Contents 


(ফাযায়েলুল কুরআন, সূরা ফাতিহা ও আলিফ লাম পারা) 


ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে কাছীর (র) 


অধ্যাপক আখতার ফারুক 
অনুদিত 


www.quraneralo.com 


Contents 


তাফসীরে ইবনে কাছীর (প্রথম খণ্ড) 

ইমাম আবুল ফিদা ইসমাঈল ইবনে কাছীর রে) 
অধ্যাপক আখতার ফারুক অনুদিত 

ইসলামী প্রকাশনা প্রকল্পের আওতায় প্রকাশিত 

ইফা অনুবাদ ও সংকলন প্রকাশনা ৪ ৫৪ 

ইফা প্রকাশনা : ১৫৫২/৫ 


ইফা গ্রন্থাগার : ২৯৭.১২২৭ 
ISBN : 984-06-0432-5 


. প্রথম প্রকাশ 
মে ১৯৮৮ 


সংস্করণ (উন্নয়ন) 
মার্চ ২০১৪ 
চৈত্র ১৪২০ 
জমাদিউল আওয়াল ১৪৩৫ 


মহাপরিচালক 
সামীম মোহাম্মদ আফজাল 


প্রকাশক 

আবু হেনা মোস্তফা কামাল 

ইসলামিক ফাউন্ডেশন . 

আগারগাও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন : ৮১৮১৫৩৫ 


মুদ্রণ ও বাধাই 

মোঃ মহিউদ্দিন চৌধুরী 

প্রকল্প ব্যবস্থাপক, ইসলামিক ফাউন্ডেশন প্রেস 
আগারগীও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ 
ফোন : ৮১৮১৫৩৭ 


_মূল্য £ ৬০০.০০ টাকা । 


TAFSIRE IBNE KASIR (Commentary on the Holy Quran) (150 Volume): Written . 
by Imam Abul Fidaa Ismail Ibn Kasir (Rh.) in Arabic, translated by Prof. Akhter Farooq 
into Bangla and published by Abu Hena Mustafa Kamal, Project Dircctor, Islamic 
Publication Project, Islamic Foundation Bangladesh, PEATEAON, Sher-e- Bangla Nagar, 


Dhaka- 1207. Phone : 8181535 
E-mail : info @ islamicfoundation-bd.org 
Website : www.islamicfoundation-bd.org 


 www:Qquraneralo.com 


Contents 


প্রথম অধ্যায় 


অহী অবতরণ পরিক্রমা 

কুরআনের গ্রন্থনা 

হযরত উসমান (রা) কর্তৃক কুরআন লিপিবদ্ধকরণ 

আরবী লিখন পঠন পদ্ধতি 

নবী করীম (সা)-এর লেখকবৃন্দ 

সাত হরফের তাৎপর্য 

কুরআন মজীদের নুকতা স্থাপন 

নবী করীম (সা)-এর সমীপে জিবরাঈল (আ)-এর কুরআন তিলাওয়াত 
কারী সাহাবাবৃন্দ 

কুরআন তিলাওয়াতের সময়ে রহমতের ফেরেশতার অবতরণ 
তিনি দুই মলাটের মধ্যে রক্ষিত কিতাব ভিন্ন অন্য কিছুই রাখিয়া যান নাই 
কুরআন মজীদ শ্রেষ্ঠতম বাণী 

সুরের সহিত কুরআন তিলাওয়াত 

সুরের সহিত তিলাওয়াত প্রসঙ্গে 

কুরআন পাঠকের সৌভাগ্য 

কুরআন শিক্ষা লাভ ও শিক্ষা দান 

কুরআন মজীদের মুখস্থ তিলাওয়াত 

বারংবার তিলাওয়াতের মাধ্যমে কুরআন অবিস্থৃত রাখা 
যানবাহনে কুরআন তিলাওয়াত 
বালক-বালিকাদের কুরআন তিলাওয়াত শিক্ষা করা 

কুরআন মজীদের বিস্মরণ 

কুরআনের সূরার নামকরণ 


Wwww.quraneralo.com 


১০২ 


১২৪ 


. ১২৫ 


১২৭ 
১৩০ 


Contents 


[চার] 
মন্থর গতিতে কুরআন তিলাওয়াত 
তিলাওয়াতে স্বর বিশেষের বারংবার নিঃস্বরণ 
সুমধুর আওয়াজে কুরআন তিলাওয়াত 
অপরের মুখে তিলাওয়াত শ্রবণ 
তিলাওয়াতকারীকে থামিতে বলা 
কতদিনে কুরআন খতম বিধেয় 
তিলাওয়াতকালে ক্রন্দন 
কুরআনের লোক দেখানো প্রীতির নিন্দা 
কুরআনে তিলাওয়াতে মনোযোগের গুরুত্ব 
কতিপয় জরুরী হাদীস | 
কুরআন মজীদ স্মরণ রাখিবার দোয়া 


মালিকি ইয়াওমিদীন 


:ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তা ঈন 
ইহদিনাস সিরাতাল মুস্তাকীম 


www.quraneralo.com 


১৩১ 
১৩৩ 
১৩৪ 
১৩৫ 
১৩৬ 
১৩৬ 
১৩৭ 
১৪৩ 
১৪৪ 
১৪৬ 
১৪৯ 
১৫৪ 


১৬৩ 
১৭৯ 
১৮৩ 
১৮৭ 
১৯৩ 
১৯৬ 
২০৪ 
২০৭ 
২০৮ 
২১১ 
২১৫ 


২১৭. 
- ২৩২ 


২৩৭ 
২৩৮ 
২৪২ 
২৪৭ 


Contents 


[ পাচ] 


সিরাতাল্লাধীনা আন আমতা আলায়হিম গায়রিল মাগদুবি আলায়হিম ওলাদ দাল্লীনা ২৫২ 


দাল্লীন ও জাল্লীন সমস্যা 
আমীন প্রসঙ্গ 


তৃতীয় অধ্যায় 

আলিফ-লাম পারা 
সুরা বাকারার ফযীলত সম্পর্কিত বর্ণনাসমূহ 
সুরা আলে ইমরানসহ সূরা বাকারার ফযীলত সম্পর্কিত বর্ণনা 
দীর্ঘ সাত সূরার ফযীলত সম্পর্কিত বর্ণনাসমূহ 
সুরা বাকারা সম্পর্কিত জরুরী আলোচনা 
সুরা বাকারার তাফসীর প্রথম আয়াত হুরুফে মুকাত্তা'আত 
দ্বিতীয় আয়াত মুত্তাকীদের বৈশিষ্ট্য 
চতুর্থ আয়াত মুস্তাকীদের বৈশিষ্ট্য 
পঞ্চম আয়াত মুস্তাকীদের বৈশিষ্ট্য 
ষষ্ঠ আয়াত কাফিরদের পরিচয় 
সপ্তম আয়াত কাফিরদের পরিচয় 
অষ্টম ও নবম আয়াত মুনাফিকদের পরিচয় ও দৃষ্টান্ত 
দশম আয়াত মুনাফিকদের পরিচয় ও দৃষ্টান্ত 
একাদশ-দ্বাদশ আয়াত মুনাফিকদের পরিচয় ও দৃষ্টান্ত 
ত্রয়োদশ আয়াত মুনাফিকদের পরিচয় ও দৃষ্টান্ত 
চতুর্থদশ-পঞ্চদশ আয়াত মুনাফিকদের পরিচয় ও দৃষ্টান্ত 
ষষ্ঠদশ 
সপ্তম-অষ্টাদশ আয়াত মুনাফিকদের পরিচয় ও দৃষ্টান্ত 
আমাদের বক্তব্যের সমর্থনে পূর্বসূরিদের বক্তব্য 
উনবিংশ-বিংশ আয়াত 
প্রাসঙ্গিক হাদীসসমূহ 
২১-২২ আয়াত তাওহীদের প্রমাণ 
২৩-২৪ আয়াত কুরআনের চ্যালেঞ্জ 
- ২৫ আয়াত ” 
২৬-২৭ আয়াত কুরআনে প্রদত্ত উপমা ও ইহার প্রতিক্রিয়া 


www.quraneralo.com 


২৫৯ 
২৬০ 
২৬২ 


Contents 


| ছয়] 
২৮ আয়াত পুনজীবিনের প্রমাণ ৩৬৫ 
২৯ আয়াত মানুষের কল্যাণে আল্লাহ্‌র দৃষ্টি ৩৬৭ 
৩০ আয়াত মানুষের মর্যাদা ৩৭২ 
তাফসীরকারদের পর্যালোচনা ৩৭৫ 
৩১-৩৩ আয়াত ৩৮২ 
৩৪ আয়াত শয়তানের অহংকার ও পতন | ৩৮৯ 
৩৫-৩৬ আয়াত আদম (আ)-এর পরীক্ষা ও পদস্বলন ৩৯৭ 
৩৭ আয়াত আদম (আ)-এর তাওবা ৪০৪ 
৩৮-৩৯ আয়াত ৪০৬ 
৪০-৪১ আয়াত বনী ইসরাঈল প্রসঙ্গ ৪০৮ 
৪২-৪৩ আয়াত ” | ৪১৩ 
8৪ আয়াত Yi 8১৫ 
৪৫-৪৬ আয়াত সবর ও সালাতের গুরুত্ব 8১৯ 
৪৭ আয়াত বনী ইসরাঈলের নিআমত প্রাপ্তি | ৪২৩ 
৪৮ আয়াত বনী ইসরাঈলের নিআমত প্রাপ্তি ৪২৫ 
৪৯-৫০ আয়াত বনী ইসরাঈলের নিআমত প্রাপ্তি $ ৪৩০ 
৫১-৫৩ আয়াত বনী ইসরাঈলেরু অবাধ্যতা ৪৩৫ 
৫৪ আয়াত রি 2 ৪৩৭ 
৫৫-৫৬ আয়াত ” | 880 
৫৭ আয়াত ” 88৫ 
৫৮-৫৯ আয়াত ” | 8৫৫ 
৬০ আয়াত ” ৪৬২ 
৬১ আয়াত ” ৪৬৪ 
৬২ আয়াত ঈমান ও আমলের গুরুত্ব | ৪৬৯ 
৬৩-৬৪ আয়াত বনী ইসরাঈলের অবাধ্যতা ও শাস্তি . . 8৭৪ 
৬৫-৬৬ আয়াত " | * 8৭৬ 
৬৭ আয়াত এ ৪৮৩ 
৬৮-৭১ আয়াত "৮. ৪৯১ 
৭২-৭৩ আয়াত ৃ | ৪৮৭ 
৭8৪ আয়াত ৫০১ 
৭৫-৭৭ আয়াত I j ৫১০ 
" ৭৮-৭৯ আয়াত ৫১৬ 
"৮০ আয়াত ; ‘৫২১ 


www.quraneralo.com 


Contents 


" সাত] 
৮১-৮২ আয়াত 


৮৩ আয়াত 
৮৪-৮৬ আয়াত 

৮৭ আয়াত 

রূহুল কুদুসের তাৎপর্য 

৮৮ আয়াত বনী ইসরাঈলের দুর্গতি ও শাস্তিভোগ 

৮৯ আয়াত 

৯০ আয়াত 

৯১-৯২ আয়াত 

৯৩ আয়াত 

. ৯৪-৯৬ আয়াত 

৯৭-৯৮ আয়াত জিবরাঈলের মর্যাদা 

৯৯-১০৩ আয়াত রাসূলুল্লাহ্‌ (সা)-এর সত্যসহ আগমন 
হারত মারূত সম্পর্কিত হাদীস ও তৎসম্পর্কিত আলোচনা 
সাহাবী ও তাবেঈগণ কর্তৃক বিবৃত বিবরণ 

যাদুর প্রভাব 

১০৪-১০৫ আয়াত মুসলমানদের প্রতি নির্দেশ 
১০৬-১০৭ আয়াত রহিতকরণ প্রসঙ্গ 

১০৮ আয়াত মুসলমানদের কর্তব্য 

১০৯-১১০ আয়াত মুসলমানদের কর্তব্য 

১১১-১১৩ আয়াত ইয়াহুদী-খৃষ্টানদের অযৌক্তিক দাবী 
১১৪ আয়াত মসজিদ ধ্বংস প্রচেষ্টার শোচনীয় পরিণাম 
১১৫ আয়াত আল্লাহ্‌ সর্বজ্ঞ 

১১৬-১১৭ আয়াত আল্লাহই পৃথিবী ও আসমানের শরষ্টা 
১১৮ আয়াত ১8 

১১৯ আয়াত 

১২০-১২১ আয়াত কুরআন তিলাওয়াতের গুরুত্ব 
১২২-১২৩ আয়াত বনী ইসরাঈলের প্রতি সতর্কবাণী 
১২৪ আয়াত ইবরাহীম (আ)-এর মর্যাদা 

১২৫ আয়াত বায়তুল্লাহ্‌ শরীফের মর্যাদা 

১২৬-১২৮ আয়াত মক্কা শরীফের মর্যাদা 

কা'বা নির্মাণের ইতিহাস | 

কুরায়শ কর্তৃক কা'বা ঘর পুননির্মিত হওয়ার ঘটনা 


www.quraneralo.com 


Contents 


| আট ] 
১২৯ আয়াত রাসূলুল্লাহ্‌ (সা)-এর আবির্ভাবের সুসংবাদ 
১৩০-১৩২ আয়াত ইবরাহীম (আ)-এর মর্যাদা 
১৩৩-১৩৪ আয়াত প্রত্যেকের কর্মফল তাহারই জন্য 
১৩৫ আয়াত ইয়াহুদী-থৃষ্টানদের বিভ্রান্তি 
১৩৬ আয়াত মুসলমানদের বিশ্বাসের স্বরূপ 
১৩৭-১৩৮ আয়াত | 
১৩৯-১৪১ আয়াত প্রত্যেকের কর্মফল তাহার নিজের জন্য 


Wwww.quraneralo.com 


Contents 


মহাপরিচালকের কথা 


মহাগ্রন্থ আল-কুরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা)-এর উপর অবতীর্ণ এক 
অনন্য মু‘জিযাপূর্ণ আসমানী কিতাব। আরবী ভাষায় নাযিলকৃত এই মহাগ্রন্থ অত্যন্ত 
তাৎপর্যপূর্ণ ও ইঙ্গিতময় ভাষায় মহান রাব্বুল আলামীন বিশ্ব ও বিশ্বাতীত তাবৎ জ্ঞানের 
বিশাল ভাণ্ডার বিশ্ব-মানবের সামনে উপস্থাপন করেছেন। মানুষের ইহকালীন ও পরকালীন 
জীবনসম্পৃক্ত এমন কোন বিষয় নেই, যা পবিত্র কুরআনে উল্লিখিত হয়নি । বস্তুত আল- 
কুরআনই সত্য ও সঠিক পথে চলার জন্য আল্লাহপ্রদত্ত নির্দেশনা, ইসলামী জীবন ব্যবস্থার 
মূল ভিত্তি। সুতরাং পরিপূর্ণ ইসলামী জীবন গঠন করে দুনিয়া ও আখিরাতে মহান আল্লাহ্‌ 
রাব্বুল আলামীনের পূর্ণ সন্তুষ্টি অর্জন করতে হলে পবিত্র কুরআনের দিক-নির্দেশনা ও 
অন্তর্নিহিত বাণী সম্যক অনুধাবন এবং সেই মোতাবেক আমল করার কোনও বিকল্প নেই। 
পবিত্র কুরআনের ভাষা, শব্দচয়ন, বর্ণনাভঙ্গী ও বাক্য বিন্যাস চৌম্বক বৈশিষ্ট্যসম্পন্ন, 
ইঙ্গিতময় ও ব্যঞ্জনাধর্মী। তাই সাধারণের পক্ষে এর মর্মবাণী ও নির্দেশাবলী অনুধাবন করা 
সম্ভব হয়ে ওঠে না। এমনকি ইসলামী বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরাও কখনও কখনও এর 
মর্মবাণী সম্যক উপলব্ধি করতে সক্ষম হন না। এই সমস্যা ও অসুবিধার প্রেক্ষাপটেই 
পবিত্র কুরআনের বিস্তারিত ব্যাখ্যা-বিশ্লেষণ সম্বলিত তাফসীর শাস্ত্রের উত্তব। তাফসীর 
শান্ত্রবিদগণ মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর পবিত্র হাদীসসমূহকে মূল উপাদান হিসেবে 
গ্রহণ করে কুরআন ব্যাখ্যায় নিজ নিজ মেধা, প্রজ্ঞা ও বিশ্লেষণ দক্ষতা প্রয়োগ করেছেন 
এবং মহাগ্রন্থ আল-কুরআনের শিক্ষা ও মর্মবাণীকে সহজবোধ্য করে উপস্থাপন করেছেন। 
এভাবে বহু মুফাসসির পবিত্র কুরআনের শিক্ষাকে বিশ্বব্যাপী সহজবোধ্য করার কাজে অনন্য 
সাধারণ অবদান রেখে গেছেন । এখনও এই মহৎ প্রয়াস অব্যাহত রয়েছে। 
এ তাফসীর গ্রন্থের অধিকাংশ প্রণীত হয়েছে আরবী ভাষায় । ফলে বাংলাভাষী পাঠক সাধারণ 
এ তাফসীর গ্রন্থ থেকে উপকৃত হতে পারেন নি। এদেশের সাধারণ মানুষ যাতে মাতৃভাষার 
মাধ্যমে পবিত্র কুরআনের মর্মবাণী অনুধাবন করতে পারেন, সেই লক্ষ্যে ইসলামিক 
ফাউন্ডেশন আরবী ও উর্দু প্রভৃতি ভাষায় প্রকাশিত প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ বাংলা 
ভাষায় অনুবাদ ও প্রকাশের কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেকগুলো প্রসিদ্ধ তাফসীর 
আমরা অনুবাদ ও প্রকাশ করেছি। 

আরবী ভাষায় রচিত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে আল্লামা ইসমাঈল ইব্‌ন কাছীর রৈ) প্রণীত 
“তাফসীরে ইব্‌ন কাছীর’ মৌলিকতা, স্বচ্ছতা এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ-নৈপুণ্যে ভাস্বর 
এক অনন্য গ্রন্থ । আল্লামা ইব্‌ন কাছীর (র) তার এই গ্রন্থে আল-কুরআনেরই বিভিন্ন 
ব্যাখ্যামূলক আয়াত এবং মহানবী (সা)-এর হাদীসের আলোকে কুরআন-ব্যাখ্যায় স্বীয় 


Wwww.quraneralo.com 


Contents 
[দশ] 


মেধা, প্রজ্ঞা ও বিচক্ষণতাকে ব্যবহার করেছেন। এ যাবত প্রকাশিত তাফসীর 
্রন্থগুলোর মধ্যে আর কোন গ্রন্থেই তাফসীরে ইব্‌ন কাছীর-এর অনুরূপ এত বিপুল 
সংখ্যক হাদীস সন্নিবেশিত হয়নি । ফলে তার এই গ্রন্থখানি সর্বাধিক নির্ভরযোগ্য তাফসীর 
গ্রন্থ হিসেবে মুসলিম বিশ্বে প্রসিদ্ধি অর্জন করেছে। এই গ্রন্থ সম্পর্কে আল্লামা সুযৃতী (র) 
বলেছেন, ‘এ ধরনের তাফসীর গ্রন্থ এর আগে কেউ রচনা করেন নি।” আল্লামা শাওকানী 
(র) এই গ্রন্থটিকে “সবেত্তিম তাফসীর গ্রন্থগুলোর অন্যতম’ বলে মন্তব্য করেছেন। 
আল্লাহ তা'আলার অশেষ মেহেরবানীতে আমরা এই তাফসীর গ্রন্থের বাংলা অনুবাদের 
কাজ ১১ খণ্ডে সমাপ্ত করে বাংলাভাষী পাঠকদের সামনে উপস্থাপন করতে পেরেছি। 
অনুবাদের গুরুদায়িত্‌ পালন করেছেন প্রখ্যাত আলিম, শিক্ষাবিদ, অধ্যাপক আখতার 
ফারূক। গ্রন্থটির প্রথম খণ্ডের পঞ্চম সংস্করণের সকল কপি ফুরিয়ে যাওয়ায় এবার এর ষষ্ঠ 
ংফরণ প্রকাশ করা হলো। 

এই অমূল্য গ্রন্থখানির অনুবাদ, সম্পাদনা এবং প্রকাশনার বিভিন্ন পর্যায়ে জড়িত থেকে ধারা 
গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই । 

মহান আল্লাহ আমাদের সকলকে এই তাফসীর গ্রন্থের মাধ্যমে ভালোভাবে কুরআন বোঝা 
এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দিন। আমীন! 


সামীম মোহাম্মদ আফজাল 


মহাপরিচালক 
ইসলামিক ফাউন্ডেশন 


Wwww.quraneralo.com 


Contents H 


প্রকাশকের কথা 


আল্লাহ্‌ রাববুল আলামীনের অপার অনুগ্রহে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আরবী ভাষায় 
প্রণীত বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ ‘তাফসীরে ইবৃন কাছীর'-এর সকল খণ্ডের অনুবাদ বাংলা 


ভাষায় প্রকাশ করতে সক্ষম হয়েছে। এ জন্য পরম করুণাময় আল্লাহ্‌ তা'আলার দরবারে ' 


অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। তাফসীর হলো পবিত্র কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ। সর্বশেষ 
ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা)-এর প্রতি অবতীর্ণ আল-কুরআনের সুগভীর মর্মার্থ, 
অনুপম শিক্ষা, ভাব-্যর্জনাময় সাংকেতিক তথ্যাবলী এবং নির্দেশসমূহ সাধারণের বোধগম্য 
করার লক্ষ্যে যুগে যুগে প্রাজ্ঞ তাফসীরবিদগণ অসামান্য পরিশ্রম করে গেছেন। তাদের 
সেই শ্রমের ফলস্বরূপ আরবীসহ অন্যান্য ভাষায় বহু সংখ্যক তাফসীর গ্রন্থ রচিত হয়েছে। 
এসব তাফসীর গ্রন্থ বিদেশী ভাষায় রচিত হওয়ার কারণে বাংলাভাষী পাঠকদের পক্ষে 
কুরআনের যথার্থ শিক্ষা ও মর্মবাণী অনুধাবন করা অত্যন্ত দুরূহ । এই সমস্যা নিরসনের 
লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বিদেশী ভাষায় রচিত প্রসিদ্ধ গ্রন্থসমূহ অনুবাদ ও প্রকাশের যে 
প্রয়াস অব্যাহত রেখেছে, এই গ্রন্থটি তার অন্যতম । 

আল্লামা ইব্‌ন কাছীর (র) প্রণীত এই অনুপম গ্রন্থটির বিশেষ বৈশিষ্ট্য এই যে, তাফসীরকার 
পুরোপুরি নির্ভরযোগ্য নয় এমন সনদ ও ব্যাখ্যা-বিশ্রেষণ পরিহার করে পবিত্র কুরআনের 
ব্যাখ্যা করেছেন। শুধু পবিত্র কুরআনের বিশ্লেষণধর্মী আয়াত এবং হাদীসের সুস্পষ্ট দিক - 
নির্দেশনা অবলম্বন করার কারণে আল্লামা ইব্‌ন কাছীরের এ গ্রন্থটি অর্জন করেছে সর্বাধিক 
নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থের মর্যাদা এবং বিশ্বজোড়া খ্যাতি । 

বিশিষ্ট আলিম, অনুবাদক ও শিক্ষাবিদ অধ্যাপক আখতার ফারূক অনুদিত এই মূল্যবান 
গ্রন্থটি ইতিমধ্যেই পাঠকসমাজে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে গ্রন্থটির প্রথম খণ্ডের তিনটি 
সংস্করণ ফুরিয়ে যাওয়ায় এবার এর চতুর্থ সংস্করণ পাঠকদের সুবিধার্থে রয়্যাল সাইজে 
প্রকাশ করা হলো। 

আমরা গ্রন্থের নির্ভুলভাবে প্রকাশের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি। এতদসত্তেও যদি 
কোন ভুল-ত্রুটি কারও চোখে ধরা পড়ে, অনুগ্রহপূর্বক আমাদের জানালে পরবর্তী সংস্করণে 
তা সংশোধনের ব্যবস্থা নেয়া হবে। : 
মহান আল্লাহ আমাদের এই নেক প্রচেষ্টা কবুল করুন। আমীন! 


আবু হেনা মোস্তফা কামাল 
. প্রকল্প পরিচালক 
ইসলামী প্রকাশনা কার্যক্রম 
ইসলামিক ফাউন্ডেশন 


Wwww.quraneralo.com 


Contents 


যার দু'আ ও অনুমোদন এই গ্রন্থের প্রাণপ্রবাহ 
মাগফিরাত কামনায় নিবেদিত 


Wwww.quraneralo.com 


Contents 


সবিনয় নিবেদন 


অশেষ দাতা ও অসীম দয়ালু আল্লাহ্‌ তা'আলার নামে আরম্ভ করিতেছি। অনন্ত প্রশংসা 
সেই চিরন্তন প্রভুর যাহার ‘হও’ বলায় আমরা অস্তিত্বান হই আর ‘নাই’ বলার সাথ সাথে 
বিলীন হইয়া যাই। অশেষ প্রশংসা সেই রহমানুর রহীমের যিনি কলমের সাহায্যে আমাদিগকে 
শিখাইলেন আর অজানাকে জানাইয়া আধারপুরী হইতে আলোর জগতে পৌছাইয়া দিলেন। 
অজস্র দরূদ ও সালাম সেই মহান রাসূল (সা) ও তাহার আল-আসহাবের উপর যাহার 
অস্তিত্বের বদৌলতে আমাদের অস্তিত্বের উত্তব আর যাহার হিদায়াত ও শাফাআত আমাদের 
ইহ ও পরকালের নাজাতের একমাত্র পূর্বশর্ত । ওগো পরওয়ারদেগার! আমার কাজকে সহজ 
কর আর তাহা সুসম্পন্ন করার তাওফীক দান কর। 

প্রারম্ভেই আমি অকপটে স্বীকার করিতেছি যে, তাফসীর ইবৃন কাছীর অনুবাদ করার 
যথাযথ যোগ্যতা আমার নাই। তথাপি আল্লাহ্‌র রহমত ও বুযুর্গানের দোআর উপর ভরসা 
করিয়া এরূপ দুঃসাহসিক কাজে এই জন্য হাত দিয়াছি যে, সুদীর্ঘ সাত শতাব্দী ধরিয়া বাংলা 
ভাষাভাষী ভ্রাতাভগ্রীগণ বিশ্বের শ্রেষ্ঠতম নির্ভরযোগ্য তাফসীরের অশেষ জ্ঞান ও অফুরন্ত 
কল্যাণ হইতে বঞ্চিত রহিয়াছে । বস্তুত, এতকালের সুযোগ্য মনীষীদের অবহেলা ও 
উদাসীন্যজনিত এই বঞ্চনার বেদনা লইয়া আমি ছাত্র জীবন হইতেই এই মহান দায়িতুটি 
পালনের স্বপ্ন দেখিয়া আসিতেছিলাম। 

অবশেষে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব এ. জেড. এম. শামসুল আলম 
সাহেব আমার এই সম্পর্কিত প্রকল্পটি সোৎসাহে গ্রহণ করিয়া আমারই স্কন্ধে ইহার সার্বিক 
দায়িত্ব ন্যস্ত করেন। অগত্যা আমি ১৯৮১ সালে উহা শুরু করার পরই বিভিন্ন কাজে জড়াইয়া 
পড়িলাম। অতঃপর ১৯৮৬ সালে উহা হইতে নিজকে মুক্ত করিলাম এবুং অনুবাদ কার্যে 
মনোযোগ দিলাম । তাহারই ফলশ্রুতিতে মার্চ ২০০৩ সালে আল্লাহ্‌র ফযলে তাফসীরে ইব্‌ন 
কাছীরের একাদশ খণ্ডে প্রকাশিত হইয়া সমাপ্ত হইল। 

প্রথম খণ্ডে আমি সূরা ফাতিহাসহ আলিফ লাম পারার তাফসীর সন্নিবেশিত করিয়াছি। 
পরস্তু প্রচলিত রীতি অনুসরণ করিয়া আমি মুসান্নিফ রে)-এর সর্বশেষে সংযোজিত 
'ফাযায়েলুল কুরআন’ অধ্যায়টি অনুদিত গ্রন্থের শুরুতেই সংযোজন করিয়াছি। উহাও একটি 
স্বতন্ত্র গ্রন্থ বিধায় আমি উহার স্বতন্ত্র পৃষ্ঠা সংখ্যা প্রদান করিয়াছি। অনুদিত এই গ্রন্থটির নাম 
মূলত “তরজমাতুত তাফসীরে ইব্‌ন কাছীর'। কিন্তু সংক্ষেপণ ও সঙ্গতির জন্য আমি শুধু 
“তাফসীরে ইব্ন কাছীর’ নাম দিয়াছি। 

বলাবাহুল্য, আমার শান্ত্রজ্ঞান নগণ্য, ভাবাজ্ঞান সীমিত ও লেখনী বড়ই দুর্বল। এত 
অক্ষমতা লইয়া আল্লাহ্‌র উপর ভরসা করিয়া যতটুকু করিলাম তাহা সহৃদয় উলামায়ে কিরাম 
ও সুধীমগ্ডলীর সার্বিক সহায়তার আশায়ই প্রকাশ করিতে সাহসী হইলাম । তাহারা আমার 
অজ্ঞতার ক্ষেত্রে জ্ঞান দান করিবেন” ভাষার ক্রটি সংশোধন করিবেন ও লেখনীর দুর্বলতা 


Wwww.quraneralo.com 


Contents 


[ষোল | 


কৃতজ্ঞতাপাশে আবদ্ধ থাকিব । 
প্রথম খণ্ডের তৃতীয় সংস্করণ প্রকাশিত হইতেছে জানিয়া খুবই খুশি হইলাম। সম্পূর্ণ নির্ভুল 
ও নিখুত করার ইচ্ছা থাকা সত্তেও কিছু মুদ্রণ প্রমাদ থাকিতে পারে । অনুবাদের ক্ষেত্রেও দুই 
একটি অসতর্কতাজনিত ভুল থাকিতে পারে। তাহা সহৃদয় পাঠকবর্গ জানাইলে আশা করি, 
ইনশাআল্লাহ্‌ পরবর্তী সংস্করণে এইসব ক্রটি সংশোধিত হইবে । এতবড় গ্রন্থের ক্রুটি 
এই বিরাট অনুবাদকার্ধে আমি গওহর ডাংগার এককালের কৃতি ছাত্র ও বর্তমানে 
শিক্ষকতারত মাওলানা মাজহারুল হকের পরোক্ষ সহযোগিতা কৃতজ্ঞতার সহিত স্মরণ 
করিতেছি। তেমনি ইহার প্রকাশনাসংশ্লিষ্ট বিভিন্ন সহযোগিতার জন্য অনুবাদ বিভাগের 
মাওলানা ফরীদউদ্দীন মাসউদ ও জনাব আবুল বাশার আখন্দ এবং প্রকাশনা বিভাগের জনাব 
আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী ও হাফেজ মঈনুল ইসলামের কাছে আমি বিশেষভাবে খণী | 
তৃতীয় সংস্করণের প্রুফ সংশোধন করেছেন জনাব মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী । আল্লাহ্‌ পাক 
তাহাদের সকলের ইহ ও পরকালীন কল্যাণ দান করুন, ইহাই আমার এঁকান্তিক প্রার্থনা ৷ 
পরিশেষে আমি এতটুকুই বলিতে চাই, এই গ্রন্থের যাহাকিছু কৃতিত্‌ তাহার সবটুকু 
ংসা আল্লাহ্‌ রব্বুল আলামীনের প্রাপ্য আর যাহাকিছু অকৃতিভূ তাহার সবটুকু নিন্দার 
একমাত্র প্রাপক আমিই । এই অধম বান্দার পারলৌকিক মুক্তির জন্য আল্লাহ্‌ গফুরুর রহীম 
এই নগন্য কাজটিকে বাহানা হিসাবে কবুল করুন, ইহাই আমার একমাত্র মুনাজাত আমীন- 
ইয়া রাব্বাল আলামীন! ৃ 


আখতার ফারুক 


Wwww.quraneralo.com 


Contents 


এক্হকার পরিচিতি 


কারশী আল বসরী (র) ৭০০ হিজরী মোতাবেক ১৩০০ খ্রীস্টাব্দে সিরিয়ার বসরা শহরে এক 
সন্রান্ত শিক্ষিত পবিরারে জন্মগহণ করেন। তাহার পিতা শায়খ আবূ হাফস শিহাবুদ্দীন উমর 
(র) সেখানকার 'খতীবে আজম’ পদে অধিষ্ঠিত হলেন । তাহার জ্যেষ্ঠ ভ্রাতা শায়খ আবদুল 
ওহাব (র) সমসাময়িক কালের একজন খ্যাতনামা আলিম, হাদীসবেত্তী ও তাফসীরকার 
ছিলেন। তাহার দুই পুত্র যয়নুদ্দীন ও বদরুদ্দীন সেই যুগের প্রখ্যাত হাদীসবেস্তা ছিলেন। 
মোটকথা, তাহার গোটা পরিবারই ছিল সেকালের জ্ঞান জগতের উজ্জ্বল জ্যোতিষ্স্বরূপ। 
মাত্র তিন বৎসর বয়সে ৭০৩ হিজরীতে তিনি পিতৃহারা হন। তখন 'তাহার অগ্রজ শায়খ 
আবদুল ওহাব তাহার অভিভাবকের দায়িত্বে অধিষ্ঠিত হন। ৭০৬ হিজরীতে তাহার আগ্রহের 
সহিত বিদ্যার্জনের জন্য তিনি তৎকালীন শ্রেষ্ঠতম শিক্ষাকেন্ত্র বাগদাদে উপনীত হন। তাহার 
প্রাথমিক শিক্ষাপর্ব জ্যেষ্ঠ ভ্রাতা শায়খ আবদুল ওহাবের কাছেই সম্পন্ন হয়। অতঃপর তিনি 
শায়খ, বুরহানুদ্দীন ইব্‌ন আবদুর রহমান ফাযারী ও শায়খ কামালুদ্দীন ইব্‌ন কাযী শাহবার 
কাছে ফিকাহশান্ত্র অধ্যয়ন সমাপ্ত করেন। ইত্যবসরে তিনি শায়খ আবু ইসহাক সিরাজীর “আত 
তাস্বীহ ফী ফুরুইস শাফেঈয়াহ' ও আল্লামা ইব্‌ন হাজিব মালেকীর “মুখতাসার' নামক গ্রন্থদ্বয় 
আদ্যোপান্ত কণ্ঠস্থ করেন। ইহা হইতেই তাহার অসাধারণ স্থৃতিশক্তির পরিচয় পাওয়া যায়। 
খ্যাতনামা হাদীস শান্ত্রবিদ “মুসনিদুদ দুনিয়া রিহলাতুল আফাক' ইব্‌ন শাহনা হাজ্জারের 
কাছে তিনি হাদীস শাস্ত্র অধ্যয়ন করেন। হাদীস শাস্ত্রে তাহার অন্যান্য উত্তাদবৃন্দ হইতেছেন ঃ 
শাফেঈ, শায়খুল ইসলাম তকীউদ্দীন আহমদ ইব্‌ন তায়মিয়া আলহার্রানী, আল্লামা হাফিজ 
কামালুদ্দীন যাহাবী ও আল্লামা ইমাদুদ্দীন মুহাম্মদ ইবনুস্‌ সিরাজী । তন্মধ্যে তিনি সর্বাধিক 
শিক্ষালাভ করেন “তাহযীবুল কামাল" প্রণেতা সিরীয়ার মুহাদ্দিছ আল্লামা হাফিজ জামালুদ্দীন 
ইউসুফ ইবৃন আবদুর রহমান মিষ্যী আশ্‌ শাফেঈ (র) হইতে । পরবর্তীকালে তাহারই কন্যার 
সহিত তিনি পরিণয়সূত্রে আবদ্ধ হন। অতঃপর বেশ কিছুকাল তিনি শ্বশুর সান্নিধ্যে থাকিয়া 
তাহার রচিত ‘তাহযীবুল কামাল' ও অন্যান্য হাদীস সংকলন অত্যন্ত নিষ্ঠার সহিত গভীরভাবে 
অধ্যয়ন করেন। ফলে হাদীস শাস্ত্রের প্রতিটি ক্ষেত্রে তাহার অগাধ পাণ্ডিত্য অর্জিত হয়। 
শায়খুল ইসলাম ইমাম ইব্‌ন তায়মিয়া (র)-এর সান্নিধ্যেও তিনি বেশ কিছুকাল 
অধ্যয়নরত ছিলেন। তাহার নিকট তিনি বিভিন্ন জ্ঞানে ব্যুৎপত্তি অর্জন করেন। তাহা "ছাড়া 
মিসরের ইমাম আবুল ফাতাহ দাবুসী, ইমাম আলী ওয়ানী ও ইমাম ইউসুফ খুতনী তাহাকে 
. মুহাদ্দিস হিসাবে স্বীকৃতি দানপূর্বক হাদীস শাস্ত্র অধ্যাপনার অনুমতি প্রদান করেন। 
কাছীর (১ম খণ্ড)_-৩ 


Wwww.quraneralo.com 


Contents 
[ আঠার ] 

মোটকথা, মুসলিম জাহানের তৎকালীন সেরা মুহাদ্দিস, মুফাস্সির ও ফকীহবৃন্দের নিকট 
হইতে বিপুল অনুসন্ধিৎসা ও একান্তিক নিষ্ঠার সহিত জ্ঞানার্জনের মাধ্যমে তিনি নিজকে সমগ্র 
মুসলিম জাহানের অপ্রতিদ্বন্দ্বী ইমামের গৌরবময় আসন অধিষ্ঠিত করেন। হাদীস, তাফসীর, 
ফিকাহ ছাড়াও তিনি আরবী ভাষা, সাহিত্য ও ইসলামের ইতিহাসে অশেষ দক্ষতা অর্জন 
করেন। এক কথায় উপরোক্ত পাঁচটি বিষয়ে স'মানে পারদশীতার ক্ষেত্রে তাহার সমকক্ষ 
ব্যক্তিত্‌ খুবই বিরল। হাদীস, শাস্ত্রে তো তিনি 'হুফ্ফাজুল হাদীস'-এর মর্যাদায় ভূষিত 
হইয়াছিলেন। তেমনি আরবী ভাষার তিনি একজন খ্যাতিমান কবি ছিলেন। 

ইমাম ইব্‌ন কাছীর সম্পর্কে বিভিন্ন মনীষী অত্যন্ত উচু ধারণা পোষণ করিতেন। তাহাদের 
কয়েকজনের অভিমত নিম্নে প্রদত্ত হইল ঃ 

আল্লামা হাফিজ জালালুদ্দীন সুযৃতী বলেন ঃ 

“হাফিজ জামালুদ্দীন. মিয্ধীর সান্নিধ্যে দীর্ঘদিন অবস্থান করিয়া তিনি হাদীস শাস্ত্রে বিশেষ 
ব্যুৎপত্তি ও অশেষ পারদশীতা অর্জন করেন।” 

প্রখ্যাত ইতিহাসকার আল্লামা আবুল মাহাসীন জামালুদ্দীন ইউসুফ বলেন ঃ 

“হাদীস, তাফসীর, ফিকাহ, আরবী ভাষা ও আরবী সাহিত্যে তাহার অসাধারণ পাণ্ডিত্য 
ছিল।” 

হাফিজ আবুল মাহাসিন হুসায়নী দামেশকী বলেন £ 

“ফিকাহ শাস্ত্র, তাফসীর, সাহিত্য ও ব্যাকরণে তিনি বিপুল পারদশীতা লাভ করেন ও 
হাদীস শাস্ত্রের 'রিজাল' ও “ইলাল' প্রসঙ্গে তাহার অন্তর্দৃষ্টি ছিল অত্যন্ত সুতীক্ষ্ম ও সুগভীর ৷” 

হাফিজ যয়নুদ্দীন ইরাকী বলেন £ 

হাদীসের ‘মতন’ ও ইতিহাস শাস্ত্রে সবচাইতে প্রজ্ঞাবান হইলেন ইমাম ইব্‌ন কাছীর ৷" 

শায়খ মুহাম্মদ আবদুর রাযৃযাক হামযাহ বলেন £ 

“ইমাম ইবৃন কাছীর সমগ্র জীবনব্যাপী জ্ঞান সাধনায় নিয়োজিত ছিলেন। এই জ্ঞানার্জন ও 
গ্রন্থ প্রণয়নে তিনি প্রচুর পরিশ্রম ব্যয় করেন।” 

হাফিজ শামসুদ্দীন যাহাবী বলেন £ 

“ইমাম ইব্‌ন কাছীর একাধারে খ্যাতনামা মুফতী, মুহাদ্দিস, ফিকাহ শান্ত্রবিদ, তাফসীর 
ও বিজ্ঞান শাস্ত্রে পারদর্শী ব্যক্তি ছিলেন। হাদীসের মতন সম্পর্কে তাহার জ্ঞান ছিল 
অপরিমেয় ।” 

হাফিজ হুসায়নী বলেন ৪ 

“তিনি হাদীসের অনন্য হাফিজ, প্রখ্যাত ইমাম, অসাধারণ বাগী ও বহুমুখী প্রতিভার 
অধিকারী ছিলেন।” . 

আল্লামা শায়েখ ইবনুল ইমাদ হাম্বলী বলেন ঃ 

- হাফিজ ইব্‌ন হুজ্জী বলেন ৪ 

“আমাদের জ্ঞাত মুহাদ্দিসকুলের মধ্যে তিনি হাদীসের মতনের স্মৃতিস্থকরণে, রিজাল 

শান্ত্জ্ঞানে ও হাদীসে শুদ্ধাশুদ্ধি নিরূপণে সর্বাধিক বিজ্ঞ ও অভিজ্ঞ ছিলেন ।” 


Wwww.quraneralo.com 


Contents 
| উনিশ | 

আল্লামা হাফিজ নাসীকুনদ্দান আদ্‌ দামেশকী বলেন ঃ 

“আল্লামা হাফিজ ইব্‌ন কাছীর ছিলেন মুহাদ্দিসগণের ভরসাস্থল, ইতিহাসকারদের 
অবলম্বন ও তাফসীরকারদের গৌরবোন্নত পতাকা ৷” 

হাফিজ ইবৃন হাজার আস্কালানী বলেন ৪ 

“হাদীসের মতন ও রিজাল শাস্ত্রের পঠন-পাঠন ও অধ্যয়নে তিনি অহর্নিশ মশগুল 
থাকিতেন। তাহার উপস্থিত বুদ্ধি ও স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর ছিল। তদুপরি তিনি ছিলেন 
অত্যন্ত রসিকতাপ্রিয়। জীবদ্দশায়ই তীহার গ্রন্থ্রাজি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।” 

মোটকথা, ইমাম ইব্ন কাছীর গ্রন্থ রচনা, অধ্যাপনা ও ফতওয়া প্রদানের মহান দায়িতে 
তাহার সমগ্র জীবন নিয়োজিত করেন। তাহার মহামান্য উত্তাদ আল্লামা হাফিজ শামসুদ্দীন 
যাহাবীর ইন্তেকালের পর তিনি দামেশকের শ্রেষ্ঠ শিক্ষায়তনদ্বয়ে একই সঙ্গে হাদীস অধ্যাপনার 
দায়িতৃ পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত পরহেযগার,ও ইবাদতগুযায় ছিলেন। 
ঘন্টার পর ঘণ্টা ধরিয়া তিনি সালাত, তিলাওয়াত ও যিকির-আযকারে মশগুল থাকিতেন। 
তাহা ছাড়া তিনি ছিলেন সদা প্রফুল্ল, সদালাপী ও সচ্চরিত্র ব্যক্তি। আলাপ আলোচনায় তিনি 
মূল্যবান রসালো উপমা ব্যবহার করিতেন। হাফিজ ইব্‌ন হাজার আস্কলানী তাহাকে উত্তম 
রসিক’ বলিয়া আখ্যায়িত করেন। - 

আল্লামা ইমাম ইব্‌ন তায়মিয়ার শাগরিদ দীর্ঘদিনের সান্িধ্যের কারণে ইমাম ইব্‌ন কাছীর 
মাসআলা-মাসায়েলের ব্যাপারে অধিকাংশ ক্ষেত্রে তীহারই অনুসারী ছিলেন। এমনকি 
তালাকের মাসআলায়ও তিনি তাহার অনুসারী হন। ফলে তাহাকেও ভীষণ বিপদ ও কঠিন 
নির্যাতনের শিকার হইতে হয়। 

অপরিসীম অধ্যয়নের কারণে শেষ বয়সে তিনি অন্ধ হইয়া পড়েন। অতঃপর ৭৭৪ হিজরী 
মোতাবেক ১৩৭২ শ্রীস্টাব্দের ২৬শে শা‘বান রোজ বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন। (ইন্না 
লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন ।) 

তাহার মৃত্যুর পর তাহার সুযোগ্য দুই পুত্র যথাক্রমে যয়নুদ্দীন আবদুর রহমান আল 
কারশী ও বদরুদ্দীন আবুল বাকা মুহম্মদ আল-কারশী মুসলিম জাহানে জ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট 
তালিকা নিম্নে প্রদত্ত হইল। 

১। আত তাকমিলাতু ফী মা'রিফাতিস সিকাতি ওয়ায যুআফা ওয়াল মুজাহিল। ইহা 
রিজাল শাস্ত্রের (বর্ণনাকারী বিশ্লেষণ বিদ্যা) একখানি নির্ভরযোগ্য গ্রন্থ। গ্রন্থখানি পাঁচখণ্ডে 
সমাপ্ত হইয়াছে। এই গ্রন্থে আবদুর রহমান মিযৃযীর “তাহ্যীবুল কামাল’ ও শামসুদ্দীন যাহাবীর 
“মীযানুল ই'তিদাল' গ্রন্থের সমন্বয় ঘটিয়াছে। 

২। আল হাদ্‌য়্যু ওয়াস সুনানু ফী আহাদীছিল মাসানীদে ওয়াস সুনান । গ্রন্থখানি “জামিউল 
মাসানীদ' নামে খ্যাত ৷ এই গ্রন্থে মুসনাদে আহমদ ইব্‌ন হাম্বল, মুসনাদে বায্যার, মুসনাদে 
আবু ইয়ালা, মুসনাদে ইব্‌ন আবি শায়বা ও সিহাহ সিত্তার রিওয়ায়েতসমূহ বিভিন্ন অধ্যায়ে ও 
পরিচ্ছেদে সুন্দরভাবে বিন্যস্ত করা হইয়াছে । 

৩। তাবাকাতৃশ শাফিঈয়্যা- ত গছত রিহহিস ভিত 
লিপিবদ্ধ হইয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


কুড়ি 


৪। মানাকীবুশ শাফিঈ- এই গ্রন্থে ইমাম শাফেঈ (র)-এর জীবনালেখ্য ও কর্মধারা 
বর্ণিত হইয়াছে। 

৫। তাখরীজু আহাদীসে আদিল্লাতিত ত 

৬ তাখরীজু আহাদীসে মুখতাসার ইবনিল হাজিব। 

৭। শারহু সহীহিল বুখারী- বুখারী শরীফের এই ভাষ্য তিনি অসমাপ্ত রাখিয়া যান্‌। 
ইহাতে শুধু প্রথমাংশের ভাষ্য বিদ্যমান । 

৮। আল-আহকামুল কবীর- অনুশাসন সম্পর্কিত হাদীসগুলির বিশদ আলোচনা সম্বলিত 
এই গ্রন্থটিও ‘কিতাবুল হজ্জ’ পর্যন্ত লিখার পর অসমাপ্ত থাকিয়া যায়। 

৯। ইখতিসারু উলুমিল হাদীস- ইহা আল্লামা ইবনুস সালাহ রচিত ‘উলুমুল হাদীস' 
নামক উসূলে হাদীস গ্রন্থের সংক্ষিপ্তসার। ইহার সহিত গ্রন্থকার অনেক মূল্যবান জ্ঞাতব্য বিষয় 
সংযোজন করার ফলে দেশ-বিদেশে ইহার অশেষ জনপ্রিয়তা সৃষ্টি হয়। ইহার মোট পৃষ্ঠা 
সংখ্যা ১৫২। 

১০ অদ্য গানত হহাডে ভার যাও হারে ভর রা) 
বর্ণিত হাদীসসমূহ সংকলিত হইয়াছে। 

১১। আস্‌ সীরাতুন নববিয়াহ- ইহা রাসূল (সা)-এর একটি বৃহদায়তন জীবনালেখ্য। 

১২। আল-ফসূল ফী ইখতিসারি সীরাতির রাসূল- ইহা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সংক্ষিপ্ত 
জীবনালেখ্য । . 

১৩ । কিতাবুল মুকাদ্দিমাত। 

১৪। মুখতাসার কিতাবুল মাদখাল লেইমাম বায়হাকী- ইহা ইমাম বায়হাকীর ‘কিতাবুল 
মাদখাল'-এর সংক্ষিপ্তসার। 

১৫। রিসালাতুল ইজতিহাদ ফী তালাবিল জ্বিহাদ- শ্রীস্টানদের আয়াস দুর্গ অবরোধের 
সময়ে জিহাদ সম্পর্কিত এই গ্রন্থটি তিনি লিপিবদ্ধ করেন। 

১৬। রিসালা ফী ফাযায়েলিল কুরআন- ইহা তাফসীর ইব্‌ন কাহীরের পরিশিষ্ট হিসাবে 
লিখিত হইয়াছে। 

১৭। মুসনাদে ইমাম আহমদ ইবৃন হাম্বল- ইহাতে বর্ণমালার ক্রম অনুসারে ইমাম 
আহমদ ইব্‌ন হাম্বলের বিখ্যাত মুসনাদ সংকলনের হাদীসসমূহ বিন্যস্ত করা হইয়াছে। পরস্তু 
ইমাম তাবারানীর 'মু'জাম' ও আবূ ইয়ালার “মুসনাদ'-এর হাদীসগুলিও ইহাতে সংযোজিত 
হইয়াছে। 

১৮। আল-বিদায়া ওয়ান-নিহায়া- এই ইতিহাস গ্ৰন্থটি ইমাম ইব্‌ন কাছীরের অত্যন্ত 
58157 
সবিস্তারে বর্ণিত হইয়াছে। প্রথমে অতীতের নবী-রাসূল ও উম্মতসমূহের বর্ণনা এবং পরে 
রাসূলুল্লাহ্‌ সো)-এর জীবন বৃত্তান্ত লিপিবদ্ধ হইয়াছে। অবশেষে খুলাফায়ে রাশেদীন হইতে 
তাহার সমসাময়িক কাল পর্যন্ত বিভিন্ন এতিহাসিক তত্ত্ব ও তথ্য সবিস্তারে বর্ণিত হইয়াছে। 
পরিশেষে কিয়ামতের আলামতসমূহ ও পরকালের ঘটনাবলী দলীল প্রমাণের ভিত্তিতে অতি 
বি ০০০০০০০৪ 
উপস্থাপিত হইয়াছে। 

১৯। তাফসীরুল কুরআনিল করীম। ইহাই “তাফসীরে ইব্ন কাছীর’ নামে খ্যাত৷ 


Wwww.quraneralo.com 


Contents 


এন্ক পরিচিতি 


ইমাম ইব্‌ন কাছীরের শ্রেষ্ঠতম কীর্তি হইল "তাফসীরুল কুরআনিল করীম'। উহাই 
পাতায় লেখকের কঠোর পরিশ্রম, গভীর অনুসন্ধিৎসা, ব্যাপক অধ্যয়ন ও অগাধ পাণ্ডিত্যের 
ছাপ বিদ্যমান। 

আল্লামা সুযৃতী বলেন- “এই ধরনের তাফসীর আজ পর্যন্ত অন্য কেহ লিপিবদ্ধ করেন 
নাই । রিওয়ায়েত ভিত্তিক তাফসীরসমূহের মধ্যে ইহাই সর্বাধিক কল্যাণপ্রদ ও উপকারী ৷' 
মূলত তাফসীরে ইব্‌ন কাছীর ইমাম ইব্‌ন কাছীরের এক অমর ও অবিস্মরণীয় অবদান । 
প্রাথমিক যুগে রচিত তাফসীর গ্রন্থসমূহের অধিকাংশই কালের গর্ভে বিলীন হইয়া গিয়াছে। 
কোন কোন তাফসীর গ্রন্থ পাণ্ডুলিপি আকারেই হয়ত কোন লাইব্রেরীতে সংরক্ষিত রহিয়াছে । 
যে সকল গুরুত্বপূর্ণ তাফসীর গ্রস্থাকারে আলোর মুখ দেখিয়া কালোস্রীর্ণ হওয়ার সৌভাগ্য 
অর্জন করিয়াছে, তাফসীরে ইব্‌ন কাছীর তন্মধ্যে সর্বাধিক জনপ্রিয়তার দাবীদার । মান্কুলাত 
তথা রিওয়ায়েতভিত্তিক তাফসীরসমূহের মধ্যে তাফসীরে ইব্‌ন কাছীরই সর্বাধিক নির্ভরযোগ্য 
তাফসীর এই ধারায় পূর্বে রচিত তাফসীরে তাবারী ও তাফসীরে কুরতুবী ইত্যাদির বিশিষ্ট 
দিকগুলির ইহাতে সমাবেশ ঘটিয়াছে। পরস্তু সেই সব তাফসীরের দুর্বল দিকগুলি ইহাতে 
পরিশীলিত ও বিশুদ্ধ হইয়া আত্মপ্রকাশ করিয়াছে। অপূর্ব রচনাশৈলী, বর্ণনার লালিত্য ও 
অকাট্য দলীল প্রমাণ প্রয়োগে অসাধারণ পাণ্ডিত্য প্রদর্শনের ক্ষেত্রে ইহা পূর্ববর্তী তাফসীরের 
চাইতেও এক ধাপ আগাইয়া গিয়াছে। হাদীসের সনদ ও মতনের সার্বিক ও যথাযথ বিশ্লেষণ 
ইহাকে অত্যধিক বৈশিষ্ট্যমন্তিত করিয়াছে । কুরআন পাকের জটিল ও দুর্বোধ্য অংশগুলির বিশদ 
ব্যাখ্যা ও বিভিন্নার্ক শব্দসমষ্টির আভিধানিক ও' পারিভাষিক বিশ্লেষণ ইহাকে সুসমৃদ্ধ 
করিয়াছে। বিশেষত বিভিন্ন ভ্রান্ত ও আজগুবী মতামত দলীল প্রমাণের ক্ষুরধার তরবারি দ্বারা 
খণ্ড-বিখণ্ড করিয়া যেভাবে ইহাতে সত্যকে প্রতিষ্ঠিত করা হইয়াছে, তাহা সত্যই বিস্ময়কর । 
মোটকথা, ইহা বিদআত ও বিভ্রান্তির বেড়াজালমুক্ত কুরআন সুন্নাহর এক অত্যুজ্জ্বল 
আলোকবর্তিকা হইয়া দেখা দিয়াছে । 

ইমাম ইব্‌ন কাছীর তাহার পাণ্ডিত্য বিমগ্ডিত এই তাফসীরে কোথাও দুরূহতা বা 
জটিলতাকে প্রশ্রয় দেন নাই। বর্ণনার পারিপাট্য, ভাষার শ্বচ্ছ-সাবলীলতা ও শাব্দিক প্রাঞ্জলতা 
তাহার তাফসীরকে অত্যন্ত প্রাণবন্ত ও গতিময় করিয়াছে । যে কোন বিতর্কমূলক বিষয়ে তিনি 
বৈজ্ঞানিক নিরাসক্তি ও এঁতিহাসিক নির্লিপ্ততা বজায় রাখিয়া নিজ অভিমত পেশ করিয়াছেন। 
কোথাও নিজের ভাবাবেগকে বিন্দুমাত্র প্রশ্রয় দেন নাই। ঠিক এই কারণেই তিনি তাহার 
তাফসীরে ইব্‌ন জারীর তাবারীর তাফসীরের ইসরাঈলী আজগুবী কাহিনী ও জাল হাদীস 
ভিত্তিক অলীক উপাখ্যানসমূহ প্রত্যাখ্যান করিয়া বিশুদ্ধ হাদীসের আলোকে নির্ভরযোগ্য 
ঘটনার সমাবেশ ঘটাইয়াছেন। তাই তাহার তাফসীরকে ন্যায়সঙ্গতভাবেই “তাফসীরে সলফী' 
নামে আখ্যায়িত করা হয়। 

তাফসীর ইব্‌ন কাছীরের সামগ্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আল্লামা হাফিজ আবূ আলী মুহাম্মদ 
শওকানী বলেন ঃ 

“আলোচ্য তাফসীরে তাফসীরকার হাদীসের রিওয়ায়েতসমূহ এরূপ পূর্ণাঙ্গভাবে আহরণ 
করিয়াছেন যে, কোথাও ক্রটি-বিচ্যুতির বিন্দুমাত্র অবকাশ নেই । তেমনি তিনি ইহাতে বিভিন্ন 
মমহাব ও মতবাদ, প্রাসঙ্গিক হাদীস, আছার ও কওল এরূপ সুন্দরভানে বিন্যস্ত করিয়াছেন 
যে, কাহারও কোন সংশয়ের লেশমাত্র অবকাশ থাকে না !” 


Wwww.quraneralo.com 


Contents 
{ বাইশ | 

তাফসীরে ইব্‌ন কাছীরের প্রধান বৈশিষ্ট্য এই যে, ইহাতে কুরআনের তাফসীর করিতে 
প্রথমে কুরআন ব্যবহার করা হইয়াছ। তারপর রাসূলের হাদীস, অতঃপর সাহাবার আছার ও . 
পরিশেষে তাবেঈনের আকওয়াল ব্যবহৃত হইয়াছে। হাদীস ব্যবহারের ক্ষেত্রেও বর্ণনার সূত্র, 
বর্ণনাকারীর চরিত্র ও হাদীসের স্তর ও শ্রেণীভেদের প্রতিটি দিক ইহাতে পুঙ্খানুপুঙ্খরূপে 
বিশ্রেষিত হইয়াছে। আছার ও আকওয়ালের প্রয়োগ ক্ষেত্রেও উহা সত্যাসত্যের কষ্টিপাথরে 
ভালভাবে যাঁচ-পরতাল করিয়া লওয়া হইয়াছে। মোটকথা, তাফসীরটিকে সত্যের মানদণ্ড 
হিসাবে দাড় করাইতে যত রকমের সতর্কতা ও সযতু প্রয়াস প্রয়োজন তাহা সবই করা 
হইয়াছে। ইহার ফলেই তাফসীর জগতের এই অনন্য নির্ভরযোগ্য অমর সৃষ্টির আত্মপ্রকাশ 
সম্ভব হইয়াছে। 

তাফসীরে ইব্‌ন কাছীরকে 'উম্মৃত তাফাসীর' বা “তাফসীর জননী’ বলা হয়। মূলত 
পরবর্তীকালে সকল নির্ভরযোগ্য তাফসীর এই তাফসীর হইতেই জন্ম নিয়াছে। এই তাফসীর 
মুসলিম মিল্লাতের যে অপরিমেয় কল্যাণ সাধন ব রিয়াছে, গ্রন্থ জগতে তাহার তুলনা সত্যিই 
কাহিনী ও জাল হাদীসের জঞ্জালগুলি কচুকাটা করিয়া মুসলিম মিল্লাতকে মহান কুরআনের 
এক নির্ভেজাল ভাষ্য উপহার দিয়া গিয়াছেন। 

উদাহরণস্বরূপ সূরা বাকারার গাভী সম্পর্কিত বিভিন্ন ইসরাঈলী উপাখ্যানের কথা বলা 
যাইতে পারে। তিনি একে একে সব উপাখ্যানই তুলিয়া ধরিয়াছেন। অতঃপর বর্ণনাকারীদের 
বর্ণনাসূত্রের অসারতা ও খোদ বর্ণনাকারীদের দুর্বলতা সুপ্রমাণিত করার পর তিনি সেইগুলিকে 
অলীক ও অনির্ভরযোগ্য ঘোষণা করিয়াছেন । তেমনি “সূরা কাফ'-এর শুরুতে ব্যবহৃত প্রথম 
'কাফ' অক্ষরটিকে পূর্বসূরী তাফসীরকারগণ যে সারাবিশ্ব বেষ্টনকারী 'কোকাফ' পাহাড় অর্থে 
চালাইয়া দিয়াছিলেন, তিনি তদ্ধপ কোন পাহাড়ের অস্তিত্বকে অবিশ্বাস্য বলিয়া উড়াইয়া 
দিয়াছেন। 

ইমাম ইব্‌ন কাছীর তাহার এই সুবিস্তারিত তাফসীরে শুধু হাদীস শান্ত্রই ঘাটেন নাই, 
ফিকাহ শান্ত্রেরও বিভিন্ন জরুরী মাসায়েলের বিশেষণ পেশ করিয়াছেন। উহাতে তিনি 
প্রতি তিনি অপেক্ষাকৃত অধিক গুরুত্‌ আরোপ করিয়াছেন। কিন্তু অন্যান্য মাযহাবের বিরুদ্ধে 
তাহার কোন অসহিষ্ণু মনোভাবের প্রকাশ ঘটে নাই। সত্যিকার সত্যানুসন্ধিংসা লইয়াই তিনি 
অত্যন্ত বিনয় ও সংযমের সহিত মাসআলার যথার্থ সমাধান নির্ণয় করিতে প্রয়াসী হইয়াছেন। 
তাফসীরের শুরুতে তিনি অত্যন্ত মূল্যবান একটি নাতিদীর্ঘ ভূমিকা প্রদান করিয়াছেন। 
উহাতে তাফসীর করার বিভিন্ন শর্ত ও প্রয়োজনীয় দিকগুলি তিনি তুলিয়া ধরিয়াছেন। তাহার 
এই ভূমিকাটি পরবর্তী তাফসীরকারদের দিক-নির্দেশনার কাজ দিয়াছে । 

ইমাম ইব্‌ন কাছীরের এই জগজ্জোড়া আলোড়ন সৃষ্টিকারী তাফসীর ও শুধু বিভিন্ন ভাষায় 
অনূদিত হইয়াছে তাহা নহে, পরন্ত্ব ইহার বিভিন্ন সংক্ষিপ্ত সংস্করণও বাহির হইয়াছে । আরবী 
ভাষায় ইহার সংক্ষিপ্ত সংস্করণ তৈরি করেন শায়খ মুহাম্মদ আলী আস্‌ সাবৃনী। বৈরুতের 
‘দারুল কুরআনিল করীম’ প্রকাশনা হইতে তিন খণ্ডে উহা অত্যন্ত সুন্দরভাবে মুদ্রিত ও 
প্রকাশিত হয় । উদ্দুতে উহার সংক্ষিপ্তসার অনূদিত হয় এবং উর্দু অনুবাদে অগ্রণী ভূমিকা পালন 
করেন মাওলানা মুহাম্মদ জুনাগড়ী । 

* এখানে উল্লেখ্য, ইহার মূল সংক্করণটি চার খণ্ডে সমাপ্ত ও প্রতি খণ্ডের পৃষ্ঠা সংখ্যা ছয় 
শতাধিক। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মূল সংক্করণেরই প্রথম বঙ্গানুবাদ প্রকাশের 
দায়িত্ব গ্রহণ করিয়াছে। 


www.quraneralo.com 


Contents 


Wwww.quraneralo.com 


Contents 


কাছীর (১ম খণ্ড)__৪ 


Wwww.quraneralo.com 


Contents 


প্রথম হাদীস 

‘কিভাবে ওহী নাযিল হইল ও কোন্‌ আয়াত প্রথম নাযিল হইল" শীর্ষক অধ্যায়ে ইমাম 
বুখারী (র) বুখারী শরীফে হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে একটি হাদীস বর্ণনা করেন। 
উহাতে তিনি বলেন £ 
. ৩০৫) অর্থাৎ ০5১ (সংরক্ষক) । আল-কুরআন যেহেতু অতীতের সকল আসমানী 
গ্রন্থের সংরক্ষক, তাই উহাকে ‘আল মুহায়মিন' বলা হইয়াছে ।" 

হযরত আবূ সালমা (রা) হইতে পর্যায়ক্রমে ইয়াহিয়া, শায়বান ও আব্দুল্লাহ্‌ ইব্‌ন মূসা (র) 
বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ 

‘আমাকে হযরত আয়েশা (রা) ও হযরত ইবৃন আব্বাস (রা) বলিয়াছেন- নবী করীম 
(সা)-এর মক্কী জীবনের দশ বছর ও মাদানী জীবনের দশ বছরে কুরআন অবতরণ সম্পন্ন 
হইয়াছে।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ইমাম বুখারী (রা) যে “আল মুহায়মিন' শব্দের ব্যাখ্যা 
বর্ণনা করিয়াছেন উহা দ্বারা তিনি সূরা মায়িদার তাওরাত ও ইঞ্জীল সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে 
৪7777577545 

“ আর আমি তোমার নিকট সত্যসহ আল-কিতাব নাযিল করিয়াছি যাহা হুল 
আসমানী গ্রন্থের সত্যায়ক ও উহার সংরক্ষক ।' 

হযরত ইব্ন আববাস (রা) হইতে ধারাবাহিকভাবে আলী ইব্‌ন তালহা, মুআবিয়া, 

নার 

<০ ১০১৫০ আয়াতাংশের ১৫! অর্থ ০-০3। (সংরক্ষক) । অর্থাৎ আল-কুরআন 
উহার পূর্ববর্তী সকল আসমানী গ্রন্থের সংরক্ষক ।' 

অপর এক বর্ণনায় বলা হইয়াছে ঃ 41০ 0০১৫০ অর্থ 4১1০1১১৫ অৰ্থাৎ পূর্ববর্তী সকল 


কিতাবের সত্যতা সম্পর্কে ও উহার অনুসারীদের বিকৃতি সাধনের ব্যাপারে আল-কুরআন সাক্ষ্য 
প্রদানকারী । 


Wwww.quraneralo.com 


Contents 
২৮" তাফসীরে ইব্‌ন কাছীর 


- ইবৃন আব্বাস. (রা) হইতে পর্যায়ক্রমে ইমাম আবূ ইসহাক সাবীঈ, সুফিয়ান ছাওরী ও 
একাধিক অন্যান্য ইমাম বর্ণনা করেন ঃ 

412 (৮০৫5 অর্থাৎ 445 ১5,০ (উহার আমানতদার)।” মুজাহিদ, আস-সুদ্দী, 
কাতাদাহ, ইব্‌ন জুরায়জ, হাসান বসরীসহ পূর্বসূরী বহু ইমাম অনুরূপ ব্যাখ্যা দান করেন। 

১০৮৫০] -এর মর্মার্থ হইল _(22)319 ৮৯৯11 (সংরক্ষণ ও পর্যবেক্ষণ)। যখন কেহ 
কোন কিছু দেখাশোনা ও রক্ষণাবেক্ষণ করে, তখন বলা হয় <০ ০৯৯ এ অর্থাৎ অমুক 
উহা দেখাশোনা করিয়াছে। তাই তাহাকে বলা হয়, ৫ অর্থাৎ পর্যবেক্ষণকারী। আল্লাহ্‌ 
তা'আলার এক নাম ১০১৫ 1| অর্থাৎ তিনি সকল কিছুরই পরিদর্শক, পর্যবেক্ষক ও 
সংরক্ষক। 

যে হাদীসে বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) কুরআন নাযিলের দশ বছর মক্কায় ও দশ 
বছর মদীনায় ছিলেন, উহা ইমাম বুখারী (র) তাহার বুখারী শরীফে একাই উদ্ধৃত করেন। 
মুসলিম শরীফে উহা উদ্ধৃত হয় নাই। অবশ্য নাসায়ী শরীফে ইবৃন আব্বাস (রা) ও হযরত 
আয়েশা (রা) হইতে উহা পর্যায়ক্রমে আবূ সালমা, ইয়াহিয়া ইব্‌ন কাছীর ও শায়বান ইব্‌ন 
আব্দুর রহমানের মাধ্যমে বর্ণিত হইয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ক্রমাগত ইকরামা, দাউদ ইব্‌ন আবূ হিন্দ ইয়াধীদ ও আবু 
উবায়দ আল-কাসিম বর্ণনা করেন £ | 

“কদরের রাত্রিতে পৃথিবীর আকাশে কুরআন একই সঙ্গে অবতীর্ণ হইয়াছে। তারপর বিশ 
বছর ধরিয়া উহা (পৃথিবীতে) অবতীর্ণ হইয়াছে” অতঃপর তিনি এই আয়াত পড়েন ঃ 

১2১১5 LT ০০ ০ ১০৫] ০ ১৮৮৯ ০০৪০৪ 15159 “আর 
কুরআনকে আমি পৃথক পৃথক করিয়া নাযিল করিয়াছি যেন মানুষের কাছে তুমি উহা বিরতি 
সহকারে পাঠ কর এবং উহা আমি যথাযথভাবেই নাযিল করিয়াছি ।” এই বর্ণনাটি বিশুদ্ধ। ' 

'নবী করীম (সা)-এর মদীনার দশ বৎসর কুরআন নাযিল হওয়ার ব্যাপারে কোন দ্বিমত 
নাই। কিন্তু নবৃওত লাভের পর তাহার মক্কায় দশ বৎসর অবস্থানের ব্যাপারটি প্রশ্ন সাপেক্ষ । 

কারণ, মশহুর বর্ণনামতে উহা তের বৎসর ৷ কারণ, তিনি চল্লিশ বৎসর বয়সে নবৃওত ও 
ওহী লাভ করেন এবং বিশুদ্ধ বর্ণনামতে তেষট্টি বৎসর বয়সে তিনি ইন্তিকাল করেন। সম্ভবত 
সংক্ষেপণের জন্য ইমাম বুখারী (র) দশোর্ধ বৎসর কয়টি উল্লেখ করেন নাই । কারণ, আরবরা 
অধিকাংশ ক্ষেত্রেই দশকের পরবর্তী ভগ্ন সংখ্যা অনুল্লেখ বা উহ্য রাখে । ইহাও হইতে পারে 
যে, ওহী লইয়া জিবরাঈল (আ)-এর আগমনের পরবর্তী কালটুকুই হিসাব করা হইয়াছে ও 
উহার পূর্ববর্তী কালটুকু ধরা হয় নাই। কারণ, ইমাম আহমদ (র) বর্ণনা করেন- প্রারম্ভে 
মীকাঈল (আ) নবী করীম (সা)-এর নিকট আসেন। তিনি নবী করীম (সা)-এর প্রতি কোন 
আয়াত বা অন্য কিছু “ইলকা' করিতেন। নবৃওত ও ওহী নাযিলের ইহাই প্রথম স্তর। অতঃপর 
তাহার নিকট জিবরাঈল (আ) আসেন। 

ফাযায়েলুল কুরআনের অধ্যায়ে উক্ত হাদীসটি উদ্ধৃত করার কারণ এই যে, কুরআনের 
অবতরণ শুরু হইয়াছে হারাম শরীফের মত সম্মানিত স্থানে ও রমযান শরীফের মত সম্মানিত 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন টি 


মাসে । তাই মহাসম্মানিত কুরআনের সহিত সম্মানিত স্থান-কালের যে সংযোগ ঘটিয়াছে, উক্ত 
হাদীস হইতে তাহা জানা গেল। 

এই কারণেই রমযান মাসে বেশী বেশী কুরআন তিলাওয়াত করা অভিপ্রেত বা মুস্তাহাব। 
যেহেতু রমযান মাসেই উহার অবতরণ শুরু হইয়াছে। তাই জিবরাঈল (আ)-ও রমযান মাসে 
আসিয়া রাসূল (সা)-এর কুরআনের শুনানী নিতেন। তাহার ইন্তিকালের বৎসর জিবরাঈল (আ) 
দুইবার আসিয়া তাহার তিলাওয়াত শুনেন যাহাতে কুরআন তীঙ্র স্বৃতিতে স্থায়ী হইয়া যায়। 

উক্ত হাদীসে ইহাও জানা গেল যে, কুরআন মক্কা ও মদীনা উভয় স্থানে নাযিল হইয়াছে। 
উহার হিজরত পূর্ব আয়াতগুলি মক্কী ও হিজরত পরবর্তী আয়াতগুলি মাদানী-উহা মদীনা, মকা, 
আরাফাতসহ যে কোন শহরেই নাযিল হউক না কেন। 

কুরআনের সূরাগুলিকে মক্কী ও মাদানী হিসাবে বিন্যাস করা হইয়াছে। মাদানী সূরাগুলির 
ব্যাপারে মদভেদ রহিয়াছে। একদল বলেন- প্রারম্ভে মুকাত্তাআাত হরফ সংযুক্ত সূরাগুলি মক্কী । 
শুধু বাকারা ও আলে-ইমরান বাদ যাইবে । তেমনি যেই সকল সূরায় মু'মিনগণকে সম্বোধন করা 
হইয়াছে তাহা মাদানী । পক্ষান্তরে যাহাতে মানব জাতিকে সম্বোধন করা হইয়াছে, তাহা মক্কী ও 
মাদানী উভয়ই হইতে পারে । তবে মক্কী হওয়ার সম্ভাবনাই বেশী । তবে কোন কোন মাদানী 
সূরায়ও উহা বিদ্যমান। যেমন সূরা বাকারায় “ইয়া আইউহান নাসু'বুদূ রব্বাকুমুন্রাধী 
খালাকাকুম' ও “ইয়া আইউহান্নাসু কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়িবা।' একদল 
অবশ্য এইরূপ সুনির্দিষ্টভাবে ভাগ করা দুরূহ ও অসম্ভব বলেন। 

আবূ উবায়দ (র) বলেন £ আমাদিগকে আবূ মুআবিয়া, তাহাদিগকে একব্যক্তি আ'মাশ 
হইতে, তিনি ইবরাহীম হইতে ও তিনি আলকামা হইতে বর্ণনা করেন £ কুরআনে যাহাই “ইয়া 
আইউহাল্লাধীনা আমানু' দ্বারা শুরু হইয়াছে, উহা মাদীনায় অবতীর্ণ হইয়াছে। পক্ষান্তরে যাহা 
“ইয়া আইউহান্নাসু' দ্বারা শুরু হইয়াছে উহা মক্কায় অবতীর্ণ হইয়াছে। অতঃপর আলকামা 
বলেন- আমাদিগকে আলী ইব্‌ন মুআব্বাদ আবুল মালীহ হইতে ও তিনি মায়মূন ইব্‌ন মিহরান 
হইতে বর্ণনা করেন ৪ 

“কুরআনে যাহা ‘ইয়া আইউহান্নাস' ও “ইয়া বনী আদামা' দ্বারা শুরু হইয়াছে তাহা মক্কী 
এবং যাহা “ইয়া আইউহাল্লাধীনা আমানু' দ্বারা শুরু হইয়াছে তাহা মাদানী ৷' 

তাহাদের একদল বলেন ৪ কোন কোন সূরা দুইবার নাযিল হইয়াছে। একবার মক্কায় ও 
একবার মদীনায় । আল্লাহই ভাল জানেন। অপর একদল মক্কী সূরার কিছু আয়াত মাদানী বলিয়া . 
আলাদা করেন। যেমন সূরা হজ্জ ইত্যাদির কিছু আয়াত। মূলত বিশুদ্ধ দলীল দ্বারা যাহা 
প্রমাণিত হয় শুধু তাহাই সত্য । আল্লাহই সর্বজ্ঞ। 

আবূ উবায়দ (র) বলেন £ আমাদিগকে আবদুল্লাহ্‌ ইবৃন সালেহ মুআবিয়া ইব্‌ন সালেহ" 
হইতে ও তিনি আলী ইব্‌ন আবু তালহা হইতে বর্ণনা করেন ঃ 

“সূরা বাকারা, আলে ইমরান, নিসা, মায়িদা, আনফাল, তাওবা, হজ্জ, নূর, আহযাব, 
আইউহান্নাবীয়্যু ইযা তাল্লাকতুমুন্‌ নিসা, ইয়া আইউহান্নাবীয্যু লিমা তুহারিমু, (প্রথম দশ 
আয়াত) ওয়াল ফাজর, ওসাল্লাইলে ইযা ইয়াগশা, ইন্না আনযালনা, লাম ইয়া কুনিল্লাধীনা, ইযা 
যুলযিলাভ ও ইযা জাআ নাসরুল্লাহ মদীনায় অবতীর্ণ হইয়াছে । ইহা ছাড়া আর সবই মক্কায় 


www.quraneralo.com 


Contents 


৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


অবতীর্ণ হইয়াছে।'১ আবূ তালহার বর্ণনাটিই বিশুদ্ধ ও প্রসিদ্ধ! তিনি ইব্‌ন আব্বাস (রা)-এর 
সহচরগণের অন্যতম ৷ তাহাদের নিকট হইতেই তাফসীর বর্ণিত হইয়া থাকে। 

অবশ্য মাদানী বলিয়া আরও যে সকল সূরা চিহ্নিত করা হইয়াছে তাহার ভিতর কোন 
কোন সূরার মাদানী হওয়ার ব্যাপারে প্রশ্ন রহিয়াছে। যেমন সূরা হুজুরাত ও মুআব্বিযাত। 


দ্বিতীয় হাদীস 

ইমাম বুখারী (র) বলেন ৪ আমাদিগকে মূসা ইব্‌ন ইসমাঈল ও তাহাদিগকে মু'তামার 
তাহার পিতা হইতে ও তিনি আবূ উসমান হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন- আমি খবর 
পাইয়াছি যে, হযরত উম্মে সালামা (রা)-এর সামনে হযরত জিবরাঈল (আ) আসিয়া রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর সঙ্গে কথা বলেন। তখন নবী করীম (সা) হযরত উম্মে সালামা (রা)-কে প্রশ্ন 
করেন- বল তো, এই লোকটি কে? তদুত্তরে তিনি বলিলেন- দাহিয়াতুল কালবী। তারপর 
যখন রাসূল (সা) মসজিদে গিয়া খুতবায় হযরত জিবরাঈলের আগমনের কথা বলিলেন, তাহা 
শুনিয়া হযরত উম্মে সালামা (রা) বলিলেন- আল্লাহ্র কসম! আমি তো দাহিয়া কালবী ছাড়া 
অন্য কেহ বলিয়া ভাবিতেই পারি নাই। 

বর্ণনাকারী মু'তামার দ্বিধাবিত হইয়া বলেন £ঃ আমার পিতা বলিয়াছেন, আমি আবূ 
উসমানকে প্রশ্ন করিলাম- আপনি কাহার নিকট এই বর্ণনা শুনিয়াছেন? তিনি বলিলেন- 
“উসামা ইব্‌ন যায়দের (রা) নিকট ।' আববাস ইব্‌ন ওয়ালিদ আন নুরসী হইতে 'আলামাতে 
নবৃওত' অধ্যায়ে অনুরূপ বর্ণনা উদ্ধৃত হইয়াছে। মুসলিম শরীফে “ফী ফাযায়েলে উম্মে সালামা' 
অধ্যায়ে আবদুল আলা ইব্‌ন হাম্মাদ ও মুহাম্মদ ইব্‌ন আব্দুল আ'লার মাধ্যমে মু'তামার ইব্‌ন 
সুলায়মানের সুত্রে উহা উদ্ধৃত হয়।' এখানে উক্ত হাদীস উদ্ধৃত করার উদ্দেশ্য ইহাই প্রতিপন্ন 
করা যে, আল্লাহ্‌ ও রাসূলুল্লাহ্‌ (সা)-এর মধ্যে হযরত জিবরাঈল (আ) দূতের দায়িত্‌ পালন 
করেন। তিনি অত্যন্ত সম্মানিত ফেরেশতা । পদমর্যাদা ও প্রভাব প্রতিপত্তির বিচারে অত্যন্ত উচু 
স্তরের ফেরেশতা । যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


Usa Sid ০০ 9৯2 এ ee ১ ৭ 0১০11 48 J “বিশ্বস্ত আত্মার 
মাধ্যমেই উহা তোমার অন্তরে অবতীর্ণ হইয়াছে যেন তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও ৷' 
তিনি অন্যত্র বলেন $ 


(০১- lp. ASOT 72১৫ ১১০১ 95৪1 il 
oss le 

“অবশ্যই এই কথা এক সম্মানিত দূতের; আরশে অবস্থানকারীর সকাশে প্রাপ্ত মর্যাদার 

বলে বলীয়ান; তথাকার সর্বজনমান্য বিশ্বস্ত সত্তা। আর তোমাদের সহচরও উন্মাদ নহে।” | 
আল্লাহ্‌ তা'আলা এই সব আয়াতে তাহার বান্দা ও দূত জিবরাঈল (আ) ও মুহাম্মদ 

(সা)-এর প্রশংসা করিয়াছেন। ইনশাআল্লাহ্‌ শীঘ্রই এই ব্যাপারে তাফসীরের যথাস্থানে 

সবিস্তারে আলোচনা করিব । 

১. ইবনুল আনবারী- কাতাদাহ সূত্রে বর্ণিত রিওয়ায়েতে তালিকায় কিছু ভিন্নতা রহিয়াছে। প্রসিদ্ধ বর্ণনানুযায়ী, 

. সূরা নাহল, ফাতৃহ, লায়ল ও কাদর মক্কী সূরা ৷ 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ৩১ 


আলোচ্য হাদীসে হযরত উম্মে সালামা (রা)-এর বিরাট ফযীলতের ব্যাপারটি প্রকাশ 
পাইয়াছে। ইমাম মুসলিম (র)-এর বর্ণিত হাদীসে দেখা যায়, তিনি শ্রেষ্ঠতম ফেরেশতা 
জিবরাঈল (আ)-কে দেখিয়াছেন ও কথোপকথন শুনিয়াছেন। এই হাদীসে দাহিয়া কালবীরও 
মর্যাদা প্রকাশ পাইয়াছে। কারণ, জিবরাঈল (আ) অধিকাংশ সময়ে দাহিয়া কালবীর রূপ ধারণ 
করিয়া রাসূল সো)-এর কাছে আসিতেন। তিনি অত্যন্ত সুন্দর চেহারার লোক ছিলেন। উসামা 
ওবেরার বংশধর এবং কুযাআ গোত্রের লোক। একদল বলেন- তাহারা আদনান সম্প্রদায়ের 
লোক । অপর দল বলেন- তাহারা কাহতান গোত্র হইতে আসিয়াছে । আবার কেহ কেহ বলেন-_ 
তাহারা স্বতন্ত্র এক গোত্র । আল্লাহ্‌ই সর্বজ্ঞ। 


আমাকে আব্দুল্লাহ্‌ ইব্‌ন ইউনুস, তাহাকে আল-লায়ছ, তাহাকে সাঈদ ইবনুল মাকবারী 
তাহার পিতা হইতে ও তিনি আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন ঃ 

“নবী করীম (সা) বলেন- প্রত্যেক নবীকে তাহার উপর যেই পরিমাণ লোক ঈমান 
আনিয়াছে সেই পরিমাণ দায়িত্‌ ও ক্ষমতা দান করা হইয়াছে । সেমতে আমার উপর যে 
পরিমাণ ওহী আসিয়াছে তাহাতে আমি আশা করিতে পারি যে, কিয়ামতের দিন আমার 
অনুসারী সর্বাধিক হইবে ।” 

আব্দুল আযীয ইব্‌ন আব্দুল্লাহর ‘আল ইতিলাম' গ্রন্থেও উক্ত হাদীস উদ্ধৃত হইয়াছে। 
মুসলিম ও নাসাঈ কুতায়বা হইতে এবং তাহারা সকলেই লায়ছ ইব্‌ন সা'দ হইতে, তিনি সাঈদ 
ইব্‌ন আবূ সাঈদ হইতে এবং তিনি তাহার পিতা কায়সানুল মাকবারী হইতে উহা বর্ণনা 
করেন। 

এই হাদীসে কুরআনের শ্রেষ্ঠতম মর্যাদার প্রতি ইঙ্গিত দান করা হইয়াছে। অন্যান্য নবীর 
কাছে যত ওহী বা কিতাব নাযিল হইয়াছে, কুরআন তাহা হইতে সর্বদিক দিয়া শ্রেষ্ঠ ও 
কুরআনের মু'জিযা সকল গ্রন্থের মু'জিযাকে ডিঙাইয়া গিয়াছে। উক্ত হাদীসের তাৎপর্য ইহাই। 
উহাতে বলা হইয়াছে- এমন কোন নবী নাই যাহাকে মু'জিযা দেওয়া হয় নাই। অতঃপর তাহার 
সেই মু'জিযা অনুপাতেই তাহার উপর মানুষ ঈমান আনিয়াছে। অর্থাৎ তাহাকে সত্য বলিয়া 
মানিয়া লওয়ার জন্য যে দলীল প্রমাণ দেওয়া হইয়াছে তাহা যত বেশী শক্তিশালী, তত বেশী 
লোক তাহার উপর ঈমান আনিয়াছে। আধিয়ায়ে কিরামের ইন্তিকালের পরু তাহাদের মু'জিযাও 
শেষ হইয়া গিয়াছে। শুধু অবশিষ্ট রহিয়াছে তাহাদের প্রাপ্ত বাণী ও অনুসারীবৃন্দ। উহাই যুগ যুগ 
ধরিয়া তাহাদের মু'জিযার সাক্ষীরূপে বিরাজ করে। কিন্তু তাহাদের সেইসব আজ নিছক কাহিনী 
হিসাবে বিদ্যমান। 

পক্ষান্তরে সর্বশেষ রাসূল মুহাম্মদ (সা)-কে আল্লাহ্‌ তা'আলা ওহীর মাধ্যমে যে বিরাট ও 
মহান কিতাব.দান করিয়াছেন তাহা ক্রমাগত যথাযথভাবে মানুষের কাছে পৌছিতেছে। প্রত্যেক 
যুগে ও প্রতি মুহূর্তে উহা যেইভাবে অবতীর্ণ হইয়াছিল সেইভাবে বিরাজ করিতেছে । এই কারণে . 
রাসূল (সা) বলিয়া গিয়াছেন- আমি আশা করি, কিয়ামতে আমার অনুসারীর সংখ্যা সর্বাধিক 
হইবে। ঘটিয়াছেও তাহাই । তাহার রিসালাতের ব্যাপ্তি ও সার্বজনীনতার কারণে অন্যান্য নবীর 


Wwww.quraneralo.com 


Contents 
৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


অনুসারী হইতে তাহার অনুসারীর সংখ্যা বেশী । বিশেষত কিয়ামত পর্যন্ত এই রিসালাতই 
অব্যাহত থাকিবে এবং তাহার মু'জিযাও ততদিন স্থায়ী থাকিবে । এই কারণেই আল্লাহ্‌ তা'আলা 
বলেন ঃ 

1৬5 all ১9৫8 85৮5 515 JUAN ৩১ GH WS মুবারক সেই 
মহান সত্তা যিনি তাঁহার বান্দার উপর আল-ফুরকান নাযিল করিয়াছেন যেন সে নিখিল সৃষ্টির 
জন্য সতর্ককারী হয়। 

তিনি আরও বলেন ৪ 
১১৭০১ ৩০11৯ 4৯০১ 5b 0215 ৬01 ১০১৪ এপস ০৭ UY 

-1০৯১০৯০৪ ঠাস ১৫ 93 

“বলিয়া দাও, যদি জিন ও ইনসান সকলে মিলিয়া এই কুরআনের অনুরূপ কিছু উপস্থিত 
করিতে চায়, তাহা তাহারা আদৌ করিতে পারিবে না, যদিও তাহারা পরস্পরের সহায়তায় 
আগাইয়া আসে ।” 


অতঃপর আল্লাহ্‌ তা'আলা সমগ্র কুরআনের স্থলে মাত্র দশটি সূরা সৃষ্টির জন্য তাহাদিগকে 
আহ্বান জানান । যেমন ঃ 


নি 


০55 4818 oboe কও 


রা রান রর রাজা রোযার le POEM 
কর ! আর আল্লাহ্‌কে বাদ দিয়া তোমাদের যাহারা উহা পারে তাহাদিগকেও ডাকিয়া লও- যদি 
তোমরা সত্যবাদী হও ৷” 

অতঃপর তাহাদিগকে একটি মাত্র সূরার সমতুল্য সূরা সৃষ্টির সীমা নির্ধারণ করা হয়। 
তথাপি তাহারা ব্যর্থ হওয়ায় তিনি বলেন £ 
উট 5155৬ 55575155258 

- ০১৪৮০ PS এ 01401 950 চি চন 

“অথবা তাহারা কি উহাকে মিথ্যা বলিতেছে? তুমি বল, তাহা হইলে উহার যে কোন 
সূরার মত একটি সুরা আন। আর আল্লাহ্‌ ছাড়া যাহারা তোমাদের ভিতরে উহা করিতে সাহায্য 
করিতে পারে তাহাদিগকে ডাকিয়া লও- যদি তোমরা সত্যবাদী হও 1” 

এই চ্যালেঞ্জগুলি মক্কী সূরার জন্য ছিল। অতঃপর মাদানী সূরার ব্যাপারে মদীনায় এই 
চ্যালেঞ্জ দেওয়া হয়। সূরা বাকারায় বলা হইয়াছে ঃ 


15০14৮১৫১৮৪ ০৮০৬০০৫৮০০০ ০৯৬৬, 


| Fr ১০১1১195011 ul. ১৪৪৮৭ PCC LTE UE ০145 
52812757515 ০০01 ৮৯১১৪৪২০211 9041 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ৩৩ 


“আর যদি তোমরা আমার বান্দার উপর আমি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে সন্দিহান 
হও, তাহা হইলে উহার মত একটি সূরা আনয়ন কর। আর আল্লাহ্‌ ছাড়া তোমাদের যত 
সহায়ক রহিয়াছে তাহ।দিগকে ডাকিয়া লও, যদি তোমরা সত্যবাদী হইয়া থাক। অতঃপর 
তোমরা উহা করিতে পার নাই এবং কখনও পারিবে না। অনন্তর সেই আগুনকে ভয় কর যাহার 
ইন্ধন হইবে মানুষ ও পাথর ৷ উহা কাফিরগণের জন্য তৈরি করা হইয়াছে ।” 

আল্লাহ্‌ তা'আলা জানাইলেন যে, তাহারা অনুরূপ 'ণকটি সূরা সৃষ্টি করার চ্যালেঞ্জের 
মোকাবিলা করিতে ব্যর্থ হইয়াছে । আর ভবিষ্যতেও তাহারা কখনও তাহা পারিবে না। অথচ 
তাহারা তখনকার সেরা ভাষাবিদ, ভাষালংকারিক, কবি ও সাহিত্যিক ছিল। কিন্তু আল্লাহ্‌র 
তরফ হইতে তাহাদের সামনে এমন গ্রন্থ উপস্থিত হইল যাহারা সমকক্ষতা কি ভাষা, কি 
বিষয়বস্তু, কি ভাঘালংকার, কি বাক্য-বিন্যাস, কি ছন্দ-স্পন্দন, কি ভাব-গভীরতা, কি 
উপমা-উৎপ্রেক্ষা, কি ব্যঞ্জানার ব্যাপ্তি ও সুদূর প্রসারতা, এক কথায় কোন ক্ষেত্রেই কোন 
মানুষের পক্ষে অতীতেও সম্ভব হয় নাই, ভবিষ্যতেও সম্ভব হইবে না। তেমনি উহার বস্তুনিষ্ঠ 
সংবাদ, অজ্ঞাত-অতীত ও অজানা ভবিষ্যতের ইতিবৃত্ত এবং প্রজ্ঞাময় ইনসাফের বিধি-বিধান 
সর্বকালের জন্য অপ্রতিদ্বন্থী থাকিবে । 

যেমন আল্লাহ্‌ বলেন ঃ 

3059 (8০০ ০) বুৰ ০5 “আর তোমরা প্রভুর বাণী সততা ও ইনসাফে পূর্ণতায় 


পৌছিয়া শেষ হইল।” 

ইমাম আহমদ ইব্‌ন হাম্বল রে) বলেন £ আমাদিগকে ইয়াকুব ইব্‌ন ইবরাহীম, 
তাহাদিগকে তাহার পিতা, তাহাদিগকে মুহাম্মদ ইব্‌ন ইসহাক, মুহাম্মদ ইব্‌ন কা'ব হইতে এবং 
তিনি হারিছ ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-আওয়ার (র) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ আমি 
একদিন সন্ধ্যাবেলা আমিরুল মু'মিনীনের (আলী কঃ) নিকট একটি ব্যাপারে জানার জন্য প্রশ্ন 
করিলাম । তিনি আমাকে ইশার পরে আসিতে বলিলেন । অতঃপর আমি যখন সেখানে গেলাম, 
তখন তিনি একটি হাদীস বর্ণনা করিলেন। তিনি বলিলেন $ 

“আমি রাসূল (সা)-কে এইরূপ বলিতে শুনিয়াছি- আমার কাছে জিবরাঈল (আ) আসিয়া 
বলিলেন, হে মুহাম্মদ! আপনার পরে আপনার উম্মতগণ বিভিন্ন দল-উপদলে বিভক্ত ও 
ছিন্র-বিচ্ছিন্ন হইয়া যাইবে । আমি তখন তাহাকে জিজ্ঞাসা করিলাম- হে জিবরাঈল! উহা হইতে 
বাচার উপায় কি? তিনি বলিলেন- আল্লাহ্‌র কিতাবে উহার উপায় নিহিত রহিয়াছে। উহা 
দান্তিকগণকে চূর্ণ করিবে । যে ব্যক্তি উহা মজবুতভাবে আকড়াইয়া থাকিল, সে মুক্তি পাইল। 
আর যে উহা বর্জন করিল, সে ধ্বংস হইল । তিনি দুইবার ইহা বলিলেন। অতঃপর বলেন $ উহা 
চূড়ান্ত বাণী এবং উহার বিলুপ্তি নাই। ভাষার বিভিন্নতা উহাকে বিকৃত ও বিভিন্ন করিতে 
পারিবে না এবং উহার বিশ্ময়কারীতারও ক্ষতি সাধন করিতে পারিবে না। উহা তোমাদের 
অতীতের সংবাদবাহক, বর্তমানের চূড়ান্ত বিধায়ক ও পরবতীদের জন্য ভবিষ্যদক্তা।” ইমাম 
আহমদের বর্ণনাও এইরূপ ৷ 

আবূ ঈসা তিরমিযী (র) বলেন ঃ আমাদিগকে আব্দ ইব্‌ন হুমায়দ, তাহাদিগকে হুসায়ন 
ইব্‌ন আলী আল জা‘ফী, তাহাদিগকে হ'মযাহ আয্‌ যায়্যাত, আবুল মুখতার আত্‌ তায়ী হইতে, 
তিনি হারিছুল আওয়ারের ভাতিজা হইতে এবং তিনিহারিছুল আওয়ার (র) হইতে বর্ণনা করেনঃ 


কাছীর (১ম খওড)_€৫ 


Wwww.quraneralo.com 


Contents 
৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


একদিন মসজিদে গিয়া দেখি লোকজন হাদীস নিয়া তর্ক-বিতর্ক করিতেছে । তখন আমি আলী 
(রা)-এর কাছে গিয়া বলিলাম- হে আমীরুল মু'মিনীন! আপনি কি দেখেন না যে, লোকেরা 
হাদীস নিয়া তর্ক-বিতর্ক করিতেছে? তিনি প্রশ্ন করিলেন- তাহারা কি সত্যই উহা করিয়াছে? 
আমি বলিলাম- হ্যা! তিনি বলিলেন £ নিশ্চয় আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি যে, 
শীঘ্রই ফিতনা দেখা দিবে । আমি প্রশ্ন করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! উহা হইতে বাচার উপায় 
কি? তিনি বলিলেন, আল্লাহ্র কিতাব । উহাতে তোমাদের অতীত ও ভবিষ্যতের সব খবরাখবর 
বিদ্যমান । উহা তোমাদের চূড়ান্ত বিধান। উহা কোন তামাশার বস্তু নহে। যে দাম্ভিক উহা বর্জন 
করিবে, আল্লাহ্‌ তাহাকে চূর্ণ করিবেন। উহার বাহিরে যে ব্যক্তি হিদায়েত খুঁজিবে, আল্লাহ্‌ 
তাহাকে বিভ্রান্ত করিবেন। উহা আল্লাহ্র মজবুত রশি। উহা বিজ্ঞতম উপদেশগ্রন্থ। উহাই 
সিরাতুল মুস্তাকীম। উহা মানুষের খেয়াল-খুশীর নিয়ন্ত্রক ৷ ভাষার বিভিন্নতাও উহাতে বিভিন্নতা 
সৃষ্টি করিতে পারে না। আলিমগণের কোনদিনই উহার চাহিদা মিটিবে না। হাজার চ্যালেঞ্জ 
দিয়াও উহা সৃষ্টি করা যাইবে না । আর উহার বিশ্বয়কর বৈশিষ্ট্যেও কোন ঘাটতি দেখা দিবে 
না। সেই বৈশিষ্ট্যের দুর্বার আকর্ষণ জ্নিকে পর্যন্ত আকৃষ্ট করিয়াছে। ফলে তাহারা বলিতে বাধ্য 
হইল £ 

5 ও এছ ll ৩১৫০ নি 1০5 Lidl lil অৰ্থাৎ ‘নিশ্চয় আমরা আশ্চর্য 
এক কুরআন শ্রবণ করিয়াছি। উহা সঠিক পথের নির্দেশ দেয়। তাই আমরা ঈমান আনিয়াছি।" 
তাই যে উহার. আলোকে কথা বলে; সত্য বলে আর যে উহা আমল করে সে পুণ্য লাভ করে। 
উহার ভিত্তিতে যে রায় দেয় সে ইনসাফ করে; আর যে উহার দিকে ডাকে সে সিরাতুল, 
মুস্তাবীমের দিকেই ডাকে । হে আওয়ার! উহা মজবুত করিয়া ধারণ কর।' 

অতঃপর ইমাম তিরমিযী রে) বলেন- হাদীসটি ‘গরিব’ । শুধু হামযাহ আয্‌ যিয়াত ছাড়া 
আর কেহ এই হাদীস বর্ণনা করিয়াছে বলিয়া আমাদের জানা নাই। আর তাহার সুত্র 
অপরিজ্ঞাত। তাহা ছাড়া হারিছের হাদীসে ত্রুটি থাকে 

আমি বলি- হামযা ইব্‌ন হাবীব আয যিয়াত এই হাদীস একা বর্ণনা করেন নাই। উহা 
মুহাম্মদ ইব্‌ন ইসহাকও মুহাম্মদ ইব্‌ন কা'ব আল করযী হইতে এবং তিনি হারিছ আল আওয়ার 
হইতে বর্ণনা করিয়াছেন । সুতরাং হামযার এই বর্ণনায় নিঃসঙ্গতার প্রশ্ন আর থাকিল না। যদি 
তাহাকে হাদীস বর্ণনায় দুর্বল বলা হয়, তাহা হইলেও তাহাকে কিরাআতের ইমাম বলিয়া মান্য 
করা হয়। তবে হাদীসটি হারিছুল আওয়ারের সূত্রে বর্ণিত একটি মশহুর হাদীস। অবশ্য তাহার 
ব্যাপারে সমালোচনা রহিয়াছে । সমালোচকদের একদল তাহার মতামত ও ধ্যান-ধারণা সম্পর্কে 
প্রশ্ন তুলিয়াছেন। তথাপি তিনি জ্ঞাতসারে হাদীসের ব্যাপারে মিথ্যার আশ্রয় নিয়াছেন এমনটি 
হইতে পারে না। আল্লাহই সর্বজ্ঞ । 

ইহাও সম্ভব যে, হাদীসটি মুলত হযরত আলী (রা)-এর উক্তি। অবশ্য কেহ কেহ ইহাকে 
মারফু* মনে করিয়াছেন। তবে হাদীসের বক্তব্যকে ‘হাসান সহীহ’ বলা যায়। কারণ, উহার 
সমর্থনে হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-এর নবী করীম (সা) হইতে বর্ণিত হাদীস 
রহিয়াছে। জ্ঞান জগতের ইমাম আবূ উবায়দ আল কাসিম ইব্‌ন সাল্লাম (র) তাহার 
মুহাম্মদ আছ ছাওরী কিংবা অন্য কেহ ইসহাক আল হিজরী হইতে, তিনি আবুল আহওয়াস 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ৩৫ 


হইতে, তিনি আব্দুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা) হইতে এবং তিনি নবী করীম (সা) হইতে বর্ণনা ' 
করেন- ‘নিশ্চয় এই কুরআন আল্লাহ্‌র উপহার তাই তাহার উপহার হইতে যত পার আহরণ 
কর। নিশ্চয় এই কুরআন আল্লাহ্‌র রজ্জু। উহা সুস্পষ্ট আলো ও কল্যাণপ্রদ দাওয়াই । যে উহা 
শক্ত হাতে ধারণ করিল, সে সুরক্ষিত হইল । যে উহা অনুসরণ করিল, সে মুক্তি পাইল । উহাতে 
কোন জটিলতা নাই যে, সরল করিতে হইবে । তেমনি উহাতে কোন কুটিলতা নাই যাহার জন্য 
1নৃতপ্ত হইবে । উহার অনপমতে কোন ত্রুটি নাই। যতই উহার বিরোধিতা হউক, উহা সৃষ্টি 
করা যাইবে না। তাই উহা তিলাওয়াত কর। আল্লাহ্‌ তা“আলা উহার প্রতি হরফে দশ দশ নেকী 
দিবেন। আমি নিশ্চয় ইহা বলি না যে, আলিফ লাম মীম মিলিয়া এক হরফের পুণ্য হইবে; বরং 
আলিফে দশ, লামে দশ ও মীমে দশ নেকী পাইবে ।' 

এই সূত্রে অবশ্য হাদীসটি 'গরিব"। তবে আবূ ইসহাক আল হিজরী হইতে উহা মুহাম্মদ 
ইব্‌ন ফুযায়েল বর্ণনা করিয়াছেন। তাহার আসল নাম ইবরাহীম ইব্‌ন মুসলিম । তিনি একজন 
তাবেঈ ৷ কিন্তু তাহার ব্যাপারে অনেক কথা আছে। আবু হাতিম আর র্লাধী বলেন- তিনি 
মজবুত বর্ণনাকারী নহেন। আবুল ফাতাহ ইযদী বলেন- তাহার মারফ্‌' বর্ণনায় সন্দেহের যথেষ্ট 
অবকাশ থাকে । আল্লাহই ভাল জানেন । আমি বলি ঃ হয়ত হাদীসটি মূলত হযরত ইব্‌ন মাসউদ 
(রা)-এর নিজস্ব উক্তি। সুতরাং উহাকে মারফ্‌* করায় সংশয় সৃষ্টি হইয়াছে। তাহা হইলেও অন্য 
সূত্রে ইহার সমর্থন মিলে । 

আবু উবায়দ (র) আরও বলেন £ আমাদিগকে হাজ্জাজ- ইসরাঈল হইতে, তিনি আবু 
ইসহাক হইতে, তিনি আব্দুল্লাহ্‌ ইবৃন ইয়াধীদ হইতে এবং তিনি আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) 
হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন £ 

“কোন বান্দাকেই কুরআন সম্পর্কিত ব্যাপার ছাড়া অন্য কোন ব্যাপারে প্রশ্ন করা হইবে না। 
যদি সে কুরআনকে ভালবাসিয়া থাকে, তাহা হইলে অবশ্যই সে আল্লাহ্‌ ও আল্লাহ্‌র রাসূলকেও 
ভালবাসে ।” 


চতুর্থ হাদীস 

ইমাম বুখারী (র) বলেন- আমাকে আমর ইব্ন মুহাম্মদ, তাহাকে ইয়াকুব ইব্‌ন 
ইবরাহীম, তাহাকে তাহার পিতা, সালেহ ইব্‌ন কায়সান হইতে এবং তিনি ইব্‌ন শিহাব হইতে 
একটি হাদীস বর্ণনা করেন। ইবৃন শিহাব বলেন- আমাকে আনাস ইব্‌ন মালিক (রা) এই খবর 
পৌছাইয়াছেন যে, “আল্লাহ্‌ তা'আলা রাসূল (সা)-এর উপর তাহার ইন্তিকাল পর্যন্ত ক্রমাগত 
ওহী পাঠাইতে থাকেন। তাহার মৃত্যুর প্রাক্কালে অধিকাংশ ওহী অবতীর্ণ হয়। অতঃপর তিনি 
. ইন্তেকাল করেন।' 

ইমাম মুসলিম (র)-ও উক্ত হাদীস আমর ইবৃন মুহাম্মদ রে) হইতে বর্ণনা করেন। তিনি 
একজন সমালোচকও । তাহা ছাড়া হাসান আল হালওয়ানী, আব্দ ইব্‌ন হামীদ ও ইমাম নাসায়ী, 
ইসহাক ইব্‌ন মানসূর আল-কাউসাজ হইতে উহা বর্ণনা করেন। তাহাদের চতুর্থ বর্ণনাকারী উহা 
ইয়াকৃব ইবৃন ইবরাহীম ইব্‌ন সা“দ আহ্‌ যুহরী (র) হইতে বর্ণনা করেন। 

হাদীসটির" তাৎপর্য এই যে, আল্লাহ্‌ তা'আলা রাসূল (সা)-এর উপর এক এক বিষয়ে 
প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্রে ক্রমাগত ওহী নাযিল করিতে থাকেন । উহাতে কোন্‌ বিরতি ছিল না। 
শুধু জিবরাঈল ফেরেশতা “ইকরা বিসমি রাব্বিকা' ওহী লইয়া আসার পর প্রায় দুই বছর কিংবা 


www.quraneralo.com 


Contents 


৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর ' 
কিছু বেশী সময় বিরতি ঘটে। অতঃপর আবার ওহী চালু হয় ও উহা ক্রমাগত চলিতে থাকে । 
উক্ত বিরতির পর প্রথম নাযিল হইল "ইয়া আইউহাল মুদ্দাছছির, কুম ফাআনযির ৷” 


পঞ্চম হাদীস 

আমাকে আবূ নাঈম ও তাহাকে সুফিয়ান, আসওয়াদ ইবৃন কয়স হইতে বর্ণনা করেন যে, 
তিনি বলেন £ আমি জুন্দুবকে বলিতে শুনিয়াছি যে, রাসুল (সা) একরাত্রি কি দুইরাত্রি 
অসুস্থতার কারণে রাত জাগা ইবাদত করিতে পারেন নাই। তখন এক মহিলা আসিয়া তাহাকে 
বলিল- জামান হা তোয়ার ভিতোয়ার হযরত সাহ ডা যাও 
সুরা নাযিল করেন ঃ 

০8৪ (5 067 es Le এই 19 JAN'S ৮১০৯1) উজ্জ্বল দিবস ও 
অন্ধকার রাত্রির শপথ! তোমার প্রভু তোমাকে ত্যাগ করেন নাই এবং তোমরা উপর নারাযও 
হন নাই ৷' 

ইমাম বুখারী (র) এই হাদীসটি ইহা ছাড়াও অন্যত্র বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম, 
ইমাম তিরমিযী ও ইমাম নাসাঈ রে) অন্য সূত্রে সুফিয়ান ছাওরী ও কু’বা ইবনুল হাজ্জাজ 
হইতে এবং তাহারা উভয়ই আসওয়াদ ইব্‌ন কয়স আল আব্দী হইতে ও তিনি জুনদুব ইব্‌ন 
আব্দুল্লাহ আল বাযালী (র) হইতে উহা বর্ণনা করেন। সূরা আয্যুহার তাফসীর প্রসঙ্গে এই 
হাদীসটি পর্যালোচিত হইয়াছে। 

ফাযায়েলুল কুরআনের সঙ্গে এই হাদীস ও পূর্ববর্তী হাদীসের সঙ্গতি এই যে, আল্লাহ্‌ 
তা'আলা তাহার রাসূলকে শ্রেষ্ঠতম অবদানে ধন্য করিয়াছেন এবং অত্যধিক ভালবাসার নিদর্শন 
স্বরূপ তীহার উপর ক্রমাগত ওহী অবতীর্ণ করিয়াছেন এবং তাহার ইন্তিকাল পর্যন্ত তাহা 
অব্যাহত ছিল। আল্লাহ্‌ তা'আলা তাহার উপর কুরআন ক্রমাগত পৃথক পৃথক করিয়া নাযিল 
করার ভিতর অবদানের পূর্ণতু ও মর্যাদা প্রকাশ পায়। 

ইমাম বুখারী (র) বলেন £ কুরআন আরবের কুরায়েশের ভাষায় অবতীর্ণ হইয়াছে। আরবী 
_ কুরআন বিশুদ্ধতম আরবীতে নাযিল হইয়াছে। আমাকে আবুল ইয়ামান, তাহাকে শুআয়ব, 
যুহরী হইতে এবং তিনি আনাস ইব্‌ন মালিক (রা) হইতে বর্ণণা করেন £ 

‘হযরত উসমান ইব্‌ন আফ্ফান (রা) যায়দ ইব্‌ন ছাবিত; সাঈদ ইবনুল আস, আব্দুল্লাহ্‌ 
ইবৃন যুবায়র ও আব্দুল্লাহ্‌ ইব্‌ন হারিছ ইব্‌ন হিশামকে নির্দেশ দিলেন- কুরআন গ্রন্থাকারে 
লিপিবদ্ধ কর এবং যেখানে তোমাদের ভিতর ভাষার ক্ষেত্রে মতভেদ দেখা দিবে, সেখানে 
তোমরা কুরায়েশের ভাষায় উহার সমাধান খুঁজিও। কারণ, কুরআন তাহাদের ভাষায় অবতীর্ণ 
হইয়াছে । অতঃপর তাহারা তাহাই করিল।' 

এই হাদীসটি মূলত অপর এক হাদীসের অংশমাত্র। শীঘ্রই সেই হাদীস নিয়া পর্যালোচনা 
করিব । ইমাম বুখারীর উদ্দেশ্য সুস্পষ্ট । তাহা এই যে, কুরআন কুরায়শদের ব্যবহৃত ভাষায় 
অবতীর্ণ হইয়াছে এবং কুরায়শগণ আরব জাতির প্রাণসত্তা। তাই আবূ বকর ইবৃন দাউদ (র) 
বলেন £ ডি Ll 
আবদুল মালিক ইব্‌ন উমায়র ইব্‌ন জাবির ইবৃন মায়সারাহ্‌ বলেন ৪ 

“আমি উমর ফারূক (রা)-কে বলিতে শুনিয়াছি যে, ডি TE 
পিছনে রহিয়াছে দুইজন কুরায়শ ও দুইজন বনু ছকীফের তরুণের ভাষা নির্দেশনা ।” এই সনদটি 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ৩৭ 


বিশুদ্ধ । আবূ বকর ইব্‌ন দাউদ আরও বলেন ৪ আমাকে ইসমাঈল ইব্‌ন আসাদ, তাহাকে 

হাজ্জাজ, তাহাকে আওফ ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইব্‌ন ফুয।লা (র) বর্ণনা করেন- হযরত উমর ফারূক 

(রা) যখন ইচ্ছা করিলেন কুরআনের লিপিবদ্ধকরণ, তখন তাহার একদল সহচরকে বসাইয়া 

দিলেন এবং বলিলেন- তোমরা যখন ভাষার ব্যাপারে মতানৈক্যে জড়াইবে, তখন মুষর গোত্রের 

ভাষা অনুসরণ করিবে । কারণ, কুরআন মুযর গোত্রের এক ব্যক্তির ভাষায় অবতীর্ণ হইয়াছে! 
স্বয়ং আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


রেজা ০৯০ ৩৩ ১৮5৮5 Ul “কুরআন সরল আরবী ভাষায় 
বক্রতামুক্ত (অবতীৰ্ণ হইয়াছে) যেন তাহারা সতর্ক হয়।” আল্লাহ্‌ তা'আলা আরও বলেন £ 
০৭ ১১৫ এটা এল উন CIA 4৪0১০০0৯4৮0 2০ 05১৮ ধও 

65558005135 oll 

“আর নিশ্চয় উহা (কুরআন) অবশ্যই নিখিল সৃষ্টির প্রতিপালকের তরফ হইতে অবতীর্ণ। 
তিনি বিশ্বস্ত আত্মার মাধ্যমে উহা তোমার অন্তরে অবতীর্ণ করিয়াছেন। যেন তুমি 
সতর্ককারীগণের অন্যতম হও। সুস্পষ্ট আরবীতে (উহা অবতীর্ণ হইয়াছে) ৷” 

তিনি আরও বলেন £ 

০১০০ (৮5 504 1589 “আর ইহা (কুরআন) সুস্পষ্ট আরবী ভাষা ।” 

অন্যত্র তিনি বলেন ৪ 

৮০০5 ৮৯৮ হা কও এগ 191 (নি 01০5 24৮৯ 915 “যদি আমি 
আজমী ভাষায় উহা (কুরআন) রচনা করিতাম, অবশ্যই তাহারা বলিত, কেন উহা আজমী ও 
আরবী ভাষায় রচিত হইল না?” 

মোটকথা, ইত্যাকার আরও বহু আয়াত প্রমাণ করে যে, কুরআন বিশুদ্ধ ও নির্ভেজাল 
আরবী ভাষায় অবতীর্ণ হইয়াছে। 

অতঃপর ইমাম বুখারী (র) ইয়ালী ইব্‌ন উমাইয়া (রা)-এর হাদীসটি উদ্ধৃত করেন। তিনি 
বলিতেন- হায়, আবার যদি রাসূল (সা)-এর উপর ওহী নাযিল হওয়া দেখিতে পাইতাম! 
অতঃপর তিনি সেই হাদীসটি বর্ণনা করেন যাহাতে এক মুহরিম উমরাহ্‌র সময় ইহরামের 
অবস্থায় সুগন্ধী লাগানো সম্পর্কে জিজ্ঞাসা করিল। তাহার গায়ে জুবব। ছিল। বর্ণনাকারী বলেন- 
রাসূল (সা) তাহার দিকে কিছুক্ষণ তাকাইলেন। ইত্যবসরে ওহী আসিল। তখন উমর (রা) 
ইয়ালী (রা)-কে কাছে আসার জন্য ইশারা করিলেন। ইয়ালী রো) আসিয়া মাথা ঢুকাইয়া ওহী 
নাযিলের অবস্থা দেখার প্রয়াস পাইলেন। তিনি দেখিলেন- রাসূল (সা)-এর চেহারা মুবারক 
লাল হইয়া গিয়াছে এবং কিছুক্ষণ তিনি ধ্যানমগ্ন রহিলেন। অতঃপর স্বাভাবিক অবস্থায় ফিরিয়া - 
আসিলেন। তখন তিনি বলিলেন- উমরাহ্‌র সময় ইহরামের অবস্থায় সুগন্ধী লাগানো সম্পর্কে 
প্রশ্বকারী ব্যক্তি কোথায়? সে উপস্থিত হইলে রাসূল (সা) তাহাকে সুগন্ধী লাগানো জুববা খুলিয়া 
ফেলিতে ও দেহে লাগানো সুগন্ধী ধুইয়া ফেলিতে বলিলেন। 

উক্ত হাদীসটি একদল বর্ণনাকারী বিভিন্ন সনদে বর্ণনা করিয়াছেন। কিতাবুল হজ্জে উহা 
পর্যালোচনাযোগ্য । বর্তমান অধ্যায়ের সহিত উহার সঙ্গতি সুস্পষ্ট নহে, বরং হজ্জের অধ্যায়ের 
সহিতই উহার সঙ্গতি সুস্পষ্ট । আল্লাহ্‌ই সর্বজ্ঞ। 


Wwww.quraneralo.com 
{ 


Contents 
৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


কুরআনের গ্রন্থনা 

ইমাম বুখারী রে) বলেন- আমাদিগকে মূসা ইব্‌ন ইসমাঈল, তাহাদিগকে ইবরাহীম ইব্‌ন 
সাদ, তাহাদিগকে ইবৃন শিহাব, উবায়দ ইবৃন সিবাক হইতে এই হাদীস শুনান ঃ 

“যায়দ ইবৃন ছাবিত রো) বলেন- ইয়ামামার যুদ্ধের সময়ে আবূ বকর (রা) আমাকে 
কাছে ডাকিয়া পাঠাইলেন। তখন উমর ফারূক (রা) তাহার কাছে উপবিষ্ট ছিলেন। আবু বকর 
(রা) বলিলেন- ‘উমর ইবনুল খাত্তাব আমার কাছে আসিয়া জানাইল যে, রণাঙ্গণ খুবই উত্তপ্ত। 
কুরআনের হাফিজগণের এখন কঠিন সময় । আমার ভয় হয়, রাষ্ট্রের হাফিজগণ এরূপ শহীদ 
হইতে থাকিলে আমরা কুরআনের অনেকাংশ হারাইয়া ফেলিব। তাই আমি মনে করি, এখন 
কুরআন গ্রস্থাকারে সংকলিত করার নির্দেশ দেওয়া যায়।” আমি উমর ইবনুল খাত্তাব (রা)কে 
জিজ্ঞাসা করিলাম- রাসূল (সা) যাহা করেন নাই, আমরা তাহা কিরূপে করিতে পারি? উমর 
বলিলেন- আল্লাহ্র শপথ! ইহা উত্তম কাজ। অতঃপর যতদিন এই ব্যাপারে আমার মন 
পরিষ্কার হয় নাই, ততদিন উমর আর আমার কাছে আসেন নাই। অবশেষে আমিও উমরের 
মতকে উত্তম ভাবিলাম। তখন আবূ বকর (রা) 'বলিলেন- ‘তুমি বিচক্ষণ যুবক ও সর্বাধিক 
অপবাদমুক্ত নির্দোষ ব্যক্তি। তুমি রাসূল (সা)-এর ওহী লেখক ছিলে । সুতরাং তুমিই কুরআন 
সংগ্রহ করিয়া গ্রন্থরূপ দান কর।' আল্লাহ্র কসম! আমাকে যদি বলা হইত যে, একটি পাহাড় 
বহন করিয়া আরেকটি পাহাড়ের কাছে লইয়া যাও, তাহা হইলে তাহাও আমার কাছে এত ভারী 
মনে হইতে না, যাহা এই নির্দেশে মনে হইল ।” আমি তাহাকেও প্রশ্ন করিলাম- ‘রাসূল (সা) 
যাহা করেন নাই তাহা আপনারা কি করিয়া করিতেছেন?’ তিনিও জবাব দিলেন- আল্লাহ্‌র 
কসম! ইহা উত্তম কাজ ৷’ তারপর যতদিন আমার বুঝ আসেনি, ততদিন আবু বকর (রা) 
আমার কাছে আসিতে লাগিলেন। অবশেষে আল্লাহ্‌ তা'আলা আবূ বকর ও উমরকে যেই বুঝ 
দান করিয়াছেন, আমাকেও তাহা দান করিলেন। অতঃপর আমি কুরআন সংগ্রহ ও গ্রন্থনা শুরু 
করিলাম । উহা গাছের বাকল, পাথরের টুকরা ও মানুষের অন্তরে গ্রথিত ছিল। আবু খুযায়মা 
আনসারী (রা)-এর কাছে সূরা তাওবার শেষাংশ পাইলাম (লাকাদ জাআকুম রসূলুম মিন 
আনফুসিকুম হইতে সূরা বারাআত সমাপ্ত)। এই সহীফা হযরত আবু বকর (রা)-এর ইন্তেকাল 
পর্যন্ত তাহার কাছেই ছিল। তারপর উহা হযরত উমর (রা)-এর কাছে রক্ষিত থাকে ।” 

ইমাম বুখারী রে) এই হাদীসটি তাহার সংকলনে ভিন্ন প্রসঙ্গ বর্ণনা করিয়াছেন। ইমাম 
আহমদ, ইমাম তিরমিযী ও ইমাম নাসাঈ ভিন্ন সূত্রে যুহরী হইতে উহা বর্ণনা করেন। এই 
কাজটি নিঃসন্দেহে অতি উত্তম, মহৎ ও বিরাট কাজ। হযরত সিদ্দীকে আকবর (রা) ইহা 
সম্পন্ন করিয়া আল্লাহ্র দীনকে মজবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত করিয়াছেন। আল্লাহ্‌ তাহাকে তাহার 
রাসূলের স্থলাভিষিক্ত করিয়াছেন। অন্য কেহ এই মর্যাদার যোগ্য হয় নাই। তিনিই যাকাত 
বিরোধীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। তেমনি তিনিই জিহাদ পরিচালনা করেন 
মুরতাদদের বিরুদ্ধে এবং রোমক ও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে । তিনি অভিযান পরিচালনা 
করেন, দূত প্রেরণ করেন, সৈন্য প্রেরণ করেন, বিশৃঙ্খল অবস্থাকে সুশৃঙ্খল করেন ও বিক্ষিপ্ত ' 
কুরআনকে ্রথিত করেন। ফলে সমগ্র কুরআনের অসংখ্য কারী ও হাফিজ সৃষ্টি হয়। অবশ্যই 
ইহা আল্লাহ্‌ পাকের নিম্ন বাণীর হুবহু বাস্তবায়ন মাত্র । তিনি বলেন ঃ 


০১৮৮৯ 4 ] 019 ১8311015০৯১ ০। “নিশ্চয় আমি যিকর (কুরআন) অবতীর্ণ 
করিয়াছি এবং অবশ্যই আমি উহার সার্বক্ষণিক সংরক্ষক ৷” 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ৩৯ 


কুরআন মজীদের উক্ত আয়াতে হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর উপরোক্ত কার্য এবং 
উহার ব্যাপক ও সুদূরপ্রসারী সুফলের প্রতিও ইঙ্গিত রহিয়াছে । তিনি যাবতীয় কল্যাণের দ্বার 
উন্মোচন ও সর্ববিধ অকল্যাণের দ্বার রুদ্ধ করেন। 

উপরোল্লেখিত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, হযরত আবু বকর সিদ্দীক (রা) হইতেছেন 
কুরআন মজীদের সংগ্রহ ও সংরক্ষণের মহা ব্যবস্থাপক ৷ তাহার ব্যবস্থাপনার ফলে কালামে পাক 
সর্বপ্রকারের বিকৃতির হাত হইতে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র রহিয়াছে। আল্লাহ্‌ তা'আলা তাহার প্রতি 
সন্তুষ্ট হউন এবং এজন্যে তাহাকে পুরস্কৃত করুন। 

ওয়াকী', ইব্‌ন যায়দ, কুবায়সা প্রমুখ ইমামগণ হযরত আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু 
হইতে ধারাবাহিকভাবে আব্দ খায়ের, ইসমাঈল ইব্‌ন আবদুর রহমান আস সুদদয্যুল কবীর ও 
সুফিয়ান ছাওরী (র) বর্ণনা করিয়াছেন ৪ 

‘হযরত আলী (রো) বলেন-কুরআন মজীদ সংরক্ষণ কার্যে হযরত আবু বকর সিদ্দীক (রা) 
হইতেছেন মানুষের মধ্যে অধিকতম নেকী ও সওয়াবের প্রাপক । কারণ, তিনিই কুরআন 
মজীদকে সর্বপ্রথম সংগৃহীত ও একত্রিত করিবার ব্যবস্থা করেন।' উক্ত হাদীসের উপরোক্ত সনদ 
সহীহ । | - 
আবূ বকর ইব্‌ন আবূ দাউদ তাহার রচিত ‘আল-মুসাহেফ' গ্রন্থে বর্ণনা করিয়াছেন £ 
হিশামের পিতা হইতে ধারাবাহিকভাবে হিশাম, আবাদাহ ও হারূন ইব্‌ন ইসহাকের মাধ্যমে 
আমার নিকট এই বর্ণনাটি পৌছিয়াছে £ 

‘নবী করীম (সা)-এর ইন্তেকালের পর হযরত আবূ বকর সিদ্দীক রো)-ই কুরআন 
মজীদকে সংগৃহীত ও একত্রিত করিবার ব্যবস্থা করেন। তৎকর্তৃক সংগৃহীত কুরআন মজীদের 
সংকলনটি ছিল সম্পূর্ণ বিশুদ্ধ ও পরিপূর্ণ । ইয়ামামাহ অঞ্চলে অবস্থিত 'মৃত্যু উদ্যান” (২৪: 
৬৪11) নামক স্থানে মুসায়লামাতুল কাষ্যাব ও তদীয় বনু হানীফা গোত্রীয় লোকদের 
বিরুদ্ধে সংঘটিত মুসলিম বাহিনীর যুদ্ধে বিপুলসংখ্যক হাফিজুল কুরআন শহীদ হওয়ায় হযরত 
উমর (রা) কুরআন মজীদ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্বন্ধে সর্বপ্রথম সচেতন হন।' 


ঘটনাটি নিম্নরূপ 

নবী করীম (সা)-এর ইন্তেকালের পর ভণ্ড নবী, সেরা মিথ্যুক মুসায়লামা প্রায় এক লক্ষ 
ইসলাম ত্যাগী লোককে নিজের দলে ভিড়াইয়া ইসলাম ও মুসলিম জাতিকে ধ্বংস করিয়া 
দিবার উদ্দেশ্যে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করিল। তাহাকে দমন করিবার জন্য হযরত আবূ বকর 
সিদ্দীক (রা) হযরত খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা)-এর নেতৃত্বে প্রায় তের হাজার মুজাহিদের 
একটি বাহিনী পাঠাইলেন। মুসলিম বাহিনীর মধ্যে বিপুল সংখ্যক লোক ইসলামী অনুপ্রেরণা 
হইতে বঞ্চিত অজ্ঞ ও অপরিশুদ্ধ ছিল। তাহাদের ঈমানের দুর্বলতার কারণে মুসলিম বাহিনী 
রণক্ষেত্রে ছত্রভঙ্গ হইয়া পড়িল। ইসলামী প্রেরণায় অনুপ্রাণিত উচ্চ শ্রেণীর সাহাবীগণ সেনাপতি 
হযরত খালিদ (রা)-কে উচ্চস্বরে বলিতে লাগিলেন- ‘হে খালিদ! আমাদিগকে মুক্ত করুন।' 
অর্থাৎ ওই সকল দুর্বল ঈমানের অধিকারী ব্যক্তি হইতে আমাদিগকে পৃথক করিয়া ফেলুন। 
অতঃপর তাহারা দুর্বল ঈমানের লোকগুলি হইতে পৃথক হইয়া গেলেন। সংখ্যায় তাহারা মাত্র 
প্রায় তিন হাজার ছিলেন। তাহারা প্রকৃত ঈমানী শক্তি লইয়া মুসায়লামার বাহিনীর উপর 
আক্রমণ করিলেন । তুমুল যুদ্ধের পর আল্লাহ্র ফযলে মুসলমানগণ জয়ী হইলেন। যুদ্ধের সময়ে. 


www.quraneralo.com 


Contents 
80 তাফসীরে ইবন কাছীর 


সাহাবীগণ “হে সূরা বাকারার ধারকগণ' এই সম্বোধনে পরস্পরকে সম্বোধিত করিতেছিলেন। 
কাফিরগণ পরাজিত হইয়া রণক্ষেত্র হইতে পলায়ন করিতে লাগিল । সাহাবীগণ তাহাদের 
পশ্চাদ্ধাবন করিয়া অনেককে হত্যা এবং অনেককে বন্দী করিয়া ফেলিলেন। সেরা মিথ্যুক 
মুসায়লামা নিহত হইল । তাহার দলবল ছত্রভঙ্গ হইয়া গেল এবং ইসলামে ফিরিয়া আস্লি। 

যুদ্ধ জয়ে মুসলমানদিগকে বিরাট মূল্য দিতে হইয়াছিল। এই যুদ্ধে প্রায় পাচশত হাফিজ 
সাহাবী শাহাদতবরণ করিলেন। এতদ্রর্শনে হযরত উমর (রা) হযরত সিদ্দীকে আকবর . 
(রা)-কে কুরআন মজীদ সংগ্রহ ও সংকলন করিতে পরামর্শ প্রদান করিলেন। হযরত উমর 
(রা)-এর আশংকা ছিল, ভবিষ্যৎ যুদ্ধসমূহে আরও হাফিজ সাহাবী শহীদ হইতে পারেন। 
এমতাবস্থায় কুরআন মজীদ সংগ্রহ ও একত্রিত না করিলে উহার কিয়দংশ বিনষ্ট ও হাতছাড়া 
হইয়া যাইতে পারে। লিপিবদ্ধ আকারে উহা সংরক্ষিত হইলে উহার প্রথম প্রচারক দলের 
তিরোধানেও উহা বিনষ্ট হইবে না। বিষয়টি যাহাতে যুক্তি-প্রমাণ দ্বারা দৃঢ় ও মজবুত হয়, 
তজ্জন্য হযরত আবু বকর সিদ্দীক (রা) এতদ্বিষয়ে হযরত উমর (রা)-এর সহিত যথেষ্ট 
আলোচনা-পর্যালোচনা করিলেন। অতঃপর তিনি হযরত উমর (রা)-এর সহিত একমত্যে 
পৌছিলেন। অনুরূপভাবে হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা) হযরত আবূ বকর সিদ্দীক (রা) ও 
হযরত উমর ফারূক (রা)-এর সহিত এতদ্িষয়ে আলোচনা-পর্যালোচনা করিলেন। অতঃপর 
তিনিও তাহাদের সহিত একমত হইলেন। উক্ত ঘটনা হযরত যায়দ ইবৃন ছাবিত (রা)-এর উচ্চ 
মর্যাদার প্রতি ইঙ্গিতবহও বটে । 

হযরত হাসান বসরী (র) হইতে ধারাবাহিকভান্ভর্‌ ফুযালা, ইয়াধীদ ইব্‌ন মুবারক, 
আবদুললাহ ইব্‌ন মুহাম্মদ ইব্ন খাল্লাদ ও আবূ বকর ইবৃন আবূ দাউদ (র) বর্ণনা করিয়াছেন যে, 
হযরত হাসান বসরী (র) বলেনঃ . 

“একদা হযরত উমর (রা) কুরআন মজীদের একটি আঁয়াত সম্বন্ধে কিছু মানুবের র কাছে 
প্রশ্ন করিলেন। তাহারা বলিল, “আয়াতটি অমুক সাহাবীর এন 
ইয়ামামার যুদ্ধে শহীদ হইয়াছেন।' হযরত উমর (রা) বলিলেন- ‘ইন্না লিল্লাহি... রাজিউন।” 
অতঃপর তিনি সমগ্র কুরআন মজীদ সংগ্রহ ও একত্রিত করিতে আদেশ দিলেন । তদনুসারে উহা 
সংগৃহীত ও একত্রিকৃত হইল। এইরূপে হযরত উমর (রা)-ই সমগ্র কুরআন মজীদ সর্বপ্রথম 
সংগৃহীত ও একত্রিত করিবার ব্যবস্থা করেন।” 

উপরোক্ত বর্ণনার সনদ -বিচ্ছিন্ন। কারণ, সনদের প্রথম রাবী হযরত হাসান বসরী হযরত . 
উমর (রা)-এর সহিত সাক্ষাৎ লাভ করিতে পারেন নাই। বর্ণনায় হযরত উমর (রা)-কে যে 
কুরআন মজীদের সংগহ ও সংকলনের ব্যবস্থাপক হিসাবে উল্লেখ করা হইয়াছে, উহার তাৎপর্য 
এই যে, তিনি উহার সংগ্হ ও সংকলনের পরামর্শদাতা এবং প্রস্তাবক ছিলেন। 

অনুরূপ অর্থ ইয়াহিয়া ইবৃন আব্দুর রহমান ইব্‌ন হাতিম হইতে ধারাবাহিকভাবে আলকামা, 
_ মুহাম্মদ ইব্‌ন আমর, আমর ইব্‌ন তালহা লায়ছী, ইব্‌ন ওহাব, আবূ তাহের ও ইব্‌ন আবু দাউদ 
বর্ণনা করিয়াছেন ঃ 

‘কুরআন মজীদ একত্রিকরণের সময়ে হযরত উমর (রা) দুইজন সাক্ষীর সাক্ষ্য ব্যতিরেকে 
কোন আয়াত বা কোন অংশই কাহারও নিকট হইতে গ্রহণ করিতেন না। হযরত আবূ বকর 
সিদ্দীক (রা)-এর পক্ষ হইতে তাহার প্রতি উক্তরূপ নির্দেশ ছিল।' অনুরূপ অর্থে উরওয়াহ 
হইতে ধারাবাহিকভাবে তৎপুত্র হিশাম, ইব্‌ন আবূ যানাদ, ইব্‌ন ওহাব, আবূ তাহের ও আবু 
বকর ইবৃন আবু দাউদ বর্ণনা করিয়াছেন। 


Wwww.quraneralo.com 


Contents 


ফাযায়েলুল কুরআন 8১ 


“ইয়ামামার যুদ্ধে বিপুল সংখ্যক হাফিজ সাহাবী শহীদ হইলে হযরত আবু বকর সিদ্দীক 
(রা) আশংকা করিলেন যে, এইভাবে হাফিজ সাহাবী শহীদ হইলে কুরআন মজীদ বিনষ্ট হইতে 
পারে। অতএব তিনি হযরত উমর (রা) ও হযরত খায়দ ইবৃন ছাবিত (রা)-কে বলিলেন- 
দুইজন সাক্ষীসহ কুরআন মজীদের কোনো অংশ কেহ তোমাদের নিকট উপস্থাপন করিলে 
তোমরা উহা গ্রহণ করত লিখিয়া লইবে ।' উক্ত বর্ণনার সনদ বিচ্ছিন্ন হইলেও উহা গ্রহণযোগ্য । 

হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা) বলেন ৫ "আমি সূরা তওবা'র শেষাংশ ৪ ১৫০৮৯ 4৪] 
Bll ১৯ | ৫০৯) ১5 ৭১০০ ‘আবু খুযায়মা আনসারী (রা)-এর নিকট 
পাইয়াছি। বর্ণনাস্তরে তাহাকে খুযায়মা ইবৃন ছাবিত বলা হইয়াছে। আল্লাহ্‌র রাসূল উক্ত 
সাহাবীর একক সাক্ষ্যকে দুইজন সাক্ষীর সাক্ষ্যের সমান মর্যাদা প্রদান করিয়াছেন। উক্ত 
আয়াতদ্বয় আমি অন্য কাহারও নিকট লিখিত আকারে পাই নাই।' 

“একদা নবী করীম (সা) জনৈক বেদুইনের নিকট হইতে একটি অশ্ব ক্রয় করেন। সে অশ্ব 
বিক্রয়ের কথা অস্বীকার করিয়া বসে। হযরত খুযায়মা (রা) নবী করীম (সা)-এর অনুকূলে 
বেদুইনের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেন। নবী করীম (সা) তাহার সাক্ষ্যকে দুইজন সাক্ষীর 
সমতুল্য ধরিয়া উহা গ্রহণ করেন এবং ক্রীত অশ্বটি বেদুইনের নিকট হইতে স্বীয় অধিকারে 
আনয়ন করেন’ ‘সুনান’ সংকলনসমূহের সংকলকগণ রাসূলুল্লাহ্‌ (সা) কর্তৃক উপরোক্ত সাহাবীর 
একক সাক্ষ্যকে দুইজন সাক্ষীর সাক্ষ্যের মর্যাদা প্রদত্ত হইবার উপরোল্লেখিত ঘটনা রিওয়ায়েত 
করিয়াছেন। উহা একটি বিখ্যাত রিওয়ায়েত। | 

আবুল আলীয়া হইতে ধারাবাহিকভাবে রবী' ও আবূ জা“ফর (র) বর্ণনা করিয়াছেন যে, 
আবুল আলীয়া বলেন $ উক্ত আয়াতদ্বয় হযরত খুযায়মা ইব্‌ন ছাবিত (রা)-এর সহিত হযরত 
উবাই ইব্‌ন কা'ব (রা) ও স্বীয় পাণ্ডুলিপি হইতে লোকদিগকে শুনাইয়াছিলেন।' 
ইব্‌ন আলকামা, আমর ইব্‌ন তালহা লায়ছী ও ইব্ন ওহাব বর্ণনা করিয়াছেন যে, ইয়াহিয়া 
বলেন ঃ হযরত উসমান (রা)-ও উক্ত আয়াতদ্বয়ের ব্যাপারে (হযরত খুযায়মা (রা)-এর পক্ষে) 
সাক্ষ্য প্রদান করিয়াছিলেন। 

উপরে বর্ণিত রিওয়ায়েতে হযরত যায়দ ইবৃন ছাবিত (রা)-এর বক্তব্য নিম্নরূপ বর্ণিত 
হইয়াছে ঃ 

০৮৯১] ১৩০০০৬ SEU all ০০ Gaal 31581155258 

কোনও কোনও রিওয়ায়েতে তাহার উক্তি এইরূপে বর্ণিত হইয়াছে ৪ 

০০0৯১৭। ১১৩০৩ 0৪১13581242) ৩০ asl 01811 Sai. 
কোনও কোনও রিওয়ায়েতে তাহার উক্তি এইরূপে বর্ণিত হইয়াছে ৪ 
6১১২৪ € ৮০113 ৮০০৯৮] ০৮০ ক] 91811 Saini 
রিওয়ায়েতে উল্লেখিত ০ শব্দটি হইতেছে _-..* শব্দের বহুবচন আবু নাসর 
ইসমাঈল ইবন হাম্মাদ জাওহারী বলেন- _...... শব্দটির সহিত _3... শব্দটির কিছুটা অর্থগত 
মিল রহিয়াছে। ০ হইল খর্জুর বৃক্ষের শাখার গোড়ার অংশ যাহাতে পত্র থাকে না। 
কাছীর (১ম খণ্)-_৬ 


www.quraneralo.com 


Contents 
৪২ তাফসীরে ইবৃন কাছীর 


_ পক্ষান্তরে 2২০... হইল ৪... শব্দের একবচন- খর্জুর বৃক্ষের শাখার অগ্রভাগ যাহাতে পত্র 
থাকে । _॥১1 || শব্দটি ২১১ 111 শব্দের বহুবচন । হ৪৯1|| অর্থ চেপ্টা পাতলা পাথর । 

সাহাবায়ে কিরাম (রা) নবী করীম (সা)-এর পবিত্র মুখে কুরআন মজীদের আয়াত শুনিয়া 
উহা উপরোক্ত বস্তুসমূহের উপর লিখিয়া রাখিতেন। 

অনেক সাহাবী লেখাপড়া জানিতেন না। তাহারা এবং অক্ষর-জ্ঞান সম্পন্ন কেহ কেহ স্বীয় 
স্মৃতিতে কুরআন মজীদ ধরিয়া রাখিতেন। হযরত যায়দ (রা) স্বীয় দায়িত্ব পালনে পশুর প্রশস্ত 
অস্থি, প্রশস্ত পাতলা প্রস্তর ফলক, প্রশস্ত খর্জুর শাখা এবং মানুষের স্মৃতি হইতে সমগ্র কুরআন 
মজীদ সংগ্রহ করেন। আরব জাতি ছিল আমানত রক্ষা ও উহা যথাস্থানে পৌছাইয়া দিবার 
কর্তব্যে নিষ্ঠাবান। বলাবাহুল্য, কুরআন মজীদ ছিল নবী করীম (সা) কর্তৃক তাহাদের নিকট 
রক্ষিত সর্বশ্রেষ্ঠ আমানত ৷ 

আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

3০ ০০ EL 0১৪ 5 812৮৮। 240 অর্থাৎ ‘হে রাসূল। তোমার প্রভু হইতে 
যাহা অবতীর্ণ হইয়াছে তাহা পৌছাও।" 

আল্লাহ্‌র রাসূলও উহা লোকদের নিকট পৌছাইয়া দিয়া স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন 
করিয়াছেন। তেমনি সাহাবায়ে কিরামও পরবর্তী লোকদের নিকট উহা পৌছাইয়া দিয়া তাহাদের 
নিকট রক্ষিত আমানত সম্পর্কিত কর্তব্য যথাযথভাবে পালন করিয়াছেন । 

বিদায় হজ্জে আরাফাতের ময়দানে রাসূলুল্লাহ্‌ (সা) এবং সাহাবায়ে কিরাম (রা)-এর মধ্যে 
অনুষ্ঠিত প্রশ্নোত্তর এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । আরাফাতের ময়দানে সাহাবীদের বৃহত্তম সমাবেশে 
মানব ইতিহাসের অধিকতর গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান শেষে নবী করীম (সা) সাহাবীদের 
উদ্দেশ্যে বলিলেন- তোমরা আমার সম্বন্ধে নিশ্চয় জিজ্ঞাসিত হইবে । তোমরা তখন কি উত্তর 
দিবে? তাহারা আরয করিলেন- আমরা সাক্ষ্য প্রদান করিব, আপনি নিশ্চয় পৌছাইয়া দিয়াছেন, 
স্বীয় কর্তব্য সম্পাদন করিয়াছেন এবং মঙ্গলকর উপদেশ প্রদান করিয়াছেন । নবী করীম (সা) 
আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন- “প্রভু হে! সাক্ষী থাকিও! প্রভু হে! সাক্ষী 
থাকিও!! প্রভু হে! সাক্ষী থাকিও!!!” ইমাম মুসলিম হযরত জাবির (রা) হইতে উপরোক্ত 
হাদীস বর্ণনা করিয়াছেন। 

নবী করীম (সা) স্বীয় উম্মতকে আদেশ দিয়াছেন- উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির 
নিকট কুরআন-সুন্নাহ তথা দীন ইসলামকে পৌছাইয়া দেয় । তিনি আরও বলিয়াছেন- তোমরা 
আমার পক্ষ হইতে একটি আয়াত হইলেও পৌছাইয়া দাও। অর্থাৎ তোমাদের কাহারও নিকট 
যদি একটি আয়াত ব্যতীত কিছুই না থাকে, তথাপি সে যেন উহা মানুষের নিকট পৌছাইয়া 
দেয়! 

সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপরোক্ত আদেশ অক্ষরে অক্ষরে পালন করিয়াছেন। 
তাহারা কুরআন মজীদকে কুরআন মজীদ হিসাবে এবং পবিত্র সুন্নাহকে পবিত্র সুন্নাহ হিসাবে 
মানুষের নিকট: পৌছাইয়া দিয়াছেন। তাহারা একটিকে অন্যটির সহিত মিলাইয়া ফেলেন নাই। 
কুরআন মজীদ এবং পবিত্র সুন্নাহ যাহাতে পরস্পর মিলিয়া না যায়, তজ্জন্য রাসূলুল্লাহ্‌ (সা) 
সাহাবীদিগকে নির্দেশ দিয়াছিলেন, তোমাদের মধ্য হইতে কেহ আমার নিকট হইতে কুরআন 
মজীদ ভিন্ন অন্য কিছু লিখিয়া লইয়া থাকিলে সে যেন উহা মুছিয়া ফেলে । উল্লেখ্য যে, 


Wwww.quraneralo.com 


Contents 


'ফাফায়েলুল কুরআন | ৪৩ 


রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপরোক্ত আদেশের তাৎপর্য কোনক্রমে ইহা হইতে পারে না যে, তিনি 
পবিত্র সুন্নাহকে হিফাজত করা হইতে বিরত থাকিতে সাহাবীদিগকে আদেশ করিয়াছেন। 
প্রকৃতপক্ষে কুরআন মজীদকে পবিত্র সুন্নাহ হইতে পৃথক রাখিবার উদ্দেশ্যই নবী করীম (সা) 
উপরোক্ত আদেশ দিয়াছিলেন। নবী করীম (সা)-এর আদেশের ফলে কুরআন মজীদের কোন 
অংশ উহার সংকলন হইতে যেমন বাদ পড়ে নাই, তেমনি পবিত্র সুন্নাহর কোন অংশ উহার 
সংকলনে প্রক্ষিপ্ত হইতে পারে নাই । এই জন্য সকল প্রশংসা মহান আল্লাহ্‌র প্রাপ্য । 

নবী করীম (সা)-এর উপরোক্ত উদ্দেশ্য পরিপূরণের জন্যই হযরত আবূ বকর সিদ্দীক (রা) 
এবং হযরত উমর (রা) কুরআন মজীদ সংগ্রহ ও সংকলন করিবার ব্যবস্থা করিয়াছিলেন। 
হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের উপরোক্ত সংকলন তাহার 
নিকট সংরক্ষিত ছিল। তাহার ইন্তেকালের পর উহা হযরত উমর (রা)-এর নিকট সংরক্ষিত 
ছিল। হযরত হাফসা (রা) হযরত উমর (রা)-এর নিকট রক্ষিত সম্পদের রক্ষণাবেক্ষণকারিণী 
হিসাবে উহা হিফাজত করিয়াছিলেন। তাহার নিকট হইতে উহা হযরত উসমান (রা) গ্রহণ 
করেন। এ সম্পর্কে আমরা ইনশা আল্লাহ্‌ শীঘ্রই আলোচনা করিতেছি। 


হযরত উসমান (রা) কর্তৃক কুরআন লিপিবদ্ধকরণ 

হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন শিহাব, ইবরাহীম, মূসা 
ইব্‌ন ইসমাঈল ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ঃ 

একদা হযরত হুযায়ফা ইব্‌ন ইয়ামান (রা) হযরত উসমান (রা)-এর নিকট আগমন 
করিলেন। ইতিপূর্বে তিনি আরমেনিয়া ও আজারবাইজানের যুদ্ধে ইরাকী মুসলিম বাহিনীর 
সহিত সিরিয়াবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছিলেন। কুরআন মজীদের তিলাওয়াতের বিষয়ে 
মুসলমানদের মধ্যে নানারূপ মত দেখিয়া তিনি মর্মাহত ও ভীত হইয়া পড়িয়াছিলেন। তিনি 
হযরত উসমান (রা)-কে বলিলেন- হে আমীরুল মুমিনীন! ইয়াহুদী ও নাসারা জাতি স্ব-স্ব 
কিতাব লইয়া যেরূপে মতভেদে লিপ্ত হইয়া পড়িয়াছিল, এই উম্মত কুরআন মজীদ লইয়া তদ্রুপ 
মতভেদে লিপ্ত হইবার পূর্বে উহার প্রতি মনোযোগী হউন। এতদশ্রবণে হযরত উসমান (রা) 
হযরত হাফসা (রা)-এর নিকট বলিয়া পাঠাইলেন, “আপনার নিকট রক্ষিত কুরআন মজীদের 
সংকলন গ্রন্থখানা আমার নিকট পাঠাইয়া দিন। আমি উহার অনুলিপি. রাখিয়া উহা আপনার 
নিকট প্রত্যর্পণ করিব ।' হযরত হাফসা (রা) উহা হযরত উসমান (রা)-এর নিকট পাঠাইয়া 
দিলেন। তিনি হযরত যায়দ ইব্ন ছাবিত (রা), হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন জুবায়র (রা), সাঈদ 
ইব্‌ন আস রো) এবং আব্দুর রহমান ইব্‌ন হারিছ ইব্‌ন হিশাম (রা)-কে 'উহার কতগুলি 
অনুলিপি প্রস্তুত করিতে নির্দেশ দিলেন। তাহারা উহার কতগুলি অনুলিপি প্রস্তুত করিলেন। 
এখানে উল্লেখযোগ্য যে, শেষোক্ত কুরায়শী সাহাবীত্রয়ের প্রতি হযরত উসমান (রা)-এর নির্দেশ 
ছিল, কুরআন মজীদের কোন শব্দের উচ্চারণের বিষয়ে হযরত যায়দ ইব্‌ন ছাবিত ও তাহাদের 
' মধ্যে মতভেদ দেখা দিলে তাহারা যেন উহা কুরায়েশ গোত্রের উচ্চারণ অনুযায়ী লিপিবদ্ধ 
প্রয়োজনীয় সংখ্যক অনুলিপি প্রস্তুত হইবার পর হযরত উসমান (রা) হযরত হাফসা রো)-এর 
নিকট হইতে আনীত মূল সংকলনখানা তাহার নিকট প্রত্যর্পণ করত ইসলামী রাষ্ট্রের প্রতিটি 


Wwww.quraneralo.com 


Contents 


88 তাফসীরে ইব্‌ন কাছীর 


গুরুত্বপূর্ণ এলাকায় একখানা করিয়া অনুলিপি প্রেরণ করিলেন এবং কুরআন মজীদের এতদৃভিন্ন 

প্রতিটি সংকলন পোড়াইয়া ফেলিতে নির্দেশ দিলেন।১ 
হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা) হইতে ধারাবাহিকভাবে খারিজা ইব্‌ন যায়দ ইব্‌ন ছাবিত 

(রা) ও ইব্‌ন শিহাব যুহরী বর্ণনা করিয়াছেন যে, হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা) বলেন £ 
“হযরত উসমান (রা)-এর নির্দেশে আমরা যখন কুরআন মজীদের অনুলিপি প্রস্তুত 

করিতেছিলাম, তখন আমি (মূল সংকলনে) সূরা আহ্যাবের একটি আয়াত পাইতেছিলাম না। 

অথচ উক্ত আয়াত আমি নবী করীম (সা)-কে তিলাওয়াত করিতে শুনিয়াছি। অনুসন্ধান করিয়া 
আমরা উহা হযরত খুযায়মা ইবৃন ছাবিত আনসারী (রা)-এর নিকট রক্ষিত পাইলাম এবং 
অনুলিপিতে উহা যথাস্থানে লিপিবদ্ধ করিলাম । উক্ত আয়াতটি এই £ 
2805 $101894781515158 51554482610 
হযরত আবূ বকর সিদ্দিক (রা)-এর নেতৃত্বে সাহাবীগণ কর্তৃক প্রস্তুত কুরআন মজীদের 
সংকলনের অনুলিপি প্রস্তুত করত উহা বিভিন্ন এলাকায় প্রেরণ করা এবং সন্দেহযুক্ত অন্যান্য 
সংকলন বিনষ্ট করিয়া দেওয়া হইতেছে হযরত উসমান (রা)-এর একটি বৃহত্তম কীর্তি । 
হযরত আবূ বকর সিদ্দীক (রা) এবং হযরত উমর (রা) কুরআন মজীদের বিক্ষিপ্ত 

অংশসমূহ একত্রিত করিয়াছেন। হযরত উসমান (রা) উহা সমগ্র মুসলিম জাহানে প্রচার করত 
কুরআন মজীদকে বিকৃতির হাত হইতে রক্ষা করিয়াছেন। সকল সাহাবী তাহার উক্ত 
কার্যক্রমের প্রতি সমর্থন দান করিয়াছেন। কুরআন মজীদের অনুলিপি প্রস্তুতকরণ কার্যে 

ংশগ্রহণের আমন্ত্রণ না পাওয়ায় হযরত আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা) মনঃক্ষুণ্র হইয়াছিলেন 
এবং হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর নেতৃত্বে সাহাবীগণ কর্তৃক প্রস্তুতকৃত কুরআন 
মজীদের সংকলন ভিন্ন সকল সংকলন পোড়াইয়া ফেলিবার জন্য হযরত উসমান (রা) যখন 
নির্দেশ দিয়াছিলেন, হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) তখন স্বীয় সহচরবৃন্দের নিকট রক্ষিত 

ংকলনকে সর্বসম্মতরূপে প্রস্তুত সংকলনের সহিত সংযোজিত করিয়া দেওয়ার জন্য তাহাদিগকে 
নির্দেশ দিয়াছিলেন বলিয়া একটি রিওয়ায়েতে বর্ণিত রহিয়াছে । তবে পরবর্তীকালে তিনি স্বীয় 
অভিমত ত্যাগ করত সাহাবীগণের সর্বসম্মত রায়ের সহিত একমত হইয়াছিলেন। এতদসম্পর্কে 
হযরত উসমান (রা)-এর কার্যক্রমকে সমর্থন করিয়া বলিয়াছেন- “হযরত উসমান যাহা 
করিয়াছেন, তাহা তিনি না করিলে আমিই উহা করিতাম।' এতদ্বারা প্রমাণিত হইল, কুরআন 
মজীদ সংগ্রহ, সংকলন ও একত্র করা খলীফা -চতুষ্টয়ের দৃষ্টিতে “কটি দীনী মহৎ কাজ বলিয়া 
বিবেচিত হইয়াছিল । তাহাদের সম্বকে স্বয়ং নবী করীম (সা) বলিয়াছেন- “আমার সুন্নাত এবং 
আমার পরবতীকালের খুলাফায়ে রাশেদীনের সুন্নাত (রীতি-নীতি)-কে তোমরা আকড়াইয়া 
ধরিবে।' 

১. হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর নেতৃত্বে পবিত্রাত্মা সাহাবায়ে কিরাম (রা) কঠোর সতর্কতা অবলম্বন 
পূর্বক সর্বসম্মতভাবে কুরআন মজীদের যে সংকলন প্রস্তুত করিয়াছিলেন, উহা ছিল ভ্রান্তি ও ক্রটির 
সামান্যতম সম্ভাবনা হইতেও মুক্ত এবং পবিত্র । বলা নিষ্প্রয়োজন, হযরত উসমান (রা) কর্তৃক ইসলামী 
রাষ্ট্রের বিভিন্ন এলাকায় প্রেরিত অনুলিপি হযরত আবু বকর সিদ্দীক (রা)-এর নেতৃত্বে প্রস্তুত সংকলনের হুবহু 
অনুলিপি । পক্ষান্তরে এতদভিন্ন অন্যান্য সংকলনের ক্রটিমুক্ত হওয়া সন্দেহাতীত ছিল না । উহাতে ক্রটি-বিচ্যুতি 
থাকা মোটেই বিচিত্র ছিল না। এমতাবস্থায় সেইগুলি বিনষ্ট করিয়া দেওয়া ছাড়া কুরআন মজীদকে বিকৃতির 
হাত হইতে পবিত্র রাখিঝপ্ন অন্য কোন যুক্তিসঙ্গত ব্যবস্থা ছিল না। হযরত উসমান (রা)-এর উপরোক্ত 
সাহসিকতাপূর্ণ ব্যবস্থার ফলেই কুরআন মজীদ আজ একমাত্র আসমানী গ্রন্থ যাহাতে কোনরূপ বিকৃতি নাই। 


www.quraneralo.com 


Contents 


ফাযায়েলুল কুরআন 8৫ 


হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান (রা) ছিলেন কুরআন মজীদের সঠিক সংকলনের অনুলিপি 
বিভিন্ন এলাকায় প্রেরণ করিবার অনুপ্রেরণা দাতা । উপরে উল্লেখ করা হইয়াছে, আরমেনিয়া ও 
আজারবাইজানের যুদ্ধে তিনি ইরাক ও সিরিয়ার অধিবাসীদের সংস্পর্শে আসিয়া জানিতে 
' পারিয়াছিলেন যে, লোকেরা কুরআন মজীদের বিভিন্ন বর্ণের উচ্চারণের বিষয়ে বিভিন্ন মতের 
অনুসারী হইয়া গিয়াছে । এতদ্দর্শনে তিনি হযরত উসমান (রা)-কে বলিয়াছিলেন- ‘ইয়াহুদী ও 
নাসারা জাতি তাহাদের প্রতি অবতীর্ণ আসমানী কিতাবের বিষয়ে যেরূপ মতভেদে লিপ্ত হইয়া 
পড়িয়াছিল, এই উম্মত কুরআন মজীদ লইয়া সেইরূপ মতভেদে লিপ্ত হইবার পূর্বেই উহাকে 
রক্ষা করুন ।' 

ইয়াহুদী ও নাসারা জাতি তাহাদের প্রতি অবতীর্ণ আসমানী কিতাবের বিষয়ে এইরূপে 
মতভেদে লিপ্ত হইয়াছিল যে, ইয়াহুদী জাতির হাতে তাওরাত কিতাবের একটি সংকলন 
রহিয়াছে এবং 'সামেরী" সম্প্রদায়ের হাতেও উহার একটি সংকলন রহিয়াছে। আর উভয় 
সম্প্রদায়ের তাওরাতের মধ্যে প্রচুর অমিল দেখিতে পাওয়া যায়। এই অমিল শুধু শব্দের অমিল 
নহে; বরং অর্থের অমিলও বটে। সামেরীদের তাওরাতে হামযা (১৫11), হা (411) এবং 
ইয়া (০0241) এই বর্ণ তিনটি দেখিতে পাওয়া যায় না। পক্ষান্তরে ইয়াহুদীদের তাওরাতে উহা 
সমুপস্থিত। আবার, নাসারা জাতির হাতেও তাওরাত কিতাবের একটি সংকলন রহিয়াছে। 
ইয়াহুদী ও “সামেরী' সম্প্রদায়ের তাওরাত এবং নাসারা জাতির তাওরাতের মধ্যেও মিল খুঁজিয়া 
পাওয়া যায় না। 

আবার, নাসারা জাতির হাতে যে ইন্জীল (4২৯:1) কিতাব রহিয়াছে, উহার সংখ্যা একটি 
নহে; বরং উহার সংখ্যা চারটি ৪ (১) মার্ক লিখিত ইন্জীল; (২) লুক লিখিত ইন্জীল; (৩) 
মথি লিখিত ইন্জীল (৪) যোহন লিখিত ইন্জীল। এইগুলির পরস্পরের মধ্যে প্রচুর অমিল 
পরিলক্ষিত হয়। এই সকল ইন্জীলের প্রত্যেকটিই কলেবরে অত্যন্ত ক্ষুদ্র। কোনোটি মধ্যম 
আকারের অক্ষরে চৌদ্দ পাতার কাছাকাছি; কোনোটি উহার দেড়গুণ এবং কোনোটি বা দ্বিগুণ 
হইবে। উহাতে হযরত ঈসা (আ)-এর জীবন বৃত্তান্ত, তাহার আচরণাবলী, তাহার 
আদেশ-নিষেধ এবং তাহার রচনাবলী লিপিবদ্ধ রহিয়াছে। উহাতে স্বল্প-সংখ্যক এইরূপ বাক্যও 
রহিয়াছে যাহার সম্বন্ধে নাসারা জাতির দাবী এই যে, সেইগুলি আল্লাহ্‌ তা'আলার বাণী । উক্ত 
ক্রটিরাজির মধ্যে বড় ক্রটি হইতেছে উহারা পরস্পর বিরোধী । তাওরাতের অবস্থাও তথৈবচ। 
পরিবর্তন-পরিবর্ধন হইতেছে উহার অন্যতম প্রধান বৈশিষ্ট্য । প্রসঙ্গক্রমে উল্লেখ করা যাইতে 
পারে যে, সাইয়িদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তফা (সা) কর্তৃক আনীত শরীআত দ্বারা, 
তাওরাত-ইন্জীলের শরীআতসহ সকল শরীআতই রহিত হইয়া গিয়াছে। 

মোটকথা, হযরত হুযায়ফা (রা)-এর কথা শুনিয়া হযরত উসমান (রা) উদ্িগ্ন হইয়া 
পড়িলেন। তিনি উম্মুল মুমিনীন হযরত হাফসা (রা)-কে বলিয়া পাঠাইলেন- “তিনি যেন তীহার 
নিকট রক্ষিত হযরত আবূ বকর সিদ্দীক রো) ও হযরত উমর (রা) কর্তৃক সংকলিত কুরআন 
মজীদখানা তাহাকে প্রদান করেন। তিনি উহার অনুলিপি প্রস্তুত করিয়া মূল সংকলনখানা তাহার 
নিকট প্রত্যর্পণ করিবেন এবং প্রস্তুত অনুলিপিসমূহ মুসলিম জাহানের বিভিন্ন অঞ্চলে প্রেরণ 
করিবেন, যাহাতে লোকেরা কুরআন মজীদের (ভ্রান্ত) সংকলনসমূহ ত্যাগ করত উক্ত বিশুদ্ধ 
সংকলন গ্রহণ করিতে পারে।” হযরত হাফসা (রা) উহা হযরত উসমান (রা)-এর নিকট 
পাঠাইয়া দিলেন। হযরত উসমান (রা) নিম্নোক্ত সাহাবীগণকে উহার অনুলিপি প্রস্তুত করিতে 


Wwww.quraneralo.com 


Contents 


৪৬ তাফসীরে ইবৃন কাছীর 


নির্দেশ দিলেন ৪ (১) হযরত যায়দ ইব্‌ন ছাবিত আনসারী (রা) । ইনি নবী করীম (সা)-এর 
অন্যতম ওহী লেখক ছিলেন। (২) হযরত আব্দুল্লাহ্‌ ইবৃন যুবায়র ইব্‌ন আওয়াম আল-কুরায়শী 
আল-ইযদী (রা)। ইনি একজন গভীর জ্ঞানসম্পন্ন মহৎ চরিত্রের সাহাবী ছিলেন। (৩) হযরত 
সাঈদ ইব্‌ন আস ইব্‌ন উমাইয়া আল-কুরায়শী আল-উমুবী। ইনি একজন মহৎ হৃদয় ও 
দানশীল সাহাবী ছিলেন। সাহাবীদের মধ্যে তাহার বাচনভঙ্গি রাসূলুল্লাহ্‌ (সা)-এর বাচনভঙ্গির 
সহিত অধিকতর সামঞ্জস্যশীল ছিল । (৪) হযরত আবদুর রহমান ইব্‌ন হারিছ ইব্ন হিশাম 
ইবৃন মুগীরাহ ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমর ইব্‌ন মাখযুম আল-কুরায়শী আল মাখযুমী (রা)। 

উপরোক্ত সাহাবী চতুষ্টয় তাহাদের প্রতি অর্পিত দায়িত্ব সম্পাদন করিবার কালে কোন 
শব্দের উচ্চারণের বিষয়ে তাহাদের মধ্যে মতভেদ দেখা দিলে উহার নিষ্পত্তির জন্য তাহারা 
হযরত উসমান (রা)-এর শরণাপন্ন হইতেন। একদা ,$১1511 শব্দটির সঠিক বানান লইয়া 
তাহাদের মধ্যে মতভেদ দেখা দিল । হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রো) বলিলেন- শব্দটির সঠিক 
বানান হইবে ১,551 তিনি উহার শেষ বর্ণকে ০211 না বলিয়া ৮৫1| বলিতেছিলেন। 
পক্ষান্তরে শেষোক্ত কুরায়শী সাহাবীত্রয় বলিলেন- শব্দটির সঠিক বানান হইবে ১৯:11 
তাহারা উহার শেষ বর্ণকে *(৫1। না বলিয়া ‘(511 বলিতেছিলেন। এই বিষয়ে লেখক চতুষ্টয় 
হযরত উসমান (রা)-এর রায় চাহিলেন। তিনি বলিলেন- ‘উহা কুরায়শ গোত্রের বানান 
অনুযায়ী লিখ। কারণ, কুরআন মজীদ কুরায়শ গোত্রের ভাষায় নাযিল হইয়াছে ।' 

হযরত উসমান (রা)-ই কুরআন মজীদের সূরাসমূহকে বর্তমান আকারে বিন্যস্ত করেন। 
তিনি 'দীর্ঘ সপ্তক' (1১7-1। ৷) অর্থাৎ সূরায়ে বাকারা হইতে সূরায়ে আনফাল পর্যন্ত 
সাতটি সুরাকে কুরআন মজীদের প্রথমভাগে এবং যে সকল সুরার আয়াতের সংখ্যা একশত বা 
উহার কাছাকাছি, উহাদিগকে “দীর্ঘ সপ্তম'-এর অব্যবহিত পর স্থাপন করেন।১ 

ইমাম ইব্‌ন জারীর, ইমাম আবূ দাউদ, ইমাম তিরমিযী এবং ইমাম নাসাঈ একাধিক 
ইমামের মাধ্যমে আওফ আরাবী হইতে, তিনি ইয়ামীদ ফারসী হইতে এবং তিনি ইব্‌ন আব্বাস 
(রা) হইতে নিমোক্ত বর্ণনা উদ্ধৃত করেন ঃ : 

আমি হযরত উসমান (রা)-এর নিকট জিজ্ঞাসা করিলাম £ “সূরা আনফাল হইতেছে 
'মাছানী' (১৯11) শ্রেণীভুক্ত২ সুরা । পক্ষান্তরে সূরা তওবা হইতেছে 'আলমিঈন (০:11) 
একশত বা উহার নিকদন্্তী সংখ্যক আয়াতবিশিষ্ট সূরা । উহা একটি নহে; বরং দুইটি সূরা ' 
আপনারা কিরূপে উহাদিগকে পরস্পর পাশাপাশি রাখিয়া এবং উহাদের মধ্যে বিসমিল্লাহ্‌ না 
লিখিয়া দুইটিকে এক করিয়া দিয়া দীর্ঘ সপ্তক (1৮1। |) শ্রেণীভুক্ত করিয়াছেন?’ 
১. সহীহ হাদীস সংকলনসমূহে বর্ণিত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, সৃূরাসমূহের বিন্যাসের বর্তমান রূপ হযরত 


উসমান (রা)-এর নিজস্ব উদ্ভাবন নহে; বরং হযরত জিবরাঈল (আ) সেইগুলিকে এরূপেই বিন্যস্ত করিয়া 
সর্বশেষ বারে নবী করীম (সা)-কে তিলাওয়াত করিয়া শুনাইয়াছিলেন। 

২. আরবী ১. শব্দটি 551 শব্দের বহুবচন । :৯. 4| শব্দটি একাধিক অর্থে ব্যবহৃত হইয়া থাকে । 
কখনও কুরআন মজীদের যে কোন আয়াতকে, আবার কখনও উহার শুধু ক্ষুদ্র আয়াতকে , ৮১৭. || বলা হয়। 
এতদভিন্ন উহার আরও অর্থ রহিয়াছে। যথাস্থানে উহা বর্ণিত হইয়াছে। এক্ষেত্রে সেই সকল সূরাকে 
৩১১! নামে আখ্যায়িত করা হইয়াছে, যাহার আয়াতের অংখ্যা একশতের নীচে । এতদসম্পকীয় আরও 
আলোচনা 57০01 ০০০৮০ ০ ১81 এই আয়াতে দেখুন। 


Wwww.quraneralo.com 


Contents 


ফাযায়েলুল কুরআন ৪৭ 


হযরত উসমান (রা) বলিলেন- রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি একটি সূরার অংশ বিশেষ অবতীর্ণ 
হইবার পর সূরার সমগ্রটুকু অবতীর্ণ হইবার পূর্বেই আর এক সূরার অংশবিশেষ অবতীর্ণ হইত। 
তাহার প্রতি কোন সূরার অংশবিশেষ অবতীর্ণ হইলে তিনি ওহী লেখক সাহাবীকে ডাকাইয়া 
আনিয়া বলিতেন- “এই সকল আয়াতকে অমুক সুরার অমুক স্থানে স্থাপন কর ।' সূরা আনফাল 
হইতেছে রাসূলুল্লাহ্‌ (সা)-এর মদীনার জীবনের প্রথম দিকে অবতীর্ণ সুরা। পক্ষান্তরে সূরা 
তওবা হইতেছে রাসূলুল্লাহ্‌ (সা)-এর মদীনার জীবনের শেষ দিকে অবতীর্ণ সূরা । কিন্তু উভয় 
সূরায় বর্ণিত ঘটনাবলীর মধ্যে মিল রহিয়াছে । আমার বিশ্বাস ছিল, উহা দুইটি নহে; বরং 
. একটি সূরা । আমরা প্রকৃত অবস্থা জানিবার পূর্বেই রাসূলুল্লাহ্‌ (সা) ইন্তিকাল করেন। আমার 
ধারণা অনুযায়ী আমি উহাদিগকে পাশাপাশি স্থাপন করিয়াছি এবং উভয়ের মধ্যে বিসমিল্লাহ 
লিখি নাই। এইরূপে উহা এক সূরা হইবার ফলে দীর্ঘ সপ্তক (11911 ০১!) শ্রেণীভুক্ত 
হইয়াছে। 
উপরোক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয়, সূরাসমূহের আয়াতের বিন্যাস নবী করীম (সা) 
কর্তৃক (আল্লাহ্‌র নির্দেশ মত) সম্পন্ন হইয়াছিল। পক্ষান্তরে, সূরাসমূহের বিন্যাস হযরত উসমান 
(রা) কর্তৃক সম্পাদিত হইয়াছিল।১ সূরাসমূহের আয়াত নবী করীম (সো) কর্তৃক বিন্যস্ত হইয়াছে 
১. ‘আল মানার’ তাফসীর গ্রন্থের লেখক বলেন- ইমাম ইব্‌ন কাছীরের উপরোক্ত উক্তি সকল সূরার বেলায় 
সঠিক নহে; বরং তাহার উক্তি সম্পূর্ণ বাতিল। উক্ত রিওয়ায়েতের ভিত্তিতে কেহ কেহ শুধু আলোচ্য সূরা 
দুইটির বেলায় তীহার মন্তব্যকে সঠিক বলিয়া মনে করেন; কিন্তু তাহাদের এইরূপ মন্তব্যও বাতিল। 
করিবার পর আমি নিম্নোক্ত মন্তব্য পেশ করিতেছি £ 
‘সুনান নামক তিনখানা হাদীস সংকলনের সংকলকক্রয় ইমাম আহমদ, ইবৃন হিব্বান এবং আল-হাকিম 
কর্তৃক হযরত উসমান (রা)-এর উত্তর এইরূপে বর্ণিত হইয়াছে ৪ 'রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি একটি সূরার 
অংশবিশেষ অবতীর্ণ হইবার পর উক্ত সূরার সমগটুকু অবতীর্ণ হইবার পূর্বেই অন্য এক সূরার অংশবিশেষ 
অবতীর্ণ হইত। তাহার প্রতি কোন সূরার অংশবিশেষ অবতীর্ণ হইবার পর তিনি ওহী লেখক কোন 
সাহাবীকে ডাকাইয়া আনিয়া বলিতেন- “যে সূরায় অমুক অমুক বিষয় বিবৃত রহিয়াছে, এই সকল আয়াত 
সেই সূরায় সংযুক্ত কর।' সূরা আনফাল হইতেছে রাসূলুল্লাহ্‌ (সা)-এর মাদানী যিন্দেগীর প্রথম দিকে 
অবতীর্ণ সূরা । পক্ষান্তরে, সূরা তাওবা রাসূলুল্লাহ্‌ (সা)-এর মাদানী জীবনের শেষদিকে অবতীর্ণ সূরা । কিন্তু, 
উভয় সূরায় বর্ণিত ঘটনাবলীর মধ্যে মিল রহিয়াছে । আমার বিশ্বাস ছিল, উহারা দুইটি নহে; বরং একটি 
সূরা । আমরা প্রকৃত অবস্থা জানিবার পূর্বেই রাসূলুল্লাহ্‌ (সা) ইন্তিকাল করেন। আমার ধারণা অনুযায়ী আমি 
উহাদিগকে পাশাপাশি স্থাপন করিয়াছি এবং উভয়ের মধ্যে বিস্মিল্লাহ্‌ লিখি নাই । এইরূপে উহারা এক সূরা 
হইবার ফলে দীর্ঘ সপ্তক (11১৮| ₹.....|1) শ্রেণীভুক্ত হইয়াছে।" 
উপরোক্ত রিওয়ায়েতের ভিত্তিতে ইমাম বায়হাকী বলিয়াছেন যে, সূরা আনফাল ও সূরা তাওবা ভিন্ন সকল 
সূরার বিন্যাস নবী করীম (সা) কর্তৃক সম্পন্ন হইয়াছে। আল্লামা সুযৃতীও তদনুরূপ অভিমত ব্যক্ত 
করিয়াছেন। উক্ত অভিমতের বিরুদ্ধে যুক্তি দেওয়া যায় যে, রাসূলুল্লাহ্‌ (সা) কুরআন মজীদের সকল সূরা 
বিন্যস্ত করিয়া মাত্র দুইটি সুরা অবিন্যস্ত রাখিয়া গিয়াছেন, এইরূপ ঘটনা যুক্তিযুক্ত নহে। এতদ্যতীত সহীহ 
হাদীস দ্বারা প্রমাণিত হইয়াছে যে, নবী করীম (সা) প্রতি বৎসর রমযান মাসে হযরত জীবরাঈল (আ)-কে 
একবার করিয়া কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইতেন। কিন্তু, যে বৎসর তিনি ইন্তেকাল করেন, 
সেই বৎসর উহা দুইবার তিলাওয়াত করিয়া শুনাইয়াছিলেন। প্রশ্ন হইতেছে, তিলাওয়াতকালে তিনি 
উহাদিগকে কোথায় স্থাপন করিতেন? প্রকৃত কথা এই যে, অন্যান্য সূরার ন্যায় আলোচ্য সূরাদ্ধয়ও রাসূলুল্লাহ্‌ 
(সা) কর্তৃক বিন্যস্ত হইয়াছে। হযরত উসমান (রা) উহা হয়ত ভুলিয়া গিয়াছিলেন। আলোচ্য সূরাদয় স্বয়ং - 
রাসূলুল্লাহ্‌ (সা) কর্তৃক বিন্যস্ত না হইলে হযরত উসমান (রা)-এর উদ্যোগে কুরআন মজীদের অনুলিপি প্রস্তুত 


www.quraneralo.com 


Contents 


8৮ তাফসীরে ইবৃন কাছীর 


বলিয়াই কোন সূরার আয়াতসমূহের অবস্থান পরিবর্তন করিয়া তিলাওয়াত করা অবৈধ । 
পক্ষান্তরে, পরবর্তী সূরা পূর্বে তিলাওয়াত করিয়া পূর্ববর্তী সূরা পরে তিলাওয়াত করা অবৈধ 
নহে। তবে হযরত উসমান (রা) যেরূপে উহাদিগকে বিন্যস্ত করিয়াছেন, তাহার অনুসরণে 
উহাদিগকে সেইরূপে স্থাপন করিয়া তিলাওয়াত করা মুস্তাহাব । আর কোন সূরার তিলাওয়াত 
শেষ করিবার পর উহার অব্যবহিত পরবর্তী সূরাকে বাদ দিয়া অন্য কোন সূরা তিলাওয়াত 
করায় কোন দোষ নাই। তবে, এইরূপ না করিয়া উহার অব্যবহিত পরবর্তী সূরা তিলাওয়াত 
করাই উত্তম। নবী করীম (সা) কখনও জুমুআর নামাযের প্রথম রাকআতে সূরা জুমুআ এবং 
দ্বিতীয় রাকআতে সুরা. মুনাফিকুন আবার কখনও প্রথম রাকআতে সূরা আ'লা এবং দ্বিতীয় 
রাকআতে সূরা গাশিয়া তিলাওয়াত করিতেন। পক্ষান্তরে তিনি ঈদের নামাযের প্রথম রাকআতে 
সূরা কাফ এবং দ্বিতীয় রাকআতে (উহার অব্যবহিত পরবর্তী সুরা আব্যারিয়াত-এর পরিবর্তে) 
সুরা কামার তিলাওয়াত করিতেন। হযরত আবূ কাতাদাহ (রা) হইতে ইমাম মুসলিম উপরোক্ত 
হাদীস বর্ণনা করিয়াছেন । বুখারী শরীফ ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রো) হইতে 
বর্ণিত রহিয়াছে ঃ নবী করীম (সা) জুমুআর দিনে ফজরের নামাযের প্রথম রাকআতে সূরা 
আলিফ লাম মীম আস-সাজদাহ এবং দ্বিতীয় রাকআতে সুরা দাহর তিলাওয়াত করিতেন। 

কোন সূরা তিলাওয়াত করিয়া উহার পূর্ববর্তী অন্য কোন সুরা তিলাওয়াত করায়ও কোন 
দোষ নাই । হযরত হুযায়ফা (রা) হইতে বর্ণিত রহিয়াছে £ নবী করীম (সা) প্রথমে সূরা 
বাকারা, তৎপর সূরায়ে নিসা এবং তৎপর সূরায়ে আলে ইমরান তিলাওয়াত করিয়াছেন । ইমাম 
মুসলিম উপরোক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। হযরত উমর (রা) ফজরের নামাযের প্রথম 
রাকআতে সুরা নাহল এবং দ্বিতীয় রাকআতে সূরা ইউসুফ তিলাওয়াত করিয়াছেন। 

কুরআন মজীদের অনুলিপি প্রস্তুত হইয়া যাইবার পর হযরত উসমান (রা) মূল 
সংকলনখানা হযরত হাফসা (রা)-এর নিকট ফিরাইয়া দিলেন। উহা তাহারই নিকট সংরক্ষিত 


(চলমান) হইবার কালে অন্যান্য সাহাবী এতদ্বিষয়ে তাহার বিরোধিতা করিতেন। যেমন বিরোধিতা 
করিয়াছিলেন হযরত ইব্‌ন আব্বাস (রো) কুরআন মজীদের অনুলিপিসমূহের প্রস্তুত হওয়ার এবং মুসলিম 
বিশ্বের বিভিন্ন এলাকায় উহার ছড়াইয়া পড়ার বেশ কয়েক বৎসর পর। (অবশ্য হযরত ইব্‌ন আব্বাস 
(রা)-এর ধারণায় আলোচ্য সূরাদ্বয়ের বিন্যাস প্রভৃতি ব্যবস্থা রাসূলুল্লাহ্‌ (সা) কর্তৃক গৃহীত পন্থায় না 
হওয়ার কারণে তিনি হযরত উসমান (রা)-এর নিকট প্রশ্ন তুলিয়াছিলেন 1) . 
ইমাম তিরমিযী উপরোক্ত হাদীস সম্বন্ধে মন্তব্য করিয়াছেন $ উক্ত হাদীসটি = (হাসান) এবং উহার 
সনদের কোন রাবীই মিথ্যাবাদী নহে । হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়াধীদ ফারেসী 
ও আওফ ইব্‌ন আবু জামাণা ভিন্ন অন্য কোন সূত্রে উহা বর্ণিত হইয়াছে বলিয়া আমার জানা নাই । সনদের 
অন্যতম রাবী ইয়াধীদ আল ফারেসী একজন অখ্যাত রাবী ৷ সে ইয়াহীদ ইব্‌ন হুরমুয, না অন্য কেহ এ 
বিষয়ে হাদীস শান্ত্রবিদদের মধ্যে মতভেদ রহিয়াছে! এতদসদ্বন্ধীয় সঠিক তথ্য এই যে, সে ইয়াধীদ ইবৃন 
হুরমুয ভিন্ন অন্য কেহ ছিল। সে হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট হইতে হাদীস বর্ণনা করিয়াছে এবং 
আবদুল্লাহ্‌ ইব্‌ন যিয়াদ ও হাজ্জাজ ইব্‌ন ইউসুফ হইতে কুরআন মাজীদের অনুলিপি সম্বন্ধে তথ্য বর্ণনা 
করিয়াছে। সে আব্দুল্লাহ্‌ ইবৃন যিয়াদের সচিব ছিল। একদা ইয়াহিয়া ইব্‌ন মাঈনের নিকট তাহার পরিচয় 
মন্তব্য করিয়াছেন- তাহার নিকট হইতে হাদীস গ্রহণ করা যাইতে পারে" 'তাহযীবুত্তাহযীব' নামক গ্রন্থ : 
হইতে গৃহীত ইমাম তিরমিযী মন্তব্য সমাপ্ত হইল। এই ধরনের অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে হাদীসের একক | 
নর যি বিন জাতী কুছ বত ও ছটা ছে নিরাদেন জে গৃহীত 

ত পারে না।” | ৮ 


www.quraneralo.com 


Contents 


ফাযায়েলুল কুরআন ৪৯ 


রহিল । একদা মারওয়ান ইব্‌ন হাকাম তাহার নিকট উহা চাহিয়া সংবাদ পাঠাইলে তিনি উহা 
তাহাকে দিতে অসম্মতি জানাইলেন। এইরূপে তাহার মৃত্যু পর্যন্ত উহা তাহার নিকট রক্ষিত 
রহিল। তাহার মৃত্যুর পর উহা তদীয় ভ্রাতা হযরত আবদুল্লাহ্‌ ইবৃন উমর (রা)-এর নিকট 
রক্ষিত রহিল। আমীর মারওয়ান উহা তাহার নিকট হইতে লইয়া এই ভয়ে পোড়াইয়া 
ফেলিলেন যে, উহাতে হযরত উসমান (রা) কর্তৃক প্রস্তুত অনুলিপির সহিত সামঞ্জস্যবিহীন 
কোন কিছু লিপিবদ্ধ থাকিতে পারে ।১ 
হযরত উসমান (রা) একটি অনুলিপি মক্কা শরীফে, একটি অনুলিপি বসরা নগরীতে, 
একটি অনুলিপি কৃফা নগরীতে, একটি অনুলিপি সিরিয়া প্রদেশে, একটি অনুলিপি ইয়ামান 
প্রদেশে ও একটি অনুলিপি বাহরাইনে প্রেরণ করিলেন এবং একটি অনুলিপি মদীনা শরীফে 
রাখিয়া দিলেন। আবু হাতিম সাজিস্তানী হইতে আবূ বকর ইব্‌ন আবু দাউদ উপরোক্ত 
রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন । ইমাম কুরতুবী অবশ্য বলিয়াছেন, হযরত উসমান (রা) মাত্র 
চারিখানা অনুলিপি বিভিন্ন এলাকায় প্রেরণ করিয়াছেন। কিন্তু তাহার এই অভিমত সমর্থিত 
নহে। জনসাধারণের নিকট কুরআন মজীদের অন্যান্য যে (অসম্পূর্ণ বা সম্পূর্ণ) সংকলন রক্ষিত 
ছিল, হযরত উসমান (রা) তাহা পোড়াইয়া ফেলিতে নির্দেশ দিলেন- যাহাতে কুরআন মজীদের 
কিরাআত ও উহার শব্দের উচ্চারণে মুসলমানদের মধ্যে মতভেদ দেখা না দেয়। তাহার সময়ের 
সকল সাহাবী এই কার্যে তাহাকে সমর্থন করিয়াছিলেন। যাহারা একত্রিত হইয়া তাহাকে হত্যা 
করিয়াছিল, কেবলমাত্র তাহারাই এই কার্ষের বিরোধিতা করিয়াছিল। আল্লাহ্‌ তাহাদের প্রতি 
লা'নত বর্ষণ করুন। বিরোধীগণ হযরত উসমান (রা)-এর যে সকল কার্যের বিরূপ সমলোচনা 
করিয়াছিল, ইহা ছিল সেগুলির অন্যতম প্রকৃতপক্ষে তাহাদের সমালোচনা ছিল অযৌক্তিক, 
অমূলক ও ভিত্তিহীন । শীর্ষস্থানীয় সাহাবীগণ ও তাবেঈগণ সকলেই উক্ত কার্যে তাহার প্রতি 
সমর্থন প্রদান করিয়াছিলেন। 
শু'বা, ইমাম আবু দাউদ তায়ালেসী, ইব্‌ন মাহদী ও গুনদুর বর্ণনা করিয়াছেন ৪ 
হযরত উসমান (রা) যখন কুরআন মজীদের মূল সংকলন ও উহার অনুলিপি ছাড়া সকল 
পাণ্ডুলিপি পোড়াইয়া ফেলিলেন, তখন হযরত আলী (রা) মন্তব্য করিলেন, “উসমান (রা) উহা 
না করিলে আমিই উহা করিতাম ।” 
ইরা রা ইরা হিরো 
শু“বা, আবদুর রহমান, আহমাদ ইবৃন সিনান ও আবূ বকর ইবন আবূ দাউদ বর্ণনা করিয়াছেন 
যে, হযরত মুসআব বলেন £ 
১. এখানে ইহা বলাই সঙ্গত ছিল যে, আমীর মারওয়ান উহা এই আশংকায় পোড়াইয়া ফেলিলেন যে, কেহ দাবী 
করিতে পারে যে, উহাতে হযরত উসমান (রা) কর্তৃক প্রস্তুত অনুলিপির সহিত সামঞ্জস্যবিহীন কোন কিছু 
লিপিবদ্ধ রহিয়াছে। প্রকৃতপক্ষে মূল সংকলনখানা ছিল বিক্ষিপ্ত ও অবিন্যস্ত। সুসংবদ্ধ একটি গ্রন্থের আকারে 
উহা আবদ্ধ ছিল না। এইহেতু বলা যায়, আমীর মারওয়ানের উপরোক্ত আশংকা ভিত্তিহীন ছিল না। 
পক্ষান্তরে হযরত উসমানের নেতৃত্বে সাহাবীগণ কর্তৃক প্রস্তুত অনুলিপিসমূহ ছিল সুসংবদ্ধ, সুবিন্যস্ত ও একটি 
মাত্র গ্রন্থের আকারে আবদ্ধ। উহা দীর্ঘদিনেও নষ্ট হইবার আশংকা ছিল না। কথিত আছে, উক্ত 
অনুলিপিসমূহের মধ্যে হইতে একটি অনুলিপি রুশ বাদশাহদের নিকট রক্ষিত ছিল। তাহাদের উত্তরসূরীগণ 
উহার একটি আলোকচিত্র রাখিয়া দিয়া মূল সংকলনখানা বুখারা নগরীর অধিপতিকে উপঢৌকন হিসাবে 
প্রদান করেন। উহাও কথিত আছে, মূল সংকলনখানা বুখারার আমীরের হস্তগত হয় নাই। 
কাছীর (১ম খণ্ড)-_৭ 


www.quraneralo.com 


Contents 


৫০ . তাফসীরে ইব্ন কাছীর 


হযরত উসমান (রা) যখন কুরআন মজীদের অনির্ভরযোগ্য পাণ্ডুলিপি পোড়াইয়া ফেলেন, 
তখন আমি বিপুল সংখ্যক লোককে উপস্থিত দেখিয়াছি। "উক্ত কার্য তাহাদিগকে বিস্মিত 
করিয়াছিল’ অথবা "তাহাদের কেহই উক্ত কার্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করে নাই ।' উক্ত 
রিওয়ায়েতের সনদ সহীহ। 
ইয়াহিয়া ইব্‌ন কাছীর ইসহাক ইব্‌ন ইবরাহীম সওয়াক ও আবূ বকর ইব্‌ন আবূ দাউদ বর্ণনা 
করিয়াছেন যে, গুনায়েম বলেন ঃ 

'আমি কুরআন মজীদকে উভয়বিধ উচ্চারণেই (৮:২৯ ৬১১]! ৪1) তিলাওয়াত 
করিয়াছি। হযরত উসমান (রা) যদি কুরআন মজীদের অনুলিপি প্রস্তুত না করিতেন, তবে এক 
দুঃখজনক অবস্থা দেখা দিত। আল্লাহ্র কসম! এইরূপ চিন্তাও আমাকে দুঃখ দেয় । প্রত্যেক 
মুসলমানরেই সন্তান থাকে। প্রতিদিন সকাল বেলায় তাহার সন্তান কুরআন মজীদকে নিজের 
ব্যবহার্য জিনিসপত্রের সহিত স্বীয় সঙ্গী হিসাবে দেখিতে পায়। রাবী বলেন, আমরা 
(গুনায়েমকে) বলিলাম, ওহে আবুল আম্বার! ইহা কেন বলিতেছেন? তিনি বলিলেন- হযরত 
উসমান (রা) যদি কুরআন মজীদ লিখিয়া উহা হিফাজত করিবার ব্যবস্থা না করিতেন, তবে 
লোকে কবিতা পাঠ করিত। 

আবূ মাজলায হইতে ধারাবাহিকভাবে ইমরান ইব্‌ন হাদীর, মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ্‌, 

রা 

আবূ মাজলায বলেন- “হযরত উসমান (রা) যদি কুরআন মজীদ লিখিবার ব্যবস্থা না 
করিতেন, তবে লোকদিগকে কবিতা পাঠ করিতে দেখা যাইত ৷’ ইব্‌ন মাহদী হইতে 
ধারাবাহিকভাবে আহমাদ ইব্‌ন সিনান ও আবূ বকর ইব্‌ন আবূ দাউদ বর্ণনা করিয়াছেন ঃ 

ইব্‌ন মাহদী বলেন- “হযরত উসমান (রা) এইরূপ দুইটি মহৎ বৈশিষ্ট্যের অধিকারী 
ছিলেন, এমনকি হযরত আবূ বকর সিদ্দীক (রা) এবং হযরত উমর ফারূক (রা)-ও যাহার 
অধিকারী ছিলেন না। এক. তিনি অন্যায়ভাবে নিহত হইয়াছেন; কিন্তু শত্রু পক্ষের বিরুদ্ধে 
অন্ত্রধারণ করিতে যান নাই। দুই. তিনি বিশ্ববাসীর জন্যে নির্ভুল কুরআন মজীদ পাইবার ব্যবস্থা 
করিয়াছেন ।" 

পক্ষান্তরে খুমায়র ইব্‌ন মালিক হইতে ধারাবাহিকভাবে আবু ইসহাক ও ইসরাঈল বর্ণনা 

‘হযরত উসমান (রা) যখন কুরআন মজীদের মূল নংকলন ও উহার অনুলিপি ভিন্ন অন্য 
সমুদয় পাণ্ডুলিপি পোড়াইয়া ফেলিবার নির্দেশ দিলেন, তখন হযরত আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ 
(রা) উহা সত্তৃষ্টচিত্তে গ্রহণ করিতে পারিলেন না। তিনি (জনসাধারণকে) উপদেশ দিলেন, 
তোমাদের কেহ কুরআন মজীদের কোন সংকলন গোপন রাখিয়া দিতে পারিলে সে যেন উহা 
রাখিয়া দেয়। কেহ এইরূপে যাহা রাখিয়া দিতে পারিবে, কিয়ামতের দিনে তাহা লইয়া সে 
আল্লাহ্‌ তা'আলার সম্মুখে উপস্থিত হইবে । তিনি বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর পবিত্র মুখ 
' হইতে আমি সত্তরটি সূরা৯ শিখিয়াছি। যায়দ ইব্‌ন ছাবিত তখন বালক ছিল! স্বয়ং রাসূলুল্লাহ্‌ 
(সা)-এর পবিত্র মুখ হইতে যাহা শিখিয়াছি, তাহা আমি ত্যাগ করিব?' 


১. মূল বর্ণনায় এই স্থলে ‘সত্তর বার' উল্লেখিত থাকার সম্ভাবনা রহিয়াছে। 


www.quraneralo.com 


Contents 


ফাযায়েলুল কুরআন ৫১ 


আবু ওয়ায়েল হইতে ধারাবাহিকভাবে আ'মাশ, ইব্ন শিহাব, সা'ঈদ ইবৃন সুলায়মান, 
মুহাম্মদ ইবৃন আব্দুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন নাযর ও আবূ বকর বর্ণনা করিয়াছেন $ 
. আবু ওয়ায়েল বলেন- ‘একদা হযরত ইব্‌ন মাসউদ (রা) মিম্বারে দাড়াইয়া আমাদের 
সম্মুখে বক্তৃতা করিলেন। তিনি বলিলেন, যদি কেহ চুরি করিয়া কিছু করে, তবে কিয়ামতের 
দিনে সে চুরির বস্তু লইয়া আল্লাহ্‌ তা'আলার সম্মুখে উপস্থিত হইবে । তোমরা তোমাদের নিকট 
রক্ষিত কুরআন মজীদের সংকলনকে গোপনে হিফাজত করিয়া রাখিয়া দাও। তোমরা আমাকে 
কিরূপে যায়দ ইব্‌ন ছাবিতের কিরাআত অনুযায়ী কুরআন মজীদ তিলাওয়াত করিতে বলো? 
অথচ আমি রাসূলুল্লাহ (সা)-এর পবিত্র মুখে সত্তরের কিছু অধিক সূরা শিখিয়াছি। সেই সময়ে 
যায়দ ইবৃন ছাবিত ছিল বালক মাত্র। সে বালকদের সহিত আসিত। তাহার মস্তকের অগ্রভাগে 
দুই গুচ্ছ কেশ ছিল। কুরআন মজীদের প্রতিটি.আয়াতের শানে নুযূল সম্বন্ধে আমিই অধিকতর 
ওয়াকেফহাল ৷ আল্লাহ্‌র কিতাব সম্বন্ধে আমার চাইতে অধিকতর জ্ঞানের অধিকারী অন্য কেহ 
নাই। তবে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নহি। আমি যদি জানিতে পারি যেখানে 
যানবাহন হিসাবে ব্যবহার্য উট পৌছিতে পারে, সেইরূপ কোন স্থানে আল্লাহ্‌র কিতাব সম্বন্ধে 
গমন করিব।' অতঃপর আবূ ওয়ায়েল বলেন- হযরত ইব্‌ন মাসউদ (রা) মিশ্বার হইতে 
নামিবার পর আমি জনতার মধ্যে বসিয়া পড়িলাম ৷ দেখিলাম, হযরত ইবৃন মাসউদ (রা) যাহা 
বলিলেন, কেহই উহার বিরোধিতা করিল না।” উপরোক্ত রিওয়ায়েত বুখারী শরীফ এবং 
মুসলিম শরীফেও বর্ণিত রহিয়াছে। উহাতে হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর উক্তি এইরূপে 
বর্ণিত হইয়াছে ঃ “আল্লাহ্‌র রাসূল হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-এর সাহাবীগণ জানেন, আমি 
আল্লাহ্‌র কিতাব সম্বন্ধে তাহাদের মধ্যে অধিকতর জ্ঞানের অন্যতম অধিকারী ।' 

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, আবূ ওয়ায়েলের মন্তব্য “কেহই হযরত ইব্‌ন মাসউদ 
(রা)-এর বক্তব্যের বিরোধিতা করিল না'- ইহার তাৎপর্য এই যে, ‘হযরত ইব্‌ন মাসউদ (রা) 
কুরআন মজীদ সম্পর্কিত স্বীয় জ্ঞান ও ফযীলত সম্বন্ধে যাহা বলিলেন, কেহই উহার বিরোধিতা 
করিল না।' আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। পক্ষান্তরে অনেকেই কুরআন মজীদের সংকলন লুকাইয়া 
রাখিবার জন্য তাহার পরামর্শের বিরোধিতা করিয়াছিল । আলকামা হইতে ধারাবাহিকভাবে 
ইবরাহীম ও আ'মাশ বর্ণনা করিয়াছেন যে, আলকামা বলেন £ একদা আমি সিরিয়ায় আগমন 
করিলে তথায় হযরত আবু দারদা (রা)-এর সহিত আমার সাক্ষাৎ হয়। তিনি আমার নিকট 
বলিলেন_ ‘আমরা আবদুল্লাহ্‌ (ইব্‌ন মাসউদ)-কে একজন ভীরু ব্যক্তি মনে করিতাম। তাহার 
কি হইল যে, তিনি আমীরের বিরুদ্ধে উঠিয়া পড়িয়া লাগিয়াছেন?' 

আবূ বকর ইব্‌ন আবু দাউদ স্বীয় পুস্তকের একটি পরিচ্ছেদকে “অবশেষে হযরত উসমান 
(রা) কর্তৃক কুরআন মজীদ সংকলনের প্রতি হযরত ইব্‌ন মাসউদের সমর্থন জ্ঞাপন” এই 
শিরোনাম দিয়াছেন। উহাতে তিনি বর্ণনা করিয়াছেন- ফালফালাহ জা“ফী হইতে 
ধারাবাহিকভাবে উসমান ইব্‌ন হাস্সান আল-আমেরী, ওয়ালীদ ইবৃন কায়স, যুহায়ের, আবু 
উসামাহ, আবদুল্লাহ্‌ ইব্‌ন সাঈদ ও মুহাম্মদ ইব্‌ন উসমান আমার (আবূ বকর ইব্‌ন আবু 
দাউদের) নিকট বর্ণনা করিয়াছেন £ 

“একদা কুরআন মজীদের অনুলিপিসমূহের প্রেস্তুতকরণের) বিষয় লইয়া ভীত হইয়া আমরা 
কিছু সংখ্যক লোক হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট গমন করিলাম । আমাদের 


www.quraneralo.com 


Contents 


৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


মধ্য হইতে জনৈক ব্যক্তি তাহাকে বলিল, আমরা আপনার নিকট সৌজন্য সাক্ষাৎকারের 
উদ্দেশ্যে আগমন করি মাই; বরং (কুরআন মজীদ সম্পর্কিত) এই সংবাদে ভীত হইয়াই 


আপনার নিকট আগমন করিয়াছি । ইহাতে হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) বলিলেন- - রি 


নিশ্চয় সাত প্রকার বিষয়ে সাতটি উচ্চারণে তোমাদের নবীর প্রতি কুরআন মজীদ অবতীর্ণ 
হইয়াছে। পূর্ববর্তী আসমানী কিতাবসমূহ একটি মাত্র বিষয়ে ও একটি মাত্র উচ্চারণে অবতীর্ণ 
হইত ।' আমি (ইবৃন কাছীর) বলি, হযরত ইবৃন মাসউদ (রা)-এর উপরোক্ত মন্তব্য দ্বারা আবু 
বকর ইব্‌ন দাউদের অনুমতি হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর স্বীয় পূর্ব অভিমত প্রত্যাহার করা 
এবং হযরত উসমান (রা)-এর কার্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা প্রমাণিত হয় না। আল্লাহই 
সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

হযরত মুসআব ইব্‌ন সা'দ হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক, ইসরাঈল, আবু রজা, 
আবূ বকর ইবৃন আবূ দাউদের পিতৃব্য ও আবূ বকর ইব্‌ন আবূ দাউদ বর্ণনা করেন ঃ 

একদা হযরত উসমান (রা) মিশ্বারে. দাড়াইয়া জনতার উদ্দেশ্যে বলিলেন- হে লোক 
সকল! তোমাদের নবী তের বৎসর পূর্বে তোমাদের প্রতি দায়িত্ব সঁপিয়া দিয়া তোমাদিগকে 
ছাড়িয়া গিয়াছেন। আজ তোমরা কুরআন মজীদ সম্বন্ধে সন্দিহান হইয়া পড়িয়াছ। তোমরা 
(কুরআন মজীদের জন্যে বিভিন্ন কিরাআত উদ্ভাবন করিয়া) বলিয়া থাক, ইহা উবাই (ইব্‌ন 
কা*ব)-এর কিরাআত; ইহা আব্দুল্লাহ্‌ (ইব্‌ন মাসউদ)-এর কিরাআত ইত্যাদি । তোমাদের 
একজন অন্যজনকে বলিয়া থাকে, “আল্লাহ্র কসম! তোমার কিরাআত (জনগণের নিকট) 
টিকিবে না।' আমি তোমাদের প্রত্যেককে আল্লাহ্র কসম দিয়া বলিতেছি, যাহার নিকট কুরআন 
মজীদের যাহা কিছু আছে, সে যেন উহা লইয়া উপস্থিত হয় । তাহার কথায় লোকেরা (কুরআন 
মজীদের আয়াত সম্বলিত) পত্র ও পশুচর্ম লইয়া তাহার নিকট উপস্থিত হইল । তিনি তাহাদের 
প্রত্যেককে পৃথকভাবে ডাকিয়া ডাকিয়া আল্লাহ্‌র কসম দিয়া বলিতে লাগিলেন, তুমি কি ইহা 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর পবিত্র মুখ হইতে শুনিয়াছ? প্রত্যেকে বলিল- হ্যা। 

অতঃপর হযরত উসমান (রা) লোকদের নিকট জিজ্ঞাসা করিলেন- লিখনকার্ষে জনগণের . 
মধ্যে দক্ষতম ব্যক্তি কে? লোকেরা বলিল, রাসূলুল্লাহ (সা)-এর লেখক যায়দ ইব্‌ন ছাবিত 
(রা)। তিনি বলিলেন- বিশুদ্ধ আরবী উচ্চারণে লোকদের মধ্যে কে অধিকতম দক্ষ? লোকেরা 
বলিল, সাঈদ ইব্নুল আস। তিনি বলিলেন- সাঈদ ইবনুল আস কুরআন মজীদের উচ্চারণ 
বলিয়া দিবে এবং যায়দ ইব্‌ন ছাবিত উহা লিপিবদ্ধ করিবে । হযরত উসমান (রা)-এর নির্দেশ 
অনুসারে হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা) কুরআন মজীদের কয়েকখানা অনুলিপি প্রস্তুত 
করিলেন। হযরত উসমান (রা) উহা লোকদের মধ্যে বিতরণ করিয়া দিলেন। রাবী বলেন- 


আমি কোন কোন সাহাবীকে বলিতে শুনিয়াছি যে, ‘কুরআন মাজীদের অনুলিপি প্রস্তুত করিয়া .. 


'হযরত উসমান (রা) একটি মহৎ কাজ করিয়াছে ।' উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ। 

কাছীর ইব্‌ন আফলাহ হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইবৃন সীরীন, আবূ বকর ইব্‌ন 
হিশাম ইবৃন হাস্সান, ইসহাক ইব্‌ন ইবরাহীম ইব্‌ন যায়দ ও আবূ বকর ইব্‌ন আবু দাউদ বর্ণনা 
করেনঃ . 

‘হযরত উসমান (রা) যখন কুরআন মজীদের অনুলিপি প্রস্তুত করার সিদ্ধান্ত গ্রহণ 
করিলেন, তখন তিনি এতদুদ্দেশ্যে কুরায়েশ ও আনসারের মধ্য হইতে বারজন বিশিষ্ট ব্যক্তিকে 
একত্রিত করিলেন। তাহাদের মধ্যে হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) এবং হযরত যায়দ ইব্‌ন 


Wwww.quraneralo.com 


Contents 


ফাযায়েলুল কুরআন ৫৩ 


ছাবিত (রা)-ও ছিলেন। তাহারা হযরত উমর (রা)-এর বাড়িতে রক্ষিত কুরআন মজীদের মূল 
সংকলনখানা (২১11) আনাইলেন। হযরত উসমান (রা) তাহাদের কার্য দেখাশুনা করিতেন। 
. কোন বিষয়ে তাহাদের মধ্যে মতভেদ দেখা দিলে তাহারা উহার লিখন স্থগিত রাখিতেন। রাবী 
মুহাম্মদ ইব্‌ন সীরীন বলেন, আমি আমার উর্ধ্বতন রাবী কাছীর ইব্‌ন আফলাহর নিকট 
জিজ্ঞাসা করিলাম- তাহারা এইরূপ বিষয়ের লিখন কেন স্থগিত রাখিতেন, তাহা বলিতে 
পারেন কি?’ কাছীর ইব্‌ন আফলাহ ছিলেন একজন সুলেখক ব্যক্তি। তিনি নেতিবাচক উত্তর 
দিলেন। রাবী মুহাম্মদ ইব্‌ন সীরীন বলেন_ আমি ধারণা করিলাম, “তাহারা বিতর্কিত বিষয়ের 
লিখনকার্য এই উদ্দেশ্যে স্থগিত রাখিতেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) কর্তৃক হযরত জিবরাঈল 
(আ)-এর সম্মুখে সর্বশেষে আবৃত্ত কুরআন মজীদের তিলাওয়াত সম্বন্ধে যাহারা সর্বাধিক 
ওয়াকেফহাল, তাহাদের নিকট হইতে সঠিক তথ্য, আয়াত বা উচ্চারণ জানিয়া লইয়া উহা 
লিপিবদ্ধ করিবেন ।' উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ । 

আমি (ইবৃন কাছীর) বলিতেছি, উপরোক্ত রিওয়ায়েতে মূল আরবীতে যে ₹+১|। শব্দ 
উল্লেখিত হইয়াছে, উহার অর্থ সংকলিত বিষয়সমূহ । উক্ত বিক্ষিপ্ত সংকলনখানা হযরত হাফসা 
(রা)-এর নিকট সংরক্ষিত ছিল। একত্রিত গ্রন্থাকারে উহার অনুলিপি প্রস্তুত করিবার পর হযরত 
উসমান (রা) উহা হযরত হাফসা (রা)-এর নিকট প্রত্যর্পণ করিয়াছিলেন। জনগণের নিকট 
প্রাপ্ত অনির্ভরযোগ্য সংকলনসমূহ পোড়াইয়া ফেলিলেও তিনি উহা পোড়ান নাই। কারণ, 
উহাকেই অবিকলভাবে পুনঃলিপিবদ্ধ করিয়াছিলেন । তবে উহা ছিল অবিন্যস্ত। তিনি সুবিন্যস্ত 
আকারে উহার অনুলিপি প্রস্তুত করিয়াছিলেন ।১ মূল সংকলনখানা পোড়াইয়া না ফেলিবার কারণ 
এই যে, উহা হযরত হাফসা (রা)-এর নিকট প্রত্যর্পণ করিবার ওয়াদা করিয়াই হযরত উসমান 
(রা) উহা তাহার নিকট হইতে আনিয়াছিলেন। হযরত হাফসা (রা)-এর ইন্তিকাল. পর্যন্ত উহা 
তাহারই নিকট রক্ষিত ছিল। তাহার ইন্তিকালের পর মারওয়ান ইবৃন হাকাম উহা লইয়া গিয়া 
পোড়াইয়া ফেলেন। জনসাধারণের নিকট প্রাপ্ত অনির্ভরযোগ্য সংকলনসমূহ পোড়াইয়া ফেলিবার 
পক্ষে হযরত উসমান রো) যে যুক্তি প্রদর্শন করিয়াছিলেন, এ ক্ষেত্রে মারওয়ানই সেই যুক্তি 
প্রদর্শন করিয়াছিলেন। | 
ইব্‌ন আওফ ও আবূ বকর ইব্‌ন আবু দাউদ বর্ণনা করেন £ 

“মারওয়ান ইব্‌ন হাকাম হযরত হাফসা (রা)-এর জীবদ্দশায় তাহার নিকট রক্ষিত কুরআন 
মজীদের সংকলনখানা চাহিয়া পাঠাইয়া ব্যর্থ হন। হযরত হাফসা (রা)-এর ইন্তিকালের পর 
তিনি উহা অলঙ্ঘনীয় আদেশক্রমে আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা)-এর নিকট হইতে-গ্রহণ করেন। 
অতঃপর তিনি উহা ছিড়িয়া বিনষ্ট করিয়া দেন। স্বীয় কার্ষের পক্ষে মারওয়ান যুক্তি প্রদর্শন 
করিতে গিয়া বলেন, আমি উহা এই জন্য করিয়াছি যে, উহার অনুলিপি প্রস্তুত করত সংরক্ষণ 


১. প্রকৃত তথ্য এই যে, হযরত উসমান (রো) মূল সংকলনের কতগুলি সুসংবদ্ধ জিলদযোগ্য মজবুত অনুলিপি 
প্রস্তুত করিয়াছিলেন। উহার আয়াতসমূহ ও সূরা সমূহের বিন্যাস প্রক্রিয়া হযরত উসমান (রা)-এর পরিকল্পনা 
নহে; বরং হযরত জীবরাঈল (আ) যে তারতীব ও বিন্যাসে উহা সর্বশেষে আবৃত্ত করিয়া হযরত নবী করীম 
(সা)-কে শুনাইয়াছিলেন, হযরত উসমান (রা) উহাকে সেই তারতীব অনুযায়ীই পুনঃসুংকলিত করেন। 
বুখারী শরীফ ও মুসলিম শরীফের বর্ণনায় উহা অচিরেই জ্ঞাত হওয়া যাইবে। "সুরা আনফাল ও সূরা তাওবা 
উহার ব্যতিক্রম ছিল'- এই মর্মে ইতিপূর্বে যে রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে, উহা দুর্বল, অতএব গ্রহণযোগ্য 
নহে। 


Wwww.quraneralo.com 


Contents 


৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


করা হইয়াছে । উহা বিনষ্ট হইলেও কুরআন মজীদ বিনষ্ট হইবার কোন আশংকা নেই। 
পক্ষান্তরে উহা রাখিয়া দিলে ভবিষ্যতে কোন সন্দেহপরায়ণ ব্যক্তি বলিতে পারে যে, উহাতে 
লিপিবদ্ধ অংশ-বিশেষ উহার অনুলিপিতে বাদ পড়িয়া গিয়োছে। 

উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ । এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, খারিজার পিতা হইতে. 
ধারাবাহিকভাবে খারিজা ও যুহরী কর্তৃক বর্ণিত রিওয়ায়েত বিশেষত গ্রহণযোগ্য নহে। উক্ত 
রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, হযরত উসমান (রা)-এর স্মরণে আসিল যে, সূরা আহ্যাবের 
611 411135৯0505 1952 Jo Sill ০৭ এই আয়াতটি সংকলনে বাদ পড়িয়া 
গিয়াছে । অতঃপর অনুলিপি প্রস্তুত করিবার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ উহা যথাস্থানে লিপিবদ্ধ 
করিলেন ।' প্রকৃতপক্ষে হযরত উসমান (রা)-এর আমলে নহে; বরং হযরত আবূ বকর সিদ্দীক 
(রা)-এর আমলে উপরোক্ত ঘটনা ঘটিয়াছিল। 

হযরত মাযদ ইবন ছাবিত। রা) হতে ধারাবাহিক উনারদ ইবন দাদার তন্বী 
কর্তৃক বর্ণিত অপর একটি রিওয়ায়েতে উহা সুস্পষ্টরূপে বিবৃত হইয়াছে। প্রথমোক্ত রিওয়ায়েত 
গ্রহণযোগ্য না হওয়ার প্রমাণ এই যে, উহাতে বর্ণিত হইয়াছে, 'আমরা (অনুলিপি 
প্রস্তুতকারকগণ) উহা উক্ত সূরায় লিপিবদ্ধ করিলাম ।' অথচ উহা হযরত উসমান (রা) কর্তৃক 
সৃষ্ট অনুলিপির হাশিয়া বা টীকায় নহে; বরং গ্রন্থের অভ্যন্তর ভাগে লিপিবদ্ধ রহিয়াছে। 

কুরআন মজীদের সংকলন ছিল একটি মহা মর্যাদাপূর্ণ কীর্তি। হযরত আবূ বকর সিদ্দীক 
(রা) এবং হযরত উমর (রা) উক্ত মহৎ কীর্তির প্রথম পর্যায় সম্পন্ন করেন। হযরত উসমান 
(রা) উহার দ্বিতীয় পর্যায় সম্পন্ন করেন। হযরত সিদ্দীকে আকবর (রা) এবং হযরত ফারূকে 
আজম (রা) কুরআন মজীদের বিশুদ্ধ সংকলন প্রস্তুত করেন। পক্ষান্তরে হযরত উসমান (রা) 
উহার মজবুত ও স্থায়ী অনুলিপি প্রস্তুত করত অন্যান্য অনির্ভরযোগ্য সংকলনসমূহ, বিনষ্ট করিয়া 
দিয়া একমাত্র বিশুদ্ধ সংকলনসমূহ বিশ্বে প্রচার করেন। এইভাবে তিনি অশুদ্ধ উচ্চারণে কুরআন 
_মজীদের প্রচলনের পথ রুদ্ধ করত বিশুদ্ধ উচ্চারণের কুরআন মজীদ প্রচারপূর্বক কুরআন 
মজীদকে হিফাজত করিবার ব্যবস্থা করেন। হযরত জিবরাঈল (আ) নবী করীম (সা)-কে 
রমযান মাসের শেষ দিকে তাহার জীবনের সর্বশেষ বারে কুরআন মজীদকে যেরূপে আবৃত্তি 
করিয়া শুনাইয়াছিলেন, উহা সেইরূপেই বিশ্বময় প্রচারিত হইয়াছে। হযরত জীবরাঈল (আ) 
সর্বশেষ রমযানে নবী করীম (সা)-কে উহা দুইবার শুনাইয়াছিলেন। অন্যান্যবার তিনি উহা 
একবার শুনাইতেন। তাই নবী করীম (সা) উহার কারণ সম্পর্কে হযরত ফাতিমা (রা)-কে 


বলিয়াছিলেন- ‘আমার মনে হয়, আমার ‘মৃত্যু নিকটবর্তী ।” বুখারী শরীফ ও মুসলিম শরীফে -”” 


উপরোক্ত রিওয়ায়েত বর্ণিত রহিয়াছে। 

বর্ণিত আছে যে, নবী করীম (সা)-এর ইন্তেকালের পর হযরত আলী (রা) সংকল্প , 
করিলেন যে, কুরআন মজীদ যে তারতীব ও পরম্পরায়.নাধিল হইয়াছে, উহাকে সেই তারতীব 
ও পরম্পরায় সংকলিত করিবেন। এই প্রসঙ্গে মুহাম্মদ ইব্‌ন সীরীন হইতে ধারাবাহিকভাবে 
আশআছ, ইবৃন ফুযায়েল, মুহাম্মদ ইব্‌ন ইসমাইল আহমামী ও (আবু বকর) ইব্‌ন আবু দাউদ 
বর্ণনা করিয়াছেন ঃ 

“নবী করীম (সা)-এর ইন্তেকালের পর হযরত আলী (রা) শপথ করিলেন যে, তিনি 
যতদিন কুরআন মজীদকে একখানা সংকলিত গ্রস্থাকারে লিপিবদ্ধ না করিবেন, ততদিন 
. জুমুআর নামায আদায় করিবার সময় ভিন্ন অন্য কোন সময়ে গায়ে চাদর ব্যবহার করিবেন না। 


Wwww.quraneralo.com 


Contents 


ফাযায়েলুল কুরআন ৫৫ 


শপথ অনুযায়ী তিনি একসময় কুরআন মজীদের সংকলন প্রস্তুত করিয়া ফেলিলেন। ইহাতে 
হযরত আবূ বকর সিদ্দীক (রা) কিছুদিন পর তাহার নিকট বলিয়া পাঠাইলেন- “ওহে আবুল 
হাসান! আপনি কি আমার নেতৃত্বকে অপছন্দ করেন?' তিনি আসিয়া বলিলেন, আল্লাহ্র কসম! 
আমি আপনার নেতৃত্বকে অপছন্দ করি না; কিন্তু, আমি শপথ করিয়াছিলাম, কুরআন মজীদের 
সংকলন প্রস্তুত না করিয়া জুমুআর নামায আদায় করিবার সময় ভিন্ন অন্য কোন সময়ে গায়ে 
চাদর ব্যবহার করিব না।' অতঃপর তিনি হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর হাতে বায়আত 
করত প্রত্যাবর্তন করিলেন ।” 
আবূ বকর ইবৃন আবূ দাউদ কর্তৃক বর্ণিত উপরোক্ত রিওয়ায়েতের সনদ বিচ্ছিন্ন। উক্ত 
রিওয়ায়েত সম্পর্কে তিনি মন্তব্য করিয়াছেন- উপরোক্ত রিওয়ায়েতের অন্যতম রাবী আশআছ 
ভিন্ন অন্য কেহ উল্লেখ করে নাই যে, হযরত আলী (রা) কুরআন মজীদের সংকলন লিপিবদ্ধ 
করিয়াছিলেন । উক্ত “'আশআছ' একজন মিথ্যাবাদী ব্যক্তি। অন্যান্য রাবী বর্ণনা করিয়াছেন- 
“হযরত আলী (রা) বলিলেন- ১1১৪1 ৮০২1 ২ ee cee 
অর্থাৎ “যতদিন আমি কুরআন মজীদ কণ্ঠস্থ করিবার কার্য সম্পন্ন করিতে না পারিব, 
ততদিন... ৷ যেমন, ১1১411 ১১৪ ০৯ -'অমুক ব্যক্তি কুরআন মজীদ কণ্ঠস্থ করিয়াছে” 
আমি (ইবৃন কাছীর) বলিতেছি, আবু বকর ইব্‌ন আবূ দাউদের উপরোক্ত মন্তব্যই সঠিক ও 
গ্রহণযোগ্য । কারণ, হযরত আলী (রা) কর্তৃক লিখিত কুরআন মজীদের কোন সংকলন বা অন্য 
কোন গ্রন্থ১ পাওয়া যায় না। তবে হযরত উসমান (রা) কর্তৃক প্রস্তুত কুরআন মজীদের 
ংকলনের অবিকল অনুকরণে লিখিত এইরূপ কতকগুলি অনুলিপি পাওয়া যায়, যেগুলি সম্বন্ধে 
কথিত হইয়া থাকে যে, উহা হযরত আলী (রা) লিখিয়াছিলেন। কিন্তু এইরূপ ধারণা সঠিক 
নহে। কারণ, উহার কোন কোনটিতে লিখিত রহিয়াছে ৪ 442 921 1 ৮1০ 425৫ 
(ইহা হযরত আলী ইবৃন আবূ তালিব লিখিয়াছেন।)২ উক্ত বাক্যটি' আরবী ব্যাকরণগত 
দিক দিয়া ভুল। হযরত আলী (রা) দ্বারা এইরূপ ভ্রান্তি সংঘটিত হইতে পারে না। তিনি ছিলেন 
আরবী ব্যাকরণ শাস্ত্রের উদগাতা । আসওয়াদ ইব্‌ন আমর দুয়েলী তাহার নিকট হইতে ব্যাকরণ 
সম্পর্কিত যাহা বর্ণনা করিয়াছেন, তদ্দারা উহা প্রমাণিত হয়। তিনি আরবী শব্দ হ1511 -কে 
১০ -/% ও -১১৯ এই তিন প্রকারে বিভক্ত করিয়াছেন। এতদ্যতীত অন্যান্য কতগুলি 
গুরুত্বপূর্ণ সুত্র হযরত আলী (রা) কর্তৃক উদ্ভাবিত এবং আবুল আসওয়াদ কর্তৃক সম্প্রসারিত 
হইয়াছে । গবেযকগণ পরবর্তীকালে উহার সুবিস্তৃত রূপ দান করিয়াছেন। এইরূপে আরবী 
ব্যাকরণ একটি স্বতন্ত্র শাস্ত্রে পরিণত হইয়াছে। | 
১. তবে শিয়া সম্প্রদায়ের 'রাওয়াফেয' নামক একটি সম্প্রদায় কতগুলি গ্রন্থ রচনা করিয়া তাহার নামে প্রচার 
করিয়াছে। কোন কোন চরমপন্থী রাফেধী বলিয়া থাকে যে, ‘হযরত আলী (রা) কর্তৃক সংকলিত কুরআন 
মজীদে কিছু অতিরিক্ত আয়াত এবং সারা বিশ্বে প্রচলিত কুরআন মজীদের বিরোধী কিছু আয়াত সন্নিবেশিত 
রহিয়াছে । ইমাম মাহদী আসিয়া তাহার (হযরত আলীর) সংকলনখানা প্রকাশ করিয়া দিবেন" তাহাদের 
এই সকল কথা হযরত আলী (রা)-এর প্রতি মিথ্যা দোষারোপ ভিন্ন কিছু নহে! তিনি আল্লাহ্‌ তা'আলার 
কালামের মধ্যে কোনরূপ বিকৃতি ঘটাইবার-মত পাপাচার হইতে পবিত্র ছিলেন। যাহারা নবী করীম 
(সা)-এর আহলে বায়তের প্রতি এইরূপ জঘন্য মিথ্যা দোষারোপ করে, তাহাদের প্রতি আল্লাহ্‌র লা'নত 
বর্ধিত হউক। 
২. উক্ত ভ্রান্ত বাক্যটি দ্বারা স্পষ্টরূপে বুঝা য়ায় যে, উহার লেখক কোন অনারব ব্যক্তি। সম্ভবত কোন পারসিক 
অমুসলিম কর্তৃক উক্ত বাক্যটি লিখিত হইয়াছে। পরবর্তী একটি টীকায় উহা স্পষ্ট হইয়া উঠিবে। 


www.quraneralo.com 


Contents 


৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত উসমান (রা) কর্তৃক প্রস্তুত কুরআন মজীদের অনুলিপিসমূহের মধ্যে অধিকতর 
বিখ্যাত হইতেছে দামেক্কের জামে মসজিদের প্রাচীর পরিবেষ্টিত কক্ষের পূর্বাংশে সংরক্ষিত 
অনুলিপিখানা। উক্ত কক্ষটিতে আল্লাহ্‌ তা'আলার বিভিন্ন নাম অংকিত রহিয়াছে। উক্ত 
অনুলিপিখানা পূর্বে 'তবরিয়্যাহ' (২:১৮) শহরে সংরক্ষিত ছিল। পাচশত আঠার হিজরী সনে 
উহা দামে্কে স্থানান্তরিত হয়। আমি উহা দেখিবার সৌভাগ্য লাভ করিয়াছি । উহার কলেবর 
বিপুল । উহার হস্তাক্ষর, সুস্পষ্ট, সুপাঠ্য ও সুন্দর দীর্ঘস্থায়ী রঙের কালিতে উহা লিখিত। উহার 
পাতা সম্ভবত উটের চামড়ার । আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। উহা মহিমান্বিত মহা সম্মানিত প্রিয় 
কিতাব। আল্লাহ্‌ তা'আলা উহার সম্মান, তা'জীম ও ইয্যত বাড়াইয়া দিন। 

হযরত উসমান (রা) কর্তৃক প্রস্তুত কুরআন মজীদের অনুলিপিসমূহের কোনটিই হযরত 
উসমান (রা)-এর নিজ হস্তে লিখিত নহে। সেইগুলি হযরত যায়দ ইব্‌ন ছাবিত প্রমুখ লেখকবৃন্দ 
কর্তৃক তাহার খিলাফতের কালে লিখিত। যেহেতু হযরত উসমান (রা)-এর উদ্যোগ ও 
ব্যবস্থাপনায় লিপিবদ্ধ হইয়াছিল, তাই সেগুলিকে ‘উসমানী মাসাহিফ' বলা হয়। অবশ্য হযরত 
উসমান (রা)-এর সম্মুখে সেইগুলি পড়িয়া সাহাবীগণকে শুনানো হইয়াছিল। এইরূপে 
সাহাবীদের সর্বসম্মত রায়ে নির্ভুল ঘোষিত হইবার পর উহা মুসলিম রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে 
প্রেরিত হয়। 

বনু উসাইদ গোত্রের মুক্তিপ্রাপ্ত দাস আবু সাঈদ হইতে ধারাবাহিকভাবে আবূ নাযারাহ, 
সুলাইমান তায়মী, কুরায়েশ ইব্‌ন আনাস, নিরিহ উড 
দাউদ বর্ণনা করিয়াছেন £ 

“মিসরীয় বিদ্বোহীগণ হযরত উসমান (রা)-এর ঘরে প্রবেশ করিয়া সর্বপ্রথম তাহার পবিত্র 
হস্তে তরবারীর আঘাত হানিল। উহা ১411 ll ১-১১- din eat -এই 
আয়াতের উপর পতিত হইল । তিনি স্বীয় হস্ত টানিয়া লইয়া বলিলেন- ‘আল্লাহ্র কসম! এই 
হাত সর্বপ্রথমে কুরআন মজীদ লিপিবদ্ধ করিয়াছে।” 

ইব্‌ন ওয়াহাব হইতে ধারাবাহিকভাবে আবূ তাহের ও আবূ বকর ইব্‌ন আবূ দাউদ আরও 
বর্ণনা করিয়াছেন ঃ ইব্‌ন ওয়াহাব বলেন-: একদা আমি ইমাম মালিকের নিকট হযরত উসমান 
(রা)-এর কুরআন মজীদ সম্বন্ধে জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, উহা বিনষ্ট হইয়া গিয়াছে । 
হযরত উসমান (রা)-এর কুরআন মজীদ বলিতে প্রশ্নকারী ইব্‌ন ওয়াহাব বলেন, হযরত উসমান 
(রা) কর্তৃক স্বহস্তে লিখিত যু:রআন মজীদ১ অথবা মদীনা শরীফে রক্ষিত কুরআন মজীদের 

পখানা বুঝাইয়াছে। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 


আরবী লিখন-পঠন পদ্ধতি 
জাহেলী যুগে আরবদেশে লেখাপড়ার প্রচলন একেবারেই কম ছিল। হিশাম ইবৃন মুহাম্মদ 
ইব্‌ন সায়েব কালবী প্রমুখ ইতিহাসকারদের বর্ণনায় জানা যায়, জাহেলী যুগে উকায়দার 
দাওয়াহ নামক জনৈক ব্যক্তির ভ্রাতা বিশর ইব্‌ন আবদুল মালিক আম্বার শহর হইতে আরবী 
ভাষার লিখন পঠন শিখিয়া মক্কায় ফিরিয়া আসে । অতঃপর সে আবু সুফিয়ান সখর ইবৃন হারব 


১. তান না ভি মি কুরআন মজীদের যে সংকলনখানা নিজে 
লিখিয়াছিলেন। 


www.quraneralo.com 


Conte 


অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ৫৭ 


ইব্‌ন উমাইয়ার ভগ্নী ‘সহবা বিনতে হারব ইব্‌ন উমাইয়া'কে বিবাহ করে। এই সূত্রে সে স্বীয় 
শ্বশুর হার্ব ইব্‌ন উমাইয়া এবং শ্যালক সুফিয়ানকে লিখন পঠন শিক্ষা দেয় । অতঃপর উমর 
. ইব্‌ন খাত্তাব হার্ব ইব্‌ন উমাইয়ার নিকট হইতে এবং মুআবিয়া ইব্‌ন আবু সুফিয়ান স্বীয় 
পিতৃব্য সুফিয়ান ইব্‌ন হারবের নিকট হইতে উহার শিক্ষা লাভ করেন। কেহ কেহ বলেন, 
“বাক্কা' নামক জনপদের অধিবাসী 'তায়' গোত্রীয় একদল লোক আম্বার শহর হইতে সর্বপ্রথম 
আরবী ভাষার লিখন-পঠন শিখিয়া আসে । তাহারা উহাকে অধিকতর উন্নতরূপ দান করিয়া 
আরব উপদ্বীপে প্রচার করে। এইরূপে আরবী লিখন-পঠন সমগ্র আরবদেশে ছড়াইয়া পড়ে৷” 
শা'বী হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, সুফিয়ান, আবদুল্লাহ্‌ ইবৃন মুহাম্মদ, যুহরী ও আবু 
বকর ইব্‌ন আবু দাউদ বর্ণনা করিয়াছেন যে, শা'বী বলেন £ 
“একদা আমরা মুহাজির সাহাবীদের নিকট জিজ্ঞাসা করিলাম- আপনারা কোথা হইতে 
আরবী ভাষার লিখন-পঠন শিখিলেন? তাহারা বলিলেন- আম্বার নামক দেশের অধিবাসীদের 
নিকট হইতে ।' 
পুরাকালে আরবী লিখন পদ্ধতি প্রধানত কৃফাকেন্দ্রিক ছিল। উযীর আবূ আলী ইব্‌ন 
মাকান্রাহ্‌ উহাকে উন্নত পর্যায়ে পৌছাইয়া দেন। তিনি আরবী ভাষা লিখনের একটি উন্নত 
পদ্ধতি উদ্ভাবন করেন। অতঃপর আলী ইব্‌ন হিলাল বাগদাদী ওরফে ইবৃন বাওয়াব উহার উন্নতি 
বিধানে আগাইয়া আসেন । জনগণ এই বিষয়ে তাহাকে অনুসরণ করিয়া চলে । তাহার প্রবর্তিত 
পদ্ধতি সুন্দর ও সুস্পষ্ট । 
উপরের আলোচনা দ্বারা আমি বুঝাইতে চাহিতেছি যে, ইসলামের প্রথম যুগে কুরআন 
মজীদ সংকলিত হইবার কালে যেহেতু আরবী ভাষার লিখন পদ্ধতি উন্নত ও সুস্পষ্ট রূপ পরিগ্রহ 
করে নাই, তাই উহার সংকলিত হইবার কালে উহার আয়াতসমূহের বিষয়ে নহে; বরং উহার 
শব্দসমূহের লিখন পদ্ধতির বিষয়ে লেখকদের মধ্যে স্বভাবতই মতভেদ দেখা দিয়াছিল। এই 
বিষয়ে লেখকগণ পুস্তক প্রণয়ন করিয়াছেন । ইমাম আবূ উবায়দ কাসিম ইব্‌ন সাল্লাম রে) স্বীয় 
পুস্তক 'ফাযায়েলুল কুরআন'-এ এই বিষয়টিকে গুরুত্ব প্রদান করিয়া আলোচনা করিয়াছেন। 
হাফিজ আবূ বকর ইব্‌ন আবূ দাউদও স্বীয় গ্রন্থে উহাকে গুরুত্ব দিয়াছেন। তাহারা উভয়ে স্ব-স্ব 
পুস্তকে একটি স্বতন্ত্র পরিচ্ছেদে এই বিষয়ে আলোচনা করিয়াছেন। কুরআন মজীদের লিখন 
সম্পর্কিত তাহাদের প্রবন্ধ দুইটি অতীব চমৎকার । 
কুরআন মজীদের লিখনশিল্প এস্থলে আমার আলোচ্য বিষয় নহে বিধায় তাহাদের 
প্রবন্ধদ্বয়ের বিস্তারিত আলোচনা হইতে বিরত রহিতেছি। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, ইমাম 
মালিক অভিমত প্রকাশ করিয়াছেন যে, হযরত উসমান (রো) কর্তৃক প্রস্তুত কুরআন মজীদ 
সংকলনের লিখন-রীতি ভিন্ন অন্য কোন লিখন-রীতিতে কুরআন মজীদ লিপিবদ্ধ করা বৈধ 
নহে। অন্যেরা উহাকে অবৈধ বলেন না। তবে তাহারা অক্ষরের রূপ ও নোকতা পরিবর্তনের 
বিষয়ে একমত নহেন। কেহ কেহ উক্ত পরিবর্তনকে বৈধ এবং কেহ কেহ উহাকে অবৈধ বলেন। 
অবশ্য আমাদের যুগে কুরআন মজীদের একটি মাত্র সূরাকে, কয়েকটি আয়াতকে, কুরআন 
মজীদের এক-দশমাংশকে অথবা উহার যেকোন অংশকে পৃথক করিয়া লিখিবার রীতি বহুল 
প্রচলিত রহিয়াছে। তবে পূর্বযুগের নেককারবৃন্দের (৮/৬০ 3.০ অনুসরণই শ্রেয়তর । 
কাছীর (১ম খণ্ড)__৮ 


Wwww.quraneralo.com 
. 


Contents 


৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


নবী করীম (সা)-এর লেখকবৃন্দ . 
ইমাম বুখারী (র) স্বীয় হাদীস সংকলনে ‘নবী করীম (সা)-এর লেখকবৃন্দ'১ এই 
শিরোনামে একটি পরিচ্ছেদ সৃষ্টি করত উহাতে বলিয়াছেন ঃ হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা) 
হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন সাব্বাক, যুহরী, প্রমুখ রাবীর মাধ্যমে আমি ইমাম বুখারী বর্ণনা 
করিতেছি £ 
“হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা) বলেন- হযরত আবূ বকর সিদ্দীক (রা) আমাকে 
বলিলেন যে, “তুমি তো নবী করীম (সা)-এর নির্দেশে ওহী লিখিতে ।' অতঃপর ইমাম বুখারী 
আলোচ্য হাদীসের অবশিষ্ট অংশ বর্ণনা. করিয়াছেন। হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর 
নির্দেশে হযরত যায়দ কর্তৃক কুরআন মজীদ সংকলিত হইবার ঘটনার বর্ণনায় ইতিপূর্বে উহা 
বর্ণিত হইয়াছে। উক্ত পরিচ্ছেদে ইমাম বুখারী, হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা) কর্তৃক বর্ণিত 
Ml ১০০] ০11 9১5 LLU ৩৬০১৪ এই আয়াতটি অবতীৰ্ণ হইবার ঘটনা 
সম্পর্কিত হাদীসও বর্ণনা করিয়াছেন। আলোচ্য পরিচ্ছেদে তিনি হযরত যায়দ ইবৃন ছাবিত (রা) 
ভিন্ন নবী করীম (সা)-এর অন্য কোন লেখকের আলোচনা করেন নাই। ইহা আশ্চর্যজনক বটে । 
হযরত যায়দ ভিন্ন অন্য লেখক সম্পর্কিত আলোচনা রহিয়াছে, এইরূপ কোন হাদীস সম্ভবত 
ইমাম বুখারীর নীতিমালায় টিকে নাই। আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। নবী করীম (সা)-এর পবিত্র 
জীবনীতে তাহার লেখকগণ সম্পর্কিত পরিচ্ছেদে এইরূপ হাদীস বর্ণিত হইয়া থাকে। 


কুরআন মজীদ সাতটি হরফে নাধিল হইয়াছে 

‘কুরআন মজীদ সাতটি হরফে নাযিল হইয়াছে" এই শিরোনামায় ইমাম বুখারী রে) বর্ণনা . 
করিয়াছেন £ হযরত আবদুল্লাহ্‌ ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে উবায়দুল্লাহ্‌ ইব্‌ন 
আবদুল্লাহ্‌ ইব্‌ন শিহাব, উকায়ল, লায়ছ ও সাঈদ ইব্‌ন আফীর আমার (ইমাম বুখারীর) নিকট 
বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন- “নবী করীম (সা) বলিয়াছেন যে, 
হযরত জিবরাঈল (আ) আমাকে প্রথমে একটি হরফে কুরআন মজীদ শিখাইয়াছিলেন, আমি 
তাহার সহিত আলোচনা করিয়া একটির পর একটি হরফের সংখ্যা বৃদ্ধি করিতে অনুরোধ 
জানাইতে থাকিলাম। আমার পর্যায়ক্রমিক অনুরোধে তিনি উহার সংখ্যা বৃদ্ধি করিতে করিতে 


১. প্রকৃতপক্ষে ইমাম বুখারী 'লেখকবৃন্দ' এর পরিবর্তে লেখক শব্দটি ব্যবহার করিয়াছেন । লেখক শব্দটি দ্বারা 
তিনি হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা)-কে বুঝাইয়াছেন। হাফিজ ইব্‌ন হাজার আসকলানী “ফাতহুল বারী'তে 
বলিয়াছেন- “ইমাম ইব্‌ন কাছীর এপ্তব্য করিয়াছেন, ইমাম বুখারী “নবী করীম (সা)-এর লেখকবৃন্দ' এই 
শিরোনামেও হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা) ভিন্ন অন্য কোন লেখকের আলোচনা করেন নাই। অতঃপর 
ইবৃন হাজার বলেন- 'বুখারী শরীফের কোন সংস্করণেই 'লেখকবৃন্দ' শব্দটি দেখিতে পাই নাই, বরং প্রত্যেক 
সংক্করণই 'লেখক' শব্দটি দেখিতে পাইয়াছি। পরিচ্ছেদে উল্লেখিত হাদীসের সহিত উহা সঙ্গতিপূর্ণ ।' অর্থাৎ 
ইমাম বুখারী আলোচ্য পরিচ্ছেদে শুধু হযরত যায়দ ইবৃন ছাবিত (রা)-এর আলোচনা করিতে চাহিয়াছেন। 
কারণ, অধিকাংশ ক্ষেত্রে তিনিই নবী করীম (সা)-এর লেখক হিসাবে কাজ করিয়াছেন। হাফিজ ইবৃন হাজার 
নবী করীম (সা)-এর হিজরতের পূর্বের ও পরের জীবনের লেখকগণের কতিপয়ের নাম উল্লেখ করিয়াছেন। 
তিনি বলিয়াছেন- নবী করীম (সা)-এর লেখকগণের মধ্যে ছিলেন খুলাফায়ে রাশেদীন, যুবায়র ইব্‌ন 
আওয়াম, সাঈদ ইবন আস ইবৃন উমাইয়ার পুত্রদ্বয় খালিদ ও আবান; হানযালা ইব্‌ন রবী আল আসাদী, 
মুআইকিব ইব্‌ন আনু ফাতিমা, আবদুল্লাহ্‌ ইবন আরকাম যুহরী, শুরাহবীল ইব্‌ন হাসানাহ এবং আবদুল্লাহ্‌ 
ইব্‌ন রাওয়াহা। 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ৫৯ 


সাতটি হরফে আমাকে কুরআন মজীদ শিখাইলেন।' ইমাম বুখারী(র) উপরোক্ত হাদীসকে প্রায় 
অনুরূপ অর্থে “সৃষ্টির প্রারস্ত' নামক পরিচ্ছেদেও বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিমও উহা ইব্‌ন 
শিহাব যুহরী হইতে ইউনুস ও মুআম্মার প্রমুখ রাবীর মাধ্যমে প্রায় অনুরূপ অর্থে বর্ণনা 
করিয়াছেন। ইমাম ইবৃন জারীরও উহা উপরোক্ত রাবী (ইব্ন শিহাব) যুহরী হইতে উর্ধ্বতন 
উপরোক্ত সনদাংশে এবং ভিন্নরূপ অধস্তন সনদাংেশ বর্ণনা করিয়াছেন হাদীস বর্ণনা করিবার 
পর সনদের অন্যতম রাবী যুহরী (র) বলেন $ 

‘আমি জানিতে পারিয়াছি যে, হাদীসে উল্লেখিত সাতটি "হরফ" (একই অর্থযুক্ত সাত 
প্রকারের উচ্চারণ রীতি)-এর বৈশিষ্ট্য এই যে, একই আয়াতকে বিভিন্ন হরফে তিলাওয়াত 
করিলে উহার অর্থের মধ্যে কোন তারতম্য ঘটে না । হরফ-এর পরিবর্তনে অর্থের বিকৃতি ঘটিয়া 
হালাল বিষয় হারামে অথবা হারাম বিষয় হালালে পরিণত হয় না।" 

ইমাম আবূ উবায়দ কাসিম ইবৃন সাল্লাম কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীসে “সাতটি হরফ'-এর 
উপরোক্ত ব্যাখ্যা বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে 
ধারাবাহিকভাবে হযরত আনাস ইব্‌ন মালিক, হামীদ আত্তাবীল, ইয়াধীদ, ইয়াহিয়া ইব্ন সাঈদ 
ও ইমাম আবু উবায়দ কাসিম ইব্‌ন সাল্লাম বর্ণনা করিয়াছেন ৪ 

‘হযরত উবাই ইবৃন কা'ব (রা) বলেন- আমি ইসলাম গ্রহণ করিবার পর একটি বিষয় 
ভিন্ন অন্য কোন বিষয় আমার মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে নাই। উক্ত বিষয়টি এই যে, 
একদা আমি কুরআন মজীদের একটি আয়াতকে একরূপে তিলাওয়াত করিলাম এবং অন্য এক 
ব্যক্তি উহাকে অন্যরূপে তিলাওয়াত করিল। আমরা উভয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-এর দরবারে 
উপস্থিত হইলাম । আমি আরয করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! আপনি অমুক আয়াতটি আমাকে 
' এইরূপে শিখান নাই কি? তিনি বলিলেন- হ্যা! আমি তোমাকে উহা এইরূপেই শিখাইয়াছি।” 
অতঃপর তিনি বলিলেন- ‘একদা হযরত জিবরাঈল (আ) ও হযরত মীকাঈল (আ) আমার 
নিকট আসিলেন। হযরত জিবরাঈল (আ) আমার ডান পার্শ্বে এবং হযরত মীকাঈল (আ) 
, আমার বাম পার্শ্বে বসিলেন। হযরত জিবরাঈল (আ) বলিলেন, কুরআন মজীদকে একটি 
“হরফ'-এ তিলাওয়াত করুন। ইহাতে হযরত মীকাঈল (আ) বলিলেন, তাহার (হযরত 
জিবরাঈল (আ)-এর) নিকট ‘হরফ’ এর সংখ্যা বৃদ্ধি করিতে অনুরোধ জানান । এইরূপে তিনি 
“সাতটি হরফ" পর্যন্ত পৌছিলেন। প্রত্যেকটি ‘হরফ’ই যথেষ্ট ও সঠিক ।' ইমাম নাসাঈ উপরোক্ত 
হাদীস হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আনাস (রা), হামীদ 
আত্তাবীল ইয়াধীদ ইব্‌ন হারুন ও ইয়াহিয়া ইবৃন সাঈদ কাত্তান প্রমুখ রাবীর সনদে প্রায় অনুরূপ 
অর্থে বর্ণনা করিয়াছেন। এইরূপে ইবৃন আবূ আদী, মাহমুদ ইব্‌ন মাইমূন যাফরানী এবং 
ইয়াহিয়া ইব্ন আইউব উহা উপরোক্ত রাবী হামীদ আত্তাবীল হইতে উপরোক্ত উর্ধ্বতন 
সনদাংশে এবং ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । 

হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত উবাদাহ ইবন সামিত (রা), 
হযরত আনাস (রো), হামীদ, হাম্মাদ ইব্‌ন সালমাহ, আবুল ওয়ালীদ, মুহাম্মদ ইবৃন মারযূক ও 
ইমাম ইব্‌ন জারীর (র) বর্ণনা করিয়াছেন ঃ 

হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) বলেন যে, নবী করীম (সা) বলিয়াছেন_ “কুরআন মজীদ 
সাতটি 'হরফ'-এ নাযিল হইয়াছে।' উক্ত রিওয়ায়েতে দেখা যাইতেছে, হযরত উবাই ইব্‌ন 
কাব ও হযরত আনাস ইব্‌ন মালিকের মধ্যে হযরত উবাদাহ ইবৃন সামিত (রা) রাবী হিসাবে 


www.quraneralo.com 


Contents 
৬০ তাফসীরে ইবন কাছীর 


অন্তর্ভুক্ত রহিয়াছেন। হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান 
ইব্‌ন আবু লায়লা, আবদুল্লাহ্‌ ইব্‌ন ঈসা, ইসমাঈল ইব্‌ন আবু খালিদ, ইয়াহিয়া ইব্‌ন সাঈদ ও 
ইমাম আহমদ ইবৃন হাম্বল (র) বর্ণনা করিয়াছেন যে, হযরত উবাই ইবন কা'ব (রা) বলেন £ 

‘একদা আমি মসজিদে অবস্থান করিতেছিলাম। এই সময়ে একটি লোক মসজিদে প্রবেশ 
করিল । লোকটি কুরআন মজীদের একটি অংশ বিশেষ উচ্চারণে তিলাওয়াত করিল যাহা 
আমার নিকট সঠিক বিবেচিত হইল না। অতঃপর আরেকটি লোক মসজিদে প্রবেশ করিল। 
লোকটি কুরআন মজীদের সেই অংশ অন্যরূপ উচ্চারণে তিলাওয়াত করিল । আমরা সকলে নবী 
করীম (সা)-এর দরবারে উপস্থিত হইলাম । আমি আরয করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! এই 
লোকটি কুরআন মজীদের একটি অংশ বিশেষ উচ্চারণে তিলাওয়াত করিয়াছে যাহা আমার 
নিকট সঠিক বিবেচিত হয় নাই। পক্ষান্তরে ওই লোকটি কুরআন মজ্রীদের সেই অংশটি 
অন্যরূপ উচ্চারণে তিলাওয়াত করিয়াছে । নবী করীম (সা) বলিলেন- তোমরা প্রত্যেকে নিজ 
নিজ উচ্চারণে উহা তিলাওয়াত করো । তাহারা নিজ নিজ উচ্চারণে উহা তিলাওয়াত করিল। 
নবী করীম (সা) বলিলেন- ‘তোমাদের সকলের তিলাওয়াতই সঠিক হইয়াছে ।" উক্ত মন্তব্য 
আমার নিকট ভারী বোধ হইল । আমি অমুসলিম থাকাকালেও এইরূপ (সন্দিপ্ধ) ছিলাম না। 
তিনি আমার অব্যবস্থিতচিত্ততা উপলব্ধি করিয়া আমার বক্ষে মৃদু চপেটাঘাত করিলেন । আমি 
ঘর্মাক্ত কলেবর হইয়া গেলাম । আমি যেন ভয়ে আল্লাহ্‌র (আকাশের) দিকে তাকাইতে 
লাগিলাম। তিনি বলিলেন- “হে উবাই! আল্লাহ্‌ তা'আলা আমার নিকট সংবাদ পাঠাইলেন- 
তুমি “একটি হরফ'-এ কুরআন মজীদ তিলাওয়াত করো । আমি আল্লাহ্‌ তা'আলার দরবারে 
আবেদন জানাইলাম-প্রভু হে! আমার উম্মতের জন্য সহজ করুন। ইহাতে আল্লাহ্‌ তাআলা 
আমার নিকট সংবাদ পাঠাইলেন- তুমি “দুইটি হরফ'-এ কুরআন মজীদ তিলাওয়াত করো । 
আমি আল্লাহ্‌ তা'আলার দরবারে আবেদন জানাইলাম- প্রভু হে! আমার উম্মতকে সুযোগ প্রদান 
করুন। ইহাতে আল্লাহ্‌ তা'আলা আমার নিকট সংবাদ পাঠাইলেন- তুমি “সাতটি হরফ'-এ 
প্রার্থনা গৃহীত হইবে । আমি আরয করিলাম- প্রভু হে! আমার উম্মতকে ক্ষমা করিয়া দিন! প্রভু 
হে! আমার উম্মতকে ক্ষমা করিয়া দিন!! তৃতীয় প্রার্থনাটি আমি সেই দিনের জন্য রাখিয়া 
দিলাম, যেদিন সকল মানুষ, এমনকি হযরত ইবরাহীম (আ)-ও আমার নিকট সাহায্য প্রার্থী 
হইবেন।” 

ইমাম মুসলিম রে) উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী ইসমাঈল ইব্ন খালিদের উর্ধ্বতন 
উপরোক্ত সনদাংশে এবং ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। হযরত উবাই ইবৃন 
কা'ব হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবূ লায়লা, ঈসা ইবৃন আবদুর রহমান 
ইব্‌ন আবু লায়লা, আবদুল্লাহ্‌ ইব্‌ন ঈসা ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন আবূ লায়লা, ইসমাঈল 
তে মুহাম্মদ ইব্‌ন ফুযায়েল, আবূ কুরায়ব ও ইমাম ইব্‌ন জারীর রে) বর্ণনা 

নত বোর আল্লাহ্‌ তা'আলা আমাকে “একটি হরফে’ কুরআন মজীদ 
তিলাওয়াত করিতে আদেশ করিলেন । আমি আরয করিলাম- প্রভু হে! আমার উম্মতের জন্য 
আসান করুন। আল্লাহ্‌ তা'আলা বলিলেন- তুমি উহ: “দুইটি হরফে" তিলাওয়াত করো । আমি 
আরয করিলাম- প্রভু হে! আমার উম্মতের জন্য সহজ করুন। উহাতে আল্লাহ্‌ তা“আলা 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ৬১ 


আমাকে জান্নাতের সাতটি দরওয়াজার সংখ্যার সহিত সঙ্গতি রাখিয়া ‘সাতটি হরফে' উহা 
তিলাওয়াত করিতে আদেশ করিলেন। প্রত্যেকটি হরফই ফলদায়ক ও যথেষ্ট ।' 

হযরত উবাই ইব্‌ন কা'ব রো) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা, 
_ উবায়দুল্লাহ্‌ ইব্‌ন উমর, হিশাম ইব্‌ন সা'দ, ইবৃন ওয়াহাব, ইউনুস ও ইমাম ইব্‌ন জারীর (র) 
বর্ণনা করিয়াছেন £ 

“হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) বলেন- একদা আমি একটি লোককে “সূরা নাহল'-এর 
একটি অংশ বিশেষ উচ্চারণে তিলাওয়াত করিতে শুনিলাম। উহা আমার উচ্চারণ হইতে পৃথক 
ছিল। আরেকটি লোককে ভিন্ন উচ্চারণে উহা তিলাওয়াত করিতে শুনিলাম। আমি উভয়কে 
লইয়া নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হইলাম । তাহার খেদমতে আরয করিলাম- হে 
আল্লাহ্‌র রাসূল! এই লোক দুইটিকে “সূরা নাহল'-এর একটি অংশ দুইটি পৃথক উচ্চারণে 
তিলাওয়াত করিতে শুনিলাম। “কে তোমাদিগকে ইহা শিখাইয়াছেন'- আমি তাহাদিগকে ইহা 
জিজ্ঞাসা করায় তাহারা বলিল, নবী করীম (সা) ইহা আমাদিগকে শিখাইয়াছেন। আমি 
তাহাদিগকে বলিলাম- আমি নিশ্চয় তোমাদিগকে নবী করীম (সা)-এর নিকট লইয়া যাইব। 
কারণ, নবী করীম (সা) আমাকে যে কিরাআাত শিখাইয়াছেন, তোমাদের কিরাআত উহা 
হইতে পৃথক । নবী করীম (সা) তাহাদের একজনকে বলিলেন- তুমি পড়ো তো। লোকটি 
পড়িল। নবী করীম (সা) বলিলেন- তোমার পড়া শুদ্ধ ও সঠিক হইয়াছে । অতঃপর অন্য 
লোকটিকে বলিলেন- তুমি পড়ো তো! লোকটি পড়িল। তিনি বলিলেন- তোমার পড়া শুদ্ধ ও 
সঠিক হইয়াছে। হযরত উবাই (রা) বলেন, ইহাতে আমার মনে শয়তান ওয়াসওয়াসা (সন্দেহ) 
আনিয়া দিল। আমার চেহারা লাল হইয়া গেল। নবী করীম (সা) আমার চেহারায় উহা দর্শন 
করিয়া আমার বক্ষে মৃদু চপেটাঘাত করিলেন । অতঃপর বলিলেন- ‘আয় আল্লাহ্‌! তুমি তাহার 
নিকট হইতে শয়তানকে দূর করিয়া দাও। হে উবাই! একদা আমার নিকট আমার প্রতিপালক 
প্রভুর পক্ষ হইতে জনৈক আগন্তুক আগমন করিয়া বলিলেন- আল্লাহ্‌ তা'আলা একটি মাত্র 
হরফে কুরআন মজীদ তিলাওয়াত করিতে আপনাকে আদেশ করিতেছেন । আমি আল্লাহ্‌ পাকের 
কাছে আরয করিলাম- প্রভু হে! আমার উম্মতকে আসান দান করুন। আগন্তুক দ্বিতীয়বার 
আমার নিকট আগমন করিয়া বলিলেন- আল্লাহ্‌ তা'আলা দুইটি হরফে কুরআন মজীদ 
তিলাওয়াত করিতে আপনাকে আদেশ করিতেছেন। আমি প্রার্থনা করিলাম-প্রভু হে! আমার 
উম্মতকে সুবিধা দান ককন। আগন্তুক তৃত'ঘশ্র আমার নিকট আগমন করিয়া তিনটি হরফে 
কুরআন মজীদ তিলাওয়াত করিবার আদেশ প্রদানের কথা বলিলেন । আমি পূর্বের ন্যায় আবেদন 
জানাইলাম। আগন্তুক চতুর্থবার আমার নিকট আগমন করিয়া বলিলেন- আল্লাহ্‌ তা'আলা 
সাতটি হরফে কুরআন মজীদ তিলাওয়াত করিতে আপনাকে আদেশ করিতেছেন। আর* 
প্রতিবারের আবেদনের পরিবর্তে আপনার একটি করিয়া প্রার্থনা মঞ্জুর হইবে । আমি বলিলাম- 
হে আমার প্রতিপালক! আমার উম্মতকে ক্ষমা করো। হে আমার প্রভু! আমার উম্মতকে ক্ষমা 
করো । তৃতীয়বারের প্রার্থনাটি আমি কিয়ামতের দিনে আমার উম্মতের শাফাআতের উদ্দেশ্যে 
রাখিয়া দিয়াছি।' উক্ত হাদীসের সনদ সহীহ। 

আমি (ইব্্‌ন কাছীর) বলিতেছি £ হযরত উবাই ইব্‌ন কাব (রা)-এর হৃদয়ে উদ্রিক্ত যে 
সন্দেহের উল্লেখ উপরে বর্ণিত হাদীসে রহিয়াছে, উহা দূর করিবার জন্যই নবী করীম (সা) 
(আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী) তাহাকে কুরআন মজীদের অংশবিশেষ তিলাওয়াত করিয়া 


Wwww.quraneralo.com 


Contents 


৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 
শুনাইয়াছিলেন। নবী করীম (সা)-এর উক্ত তিলাওয়াতের উদ্দেশ্য ছিল- নবী করীম (সা)-এর 
সত্যবাদিতা হযরত উবাই রো) অন্তরে বসাইয়া দেওয়া এবং উহা দ্বারা তাহার সন্দিহান মনের 
সন্দেহ রোগ বিদূরিত করা। এইরূপ সন্দেহ রোগের চিকিৎসার জন্য নবী করীম (সা)-এর প্রতি 
আল্লাহ্‌ তা'আলা সূরা বারিনোহ নাফিল করিয়াছেন উহাতে নিলোজ আয়াত অস্ততুজ হিযাছে॥ 
- 8০ SU 3১4০18০1982 011 ১৯ ০৯০ 

‘এইরূপ রাসূল যিনি পবিত্র সূরাসমূহ তিলাওয়াত করিয়া শুনান যাহাতে দৃঢ় যুক্তিভিত্তিক 
নীতিমালা ও আদেশ-নিষেধ রহিয়াছে ।' 

নবী করীম (সা) এইরূপে হযরত উমর (রা)-কে “সূরা ফাতহ’ তিলাওয়াত করিয়া 
শুনাইয়াছিলেন। হুদায়বিয়াহ হইতে নবী করীম (সা)-এর প্রত্যাবর্তনের পথে উপরোক্ত সূরা 
নাযিল হইয়াছিল । ইতিপূর্বে (হুদায়বিয়ার চুক্তি সম্পাদিত হইবার কালে) হযরত উমর (রা) 
নবী করীম সো) ও হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর প্রতি একাধিক প্রশ্ন উত্থাপন 
করিয়াছিলেন। হযরত উমর (রা)-এর অব্যবস্থচিত্ততা দূর করিবার উদ্দেশ্যেই নবী করীম (সো) 
তাহাকে উক্ত সূরা তিলাওয়াত করিয়া শুনাইয়াছিলেন। উক্ত সূরায় সুসংবাদ পূর্ণ নিম্নোক্ত আয়াত 
অন্তর্ভুক্ত রহিয়াছে ৪ 
5111 1050 0০৯ আদিল চাস উ৭15 0১০ ৮০০ এ Go 

ডি 

‘আল্লাহ্‌ নিশ্চয় তাহার রাসূলের স্বপ্নকে সন্দেহাতীত রূপে বাস্তবায়িত করিয়া দেখাইবেন। 
তোমরা ইনশা আল্লাহ্‌ ভীতি মুক্ত হইয়া মসজিদে হারামে নিশ্চিতরূপে প্রবেশ করিবে) 

হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে ইবৃন আবূ লায়লা, মুজাহিদ, 
হাকাম, শু“বা, মুহাম্মদ ইব্‌ন জা“ফর, মুহাম্মদ ইব্‌ন মুছান্না ও ইমাম ইব্‌ন জারীর (র) বর্ণনা 
করিয়াছেন ঃ 


‘একদা নবী করীম (সা) বনু গিফার গোত্রের জলাশয়ের নিকট অবস্থান করিতেছিলেন। 
এই সময়ে হযরত জিবরাঈল (আ) তাহার নিকট উপস্থিত হইয়া বলিলেন- আল্লাহ্‌ তা'আলা 
আপনাকে আদেশ করিতেছেন যে, আপনি স্বীয় উম্মতকে একটি হরফে কুরআন মজীদ 
শিখাইবেন। নবী করীম (সা) বলিলেন- আমি আল্লাহ্‌ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা 
করিতেছি । আমার উন্মত উহা করিতে সমর্থ হইবে না। হযরত জিবরাঈল (আ) দ্বিতীয়বার 
তাহার নিকট আসিয়া বলিলেন- আল্লাহ্‌ তা'আলা আপনাকে আদেশ করিতেছেন যে, আপনি 
স্বীয় উম্মতকে দুইটি হরফে কুরআন মজীদ শিখাইবেন। নবী করীম (সা) বলিলেন- আমি 
আল্লাহ্‌ তা'আলার নিকট মুক্তি প্রার্থনা করিতেছি। আমার উম্মত উহা করিতে সমর্থ হইবে না। . 
হযরত জিবরাঈল (আ) তৃতীয়বার তাহার নিকট আসিয়া বলিলেন- আল্লাহ্‌ তা'আলা আপনাকে 
আদেশ করিতেছেন যে, আপনি স্বীয় উম্মতকে তিনটি হরফে কুরআন মজীদ শিখাইবেন। নবী 
‘করীম (সা) বলিলেন- আমি আল্লাহ্‌ তা'আলার নিকট নাজাত প্রার্থনা করিতেছি। আমার উন্মত 
উহা করিতে সমর্থ হইবে না। হযরত জিবরাঈল (আ) চতুর্থবার তাহার নিকট আসিয়া 
বলিলেন- আল্লাহ্‌ তা'আলা আপনাকে আদেশ করিতেছেন যে, আপনি স্বীয় উম্মতকে সাতটি 
হরফে কুরআন মজীদ শিখাইবেন। তাহারা সাতটি হরফের যে কোন হরফে কুরআন মজীদ 
তিলাওয়াত করিলেই তাহাদের তিলাওয়াত সহীহ হইবে ৷' 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ৬৩ 


ইমাম মুসলিম, ইমাম আবূ দাউদ এবং ইমাম নাসায়ীও উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী 
শু'বা হইতে উর্ধ্বতন উপরোক্ত সনদাংশে এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 
ইমাম আবূ দাউদ কর্তৃক হযরত উবাই ইব্‌ন কা'ব হইতে বর্ণিত একটি রিওয়ায়েতে এইরূপ 
' বর্ণিত হইয়াছে ঃ 

“নবী করীম (সা) বলেন যে, একদা আমাকে কুরআন মজীদ শিক্ষা দেওয়া হইল । অতঃপর 
আমাকে প্রশ্ন করা হইল, এক হরফে অথবা দুই হরফে? আমার সাহত অবস্থানকারী ফেরেশতা 
আমাকে শিখাইয়া দিলেন- আপনি বলুন, দুই হরফে । অতঃপর আমাকে প্রশ্ন করা হইল, দুই 
হরফে অথবা তিন হরফে? আমার সহচর ফেরেশতা আমাকে শিখাইয়া দিলেন- আপনি বলুন, 
তিন হরফে । এইরূপে তিনি (প্রশ্নকর্তা ফেরেশতা) সাত হরফ পর্যন্ত পৌছিলেন। অতঃপর তিনি 
বলিলেন- “উহার প্রত্যেকটি হরফই আরোগ্যদাতা ও যথেষ্ট । যেমন যদি আপনি বলেন ঃ 
(১৩৯ 1১১০ (০১45 ২০ (তিনি শ্রোতা, জ্ঞাতা, পরাক্রমশালী ও প্রজ্ঞাময়) অর্থাৎ যদি 
আপনার তিলাওয়াতে অর্থগত ভ্রান্তি না আসে, অন্য কথায় যদি না আযাব সম্পর্কিত আয়াতকে 
রহমত সম্পর্কিত আয়াতের সহিত অথবা রহমত সম্পর্কিত আয়াতকে আযাব সম্পর্কিত 

আয়াতের সহিত মিলাইয়া তাল গোল পাকাইয়া দেন (তাহা হইলে সকল হরফই ঠিক)।' 
ছাবিত ইব্‌ন কাসিম (র) হযরত আবু হুরায়রা (রা) হইতে স্বয়ং নবী করীম (সা)-এর 
উপরোক্তরূপ বাণী এবং হযরত ইবৃন মাসউদ (রা)-এর অনুরূপ উক্তি বর্ণনা করিয়াছেন। 

হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে আবু যর, আসিম, যায়দাহ, হুসায়ন 
ইব্‌ন আলী জা'ফী ও ইমাম আহমদ (র) বর্ণনা করিয়াছেন ৪ 

'আহজারুল মারআ' নামক স্থানে হযরত জিবরাঈল (আ)-এর সহিত নবী করীম 
(সা)-এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হইল। নবী করীম (সা) তাহাকে বলিলেন- আমি নিরক্ষর 
উম্মতের নিকট প্রেরিত হইয়াছি। তাহাদের মধ্যে গোলাম, কিশোর ও অতিশয় বৃদ্ধ নর-নারী 
রহিয়াছে। ইহাতে হযরত জিবরাঈল (আ) বলিলেন- “তাহাদিগকে সাতটি “হরফ'-এ কুরআন 
মজীদ তিলাওয়াত করিতে আদেশ দিন।' ইমাম তিরমিযী (র) উহা হযরত হুযায়ফা (রা) 
হইতে ধারাবাহিকভাবে আবূ যর, আসিম ইব্‌ন আবূ নাজম প্রমুখ রাবীর সনদে বর্ণনা 
করিয়াছেন। আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 

ইমাম আহমদ উহা প্রায় উপরোক্ত অর্থ হযরত হুযায়ফা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ 
যর, আসিম, হঃম্মাদ ও' খালিদ হইতে বর্ণনা করিয়াছেন। এই বর্ণনায় ইহাও বলা হইয়াছে, 
‘নিশ্চয়ই কুরআন সাত হরফে অবতীর্ণ হইয়াছে।' হযরত হ্যায়ফা (রা) হইতে ধারাবাহিকভাবে 
“রবী ইব্ন খারাশ, ইবরাহীম ইবৃন মুহাজির, সুফিয়ান, ওয়াকী', আবদুর রহমান ও ইমাম 
আহমদ রে) বর্ণনা কয়াছেন ঃ 

‘একদা আহ্জারুল মারআ নামক স্থানে হযরত জিবরাঈল (আ)-এর সহিত নবী করীম 
(সা)-এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। উহাতে হযরত জিবরাঈল (আ) নবী করীম (সা)-কে 
বলেন- আপনার উম্মত কুরআন মজীদকে “সাতটি হরফে’ তিলাওয়াত করিতে পারিবে । যে 
ব্যক্তি যে ‘হরফে’ উহা তিলাওয়াত করিতে পারে, সে যেন. উহা সেই “হরফেই' তিলাওয়াত 
করে। উহা যেন সে পরিত্যাগ না করে।' উপরোক্ত সনদের আবদুর রহমান নামক রাবীর 
বর্ণনায় উহা এইরূপে বর্ণিত হইয়াছে ৪ “হযরত জিবরাঈল (আ) বলিলেন- আপনার উম্মতের 
মধ্যে দুর্বল ব্যক্তি রহিয়াছে । কোন ব্যক্তি নির্দিষ্ট কোন ‘হরফে' (কুরআন মজীদ) তিলাওয়াত 


Wwww.quraneralo.com 


Contents 


৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিলে সে যেন উহাতে বীতস্পৃহ হইয়া উহা পরিত্যাগ না করে।' উক্ত সনদ সহীহ । তবে 
সিহাহ সিত্তাহ সংকলকগণ উপরোক্ত সনদে উহা বর্ণনা করেন নাই। 

হযরত সুলায়মান ইব্‌ন সর্দ হইতে ধারাবাহিকভাবে আবু ইসহাক, শরীক, ইসমাঈল 
ইব্‌ন মূসা, সুদ্দী ও ইমাম ইব্‌ন জারীর (র) বর্ণনা করিয়াছেন 8 ' 

নবী করীম (সা) বলেন- একদা আমার নিকট দুইজন ফেরেশতা আগমন করিলেন। 
তাহাদের একজন আমাকে বলিলেন, আপনি পড়ুন । অন্যজন প্রশ্ন করিলেন- কয়টি হরফে? 
প্রথমজন বলিলেন- একটি হরফে দ্বিতীয়জন বলিলেন- তাহার জন্য বৃদ্ধি করুন। এইরূপে 
তিনি সাতটি হরফ পর্যন্ত পৌছিলেন। 

সুলায়মান ইব্‌ন সর্দ হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক, আওয়াম ইবৃন হাওশাব, 
ইসহাক আযরাক, আবদুর রহমান ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন সালাম ও 'ইমাম নাসায়ী তাহার 
'আল-ইয়াওম-ওয়াল্লাইল' নামক পুস্তকে বর্ণনা করিয়াছেন ঃ | 

সুলায়মান ইবৃন সর্দ বলেন- “একদা হযরত উবাই ইব্‌ন কা'ব দুইজন লোককে লইয়া 
নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হইলেন। তাহাদের একজনের কিরাআত অন্যজনের 
কিরআত হইতে পৃথক ছিল।' অতঃপর রাবী ইতিপূর্বে বর্ণিত হাদীসের ঘটনাটি বর্ণনা 
আবু ইসহাক, আওয়াম ও ইয়াধীদ ইব্‌ন হারনের সনদে বর্ণনা করিয়াছেন । হযরত উবাই ইব্‌ন 
কা'ব রো) হইতে ধারাবাহিকভাবে সুলায়মান ইব্‌ন সর্দ, জনৈক" আবদী (ইবৃন জারীর তাহার 
নাম ভুলিয়া গিয়াছেন), আবূ ইসহাক, ইসরাঈল, ইয়াহিয়া ইব্‌ন আদম, আবু কুরায়েব ও 
ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ৪ 

‘হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) বলেন- একদা আমি মসজিদে গিয়া একটি লোককে 
কুরআন মজীদ তিলাওয়াত করিতে শুনিলাম। আমি তাহাকে প্রশ্ন করিলাম- তোমাকে কে 
এরূপ তিলাওয়াত শিখাইয়াছেন? লোকটি বলিল- নবী করীম (সা)। আমি তাহাকে নবী করীম 
(সা)-এর নিকট লইয়া গিয়া আরয করিলাম- হে আল্লাহ্‌র রাসূল! এই লোকটিকে কুরআন 
মজীদ তিলাওয়াত করিতে বলুন। লোকটি (নবী করীম (সা)-এর নির্দেশে) কুরআন মজীদ . 
তিলাওয়াত করিল। নবী করীম (সা) বলিলেন- “তুমি শুদ্ধ পড়া পড়িয়াছ।' আমি আরয 
করিলাম- হে আল্লাহ্‌র রাসূল । আপনি যে উহা আমাকে এইরূপে পড়াইয়াছেন। নবী করীম 
(সা) বলিলেন- “তুমিও শুদ্ধ পড়িয়াছ, শুদ্ধ পড়িয়াছ এবং শুদ্ধ পড়িয়াছ।” অতঃপর তিনি আমার 
বুকে মৃদু চপেটাঘাত করিয়া বলিলেন- “আয় আল্লাহ্‌! তুমি উবাইর অন্তর হইতে সন্দেহ দূর 
করিয়া দাও।” আমি ঘর্মাক্ত কলেবর হইয়া গেলাম। ভয়ে আমার পেট ফুলিয়া উঠিল । অতঃপর 
নবী করীম (সা) বলিলেন- 'একদা দুইজন ফেরেশতা আমার নিকট আসিলেন। তাহাদের 
একজন আমাকে বলিলেন, আপনি ‘এক হরফে" কুরআন মজীদ তিলাওয়াত করুন। অন্যজন 
বলিলেন- তাহার জন্যে ‘হরফ’ সংখ্যা বৃদ্ধি করুন। আমি বলিলাম- আমার জন্যে 'হরফের' 
সংখ্যা বৃদ্ধি করুন। প্রথমজন বলিলেন- উহা “দুই হরফে’ তিলাওয়াত করুন। এইরূপে তিনি 
‘সাত হরফ’ পর্যন্ত পৌছিলেন এবং (আমাকে) বলিলেন- উহা “সাত হরফে" তিলাওয়াত করুন। 

নবী করীম (সা) হইতে ধারাবাহিকভাবে হযরত উবাই ইবৃন কা'ব, সুলায়মান ইব্‌ন সর্দ, 
সাতীর আবদী, আবূ ইসহাক, ইসরাঈল, হাজ্জাজ ও আবু উবায়দ উহা প্রায় অনুরূপ অর্থে বর্ণনা 
করিয়াছেন। হযরত উবাই ইব্‌ন কা'ব হইতে ধারাবাহিকভাবে সুলায়মান ইবৃন সর্দ, ইয়াহিয়া 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ৬৫ 


ইব্‌ন ইয়া*মার কাতাদাহ, হুমাম, ওয়ালীদি তায়ালেসী ও ইমাম আবূ দাউদ (র)-ও উক্ত হাদীস 
অনুরূপ অর্থে বর্ণনা করিয়াছেন । অতএব দেখা যাইতেছে, উক্ত হাদীস প্রয় ক্ষেত্রেই হযরত 
উবাই ইব্‌ন কা'ব হইতে বর্ণিত হইয়াছে। বর্ণনা দ্বারা মনে হয়, সুলায়মান ইবৃন সর্দ খুযাঈ 


' উহার সাক্ষী । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 


হযরত আবু বুকরাহ (রা) হইতে ধারাবাহিকভাবে তদীয় পুত্র আবদুর রহমান, আলী ইব্‌ন 
যায়দ, হাম্মাদ ইব্‌ন সালমাহ, আবদুর রহমান ইব্‌ন মাহদী ও ইমাম আহমদ (র) বর্ণনা 
করিয়াছেন $ 

‘নবী করীম (সা) বলেন যে, একদা হযরত জিবরাঈল (আ) ও হযরত মীকাঈল (আ) 
আর্মার নিকট আসিলেন। হযরত জিবরাইল বলিলেন- আপনি একটি মাত্র হরফে কুরআন 
মজীদ তিলাওয়াত করিবেন। ইহাতে হযরত মীকাঈল (আমাকে) বলিলেন- তাহাকে হেরফের 
সংখ্যা) বৃদ্ধি করিতে বলুন। হযরত জিবরাঈল বলিলেন- ‘আপনি কুরআন মজীদকে “সাতটি 
হরফে' তিলাওয়াত করিতে পারিবেন । উহার প্রত্যেকটি আরোগ্যদাতা ও যথেষ্ট । এই অনুমতি 
ততক্ষণ রহিয়াছে যতক্ষণ না আপনি রহমতের আয়াতকে আযাবের আয়াতের সহিত মিলাইয়া 
তালগোল পাকাইয়া না দেন!’ 

ইমাম ইবৃন জারীরও উক্ত হাদীস উপরোক্ত রাবী হাম্মাদ ইবৃন সালমাহ হইতে উপরোক্ত 
উর্ধ্বতন সনদাংশে এবং হাম্মাদ ইব্‌ন সালমাহ হইতে ধারাবাহিকভাবে যায়দ ইব্‌ন খাব্বাব ও 
আবু কুরায়েব এই অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। তবে তিনি উহার শেষাংশে নিম্নোক্ত 
অতিরিক্ত বর্ণনাটি সংযোজন করিয়াছেন $ ‘হযরত জিবরাঈল (আ) বলিলেন- যেমন আপনি 
বলিয়া থাকেন- 2৯ (তুমি আসো) কিংবা ৮ (তুমি আসো)।" 

হযরত সামুরাহ (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, কাতাদাহ, হাম্মাদ ইব্‌ন সালমা, 
বাহায, আফ্ফান ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন £ 

নবী করীম (সা) বলিয়াছেন- কুরআন মজীদ “সাতটি হরফে’ নাযিল হইয়াছে। উক্ত 
হাদীসের সনদ সহীহ । তবে সিহাহ সিস্তার সংকলক মুহাদ্দিসগণ উহা উপরোক্ত সনদে বর্ণনা 
করেন নাই। 

হযরত আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সালমা, আবূ হাযিম, আনাস ইব্‌ন 
ইয়া ও ইমাম আহমদ বর্ণনা করিয়ছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন- ‘কুরআন মজীদ 
সাতটি হরফে নাযিল হইয়াছে, কুরআন মজীদ সম্পর্ক সন্দেহ করা কুফর । নবী করীম (সা) 
ইহা তিনবার উচ্চারণ করিলেন। উহার যতটুকু তোমরা জানিতে পারো, ততটুকুর উপর আমল 
কর। আর উহার যতটুকু তোমরা জানিতে না পার, ততটুকু আলিমের নিকট লইয়া যাও (এবং 
তাহার নিকট হইতে উহা জানিয়া লও) ৷' ইমাম নাসায়ী উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী আবু 
যুমরাহ আনাস ইবৃন ইয়া হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং আনাস ইব্‌ন ইয়া হইতে 
কুতাইবার অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। উন্মে আইন্উব হইতে ধারাবাহিকভাবে আবৃ 
ইয়ামীদ, তৎপুত্র উবায়দুল্লাহ্‌, সুফিয়ান ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ৪ 

নবী করীম (সা) বলিয়াছেন- কুরআন মজীদ “সাতটি হরফে’ নাযিল হইয়াছে। উহার যে 
কোন হরফে তুমি উহা পড়িলেই চলিবে । উক্ত হাদীসের সনদ সহীহ । তবে সিহাহ সিত্তার কোন 
. সংকলক উহা উপরোক্ত সনদে বর্ণনা করেন নাই। 
কাছীর (১ম খণ্ড)__৯ 


Wwww.quraneralo.com 


Contents 


৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত আবু জুহাম আনসারী হইতে ধারাবাহিকভাবে খাযরামীর মুক্তদাস মুসলিম ইব্‌ন 
সাঈদ (এখানে অন্যেরা “বিশর ইবৃন সাঈদ’ নাম উল্লেখ করিয়াছেন), ইয়াধীদ ইব্ন খাসীফাহ, 
ইসমাঈল ইব্‌ন জাফর ও আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ 
ৃ ‘একদা দুইটি লোকের মধ্যে কুরআন মজীদের একটি আয়াতের বিষয় লইয়া মতভেদ 
দেখা দিল। তাহাদের প্রত্যেকেরই দাবী ছিল- নবী করীম (সা) তাহাকে উহা এইরূপ 
শিখাইয়াছেন। তাহারা উভয়ে নবী করীম (সা)-এর নিকট আগমন করিল । নবী করীম (সা) 
বলিলেন- ‘এই কুরআন মজীদ নিশ্চয় সাতটি হরফে নাযিল হইয়াছে । তোমরা উহা লইয়া 
ঝগড়া করিও না। কারণ, উহা লইয়া ঝগড়া করা কুফর ।' 

আবু উবায়দ উহা উপরোক্তরূপে রাবীর নামে সন্দেহের সহিত বর্ণনা করিয়াছেন। ইমাম 
আহমদ অবশ্য উহা রাবীর নামে কোনরূপ সন্দেহ ব্যতিরেকে বর্ণনা করিয়াছেন। তৎকর্তৃক 
উল্লেখিত রাবীর নামই সহীহ। ইমাম আহমদ কর্তৃক বর্ণিত হাদীসটি এই ৪ হযরত আবু যুহাম 
(রা) হইতে ধারাবাহিকভাবে বাসার ইব্‌ন সাঈদ (আবূ উবায়দ এই স্থলে সন্দেহবশত “মুসলিম 
ইব্‌ন সাঈদ' নামটি উল্লেখ করিয়াছেন), ইয়াধীদ ইব্‌ন খাসীফাহ, সুলাইমান ইব্‌ন বিলাল, আবু 
সালমাহ খুযাঈ ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ঃ 

‘একদা দুইটি লোক কুরআন মজীদের একটি আয়াত লইয়া মতানৈক্যে পতিত হইল। 
তাহাদের একজন বলিল- আমি এই আয়াত এইরূপে নবী করীম (সা)-এর নিকট হইতে 
শিখিয়াছি। অন্যজন বলিল- আমি উহা এইরূপে নবী করীম (সা) নিকট হইতে শিখিয়াছি। 
অতঃপর তাহারা তৎসম্বন্ধে নবী করীম (সা)-এর নিকট জিজ্ঞাসা করিল। তিনি বলিলেন- 
কুরআন মজীদ “সাতটি হরফে’ নাযিল হইয়াছে । অতএব তোমরা কুরআন মজীদ লইয়া ঝগড়া 
করিও না। কুরআন মজীদ লইয়া ঝগড়া করা কুফর। উক্ত হাদীসের সনদও সহীহ । তবে সিহাহ 
সিত্তার সংকলকগণ উহা উপরোক্ত সনদে বর্ণনা করেন নাই। 

হযরত আমর ইবৃন “আসের মুক্তিপ্রাপ্ত দাস আবূ কায়স (রা) হইতে ধারাবাহিকভাবে 
সালেহ ও আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ 

‘একদা জনৈক ব্যক্তি কুরআন মজীদের একটি আয়াত তিলাওয়াত করিলে হযরত আমর 
ইব্‌ন আস (রো) বলিলেন, উহা এইরূপ হইবে । তিনি যে কিরাআতকে শুদ্ধ বলিলেন, তাহা 
উক্ত ব্যক্তির কিরাআত হইতে পৃথক ছিল। লোকটি বলিল, নবী করীম (সা) উহা আমাকে 
এইরূপেই শিখাইয়াছেন। ইহাতে তাহারা উভয়ে নবী করীম (সা)-এর দরবারে উপস্থিত হইয়া 
তাহাদের মতভেদের বিষয়টি উল্লেখ করিলেন নবী করীম (সা) বলিলেন- এই কুরআন মজীদ 
নিশ্চয় সাতটি হরফে নাযিল হইয়াছে। উহার যে কোন হরফেই তোমরা উহাকে পড়, 
তোমাদের পড়া শুদ্ধ হইবে। তোমরা কুরআন মজীদ লইয়া ঝগড়া করিও না । কারণ, কুরআন 
মজীদ লইয়া ঝগড়া করা কুফর ।' 
আবু কায়স হইতে ধারাবাহিকভাবে বাসার ইব্‌ন সাঈদ, ইয়াধীদ ইবৃন আবদুল্লাহ্‌ ইবৃন 
 উসামাহ ইব্‌ন হাদী, আবদুল্লাহ্‌ ইব্‌ন জাফর ইবৃন আবদুর রহমান ইবৃন মিসওয়ার ইব্‌ন 
মাখরামাহ, আবু সালমা খুযাঈ এবং ইমাম আহমদও উহা প্রায় অনুরূপ অর্থে বর্ণনা 
করিয়াছেন । উক্ত সনদও সহীহ । : 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ঃ ফাযায়েলুল কুবআন ৬৭ 


হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে "ধারাবাহিকভাবে আবূ সালমা ইব্‌ন আবদুর রহমান, 
সালমা, ইব্‌ন আবু সালমা ইব্‌ন আবদুর রহমান, ওকায়েল ইব্‌ন খালিদ, হায়াত ইব্‌ন শুরায়হ, 
. ইব্‌ন ওহাব, ইউনুস ইবৃন আবদুল আ'লা ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ঃ 

‘নবী করীম (সা) বলিয়াছেন, পূর্ববর্তী আসমানী কিতাব মাত্র একটি বিষয়ে ৮: ০) 
(১৯1১ ও মাত্র একটি হরফে (২৯ ১১৯৯ ৩০) নাযিল হইত; কিন্তু কুরআন মজীদ সাতটি 
বিষয়ে সাতটি হরফে নাযিল হইয়াছে। উক্ত সাতটি বিষয় (১1) হইতেছে £ (১) সতর্ক বাণী; 
(২) আদেশসুচক বাণী; (৩) হালাল; (8) হারাম; (৫) নির্দিষ্টার্থক বাণী; (৬) অনিদিষ্টার্থক 
বাণী ও (৭) দৃষ্টাত্তসূচক বাণী । তোমরা উহাতে বর্ণিত হালালকে হালাল এবং হারামকে হারাম 
বানাইবে। তোমাদের প্রতি যে আদেশ প্রদান করা হইয়াছে, উহা পালন করিবে । তোমাদিগকে 
যাহা করিতে নিষেধ করা হইয়াছে, তাহা হইতে বিরত থাকিবে । উহাতে বর্ণিত 
দ্বারা উপদেশ গ্রহণ করিবে । উহার নিরদিষ্টার্থক বাণী মানিয়া চলিবে এবং উহার অনিদিষ্টার্থক 
বাণীর প্রতি ঈমান আনিবে। আর বলিবে- “আমরা উহার প্রতি ঈমান আনিলাম । উহার সমুদয় 
আয়াতই আমাদের প্রতিপালক প্রভুর পক্ষ হইতে আসিয়াছে।' অতঃপর ইমাম ইব্‌ন জারীর 
মুহারেবী ও আবু কুরায়বের সূত্রে হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর নিজস্ব উক্তি হিসাবে বর্ণনা 
করিয়াছেন। উহা স্বয়ং নবী করীম (সা)-এর বাণী না হইয়া হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর 
নিজস্ব উক্তি হওয়াই অধিকতর যুক্তিসঙ্গত। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 

মুহাদ্দিস আবূ উবায়দ বলেন- বিপুল সংখ্যক হাদীসে বর্ণিত হইয়াছে যে, কুরআন মজীদ 
‘সাতটি হরফে" নাযিল হইয়ছে। কিন্তু নিম্নোক্ত হাদীসে সাতটি হরফের পরিবর্তে ভিন্ন সংখ্যক 
'হরফ'ও উল্লেখিত হইয়াছে। হযরত সামুরাহ ইব্‌ন জুনদুব হইতে ধারাবাহিকভাবে হাসান, 
কাতাদাহ,হাম্মাদ ইবৃন সালমা ও আফ্ফান আমার (আবু উবায়দের) নিকট বর্ণনা করিয়াছেন ঃ 

“নবী করীম (সা) বলিয়াছেন- কুরআন মজীদ সাতটি হরফে নাযিল হইয়াছে । আবূ উবায়দ 
বলেন- সাতটি হরফই সঠিক বলিয়া আমি মনে করি। কারণ, উহাই বিপুল সংখ্যক 
রিওয়ায়েতে উল্লেখিত হইয়াছে । এ কথার তাৎপর্য ইহা নহে যে, কুরআন মজীদের নিদিষ্ট 
একটি শব্দকে সাত প্রকারের উচ্চারণে তিলাওয়াত করা যায়। প্রকৃতপক্ষে কুরআন মজীদে 
সর্বসাকুল্যে মোট সাতটি গোত্রের ভাষা সন্নিবেশিত রহিয়াছে। উহার কোন শব্দের উচ্চারণ 
হয়তো একটি গোত্রের উচ্চারণ হইতে গৃহীত হইয়াছে। আবার অন্য কোন শব্দের উচ্চারণ 
হয়তো অন্য এক গোত্রের উচ্চারণ হইতে গৃহীত হইয়াছে। আবার অন্য কোন শব্দের উচ্চারণ 
হয়তো অন্য এক গোত্রের উচ্চারণ হইতে গৃহীত হইয়াছে। এইরূপে মোট সাতটি গোত্রের 
উচ্চারণ হইতে উহার শব্দ সন্তারের উচ্চারণ গৃহীত হইয়াছে। উক্ত সৌভাগ্যে যে সকল গোত্র 
সৌভাগ্যমণ্ডিত হইয়াছে, তাহাদের সকলের সৌভাগ্য আবার সমান নহে; বরং এই সৌভাগ্যে 
এক গোত্র আরেক গোত্রকে ছাড়াইয়া গিয়াছে। অর্থাৎ এক গোত্র হইতে অন্য গোত্র অপেক্ষা 
অধিকতর সংখ্যক উচ্চারণ গৃহীত হইয়াছে। শীঘ্রই বর্ণিতব্য বিপুল সংখ্যক হাদীসে উহা 
বিশদরূপে বর্ণিত হইয়াছে। 

মুহাদ্দিস আবূ উবায়দ আরও বলেন- হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে 
আবূ সালেহ ও কালবী বর্ণনা করিয়াছেন £ কুরআন মজীদ সাতটি ভাষা-রীতিতে নাযিল 
হইয়াছে। উহার পাচটি হইতেছে- হাওয়াযেন (১১1৩৯) গোত্রের অন্তর্গত আল-আজার 


Wwww.quraneralo.com 


Contents 


৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


(১২৮11) শাখা গোত্রের ভাষারীতি ।' আবু উবায়দ বলেন- আল আজার শাখা গোত্রের চারিটি 
উপগোত্র বা উপশাখা রহিয়াছে । উহা হইতেছে £ (১) বনু আসআদ ইব্‌ন বকর (২, 19 


8 ENO ET a 
(3১১০ 21 (8) ছাকীফ ( 3৪১ ) (৫) তামীম গোত্রের অধস্তন পুরুষ বনু দারম +) 
(১১1১) 


আবূ আমা ইব্‌ন আ'লা মন্তব্য করিয়াছেন 'জরবদের মধ্য নিও ভাষার কথী বলে 
হাওয়াষেন গোত্রের উর্ধ্বতন অংশ ।' উক্ত অংশই আল-আজার নামে অভিহিত হইয়াছে। হযরত 
উমর (রা)-এর উক্তি এই প্রসঙ্গে উল্লেখযোগ্য । তিনি বলিয়াছিলেন- “কুরআন মজীদের 
সংকলনে কুরায়শ এবং ছাকীফ গোত্রের লোক ভিন্ন অন্য কেহ যেন উচ্চারণ বলিয়া না দেয় ৷” 
ইমাম ইব্‌ন জারীর বলেন- 'ঘষ্ঠ ও সপ্তম ভাষারীতি হইতেছে (৬) কুরায়েশের ভাষারীতি এবং 
(৭) খুযাআহ গোত্রের ভাষারীতি ৷ উক্ত রিওয়ায়েত হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে কাতাদাহ 
বর্ণনা করিয়াছেন। তবে হযরত ইবৃন আব্বাস (রা)-এর সহিত কাতাদাহর সাক্ষাৎ লাভ ঘটে 
নাই। 
রহমান, হাশীম ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন যে, রাবী উবায়দুল্লাহ্‌ বলেন- হযরত 
ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট কুরআন মজীদের কোন আয়াতের অর্থ বা ব্যাখ্যা জিজ্ঞাসা করা 
হইলে তিনি উহার অর্থ বা ব্যাখ্যা প্রদানপূর্বক স্বীয় সমর্থনে আরব কবিদের কবিতা উদ্ধৃত 
করিতেন। সাঈদ অথবা মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে আবু বিশ্র, হাশীম ও ইমাম আবু 
উবায়দ বর্ণনা করিয়াছেন £ হযরত ইব্‌ন আব্বাস (রা) কুরআন মজীদের 7... (94411 
আয়াতের অন্তর্গত 5 ও শব্দের অর্থ করিয়াছেন ₹.২ (সে একত্রিত করিয়াছে) প্রাণির 
তিনি নিম্নোক্ত কবিতা চরণটি উদ্ধৃত করিয়াছেন ঃ 
GL 422 ৬1 0১845] ৩৪ 

অর্থাৎ চালক পাইলে তাহারা একত্রিত হইত ৷ উল্লেখ্য, 5৪ ও $51 এই উভয় শব্দ 
একই ধাতু ও - ১. ও হইতে উদ্ভূত হইয়াছে। 

ইকরামা হইতে ধারাবাহিকভাবে হেসীন, হাশীম ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন ঃ 
হযরত ইবৃন আব্বাস (রা) ১১৯... (৯13৮3 আয়াতের অন্তর্ভুক্ত ১১৯।...|| শব্দের অর্থ 
করিয়াছেন_ ১১১3] স্থলভাগ । প্রমাণস্করূপ তিনি কৰি উমাইয়া ইব্‌ন আবু সলতের নিম্নোক্ত 
কবিতা চরণটি উদ্ধৃত করিয়াছেন ৪ 

৯১১৮১৯১১২৭৭ 7৯55৩ 
“তাহাদের নিকট সমুদ্রের গোশত এবং স্থলভাগের গোশত উভয়ই রহিয়াছে ।১ 


১. এখানে উল্লেখিত কবিতা চরণটি এক্ষেত্রে প্রযোজ্য নহে। _,১৯1| ০৮..| নামক অভিধানে এইস্থলে নিম্নোক্ত 
কিৰিতাচরণ দুইটি হযরত ইবুন আব্বাস রো) কর্তৃক উদ্ধৃত বলিয়া দাবী করা হইয়াছে ঃ 


(5৫ 1021 ও ৬৪৪ 0৬7 ১৯৫১ 5০৯৮০ ৯ iy 
‘তথায় স্থলভাগ ও জলভাগ উভয় স্থানের গোশত রহিয়াছে । আর তাহারা যাহা বলে, তাহা অটুট থাকে !' 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ৬৯ 


ইবরাহীম ইব্‌ন মুহাজির হইতে ধারাবাহিকভাবে সুফিয়ান ইয়াহিয়! ইব্‌ন সাঈদ ও ইমাম 
আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ হযরত ইব্‌ন আব্বাস রো) বলেন- আমি কুরআন মজীদের 
৯৯919 ৩০১০০ ১৮৪ এই অংশের অর্থ জানিতাম না। একদা দুইজন বেদুঈন একটি 
কৃপকে কেন্দ্র করিয়া ঝগড়া করিতেছিল। তাহাদের একজন আকেরজনকে বলিল- | 
514551 0১-65১৮ আমিই উহাকে সর্বপ্রথম নির্মাণ করিয়াছি; আমিই উহার গোড়া 
পত্তন করিয়াছি । (তাহার শব্দ প্রয়োগে হযরত ইব্‌ন আব্বাস (রা) উপরোক্ত শব্দের অর্থ 
জানিতে পারিলেন ।) উক্ত রিওয়ায়েতের সনদও সহীহ । ূ 

উপরে বর্ণিত রিওয়ায়েতসমূহের কোন কোন রিওয়ায়েত বর্ণনা করিবার পর ইমাম আবূ 
জাফর ইব্‌ন জারীর তাবারী (র) বলেন- “ইহা প্রমাণিত সত্য যে, কুরআন মজীদ আরবের 
সকল গোত্রের ভাষায় নাযিল হয় নাই; বরং উহা সংখ্যা সাতের অধিক। এমনকি উহার প্রকৃত 
সংখ্যা নির্ণয় করা অসম্ভব। পক্ষান্তরে কুরআন মজীদ মাত্র সাতটি ভাষারীতিতে নাযিল হইয়াছে। 
এখন প্রশ্ন দাড়ায়, যাহারা সংশ্লিষ্ট হাদীস ৪১৯। ১০ [০ ৩1১৪]। ০১১ -এর এইরূপ 
তাৎপর্য বর্ণনা করেন যে, কুরআন মজীদে সাত শ্রেণীর বিষয় যথা আদেশ, নিষেধ, 
উৎ্সাহিতকরণ, নিরুৎসাহকরণ, কাহিনী, দৃষ্টান্ত ইত্যাদি বা অনুরূপ সাতটি বিষয় বর্ণিত 
হইয়াছে, তাহাদের ব্যাখ্যা যে সঠিক নহে এবং পূর্বোল্লেখিত ব্যাখ্যাই (সাতটি ভাষারীতি বা 
শব্দের সাতটি উচ্চারণরীতি) যে সঠিক, তাহার প্রমাণ কি? এই প্রশ্নের উত্তর এই যে, পূর্বযুগীয় 
কোন ইমাম অথবা কোন প্রাজ্ঞ ব্যক্তি কি উক্ত হাদীসের উপরোক্তরূপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন? 
যাহারা বলেন, কুরআন মজীদ সাত শ্রেণীর বিষয় যথা আদেশ, নিষেধ ইত্যাদি বর্ণিত হইয়াছে, 
তাহারা এইরূপ দাবী করেন নাই যে, উহা _$১৯। 224 1০ ০/৪। ১ হাদীসাংশের 
ব্যাখ্যা । তাহারা যাহা বলিয়াছেন, তাহা সঠিক ও শুদ্ধই বটে। প্রকৃতপক্ষে নবী করীম (সা) 
এবং একদল সাহাবী হইতেই বর্ণিত হইয়াছে ৪ 2! ১1১:1 ২:৮৬ ০1০ ১1১৪11 ০১১ 

“কুরআন মজীদ নিশ্চয় জান্নাতের সাতটি দরজায় নাযিল হইয়াছে।' ব্যাখ্যাকারদের 
উপরোক্ত ব্যাখ্যা উক্ত হাদীসেরই ব্যাখ্যা । এখানে উল্লেখ করা যাইতে পারে যে, উক্ত হাদীস- 
2411 pl ২৮০ 1৪ 51231 এ১১ ইতিপূর্বে হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) ও হযরত 
ইব্‌ন মাসউদ রো) হইতে বর্ণিত হইয়াছে। 

ইমাম ইব্‌ন জারীর বলেন- “জান্নাতের সাতটি দরজার তাৎপর্য হইতেছে কুরআন মজীদে 
বর্ণিত সাত শ্রেণীর বিষয় £ আদেশ, নিষেধ, উৎসাহিতকরণ, নিরুৎসাহকরণ, কাহিনী দৃষ্টান্ত 
ইত্যাদি । উহা এই কারণে 'জান্নাতের সাতটি দরজা" নামে অভিহিত করা হইয়াছে যে, বান্দা 
সেইগুলি যথাযথভাবে পালন করিলে তাহার জন্যে জান্নাতের সাতটি দ্বারই উন্মুক্ত তথা ওয়াজিব 
ও প্রাপ্য হইয়া যায়।” অতঃপর ইমাম ইবৃন জারীর দীর্ঘ এক প্রবন্ধ লিখিয়াছেন। উহার সারমর্ম 
এই যে, কুরআন মজীদ সাতটি কিরাআতে তিলাওয়াত করাকে শরীআত এই উম্মতের জন্যে 
জায়েয রাখিয়াছে। 

“ইব্‌ন জারীর আরও বলেন- "কুরআন মজীদ আরবী ভাষার সাতটি উচ্চারণ রীতিতে 
নাযিল হইলেও এবং সাতটি উচ্চারণ রীতিতে উহা তিলাওয়াত করা জায়েয হইলেও আমীরুল 
মু'মিনীন হযরত উসমান (রা) যখন দেখিলেন যে, লোকেরা উহা বিভিন্নরূপে তিলাওয়াত 
করিতেছে এবং এই বিষয়ে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হইয়াছে, তখন তাহার মনে আশঙ্কা জাগিল 


Wwww.quraneralo.com 


Contents 


৭০ তাফসীরে ইব্‌ন কাছীর 


যে, ভবিষ্যতে মানুষ স্বকপোলকল্পিত উচ্চারণের শব্দ কুরআন মজীদে প্রক্ষিপ্ত করিয়া দিবে এবং 
উহার ফলে প্রকৃত ও বৈধ উচ্চারণসমূহ উদ্ধার করা কঠিন বা অসম্ভব হইয়া পড়িবে। কুরআন 
মজীদকে হিফাজত করিবার জন্যে তিনি উহার মাত্র একটি উচ্চারণরীতি বহাল রাখিলেন। 
অবশিষ্ট ছয়টি কিরাআত বা উচ্চারণরীতি পরিত্যক্ত হইল । সেই একটি মাত্র উচ্চারণ রীতিতে 
সারা বিশ্বে কুরআন মজীদ সংরক্ষিত ও পঠিত হইয়া আসিতেছে। সমগ্র সাহাবীকুল তথা সমগ্র 
মুসলিম উম্মাহ হযরত উসমান (রা)-এর উক্ত কার্যকে রুশদ ও হিদায়েত বিবেচনা করত উহার 
প্রতি স্বতোৎসারিত আনুগতা প্রদর্শন করিয়াছেন। সাতটি কিরাআতের মধ্য হইতে ছয়টিকে 
পরিত্যাগ করত মাত্র একটি কিরাআতে সারা বিশ্বে কুরআন মজীদ তিলাওয়াত করিবার মধ্যে 
তাহারা এই উম্মতের জন্যে খায়ের ও বরকত নিহিত মনে করিয়াছেন। আজ আর সে পরিত্যক্ত 
ছয়টি উচ্চারণরীতি বা কিরাআত উদ্ধার করা সম্ভবপর নহে। কেহ, চাহিলেও উক্ত ছয়টি 
কিরাআতের কোনটিতে কুরআন মজীদ তিলাওয়াত করিতে সমর্থ হইবে না। 

এক্ষণে প্রশ্ন দেখা দেয়, স্বয়ং নবী করীম (সা) যে সকল কিরাআত বা উচ্চারণ রীতিতে 
সাহাবীগণকে কুরআন মজীদ শিক্ষা দিয়াছেন, তাহা পরিত্যাগ করা হযরত উসমান (রা) তথা 
সাহাবীকুলের জন্যে কিরূপে জায়েয হইল? এই প্রশ্নের উত্তর এই যে, শরীআত সাতটি 
কিরাআতের প্রত্যেকটিতে কুরআন মজীদ তিলাওয়াত করা ফরয বা ওয়াজিব করে নাই। 
শরীআত শুধু সাতটি কিরাআতের যে কোন কিরাআতে কুরআন মজীদ তিলাওয়াত করিবার 
অনুমতি প্রদান করিয়াছে। বস্তুত সাতটি কিরাআত বহাল রাখা ফরয বা ওয়াজিব নহে; বরং 
কুরআন মজীদের তিলাওয়াতে সাতটি কিরাআত ভিন্ন অন্য কোন কিরাআত আমদানী করা 
অবৈধ । হযরত উসমান (রা) এবং সাহাবীগণ তাহা করেন নাই। বরং ফরয বা ওয়াজিব নহে 
এমন অনুমোদিত ছয়টি কিরাআতকে বাদ দিয়াছেন মাত্র। কেন তাহারা সেইগুলি বাদ দিলেন? 
তাহারা দেখিলেন, একটি বিশষ কিরাআত বা উচ্চারণে কুরআন মজীদ সংকলিত হইয়া 
যাইবার পর তদনুযায়ী উহা তিলাওয়াত করা কোন গোত্রের লোকের পক্ষেই, এমনকি বিশ্বের 
কোন লোকের পক্ষেই অসম্ভব বা কষ্টকর হইবে না। অধিকন্তু, কুরআন মজীদের কিরাআত 
লইয়া পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হইবার এবং অশুদ্ধ ও অননুমোদিত উচ্চারণ রীতি উহাতে প্রবেশ 
করাইয়া দিবার পথ ইহা দ্বারা চিরতরে রুদ্ধ হইয়া যাইবে ৷ বস্তুত তাহাই হইয়াছে। কুরআন 
মজীদ এবং একমাত্র কুরআন মজীদই মানব জাতির নিকট বিদ্যমান নির্ভুল ও প্রক্ষেপমুক্ত 
আসমানী গ্রন্থ । আল্লাহ্‌ তা'আলা তাহার কিতাব সংরক্ষণ করিবার বিনিময়ে পবিত্র হৃদয় 
সাহাবীগণকে আখিরাতে মহা পুরস্কারে পুরস্কৃত করুন। 

অতঃপর একটি বিষয়ের প্রতি আলোকপাত করা প্রয়োজন । কুরআন মজীদ মাত্র একটি 
কিরাআত আমাদের মধ্যে বর্তমান থাকিলেও উহার শব্দের মূলরূপ অপরিবর্তিত রাখিয়া কোন 
কোন শব্দের কোন কোন অক্ষরে (৫৪১) কর্তৃকারকে বিভক্তি (০5) কর্মকারকের বিভক্তি 
এবং (১৯) সম্বন্ধ পদের বিভক্তি স্থাপন, (১০৫৪) হসন্তকরণ, (৬1১৯১) স্বরান্তকরণ, শব্দের 
অন্তর্গত বর্ণের অবস্থান পরিবর্তন ইত্যাদি ব্যাপারে মতভেদ করা হাদীসে উল্লেখিত নিষেধকে 
অমান্য করা নহে। সংশ্লিষ্ট হাদীসে বর্ণিত হইয়াছে যে, ‘অনুমোদিত সাতটি কিরাআতের বিষয় 
লইয়া ঝগড়া করা কুফর ৷’ বস্তুত উপরোন্নেখিত শ্রেণীর মতভেদ করা সাতটি অনুমোদিত 
কিরাআতের বিষয় লইয়া মতভেদ করা নহে। উম্মতের কোন বিজ্ঞ ব্যক্তিই উপরোক্ত রূপ 
মতভেদকে ‘কুফর’ নামে আখ্যায়িত করেন নাই। 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ৭১ 


আলোচ্য পরিচ্ছেদে ইমাম বুখারী (র) কর্তৃক বর্ণিত দ্বিতীয় হাদীসে আছে যে, হযরত উমর 
(রা) হইতে ধারাবাহিকভাবে মিসওয়ার ইবন মাখরামাহ ও আবদুর রহমান ইব্‌ন আবদুল 
. কারী, উরওয়াহ ইবৃন যুবায়ের, ইব্‌ন শিহাব, ওকায়ল, লায়ছ, সাঈদ ইব্‌ন উফায়র ও ইমাম 
বুখারী বর্ণনা করিয়াছেন ৪ হযরত উমর (রা) বলেন_ একদা আমি নবী করীন (সা)-এর 
জীবদ্দশায় হিশাম ইব্‌ন হাকীমকে সূরা ফুরকান তিলাওয়াত করিতে শুনিলাম । আমি তাহার 
. কিরাআতের প্রতি মনোযোগী হইয়া জানিতে পারিলাম, সে কতগুলি বর্ণ বৃদ্ধি করিয়া উহা 
তিলাওয়াত করিতেছে । নবী করীম (সা) আমাকে. উহা সেইরূপে তিলাওয়াত করা শিখান 
নাই । আমার অবস্থা এই হইল যে, তাহার নামাযের মধ্যেই তাহাকে পাকড়াও করি আর কী। 
তাহার নামায শেয় করা পর্যন্ত আমি ধৈর্যধারণ করিয়া রহিলাম। নামায শেষ হইবার পর আমি 
তাহার চাদর টানিয়া ধরিয়া জিজ্ঞাসা করিলাম- আমি তোমাকে যে সুরাটি তিলাওয়াত করিতে 
শুনিলাম, তাহা তোমাকে কে শিক্ষা দিয়াছে? সে বলিল- আমাকে উহা নবী করীম (সা) শিক্ষা 
দিয়াছেন। আমি বলিলাম- তুমি মিথ্যা বলিতেছ! কারণ, তুমি উহা যেরূপে তিলাওয়াত 
করিয়াছ, নবী করীম (সা) আমাকে উহ! অন্যরূপে শিক্ষা দিয়াছেন। আমি তাহাকে নবী করীম 
(সা)-এর নিকট টানিয়া লইয়া গেলাম । নবী করীম (সা)-এর খেদমতে আরয করিলাম- হে 
আল্লাহ্‌র রাসূল! আমি এই লোকটিকে কতগুলি অতিরিক্ত বর্ণসহ সূরা ফুরকান তিলাওয়াত 
করিতে শুনিয়াছি। আপনি উক্ত অতিরিক্ত বর্ণসমূহ সহ আমাকে উহা শিক্ষা দেন নাই। নবী 
করীম (সা) বলিলেন- ‘হে হিশাম! তুমি পড়িয়া শুনাও তো।" আমি উহা ইতিপূর্বে যেইরূপ 
তিলাওয়াত করিতে শুনিয়াছিলাম, সে উহা সেইরূপে তিলাওয়াত করিয়া নবী করীম সো)-কে 
শুনাইল। নবী করীম (সো) বলিলেন- উহা এইরূপেই নাযিল হইয়াছে। অতঃপর আমাকে 
বলিলেন- ‘হে উমর! তুমি পড়িয়া শুনাও তো ৷’ নবী করীম (সা) উহা আমাকে যেইরূপে 
শিখাইয়াছেন, আমি তাহাকে উহা সেইরূপে তিলাওয়াত করিয়া শুনাইলাম। তিনি বলিলেন- 
“উহা এরূপেই নাযিল হইয়াছে । কুরআন মজীদ নিশ্চয় “সাতটি হরফে' নাধিল হইয়াছে । উহার 
যে হরফে তোমরা (কুরআন মজীদ) তিলাওয়াত করিতে পারো, সেই হরফে তিলাওয়াত 
করিও।' ইমাম আহমদ, ইমাম মুসলিম, ইমাম আবূ দাউদ, ইমাম তিরমিযী এবং ইমাম 
বুখারীও উক্ত হাদীস ইব্‌ন শিহাব যুহরীর মাধ্যমে একাধিক সনদ শাখায় বর্ণনা করিয়াছেন । 
ইমাম আহমদ উহা আবদুর রহমান ইব্‌ন আব্দুল কারী হইতে ধারাবাহিকভাবে উরওয়াহ, যুহরী 
ও মালিক ইবৃন মাহদীর সনদেও প্রায় অনুরূপ অর্থে বর্ণনা করিয়াছেন। " 

আঃবূ তালহা হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ্‌ ইব্‌ন আবূ তালহা, ইসহাক ইব্‌ন 
আবদুল্লাহ্‌, হারব্‌ ইব্‌ন সাবিত, আবদুস সামাদ ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ৪ একদা 
জনৈক ব্যক্তি হযরত উমর (রা)-এর সম্মুখে কুরআন মজীদ তিলাওয়াত করিলে হযরত উমর 
(রো) তাহার কিরাআতকে ভ্রান্ত ও অশুদ্ধ আখ্যায়িত করিলেন। লোকটি বলিল- “আমি নবী 
করীম (সা)-এর সম্মুখে এইরূপেই তিলাওয়াত করিয়াছি। তিনি তো আমার কিরাআতকে 
অশুদ্ধ বলেন নাই।' অতঃপর তাহারা উভয়ে নবী করীম (সা)-এর নিকট উপস্থিত হইল। 
লোকটি নবী করীম (সা)-এর সম্মুখে সেইরূপে তিলাওয়াত করিল। নবী করীম (সো) তাহাকে ' 
বলিলেন- 'তুমি সঠিক ও শুদ্ধরূপেই পড়িয়াছ।' ইহাতে হযরত উমর (রা) আবেগাপ্লুত হইয়া 
পড়িলেন। নবী করীম (সা) বলিলেন- “হে উমর! কুরআন মজীদের সকল কিরাআতই সহীহ ও 
শুদ্ধ, যতক্ষণ না তুমি (উহার) আযাবকে মাগফিরাতে এবং মাগফিরাতকে আযাবে রূপান্তরিত 


Wwww.quraneralo.com 


Contents 


৭২. তাফসীরে ইবন কাছীর 


করিয়া দাও ৷' উক্ত হাদীসের সনদ গ্রহণযোগ্য । উহার অন্যতম রাবী হারব ইব্‌ন সাবিত 'আবৃ 
সাবিত’ নামেও পরিচিত । কোন সমালোচক তাহাকে বিরূপভাবে সমালোচনা করিয়াছেন বলিয়া 
আমার জানা নাই। 


সাত হরফের তাৎপর্য 

কুরআন মজীদ যে সাতটি হরফে নাযিল হইয়াছে, উহার তাৎপর্য সম্বন্ধে বিজ্ঞ 
ব্যাখ্যাকারদের মধ্যে মতভেদ রহিয়াছে। ইমাম আবূ আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইব্‌ন আবু বকর ইবৃন 
ফারাহ আনসারী কুরতুবী মালেকী স্বীয় তাফসীর গ্রন্থের ভূমিকায় বলিয়াছেন £ “সাতটি 
হরফ-এর তাৎপর্য কি? এ সম্বন্ধে আলিমদের মধ্যে মতভেদ রহিয়াছে! আলিমগণ উহার 
পয়ত্রিশটি তাৎপর্য বয়ান করিয়াছেন। এইস্থলে আমি উহার মধ্য হইতে মাত্র পাচটি তাৎপর্য 
বর্ণনা করিতেছি। আবূ হাতিম মুহাম্মদ ইব্‌ন হাববান উহার সবগুলি বর্ণনা করিয়াছেন।' অতঃপর 
ইমাম কুরতুবী উহার পাচটি তাৎপর্য বর্ণনা করিয়াছেন। নিম্নে আমি (ইব্ন কাছীর) সংক্ষেপে 
উহা বর্ণনা করিতেছি ৪ 

প্রথম তাৎপর্য £ অধিকাংশ বিজ্ঞ ব্যক্তি এই প্রথম তাৎপর্য বর্ণনা করিয়াছেন। সুফিয়ান 
ইব্‌ন উয়াইনাহ, আবদুল্লাহ্‌ ইবৃন ওহাব, আবু জাফর মুহাম্মদ ইব্‌ন জারীর এবং ইমাম তাহাবী 
তাহাদের মধ্যে উল্লেখযোগ্য । উহা এই যে, কুরআন মজীদের একই স্থানে বিভিন্নরূপে পৃথক 
পৃথক শব্দে পরস্পর ঘনিষ্ট সাতটি অর্থ নিহিত থাকে । পরস্পর ঘনিষ্ট একাধিক অর্থের একাধিক 
পৃথক পৃথক শব্দের দৃষ্টান্ত হইতেছে ৪ 31 - J - ৯ ইহাদের প্রত্যেকটি শব্দের অর্থ প্রায় 
এক । অর্থাৎ ‘আসো’ (আদেশসূচক)। ইমাম তাহাবী বলেন- হযরত আবূ বুকরাহ (রা) নামক 
জনৈক সাহাবী কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীসে উপরোক্ত তাৎপর্য স্পষ্টতরভাবে বিবৃত হইয়াছে ৪ 

সাহাবী আবূ বুকরাহ (রা) বলেন- একদা হযরত জিবরাঈল (আ) নবী করীম (সা)-এর 
নিকট আসিয়া বলিলেন, আপনি একটি মাত্র হরফে পড়ুন। ইহাতে হযরত মীকাঈল (আ) 
বলিলেন, আপনি অধিকতর সংখ্যক হরফের জন্য অনুমতি চান। তখন হযরত জিবরাঈল (আ) 
বলিলেন, আপনি দুইটি হরফে পড়ুন। ইহাতে হযরত মীকাঈল (আ) বলিলেন-আপনি 
অধিকতর সংখ্যক হরফের জন্যে অনুমতি প্রার্থনা করুন। এইরূপ হযরত জিবরাঈল (আ) 
সাতটি হরফ পর্যন্ত পৌছিলেন। অতঃপর তিনি বলিলেন- পড়ুন । উহাদের প্রত্যেকটিই যথেষ্ট ও 
আরোগ্যদাতা ৷ তবে রহমতের আয়াতকে আযাবের আয়াতের সঙ্গে এবং আযাবের আয়াতকে 
রহমতের আয়াতের সঙ্গে মিলাইয়া তালগোল পাকাইবেন না। যেমন ৪ 21৯ - L3১3! 
অর্থ আসো। আবার J2-£ ১১- ৯২১ অর্থ সত্র যাও। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, আবূ নাজীহ ও ওয়ারকা (র) 
বৰ্ণনা করিয়াছেন ৪ ‘হযরত উবাই ইবন কা'ব (রা) Sally 358০০110১85 (52 
১২০১১ ০০৭ ১০০৪০ 0১৮55119551 ১2৮। এই আয়াতের ১১১৮-। শব্দের স্থলে 
১১4৫1 - ৮১৪১৯। এবং (১৬৪১। পড়িতেন। (প্রত্যেকটির অর্থ ‘আমাদের জন্য অপেক্ষা 
করুন' ৷) তিনি অনুরূপভাবে 4:২3 1১-২. ৫1 ০1:০1 (শু এই আয়াতের 1২. শব্দের স্থলে 
১১, এবং | ১... পড়িতেন।১ | 
১. কোন কোন আহলে ইলম মনে করেন যে, হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) ব্যাখ্যা হিসাবে এই সকল শব্দ 
* উচ্চারণ করিতেন। কিন্তু কোন রাবী ভুলে উহাকে কুরআন মজীদের অংশ মনে করিয়াছেন । 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ৭৩ 


ইমাম তাহাবী প্রমুখ বিজ্ঞ ব্যক্তিগণ বলেন- "অনেক লোক কুরায়শের ভাষায় তথা নবী 
করীম (সা)-এর ভাষায় কুরআন মজীদ শুধু পড়িতে সমর্থ ছিল। কারণ তাহারা ছিল নিরক্ষর । 
তাহারা উহা লিখিয়া রাখিতে পারিত না। ফলে তাহাদের পক্ষে উহা ধরিয়া রাখা কষ্টকর ছিল। 
ইমাম তাহাবী, কাষী বাকিল্লানী এবং শায়েখ আবূ উমর ইবৃন আব্দুল বার বলেন- প্রথম দিকে 
সাতটি ভাষা-রীতিতে কুরআন মজীদ তিলাওয়াত করিতে অনুমতি প্রদান করা হইয়াছিল। 
কিন্তু, পরবর্তীকালে অসুবিধা দূর হইয়া যাইবার পর উক্ত অনুমতি রহিত হইয়া গিয়াছে। 
লিখন-পঠনের মাধ্যমে কুরআন মজীদের সংরক্ষণ কার্য সহজ হইয়া যাইবার ফলেই 
উপরোল্লেখিত অসুবিধা অপসারিত হইয়া গিয়াছে। 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি- কেহ কেহ বলেন, হযরত উসমান (রা)-ই সাতটি ভাষা 
রীতির ছয়টিকে পরিত্যাগ করত মাত্র একটি ভাষা রীতিতে কুরআন মজীদ সংকলন করেন। 
তিনি যখন দেখিলেন, কুরআন মজীদের শব্দের উচ্চারণ রীতিতে লোকদের মধ্যে দারুণ 
মতভেদ দেখা দিয়াছে, তখন তাহার মনে এই আশংকা জন্মিল যে, ভবিষ্যতে এই মতভেদ 
চরম মতভেদে এবং পরিশেষে পরস্পরকে কাফির আখ্যাদানে পরিণত হইতে পারে। তাই তিনি 
অন্য সকল উচ্চারণ রীতি পরিত্যাগ করতে হযরত জিবরাঈল (আ) কর্তৃক নবী করীম 
(সা)-এর নিকট সর্বশেষ রমযানে পেশকৃত উচ্চারণ রীতিতে কুরআন মজীদ সংকলন করিলেন। 

তঘর্ষ এড়াইবার উদ্দেশ্যে তিনি লোকদিগকে আদেশ দিলেন- তাহারা যেন অন্যান্য অনুমোদিত 
উচ্চারণ রীতিতে কুরআন মজীদ তিলাওয়াত না করে। অবশ্য দুর্বৃত্তগণ তথাপি উহা ছাড়ে নাই। 
তাহারা উহাকে কেন্দ্র করিয়া মুসলিম উম্মাহকে বহুধা বিভক্ত করিয়া ছাড়িয়াছে। অনুরূপভাবে 
হযরত উমর (রা) এক সঙ্গে উচ্চারিত তিন তালাককে এক তালাক গণ্য করিতে লোকদিগকে 
আদেশ দিয়াছিলেন। তাহার উদ্দেশ্য ছিল, এক সঙ্গে উচ্চারিত তিন তালাকে তিন তালাক 
সংঘটিত হওয়ার ফলে দাম্পত্য তথা পারিবারিক জীবনে যে শোচনীয় অশান্তি ও অব্যবস্থা 
নামিয়া আসে, তাহার আদেশে উহা তিরোহিত হইয়া যাইবে। কিন্তু, ফল হইয়াছিল বিপরীত । 
তাহার আদেশের পর সমাজে তালাকের সংখ্যা বাড়িয়া গেল। হযরত উমর (রা) বলিলেন- পূর্ব 
প্রচলিত ব্যবস্থাই যদি লোকদের মধ্যে প্রচলিত রাখিতাম! অতঃপর তিনি তাহাই করিলেন । 
অনুরূপভাবে তিনি হজ্জের মাসগুলিতে তামাত্ু (০3) ৯ করিতে লোকদিগকে 'নিষেধ 
করিতেন! তাহার উদ্দেশ্য ছিল, এইরূপ নির্দেশের ফলে হজ্জের মাসগুলির বাহিরেও আল্লাহ্‌র 
ঘরের যিয়ারত চালু থাকিবে । হযরত-আবৃ মূসা 'ম্মাশআরী (রা) অবশ্য হজ্জের মাসগুলিতেও 
তামাত্বু জায়েয মনে করিতেন। তবে আমীরুল মুমিনীনের প্রতি আনুগত্য প্রদর্শন করিবার 
নিমিত্ত তিনি স্বীয় ফতোয়া প্রত্যাহার করিয়া লইয়াছিলেন। 

দ্বিতীয় তাৎপর্য £ঃ একদল আহলে ইলম বলেন- কুরআন মজীদ সাত হরফে নাযিল 
হইবার তাৎপর্য ইহা নহে যে, কুরআন মজীদের প্রতিটি শব্দ সাত রকম উচ্চারিত হইতে পারে; 
বরং উহার তাৎপর্য এই যে, কুরআন মজীদের একটি শব্দ এক উচ্চারণ রীতিতে এবং অন্যটি 
অন্য উচ্চারণ রীতিতে উচ্চারিত হইবে । এইরূপে উহাতে আরবী ভাষাভাষীদের বিভিন্নবূপ 
উচ্চারণ রীতির মধ্য হইতে সর্বমোট সাতটি উচ্চারণ রীতি বিদ্যমান রহিয়াছে । ইমাম খাত্তাবী 
বলেন- “কুরআন মজীদের কোন কোন শব্দ অবশ্য সাত প্রকারের উচ্চারণ রীতিতেই উচ্চারিত 
১. তামাতু উমরাহ্‌র ন্যায় বায়তুল্লাহ্‌ শরীফের এক শ্রেণীর যিয়ারত। 
কাছীর (১ম খণ্ড)__-১০ 


www.quraneralo.com 


Contents 
এব তাফসীরে ইব্‌ন কাছীর 


হইয়া থাকে । যেমন ৪ ১১:1০ ২১  -এর অন্তর্গত ১.০ শব্দটি । এইরূপে ৮৮12 ৮১৪ 
-এর অন্তর্গত ০5১২ শব্দটি । ইমাম কুরতুবী বলেন- আবূ উবায়দ সংশ্লিষ্ট হাদীসের উপরোক্ত 
তাৎপর্য বর্ণনা করিয়াছেন। ইবন আতিয়া উহাকে সঠিক বলিয়া গ্রহণ করিয়াছেন। ইমাম আবু 
উবায়দ মন্তব্য করিয়াছেন- আরবের বিভিন্ন গোত্রের বিভিন্ন উচ্চারণের মধ্য হইতে যে সকল 
উচ্চারণ রীতি কুরআন মজীদে গৃহীত হইয়াছে, উহাদের একটি আবার অন্যটি অপেক্ষা অধিক 
পরিমাণে গৃহীত হইয়াছে। এই কারণে বলা যায়, কুরআন মজীদে গৃহীত সকল উচ্চারণ রীতিই 
সমান সৌভাগ্যের অধিকারী নহে। একটি অপরটি হইতে অধিকতর সৌভাগ্যের অধিকারী । 
কাষী বাকিল্লানী বলেন- “কুরআন মজীদ কুরায়শের ভাষায় নাযিল হইয়াছে' হযরত উসমান 
(রা)-এর এই কথার তাৎপর্য এই যে, উহার অধিকাংশই কুরায়শের ভাষায় নাযিল হইয়াছে। 
অর্থাৎ কুরআন মজীদে কুরায়শের ভাষা ও উচ্চারণ রীতির প্রাধান্য রহিয়াছে । সমগ্র কুরআন 
মজীদ কুরায়শের ভাষা ও উচ্চারণ রীতিতে নাযিল হইয়াছে, এইরূপ কথার কোন প্রমাণ নাই। 
আল্লাহ্‌ তা'আলা বলেন- ।১,১০ (১1১৪ অর্থাৎ আমি উহাকে আরবী গ্রন্থরূপে নাযিল করিয়াছি। 
এক্ষেত্রে আল্লাহ্‌ তা'আলা বলেন নাই !১.২.১১৪ 1১1১৪ আমি উহাকে কুরায়েশী গ্রন্থরূপে নাযিল 
করিয়াছি। বলাবাহুল্য _,১০ বলিতে আরবী ভাষাভাষী সকল গোত্রকে অথবা আরবী ভাষাভাষী 
গোত্রসমূহের সমগ্র এলাকাকেই বুঝায়। শায়েখ আবূ উমর ইব্‌ন আবদুল বারও অনুরূপ 
অভিমত ব্যক্ত করিয়াছেন। তিনি বলিয়াছেন- উহার কারণ, কুরায়েশ গোত্রের ভাষা ভিন্ন অন্য 
গোত্রের ভাষাও কুরআন মজীদের বিশুদ্ধ কিরাআতে বর্ণনা রহিয়াছে । যেমন £ হামযা ১১৪ 
বর্ণসহ শব্দ উচ্চারণ করা । উল্লেখ্য যে, কুরায়শ গোত্র হামযা বর্ণসহ শব্দ উচ্চারণ করে না। 
ইমাম ইব্‌ন আতিয়্যা বলিয়াছেন- ‘হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন যে, আমি ১5৪ 
,১৯)১]$ ৩!!! এই আয়াতাংশের অর্থ জানিতাম না। একদা জনৈক বেদুঈনকে বলিতে 
শুনিলাম (৫২১৮৯ 1১1 (আমিই উহাকে সর্বপ্রথম খনন করিয়াছি)। সে উহা একটি কৃপ সম্পর্কে 
বলিতেছিল।'হযরত ইবৃন আব্বাস (রা) বেদুঈন লোকটির নিকট হইতে শিখিলেন, - ১৫৪ 
|১৮৪_ ১, অর্থ কোন বস্তুকে অনস্তিত্ হইতে অস্তিতৃপ্রাপ্ত করা। ইমাম ইবৃন আতিয়্যা ইহা 
দ্বারা প্রমাণ করিতে চাহিয়াছেন যে, কুরআন মজীদে ব্যবহৃত ১৮৪ (নব উদ্ভাবক) শব্দটি 
কুরায়শের ভাষা ভিন্ন অন্য গোত্রের ভাষা । কারণ কুরায়শ গোত্রে জনুহণকারী হযরত ইব্‌ন 
আব্বাস (রা)-এর নিকট উহার অর্থ অবিদিত ছিল। 

তৃতীয় তাৎপর্য ঃ কেহ কেহ বলেন- সংশিষ্ট হাদীসের ভাৎপর্য এই থে, আরবী ভাষাভাষী 
বিপুল সংখ্যক গোত্রের ভাষারীতির মধ্য হইতে মাত্র সাতটি গোত্রের ভাষারীতি কুরআন মজীদে 
গৃহীত হইয়াছে; আর মুযার ১.১ গোত্রের ভাষারীতির মধ্যে এই সাতটি ভাষারীতির সমাবেশ 
ঘটিয়াছে। অতএব, কুরআন মজীদের সাতটি ভাষারীতি মুযার গোত্রের ভাষারীতির মধ্যে 
সীমাবদ্ধ মুযার গোত্রের বিভিন্ন শাখার ভাষারীতির বাহিরের কোন ভাষারীতি ইহাতে গৃহীত 
হয় নাই। 

-আলোচ্য হাদীসের উপরোক্ত তাৎপর্যের ভিত্তিতে ‘কুরআন মজীদ কুরায়শের ভাষায় নাযিল 
হইয়াছে'- হযব্লত উসমান (রা)-এর এই কথার তাৎপর্য এই হইবে যে, কুরআন মজীদে 
সন্নিবেশিত সাতটি গোত্রীয় ভাষারীতি কুরায়শের ভাষারীতির বিরোধী নহে। উহা একদিকে 
বিক্ষিপ্তভাবে সাতটি গোত্রীয় ভাষারীতির সমষ্টি এবং অপরদিকে কুরায়শ গোত্রের নিজস্ব 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ? ফাযায়েলুল কুরআন ৭৫ 


সামগ্রিক ভাষারীতিও বটে । কুরায়েশ গোত্রটি কাহার বংশধর? কুরায়শ গোত্র হইতেছে নাযর 
ইব্‌ন হারিছের বংশধরগণ। বংশ পরিচয় বিশারদগণের মধ্যে কুরায়শের পরিচয় সম্বন্ধে মতভেদ 

চাহ ৮৮771 

গ্রন্থে উদ্ধৃত হাদীসে এরূপই বর্ণিত রহিয়াছে। 
চতুর্থ তাৎপর্য ৪ ইমাম বাকিল্লানী বলেন- কেহ কেহ বলিয়াছেন, আলোচ্য হাদীসের 

তাৎপর্য এই যে, কুরআন মজীদের বিভিন্নরূপে উচ্চারণের শব্দ সম্তারের সাতটি অবস্থা 

' রহিয়াছে। ইহাদের সবগুলিই শরীআত কর্তৃক অনুমোদিত অবস্থা । প্রথম অবস্থা এই যে, উহার 

উচ্চারণের রূপ একাধিক হইলেও উহাতে শব্দের মূল হরকতে, শব্দের সামগ্রিক বাহ্য 

আকৃতিতে অথবা উহার অর্থে কোনরূপ পরিবর্তন বা বিভিন্নতা আসে না। যেমন ৪ 3৯3১ 

(৪১১০ -এর অন্তর্গত ২১ শব্দটির অবস্থা ।১ 
দ্বিতীয় অবস্থা এই যে, উহার উচ্চারণের রূপ একাধিক হইলেও উহাতে শব্দের বাহ্য 

আকৃতিতে কোনরূপ পরিবর্তন বা বিভিন্নতা আসে না। তবে উচ্চারণের বিভিন্নতার দরুণ 

উহাতে অর্থের বিভিন্নতা দেখা দেয়। যেমন £ (১১12: ০১১ ০০0০ 140 বাক্যাংশের 

অন্তর্গত ১০, শব্দটির অবস্থা ।২ 
তৃতীয় অবস্থা এই যে, শব্দের উচ্চারণে বিভিন্নতা আসিবার দরুণ উহার বাহ্য আকৃতি ও 

অর্থ উভয় ক্ষেত্রেই বিভিন্নতা দেখা দেয়। তবে এইরূপ বিভিন্নতা শব্দের অন্তর্গত কোন বর্ণের 

বিভিন্নতার কারণে দেখা দেয় । যেমন 8 (৯১১১১ 4 বাক্যাংশের অন্তর্গত ;4.: শব্দটির 

অবস্থা ।৩ 
চতুর্থ অবস্থা এই যে, একই স্থানে একাধিক শব্দ পঠিত হয়। কেহবা একটি বিশেষ শব্দ, 

আবার কেহবা অন্য একটি শব্দ পাঠ করেন। উহাতে শব্দ বিভিন্ন হইলেও অর্থে বিভিন্নতা দেখা 

দেয় না। যেমন 8১৯৮০ 1| ০1৫ বাক্যাংশের অন্তর্গত ০৫৮|| শব্দের অবস্থা 8 
পঞ্চম অবস্থা এই যে, একই স্থানে কেহ বা একটি বিশেষ শব্দ, আবার কেহবা অন্য একটি 

শব্দ পাঠ করেন। আর শব্দের এইরূপ বিভিন্নতার কারণে অর্থেও বিভিন্নতা দেখা দেয় । যেমন £ 

১১৮০০ ০১, এর অন্তর্গত ০11১ শব্দটির অবস্থা ৫ 
যষ্ঠ অবস্থা এই যে, বাক্যের অন্তর্গত শব্দের স্থান পরিবর্তনের কারণে উহার বাহ্য আকৃতি 

ও অর্থ উভয় ক্ষেত্রে পার্থক্য দেখা দেয় । যেমন ৪ 

১. অধিকাংশ কারী উহার ও বর্ণটিতে ৫৪ বা কর্তৃক!» কর বিভক্তি দিয়া পড়েন। তবে ইয়াকৃব উহাকে উহার 
পূর্ববর্তী ১১১৫১ শব্দের সহিত সংযোজিত পদ হিসাবে ধরিয়া উহার 5 বর্ণটিতে ০০১ বা কর্মকারকের 
বিভক্তি দিয়া পড়েন। 

২. অধিকাংশ কারী উহাকে ১44 (নুজ্ঞাসূচক ক্রিয়া)রূপে পড়েন । তবে ইয়াকুব উহাকে +..,. ৯০. হতে 
গঠিত সাধারণ অতীতকালের সংবাদসূচক ক্রিয়ারূপে পড়েন। আবার ইব্‌ন কাছীর, আবূ আমর ও হিশাম 
উহাকে ১১- ১১৩ হইতে গঠিত সাধারণ অতীতকালের সংবাদসূচক ক্রিয়া রূপে পড়েন। 

৩. একদল কারী ; বর্ণকে উহার শেষ বর্ণ এবং আরেক দল কারী ১ বর্ণকে উহার শেষ বর্ণ হিসাবে পড়েন। 
অর্থাৎ কেহ কেহ শব্দটিকে ১4:5 রূপে এবং কেহ কেহ উহাকে “২.5 রূপে পড়েন। 

৪. এইস্থলে সাধারণভাবে 4! শব্দটিই পঠিত হয় । কথিত আছে যে, এখানে _১১-.০|| শব্দও পঠিত হইয়াছে; 
কিন্তু উহা প্রমাণিত নহে। ১৫0! শব্দের ব্যাখ্যা হিসাবে কেহ হয়ত ৪৯ .০| শব্দটি উচ্চারণ করিয়াছে। 
অপরাপর ক্ষেত্রেও উক্ত কথা প্রযোজ্য । | 

৫. এস্থলে কেহ ৮ -ও পড়েন। তবে উহা প্রমাণিত নহে। 


www.quraneralo.com 


Contents 


৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


sb =! 8. ০৭০2, আয়াতাংশের অবস্থা ৷ 

সপ্তম অবস্থা এই যে, EN SA REUSE TTS 
উভয়ে অথবা শুধু বাহ্য আকৃতিতে পার্থক্য দেখা দেয় যেমন ৪ ৫৯৯১ ১৯৯০১ 5! এর 
স্থলে ৮০] ২2১ ১৪৯5১ ০০০ ৭1 পাঠ করিবার অবস্থাই অথবা ১06% PU ৮515 
০১০৮০ 51511 এর স্থলে ৩১১০ এ৬% 34৩ 1১৪৫ ৩৫৩ (1151৩ পাঠ করিবার 
অবস্থা। কিংবা- 5551১851০81 ০০2 ১০ 4111 905 a> ১5১ এর স্থলে 
৮:৯১ ১১৯৩ ৩৬1 ০৫৯1১৫1১৬৪৪ ৭11 ৩৩ ৪৯০৩৪ ৯০৪ পাঠ করিবার অবস্থা। 

পঞ্চম তাৎপর্য £ঃ কেহ কেহ বলেন- কুরআন মজীদ সাত হরফে নাযিল হইয়াছে, ইহার 
তাৎপর্য এই যে, কুরআন মজীদে বর্ণিত বিষয়াবলী সাত শ্রেণীতে বিভক্ত। উক্ত সাত শ্রেণীর 
বিষয়াবলী হইতেছে £ (১) আদেশ (২) নিষেধ (৩) পুরস্কারের ওয়াদা (৪) শাস্তির ব্যাপারে 
সতককিরণ (৫) কাহিনীসমূহ (৬) যুক্তি প্রদর্শন ও (৭) দৃষ্টান্তসমূহ। 

ইমাম ইব্‌ন আতিয়্যা মন্তব্য করিয়াছেন- আলোচ্য হাদীসের উক্ত তাৎপর্য বর্ণনা যুক্তিসঙ্গত 
নহে। কারণ, এই সকল বিষয়ের কোনটি ‘হরফ’ নামে অভিহিত হয় না। এতদ্যতীত, আলোচ্য 
হাদীসে বর্ণিত হইয়াছে যে, কুরআন মজীদকে ‘সাতটি হরফে' পড়িতে অনুমতি দেওয়া 
হইয়াছে। এমতাবস্থায় ‘হরফ’ শব্দটির তাৎপর্য উপরোক্তরূপ হইলে মানিয়া লইতে হয় যে, 
কুরআন মজীদে বর্ণিত হালালকে হারাম, হারামকে হালাল অথবা অর্থগত অন্যরূপ কোন 
পরিবর্তন করিবার অনুমতি শরীআতে রহিয়াছে। অথচ ইহা উম্মতে মুহাম্মদিয়ার সর্ববাদীসম্মত 
রায়ের পরিপন্থী ।' ইমাম বাকিল্লানী এতদসম্পর্কিত একটি হাদীস বর্ণনা করতে মন্তব্য 
করিয়াছেন_ উপরোক্ত বিষয়সমূহ এইরূপ নহে যাহার মধ্যে কোনরূপ পরিবর্তন সাধন করিয়া 
কুরআন মজীদ তিলাওয়াত করা শরীআতে বৈধ । প্রকৃতপক্ষে ইহা আদৌ সম্ভবপর নহে! 

ইমাম কুরতুবী বলেন ঃ মুদাবুনী, ইব্‌ন আবূ সাফারাহ প্রমুখ বিপুল সংখ্যক বিশেষজ্ঞ 
বলিয়াছেন- প্রচলিত সাতটি কিরাআত মূলত হাদীসে অনুমোদিত সাতটি কিরাআত নহে। 
প্রচলিত সাতটি কিরাআত প্রকৃতপক্ষে হযরত উসমান (রা) কর্তৃক সংকলিত কুরআন মজীদে 
গৃহীত কিরাআতের বিভিন্নরূপ। উহা একটি কিরআতেরই একাধিক সংস্করণ ভিন্ন কিছু নহে। 
উহাদের মধ্যে যে পার্থক্য রহিয়াছে, তাহা একবোরেই সামান্য । ইব্‌ন নুহাস প্রমুখ ব্যক্তিও 
অনুরূপ মত প্রকাশ করিয়াছেন। প্রচলিত সাতটি কিরাআতের অনুসারী সাতজন কারীর 
প্রত্যেকেই অপর কারীদের কিরাআতকে অনুমোদন করিয়াছেন । তবে তীহাদের একেকজন 
যেহেতু নির্দিষ্ট একেকটি কিরাআতকে অধিকতর শুদ্ধ বলিয়া আখ্যায়িত করিয়াছেন, তাই 
উহাদের একেকটি কিরাআত তাহাদের একেকজনের নামের সহিত সম্পর্কিত হইয়া রহিয়াছে। 
মুসলিম উম্মাহ সর্বসম্মতভাবে প্রচলিত সাতটি কিরাআতকেই সঠিক ও শুদ্ধ বলিয়া গ্রহণ 
করিয়াছেন । উহাদের সঠিকতা ও শুদ্ধতার সমর্থনে বহু পুস্তক রচিত হইয়াছে। এইরূপে আল্লাহ্‌ 
তা'আলার ওয়াদা অনুযায়ী তাহার কালাম সংরক্ষিত হইয়া আসিতেছে। 


১. এইস্থলে কেহ কেহ ১১৯: ৯! ৪১৫... ০,০৯১ পড়েন । এইরূপ তিলাওয়াত বিরল । উহা প্রমাণিত নহে! 
২. 2245 শব্দের পর ,৮১১। শব্দ বৃদ্ধি করিয়া পড়া বিরল। পরবর্তী উদাহরণ দুইটির ক্ষেত্রেও ইহা প্রযোজ্য । 


Wwww.quraneralo.com 


Contents 


কুরআন মজীদের সূরাসমূহের বিন্যাস 

উক্ত শিরোনামে ইমাম বুখারী (র) বলেন $ ইউসুফ ইব্‌ন মাহিক 'হইতে ধারাবাহিকভাবে 
ইবৃন জুরায়জ, হিশাম ইব্‌ন ইউসুফ ও ইবরাহীম ইবৃন মুসা আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, 
ইউসুফ ইব্‌ন মাহিক বলেন- একদা আমি হযরত আয়েশা (রা)-এর নিকট উপস্থিত ছিলাম! 
এই সময়ে তাহার নিকট জনৈক ইরাকী আগমন করত প্রশ্ন করিল- কোন্‌ রং-এর কাফন 
উত্তম? তিনি উত্তর করিলেন- কোনো রং-এর কাফনই অনুত্তম নহে। ইরাকী লোকটি বলিল- 
আপনার কুরআন মজীদখানা আমাকে দেখান। তিনি বলিলেন- ‘উহাতে তোমার কি কাজ? 
লোকটি বলিল, আমি উহার অনুরূপ করিয়া কুরআন মজীদকে বিন্যস্ত করিব। কারণ, কুরআন 
মজীদ অবিন্যস্ত অবস্থায় পঠিত হইয়া থাকে । তিনি বলিলেন- কুরআন মজীদের যে কোন সূরাই 
পূর্বে পড় না কেন, তাহাতে কিছু যায় আসে না। নবুওতের প্রথম দিকে বেহেশত ও দোযখের 
আলোচনা সম্বলিত ক্ষুদ্রাবয়ব সূরা নাযিল হয়। অতঃপর লোকে যখন ইসলামের পতাকা তলে 
সমবেত হইতে থাকে, তখন হালাল-হারাম সম্বলিত সূরা নাযিল হয়। প্রথম দিকেই যদি নাযিল 
হইত “তোমার শরাব পান করিও না’ তবে লোকে বলিত- ‘আমরা কখনও শরাব ত্যাগ করিব 
না।' অনুরূপভাবে প্রথম দিকে যদি নাযিল হইত, ‘তোমরা যিনা করিও না' তবে লোকে 
বলিত- ‘আমরা কখনো যিনা ত্যাগ করিব না।' আমি যখন খেলাধুলায় লিপ্ত ছোট্ট বালিকা 
মাত্র, তখন পবিত্র মন্ধায় রাসূল করীম (সা)-এর উপর ২০.119- ১০১০ ২2041 421 
০19 ৯ (বরং কিয়ামতই হইতেছে তাহাদের প্রতিশ্রুত দিবস; আর কিয়ামত হইতেছে 
অতিশয় লাঞ্ছনার ও অতিশয় তিক্ত) এই আয়াত নাযিল হয়। নবী করীম (সা)-এর প্রতি যখন 
সূরা বাকারা ও সূরা নিসা নাযিল হয়, তখন আমি তাহার সহধর্মিণী ছিলাম ।' রাবী বলেন- 
অঃপর হযরত আয়েশা (রা) স্বীয় কুরআন মজীদখানা খুলিয়া ইরাকী লোকটিকে বিভিন্ন সূরার 
কতগুলি আয়াত শুনাইলেন। 

এইস্থলে কুরআন মজীদের বিন্যাসের অর্থ হইতেছে উহার সূরাসমূহের বিন্যাস। ইরাকী 
লোকটির কাফন সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রদানে হযরত আয়েশা (রা) যাহা বলিয়াছিলেন, তাহার 
উদ্দেশ্য ছিল এই যে, ইহা কোন গুরুত্বপূর্ণ বিষয় নহে এবং ইহার পশ্চাতে পরিশ্রম ও 
দৌড়াদৌড়ি করা নিম্রয়োজন। ইহাতে অযৌক্তিক ও অপ্রয়োজনীয় শ্রম নিয়োগ করা ছাড়া কোন 
লাভ নাই। এখানে উল্লেখযোগ্য যে, লোকেরা তৎকালে ইরাকবাসীদের বিরুদ্ধে অভিযোগ 
করিত যে, তাহারা অপরকে নাকাল করিবার উদ্দেশ্যে প্রশ্ন করিয়া থাকে । একদা জনৈক ইবাকী 
হযরত আবদুল্লাহ্‌ ইবৃন উমর (রা)-এর নিকট কাপড়ে মশার রক্ত লাগিলে উহা নাপাক হইয়া 
যায় কিনা- এইরূপ প্রশ্ন করিল। তিনি বলিলেন- “ইরাকীদের আচরণ দেখো । ইহারা মশার 
রক্ত কাপড়ে লাগিলে কাপড় নাপাক হইয়া যায় কিনা, তাহা জানিতে চাহে। অথচ ইহারাই 
(রা)-কে হত্যা করিয়াছে! উপরোক্ত কারণেই হযরত আয়েশা (রা) ইরাকী প্রশ্নকারী লোকটির 
সহিত কথোপকথনে বেশী অগ্রসর হইতে চাহেন নাই। এতদ্যতীত পূর্বেই বলা হইয়াছে যে, 
তিনি চাহিয়াছিলেন, লোকটি যেন বিষয়টিকে অতিশয় গুরুতুপূর্ণ মনে করিয়া না বসে। তাই 
তিনি তাহার প্রশ্নের উত্তর প্রদান করিতে গিয়া সংক্ষিপ্ত পথ অনুসরণ করিয়াছিলেন । প্রশ্নকর্তার 
প্রশ্নের দীর্ঘ উত্তরও হযরত আয়েশা (রা)-এর নিকট ছিল। হযরত সামুরাহ (রা) ও হযরত ইবৃন : 
আব্বাস (রা) হইতে ইমাম আহমদ এবং ‘সুনান’ এর সংকলকগণ বর্ণনা করিয়াছেন £ নবী 


Wwww.quraneralo.com 


Contents 


৭৮ তাফসীরে ইবৃন কাছীর 


করীন (সা) বলিয়াছেন- ‘তোমরা সাদা রং এর কাপড় পরিধান কর এবং উহাতে মুর্দা দাফন 
কর। কারণ, সাদা রংএর কাপড় সুন্দর ও আনন্দদায়ক ।' ইমাম তিরমিযী উক্ত হাদীস উভয় 
সনদেই সহীহ নামে আখ্যায়িত করিয়াছেন । বুখারী শরীফ ও মুসলিম শরীফে হযরত আয়েশা 
(রা) হইতে বর্ণিত রহিয়াছে ৪ হযরত আয়েশা (রা) বলেন- 'নবী করীম (সা)-কে একহারা 
সূতায় প্রস্তুত সাদা রং-এর তিনখানা কাপড়ে দাফন করা হইয়াছিল। উহাদের মধ্যে জামা বা 
পাগড়ী ছিল না।' উক্ত হাদীস জানাযা অধ্যায়ের অন্তর্গত ‘কাফন’ পরিচ্ছেদে লিখিত রহিয়াছে। 
যাহা হউক, উপরোল্লেখিত কারণে হযরত আয়েশা (রা) ইরাকী প্রশ্নুকর্তাকে উপরোক্ত হাদীস 
শুনাইতে যান নাই। 

প্রথম প্রশ্নের উত্তর প্রাপ্তির পর ইরাকী লোকটি দীর্ঘ এক প্রশ্নের অবতারণা করিল। সে 
হযরত আয়েশা (রা)-কে জানাইল যে, সে যে কুরআন মজীদ তিলাওয়াত করে, উহার 
সুরাসমূহ অবিন্যস্ত । হযরত উসমান (রা) কর্তৃক কুরআন মজীদ সুবিন্যস্তভাবে সংকলিত ও 
বিভিন্ন মুসলিম এলাকায় উহা প্রেরিত হইবার এবং হযরত উসমান (রা)-এর বিরুদ্ধে কুরআন 
মজীদ জ্বালাইয়া দিবার অভিযোগ উত্থাপিত হইবার পূর্বে হযরত আয়েশা (রা)-এর নিকট 
ইরাকীর প্রশ্ন করিবার উপরোক্ত ঘটনা ঘটিয়াছিল। আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ৷ উপরোক্ত কারণেই 
হযরত আয়েশা (রা) প্রশ্নকর্তাকে বলিয়া দিলেন- ‘তুমি যে কোন সূরাকেই পূর্বে পাঠ কর না 
কেন, তাহাতে কিছু যায় আসে না৷’ হযরত আয়েশা (রা) তাহাকে আরও বলিয়াছিলেন যে, 
নবৃওতের প্রথম দিকে অবতীর্ণ সূরায় বেহেশত ও দোযখের বর্ণনা ছিল। উক্ত সুরা কোন্‌ সূরা 
ছিল? উহা যদি সূরা আলাক না হইয়া থাকে, তবে এইরূপ হইতে পারে যে, ‘সূরা’ শব্দ বলিতে 
হযরত আয়েশা (রা) নির্দিষ্ট সূরা বিশেষকে না বুঝাইয়া ক্ষুদ্রাবয়ব সূরা শ্রেণীকে বুঝাইতে 
চাহিয়াছেন। এই শ্রেণীর সূরাসমূহে জান্নাতের পুরস্কারের ওয়াদা ও জাহান্নামের শাস্তির ব্যাপারে 
সতর্কবাণী বিবৃত হইয়াছে ।১ হযরত আয়েশা (রা) তাহাকে আরও বলিয়াছিলেন- সূরা বাকারা 
ও সূরা নিসা নাযিল হইয়াছিল নবৃওতের শেষ দিকে, যখন লোকে ঈমানে উদ্বুদ্ধ হইয়া 
ইসলামের পতাকাতলে সমবেত হইতেছিল এবং এই সময়ে তিনি নবী করীম (সা)-এর 
সহধর্মিণী ছিলেন। এই সময়ে আল্লাহ্‌ তা'আলা ধীরে ধীরে হালাল-হারাম ইত্যাদি 
আদেশ-নিষেধ নাযিল করিয়াছিলেন। ইহা ছিল আল্লাহ্‌ তা'আলার বিশেষ হিকমাত। যাহা 
হউক, হযরত আয়েশা (রা)-এর শেষোক্ত দুইটি কথার তাৎপর্য এই যে, ক্ষুদ্রাবয়ব সুরা শ্রেণী 
অথবা সূরা বিশেষ নবুওতের প্রথম দিকে নাযিল হইলেও কুরআন মজীদে উহার অবস্থান প্রথম 
দিকে না হইয়া শেষ দিকে রহিয়াছে। পক্ষান্তরে, সূরা বাকারা ও সূরা নিসা নবৃওতের শেষ 
দিকে নাযিল হইলেও কুরআন মজীদে উহাদের অবস্থান প্রথম দিকে রহিয়াছে। 

এই গেল কুরআন মজীদের সৃরাসমূহের বিন্যাস সম্পর্কিত হযরত আয়েশা (রা)-এর 
উক্তি। তাহার উক্তিতে প্রতীয়মান হয় যে, কুরআন মজীদের সুরাসমূহের যে কোনটিকে যে 
কোনটির পূর্বে বা পরে তিলাওয়াত করা বৈধ । কুরআন মজীদের সুরাসমূহের ক্ষেত্রে উপরোক্ত 


১. 'সূরা' শব্দ দ্বারা হযরত আয়েশা (রা) যে সমগ্র ক্ষুদ্রাবয়ব সূরা শ্রেণী না বুঝাইয়া একটি মাত্র সূরা “সূরা 
মুদ্দাসসির'কেই বুঝাইতে চাহিয়াছেন- ইহাই অধিকতর যুক্তিসঙ্গত। কারণ, উক্ত সূরা সম্পূর্ণরূপে 
অবিচ্ছিন্রভাবে নবৃওতের প্রথম দিকে নাযিল হইয়াছিল। উহাতে তাবলীগে দীনের আদেশ এবং জান্নাত ও 
জাহান্নামের উল্লেখ রহিয়াছে । উহার পূর্বে ‘সূরা আলাক'-এর মাত্র পাঁচটি আয়াত নাযিল হইয়াছিল । উহাতে 
তাবলীগে দীনের আদেশ ছিল না। ' OO 


www.quraneralo.com 


Contents 
অধ্যায় ই ফাযায়েলুল কুর আন ৭৯ 


অনুমোদন প্রযোজ্য হইলেও উহার সূরাসমূহের বিভিন্ন আয়াতের ক্ষেত্রে উহা প্রযোজ্য নহে। 

কারণ, আয়াতসমুহের বিন্যাস আল্লাহ্‌ তা'আলার নির্দেশে স্বয়ং নবী করীম (সা) কর্তৃক, 

সম্পাদিত হইয়াছে। এ সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হইয়াছে । কোনো সূরার যে কোনো 
ায়াতকে যে কোনো আয়াতের পূর্বে বা পরে তিলাওয়াত করিবার অনুমতি শরীআতে নাই 

. বলিয়াই হযরত আয়েশা (রা) প্রশ্নকর্তাকে সেইরূপ অনুমতি দেন নাই । বরং তিনি স্বীয় কুরআন 

মজীদখানা বাহির করিয়া তাহার সূরাসমূহের কতগুলি আয়াত শুনাইয়া দিলেন। “তুমি যে 

কোনো সূরাকেই পূর্বে পড়িতে পার'- প্রশ্নকর্তার প্রতি হযরত আয়েশা (রা)-এর এই উক্তি দ্বারা 
প্রমাণিত হয় যে, 'নামাযে যে কোনো সূরা পূর্বে বা পরে পড়া বৈধ ।' সহীহ হাদীস গ্রন্থে হযরত 
হুযায়ফা (রা) হইতে বর্ণিত হাদীস দ্বারাও উহা প্রমাণিত হয়। হযরত হুযায়ফা (রা) বলেন- 
নবী করীম (সা) তাহাজ্জুদ নামাযে প্রথম সূরা বাকারা, তৎপর সূরা নিসা এবং তৎপর সূরা 
আলে ইমরান তিলাওয়াত করিয়াছেন। 

ইমাম কুরতুবী ‘প্রতিবাদ পুস্তক’ নামক স্থীয় গ্রন্থে আবূ বকর ইব্‌ন আম্বারীর এইরূপ উক্তি 
উদ্ধৃত করিয়াছেন ঃ ‘কুরআন মজীদে সূরাসমূহ যেইরূপে বিন্যস্ত রহিয়াছে, কেহ যদি উহা লঙ্ঘন 
করিয়া পূর্বে অবস্থিত সূরা পরে অথবা পরে অবস্থিত সূরা পূর্বে তিলাওয়াত করে, তবে উহা দ্বারা 
তাহার কোন সূরার আয়াতসমূহের বিন্যাসকে লঙ্ঘন করিয়া তিলাওয়াত করিবার অথবা কোন 
শব্দের বিভিন্ন বর্ণের অবস্থানকে পরিবর্তন করিয়া তিলাওয়াত করিবার অপরাধের ন্যায় অপরাধই 
হইবে । আবূ বকর ইব্‌ন আম্বারী স্বীয় অভিমূতের পক্ষে এই যুক্তি প্রদর্শন করেন যে, "হযরত 
উসমান (রা) কর্তৃক সংকলিত কুরআন মজীদ যেইরূপে বিন্যস্ত হইয়াছে, উহাই অনুসরণীয় । 
উহার যে কোনরূপ লঙ্ঘনই অপরাধ বলিয়া গণ্য হইবে ।' অবশ্য, সূরা তাওবার প্রথমে 
বিস্মিল্লাহ্‌ না লিখিবার এবং সূরা আনফালকে দীর্ঘাবয়ব সাতটি সূরার অন্তর্ভুক্ত করিবার 
ব্যাপারে হযরত ইবৃন আব্বাস (রা) হযরত উসমান (রা)-এর নিকট যে প্রশ্ন করিয়াছিলেন এবং 
তিনি উহার যে উত্তর প্রদান করিয়াছিলেন, তাহাতে প্রমাণিত হয় যে, সূরাসমূহের তারতীব বা 
বিন্যাস নবী করীম (সা) কর্তৃক নহে, বরং হযরত উসমান (রা) কর্তৃক সম্পন্ন হইয়াছিল। 
তিরমিযী শরীফসহ একাধিক হাদীস গ্রন্থে উপরোক্ত হাদীস বর্ণিত রহিয়াছে । উহার সনদ 

মজবুত ও শক্তিশালী 1১ 
ইতিপূর্বে আমি উল্লেখ করিয়াছি যে, হযরত আলী (রা) কুরআন মজীদকে উহার অবতীর্ণ 

. হইবার ক্রম অনুসারে সাজাইয়া সংকলিত করিতে চাহিয়াছিলেন।২ কাী বাকিল্লানী বর্ণনা 

করিয়াছেন- ‘হযরত আলী (রা)-এর কুরআন মজীদের প্রথম সূরা ছিল 4১ tl 

1১ 8:01 ৩ হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর কুরআন মজীদের প্রথম সূরা ছিল ০; 1 

১. ইতিপূর্বে লিখিত টীকায় এ সম্বন্ধে বলা হইয়াছে যে, ইমাম ইবৃন কাছীরের উক্ত ধারণা ঠিক নহে; বরং 
সূরাসমূহের বিন্যাসও স্বযং নবী করীম (সা) কর্তৃক সম্পাদিত হইয়াছিল । 

২. হযরত আলী (রা) সম্পর্কিত উক্ত তথ্য সত্য নহে। যদি উহা সত্য বলিয়া ধরা হয়, তবে উহার তাৎপর্য এই ' 
যে, তিনি আয়াতসমূহকে উহাদের অবতীর্ণ হইবার ক্রম অনুসারে সাজাইতে চাহেন নাই। এইরূপে 
উহাদিগকে সাজাইলে এক সূরার আয়াত অন্য সূরার অন্তর্ভুক্ত হইয়া পড়িত। বরং তিনি শুধু সূরাসমূহকে 
অখণ্ডিত ও পরিপূর্ণ রাখিয়া উহাদিগকে উহাদের অবতীর্ণ হইবার ক্রম অনুসারে সাজাইতে চাহিয়াছিলেন। 

১. রাবী সূরা আলাকের একটি আয়াত দ্বারা খোদ সূরাটিকেই বুঝাইয়াছেন। অনুরূপভাবে তিনি হযরত ইব্‌ন 
মাসউদ (রা) ও হযরত উদঘাই (রা)-এর কুরআন মজীদের প্রথম সূরার উল্লেখ করিতে গিয়া প্রতি ক্ষেত্রে 
সূরা ফাতিহার মাত্র একটি আয়াত উল্লেখ করিয়াছেন। তাই উহা দ্বারা উহার মাত্র একটি আয়াতকে না 
বুঝিয়া সমগ্র সূরাটিকেই বুঝিতে হইবে । - 


www.quraneralo.com 


Contents 


৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


১৮। উহার পর যথাক্রমে বাকারা ও নিসা ছিল। উহাদের বিন্যাস ছিল (প্রচলিত কুরআন 
মজীঁদের সূরাসমূহের বিন্যাস হইতে) পৃথক, ও স্বতন্ত্র । তেমনি হযরত উবাই ইব্‌ন কা'ব 
(রা) -এর কুরআন মজীদের প্রথম সূরা ছিল £0 ১]: উহার পর যথাক্রমে নিসা, আলে . 
ইমরান, আনআম ও মায়িদা ইত্যাদি। উহাদের বিন্যাস ছিল লক্ষণীয়ভাবে পৃথক ও স্বতন্ত্র ১ 
অতঃপর কাযী বাকিল্লানী মন্তব্য করিয়াছেন- ‘সম্ভবত সাহাবায়ে কিরামই স্বীয় ইজতিহাদ 
অনুযায়ী কুরআন মজীদের সুরাসমূহকে বর্তমান আকারে বিন্যস্ত করিয়াছেন।' তাফসীরকার 
মন্কীও স্বীয় তাফসীর গ্রন্থের সূরা তাওবার তাফসীরে অনুরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন।.তিনি 
বলিয়াছেন- 'সূরাসমূহের আয়াতের বিন্যাস এবং প্রতিটি সূরার পূর্বে বিস্মিল্লাহ্‌ শরীফ স্থাপনের 
কার্যটি নবী করীম (সা) কর্তৃক সম্পাদিত হইয়াছে।' একদল আহলে ইলমের ন্যায় ইব্‌ন ওহাব. 
বলেন- আমি সুলায়মান ইব্‌ন বিলালের নিকট শুনিয়াছি- ‘একদা রবীআর নিকট জিজ্ঞাসা করা 
হইল, সূরা বাকারা সূরা আলে ইমরানের পূর্বে আশিটির বেশী সুরা নাযিল হওয়া সত্বেও উক্ত 
সুরাদ্ধয়কে কেন উহাদের পূর্বে কুরআন মজীদের প্রথম দিকে স্থাপন করা হইয়াছে? তিনি 
বলিলেন- ‘কুরআন মজীদকে যাহারা সংকলিত করিয়াছেন, তাহাদের জ্ঞান মতে উহার 
সুরাসমূহ বিন্যস্ত হইয়াছে। উক্ত সূরাদ্বয়ের অবস্থানও তাহাদের জ্ঞান মতে নির্ধারিত হইয়াছে। 
তাহারা তাহাদের জ্ঞান অনুযায়ী একমত হইয়াই উহা করিয়াছেন। অতএব এই বিন্যাস 
প্রক্রিয়ার মূলে তাহাদের (সাহাবীগণের) একমত্যই সক্রিয় ছিল। আর তাহাদের ইজমা বা 
সর্ববাদীসম্মত রায়ের বিরুদ্ধে কোনরূপ প্রশ্ন তোলা যায় না।' ইব্‌ন ওহাব আবার বলেন- আমি 
ইমাম মালিককে বলিতে শুনিয়াছি যে, “সাহাবীগণ নবী করীম (সা)-এর নিকট হইতে কুরআন 
মজীদকে যেইরূপে শুনিয়াছেন, সেইরূপেই উহা বিন্যস্ত হইয়াছে।' আবুল হাসান ইবৃন বাত্তাল 
বলেন- “আমরা কুরআন মজীদের সূরাসমূহকে শুধু লিখিত অবস্থায় বিশেষ একটি রূপে বিন্যস্ত 
আকারে পাই । কিন্তু, উক্ত বিশেষরূপে বিন্যস্ত আকারেই উহা নামাযে কিংবা নামাযের বাহিরে 
তিলাওয়াতে বা শিক্ষাদানে পড়িতে হইবে এবং উক্ত বিন্যাসে কোনরূপ ব্যত্যয় ঘটানো যাইবে 
না, কেহ এইরূপ কথা বলিয়াছে বলিয়া আমাদের জানা নাই । কাহাকেও বলিতে শোনা যায় 
নাই যে, বাকারার পূর্বে কাহাফ অথবা কাহাফের পূর্বে ‘হজ্জ’ শিক্ষা করা অবৈধ বা নিষিদ্ধ। 
হযরত আয়েশা (রা) বলিয়াছেন- “তুমি যে কোন সূরাকেই পূর্বে পড়িতে পারো । উহাতে কোন 
ক্ষতি নাই।' নবী করীম (সা) নামাযে প্রথম রাকআতে কোন একটি সুরা তিলাওয়াত করিয়া 
দ্বিতীয় রাকআতে উহার অব্যবহিত পরবর্তী সুরার পরিবর্তে অন্য কোন সূরা তিলাওয়াত 
করিতেন । আবুল হাসান বাত্তাল অতঃপর বলেন- ‘হযরত ইব্‌ন মাসউদ (রা) এবং হযরত ইব্‌ন 
উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, কুরআন মজীদ উল্টাভাবে পড়া ঘোরতর অপরাধ । যে 
ব্যক্তি উহা তদ্ধপ পড়ে” তাহার অন্তঃকরণই উল্টা । উহার তাৎপর্য এই যে, কোন সূরার 
শেষদিক হইতে তিলাওয়াত আরম্ভ করিয়া উহার প্রথমদিকে তিলাওয়াত শেষ করা জঘন্য গুনাহ 
ও অপরাধ । ইহা হারাম ও কবীরা গুনাহ। 
১. সাহাবায়ে কিরামের নিজস্ব কুরআন মজীদসমূহে সূরাসমূহের বিন্যাসের ক্ষেত্রে পরস্পর বিরোধিতা সম্বন্ধে প্রথম 
কথা এই যে, এতদসম্বন্ধীয় কোন কোন রিওয়ায়েতের পশ্চাতে মিথ্যাবাদী রাবীগণের ষড়যন্ত্র কাজ করিয়াছে । 
. দ্বিতীয় কথা এই যে, সম্ভবত কোন কোন সাহাবী পশুচর্ম, অস্থি ইত্যাদিতে লিখিত আয়াতসমূহকে একত্রিত 
করিবার কালে কোন সূরার অংশবিশেষ একত্রিত করিবার পরই অন্য কোন সূরার সমগ্রটুকু একত্রিত 
ঝরিয়াছেন। সে সূরার একত্রীকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত যথাস্থানে না রাখিবার এবং একত্রীকৃত অন্য সূরাটি 
তদস্থলে রাখিবার কারণে তাহাদের ব্যক্তিগত কুরআন মজীদসমূহের সূরাসমূহের বিন্যাসের পরস্পর 
বিরোধিতা পরিলক্ষিত হইয়াছে। 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ৮১ 


হযরত ইবুন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান, ইব্‌ন ইয়াধীদ, আবু 
ইসহাক, শু“বা, আদম ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ 
বনী ইসরাঈল, কাহাফ, মরিয়াম, ত্বা-হা ও আম্বিয়া এই সকল সুরা সম্বন্ধে হযরত ইব্‌ন ' 
মাসউদ (রা) বলেন- 'এইগুলি (নবৃওতের) প্রথমদিকে অবতীর্ণ সুরা; ইহা আমার পুরাতন 
সম্পদ ।' উক্ত হাদীস শুধু ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম (র) উহা বর্ণনা 
করেন নাই। হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর ব্যক্তিগত কুরআন মজীদে উপরোক্ত সূরাসমূহের 
বিন্যাস যে হযরত উসমান (রা) কর্তৃক সংকলিত কুরআন মজীদের সেই সকল সূরার বিন্যাসের 
সহিত সামঞ্জস্যশীল ছিল তাহা প্রমাণ করিবার উদ্দেশ্যেই ইমাম বুখারী (র) উপরোক্ত হাদীস 
উল্লেখ করিয়াছেন। 

হযরত বারা ইব্‌ন আযিব (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক, শু"বা, আবুল 
ওয়ালীদ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ হযরত বারা ইবন আযিব (রা) বলেন- ‘নবী 
করীম (সা)-এর মদীনা শরীফে আগমন করিবার পূর্বেই আমি সূরা আ'লা" শিখিয়া 
ফেলিয়াছিলাম ৷’ ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ই উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। উহা 
হিজরত সম্পর্কিত একটি হাদীসের অংশবিশেষ মাত্র। সূরা আ'লা (১4541 ২1) ০ ০০১৮) 
যে একটি মব্কী সূরা, ইহা প্রমাণ করিবার জন্যেই ইমাম বুখারী উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। 

শাকীক হইতে ধারাবাহিকভাবে আ“মাশ, আবূ হামযা, আবদান ও ইমাম বুখারী (র) বর্ণনা ' 
করিয়াছেন ঃ শাকীক বলেন- একদা হযরত আবদুল্লাহ্‌ ইৃন মাসউদ (রা) বলিলেন, নবী করীম 
(সা) অর্থগত দিক দিয়া ঘনিষ্টরূপে পরস্পর সম্পৃক্ত যে সকল সূরার (4.০১২1) দুইটি করিয়া 
প্রতি রাকআতে তিলাওয়াত করিতেন, সেইগুলি আমি নিশ্চয় চিনি। এই বলিয়া তিনি উঠিয়া 
গেলেন। তাহার সহিত হযরত আলকামা অন্দর মহলে প্রবেশ করিলেন। কিছুক্ষণ পর হযরত 
আলকামা বাহিরে আসিলে আমি তাহাকে উক্ত সুরাসমূহ সম্বন্ধে প্রশ্ন করিলাম । তিনি বলিলেন- 
‘উহা হইতেছে ক্ষুদ্রাবয়ব বিশিষ্ট সূরাসমূহের (০৯০11) মধ্য হইতে প্রথম বিশটি সূরা । তবে 
এই বিশটি সূরা হযরত ইব্‌ন মাসউদ (রা) কর্তৃক বিন্যস্ত তাহার ব্যক্তিগত কুরআন মজীদের 
সূরাসমূহের মধ্য হইতে ক্ষুদ্র আয়াত বিশিষ্ট সুরা সমষ্টির প্রথম বিশটি সূরা । উক্ত বিশটি সূরার 
শেষভাগে হইতেছে সূরা দুখান ও সূরা নাবা ।” 

হযরত ইব্‌ন মাসউদ (রা) কর্তৃক গৃহীত কুরআন মজীদের যে ক্রমবিন্যাসের কথা 
ইতিপূর্বে একাধিকবার আলোচিত হইয়াছে, উহা একদিকে যেমন হযরত উসমান কর্তৃক গৃহীত 
বিন্যাসক্রমের বিরোধী, অন্যদিকে তেমনি সাধারণভাবে সাহাবীগণ কর্তৃক অসমর্থিত ও 
প্রত্যাখ্যাত । হযরত উসমান (রা) কর্তৃক সংকলিত কুরআন মজীদে ক্ষুদ্রাবয়ব বিশিষ্ট সূরা শ্রেণী 
(০৪11) হইতেছে- সূরা হুজুরাত হইতে কুরআন মজীদের শেষ অংশের সুরা সকল । সূরা 
দুখান কোনক্রমেই উহাদের অন্তর্ভুক্ত নহে । (অথচ, হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর বিন্যাসক্রম 
অনুসারে উক্ত সূরা মুফাস্সাল শ্রেণীভুক্ত) । ইমাম আহমদ (র) কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীস 
দ্বারা উহা প্রমাণিত হয় ৪ | 

হযরত আওস ইবৃন হুযায়ফা (রা) হইতে ধারাবাহিকভাবে উসমান ইব্‌ন আবদুল্লাহ্‌, ইব্‌ন 
আওস ছাকাফী, আবদুল্লাহ্‌ ইবৃন আবদুর রহমান তায়েফী, ০০০০ ও 
কাছীর (১ম খণ্ড)--১১ 


www.quraneralo.com : 


Contents 
৮২ ; তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন £ হযরত আওস ইবৃন হুযায়ফা (রা) বলেন- “আমি একদা নবী 
করীম (সা)-এর নিকট আগত প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলাম ৷' অতঃপর হযরত আওস 
(রা) একটি দীর্ঘ হাদীস বর্ণনা করিয়াছেন। উহার একাংশ হইতেছে এই ঃ প্রতিদিন ইশার * 
নামায আদায় করিবার পর নবী করীম (সা) আমাদের প্রতিনিধি দলের সদস্যদের সহিত 
আলাপ-আলোচনা করিতেন। একদা তিনি ইশার নামাযের পর দীর্ঘক্ষণ বিলম্ব করিয়া আমাদের 
নিকট আসিলেন। আমরা তীহাকে জিজ্ঞাসা করিলাম- হে আল্লাহ্‌র রাসূল! আমাদের নিকট 
আসিতে আজ আপনার বিলম্ব হইল কেন? তিনি বলিলেন- ‘আজ কুরআন মজীদের একটি 
অংশ আমার সম্মুখে আসিয়াছিল। আমি ভাবিলাম, উহা তিলাওয়াত না করিয়া বাহিরে আসিব 
না।' সকাল বেলায় আমরা রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবীগণের নিকট জিজ্ঞাসা করিলাম- 
তোমরা কুরআন মজীদ কোন্‌ নিয়মে অংশ অংশ করিয়া তিলাওয়াত কর? তাহারা বলিল- 
‘আমরা কুরআন মজীদের তিন সূরা, পাচ সূরা, সাত সূরা, নয় সূরা, এগার সূরা এবং তের 
সুরাকে একটি অংশ বানাইয়া (নামাযে) তিলাওয়াত করি। আর মুফাসসাল (4০১11) 
অংশটি হইতেছে- সূরা কাফ হইতে কুরআন মজীদের শেষ পর্যন্ত।' ইমাম আবূ দাউদ এবং 
ইমাম ইবৃন মাজাহ্‌ও উক্ত হাদীস উপরোক্ত রাবী আবদুল্লাহ্‌ ইবন আবদুর রহমান ইবৃন ইয়ালা 
তায়েফী হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 
উক্ত হাদীসের সনদ গ্রহণযোগ্য । 


কুরআন মজীদে নুকতা স্থাপন 

কথিত আছে, খলীফা আবদুল মালিক ইব্‌ন মারওয়ান কুরআন মজীদে নুকতা লাগাইবার 
জন্যে সর্বপ্রথম নির্দেশ প্রদান করেন। তাহার নির্দেশে হাজ্জাজ ইব্‌ন ইউসুফ কুরআন মজীদের 
অক্ষরসমূহ নুকতা দ্বারা চিহ্নিত করিবার কার্যে প্রবৃত্ত হন। হাজ্জাজ তখন ওয়াসিত নামক 
অঞ্চলের শাসনকর্তা ছিলেন। তিনি হযরত হাসান বসরী ও হযরত ইয়াহিয়া ইব্‌ন ইয়ামারকে 
উক্ত কার্যে নিয়োজিত করেন। তাহারা উহা সম্পন্ন করেন। ইহাও কথিত আছে- আবুল 
আসওয়াদ দুয়েলী সর্বপ্রথম কুরআন মজীদের অক্ষরসমূহ নুকতা দ্বারা চিহ্নিত করেন। কেহ কেহ 
উল্লেখ করিয়াছেন- মুহাম্মদ ইব্‌ন সীরীনের একখানা কুরআন মজীদ ছিল। ইয়াহিয়া ইব্‌ন 
ইয়ামা’র উহার অক্ষরসমূহকে নুকতা দ্বারা চিহ্নিত করিয়া তাহাকে উহা প্রদান করিয়াছিলেন । 
আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । | 

কুরআন মজীদের পার্শ্বদেশে দশমাংশসূচক চিহ সর্বপ্রথম কে লাগাইয়াছিলেন, সে সম্বন্ধেও 
ইতিহাসকারদের মধ্যে মতভেদ রহিয়াছে। কেহ কেহ বলেন- উহাও হাজ্জাজ কর্তৃক সংযোজিত 
হইয়াছিল । আবার কেহ কেহ বলেন- খলীফা মামুন সর্বপ্রথম উক্ত কার্য সম্পাদন করেন। আবু 
আমর দানী বর্ণনা করিয়াছেন £ হযরত ইব্‌ন মাসউদ (রা) কুরআন মজীদে দশমাংশসূচক চিহ্ন 
লাগানোকে অপছন্দ করিতেন । তিনি উহা ঘষিয়া উঠাইয়া দিতেন । মুজাহিদও উহা অপছন্দ 
করিতেন । ইমাম মালিক বলেন- ‘কুরআন মজীদে কালি দ্বারা দশমাংশসূচক চিহ্ন লাগানোতে 
কোন দোষ নাই; তবে ভিন্ন রং দ্বারা উহা করা সঙ্গত নহে। মূল কুরআন মজীদে সূরাসমূহের 
. প্রথম দিকে উহাদের আয়াতের সংখ্যা লিখিয়া রাখাকে আমি পছন্দ করি না; তবে ছোট ছোট 
বালক-বালিকা কুরআন মজীদের যে (খণ্ডিত বা সম্পূর্ণ) সংস্করণ দেখিয়া শিক্ষা লাভ করিয়া 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ৮৩ 


থাকে, তাহাতে উহা এরূপে লিখিয়া রাখার দোষ নাই ।১ কাতাদাহ বলেন- 'লোকগণ প্রথমে 
কুরআন মজীদের অক্ষরসমূহের নুকতা লাগাইয়াছে; অতঃপর উহাতে পঞ্চমাংশের চিহ্ন ও পরে 
দশমাংশের চিহ্ন লাগাইয়াছে।' ইয়াহিয়া ইব্‌ন কাছীর বলেন- মানুষ কুরআন মজীদের 
অক্ষরসমূহে প্রথমে নুকতা লাগাইয়াছে। উহা অক্ষরের নূর। অতঃপর তাহারা আয়াতের শেষে 
নুকতা লাগাইবার ব্যবস্থা উদ্ভাবন করিয়াছে। অতঃপর তাহারা কুরআন মজীদ ও উহার 
সূরাসমূহের প্রারম্ভে প্রারম্ভিক দোয়া এবং উহার সূরাসমূহের শেষে সমাপ্তিকালীন দোয়া 
সংযোজিত করিয়া দিয়াছে । ইবরাহীম নাখঈ একদা একটি সুরার প্রারম্ভে প্রারম্ভিক দোয়া লিখিত 
দেখিয়া উহা মুছিয়া ফেলিতে নির্দেশ দিলেন। তিনি বলিলেন- হযরত ইব্‌ন মাসউদ (রা) 
বলিয়াছেন কুরআন মজীদ বহির্ভূত কোন কথা তোমরা কুরআন মজীদের সহিত মিলাইয়া দিও 
না। আবূ আমর দানী বলেন- পরবর্তীকালে মুসলমানগণ কুরআন মজীদের সকল সংস্করণে 
বিভিন্ন প্রকারের চিহ্ন লাগাইবার বিষয়ে একমত হইয়াছেন। তাহারা উহাকে জায়েয ও বৈধ 
বলিয়া গ্রহণ করিয়াছেন। 


নবী করীম (সা)-এর সমীপে জিবরাঈল (আ)-এর কুরআন তিলাওয়াত 
উক্ত শিরোনামে ইমাম বুখারী (র) বলেন- হযরত জিবরাঈল (আ) নবী করীম (সো)-কে 
কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইতেন। ইমাম বুখারী আরও বলেন- হযরত আয়েশা 
(রা) হইতে ধারাবাহিকভাবে হযরত ফাতিমা (রা) ও মাসরূক বর্ণনা করিয়াছেন যে, হযরত 
আয়েশা (রা) বলেন- নবী করীম (সা) আমাকে গোপনে বলিয়াছেন- “হযরত জিবরাঈল (আ) 
প্রতি বৎসর আমাকে কুরআন মজীদ শুনাইতেন। এই বৎসর তিনি আমাকে উহা দুইবার 
শুনাইয়াছেন। ইহাতে আমার মনে হয়, আমার ইন্তেকাল নিকটবর্তী হইয়াছে ।' ইমাম বুখারী 
উপরোক্ত হাদীসটি এইস্থলে এইরূপ বিচ্ছিন্ন সনদে উল্লেখ করিয়াছেন। তবে তিনি অন্যত্র 
একাধিক স্থানে উহা অবিচ্ছিন্ন সনদে বর্ণনা করিয়াছেন। 
হযরত ইব্‌ন আববাস (রো) হইতে ধারাবাহিকভাবে উবায়দুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ যুহরী, 
ইবরাহীম ইবৃন সা'দ, ইয়াহিয়া ইব্‌ন কুষাআহ ও ইমাম বুখারী রে) বর্ণনা করিয়াছেন £ “নবী 
করীম (সা) নেক কাজে লোকদের মধ্যে অধিকতর অগ্রগামী ছিলেন। আবার রমযান মাসে 
তিনি উহাতে অন্যান্য সময়ের তুলনায় অধিকতর অগ্রগামী ছিলেন। কারণ, রমযান মাসের 
প্রথম হইতে শেষ পর্যন্ত প্রতি রাত্রিতে হযরত জিবরাঈল (আ) তাহার সহিত সাক্ষাৎ করিতেন। 
নবী করীম (সা) তাহাকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইতেন। তাহার সহিত হযরত 
জিবরাঈল (আ) সাক্ষাৎ করিবার পর নেক কাজে তিনি প্রবহমান বাতাসের চাইতে অধিকতর 
দ্রুতগামী হইতেন।' উক্ত হাদীস ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয় কর্তৃক বর্ণিত হইয়াছে। 
বুখারী শরীফের প্রথম দিকে এতদসন্বন্ধে আলোচনা করা হইয়াছে। হযরত জিবরাঈল (আ) 
১. এইরূপেই (ইমাম) মালিক বলেন- তিলাওয়াতের জন্য রক্ষিত কুরআন মজীদের অক্ষরসমূহ ও উহার লিখন 
পদ্ধতি উসমানী কুরআন মজীদের অক্ষরসমূহ ও উহাদের লিখন পদ্ধতির অনুরূপ হইতে হইবে । অবশ্য 
* দোষ নাই । কুরআন মজীদে উহার সূরাসমূহের আয়াতের সংখ্যা লিখিয়া রাখা সম্বন্ধে ইমাম মালিকের 
অভিমত দ্বারা বুঝা যাইতেছে যে, তাবেঈন ও তাহাদের পরবর্তী যুগের লোকদের মধ্যে উহা প্রচলিত হইয়া 
গিয়াছিল। প্রকৃতপক্ষে এইরূপ লিখিত বিষয় কুরআন মজীদের সহিত মিলিয়া যাওয়ার আশংকা থাকে না 
বিধায় উহাতে কোন দোষ নাই। 


www.quraneralo.com 


Contents 


৮৪ তাফসীরে ইবন কাছীর 


কর্তৃক নবা করীম (সা)- -এর নিকট কুরআন মজীদ আবৃত্ত হইবার হিকমত ও উদ্দেশ্য উহাতে 
বিবৃত হইরাছে। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সালেহ, আবূ হাসীন, আবূ বকর, 
খালিদ ইবন ইয়াধীদ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন $ ‘প্রতি বৎসর একবার কুরআন মজীদ 
তিলাওয়াত করিয়া নবী করীম (সা)-কে শুনানো হইত । তবে যে বৎসর তিনি ইন্তিকাল করেন, 
সেই বৎসর দুইবার তাহাকে উহা শুনানো হইয়াছিল। নবী করীম (সা) প্রতি বৎসর দশ দিন 
ই'তেকাফে বসিতেন। কিন্তু যে বৎসর তিনি ইন্তেকাল করেন, সেই বৎসর বিশ দিন 
ই“তেকাফে বসিয়াছিলেন।' ইমাম আবূ দাউদ, ইমাম নাসাঈ এবং ইমাম ইব্‌ন মাজাহও উহা 
উপরোক্ত রাবী আবূ বকর হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং অন্যরূপ একাধিক অধস্তন 
সনদাংশে বর্ণনা করিয়াছেন। সনদের অন্যতম রাবী আবু বকর হইতেছেন আবূ বকর ইব্‌ন 
আইয়াশ এবং উহার অন্যতম রাবী আবূ হাসীনের নাম হইতেছে- উসমান ইব্‌ন আসিম । 
হযরত জিবরাঈল (আ) এবং নবী করীম (সা) পরস্পর পরস্পরকে কুরআন মজীদ তিলাওয়াত 
করিয়া শুনাইতেন। কুরআন মজীদের কোন কোন আয়াত রহিত (মানসৃখ) হইয়া যাইবার পর 
উহা যেইরূপে বলবৎ ছিল, সেইরূপেই যেন উহা নির্ভুল ও নিশ্চিতভাবে মাহফুজ ও সংরক্ষিত 
থাকে, সেই উদ্দেশ্যেই তাহারা উহা তিলাওয়াত করিয়া পরস্পরকে শুনাইতেন। এই কারণেই 
সর্বশেষ বৎসরে তীহারা উহা দুইবার তিলাওয়াত করিয়া পরস্পরকে শুনাইয়াছিলেন। হযরত 
উসমান (রা) কুরআন মজীদের সর্বশেষ আবৃত্তি অনুযায়ী উহাকে সংকলিত করিয়াছিলেন। তিনি 
রমযান মাসেই উহা সম্পন্ন করিয়াছিলেন। কারণ, উক্ত মাসেই নবী করীম (সা)-এর প্রতি 
সর্বপ্রথম ওহী নাযিল হইয়াছিল। আর এই কারণেই রমযান মাসে অধিক পরিমাণে কুরআন 
মজীদ ,তিলাওয়াতে কঠোর পরিশ্রম করিতেন। ইতিপূর্বে আমি এই সম্পর্কে আলোচনা 
করিয়াছি। 


কারী সাহাবাবৃন্দ 

মাসরূক হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম, আমর, শুবা, হাফস ইব্‌ন উমর ও ইমাম 
বুখারী বর্ণনা করিয়াছেন £ একদা আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ 
(রা)-এর কথা আলোচনা করিতেছিলেন। তিনি বলিলেন- আমি তাহাকে (হযরত ইব্‌ন 
মাসউদ (রা)-কে) সর্বদা ভালবাসিয়া যাইব । কারণ, নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি ৪ 
‘তোমরা চারিটি লোকের নিকট হইতে কুরআন মজীদ গ্রহণ কর (১) আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ 
(২) সালিম (৩) মু'আয ইব্‌ন জাবাল এবং (8) উবাই ইব্‌ন কা“ব।' উক্ত হাদীস ইমাম 
বুখারী(র) সাহাবায়ে কিরামের সদগুণাবলী (২৪১০) সম্পর্কিত পরিচ্ছেদের একাধিক স্থানে 
বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম ও ইমাম নাসায়ী উহা উপরোক্ত রাবী মাসরূক হইতে 
উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং ওয়ায়েল হইতে ধারাবাহিকভাবে আ'মাশ প্রমুখ রাবীর 
অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । হাদীসে প্রশংসিত সাহাবী চতুষ্টয়ের মধ্য হইতে হযরত 
আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা) এবং আবু হুযায়ফা-এর মুক্তিপ্রাপ্ত গোলাম হযরত সালিম (রা) 
ছিলেন গরম যুগের মুহাজির সাহাবা হযরত সালিম (রা) ছিলেন নেতৃস্থানীয় মুসলমানদের 
মধ্যে একদন। মদীনায় নবী করীম (সা)-এর আগমনের পূর্বে তিনি নামাযে ইমামতি 
করিতেন । উক্ত সাহাবী চতুষ্টয়ের মধ্য হইতে হযরত মু'আয ইব্‌ন জাবাল (রা) এবং হযরত 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন | ৮৫ 


উবাই ইব্‌ন কা'ব (রা) ছিলেন আনসার সাহাবা তাহাদের স্থান ছিল নেতৃস্থানীয় মুসলমানদের 
মধ্যে । 

শাকীক ইব্‌ন সালমাহ হইতে ধারাবাহিকভাবে আ*মাশ, হাফস, উমর ইব্‌ন হাফস ও 
ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ শাকীক বলেন- একদা হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ রো) 
আমাদের সম্মুখে বক্তৃতা প্রদান করিতে গির! বলিলেন, 'আল্লাহ্‌র কসম! আমি নিশ্চয় স্বয়ং নবী 
করীম (সা)-এর পবিত্র মুখ হইতে কুরআন মজীদের সন্তরোধ্ব সূরার শিক্ষা লাভ করিয়াছি।১ 
আল্লাহ্র কসম! নবী করীম (সা)-এর সাহাবীগণ জানেন যে, “তাহাদের মধ্যে যাহারা আল্লাহ্‌র 
কিতাব সম্বন্ধে অধিকতর জ্ঞানের অধিকারী, আমি তাহাদের অন্যতম । কিন্তু আমি তাহাদের 
মধ্যে উত্তম ব্যক্তি নহি।' রাবী শাকীক বলেন- বক্তৃতা শেষ হইবার পর আমি লোকদের 
মজলিসে বসিয়া পড়িলাম। তাহারা কি বলে, তাহা শ্রবণ করা আমার উদ্দেশ্য ছিল। কিন্তু 
্তাহাকেও হযরত ইবৃন মাসউদ (রা)-এর উপরোক্ত কথার বিরোধিতা করিতে শুনিলাম না। 

আলকামাহ হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম, আ'মাশ, সুফিয়ান, মুহাম্মাদ ইব্‌ন কাছীর ও 
ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £৪ আলকামা বলেন- একদা আমরা হিমস্‌ নগরে অবস্থান 
করিতেছিলাম । সেখানে একদিন হযরত ইবৃন মাসউদ (রা) সূরা ইউসুফ তিলাওয়াত করিলেন । 
জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করিল- ইহা কি এইরূপেই নাযিল হইয়াছে? হযরত ইবৃন মাসউদ (রা) 
বলিলেন- আমি নবী করীম (সা)-কে (উহা) পড়িয়া শুনাইয়াছি।২ লোকটি বলিল- “আপনি 
সঠিক পড়াই পড়িয়াছেন।' লোকটির মুখে হযরত ইব্‌ন মাসউদ (রা) মদের গন্ধ পাইলেন। 
তিনি বলিলেন- “তুমি একদিকে মদ্য পান করো আর অন্যদিকে আল্লাহ্‌র কিতাবকে অবিশ্বাস 
করিতে সাহস করিতেছ?'. অতঃপর তিনি (মদ্য পানের শাত্তিস্বরূপ) লোকটিকে দোররা 
মারিলেন। 

মাসরূক হইতে ধারাবাহিকভাবে মুসলিম, আ“মাশ, হাফস, উমর ইব্‌ন হাফস ও ইমাম 
বুখারী রে) বর্ণনা করিয়াছেন £ 'একদা হযরত ইবৃন মাসউদ (রা) বলিলেন- যে সত্তা ভিন্ন 
কোন মা'বুদ নাই, সেই সত্তার কসম! কুরআন মজীদের প্রতিটি সূরার অবতীর্ণ হইবার স্থান 
সম্বন্ধে আমি অধিকতর জ্ঞানের অধিকারী ৷ কুরআন মজীদের প্রতিটি আয়াতের শানেনুমূল সম্বন্ধে 
আমি অধিকতর জ্ঞানের অধিকারী । আমি যদি জানিতে পারিতাম, কুরআন মজীদ সম্বন্ধে 
আমার চাইতে অধিকতর জ্ঞানের অধিকারী কোন ব্যক্তি রহিয়াছে, তবে তাহার নিকট উ্ট্রযান 
পৌছিলে আমি উহাতে আরোহণ করিয়া তাহার নিকট পৌছিতাম ।' 

হযরত ইব্‌ন মাসউদ (রা) নিজের সম্বন্ধে উপরে বর্ণিত যে কথা বলিয়াছেন, তাহা সত্য ও 
বাস্তব। নিজের সম্বন্ধে প্রয়োজনবোধে এইরূপ প্রশংসামূলক তথ্য প্রকাশ করা কাহারও পক্ষে 
অন্যায় বা অসমীচীন নহে। এইরূপে হযরত ইউসুফ (আ) নিজের সম্বন্ধে মিশরের অধিপতির 
নিকট প্রশংসামূলক তথ্য প্রকাশ করিয়া বলিয়াছিলেন £ 

4০০৯ Gl 8 SATE ০০ এটা 

১. হাফিজ ইবৃন হাজার আসকালানী তাহার 'ফাতহুল বারী' নামক ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করিয়াছেন £ বদর হইতে 

আসিম কর্তৃক বর্ণিত রিওয়ায়েতে অতিরিক্ত এই কথাটিও রহিয়াছে £ ‘অবশিষ্ট সূরাসমূহ আমি সাহাবাদের 

নিকট হইতে শিখিয়াছি।" 
২. ইমাম মুসলিম (র) কর্তৃক বর্ণিত রিওয়ায়েতে উহা এইরূপে উল্লেখিত হইয়াছে £ “স্বয়ং নবী করীম (সা) 

আমাকে উহা শিখাইয়াছেন।' উহাতে আরও উল্লেখিত হইয়াছে ৪ হো নিও হর 

সময়ে তাহার মুখে মদের গন্ধ পাইলম........ i 


Wwww.quraneralo.com 


Contents 


(আমাকে যমীনে উৎপন্ন পণ্যদ্রব্যের দায়িত্বে নিয়োজিত করুন; আমি নিশ্চয় রক্ষণাবেক্ষণের 
কর্তব্য সম্বন্ধে সচেতন ও এতদসম্বন্ধীয় জ্ঞানের অধিকারী ।) 

হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর প্রশংসায় নবী করীম (সা)-এর এই বাণীই যথেষ্ট যে, নবী 
করীম (সা) বলেন- ‘তোমরা চার ব্যক্তির নিকট হইতে কুরআন মজীদ শিক্ষা করিও ৷' 
অতঃপর নবী করীম (সা) সর্বপ্রথম হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর নাম উল্লেখ করিয়াছেন। 
হযরত উমর (রা) হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম, আ‘মাশ, সুফিয়ান, মুসআব ইব্‌ন 
মাকদাম ও আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সা) বলেন- 'কুরআন মজীদ যেইরূপে 
নাযিল হইয়াছে, যে ব্যক্তি উহাকে ঠিক সেইরূপে অবিকৃত অবস্থায় পড়িতে চাহে, সে যেন উহা 
ইব্‌ন উদ্মে আবৃদ (আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ)-এর কিরাআত অনুযায়ী পড়ে ।' ইমাম আহমদও 
উক্ত হাদীস উপরোক্ত রাবী আ‘মাশ হইতে উপরোক্ত উর্ধতন সনদাংশে এবং আবূ মুআবিয়া 
প্রমুখ রাবী এই ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ কর্তৃক বর্ণিত 
রিওয়ায়েত দীর্ঘ এবং উহাতে একটি ঘটনা উল্লেখিত রহিয়াছে। ইমাম তিরমিযী এবং ইমাম 
নাসায়ীও উহা উপরোক্ত রাবী আবূ মুআবিয়া হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং অন্যরূপ 
অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । ইমাম দারে কুতনী উহাকে সহীহ হাদীস নামে আখ্যায়িত 
করিয়াছেন । আমি (ইবৃন কাছীর) উহাকে “মুসনাদে উমর’ নামক হাদীস সংকলনে উল্লেখ 
করিয়াছি। 'মুসুনাদে আহমদ’ সংকলনে হযরত আবু হুরায়রা (রা) হইতেও বর্ণিত হইয়াছে ঃ 
নবী করীম (সো) বলিয়াছেন- ‘কুরআন মজীদ যেইরূপে নাযিল হইয়াছে, যে ব্যক্তি উহাকে ঠিক 
সেইরূপে অবিকৃত অবস্থায় পড়িতে চাহে, সে যেন উহা ইব্‌ন উম্মে আবৃদ-এর কিরাআত 
অনুযায়ী পড়ে ৷’ 

কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে হুমাম, হাফস্‌, ইব্‌ন উমর ও ইমাম বুখারী বর্ণনা 
করিয়াছেন £ কাতাদা বলেন- একদা আমি হযরত আনাস ইব্‌ন মালিক (রা)-এর নিকট 
জিজ্ঞাসা করিলাম, নবী করীম (সা)-এর যুগে কে কে কুরআন মজীদের সূরা ও আয়াত 
একত্রিত (মুখস্থ) করিয়াছিলেন? তিনি বলিলেন- ‘চার ব্যক্তি। তাহারা সকলেই আনসার 
সাহাবী ৪ (১) উবাই ইব্‌ন কা‘ব (২) মু'আয ইব্‌ন জাবাল (৩) যায়দ ইব্‌ন ছাবিত এবং (8) 
আবু যায়দ।” ইমাম মুসলিম উহা উপরোক্ত রাবী হুমাম হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে 
এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী বলেন- হযরত আনাস ইব্‌ন 
মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে ছুমামাহ, হুসাইন ইব্‌ন ওয়াকিদ এবং ফযলও উহা বর্ণনা 
করিয়াছেন। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে ছুমামাহ ও ছাবিত, 
আবদুল্লাহ্‌ ইব্‌ন মুছান্না, মুআল্লা ইবন আসাদ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ৪ হযরত 
আনাস (রা) বলেন- “নবী করীম (সা)-এর জীবদ্দশায় চারজন সাহাবী ভিন্ন অন্য কোন সাহাবী 
কুরআন মজীদের সূরা ও আয়াত সংগ্রহ করেন নাই। তাহারা হইতেছেন ঃ (১) আবূ দারদা 
(২) মু'আয ইব্‌ন জাবাল (৩) যায়দ ইব্‌ন ছাবিত এবং (৪) আবু যায়দ। আমরা তাহার 
উত্তরাধিকারী ।' 

উপরে বর্ণিত হাদীস দ্বারা বাহ্যত প্রতীয়মান হয় যে, নবী করীম (সা)-এর জীবদ্দশায় 
উপরোক্ত চারজন সাহাবী ভিন্ন অন্য কোন সাহাবী কুরআন মজীদের সূরা ও আয়াত সংগ্রহ 
করেন নাই। প্রকৃত তথ্য এই যে, একাধিক মুহাজির সাহাবীও নবী করীম (সা)-এর জীবদ্দশায় 
কুরআন মজীদের সূরা ও আয়াত সংগ্রহ ও একত্র করেন নাই। এই কারণেই উক্ত হাদীসে শুধু ' 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ৮৭ 


আনসার সাহাবীদের নাম্‌ উল্লেখিত হইয়াছে । তাহারা হইতেছেন ঃ (বুখারী ও মুসলিম উভয় 
কর্তৃক বর্ণিত রিওয়ায়েত অনুযায়ী) (১) হযরত উবাই ইব্‌ন কা'ব- (শুধু বুখারী কর্তৃক বর্ণিত 
রিওয়ায়েত অনুয়ায়ী এইস্থলে অবশ্য হযরত আবূ দারদা) (২) হযরত মু'আয ইব্‌ন জাবাল (রা) 
(৩) হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা) এবং (8) হযরত আবু যায়দ (রা)। উক্ত সাহাবীদের মধ্যে 
হযরত আবু যায়দ (রা) ভিন্ন অন্য সকলে মশহুর ও সুপরিচিত । উক্ত হাদীস ভিন্ন অন্য কোন 
হাদীসে তাহার নাম উল্লেখিত হয় নাই। তাহার নাম কি? সে সম্বন্ধে ইতিহাসকারদের মধ্যে 
মতভেদ রহিয়াছে । এঁতিহাসিক ওয়াকিদী বলেন- তাহার নাম কয়েস ইব্‌ন সাকান ইব্‌ন কয়েস 
এঁতিহাসিক ইব্‌ন নুমায়ের বলেন- তাহার নাম হইতেছে সাদ ইব্‌ন উবায়দ ইব্‌ন নু'মান ইবৃন 
কয়েস ইবৃন আমর ইবৃন যায়দ ইব্‌ন উমাইয়া । তিনি 'আওস' গোত্রের লোক ছিলেন।" কেহ 
কেহ বলেন- 'তীহারা স্বতন্ত্র নামের স্বতন্ত্র দুই ব্যক্তি । উভয়ই নবী করীম (সা)-এর জীবদ্দশায় 
কুরআন মজীদের সূরা ও আয়াত একত্রিত করেন . 

ইমাম আবু উমর ইব্‌ন আবদুল বার উহা বর্ণনা করিয়াছেন। তবে উহা সঠিক বলিয়া মনে 
হয় না। পক্ষান্তরে, এতিহাসিক ওয়াকিদী তাহার যে নাম-পরিচয় উল্লেখ করিয়াছেন, উহাই 
সঠিক । ওয়াকিদী কর্তৃক উল্লেখিত পরিচয়ে দেখা যায়- তিনি “খাযরাজ' গোত্রের লোক ছিলেন। 
উহাই নির্ভুল । কারণ হযরত আনাস (রা) বলিয়াছেন “আমরা তাহার উত্তরাধিকারী ।' আর 
হযরত আনাস (রা) যে খাযরাজ গোত্রের লোক, তাহা নিশ্চিত। এমনকি কোন কোন 
রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে যে, হযরত আনাস (রা) বলেন- ‘তিনি আমার জনৈক পিতৃব্য 
ছিলেন।' হযরত আনাস (রা) হইতে কাতাদাহ বর্ণনা করিয়াছেন যে, হযরত আনাস (রা) 
বলেন- ‘একদা আওস ও খাযরাজ এই দুই গোত্রের লোকেরা পরস্পর পরস্পরের কাছে গৌরব 
প্রকাশ করিবার প্রতিযোগিতায় লিপ্ত হইল। আওস গোত্রের লোকেরা বলিল- আমাদের গোত্রে 
এমন শহীদ রহিয়াছেন, যাহাকে ফেরেশতাগণ গোসল দিয়াছিলেন। তিনি হইতেছেন- হানযালা 
ইব্‌ন আবূ আমের । আমাদের গোত্রে এমন লোকও রহিয়াছেন, যাহাকে মৌমাছির ঝাক শত্রু 
হইতে রক্ষা করিয়াছিল (১1| «-.)। তিনি হইতেছেন আসিম ইব্‌ন ছাবিত। আমাদের 
গোত্রে এমন লোকও রহিয়াছেন, যাহার মৃত্যুতে আল্লাহ্‌ তা'আলার আরশ কীপিয়া উঠিয়াছিল। 
তিনি হইতেছেন- সা'দ ইব্‌ন মু'আয। আমাদের গোত্রে এমন লোকও রহিয়াছেন, যাহার 
একার সাক্ষ্যকে দুইজনের সাক্ষ্যের সমান মূল্য দেওয়া হইয়াছিল । তিনি হইতেছেন খুযায়মা 
ইব্ন' ছাবিত।" এবার খাযরাজ গোত্রের লোকেরা বলিল- “আমাদের গোত্রে এমন চারজন লোক 
রিহিয়াছেন, যাহারা নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াত সংগ্রহ ও 
একত্র করিয়াছিলেন। তাহারা হইতেছেন (১) উবাই ইব্‌ন কা'ব (২) মু'আয ইব্‌ন জাবাল (৩) 
যায়দ ইব্‌ন ছাবিত এবং (8) আবু যায়দ ।' উক্ত রিওয়ায়েত সহ সকল রিওয়ায়েত দ্বারা প্রমাণিত 
হয় যে, আবু যায়দের গোত্র পরিচয় সম্বন্ধে ওয়াকিদী যাহা বলিয়াছেন, তাহাই সঠিক ও 
নির্ভরযোগ্য । একাধিক এতিহাসিক বর্ণনা করিয়াছেন যে, উক্ত আবূ যায়দ বদরের যুদ্ধে 
অংশগ্রহণ করিবার সৌভাগ্য লাভ করিয়াছিলেন। যুহরী হইতে মূসা ইব্‌ন উকবা বর্ণনা 
করিয়াছেন যে, যুহরী বলেন- আবু যায়দ কায়স ইব্‌ন সাকান “জিসরে আবু উবায়দ'-এর যুদ্ধে 
পনের হিজরীর শেষ দিকে শহীদ হন। 

মুহাজির সাহাবীদের মধ্যেও যে এমন সব ব্যক্তি ছিলেন, যাহারা নবী করীম (সা)-এর 
জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াত সংগ্রহ ও একত্র করিয়াছিলেন । তাহার প্রমাণ এই 


www.quraneralo.com 


Contents 


৮ তাফসীরে ইবৃন কাছীর 


যে, নবী করীম (সা) মৃত্যুশয্যায় শায়িত থাকা অবস্থায় নামাযে হযরত আবূ বকর সিদ্দীক 
(রা)-কে মুহাজির ও আনসার সকল সাহাবীগণের ইমাম -বানাইবার প্রসঙ্গে বলিয়াছিলেন- 
‘সাহাবীদের জামাআতের মধ্যে যে ব্যক্তি আল্লাহ্র কিতাবের কিরাআতে অধিকতর অগ্রগামী, 
সে-ই তাহাদের ইমাম হইবে ৷' উক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, হযরত আবু বকর সিদ্দীক 
(রা) কুরআন মজীদের কিরাআতে সাহাবায়ে কিরামের মধ্যে অধিকতর অগ্রগামী ছিলেন। 
শায়খ আবুল হাসান আলী ইবৃন ইসমাঈল আশআরী এতদসম্বদ্ধে যাহা বলিয়াছেন উপরোক্ত 
আলোচনা উহা হইতে গৃহীত হইয়াছে। শায়খের বক্তব্য ও প্রতিপাদ্য বিষয় অখণ্ুণীয় যুক্তির 
উপর প্রতিষ্ঠিত। হাফিজ ইবৃন সামআনী এ সম্বন্ধে একটি সুদীর্ঘ প্রবন্ধ লিখিয়াছেন। “মুসনাদে 
শায়খাইন' নামক হাদীস সংকলনে এই বিষয়ে আমি সুবিস্তারিত আলোচনা করিয়াছি। 

মুহাজির সাহাবীদের মধ্যে যাহারা নবী করীম (সা)-এর জীবদ্দশায়, কুরআন মজীদের সূরা 
ও আয়াতসমূহ একত্ৰিত করিয়াছিলেন, হযরত উসমান (রা) এবং হযরত হ্যব্রত আলী (রা)-ও 
তাহাদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত উসমান (রা) এক রাকাআতে সমগ্র কুরআন মজীদ 
তিলাওয়াত করিয়াছিলেন। আমি অচিরেই উহা আলোচনা করিব। কথিত আছে, কুরআন 
মজীদ যে তারতীবে নাযিল হইয়াছিল, হযরত আলী (রা) উহা সেই তারতীবে সংকলন 
করিয়াছিলেন। এ সম্বন্ধে পূর্বেই আলোচনা করিয়াছি। নবী করীম (সা)-এর জীবদ্দশায় যে 
সকল মুহাজির সাহাবা কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ সংকলন করিয়াছিলেন, হযরত 
ইব্‌ন মাসউদ (রা) তাহাদের অন্তর্ভুক্ত ছিলেন। ইতিপূর্বে বর্ণিত হইয়াছে যে, হযরত ইব্‌ন 
মাসউদ (রা) বলিয়াছেন- “কুরআন মজীদের প্রতিটি আয়াতের অবতরণস্থল ও অবতরণের 
উপলক্ষ সম্বন্ধে আমি অধিকতর জ্ঞানের অধিকারী । যদি আমি জানিতে পারিতাম যে, আল্লাহ্র 
উষ্যানে যাওয়া সম্ভবপর হইলে আমি তাহার নিকট গমন করিতাম ৷' 

নবী করীম (সা)-এর জীবদ্দশায় যে সকল মুহাজির সাহাবা কুরআন মজীদের সূরা ও 
আয়াতসমূহ একত্রিত করিয়াছিলেন, হযরত আবু হুযায়ফা (রা)-এর আযাদকৃত গোলাম হযরত 
সালিম (রা) তাহার স্থান ছিল অতি উর্ধ্বে । তিনি ইয়ামামার যুদ্ধে শহীদ হন। যে সকল 
মুহাজির সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ 
একত্রিত করিয়াছিলেন, হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা)-ও তাহাদের অন্তর্ভুক্ত ছিলেন। 
তিনি ছিলেন নবী করীম (সা)-এর চাচাতো ভাই। তাহার পিতা হযরত আব্বাস (রা) নবী 
করীম (সা)-এর পিতৃব্য ছিলেন। তাহার পিতামহ এবং নবী করীম (সা)-এর পিতামহ একই 
ব্যক্তি- আবদুল মুত্তালিব। তিনি ছিলেন জ্ঞানের সমুদ্ধ এবং কুরআন মজীদের ব্যাখ্যাতা। 
ইতিপূর্বে মুজাহিদ হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন- “আমি দুইবার হযরত ইব্‌ন 
আব্বাস (রা)-কে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইয়াছি। প্রতিটি আয়াত তিলাওয়াত 
করিবার পর আমি থামিয়া গিয়া তৎসম্বন্ধে তাহার নিকট প্রশ্ন করিতাম।' যে সকল মুহাজির 
সাহাবা নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ সংগ্রহ 
করিয়াছিলেন, হযরত আবদুল্লাহ্‌ ইবৃন আমর (রা) ছিলেন তাহাদের অন্যতম। হযরত আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আমর রো) হইতে ধারাবাহিকভাবে ইয়াহিয়া ইব্‌ন হাকীম ইবূন সাফওয়ান, আবদুল্লাহ্‌ 
ইব্‌ন জাবু মালীকাহ ও ইব্‌ন জুরায়জ এই উর্ধ্বতন অভিন্ন সনদাংশে এবং পৃথক পৃথক অধস্তন 
সনদাংশে ইমাম নাসায়ী এবং ইমাম ইব্ন মাজাহ বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ৫ ফাযায়েলুল কুরআন ৮৯ 


আমর (রা) বলেন £ আমি কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ একত্রিত করিয়া উহা প্রতি 
রাত্রিতে তিলাওয়াত করিতাম। একদা এই সংবাদ নবী করীম (সা)-এর নিকট পৌছিলে তিনি 
আমাকে বলিলেন- ‘উহা এক মাসে একবার তিলাওয়াত কর।' অতঃপর হযরত আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আমর (রা) আলোচ্য হাদীসের অবশিষ্টাংশ বর্ণনা করিয়াছেন ।১ 


১. হযরত আনাস (রা) কর্তৃক বর্ণিত ইতিপূর্বে উল্লেখিত হাদীস সম্বন্ধে এখানে কিছু জরুরী বক্তব্য বিবৃত 
হইতেছে । উক্ত হাদীসে বর্ণিত হইয়াছে যে. চারিজন সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন 
মজীদের সূরা ও আয়াতসমূহ একত্রিত করিয়াছিলেন । উক্ত হাদীসে উল্লেখিত চারজন সাহাবী ভিন্ন অন্য কোন 
সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ একত্রিত করেন নাই, 
এইরূপ বর্ণনা সঠিক নহে। উহা নিশ্চয়ই ভ্রান্ত বর্ণনা। কোন রানী হয়ত ভুলক্রমে এরূপে উহা বর্ণনা 
করিয়াছেন । প্রকৃতপক্ষে উক্ত হাদীসে উল্লেখিত চারজন সাহাবী ভিন্ন একাধিক সাহাবী নবী করীম (সা)-এর 
জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ একত্রিত করিয়াছিলেন। 
ব্যাখ্যাকারগণ উহার একেকরপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন । হাফিজ ইবৃন হাজার আসকালানী ‘ফাতহুল বারী' 
গ্রন্থে ব্যাখ্যাকারদের বিভিন্ন ব্যাখ্যা উল্লেখ করিয়াছেন । তাহার বর্ণনা নিম্নরূপ 8 “কাধী আবূ বকর বাকিল্লানী 
প্রমুখ ব্যাখ্যাকারগণ হযরত আনাস (রো) কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদীসের নানারূপ ব্যাখ্যা প্রদান 
করিয়াছেন। 
প্রথম ব্যাখ্যা এই যে, হাদীসে শুধু চারিজন সাহাবীর নাম উল্লেখিত হইয়াছে। উহাতে এইরূপ কোন কথা 
উল্লেখিত হয় নাই যে, উক্ত চারজন ভিন্ন অন্য কোন সাহাবা নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন 
মজীদের সূরা ও আয়াতসমূহ সংগ্রহ করেন নাই । হাদীসে চারিজনের উল্লেখ কোনরূপ (১৯) 
সীমাবদ্ধকরণ নহে; বরং উহা সংশ্লিষ্ট সাহাবীদের মধ্য হইতে কয়েকজনের নাম উল্লেখমাত্র ৷ 
দ্বিতীয় ব্যাখ্যা এই যে, উক্ত চারিজন সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদকে উহার 
সাতটি কিরাআতেই সংগ্রহ করিয়াছিলেন। অন্যান্য সাহাবী যাহারা নবী করীম (সা)-এর জীবদ্দশায় উহা 
সংগ্রহ করিয়াছিলেন, তাহারা উহা উহার সাতটি কিরাআতে সংগ্রহ করিতে পারেন নাই । 
তৃতীয় ব্যাখ্যা এই যে, কুরআন মজীদের রহিত (১.০) ও অরহিত (৮৬ ১) এই উভয় শ্রেণীর 
আয়াতসমূহকে মাত্র উক্ত চারিজন সাহাবীই নবী করীম (সা)-এর জীবদ্দশায় সংগ্রহ করিয়াছিলেন । অন্যান্য 
যাহারা উহা নবী করীম (সা)-এর জীবদ্দশায় সংগ্রহ করিয়াছিলেন, তাহারা উহার উভয় শ্রেণীর আয়াত নবী 
করীম (সা)-এর জীবদ্দশায় সংগ্রহ করিতে পারেন নাই। 
চতুর্থ ব্যাখ্যা এই যে, উক্ত হাদীসে উল্লেখিত একব্রিতকরণ (৫11) শব্দের তাৎপর্য হইতেছে অন্যের 
মাধ্যমে নহে; বরং স্বয়ং নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে সরাসরি শিক্ষা করত সংগ্রহ করা । উক্ত 
সাহাবী চতুষ্টয় স্বয়ং নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ সংগ্রহ 
করিয়াছিলেন অন্যান্য যে সকল সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও 
আয়াতসমূহ সংখহ করিয়াছিলেন, তাহারা উহা সম্পূর্ণত স্বয়ং নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে সংগ্রহ 
করিতে পারেন নাই । 
পঞ্চম ব্যাখ্যা এই যে, উক্ত চারিজন সাহাবী কুরআন মজীদ শিক্ষা প্রদানের কার্যে সম্পূর্ণ আত্মনিয়োগ 
করিয়াছিলেন । অন্যান্য সাহাবী উক্ত কার্যে তাহাদের ন্যায় সম্পূর্ণ আত্মনিয়োগ করিতে পারেন নাই । এইহেতু 
উক্ত সাহাবী চতুষ্টয় নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদ সংগ্রহ করিবার ক্ষেত্রে সবিশেষ খ্যাতি 
অর্জন করিয়াহিলেন- যে খ্যাতি অন্য কোন সাহাবী লাভ করেন নাই। অথবা অন্যান্য সাহাবী উক্ত সাহাবী 
চতুষ্টয়ের ন্যায় নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের শিক্ষা প্রদান কার্যে আত্মনিয়োগ করিলেও 
তাহারা লোক প্রদর্শন বা রিয়াকারীর ভয়ে লোক সমক্ষে উহা প্রকাশ পাইতে দেন নাই। পক্ষান্তরে উক্ত 
চারিজন সাহাবী রিয়াকারীর রোগ হইতে নিজদিগকে মুক্ত মনে করিয়া এবং উহার আক্রমণ হইতে নিজেদের, 
আত্মাকে নিরাপদ মনে করিয়া লোক সমক্ষে নিজেদের কার্যকে প্রকাশ পাইতে বাধা দেন নাই। ফলে 
একদিকে যেমন অন্যান্য সাহাবীর নাম এই বিষয়ে অপ্রকাশিত রহিয়া গিয়াছে, অন্যদিকে তেমনি উক্ত 


কাছীর (১ম খণ্ড)--১২ www.quraneralo.com 


Contents 


৯০ তাফসীরে ইবন কাছীর 


হযরত উমর (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত ইব্‌ন আব্বাস (রা), সাঈদ ইব্‌ন 
যুবায়র, হাবীব ইব্‌ন আবূ ছাবিত, সুফিয়ান, ইয়াহিয়া, সাদাকা ইব্‌ন ফযল ও ইমাম বুখারী 
রে) বর্ণনা করিয়াছেন যে, হযরত উমর (রা) বলিয়াছেন- আলী (রা) হইতেছেন বিচারকার্ষে 
আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি ও উবাই (রা) হইতেছেন কিরাআাতে আমাদের মধ্যে যোগ্যতম 


(চলমান) সাহাবা চতুষ্টয়ের নাম এই বিষয়ে বিখ্যাত হইয়া গিয়াছে। হযরত আনাস (রা) তাহার জ্ঞাত তথ্য 
অনুযায়ী মাত্র উক্ত চারিজন সাহাবীর নাম এই প্রসঙ্গে উল্লেখ করিয়াছেন। প্রকৃতপক্ষে অন্যান্য একাধিক 
সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ সংগ্রহ করিয়াছিলেন । 

ষষ্ঠ ব্যাখ্যা এই যে, আলোচ্য হাদীসে উল্লেখিত একত্রিতকরণ (০১11) শব্দের তাৎপর্য হইতেছে- লিখিত 
আকারে একত্রিত ও সংগৃহীত করা । উক্ত চারিজন সাহাবী নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের 
সূরা ও আয়াতসমূহ লিখিত আকারে একত্রিত ও সংগৃহীত করিয়াছিলেন । অন্যান্য যে সকল সাহাবী নবী 
করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ একত্রিত ও সংগৃহীত করিয়াছিলেন, 
তাহারা উহা মুখস্থ আকারে একত্রিত ও সংগৃহীত করিয়াছিলেন । 

সপ্তম ব্যাখ্যা এই যে, আলোচ্য হাদীসে উল্লেখিত সাহাবা চতুষ্টয় ভিন্ন অন্য কোন সাহাবী প্রকাশ করেন নাই 
যে, তিনি নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদ পরিপূর্ণরূপে সংগ্রহ করিয়াছেন । কেবলমাত্র উক্ত 
সাহাবী চতুষ্টয়ই উহা প্রকাশ করিয়াছেন । যাহারা উপরোক্তরূপ কথা প্রকাশ করেন নাই, তাহারা কুরআন 
মজীদের সর্বশেষ আয়াত নাযিল হইবার পূর্বে এইরূপ দাবী করা সমীচীন ও সঠিক নহে। পক্ষান্তরে, উক্ত 
চারিজন' সাহাবী মনে করিয়াছেন যে, 'কুরআন মজীদের অবতীর্ণ আয়াতসমূহ তাহারা সংগ্রহ করিয়াছেন । 
অতএব তাহারা কুরআন মজীদ সংগ্রহ করিয়াছেন এইরূপ দাবী করা অসঙ্গত ও অসমীচীন নহে। এই কারণে 
হযরত আনাস (রা) মাত্র চারিজন সাহাবীর নাম উল্লেখ করিতে পারিয়াছেন। 

অষ্টম ব্যাখ্যা এই যে, আলোচ্য হাদীসে উল্লেখিত একব্রিতকরণ (=!) শব্দের তাৎপর্য হইতেছে- কুরআন 
মজীদ শ্রবণ করা, অন্তরে উহার প্রতি অনুগত হওয়া এবং উহা কার্যে পরিণত করা । আলোচ্য হাদীসে মাত্র 
উল্লেখিত সাহাবী চতুষ্টয়ই নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদকে উপরোক্ত অর্থে একত্রিত 
করিয়াছিলেন বলিয়াই হযরত আনাস (রা) মাত্র তাহাদের চারিজনের নাম উল্লেখ করিয়াছেন । ইমাম আহমদ 
“যুহদ' পরিচ্ছেদে আবূ যাহেদ নামক রাবীর সনদে বর্ণনা করিয়াছেন ঃ একদা একটি লোক হযরত আবু দারদা 
(রা)-এর নিকট আসিয়া বলিল- আমার পুত্র কুরআন মজীদ জমা করিয়াছে। ইহাতে হযরত আবূ দারদা 
(রা) বলিলেন- “আয় আল্লাহ্‌! তোমার নিকট মাগফিরাত প্রার্থনা করি। যে ব্যক্তি কুরআন মজীদের উপর 
আমল করিয়াছে, একমাত্র তাহার সম্বন্ধেই বলা চলে যে, সে কুরআন মজীদ জমা করিয়াছে ।' 

উপরে আলোচ্য হাদীসের যে সকল ব্যাখ্যা উল্লেখিত হইল, উহার অধিকাংশই কষ্ট-কল্লিত ব্যাখ্যা । বিশেষত 
সর্বশেষ ব্যাখ্যাটি (অষ্টম ব্যাখ্যাটি) হইতেছে একেবারেই অযৌক্তিক, অসঙ্গত ও বাতিল ব্যাখ্যা । উহা জ্বলন্ত 
সত্যের স্পষ্ট অস্বীকৃতি ভিন্ন কিছু নহে । এক কথায় সর্বশেষ ব্যাখ্যাটি সত্যের অপলাপ মাত্র । 

আলোচ্য হাদীসের অন্য একটি ব্যাখ্যা করা যাইতে পারে। উহা এই যে, হযরত আনাস (রা) যেহেতু 
খাযরাজ গোত্রের লোক ছিলেন, তাই তিনি স্বীয় গোত্রের প্রতিদ্বন্দ্বী আওস গোত্রের মুকাবিলায় খাযরাজের 
শ্রেষ্ঠত্ব প্রমাণ করিতে গিয়া খাযরাজ গোত্রীর উক্ত চারিজন সাহাবীর নাম উল্লেখ করিয়াছেন। তাঁহার উদ্দেশ্য, 
নবী করীম (সা)-এর জীবদ্দশায় কুরআন মজীদের সূরা ও আয়াতসমূহ জমা করিবার কৃতিত্ব আওস ও 
খাযরাজ এই দুই গোত্রের মধ্যে শুধু খাযরাজ গোত্রের রহিয়াছে; আওস গোত্র উক্ত কৃতিত্বের অধিকারী 
হইতে পারে নাই। উভয় গোত্রের বাহিরের কোন সাহাবী উক্ত কৃতিত্বের অধিকারী হইতে পারেন নাই- 
এইরূপ কথা বুঝানো হযরত আনাস রো)-এর উদ্দেশ্য নহে। 

আলোচ্য হাদীসের আরেকটি ব্যাখ্যাও কাহারও মনে উদিত হওয়া অসম্ভব নহে। উহা এই যে, হযরত আনাস 
(রা) যেহেতু খাযরাজ গোত্রের লোক ছিলেন, তাই উক্ত গোত্রের লোক ভিন্ন অন্য কোন সাহাবীর নাম উল্লেখ 
করেন নাই- তিনি আনসারীই হউন আর মুহাজিরই হউন। তবে এইরূপ ব্যাখ্যার সম্ভাবনা ও যৌক্তিকতা যে 
একেবারেই কম তাহা না বলিলেও চলে। 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ৯১ 


ব্যক্তি । আর আমরা নিশ্চয় উবাই কর্তৃক পঠিত কিছু কিরাআত পরিত্যাগ করিব । এদিকে উবাই 

কিন্তু বলিয়া থাকেন- ‘আমি উহা স্বয়ং নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে গ্রহণ করিয়াছি; 

সুতরাং কোনক্রমেই উহা পরিত্যাগ করিব না।' অথচ স্বয়ং আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

-0$5০ 51 0৫০১০৯১১২০0 ও এল ০০ tl 

(চলমান) বিপুলসংখ্যক হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, হযরত আবূ বকর সিদ্দীক (রা) নবী করীম (সা)-এর 
জীবদ্দশায় কুরআন মজীদ হিফজ করিতেন । অত্র গ্রন্থের =! নামক পরিচ্ছেদে উল্লেখিত হইয়াছে যে, 
হযরত আবূ বকর সিদ্দীক (রা) স্বীয় গৃহের আঙ্গিনায় একটি ব্যক্তিগত ইবাদতখানা বানাইয়াছিলেন। তিনি 
সেখানে বসিয়া কুরআন মজীদ তিলাওয়াত করিতেন। (অর্থাৎ কুরআন মজীদের যতটুকু নাযিল হইয়াছিল, 
তিনি উহার ততটুকুই তিলাওয়াত করিতেন ৷) হযরত আবূ বকর সিদ্দীক সম্পর্কিত উক্ত তথ্য 
সন্দেহাতীতরূপে সত্য । কারণ, স্বয়ং নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে কুরআন মজীদের শিক্ষা লাভ 
করিবার জন্যে তিনি ছিলেন অত্যন্ত ইচ্ছুক ও আগ্রহাবিত । উভয়ের মক্কায় অবস্থানকালে নবী করীম (সা)-এর 
জন্যে তিনি নিজের মন-প্রাণ উৎসর্গ করিয়া দিয়াছিলেন। তাহার হৃদয়ে পার্থিব চিন্তা-ভাবনার পরিবর্তে শুধু 
আল্লাহ্‌ ও রাসূলের চিন্তা স্থায়ীভাবে বিরাজমান ছিল । উভয়ে উভয়ের সহিত প্রায়ই মিলিত হইতেন। হনরত 
আয়েশা (রা) বলেন যে, নবী করীম (সা) সকালে-বৈকালে তাহাদের বাড়ীতে আগমন করিতেন । হিজরত 
সম্পর্কিত পরিচ্ছেদে উহা বর্ণিত হইয়াছে । উহাতে বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) (মৃত্যুশয্যায় শায়িত 
অবস্থায়) বলিয়াছিলেন, সাহাবীদের মধ্যে যে ব্যক্তি কুরআন মজীদের কিরাআতে অধিকতর অগ্রগামী, সেই 
ব্যক্তি নামাযে তাহাদের ইমাম হইবে। অন্যত্র উল্লেখিত হইয়াছে যে, নবী করীম (সা) উহা দ্বারা হযরত আবু 
বকর সিদ্দীক (রা)-এর প্রতিই ইঙ্গিত করিয়াছিলেন । ইমাম মুসলিম উক্ত হাদীসটি সহীহ বলিয়া আখ্যায়িত 
করিয়াছেন। অন্যত্র আরও বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় হযরত আবূ বকর 
সিদ্দীক (রা)-কে নামাযে সাহাবীদের ইমাম হইতে আদেশ দিয়াছিলেন। ইহা দ্বারা প্রমাণিত হয় যে, তিনি 
সকল সাহাবীর মধ্যে কুরআন মজীদের কিরাআতে অধিকতর অগ্রগামী ছিলেন। পক্ষান্তরে, হযরত আলী 
(রা) সম্বন্ধে অন্যত্র বর্ণিত হইয়াছে যে, তিনি নবী করীম (সা)-এর ইন্তিকালের অব্যবহিত পরে কুরআন 
মজীদকে উহার অবতরণের ক্রম অনুসারে বিন্যন্ত করিয়াছিলেন । 
ইমাম নাসাঈ সহীহ সনদে হযরত আবদুল্লাহ্‌ ইবুন আমর (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ হযরত আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আমর (রা) বলেন- আমি কুরআন মজীদ জমা করিয়া প্রতি রাত্রিতে উহা তিলাওয়াত করিতাম | 
একদা নবী করীম (সা)-এর নিকট এই সংবাদ পৌছিলে তিনি আমাকে বলিলেন- "তুমি উহা একমাসে 
একবার তিলাওয়াত কর।' হাদীসের অবশিষ্টাংশ এইস্থলে অনুল্লেখিত রহিয়াছে । সহীহুল বুখারীতে আবু 
হুযায়ফা (রা)-এর আযাদকৃত গোলাম হযরত সালিম (রা)-এর নাম উল্লেখিত রহিয়াছে। তাহারা সকলেই 
মুহাজির ছিলেন। সাহাবীদের মধ্যে হইতে যাহারা কারী ছিলেন, ইমাম আবু উবায়দ তাহাদের নামের একটি 
তালিকা পেশ করিয়াছেন । তাহাদের মধ্যে যাহারা মুহাজির ছিলেন, তাহাদের নাম এই ঃ চার খলীফা, 
হযরত তালহা, হযরত সা'দ, হযরত হুযায়ফা, হযরত সালিম, হযরত আবু হুরায়রা, হযরত আবদুল্লাহ্‌ ইবৃন 
সায়েব, হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ, হযরত আবদুল্লাহ্‌ ইবন আমর এবং হযরত আবদুল্লাহ্‌ ইবৃন আববাস 
(রা)- ইহারা সকলে মুহাজির পুরুষ । মহিলা মুহাজির কারীগণ হইতেছেন £ হযরত আয়েশা, হযরত হাফসা 
এবং হযরত উম্মে সালামা (রা)। অবশ্য ইহাদের কেহ কেহ নবী করীম (সা)-এর ইন্তেকালের পর কুরআন 
মজীদের কিরাআতের শিক্ষা পূর্ণ করিয়াছিলেন। অতএব, হযরত আনাস (রা) কর্তৃক বর্ণিত আলোচ্য 
হাদীসটি তাহাদের বিষয়ের সহিত সংঘর্ষশীল নহে। ইমাম ইব্‌ন আবূ দাউদ তাহার ‘কিতাবুশ শারীআহ' 
নামক পুস্তকে মুহাজির কারী সাহাবীদের মধ্যে হযরত তামীম ইব্‌ন আওস দারী এবং হযরত উকবা ইবৃন 
আমেরের নামও উল্লেখ করিয়াছেন । আনসার কারী সাহাবীদের মধ্যে তিনি হযরত উবাদা ইব্‌ন সামিত, 
হযরত মাআজ (যিনি আবু হালীমা নামেও পরিচিত ছিলেন), হযরত মাজমা'" ইবৃন হারিছা, হযরত ফুযালাহ 
ইব্‌ন উবায়েদ, মাসলামা ইব্‌ন মাখলাদ প্রমুখ সাহাবীর নাম উল্লেখ করিয়াছেন। তিনি ইহাও পরিষ্কারভাবে 
উল্লেখ করিয়াছেন যে, তাহাদের কেহ কেহ নবী করীম (সা)-এর ইন্তিরকালের পর কুরআন মজীদের সূরা ও 
আয়াতসমুহ জমা করিয়াছিলেন । আবু আমর দানী কারী সাহাবী হিসাবে হযরত আবূ মূসা আশআরী 
(রা)-এর নামও উল্লেখ করিয়াছেন। পরবর্তী যুগের কোন কোন এঁতিহাসিক কারী সাহাবী হিসাবে হযরত 
আমর ইব্‌ন আস (রা), হযরত সা'দ ইবৃন ওক্কাস এবং হযরত উম্মে ওরাকার নামও উল্লেখ করিয়াছেন। 


Wwww.quraneralo.com 


Contents 


৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 


‘যদি আমি কোন আয়াত রহিত বা বিস্মৃত করিয়া দেই, তবে আমি উহা অপেক্ষা অধিকতর . 
কল্যাণকর অথবা উহার সমকক্ষ আয়াত তদস্থলে স্থাপন করি £ 

ইহা দ্বারা প্রমাণিত হয় যে, বিজ্ঞ ব্যক্তিও কখনো কখনো এইরূপ কথা বলিয়া থাকেন- 
যাহাকে তিনি সঠিক ও নির্ভুল মনে করিলেও উহা প্রকৃতপক্ষে ভ্রান্ত ও অবাস্তব হইয়া থাকে । 
এই প্রসঙ্গে ইমাম মালিকের কথা উল্লেখযোগ্য ৷ তিনি বলিয়াছেন- “এই কবরের অধিবাসী 
(নবী করীম সা) ভিন্ন কাহারো প্রতিটি কথাই গ্রহণযোগ্য নহে; বরং এই কবরের অধিবাসী ভিন্ন 
অন্য যে কোন ব্যক্তির কোনও কথা গ্রহণযোগ্য এবং কোনও কথা প্রত্যাখ্যানযোগ্য হইয়া থাকে । 
অর্থাৎ একমাত্র নবী করীম (সা)-এর প্রতিটি কথাই গ্রহণযোগ্য; অন্য কাহারো প্রতিটি কথা 
সেইরূপ নহে। 

অতঃপর ইমাম বুখারী (র) সূরা ফাতিহাসহ বিভিন্ন সূরার ফযীলত বর্ণনা করিয়াছেন । 
আসি প্রতিটি সূরার তাফসীরের সহিত উহার ফযীলত বর্ণনা করিয়াছি। অতএব এখানে উহার 
বর্ণনা প্রদান হইতে বিরত রহিলাম। 


কুরআন তিলাওয়াতের সময় রহমতের ফেরেশতার অবতরণ 
হযরত উসায়দ ইবৃন হুযায়র (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইবৃন ইবরাহীম, যায়দ 
ইব্‌ন হা'দ, লায়ছ ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ঃ 
- একদা রাত্রিকালে উসায়দ ইব্‌ন হ্যায়ের সূরা বাকারা তিলাওয়াত করিতেছিলেন। তাহার 
ঘোড়াটি তখন নিকটেই বাধা ছিল। সহসা উহা চতুর্দিকে লাফ দিতে লাগিল। তিনি চুপ 
করিলেন । ঘোড়াটিও থামিয়া গেল। তিনি আবার তিলাওয়াত করিতে লাগিলেন । ঘোড়'টিও 
আবার লাফাইতে লাগিল । তিনি চুপ করিলেন। ঘোড়াটিও থামিল। তিনি পুনরায় তিলাওয়াত 
করিতে লাগিলেন। ঘোড়াটিও পুনরায় লাফাইতে লাগিল। এবার তিনি (তিলাওয়াত ত্যাগ ' 
করিয়া ঘোড়াটির কাছে) ফিরিয়া আসিলেন। তাহার পুত্র ইয়াহিয়া ঘোড়াটির কাছে ছিল। 
তাহার মনে আশংকা হইয়াছিল, ঘোড়াটি তাহার পুত্রকে পদদল্চিত করিতে পারে । তিনি 
তাহাকে টানিয়া লইয়া আকাশের দিকে দৃষ্টিপাত করিলেন 1............., এক সময়ে উহা 
অদৃশ্য হইয়া গেল।১ সকাল বেলায় তিনি নবী করীম (সা)-এর খেদমতে ঘটনাটি বর্ণনা 
করিলেন। নবী করীম (সো) বলিলেন- “ওহে ইব্‌ন হুযায়র! তুমি তিলাওয়াত করিতে থাকিলে 
না কেন? ওহে ইব্‌ন হুযায়র! তুমি তিলাওয়াত করিতে থাকিলে না কেন?' হযরত উসয়দ ইবৃন 
হুযায়র বলিলেন_ আমি আশংকা করিলাম যে, ঘোড়াটি (আমার পুত্র) ইয়াহিয়াকে পদদলিত 
করিবে । সে ঘোড়াটির কাছেই ছিল । আমি মস্তক উত্তোলিত করিয়া তাহার (স্বীয় পুত্রের) নিকট 
গেলাম । তথায় আমি আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া দেখিতে পাইলাম, উর্ধ্বে টাদোয়ার মত 
১.হাফিজ ইবৃন হাজার আস্কালানী উল্লেখ করিয়াছেন যে, ইমাম বুখারী রে) উপরোক্ত বর্ণনায় কিছু বক্তব্য উহ্য 
রহিয়াছে। আবূ উবায়দ কর্তৃক বর্ণিত রিওয়ায়েতে এইরূপ উল্লেখিত রহিয়াছে 8 “... ... ..! তিনি 
আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলেন, তথায় চাদোয়ার ন্যায় একটি বস্তু রহিয়াছে। উহাতে লগ্ঠনের . 
ন্যায় কতগুলি বস্তু (ঝুলত্ত) রহিয়াছে। উহা উর্ধ্বে উঠিতে উঠিতে একসময়ে অদৃশ্য হইয়া গেল।” বুখারী 
শরীফের কোন কোন রিওয়ায়েতে এইরূপ হযফ বা উহ্যকরণ পরিদৃষ্ট হয় । উহার কারণ এই যে, কোন অংশ 
(লোকের নিকট) বিদিত থাকিবার কারণে কোন কোন রাবী উহা উহ্য রাখেন; ইমাম বুখারী (র) স্বীয় 
বর্ণনায় তদনুযায়ী উহা উহ্য রাখিয়াছেন। 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ৯৩ 


একটি বস্তু রহিয়াছে। উহাতে লণ্ঠনের ন্যায় কতগুলি বস্তু (ঝুলন্ত) রহিয়াছে। আমি বাহিরে 
আসিবার পর উহা আর দেখিতে পাইলাম না । নবী করীম (সা) বলিলেন- 'উহা কি তাহা কি 
তুমি জান?" হযরত উসায়দ (রা) বলিলেন- “(ইয়া রাসূলাল্লাহ্‌!) তাহা আমি জানি না।' নবী 
করীম (সা) বলিলেন- ‘উহারা ছিলেন ফেরেশতা । উহারা তোমার কণ্ঠস্বর শুনিবার জন্যে 
নিকটে আগমন করিয়াছিলেন। তুমি সকাল বেলা পর্যন্ত তিলাওয়াত অব্যাহত রাখিলে লোকে 
সকাল বেলায় তাহাদিগকে দেখিতে পাইত। তাহারা তখন লোকদের নিকট হইতে পর্দার 
অন্তরালে থাকিতেন না ।' উক্ত রিওয়ায়েতের অন্যতম রাবী যায়দ ইবন হাদী বলেন- হযরত 
খাব্বাব রো) আমার নিকট উপরোক্ত রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন। 

ইমাম বুখারী (র) উপরোক্ত হাদীস উপরোক্ত রূপেই বিচ্ছিন্ন সনদে বর্ণনা করিয়াছেন । উক্ত 
হাদীসের উপরোক্ত দুইটি সনদের প্রথম সনদে দুইটি স্থানে বিচ্ছিন্নতা রহিয়াছে ঃ প্রথমত, 
মুহাম্মদ ইব্‌ন ইবরাহীম তাবেঈ এবং হযরত উসায়েদ ইব্‌ন হুযায়ের- এই দুইয়ের মধ্যে সাক্ষাৎ 
লাভ ঘটে নাই । মুহাম্মদের পরিচয় হইতেছে মুহাম্মদ ইবৃন ইবরাহীম ইব্‌ন হারিছ তায়মী 
মাদানী তাবেঈ । তিনি হিজরী বিশ সনে অল্প বয়সেই মারা যান। হযরত উমর (রা) তাহার 
জানাযার নামাযে ইমামতী করেন। দ্বিতীয়ত, লায়ছ যেহেতু ইমাম বুখারীর উত্তাদ নহেন, তাই 
উক্ত হাদীস তিনি লায়ছের নিকট হইতে সরাসরি শুনেন নাই। 

ইমাম বুখারীও বলেন নাই- 'লায়ছ আমার নিকট বর্ণনা করিয়াছেন।' বরং তিনি 
বলিয়াছেন- 'লায়ছ বলিয়াছেন।' অতএব সনদের এই স্থলেও বিচ্ছিন্নতা রহিয়াছে । ইমাম 
বুখারী বিচ্ছিন্ন সনদে হাদীস বর্ণনা করিবার কালে এইরূপ বাকধারা খুব কমই প্রয়োগ করিয়া 
থাকেন। হাফিজ আবুল কাসিম ইব্‌ন আসাকির স্বীয় 'আতরাফ' পুস্তকে অবশ্য উক্ত হাদীস 
লায়ছ নামক রাবীর পর্যায়ে অবিচ্ছিত্রভাবে বর্ণনা করিয়াছেন । তিনি বলিয়াছেন- 'লায়ছ হইতে 
ইয়াহিয়া ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইব্‌ন বুকায়র উহা উপরোক্ত রূপে বর্ণনা করিয়াছেন।' আমি (ইব্‌ন 
কাছীর) উহা অন্য কোথাও উহার সনদের অন্যতম রাবী লায়েছের পর্যায়ে অবিচ্ছিননরূপে 
দেখিতে পাই নাই। | 
নিকট বর্ণনা করিয়াছেন £ (অতঃপর রাবী উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন)। ইমাম আবু 
উবায়দ অতঃপর বলিয়াছেন- হযরত উসায়দ ইব্‌ন হুযায়র হইতে ধারাবাহিকভাবে হযরত আবু 
সাঈদ, আবদুল্লাহ্‌ ইব্‌ন খাব্বাবও আমার নিকট উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন ।' হযরত 
ইয়াধীদ ইব্‌ন আবদুল্লাহ্‌ (ইব্‌ন হাদী), সাঈদ ইবৃন আবূ হিলাল, খালিদ ইবৃন ইয়াধীদ লায়ছ, 
দাউদ ইবন মানসূর, শুআয়ব ইব্‌ন লায়ছ এবং আলী ইবৃন মুহাম্মদ ইব্‌ন আলী, মুহাম্মদ ইব্‌ন 
আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল হাকাম ও ইমাম নাসাঈ উহা “ফাযায়েলুল কুরআন" পুস্তকে বর্ণনা 
করিয়াছেন। লায়ছ হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং লায়ছ হইতে ধারাবাহিকভাবে 
ইয়াহিয়া ইব্‌ন বুকায়রের অধস্তন সনদাংশেও ইমাম নাসাঈ উহা উক্ত পুস্তকে বর্ণনা করিয়াছেন। 
অতএব দেখা যাইতেছে, ইমাম নাসাঈ উক্ত পুস্তকে উহা দুইটি সনদে বর্ণনা করিয়াছেন । হযরত 


www.quraneralo.com 


Contents 


৯৪ | তাফসীরে ইব্‌ন কাছীর | 


আবু সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ্‌ ইব্‌ন খাববাব, ইয়াধীদ ইবৃন হাদী, 
ইবরাহীম, ইয়াকুব ইবৃন ইবরাহীম, আহমদ ইব্‌ন সাঈদ রিবাতী ও ইমাম নাসাঈ উহা 
‘সাহাবীগণের ব্যক্তিগত গুণাবলী" নামক পুস্তকেও বর্ণনা করিয়াছেন । উহাতে বর্ণিত হইয়াছে ই 
‘হযরত আবূ সাঈদ খুদরী রো) বলেন- “একদা উসায়দ ইব্‌ন হুযায়র (রা) স্বীয় অশ্বশালায় 
কুরআন মজীদ তিলাওয়াত করিতেছিলেন 1... ... .... ৷" উহাতে একথা উল্লেখিত নাই যে, 
হযরত আবু সাঈদ (রা) হযরত উসায়দ ইব্‌ন হুযায়র (রা) হইতে উহা বর্ণনা করিয়াছেন । তবে 
বাহ্যত উহাই মনে হয়। আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 

হযরত উসায়দ ইব্‌ন হুযায়র (রা) হইতে ধারাবাহিকভাবে ইবৃন কা'ব, ইব্‌ন মালিক, ইব্‌ন 
শিহাব, লায়ছ, আবদুল্লাহ্‌ ইব্‌ন সালেহ ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন £ হযরত 
উসায়দ বলেন যে, ‘একদা তিনি স্বীয় গৃহের উন্ক্ত স্থানে বসিয়া কুরআন মজীদ তিলাওয়াত 
করিতেছিলেন। তাহার কণ্ঠস্বর ছিল মধুর।' অতঃপর রাবী পূর্বে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা 
প্রদান করিয়াছেন। 

হযরত উসায়দ ইব্‌ন হুযায়র (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইবৃন আবু 
লায়লা, ছাবিত বান্নাঈ, হাম্মাদ ইব্‌ন সালমাহ কুবায়সা ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ঃ 
হযরত উসায়দ (রা) বলেন- একদা আমি নবী করীম (সা)-এর খেদমতে আরয করিলাম - 
হে আল্লাহ্‌র রাসূল! গত রাত্রিতে আমি একটি সূরা তিলাওয়াত করিতেছিলাম। উহা শেষ 
করিবার পর আমি আমার পশ্চাতে ধপাস করিয়া কোন কিছুর পড়িয়া যাইবার শব্দ শুনিতে 
পাইলাম । আমি ভাবিলাম, আমার ঘোড়াটি হাটিতেছে। নবী করীম (সা) বলিলেন- ওহে আবু 
উসায়দ! তুমি বলিতে থাকো। তিনি ইহা দুইবার বলিলেন। হযরত উসায়দ বলিলেন১ £ আমি 
তাকাইয়া দেখি, আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানে লগ্ঠনের মত কতগুলি বস্তু রহিয়াছে। নবী 
করীম (সা) বলিলেন- ওহে আবূ উসায়দ।! তুমি বলিতে থাক। হযরত উসায়দ বলিলেন- 
আল্লাহ্‌র কসম! আমি আর বলিতে পারিলাম না। নবী করীম (সা) বলিলেন- “উহারা ছিলেন 
ফেরেশতা । উহারা কুরআন মজীদের তিলাওয়াত শ্রবণের উদ্দেশ্যে অবতীর্ণ হইয়াছিলেন। তুমি 
তোমার তিলাওয়াত কার্য চালাইয়া গেলে আশ্চর্যকর বিষয়সমূহ দেখিতে পাইতে ।' 

আবূ ইসহাক হইতে ধারাবাহিকভাবে শু“বা ও ইমাম আবূ দাউদ তায়ালেসী (র) বর্ণনা 
করিয়াছেন যে, আবূ ইসহাক হযরত বারা (রা)-কে এইরূপ বলিতে শুনিয়াছেন £ একদা 
রাত্রিকালে এক লোক সূরা কাহাফ তিলাওয়াত করিতেছিল-। সহসা সে স্বীয় বাহন অথবা 
অশ্বকে লাফাইতে দেখিল। সে লক্ষ্য করিয়া দেখিল, (উর্ধ্বে) একখণ্ড মেঘের মতো কি যেন 
রহিয়াছে। লোকটি উক্ত ঘটনা নবী করীম (সা)-এর নিকট বর্ণনা করিলে তিনি বলিলেন- “উহা 
ছিল সাকীনাহ (প্রশান্তি) । উহা কুরআন মজীদের উদ্দেশে অথবা কুরআন মজীদের উপর নাযিল 
হইয়াছিল ।' ইমাম বুখারী এবং ইমাম মুসলিম (র)-ও উহা উপরোক্ত রাবী শু“বার মাধ্যমে 
বর্ণনী করিয়াছেন। বাহ্যত প্রতীয়মান হয় যে, উক্ত লোকটি ছিলেন, হযরত উসায়দ ইব্‌ন হুযায়র 
(রা) । এই বিষয়টি সনদ শাস্ত্রের সহিত সম্পর্কিত । ইমাম বুখারী কর্তৃক বর্ণিত বিচ্ছিন্ন সনদের 
হাদীসসমূহের মধ্যে উপরোক্ত হাদীস হইতেছে অতি বিরল বর্ণনাভঙ্গিতে বর্ণিত। তিনি উহা 
১. মূল রিওয়ায়েতে এইরূপই উল্লেখিত রহিয়াছে । এইস্থলে এইরূপ হওয়া সঙ্গত ছিল ঃ "হযরত উসায়দ (রা) 

বলেন, আমি বলিলাম ৷’ হযরত উসায়দের ঘটনা সম্পর্কিত পূর্ববর্তী ও আলোচ্য রিওয়ায়েতে অন্যরূপ 

অসঙ্গতিও বিদ্যগান রহিয়াছে। স্বচ্ছ দৃষ্টির সম্মুখে উহা গোপন থাকিবার কথা নহে। 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় $ ফাযায়েলুল কুরআন ৯৫ 


ব্যতিক্রমধর্মী বর্ণনাভঙ্গিতে বর্ণনা করিয়াছেন। অতঃপর লক্ষণীয় যে, উক্ত হাদীসের বক্তব্য বিষয় 
বক্ষ্যমান পরিচ্ছেদের ইমাম বুখারী (র) কর্তৃক প্রদত্ত ‘কুরআন মজীদের তিলাওয়াতের সময়ে 
রহমতের ফেরেশতার অবতরণ’ এই শিরোনামে বিধৃত হইয়াছে. এই প্রসঙ্গে আরও উল্লেখ 
করা যাইতে পারে যে, হযরত উসায়দের উপরোক্ত ঘটনার অনুরূপ একটি ঘটনা হযরত ছাবিত 
ইব্‌ন কয়স ইবৃন শাম্মাসের বেলায়ও ঘটিয়াছিল। জারীর ইব্‌ন ইয়াযীদ হইতে ধারাবাহিকভাবে 
জারীর ইব্‌ন হাযিম (জারীর ইব্‌ন ইয়াযীদের ভ্রাতুষ্পুত্র) ইবাদ ইব্‌ন উব্বাদ ও ইমাম আবু 
উবায়দ বর্ণনা করিয়াছেন ৪ জারীর ইব্‌ন ইয়ামীদ বলেন- মদীনার বৃদ্ধেরা তাহার নিকট বর্ণনা 
করিয়াছেন যে, একদা নবী করীম (সা)-এর নিকট আরয করা হইল- হে আল্লাহ্‌র রাসূল! 
আপনি কি শুনেন নাই যে, গত রাত্রিতে সারাক্ষণ ছাবিত ইব্‌ন কয়স ইব্‌ন শাম্মাসের গৃহ 
আলোকমালায় সুসজ্জিত ছিল? নবী করীম (সা) বলিলেন- “তবে সে হয়ত সূরা বাকারা 
তিলাওয়াত করিয়াছিল।' অতঃপর ছাবিতের নিকট এ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইলে তিনি 
বলিলেন- “আমি সূরা বাকারা তিলাওয়াত করিয়াছিলাম ৷" 

“কোন জামাআত আল্লাহ্র কোন ঘরে একত্রিত হইয়া যদি তাহার কিতাব তিলাওয়াত' করে 
এবং একজন আরেকজনকে উহা শিক্ষা দেয়, তবে তাহাদের উপর নিশ্চিতভাবে প্রশান্তি নাযিল 
হয়, তাহাদিগকে রহমত বেষ্টন করিয়া লয়, ফেরেশতাগণ তাহাদিগকে ঘিরিয়া রাখে এবং 
বিষয় আলোচনা করেন।' ইমাম মুসলিম (র) উহা হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন। আল্লাহ্‌ তা'আলা বলেনঃ | 

[ডিভি ০৫ ১৯৪। ও SE Sis ১18 ‘আর তুমি ফজরে কুরআন মজীদ 
তিলাওয়াত করো; ফজরের তিলাওয়াত নিশ্চয় পর্যবেক্ষিত হইয়া থাকে ।" 

কোন কোন তাফসীরকার উক্ত আয়াতের তাফসীরে বর্ণনা করিয়াছেন- ‘ফেরেশতাগণ 
ফজরের তিলাওয়াত প্রত্যক্ষ করিয়া থাকেন।' বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা 
(রা) হইতে বর্ণিত হইয়াছে ৪ নবী করীম (সা) বলিয়াছেন_ তোমাদের নিকট ফেরেশতাগণ 
রাত্রিতে ও দিনে পালাক্রমে আগমন করেন। তাহারা উভয় দলই ফজরের নামাযে এবং 
আসরের নামাযে (তোমাদের নিকট) একত্রিত হন। কোন দল যখন তোমাদের নিকট থাকিবার 
পর তাহার (আল্লাহ্‌ তা“আলার) নিকট প্রত্যাবর্তন করে; তখন তিনি তাহাদের নিকট জিজ্ঞাসা 
করেন- অবশ্য তিনি তোমাদের অবস্থা সম্বন্ধে সর্বোত্তম অবগত রহিয়াছেন- তোমরা আমার 
বান্দাদিগকে কোন অবস্থায় দেখিয়া আসিয়াছ? তাহারা বলেন- “আমরা তাহাদের নিকট গিয়া 
তাহাদিগকে নামায আদায়রত অবস্থায় পাইয়াছি; আবার তাহাদের নিকট হইতে প্রত্যাবর্তন 
করিবার কালে তাহাদিগকে নামায আদায়রত অবস্থায় দেখিয়া আসিয়াছি ৮ 


তিনি দুই মলাটের মধ্যে রক্ষিত কিতাব ভিন্ন অন্য কিছুই রাখিয়া যান নাই 


ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন £ আবদুল আযীয ইব্‌ন রফী' বলেন- একদা শাদ্দাদ ইব্‌ন 
মাকাল এবং আমি হযরত ইবৃন আব্বাস (রা)-এর নিকট গমন করিলাম । শাদ্দাদ ইব্‌ন 
মা'কাল তাহার নিকট জিজ্ঞাসা করিলেন- নবী করীম (সা) কি কোন সম্পত্তি রাখিয়া যান 


www.quraneralo.com 


Contents 


নাই ।' আবদুল আযীয ইব্‌ন রফী' বলেন- আমরা মুহাম্মদ ইবৃন হানফিয়ার নিকট গমন করত 
তাহার নিকট সেই একই প্রশ্ব করিলে তিনিও বলিলেন- "নবী করীম (সা) দুই মলাটের মধ্যে 
রক্ষিত কিতাব ভিন্ন অন্য কিছুই রাখিয়া যান নাই।' 

উক্ত রিওয়ায়েতটি শুধু ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম উহা বর্ণনা করেন 
নাই । উহার তাৎপর্য এই যে, নবী করীম (সা) এইরূপ কোন ধন-সম্পত্তি রাখিয়া যান নাই 
যাহা উত্তরাধিকারের নিয়মে বন্টিত হইতে পারে । এইরূপে জুওইরিয়ার ভ্রাতা আমর ইব্‌ন 
হারিছও বলেন- নবী করীম (সা) দীনার, দিরহাম, দাস-দাসী বা অন্য কোন ধন-সম্পত্তি 
রাখিয়া যান নাই। হযরত আবূ দারদা (রা) কর্তৃক বর্ণিত হাদীসে রহিয়াছে 8 ‘নবীগণ 
দীনার-দিরহামকে উত্তরাধিকারের সম্পত্তি হিসাবে রাখিয়া যান নাই; তাহারা শুধু দীনী ইলমকে 
উত্তরাধিকারের সম্পদ হিসাবে রাখিয়া গিয়াছেন। যে ব্যক্তি উহা গ্রহণ করে, সে বিরাট 
সৌভাগ্যই গ্রহণ করে।" এই কারণেই হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন- ‘নবী করীম 
(সা) দুই মলাটের মধ্যে রক্ষিত কিতাব রাখিয়া গিয়াছেন।' দুই মলাটের মধ্যে রক্ষিত কিতাব 
হইতেছে কুরআন মজীদ। সুন্নাহ হইতেছে, কুরআন মজীদের ব্যাখ্যা । উহা কুরআন মজীদের 
অধীন ও অনুসারী ৷ মুখ্য কাম্য বস্তু হইতেছে কুরআন মজীদ । তাই আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

[50202151255 ০৮911 ১১311 (স্বীয় বান্দাদের মধ্য হইতে 
বানাইয়াছি।) 

দুনিয়ার ধন-সম্পত্তি জমা করিবার এবং উহা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তব্য সম্পদ হিসাবে 
রাখিয়া যাইবার জন্যে আশ্বিয়ায়ে কিরাম সৃষ্ট হন নাই। তাহারা সৃষ্ট হইয়াছেন আখিরাতের 
জন্যে । তাহাদের ব্রত হইতেছে মানুষকে আখিরাতের দিকে আহ্বান করা এবং তৎ্প্রতি 
তাহাদের মনে আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি করা । এই কারণেই নবী করীম (সা) বলিয়াছেন_ 
‘আমরা নবীগণ যে পার্থিব সম্পত্তি রাখিয়া যাই, তাহা সাদকা হিসাবে বস্টিত হইয়া থাকে ।” 
নবী করীম (সা)-এর উক্ত মহৎ গুণকে উপরোক্ত পন্থায় হযরত আবূ বকর সিদ্দীক (রা) 
সর্বপ্রথম প্রকাশ করিয়াছেন। একদা তাহার নিকট নবী করীম (সা)-এর মীরাছ (উত্তরাধিকার 
সূত্রে প্রাপ্তব্য সম্পত্তি) সম্বন্ধে প্রশ্ন করা হইলে তিনি নবী করীম (সা)-এর উপরোক্ত বাণী প্রকাশ 
করিয়াছিলেন । তীহার ন্যায় একাধিক সাহাবী উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। হযরত উমর, 
রহমান ইব্‌ন আওফ, হযরত আবূ হুরায়রা, হযরত আয়েশা (রা) প্রমুখ সাহাবীর নাম তাহাদের 
মধ্যে উল্লেখযোগ্য । হযরত ইব্‌ন আব্বাস রো)-ও অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন । 


কুরআন মজীদ শ্রেষ্ঠতম বাণী 
হযরত আবু মূসা (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আনাস ইব্‌ন মালিক (রা), হুমাম, 
হাদিয়াহ ইব্‌ন খালিদ, আবূ খালিদ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ “নবী করীম (সা) 
বলিয়াছেন- যে নেককার ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে, তাহার অবস্থা লেবুর অবস্থার 
সমতুল্য ৷ উহার স্বাদ ও ঘ্রাণ উভয়ই ভাল । যে নেককার ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে 
না, তাহার অবস্থা খেজুরের অবস্থার সমতুল্য । উহার স্বাদ ভাল; কিন্তু উহাতে কোন সুঘাণ 


Wwww.quraneralo.com 


Contents 
অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ৯5 


নাই। যে বদকার ন্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে, তাহার অবস্থা পুষ্প স্তবকের অবস্থার 
সমতুল্য । উহার ঘাণ আনন্দদায়ক, কিন্তু উহার স্বাদ তিক্ত । আর যে বদকার ব্যক্তি কুরআন 
মজীদ তিলাওয়াত করে না, তাহার অবস্থা হানযাল (মাকাল) ফলের অবস্থার সমতুল্য ৷ উহার 
স্বাদও তিক্ত এবং উহাতে কোন সুঘ্বাণও নাই ।' ইমাম বুখারী (র) উপরোক্ত হাদীস সিহাহ 
সিত্তার অন্যান্য সংকলকের সঙ্গে কাতাদাহর মাধ্যমে একাধিক স্থানে বর্ণনা করিয়াছেন। 
আলোচ্য পরিচ্ছেদের সহিত উপরোক্ত হাদীসের সম্পর্ক এই যে, উক্ত হাদীসে বর্ণিত হইয়াছে 
যে, কোন ব্যক্তির আত্মার মধ্যে সুঘাণ থাকা বা না থাকা কুরআন মজীদের তিলাওয়াতের উপর 
নির্ভরশীল ৷ যে ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে, তাহার আত্মা সুঘ্বাণযুক্ত ! পক্ষান্তরে যে 
ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে না তাহার আত্মা সুঘাণ হইতে বঞ্চিত। উহা. দ্বারা 
প্রমাণিত হয় যে, কুরআন মজীদ হইতেছে নেককার বা বদকার যে কোনরূপ মানুষের কথা 
হইতে শ্রেষ্ঠতম ৷ 

হযরত ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ্‌ ইব্‌ন দীনার, সুফিয়ান, 
ইয়াহিয়া, মুসাদ্দাদ ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সা) বলেন- “পূর্ববর্তী 
উম্মতসমূহের লোকদের হায়াতের তুলনায় তোমাদের হায়াত হইতেছে আসরের ওয়াক্ত হইতে 
মাগরিবের ওয়াক্তের মধ্যবর্তী সময়ের সমতুল্য । আর তোমাদের, ইয়াহুদীদের এবং নাসারাদের 
অবস্থা হইতেছে এইরূপ যে, একটি লোক কতকগুলি শ্রমিককে কর্মে নিযুক্ত করিল। লোকটি 
বলিল- মাত্র এক কীরাত (দিরহামের 'দ্বাদশাংশ)-এর বিনিময়ে বেলা দ্বিপ্রহর পর্যন্ত সময় 
আমার কাজ করিয়া দিতে কে রাজী আছ? তাহার 'কথায় ইয়াহুদীগণ কাজ করিল । অতঃপর 
লোকটি বলিল- মাত্র এক কীরাতের বিনিময়ে বেলা দ্বিপ্রহর হইতে আসর পর্যন্ত সময়ে কে 
আমার কাজ করিয়া দিতে রাজী আছ? তাহার কথায় নাসারাগণ কাজ করিল । এক্ষণে তোমরা 
দুই কীরাতের বিনিময়ে আসর হইতে মাগরিব পর্যন্ত সময়ে কাজ করিতেছ। ইহাতে ইয়াহুদী ও 
নাসারারা বলিল- আমরা বেশী পরিশ্রম করিয়া কম পারিশ্রমিক পাইয়াছি। নিয়োগকর্তা বলিল- 
আমি কি তোমাদিগকে তোমাদের প্রাপ্য পারিশ্রমিক হইতে সামান্যও কম দিয়াছি? তাহারা 
বলিল- “না ।' নিয়োগকর্তা বলিল- “উহাদিগকে প্রদত্ত অতিরিক্ত পারিশ্রমিক হইতেছে আমার 
দান। উহা যাহাকে ইচ্ছা করি, দান করি।' উপরোক্ত সনদে উহা শুধু ইমাম বুখারীই বর্ণনা 
করিয়াছেন। ইমাম মুসলিম উহা উপরোক্ত সনদে বর্ণনা করেন নাই ৷ বক্ষ্যমান পরিচ্ছেদের 
শিরোনামের সহিত উপরোক্ত হাদীসের সম্বন্ধ এই যে, উহাতে বর্ণিত হইয়াছে, যদিও পূর্ববর্তী 
উন্মতসমূহের লোকদের আয়ু অপেক্ষা উম্মতে মুহাম্মদীর লোকদের আয়ু স্বল্পতর, তথাপি এই 
উম্মতকে পূর্ববর্তী উন্মতসমূহের উপর শ্রেষ্ঠত্‌ প্রদান করা হইয়াছে। 

আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

wlll ৯১৯৯1 2০1 ১১51555 তোমরা হইতেছ মানবজাতির কল্যাণের জন্য 
মনোনীত সৰ্বোত্তম উন্মত। 

বাহায ইব্‌ন হাকীমের পিতামহ হইতে ধারাবাহিকভাবে হাকীম এবং বাহায ইবৃন হাকীম 
কর্তৃক “মুসনাদ ও ‘সুনান’ সংকলনে বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন_ "তোমরা 
সত্তরটি উম্মতের মধ্যে সর্বশেষ উন্মত। আল্লাহ্‌র নিকট তোমরা সর্বোত্তম উন্মত ।' কোন্‌ কারণে 
উম্মাতে মুহাম্মদী (সা) উক্ত ফযীলত ও মর্ধাদার অধিকারী হইয়াছে? তাহারা কুরআন মজীদের 
বরকতের উসীলায় উক্ত ফযীলত ও মর্যাদার অধিকারী হইতে পারিয়াছে। কুরআন মজীদ 


কাছীর (১ম খণ্ড)--১৩ 


www.quraneralo.com 


Contents 
৯৮ তাফসীরে ইবৃন কাছীর 


হইতেছে যাবতীয় আসমানী কিতাবের মধ্যে শ্রেষ্ঠতম কিতাব। উহ্‌! অন্যান্য আসমানী 
কিতাবের মুহাফিজ ও অন্যান্য সকল আসমানী কিতাবের রহিতকারক । কুরআন মজীদের এই 
ফযীলতের কারণ কি? কুরআন মজীদের এই ফযীলতের কারণ এই যে, পূর্ধবর্তী সকল 
কিতাবই একবারে নাযিল হইয়াছিল । পক্ষান্তরে, কুরআন মজীদ একবারে নাযিল হয় নাই; বরং 
উহা নাযিল হইয়াছে প্রয়োজন অনুসারে অংশ অংশ করিয়া । কারণ, কুরআন মজীদ এবং উহার 
ধারকগণ উভয়ই অত্যন্ত মর্যাদাশালী। অতএব, উহার একটি অংশের অবতারণ পূর্ববর্তী 

কিতাবসমূহের পূর্ণ কিতাবের অবতারণের সমতুল্য ।৯ 
পূর্ববর্তী প্রধান দুইটি উম্মত হইতেছে ইয়াহুদী ও নাসারা। ইয়াহুদী জাতিকে আল্লাহ্‌ 

তা'আলা হযরত মূসা (আ)-এর নবৃওতের কাল হইতে হযরত ঈসা (আ)-এর নবৃওতের কাল 

পর্যন্ত সময়ে কার্যে নিয়োজিত করেন। নাসারা জাতিকে তিনি হযরত ঈসা (আ)-এর নবৃওতের 
কাল হইতে হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-এর নবৃওতের কাল পর্যন্ত সময়ে কার্যে নিয়োজিত 
করেন। অতঃপর মুহাম্মদ মুস্তফা (সা)-এর উম্মতকে তাহার নবৃওতের কাল হইতে কিয়ামত 
পর্যন্ত সময়ে কার্যে নিয়োজিত করিয়াছেন। তাহাদের কার্যকালকে দিনের শেষ অংশের সহিত 
তুলনা করা হইয়াছে। আল্লাহ্‌ তা'আলা পূর্ববর্তী উম্মতকে যে পারিশ্রমিক প্রদান করিয়াছেন, এই 
উম্মতকে উহার দ্বিগুণ পারিশ্রমিক প্রদান করিয়াছেন। ইহাতে পূর্ববর্তী উম্মতগণ বলিয়াছে- হে 
আমাদের প্রভু! আমরা বেশী কাজ করিয়া কম পারিশ্রমিক পাইলাম কেন? আল্লাহ্‌ তা'আলা 
বলিলেন- আমি কি তোমাদিগকে তোমাদের প্রাপ্য পারিশ্রমিক হইতে কোন অংশ কম প্রদান 
করিয়াছি? তাহারা বলিল- না। আল্লাহ্‌ তাআলা বলিলেন- অতিরিক্ত পারিশ্রমিকটুকু হইতেছে 
আমার কৃপার দান। আমি যাহাকে ইচ্ছা করি, তাহাকে উহা দান করিতে পারি । এই প্রসঙ্গে 

নিম্নোক্ত আয়াত প্ৰণিধানযোগ্য ৪ 

(০১০০ ১085 22 aly Iyialy A gS yl 01185 

নি রি 7১55 400 5455551532৮ ০ পুল 

০১ 42582 adi ৬৪ 05 2 ১540125১৫০০ ১3৮ টা aid 

| 55501515521 ৬১ rs. EEA 

“হে মু'মিনগণ! তোমরা আন্মাহ্‌কে ভয় কর এবং তাহার রাসূলের প্রতি ঈমানে অটল থাক। 

তোমরা এইরূপ করিলে তিনি তোমাদিগকে স্বীয় রহমত হইতে দ্বিগুণ রহমত প্রদান করিবেন 

এবং তোমাদের জন্য নূর সৃষ্টি করিবেন। তোমরা উহার সাহায্যে চলিতে পারিবে । আর তিনি 

তোমাদিগকে ক্ষমা করিয়া দিবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, কৃপাময়। ফলত আহলে কিতাব 

জাতি জানিতে পারিবে যে, আল্লাহ্‌র কোন দানে তাহাদের কোন হাত নাই। তিনি যাহাকে ইচ্ছা 
করেন, তাহাকেই উহা দান করিতে পারেন। আর আল্লাহ্‌ মহাদানের অধিকারী ৷' 

১. অন্যান্য আসমানী কিতাবের উপর কুরআন মজীদের শ্রেষ্ঠত্বের পক্ষে বর্ণিত উপরোক্ত কারণ গ্রহণযোগ্য নহে। 
কুরআন মজীদের শ্রেষ্ঠত্বের প্রকৃত কারণ উহার নিজের মধ্যে নিহিত রহিয়াছে। কুরআন মজীদের ভাষা, 
উহার বর্ণনাশৈলী, উহার সর্ব কালোপযোগী জীবন ব্যবস্থা ইত্যাদি নিজস্ব গুণই উহাকে শ্রেষ্ঠত্ব প্রদান 

১ করিয়াছে, এতত্যতীত পূর্ববর্তী কিতাবের ধারক বলিয়া পরিচয় দানকারী জাতি স্বীকার করে না যে, 
তাওরাত কিতাব হযরত মূসা (আ)-এর প্রতি একবারে নাযিল হইয়াছিল। ইহা সত্য যে, কতকগুলি 
ওসিয়াত বা উপদেশ তাহার প্রতি একবারে নাযিল হইয়াছিল । কিন্তু তাবলীগ উপলক্ষে বিভিন্ন সময়ে প্রদত্ত 
হযরত মুসা (রা)-এর ভাষণ অংশ অংশ করিয়া প্রকাশিত হইয়াছিল। 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ৯৯ 


তালহা ইব্‌ন মুসাররফ হইতে ধারাবাহিকভাবে মালিক ইবৃন মিগওয়াল, মুহাম্মদ ইব্‌ন 
ইউসুফ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ তালহা বলেন- একদা আমি হযরত আবদুল্লাহ্‌ 
ইবৃন আবূ আওফা (রা)-এর নিকট জিজ্ঞাসা করিলাম- নবী করীম (সা) কি কোন ওসিয়াত 
করিয়াছেন? তিনি বলিলেন- না। আমি বলিলাম- তবে ওসিয়াত করা মানুষের প্রতি ফরয 
হইল কিরূপে? ওসিয়াত করিতে মানুষকে আদেশ প্রদান করা হইয়াছে; অথচ নবী করীম (সা) 
ওসিয়াত করিলেন না! তিনি বলিলেন- ‘নবী করীম (সা) আল্লাহ্‌র কিতাবকে আকড়াইয়া 
ধরিয়া থাকিতে (মানুষকে) ওসিয়াত করিয়াছেন ।" ইমাম আবূ দাউদ ভিন্ন ইমাম বুখারী ও 
সিহাহ সিত্তার অন্যান্য সকল সংকলক উপরোক্ত হাদীস অন্যতম রাবী মালিক ইব্‌ন মিগওয়াল 
হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং অন্যরূপ বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 
উক্ত হাদীস ইতিপূর্বে হযরত ইব্‌ন আব্বাস (রা) কর্তৃক বর্ণিত ‘দুই মলাটের মধ্যে রক্ষিত 
কিতাব ভিন্ন অন্য কিছুই নবী করীম (সা) রাখিয়া যান নাই’ এই হাদীসের তুল্যার্থক। উক্ত 
হাদীসে ‘অথচ ওসিয়াত করিতে মানুষকে আদেশ প্রদান করা হইয়াছে' এই মর্মে রাবী তালহার 
যে উক্তি উদ্ধৃত হইয়াছে, উহা দ্বারা রাবী কুরআন মজীদের নিম্নোক্ত আয়াতের প্রতি ইঙ্গিত 
করিয়াছেন 


১2515082531 ০ ১2৯ ০৪ Spd ৯৯9 1৫215 ২৫ 
Ay 

(তোমাদের কেহ মৃত্যুকালে সম্পত্তির মালিক থাকিলে পিতা-মাতা এবং অন্যান্য নিকট 
আত্মীয়ের জন্যে ওসিয়াত করাকে তাহার প্রতি ফরয করা হইল ৷) 

নবী করীম (সা) যে পার্থিব সম্পত্তি রাখিয়া গিয়াছিলেন, উহা উত্তরাধিকারের নিয়মে 
বণ্টনীয় ছিল না । উহা ছিল সাদকায়ে জারিয়াহ বা বহমান দান। অতএব, তিনি স্বীয় পার্থিব 
সম্পত্তির ব্যাপারে কোন ওসিয়াত করিয়া যান নাই । তাহার ইন্তিকালের পর কে খলীফা 
হইবেন, তিনি সে বিষয়েও নামোল্লেখ করিয়া কোন ওসিয়াত করিয়া যান নাই । কারণ, বিষয়টি 
তাহার ইশারা ইঙ্গিতে ইতিপূর্বেই স্পষ্ট হইয়া গিয়াছিল। ইতিপূর্বে তিনি হযরত আবূ বকর 
সিদ্দীক (রা)-এর বিষয়ে ইঙ্গিত প্রদান করিয়াছিলেন। একবার তিনি হযরত আবূ বকর সিদ্দীক 
(রা)-এর নাম উল্লেখ করত ওসিয়াত করিতে মনস্থ করিয়া উহা ত্যাগ করেন। তিনি শুধু 
বলিয়াছিলেন- আল্লাহ্‌ তা'আলা এবং মু'মিনগণ আবূ বকর ভিন্ন অন্য কাহাকেও খলীফা হিসাবে 
দেখিতে নারায ও অনিচ্ছুক । ঘটনাও সেইরূপ ঘটিয়াছিল। মোটকথা, নবী করীম (সা) শুধু 
আল্লাহ্‌র কিতাব অনুসরণ করিয়া চলিতে ওসিয়াত করিয়া গিয়াছেন। 


সুরের সহিত কুরআন তিলাওয়াত 
আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 


02 ৮105 Gli এত C5 1 ৪88০ 1 1 (তাহাদের জন্যে কি ইহাই 
যথেষ্ট নহে যে, আমি তোমার প্রতি কিতাব নাযিল করিয়াছি- যাহা তাহাদের সম্মুখে পঠিত 
হইয়া থাকে ৷) 


www.quraneralo.com 


Contents 


Se তাফসীরে ইব্‌ন কাছীর 
হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালামাহ ইব্‌ন আবদুর রহমান 
ইবন শিহাব, উকায়েল, লায়ছ, ইয়াহিয়া ইব্‌ন বুকায়র ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ৪ 
নবী করীম (সা) বলিয়াছেন- ‘কোন নবী সুরের সহিত আল্লাহ্‌র কিতাব তিলাওয়াত করিলে 
আল্লাহ্‌ তা'আলা যেরূপ সন্তুষ্টি সহকারে উহা শুনিয়া থাকেন, অন্য কিছুই তিনি সেইরূপ সন্তুষ্ট 
সহকারে শুনেন না।' উক্ত হাদীসের জনৈক রাবী বলিয়াছেন যে, উক্ত হাদীসের ৮২১১১ শব্দের 
তাৎপর্য হইতেছ “কুরআন মজীদ উচ্চৈঃস্ষরে সুরেলা কণ্ঠে তিলাওয়াত করা ।' ইমাম বুখারী উহা 
উপরোক্ত রাবী ইব্‌ন শিহাব যুহরী হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং যুহরী হইতে 
ধারাবাহিকভাবে সুফিয়ান ইব্‌ন উয়াইনাহ ও আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন মাদীনীর অধস্তন 
সনদাংশেও বর্ণনা করিয়াছেন । সুফিয়ান বলেন- উক্ত হাদীসে যে ০১৪1১ ৮১ (সে সুরের 
সহিত কুরআন তিলাওয়াত করে) শব্দগুচ্ছটি উল্লেখিত হইয়াছে, এইস্থলে উহার অর্থ হইবে “সে 
কুরআন মজীদে তৃষ্ত থাকে ।' 
ইমাম মুসলিম এবং ইমাম নাসাঈ উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী সুফিয়ান ইব্ন 
উয়াইনাহ হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং অন্যরূপ বিভিন্ন অধস্তন সনদাংশে 
বর্ণনা করিয়াছেন। উক্ত হাদীসের তাৎপর্য এই যে, কোন নবী শব্দ করিয়া সুরেলা কণ্ঠে যদি 
আল্লাহ্‌র কালাম তিলাওয়াত করেন, আল্লাহ্‌ তা'আলা সেই তিলাওয়াত করাকে যেরূপ সন্তুষ্টি 
সহকারে শ্রবণ করেন, অন্য কিছুই সেইরূপ সন্তুষ্টি সহকারে শ্রবণ করেন না। কারণ আধ্বিয়ায়ে 
কিরামের অন্তরে আল্লাহ্‌ তা'আলার ভালবাসা ও ভীতি এবং উন্নত চারিত্রিক গুণাবলী পরিপূর্ণ 
অবস্থায় বর্তমান থাকিবার ফলে তাহাদের তিলাওয়াতের সুরে এক মহিমাময় আধ্যাত্মিক সৌন্দর্য 
বিদ্যমান থাকে । তিলাওয়াতের চরম উদ্দেশ্যও তাহাই । হযরত আয়েশা (রা) বলেন- মহান 
আহ্;হ সকল শব্দ ও কণ্ঠস্বর শুনিয়া থাকেন। আল্লাহ্‌ তা'আলা নেককার '3 বদকার সকলের 
কণ্ঠস্বর শুনিলেও নেককার বান্দাদের কিরাআতের সুর ও শব্দকে তিনি মহা মর্যাদা দিয়া 
থাকেন । আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
(4 912 ১০০ 081৯8 Yi Sys ১ Ce 195 ৮50৩6 VHT Ly 
- 428 ১১০৯৪০31134 ple 
(তুমি যে কাজেই লিপ্ত থাকো না কেন এবং কুরআন মজীদের যে অংশই তিলাওয়াত করো 
না কেন, তোমাদের উক্ত কার্যে লিপ্ত থাকিবার কালে আমি তোমাদের নিকট উপস্থিত থাকি ।) 
বলাবাহুল্য, সাধারণ নেককারদের তিলাওয়াত আল্লাহ্‌ তা'আলার নিকট যত প্রিয়, আধ্ষিয়ায়ে 
কিরাম আলাইহিস সালামের তিলাওয়াত তদপেক্ষা অনেক অনেক বেশী প্রিয় ! আলোচ্য হাদীসে 
তাহাই বর্ণিত হইয়াছে। 
- কেহ কেহ বলেন, আলোচ্য হাদীসে যে ১১ (তিনি সন্তুষ্টি সহকারে শ্রবণ করেন)-শব্দটি 
উল্লেখিত হইয়াছে, এখানে উহার অর্থ হইবে ‘তিনি নির্দেশ প্রদান করিয়াছেন ।” তবে ইতিপূর্বে 
০১1 (তিনি সন্তুষ্টি সহকারে শ্রবণ করিয়া থাকেন) শব্দের যে অর্থ বর্ণনা করা হইয়াছে, উহাই 
এখানে উহার অধিকতর সঙ্গত অর্থ। হাদীসটির অন্যান্য শব্দের দিকে দৃষ্টি রাখিয়া উহার অর্থ 
করিলে প্রথমোক্ত অর্থই যুক্তিসঙ্গত বলিয়া বিবেচিত হইবে । উহার একটি শব্দগুচ্ছ হইতেছে 
1৪10 ১৪০ অর্থাৎ ‘যিনি সুবের সহিত শব্দ কবিয়া (আল্লাহ্‌র কিতাব) তিলাওয়াত 
_ করেন।' ইহাতে সহজেই বুঝা যায়, হাদীসটির প্রথমোক্ত তাৎপর্যই অধিকতর সঙ্গত । কুরআন 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন 


মজীদের নিম্নোক্ত আয়াতেও -,১। শব্দটি “মনোযোগ সহকারে শ্রবণ কর। ও পালন করা! আথে 
ব্যবহৃত হইয়াছে ৪ 7 
(7 15819-55 15051 19 3- ৮১ 0 90১7 5891 salt 131 
১1585 I EAC EEN EC দেও 
(যখন আকাশ ফাটিয়া যাইবে; আর উহা স্বীয় প্রতিপালক প্রভুর আদেশ মনোযোগ 
সহকারে শ্রবণ করিবে ও উহা পালন করিবে এবং স্বীয় প্রভুর আদেশ মনোযোগ সহকারে শ্রবণ! 
করা ও উহা পালন করা উহার জন্যে নির্ধারিত রহিয়াছে । আর যখন পৃথিবীকে প্রশস্ত করিয়া 
দেওয়া হইবে এবং উহা স্বীয় গর্ভে অবস্থিত বস্তুসমূহকে বাহিরে মিক্ষেপ করত উজাড় হইয়া 
পড়িবে । আর উহা স্বীয় প্রতিপালক প্রভুর আদেশ মনোযোগ সহকারে শ্রবণ করিবে ও উহ! 
পালন করিবে এবং স্বীয় প্রভুর আদেশ মনোযোগ সহকারে শ্রবণ করা ও উহা পালন কর! উহার 
জন্যে নির্ধারিত রহিয়াছে) 
হযরত ফুযালা (রা) হইতে সহীহ সনদে ইমাম ইব্‌ন মাজাহ কর্তৃক বর্ণিত নিম্নোক্ত 
হাদীসেও ১১31 শব্দটি ‘মনোযোগ সহকারে শ্রবণ করা' অর্থে ব্যবহৃত হইয়াছে। নবী করীম 
(সা) বলেন ৪ 
45১55 ALLA alo ০৭ SIL Spall mall ০৯১৫) ALS ৮৪৭ ad 
অর্থাৎ মালিক তাহার দাসীর কণ্ঠস্কবরকে যতটুকু মনোযোগ সহকারে শ্রবণ করিয়া থাকে, 
সুরেলা কণ্ঠে কুরআন মজীদ তিলাওয়াতকারী ব্যক্তির কণ্ঠস্বর আল্লাহ্‌ তা'আলা ততোধিক 
মনোযোগ সহকারে শ্রবণ করিয়া থাকেন। 
সুফিয়ান ইব্‌ন উয়াইনাহ 5%, শব্দ সম্বন্ধে বলিয়াছেন যে, উহার অর্থ হইবে 'সে তৃপ্ত 
থাকে বা সে নিজেকে পার্থিব সম্পদের অভাব হইতে মুক্ত মনে করে।' আবূ উবায়দ, কাসিম 
ইব্‌ন সাল্লাম প্রমুখ ব্যাখ্যাকারও অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। তবে উক্ত ব্যাখ্যা সঠিক 
নহে। এখানে উহা উক্ত শব্দের কষ্টকল্পিত ব্যাখ্যাই বটে । আলোচ্য হাদীসের জনৈক রাবী 
বলিয়াছেন, উহার অর্থ হইবে ‘সে শব্দ করিয়া সুরেলা কণ্ঠে তিলাওয়াত করে।' হারমালা 
বলেন- একদা আমি সুফিয়ান ইব্‌ন উয়াইনাকে বলিতে শুনিলাম যে, উহার অর্থ হইবে ‘সে 
নিজেকে পার্থিব সম্পদের অভাব হইতে মুক্ত মনে করে ।' ইমাম শাফেঈর নিকট আমি উহা 
ব্যক্ত করিলে তিনি বলিলেন- না, উহার অর্থ এরূপ নহে। এরূপ অর্থ বুঝাইবার প্রয়োজন 
থাকিলে আলোচ্য হাদীসে ৮১৯২১ শব্দের পরিবর্তে ৮৪25 শব্দ উল্লেখিত হইত । প্রকৃতপক্ষে 
উহার অর্থ হইবে- “সে সুরেলা কণ্ঠে তিলাওয়াত করে ।' মুযানী এবং রবী'ও ইমাম শাফেঈ 
হইতে অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। হারমালা বলেন- আমি ইব্‌ন ওহাবকে বলিতে 
শুনিয়াছি- উহার অর্থ হইবে, 'সে সুরের সহিত তিলাওয়াত করে।' 
উপরে আলোচ্য হাদীসের যে সঠিক তাৎপর্য বর্ণিত হইল, তদনুযায়ী (1 *$ ৪৫,1৭1 
“lll 4515 5,51 আয়াতকে বক্ষ্যমান পরিচ্ছেদের প্রথমদিকে উল্লেখ করা ইমাম 
বুখারীর পক্ষে প্রাসঙ্গিক হয় নাই।১ কারণ, উদ্ধৃত আয়াতটিতে কুরআন মজীদ সুরের সহিত 
১. এখানে উল্লেখযোগ্য যে, ইমাম বুখারী (র) 'ফাযায়েলুল কুরআন' অধ্যায়ে “সুরের সহিত কুরআন মজীদের 
তিলাওয়;ত’ এই শিরোনামে লিখিত পরিচ্ছেদের প্রথম দিকে উপরোক্ত আয়াত উদ্ধৃত করিয়াছেন। ইমাম 
ইবন কাছীর স্বীয় পুস্তকে তদনুরূপই উহা বর্তমান পরিচ্ছেদের প্রথমদিকে উদ্ধৃত করিয়াছেন! 


www.quraneralo.com 


Contents 
১০২ তাফসীরে ইবন কাছীর 


তিলাওয়াত করিবার প্রসঙ্গ বর্ণিত হয় নাই। কাফিরগণ বলিত, মুহাম্মদের সত্যবাদিতার সমর্থনে 
কেন তাহার প্রতি নিদর্শনসমূহ নাযিল হয় না? তাহাদের এই কথার উত্তরে আল্লাহ্‌ তা'আলা 
বলিতেছেন ৪ 


CITC eS ll. ১০৮2১010015 2 all 955 581 059 এ | 


SUAS ELST a ৪০ এজ এ 
‘তুমি বল, নিদর্শনাবলী তো আল্লাহ্‌র নিয়ন্ত্রণে রহিয়াছে। আমি তো শুধু এক সুস্পষ্ট 
সাবধানকারী । তাহাদের জন্যে কি ইহাই যথেষ্ট নহে যে, আমি তোমার প্রতি কিতাব নাযিল 
করিয়াছি- যে কিতাব তাহাদের নিকট পঠিত হয়। যে জাতি সত্যকে বিশ্বাস করিতে প্রস্তুত 
থাকে, তাহাদের জন্যে উহাতে নিশ্চয়ই রহমত ও উপদেশ রহিয়াছে।' আলোচ্য আয়াতটিতে 
প্রমাণিত হইতেছে যে, কুরআন মজীদই প্রয়োজনীয় নিদর্শন হিসাবে যথেষ্ট । অর্থাৎ নবী করীম 
(সা) ছিলেন উদ্মী (নিরক্ষর) । কুরআন মজীদের ন্যায় অনন্যসাধারণ মহাগ্রন্থ রচনা করা তাহার 
পক্ষে কোনক্রমে সম্ভবপর ছিল না। এমতাবস্থায় উক্ত গ্রন্থ তাহার প্রাপ্ত হওয়া তাহার 
সত্যবাদিতার এক মহা নিদর্শন বটে । এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 


ভি, 9 4০০৮ 45৯১8 ৩১০০5 ১০ ES ৯৮185 ৮৬ ৮5৩ 
-১১0৮৮শ]। 
‘ইতিপূর্বে তুমি না কোন কিতাব পড়িতে আর না স্বীয় দক্ষিণ হস্ত দ্বারা উহা লিখিতে। উহা 
হইলে অবশ্য বাতিলপন্থীগণ সংশয় প্রকাশ করিবার সুযোগ পাইত ৷’ 
উপরোক্ত আলোচনা দ্বারা প্রমাণিত হইল যে, আলোচ্য হাদীসে সুরের সহিত কুরআন 
মজীদ তিলাওয়াত করিবার কথাই বলা হইয়া থাকুক, অথবা কুরআন মজীদের প্রাপ্তিতে পার্থিব 
সম্পদের অভাব হইতে নিজেকে মুক্ত মনে করিবার কথাই বলা হইয়া থাকুক, কোন অবস্থাতেই 
আলোচ্য আয়াত ইমাম বুখারীর এইস্থলে উদ্ধৃত করা সঠিক ও যুক্তিযুক্ত হয় নাই। 


সুরের সহিত তিলাওয়াত প্রসঙ্গ 


হযরত উকবা ইবৃন আমির (রা) হইতে ধারাবাহিকভাবে আলী ইব্‌ন রুবাহ লখমী, কুব্বাছ 
ইব্‌ন রযীন, আবদুল্লাহ্‌ ইবৃন সালেহ ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ হযরত উকবা 
ইব্‌ন আমির (রা) বলেন- একদা নবী করীম (সা) আমাদের নিকট আগমন করিলেন । আমরা 
তখন মসজিদে বসিয়া পরস্পরকে কুরআন মজীদ শিক্ষা দিতেছিলাম । তিনি বলিলেন- “তোমরা 
আল্লাহ্‌র কিতাবের ইলম হাসিল কর এবং উহাকে আকড়াইয়া ধর’ রাবী বলেন- আমার মনে 
পড়ে, নবী করীম (সো) আরও বলিলেন- ১:55 (আর তোমরা উহা সুরের সহিত 
তিলাওয়াত কর)। অথবা উহা দ্বারা পার্থিব সম্পদের অভাব হইতে নিজেকে মুক্ত মনে কর।' 
অতঃপর নবী করীম (সা) বলিলেন- ‘যে সত্তার হস্তে আমার প্রাণ রহিয়াছে, তাহার কসম! 
" জলাশয়ে বাধা পশুকে ছাড়িয়া দিলে উহার পক্ষে ভাগিয়া যাওয়ার যতটুকু আশংকা থাকে, 
কুরআন মজীদের পক্ষে স্মৃতি হইতে চলিয়া যাইবার তদপেক্ষা অধিকতর আশংকা থাকে ।” 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ১০৩ 


হযরত উকবা (রা) হইতে ধারাবাহিকভাবে আলী, মূসা ইব্‌ন আলী, আবদুল্লাহ্‌ ইব্‌ন 
সালেহ ও ইমাম আবূ উবায়দ পূর্বোল্লেখিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন । তবে 
পূর্বোন্লেখিত হাদীসে যেরূপ রাবীর সন্দেহ উল্লেখিত হইয়াছে, ইহাতে সেইরূপ কোন সন্দেহের 
উল্লেখ নাই । ইমাম নাসাঈও “ফাযায়িলুল কুরআন" অধ্যায়ে উহা উপরোক্ত রাবী মূসা ইব্‌ন 
আলী হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 
তিনি উহা উপরোক্ত রাবী কুব্বাছ ইব্‌ন রঘীন হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং কুব্বাছ 
ইব্‌ন রখীন হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ্‌ ইব্‌ন মুবারক প্রমুখ রাবীর অধস্তন সনদাংশে 
বর্ণনা করিয়াছেন । উক্ত বর্ণনায় এইরূপ উল্লেখিত হইয়াছে 8 “একদা নবী করীম (সা) আমাদের 
নিকট আগমন করিলেন। আমরা তখন কুরআন মজীদ পড়িতেছিলাম। তিনি আমাদিগকে 
সালাম দিলেন.................... ॥ এতদ্বারা প্রমাণিত হয় যে, কুরআন মজীদ তিলাওয়াত রত 
ব্যক্তিকে সালাম প্রদান করা অবৈধ বা অসঙ্গত নহে। 
মরিয়াম, আবুল ইয়ামান ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন_ . 
“হে কুরআন মজীদের ধারকগণ! তোমরা কুরআন মজীদকে বালিশ বানাইও না; উহা যেভাবে 
তিলাওয়াত করা দরকার, সকাল-সন্ধ্যায় সেইভাবে তিলাওয়াত করিও; আর তোমরা উহা 
সুরের সহিত তিলাওয়াত কর অথবা তোমরা উহা দ্বারা নিজকে পার্থিব সম্পদের অভাব হইতে 
মুক্ত মনে করিও । আর উহাতে যাহা রহিয়াছে, তৎসম্বন্ধে ভালরূপে জ্ঞান লাভ করিও; ইহাতে 
আশা করা যায়, তোমরা কামিয়াব হইতে পারিবে ।' উক্ত হাদীসের সনদ বিচ্ছিন্ন! অতঃপর 
ইমাম আবূ উবায়দ বলিয়াছেন, ১৯১৪ ও ১১-১৪৯7 উভয়ের অর্থ হইতেছে- তোমরা উহা দ্বারা 
নিজদিগকে পার্থিব সম্পদের অভাব হইতে মুক্ত মনে করিও এবং ' উ্াকেই নিজেদের পার্থিব 
সম্পদ মনে করিও ।' 
উজির, ইনাম আাওযাইআলী ইন্ন হামযাহ, হিশাম ইবন অনার ও ইয়া 'আরু RT 
বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- "দাসীর মালিক উহার কণ্ঠস্বর যতটুকু 
মনোযোগ সহকারে শ্রবণ করিয়া থাকে, আল্লাহ্‌ তা'আলা তদপেক্ষা অধিকতর মনযোগ 
সহকারে সুরেলা কণ্ঠে কুরআন তিলাওয়াতকারী বান্দার তিলাওয়াত শ্রবণ করিয়া থাকেন । 
ইমাম" আবু উবায়দ বলেন- উক্ত হাদীসের সনদে কোন কোন মুহাদ্দিস, হযরত ফুযালাহ (রা) 
এবং ইসমাঈল ইব্‌ন উবায়দুল্লাহ্র মধ্যে হযরত ফুযালার মুক্ত গোলাম মায়সারার নাম অন্যতম 
রাবী হিসাবে উল্লেখ করিয়াছেন । ইমাম ইব্‌ন মাজাহ উহা ইমাম আওযাঈ হইতে উপরোক্ত 
উর্ধ্বতন সনদাংশে (মায়সারার নামসহ) এবং ইমাম আওযাঈ হইতে ধারাবাহিকভাবে ওয়ালীদ, 
রাশেদ ইবৃন সাঈদ ও ইব্‌ন আবু রাশেদের অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । উক্ত হাদীসে যে 
৬৩! শব্দটি উল্লেখিত রহিয়াছে, ইমাম আবূ উবায়দ তৎসম্বন্ধে বলেন- উহার অর্থ হইতেছে 
“মনোযোগ সহকারে শ্রবণ করা!” 

সায়েব হইতে ধারাবাহিকভাবে কাসিম ইবৃন মুহাশ্মদ, আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুর রহমান 
ইব্‌ন আবু মুলায়কা, সালমা ইব্‌ন ফযল, মুহাম্মদ ইব্‌ন হামীদ ও ইমাম আবুল কাসিম বাগবী 
বর্ণনা করিয়াছেন যে, সায়েব বলেন- একদা হযরত সা'দ (রা) আমাকে বলিলেন, তুমি কি 
কুরআন মজীদের কিরাআত শিখিয়াছ? আমি বলিলাম- 'হ্যা।' তিনি বলিলেন- উহা সুরের 


Wwww.quraneralo.com 


Contents 


১০ তাফসীরে ইব্‌ন কাছীর 
সহিত তিলাওয়াত করিও । কারণ, আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি £ “তোমরা 
সুরের সহিত কুরআন মজীদ তিলাওয়াত করিও; আর তোমরা (উহা পড়িবার কালে) ক্রন্দন 
করিও ৷ যদি ক্রন্দন করিতে না পারো. তবে চেহারায় ক্রন্দনের ভাব আনিতে চেষ্টা করিও ! 

হযরত, সা'দ ইবন আবূ ওয়াক্কাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ্‌ ইবন আবূ 
নাহীক, আব্দুল্লাহ্‌ ইব্‌ন আবু মুলায়কা, লায়ছ প্রমুখ রাবীর সনদে ইমাম আবু দাউদ বর্ণনা 
করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন ‘নিশ্চয় এই কুরআন মজীদ চিস্তা-ভাবনার বিষয় 
লইয়া নাযিল হইয়াছে! তোমরা যখন উহা তিলাওয়াত কর, তখন ক্রন্দন করিও । ক্রন্দন 
করিতে না পারিলে মুখে ক্রন্দনের ভান আনিতে চেষ্টা করিও। আর তোমরা উহা সুরের সহিত 
তিলাওয়াত করিও, অথবা উহা দ্বারা নিজদিগকে পার্থিব সম্পদের অভাব হইতে মুক্ত মনে 
করিও । যে ব্যক্তি উহা সুরের সহিত তিলাওয়াত না করে অথবা উহা দ্বারা নিজেকে পার্থিব 
সম্পদের অভাব হইতে মুক্ত মনে না করে, সে ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নহে।' উক্ত 
হাদীসের সনদ সম্বন্ধে বলিবার মত অনেক কথা রহিয়াছে । এইস্থল উহা বলিবার স্থান নহে। 
আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ৷ | 
ইব্‌ন বিরদ, আবদুল আ'লা ইব্‌ন হাম্মাদ ও ইমাম আবু দাউদ বর্ণনা করিয়াছেন £ উবায়দ 
বলেন- একদা হবরত আবূ লুবাবা আমাদের নিকট দিয়া যাইতেছিলেন। তাহাকে দেখিয়া 
আমরা তাহার পশ্চাতে চলিলাম। এক সময়ে তিনি স্বীয় গৃহে প্রবেশ করিলেন। আমরাও 
উহাতে প্রবেশ করিলাম । দেখিলাম, তাহার গৃহ পুরাতন ও ভাঙ্গাচোরা; তাহার বৈষয়িক অবস্থায় 
দারিদ্র্যের ছাপ বিদ্যমান! আমরা তাহার নিকট আমাদের বংশ পরিচয় প্রদান করিলে তিনি 
বলিলেন- মোটা আয়ের ব্যবসায়ী সকল! অতঃপর তিনি বলিলেন- নবী করীম (সা) 
বলিয়াছেন 8 ৩1১3১ ১৮২১ ৮1 ০১ ৮১০ = “যে ব্যক্তি সুরের সহিত কুরআন মজীদ 
তিলাওয়াত করে না সে ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নহে।' রাবী আবদুল জব্বার 
বলেন-আমি আমার উত্তাদ ইব্‌ন আবু মুলায়কার নিকট জিজ্ঞাসা করিলাম, হে আবু মুহাম্মদ! 
তিলাওয়াতকারীর কণ্ঠস্বর মিষ্টি ও সুমধুর না হইলে সে কি করিবে? তিনি বলিলেন- যথাসম্ভব 
মধুর সুরে তিলাওয়াত করিবে ।” উক্ত সনদে উহা শুধু ইমাম আবু দাউদ বর্ণনা করিয়াছেন । ইব্‌ন 
আবু মুলায়কা ও তাহার শিষ্যের প্রশ্নোত্তরে প্রমাণিত হয় যে, পূর্বযুগীয় আলিমগণ 511 
০1১৪ শব্দ দ্বারা কুরআন মজীদ সুরের সহিত তিলাওয়াত করা' বুঝিতেন। হাদীসের 
ইমামগণ উহার এরূপ অর্থই বর্ণনা করিয়াছেন । ইমাম আবু দাউদ কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীস 
দ্বারাও উহাই প্রমাণিত হয় । 

হযরত বারা ইব্‌ন আযিব রো) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আওসাজাহ, 
তালহা, আ'মাশ, জারীর, উসমান ইবৃন আবূ শায়বা ও ইমাম আবূ দাউদ বর্ণনা করিয়াছেন ৪ 
নবী করীম (সো) বলিয়াছেন- 'স্বীয় কণ্ঠস্বর দ্বারা তোমরা কুরআন মজীদ সৌন্দর্যমন্তিত কর।' 
উক্ত হাদীসের সনদ নির্ভরযোগ্য । ইমাম নাসায়ী এবং ইমাম ইব্‌ন মাজাহ উহা উপরোক্ত রাবী 
তালহা হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং তালহা হইতে ধারাবাহিকভাবে শু'বা 
প্রমুখ রাবীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন ইমাম নাসাঈ এবং ইব্‌ন হাববান, 
আবদুর রহমান ইব্‌ন আওসাজাকে বিশ্বস্ত রাবী বলিয়া আখ্যায়িত করিয়াছেন। ইয়াহিয়া ইব্‌ন 
সাঈদ আল কান্তান হইতে ইয্দী বর্ণনা করিয়াছেন যে, ইয়াহিয়া বলেন- “আমি 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ ফাধায়েলুল কুরান ১০৫ 


মদীনাবাসীগণের নিকট আবদুর রহমান ইবৃন আওসাজাহ সম্বদ্দে প্রশ্ন করিয়াছি । তাহারা 
তাহাকে বিশ্বস্ত লোক বলেন নাই ।" শু'বা হইতে ধারাবাহিকভাবে ইয়াহিয়া ইব্ন সাঈদ, আবু 
উবায়দ ও কাসিম ইব্‌ন সালাম বর্ণনা করিয়াছেন যে, শু'বা বলেন- স্বীয় কণ্ঠস্বর দ্বারা কুরআন 
মজীদকে তোমরা সৌন্দর্যমণ্তিত কর'- এই হাদীস বর্ণনা করিতে আইউব আমাকে নিষেধ 
করিয়াছেন । আবূ উবায়দ বলেন- আমার ধারণা এই যে, উক্ত হাদীসের অপব্যাখ্যা করিয়া 
লোকে শরীআত বিরোধী সুরে কুরআন মজীদ তিলাওয়াত করিতে পারে, এই আশংকায়ই 
আইউব উহা বর্ণনা করিতে নিষেধ করিয়াছেন। আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি- উক্ত রাবী 
শু“বা তথাপি আল্লাহ্‌র উপর তাওয়াক্কুল করিয়া উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন কারণ, ভ্রান্ত 
ব্যাখ্যার ভয়ে যদি হাদীস বর্ণনা করা পরিত্যক্ত হয়, তবে নবী করীম (সা)-এর 'সুননাহ'-এর 
বিপুল অংশের বর্ণনা পরিত্যক্ত হইয়া পড়িবে । ফলে মানুষ সুন্নাহ্‌র বিপুল অংশের জ্ঞান হইতে 
বঞ্চিত থাকিয়া যাইবে । শুধু সুন্নাহ নহে; বরং কুরআন মজীদের অনেক আয়াত বিকৃতরূপে 
ব্যাখ্যা হইয়া থাকে । তাই বলিয়া কি লোকদের নিকট হইতে উহা গোপন করিতে হইবে? 
আল্লাহ্‌র নিকট সাহায্য প্রার্থনা করি। তাহার উপর নির্ভর করি। 'লা হাওলা ওয়ালা কুউওয়াতা 
ইল্লা বিল্লাহ্‌ ৷' 

হাদীসে যে সুরের সহিত কুরআন মজীদ তিলাওয়াত করিবার আদেশ রহিয়াছে উহার 
তাৎপর্য এই যে, কুরআন মজীদ বিনয় মিশ্রিত, আন্তরিকতাপূর্ণ ও মর্মস্পর্শী সুরের সহিত 
তিলাওয়াত করা কর্তব্য । হযরত আবূ মূসা হইতে ধারাবাহিকভাবে তৎপুত্র মূসা, আহমদ ইধৃন 
ইবরাহীম ও হাফিজ তাকী ইব্‌ন মুখাল্লাদ বর্ণনা করিয়াছেন £ হযরত আবু মূসা (রা) বলেন যে, 
একদা নবী করীম (সা) আমাকে বলিলেন- “ওহে আবু মূসা! গত রাত্রিতে আমি তোমরা 
কিরাআত যেরূপ মনোযোগ সহারে শ্রবণ করিয়াছি, তাহা যদি তুমি দেখিতে পাইতে! আমি 
আরয করিলাম- “আল্লাহ্‌র কসম! আমি যদি জানিতে পারিতাম যে, আপনি আমার কিরাআত 
শুনিতেছেন, তবে আপনার জন্যে উহা অত্যন্ত সুন্দর, মধুর ও হৃদয়স্পর্শী করিতাম।' ইমাম 
মুসলিম উহা তালহা নামক রাবীর মাধ্যমে বর্ণনা করিয়াছেন । উহাতে এই অতিরিক্ত কথাটি 
রহিয়াছে 8 নবী করীম (সা) বলিলেন- “তুমি নিশ্চয় আল্লাহ্‌ তা'আলার নিকট হইতে হযরত 
দাউদ (আ)-এর বংশধরদের একটি বাশী লাভ করিয়াছ।' ইমাম বুখারী উহা যে পরিচ্ছেদে 
বর্ণনা করিয়াছেন, উহা সেই স্থানে শীঘ্রই উল্লেখিত হইবে । উক্ত হাদীসে উল্লেখিত হযরত আবূ 
মূসা (রা)-এর উক্তি দ্বারা প্রমাণিত হয় যে, কুরআন মজীদের তিলাওয়াত কালে তিলাওয়াতের 
সুর মধুর ও হৃদয়স্পর্শী করিতে অত্যধিক চেষ্টা করা নিষিদ্ধ নহে। উক্ত হাদীস দ্বারা ইহাও 
প্রমাণিত হয় যে, ইয়ামানবাসী হযরত আবু মুসা (রা)-এর কণ্ঠস্বর ইয়ামানবাসীদের কণ্ঠস্বরের 
ন্যায় মধুর ছিল । উহাতে আল্লাহ্‌র ভয় ফুটিয়া উঠিত। আরও প্রমাণিত হয় যে, এই সব গুণ 
শরীআতের নিকট অভিপ্রেত গুণই বটে। 
সালেহ ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন $ হযরত উমর (রা) হযরত আবু মূসা (রা)-কে 
নি 

| হযরত (রা)-এর কথায় হযরত রিভার হট বদির রন 
৪৯৮08 শি 

আবূ উসমান নাহদী হইতে ধারাবাহিকভাবে সুলায়মান ভামীমী ও ইমাম আবূ উবায়দ 
. বর্ণনা করিয়াছেন যে, আবু উসমান বলেন- হযরত আবূ মূসা (রা) নামাযে আমাদের ইমামতী 
কাছীর (১ম খণ্ড)-_-১৪ 


Wwww.quraneralo.com 


Contents 


১০৬ তাফসীরে ইব্ন কাছীর 
করিতেন। আল্লাহ্র কসম! আমি কখনও তাহার কণ্ঠস্বর হইতে মধুরতর কোন রাগ মানুষের 
কণ্ঠ হইতে নিঃসৃত কিংবা সেতারা-সারিন্দা ইত্যাদি বাদ্যযন্ত্র হইতে সৃষ্ট কোথাও শ্রবণ করি 
নাই। হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন ছাবিত, জুমহী, 
হানযালা ইব্‌ন আবূ সুফিয়ান, ওয়ালীদ ইব্‌ন মুসলিম, আব্বাস ইব্‌ন উসমান দামেশকী ও 
ইমাম ইব্‌ন মাজাহ বর্ণনা করিয়াছেন £ 

হযরত আয়েশা (রা) বলেন £ একদা রাত্রিতে ইশার পর নবী করীম (সা)-এর নিকট 
আসিতে আমার বিলম্ব হইল। নবী করীম (সা)-এর নিকট আমার আসিবার পর তিনি 
বলিলেন- তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি বলিলাম, আপনার জনৈক সাহাবীর কিরাআত 
শুনিতেছিলাম। তাহার কিরাআত ও কণ্ঠস্বরের ন্যায় কিরাআত ও কণ্ঠস্বর আমি আর কাহারও 
নিকট শুনি নাই। এতদশ্রবণে নবী করীম (সা) আমার নিকট হইতে উঠিয়া গেলেন। আমি 
তাহার কথা শুনিবার উদ্দেশ্যে তাহার সহিত চলিলাম। কিছুক্ষণ পর তিনি আমার দিকে চাহিয়া 
বলিলেন- এই ব্যক্তি হইতেছে “আবু হুযায়ফার মুক্ত গোলাম সালিম (রা)। সমস্ত প্রশংসা 
আল্লাহ্‌ তা'আলার প্রাপ্য যিনি আমার উম্মতের মধ্যে এইরূপ ব্যক্তিকে সৃষ্টি করিয়াছেন ।” উক্ত 
হাদীসের সনদ সহীহ । 

বুখারী শরীফ ও মুসলিম শরীফে হযরত জুবায়র ইবৃন মুতইম (রা) হইতে বর্ণিত রহিয়াছেঃ 
হযরত জুবায়র (রা) বলেন- “আমি নবী করীম (সা)-কে মাগরিবের নামাযে সুরা ত্র 
তিলাওয়াত করিতে শুনিয়াছি। তাহার কণ্ঠস্বর অপেক্ষা অধিকতর মধুর কণ্ঠস্বর অথবা তাহার 
কিরাআত অপেক্ষা অধিকতর মধুর কিরাআত আমি কাহারও নিকট শুনি নাই।' কোন কোন 
রিওয়ায়েতে উল্লেখিত হইয়াছে £ “আমি যখন নবী করীম (সো)-কে এই আয়াত তিলাওয়াত 
করিতে শুনিলাম- ০১811 ৯ ০1০১ ১১% ১৯০ 1551571 (তাহারা কি বিনা স্রষ্টায় সৃষ্ট 
হইয়াছে? অথবা তাহারা নিজেরাই কি স্রষ্টা?) তখন আমার মনে হইল, আমার হৃদযন্ত্র ফাটিয়া 
গিয়াছে।১ এখানে উল্লেখ্য যে, হযরত জুবায়র (রা) এই সময়ে মুশরিক ছিলেন। বদরের যুদ্ধের 
প্রতিনিধি দলের অন্যতম সদস্য হিসাবে তিনি মদীনায় আগমন করিয়াছিলেন । এই ঘটনার পর 
হযরত জুবায়র (রা) মুসলমান হইয়া যান। আহা! সেই মানব সন্তানটি কত বড় মহান ব্যক্তিত্ব 
ছিলেন যাহার কুরআন তিলাওয়াত ভ্রান্ত বিশ্বাসে অটল একজন মুশরিকের হৃদয়কে কাড়িয়া 
লইয়াছে। | 

প্রকৃতপক্ষে উত্তম কিরাআত হইতেছে হৃদয় উৎসারিত বিনয়, ভীতি ও ভালবাসার সংযোগে 
সৃষ্ট কিরাআত । হযরত তাউস রো) হইতে ধারাবাহিকভাবে লায়ছ, ইসমাঈল ইবৃন ইবরাহীম 
ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন £ হযরত তাউস (রা) বলেন- ‘যে ব্যক্তি আল্লাহকে 
সর্বাপেক্ষা বেশী ভয় করে, তাহার তিলাওয়াতের সুর সর্বাপেক্ষা উত্তম।' হযরত তাউস (রা) 
হইতে ধারাবাহিকভাবে তৎপুত্র ইব্‌ন তাউস, ইব্‌ন জুরায়জ, সুফিয়ান কুবায়সা ও ইমাম আবূ 
উবায়দ বর্ণনা করিয়াছেন £ হযরত তাউস রো) বলেন- ‘যে ব্যক্তি আল্লাহ্‌কে সর্বাপেক্ষা অধিক 
পরিমাণে ভয় করে, তাহার কিরাআতের সুর সর্বাপেক্ষা উত্তম ৷’ হযরত তাউস (রা) হইতে 
১. বুখারী শরীফে সুরা তুরের তাফসীরে বর্ণিত হইয়াছে £ হযরত জুবায়র (রা) বলেন, 'আমার প্রাণ উড়িয়া 

যাইবার উপক্রম হইল ৷' উক্ত রিওয়ায়েতে হযরত জুবায়র (রা) সূরা তৃরের তিনটি আয়াত উল্লেখ ' 

করিয়াছেন । এখানে উল্লেখিত আয়াতটি উক্ত তিনটি আয়াতের প্রথম আয়াত। 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ১০৭ 


ধারাবাহিকভাবে ইব্‌ন তাউস ও হাসান ইবৃন মুসলিম, ইব্‌ন জুরায়জ, সুফিয়ান, কুবায়সা, 
ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ একদা নবী করীম (সা) বলিলেন- “যাহার কিরাআত 
শুনিলে তোমার মনে হইবে যে, সে আল্লাহ্‌কে ভয় করে, তাহার কিরাআতের সুর মধুরতম ৷” 
উক্ত রিওয়ায়েতের সনদ মুত্তাসিল (অবিচ্ছিন্ন) নহে । তবে অন্যরূপ সনদে উহা অবিচ্ছিত্রপে 
বর্ণিত হইয়াছে । হযরত জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে আবু যুবায়র, মাজমা', ইবরাহীম 
মাজাহ বর্ণনা করেন $ নবী করীম (সা) বলিয়াছেন- “যাহার কুরআন তিলাওয়াত শুনিলে 
আমাদের মনে হইবে যে, সে আল্লাহ্‌কে ভয় করে, তাহার কুরআন তিলাওয়াতের সুরই 
হইতেছে উত্তম ৷’ উক্ত রিওয়ায়েতের সনদ মুস্তাসিল হইলেও দুইজন রাবী আবদুল্লাহ্‌ ইবৃন 
জা'ফর এবং তাহার উস্তাদ ইবরাহীম ইবৃন ইসমাঈল দুর্বল রাবী । আন্রাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 
আবদুল্লাহ্‌ ইবৃন জা“ফর হইতেছেন আলী ইব্‌ন মাদীনীর পিতা । 

তিলাওয়াতের সুর সম্বন্ধীয় সারকথা এই যে, সুর কুরআন মজীদ সম্বন্ধে চিন্তা করিতে, 
উহার অর্থ ও মর্ম উপলব্ধি ও হৃদয়ঙ্গম করিতে, উহার প্রতি বিনয়াবনত হইতে এবং উহা 
মানিয়া চলিতে শ্রোতাকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে, সেই সুরই হইতেছে শরীআতের দৃষ্টিতে 
উত্তম ও মধুরতম সুর। শরীআত সেই সুরেই কুরআন মজীদ তিলাওয়াত করিতে মানুষকে 
আদেশ দিয়াছে। সেই সুরই হইতেছে মানুষের নিকট শরীআতের কাম্য ও অভিপ্রেত সুর। 

এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে, আধুনিক যুগে উদ্ভাবিত বিভিন্ন গ্রাম ও বিভিন্ন 
তাল-লয়ের সুর ও রাগ-রাগিণী যাহা মানুষের চিন্তা ও অনুভূতিকে উচ্ছংখল ও নীতিহীন করিয়া 
দেয় এবং মানুষের মন-মগজের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করত উহাকে আল্লাহ্‌, রাসূল, 
কুআন ও আখিরাতের ভালবাসা হইতে শূন্য ও বঞ্চিত করে, তাখা কখনও কুরআন 
তিলাওয়াতের জন্যে অভিপ্রেত সুর ও রাগ-রাগিণী হইতে পারে না। মহান আল্লাহ্‌র বাণী 
কুরআন মজীদকে উক্ত সুর ও রাগ-রাগিনীর কলুষ হইতে মুক্ত ও পবিত্র রাখা আল্লাহ্‌-ভীরু 
মানুষের জন্য জরুরী ও অপরিহার্য ।-এই বিষয়ে পবিত্র সুন্নাহ্য় পথ নির্দেশনা রহিয়াছে। উহাতে 
এইরূপ সুর ও রাগ-রাগিনী হইতে কুরআন মজীদকে পবিভ্র রাখিতে নির্দেশ দেওয়া হইয়াছে। 
হযরত হুযায়ফা ইব্‌ন ইয়ামান (রা) হইতে ধারাবাহিকভাবে আবু মুহাম্মদ নামক জনৈক 
(অজ্ঞাত পরিচয়) বৃদ্ধ ব্যক্তি, হিসীন ইবৃন মালিক ফাযারী, বাকিয়াহ ইব্‌ন ওয়ালীদ, নাঈম 
ইব্‌ন হাম্মাদ, ইমাম আবূ উবায়দ, কাসিম ইব্‌ন সাল্লাম বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সা) 
বলিয়াছেন- “তোমরা আরবদের সুর ও লাহানে কুরআন মজীদ তিলাওয়াত করিও; ফাসিক 
সম্প্রদায় এবং ইয়াহুদী ও নাসারা জাতির সুর ও লাহানে উহা তিলাওয়াত করিও না। আমার 
পর অচিরেই একদল লোক আবির্ভূত হইবে। তাহারা কুরআন মজীদের শব্দে অতিরিক্ত বর্ণ 
আমদানী করত উহা কণ্ঠের মধ্যে ঘুরাইয়া ফিরাইয়া উচ্চারণ করিয়া উচ্ছুংখল ও নীতিহীন সুরে 
কুরআন মজীদ তিলাওয়াত করিবে । কুরআন মজীদ তাহাদের কণ্ঠের নিম্নে গমন করিবে না 
(উহা তাহাদের হৃদয়ে প্রবেশ করিবে না)। তাহাদের হৃদয় এবং তাহাদের আড়ম্বর ও জৌলুসে 
চমৎকৃত হৃদয় উভয়ই গোমরাহ ও বিভ্রান্ত।' আলীম হইতে ধারাবাহিকভাবে যাযান, আবু 
ইব্‌ন সাল্লাম বর্ণনা করিয়াছেন ৪ 

‘আলীম বলেন- একদা আমরা একটি উপত্যকায় অবস্থান করিতেছিলাম। আমাদের সঙ্গে 
নবী করীম (সা)-এর জনৈক সাহাবীও ছিলেন। রাবী ইয়াধীদ বলেন- আমার বিশ্বাস, আমার 


Wwww.quraneralo.com 


Contents 


সি 
১০৮ তাফসীরে ইবৃন কাছীর 


উত্তাদ উক্ত সাহাবীর নাম বলিয়াছেন- হযরত আবেস গিফারী। উক্ত সাহাবী দেখিলেন, 
মহামারী লাগিবার কারণে লোকজন উহার ভয়ে এলাকা ছাড়িয়া চলিয়া যাইতেছে । তিনি 
জিজ্ঞাসা করিলেন- ইহারা কাহারা? একজন বলিল- ইহারা মহামারী হইতে ভাগিয়া 
যাইতেছে ! তিনি বলিলেন- ওহে মহামারী! আমাকে পাকড়াও কর। "লোকটি বলিল- আপনি 
মৃত্যু কামনা করিতেছেন? অথচ আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি- “তোমাদের 
কেহ যেন মৃত্যু কামনা না করে ।' তিনি বলিলেন- কতগুলি স্বভাব ও খাসলাত আমার যুগে 
মানুষের মধ্যে দ্রুতগতিতে ছড়াইয়া পড়িতেছে। উক্ত ₹ভাব ও খাসলাতসমূহ নবী করীম 
(সা)-এর উম্মতকে পাইয়া বসিতে পারে, তাহাকে এইরূপ আশংকা প্রকাশ করিতে শুনিয়াছি। 
উক্ত স্বভাব ও খাসলাতগুলি হইতেছে £ 'অপকৌশলে অপরকে অধিকার বঞ্চিত করিয়া 
সম্পাদিত ক্রয় বিক্রয় ,.............. ১; রক্ত সম্পর্ক ছিন্ন করা এবং কুরআন মজীদকে 
গীতিকাব্যে পরিণত করা । তাহারা নিজেদের মধ্য হইতে এইরূপ এক ব্যক্তিকে ইমাম বানাইবে 
যে ব্যক্তি তাহাদের মধ্যে না হইবে বিজ্ঞতম, আর না হইবে উত্তম । তাহারা তাহাকে আগে 
বাড়াইয়া দিবে শুধু এই জন্যে যে, সে কুরআন মজীদ অপসুর ও বিকৃত লাহানে গাহিয়া 
তাহাদিগকে শুনাইবে। সে উহাই তাহাদের জন্যে করিবে ।' অতঃপর রাবী আরও দুইটি 
খাসলাত উল্লেখ করিয়াছেন । (আলোচ্য রিওয়ায়েতে উহা উহ্য রহিয়াছে ।) 
হযরত আবেস গিফারী (রা) হইতে ধারাবাহিকভাবে যাযান, উসমান ইব্‌ন উমায়র, লায়ছ 
ইব্‌ন আবূ সালীম, ইয়া‘কৃব ইব্‌ন ইবরাহীম এবং ইমাম আবূ উবায়দ নবী করীম (সা) হইতে 
পূর্ব বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। জনৈক অজ্ঞাতনামা ব্যক্তি হইতে 
ধারাবাহিকভাবে আ'মাশ, ইবরাহীম, ইয়াকুব ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন ঃ 
‘একদা হযরত আনাস (রা) জনৈক ব্যক্তিকে নব-উদ্ভাবিত আধুনিক রাগ-রাগিণীতে কুরআন 
মজীদ তিলাওয়াত করিতে শুনিয়া উহার প্রতি অসন্তোষ প্রকাশ করত উহা হইতে বিরত 
থাকিতে বলিলেন ।' সতকীকরণ সম্পর্কিত হাদীসের শ্রেণীভুক্ত উপরোক্ত সনদসমূহ সহীহ ও 
নির্ভরযোগ্য ।২ উক্ত রিওয়ায়েতসমূহ দ্বারা প্রমাণিত হয় যে, আধুনিক উচ্ছুংখলতাপূর্ণ সুরে 
কুরআন মজীদ তিলাওয়াত করা কবীরা গুনাহ । ইমামগণ উহা সুস্পষ্টরূপে নিষিদ্ধ ঘোষণা 
১. মূল গ্ৰন্থে স্থান শূন্য রহিয়াছে। | 
২. উপরোক্ত রিওয়ায়েতসমূহের বক্তব্য বিষয় সহীহ ও গ্রহণীয় হইলেও উহাদের একটির সনদও সহীহ নহে। 
ইমাম ইব্‌ন কাছীর অবশ্য উহাদের একটি অপরটির সহায়ক ও শক্তি বৃদ্ধিকারক হইবার কারণে উহাদিগকে 
নির্ভরযোগ্য বলিয়া অভিহিত করিয়াছেন। একই বক্তব্য বিষয় একাধিক দুর্বল সনদে বর্ণিত হইলে 
মুহার্দিসগণ এইরূপ দুর্বল সনদসমূহকে নির্ভরযোগ্য বলিয়া আখ্যায়িত করিয়া থাকেন । কুরআন মজীদের 
তিলাওয়াতে সুর সংযোজন সম্পর্কিত মৌলিক কথা এই যে, যে সুরে কুরআন মজীদ তিলাওয়াত করিলে 
কুরআন মজীদের তিলাওয়াত শ্রোতার হৃদয়ে আল্লাহ্‌র ভালবাসা ও ভয় হইতে উদ্ভূত বিনয় এবং প্রেরণা 
জাগরিত হয়, সেই সুরই কুরআন তিলাওয়াতের শারীআতসম্মত সুর। পক্ষান্তরে যে সুরে কুরআন মজীদ 
তিলাওয়াত করিলে শ্রোতার মন ও মগজ কুরআন মজীদের বক্তব্য বিষয়ের প্রতি নিবিষ্ট হইবার পরিবর্তে 
সুরের মুচ্ছনায় আবিষ্ট হইয়া উহা উপভোগ করিতেই নিরত হইয়া যায়, সেই সুর কুরআন তিলাওয়াতের 
শারীআত বিরোধী সুর। দেখা! যাইতেছে, প্রতিটি সুর যেরূপ শারীআতসম্মত নহে, প্রতিটি সুর তেমনি 
শারীআত বিরোধীও নহে। বলাবাহুলা, শরীআতসম্গত সুরে কুরআন মজীদ তিলাওয়াত করা হইলে উহা 
চিন্তাশীল হদয়বান মানুষের মন-মগজে আধ্যাত্মিক মহা আলোড়ন সৃষ্টি না করিয়া পারে না। 
এই পরিচ্ছেদের প্রথম দিকে বর্ণিত হাদীসে যে ৩1১৪1 55511 বাক্যাংশের উল্লেখ রহিয়াছে, উহার অর্থ 
হইতেছে কুরআন মজীদকে সুরের সহিত তিলাওয়াত করা কিন্তু কোন কোন আলিম বলেন- উহার অর্থ 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ? ফাযায়েলুল কুরআন ১০৯ 


করিরাছেন। আবার উপরোক্ত সুরে কুরআন মজীদ তিলাওয়াত করিতে গিয়া কেহ কেহ যদি 
কুরআন মজীদের শব্দে কোন বর্ণের হ্রাস বৃদ্ধি ঘটায়, তবে তাহার এই দ্বিমুখী বিকৃতি যে 
পূর্বোক্ত কবীরা গুনাহ অপেক্ষা জঘন্যতম কবীরা গুনাহের কার্য হইবে সে সম্বন্ধে বিজ্ঞ ইমামদের 
মধ্যে কোনরূপ মতভেদ নাই। আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 
(চলমান) হইতেছে কুরআন মজীদ লাভ করিবার পর পার্থিব সম্পদের অভাব হইতে নিজেকে মুক্ত মনে 
করা। তাহাদের এইরূপ অর্থ বর্ণনা করিবার কারণ এই যে, বর্তমান যুগে পার্থিব ভোগ-বিলাসে নিমগ্ন 
আধ্যাত্মিকতা বঞ্চিত জড়বাদী সমাজের অন্যতম প্রধান প্রিয় বিষয় হইতেছে গান বাজনা । উহা তাহাদের 
জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হইয়া পড়িয়াছে। আর এই কারণেই একদল চরমপন্থী ফকীহ সকল প্রকারের 
গান-বাজনাকে সম্পূর্ণরূপে হারাম বলিয়া ঘোষণা করিয়াছেন। তাহারা জানেন যে, প্রতিটি সুরই মানুষের 
অনুভূতি ও চিন্তা শক্তিকে কলুষিত করে না । তথাপি কলুষময় সুরের কুপ্রভাব হইতে মানুষের আত্মা পবিত্র 
রাখিবার উদ্দেশ্যে তাহারা এরূপ ফতওয়া প্রদান করিয়াছেন । তাহারা জানেন যে, হযরত দাউদ (আ)-এর 
নিকট গীতিগ্রন্থ অবতীর্ণ হইয়াছিল । তিনি উহা গাহিয়া শুনাইবেন এই জন্যেই উহা তাহার নিকট অবতীর্ণ 
হইয়াছিল । হযরত দাউদ (আ) সুমধুর সুরে আল্লাহ্‌ তাআলার মাহাত্ম্য ও পবিত্রতা বর্ণনা করিতেন। 
রত টিটি নতি TR 
এবং উহা ঘুরাইয়া ফিরাইয়া গাহিত। ~ 
আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন 8 ১) 4 EEE ETE TS 
একত্রিত করিয়াছিলাম । সবই তাহার নিকট প্রত্যাবর্তনকারী।* যুগ যুগ ধরিয়া দেখা গিয়াছে যে, তোতা 
বুলবুল প্রভৃতি পাখী মানুষের সুরেলা কণ্ঠের সুমিষ্ট গান শুনিবার জন্যে থামিয়া দাড়ায় । এমনকি প্রাণী 
বিশেষজ্ঞগণ বর্ণনা করিয়াছেন যে, কোন কোন কীট যেমন মৌমাছি, মধুর সুর শুনিয়া নাচিতে থাকে। কেহ 
কেহ গান শুনিবার কালে সাপকে নাচিতে দেখিয়াছেন। হযরত দাউদ (আ) বিভিন্নরূপ বাদ্যযন্ত্র বাজাইয়া 
উহার সুললিত সুরের সহিত তাল মিলাইয়া যবুর কিতাব তিলাওয়াত করিতেন । হযরত দাউদ (আ)-এর 
গীতিগরন্থ ব্যতীত.বনী ইসরাঈলের প্রতি অক্তীর্ণ বলিয়া কথিত কিতাবসমূহের মধ্য হইতে কোন কিতাবেই 
আল্লাহ্‌ তা'আলার মাহাত্ম্য, পবিত্রতা ও প্রশংসা দেখিতে পাওয়া যায় না । উল্লেখযোগ্য যে, বনী ইসরাঈলের 
প্রতি অবতীর্ণ অন্যান্য আসমানী কিতাব বিকৃত হইয়া গেলেও উক্ত গীতসমূহ অবিকৃত রহিয়াছে। উক্ত 
গীতাবলীর শেষাংশে উহা সুরের সহিত গাহিবার নির্দেশ রহিয়াছে। আমরা অনেক খৃষ্টান সাহিত্যিককে 
সুমধুর সুরের সহিত কুরআন মজীদ তিলাওয়াতকারী ব্যক্তির তিলাওয়াত শুনিতে আগ্রহী দেখিয়াছি। তাহারা 
মানুষের হৃদয়ে এইরূপ তিলাওয়াতের সুদূরপ্রসারী সুপ্রভাব ও সুপ্রতিক্রিয়া সৃষ্টি কবিরার অনন্য সাধারণ 
ক্ষমতার কথা স্বীকার করিয়াছেন । সহীহ হাদীস দ্বারা জানা যায় যে, মক্কার মুশরিকগণ হযরত আবূ বকর 
সিদ্দীক (রা)-কে মসজিদুল হারামে সালাত আদায় করিতে দিত না। ইহাতে তিনি নিজ গৃহেই সালাত 
আদায় করিতেন । তাহারা দেখিল, সালাতে হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর কুরআন তিলাওয়াত 
শুনিবার জন্যে সর্বশ্রেণীর মানুষ বিশেষত নারী ও শিশুগণ তাহার নিকট জড়ো হয় এবং তাহার কিরাআত 
তাহাদের অন্তরে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই কারণে তাহাদের সিদ্ধান্ত হইল, তাহারা তাহাকে 
সালাতে শব্দ করিয়া কুরআন তিলাওয়াত করিতে বাধা দিবে । 
কোন কোন পাশ্চাত্য পণ্ডিত উপলব্ধি করিতে পারিয়াছেন যে, আরবের লোকদিগকে ইসলামের পতাকাতলে 
টানিয়া আনিবার পশ্চাতে নবী করীম হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-এর কুরআন তিলাওয়াতের বিস্ময়কর 
আকর্ষণীয় শক্তি বিশেষরূপে সক্রিয় ছিল। তাহারা অকুণ্ঠচিত্তে স্বীকার করিয়াছেন যে, মানুষের হিদায়াতের 
পক্ষে সক্রিয় নবী রাসূলগণের মু'জিযা বা অলৌকিক কার্যসমুহের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা 
(সা)-এর কুরআন তিলাওয়াতের প্রবল আকর্ষণীয় শক্তি অদ্বিতীয় ও বৃহত্তম শক্তি হিসাবে কাজ করিয়াছিল। 
সুরের সহিত কুরআন মজীদ তিলাওয়াত 'করিধার বিষয়টি এই পুস্তকে বর্ণিতব্য বিষয়সমূহের মধ্যে একটি 
গুরুতুপুর্ণ বিষয়। এতদসম্পর্কিত পরিপূরক আলোচনা সম্বন্ধে পাঠকদিগরে অবহিত করিবার উদ্দেশ্যে 
বর্তমান পরিচ্ছেদের প্রথম দিকে উল্লেখিত হাদীস সম্বন্ধে হাফিজ ইবৃন হাজার আসকালানী কর্তৃক স্বীয় 


www.quraneralo.com 


Contents 


‘১১০ তাফসীরে ইবন কাছীর 


আখনাস, রওহ, মুহাম্মদ ইবৃন মুআম্মার ও হাফিজ আবূ বকর বায্যার বর্ণনা করিয়াছেন ঃ 


(চলমান) ১1১511, নামক কবিতায় নিম্নোক্ত কয়টি চরণে শব্দের বিভিন্নরূপ ব্যাখ্যার সমাবেশ 
ঘটাইয়াছেন। তিনি ব্যাখ্যাকারদের সকল ব্যাখ্যাকেই সঠিক রাখিয়া কবিতাচরণ কয়টি দ্বারা হাদীসটির 
ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন । কবিতাচরণ কয়টি এই ৪ 
৮৩00৮ 131 ৩৪ ০০ ১৯০৮৭৬৪১1১৯ 03১৯ ৩৭৭৭৪ ০৮৯ SIAL AS 
CHAS md 3৯৪ 
অর্থাৎ সুমধুর সুরে কুরআন মজীদ তিলাওয়াত করো; বিনম্র, চিন্তাশীল ও অহংকার বর্জিত হইয়া উহা 
সুরেলা কণ্ঠে আবৃত্তি কর; আর পার্থিব সম্পদ লাভ করিবার সহায়ক কিতাবসমূহ হইতে অমুখাপেক্ষী হইয়া 
যাও । উহাতে বাহিরের এবং অন্তরের সকল অভাব হইতেই মুক্তি নিহিত রহিয়াছে। উহাতে সেই মুক্তি 
অবেষণ কর ও উহা আকড়াইয়া থাকো । ' 
অতঃপর হাফিজ ইব্‌ন হাজার বলেন- শীঘ্রই স্বতন্ত্র পরিচ্ছেদে সুমধুর সুরের সহিত সম্পর্কিত বিষয়সমূহ 
লইয়া আলোচনা করা হইবে৷ ইহাতে সন্দেহ নাই যে, মানুষের হৃদয় সুরবিহীন আবৃত্তির প্রতি যতটুকু 
পরিমাণে আকৃষ্ট হইয়া থাকে, সুরযুক্ত আবৃত্তির প্রতি তদপেক্ষা অধিকতর পরিমাণে আকৃষ্ট হইয়া থাকে। 
কারণ, সুরের মধ্যে হৃদয় বিগলিত করিয়া দিবার এবং চক্ষু অশ্রুসিক্ত করিয়া দিবার মত দুর্নিবার সূক্ষ্ম শক্তি 
রহিয়াছে। 
সকল মাযহাবের ফকীহ ও আলিমগণ এই বিষয়ে একমত যে, সুললিত ও সুমিষ্ট কণ্ঠে কুরআন মজীদ 
তিলাওয়াত করা জায়েয ও শরীআতসম্মত। বরং কর্কশ ও রুক্ষ্ম সুরে কুরআন মজীদ তিলাওয়াত করা 
অপেক্ষা সুললিত ও সুমিষ্ট কণ্ঠে উহা তিলাওয়াত করা শ্রেয়তর । তবে সুর ও রাগ-রাগিণীর সহিত কুরআন 
মজীদ তিলাওয়াত করা জায়েয ও শরীআতসম্মত কিনা এই বিষয়ে ফকীহ্‌গণের মধ্যে মতভেদ রহিয়াছে 
আবদুল ওহাব মালিকী বলেন, ইমাম মালিক বলিয়াছেন যে, সুর ও রাগ-রাগিণীর সহিত কুরআন মজীদ 
তিলাওয়াত করা হারাম । আবু তাইয়েব তাবারী, ফিকাহবিদ মাওয়াী এবং ইব্‌ন হামদান ও একদল ফকীহ 
হইতে অনুরূপ ফতওয়া বর্ণনা করিয়াছেন। 
মালিকী মাযহাবের ইব্‌ন বাত্তাল, কাধী ইয়ায ও ইমাম কুরতুবী; শাফেঈ মাযহাবের মাওয়াদী, বান্দানীজী ও 
ইমাম গাযযালী; হাম্বলী মাযহাবের আবূ ইয়ালা ও ইব্‌ন উকায়েল এবং হানাফী মাযহাবের 'যাখীরাহ' গ্রন্থের 
রচয়িতা উহা মাকরুহ ও অপছন্দনীয় বলিয়াছেন। 
পক্ষান্তরে ইব্‌ন বাত্তাল একদল সাহাবী ও তাবেঈ হইতে বর্ণনা করিয়াছেন যে, তাহারা উহা জায়েয ও 
শরীআত সম্মত বলিয়াছেন। ইমাম শাফেঈ হইতেও অনুরূপ অভিমত বর্ণিত হইয়াছে। ইমাম তাহাবীও 
হানাফী মাযহাবের ফকীহগণ হইতে অনুরূপ ফতওয়া বর্ণনা করিয়াছেন । শাফেঈ মাযহাবের ফকীহ ফাওরানী 
“ইবানাহ' নামক পুস্তকে বলেন- উহা জায়েয ও শরীআতসম্মত; বরং উহা মুস্তাহাব বটে । 
উপরে যে অভিমতের কথা বর্ণিত হইল, উহা ততক্ষণ প্রযোজ্য হইবে, যতক্ষণ না তিলাওয়াতের সুর ও 
রাগ-রাগিণী কোন শব্দ বা অক্ষরের উচ্চারণকে বিকৃত করিয়া দেয়। অন্যথায় উহা সর্ববাদীসম্মতরূপে 
নাজায়েয ও হারাম ৷ আল্লামা নববী স্বীয় 'তিবইয়ান' পুস্তকে ফকীহগণের উপরোক্ত সর্বসম্মত রায়ের কথা 
উল্লেখ করিয়াছেন । তাহার বর্ণনা নিম্নরূপ ৪ 
“শব্দ ও অক্ষরের উচ্চারণে কোনরূপ বিকৃতি না ঘটাইয়া সুমধুর ও সুললিত কণ্ঠে কুরআন মজীদ 
তিলাওয়াত করা যে মুস্তাহাব এই বিষয়ে গণ একমত । আবার তদ্রুপ তিলাওয়াতে শব্দ ও অক্ষরের 
উচ্চারণে কোনরূপ বিকৃতি আসিলে উহা যে হারাম হইবে এই বিষয়েও ফকীহগণ একমত ৷ পক্ষান্তরে সুর ও 
রাগ-রাগিণীর সহিত কুরআন মজীদ তিলাওয়াত করাকে ইমাম শাফেঈ একস্থানে জায়েয ও অন্যস্থানে 
' মাকরূহ বলিয়াছেন। ইমাম শাফেঈর মতের এই বৈচিত্র্য সম্বন্ধে তাহার অনুসারীগণ বলিয়াছেন যে, 
একইরূপ তিলাওয়াতকে ইমাম শাফেঈ কখনও জায়েয আবার কখনও মাকরূহ বলিয়াছেন, ইহা ঠিক নহে; 
বরং তিনি দুইরূপ তিলাওয়াতের একটিকে জায়েয এবয়ং অন্যটিকে মাকরূহ বলিয়াছেন। সুর ও 
রাগ-রাগিণীর তাল ও লয়ের কারণে যদি শব্দ ও অক্ষরের উচ্চারণ বিকৃত হইয়া না পড়ে, তবে ইমাম 
শাফেঈর মতে উহা জায়েয । পক্ষান্তরে, সুর ও রাগ-রাগিণীর তাল ও লয়ে পড়িয়া যদি শব্দ ও অক্ষরের 
উচ্চারণ বিকৃত হইয়া পড়ে, তবে ইমাম শাফেঈর মতে উহা নাজায়েয ও হারাম। 


www.quraneralo.com 


Contents 
অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ম্ 


নবী করীম (সা) বলিয়াছেন- 'যে ব্যক্তি কুরআন মজীদ সুরের সহিত তিলাওয়াত করে না" 
(91১10 ৮১২১৪ 71) সে আমাদের দলের অন্তর্ভুক্ত নহে। অতঃপর হাফিজ আবূ বকর মন্তব্য 
করিয়াছেন যে, ‘আমাদের অভিমতের পক্ষে প্রমাণ হইতেছে ইতিপূর্বে আমি যে হাদীস বর্ণনা 
করিয়াছি তাহা । আর এই হাদীসের ব্যাপারে বলা যায় যে, উহার অন্যতম রাবী ইব্‌ন আবূ 
মুলায়কার সত্যবাদিতা সম্বন্ধে সনদ বিশেষজ্ঞ এঁতিহাসিকদের মধ্যে মতভেদ রহিয়াছে। 

উক্ত হাদীস আবু লুবাবাহ হইতে ইব্‌ন আবূ মুলায়কা ও তাহার নিকট হইতে আবদুল 
জব্বার ইব্‌ন বিরদ্‌ বর্ণনা করিয়াছেন। উহা সা'দ হইতে ইবৃন আবু নুসায়েক, তাহার নিকট 
হইতে ইব্‌ন আবূ মুলায়কা, তাহার নিকট হইতে আমর ইব্‌ন দীনার ও লায়ছ বর্ণনা 
করিয়াছেন। উহা হযরত আয়েশা (রা) হইতে পর্যায়ক্রমে আবূ মুলায়কা ও আসাল ইব্‌ন 
সুফিয়ান বর্ণনা করিয়াছেন। উহা হযরত ইব্‌ন যুবায়র (রা) হইতে যথাক্রমে ইব্‌ন আবু 
মুলায়কা ও হযরত ইব্‌ন উমর (রা)-এর মুক্ত গোলাম নাফে' বর্ণনা করিয়াছেন। (দেখা 
যাইতেছে, উহার প্রতিটি সনদেই বিতর্কিত রাবী ইবৃন আবু মুলায়কা উপস্থিত রহিয়াছে ।) 


কুরআন পাঠকের সৌভাগ্য 


. হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে সালিম ইব্‌ন আবদুল্লাহ্‌, যুহরী, 
শুআয়ব, আবুল ইয়ামান ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ৪ 


ফিকাহবিদ মাওয়াদী ইমাম শাফেঈ হইতে বর্ণনা করিয়াছেন যে, ইমাম শাফেঈ বলেন- সুর ও 
রাগ-রাগিণীর সহিত কুরআন তিলাওয়াত করিতে গিয়া কেহ যদি শব্দ ও অক্ষরের উচ্চারণ বিকৃত করিয়া 
দেয়, তবে উহা নাজায়েয ও হারাম হইবে। হাম্বলী মাযহাবের ইব্‌ন হামদানও স্বীয় 'রিআয়াহ' পুস্তকে 
(ইমাম শাফেঈ হইতে) অনুরূপ অভিমত বর্ণনা করিয়াছেন। শাফেঈ মাযহাবের ইমাম গায্যালী ও 
বান্দানীজী এবং হানাফী মাযহাবের 'যাখীরাহ' গ্রন্থের প্রণেতা বলেন- যে সুর ও রাগ-রাগিণীর কারণে 
কুরজ,ন মজীদের শব্দের উচ্চারণ বিকৃত হইয়া যায় না, সেই সুর ও রাগ-রাগিণীর সহিত কুরআন মজীদ 
তিলাওয়াত করা মুস্তাহাব। পক্ষান্তরে যে সুর ও রাগ-রাগিণীর কবলে পড়িয়া উহার শব্দের উচ্চারণ বিকৃত 
হইয়া যায়, সেই সুর ও রাগ-রাগিণীর সহিত উহা তিলাওয়াত করা নাজায়েয ও হারাম। 
রাফেঈ একটি অদ্ভুত বর্ণনা করিয়াছেন। তিনি আমালী সারাখসী হইতে বর্ণনা করিয়াছেন যে, সুর ও 
রাগ-রাগিণীর সহিত কুরআন মজীদ তিলাওয়াত করা সর্বাবস্থায় জায়েয ও শারীআতসম্মত । ইব্‌ন হামদান 
ও হাম্বলী মাযহাবের একদল আলিম হইতে অনুরূপ অভিমত বর্ণনা করিয়াছেন। উহা একটি স্বল্প সমর্থিত 
অভিমত । উহা গ্রহণযোগ্য নহে। 
সারকথা এই যে, দলীল প্রমাণ দ্বারা প্রমাণিত হয় যে, মধুর কণ্ঠস্বরে কুরআন মজীদ তিলাওয়াত করা 
শরীআতের নিকট কাম্য ও অভিপ্রেত। কাহারও কণ্ঠস্বর মধুর না হইলে যথাসম্ভব মধুর কণ্ঠে তিলাওয়াত 
করিবার জন্যে তাহাকে চেষ্টা করিতে হইবে । ইতিপূর্বে বর্ণিত এতদসম্পর্কিত একটি হাদীসের অন্যতম রাবী 
ইব্‌ন মুলায়কা অনুরূপ কথাই বর্ণনা করিয়াছেন । ইমাম আবূ দাউদও সহীহ সনদে ইব্‌ন মুলায়কার মাধ্যমে 
উহা বর্ণনা করিয়াছেন। কণ্ঠস্বরকে শ্রুতিমধুর করিতে হইলে সুরবিধিও মানিয়া চলিতে হয়। কারণ, 
সুরবিধির অনুসরণ কর্কশ কণ্ঠস্বরকে সুমধুর করিয়া দিতে না পারিলেও উহা কণ্ঠস্বরের মধ্যে কিছুটা মাধুর্য 
আনিয়া দিতে পারে । আর এইরূপে একটি কর্কশ কণ্ঠস্বরের কর্কশতা উহা দ্বারা কিয়ৎ পরিমাণে দূরীভূত 
হয়। অবশ্য শব্দ ও অক্ষরের সঠিক ও শুদ্ধ উচ্চারণ হইতেছে অপরিহার্য বিষয়। সুর বা স্বরকে মধুর করিতে 
গিয়া যদি কেহ শব্দ ও অক্ষরের উচ্চারণ বিকৃত করিয়া দেয়, তবে তাহার সেই সুর ও স্বর হারাম ও 
" শরীআত বিরোধী হইবে । অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, যাহারা সুরবিধি পালনে তৎপর থাকে, তাহারা শব্দ 
তথা অক্ষরের উচ্চারণ-বিধি লঙ্ঘনেও তৎপর থাকে । সম্ভবত উক্ত কারণেই একদল ফকীহ সুর ও 
রাগ-রাগিনীর সহিত কুরআন মজীদ তিলাওয়াত করা অপছন্দ করিয়াহেন। অবশ্য শব্দের উচ্চারণ শুদ্ধ ও 
সঠিক রাখিয়া সুরের সহিত কুরআন মজীদ তিলাওয়াত করা যে শ্রেয়তর, তাহাতে কোন সন্দেহ নাই।” 


www.quraneralo.com 


Contents 


১১২ তাফসীরে ইব্‌ন কাছীর 
নবী করীম (সা) বলিয়াছেন- "দুই ব্যক্তির প্রতি ছাড়া কাহারও প্রতি ঈর্ষা করা যায় না ৪ 
(১) বাহাকে আল্লাহ্‌ তা'আলা স্বীয় কিতাব দান করিয়াছেন এবং সে উহা রাত্র-দিন নামাযে 
তিলাওয়াত করে এবং (২) যাহাকে আল্লাহ্‌ তা'আলা ধন-সম্পত্তি দান করিয়াছেন এবং সে উহা 
দিবা-রাত্র সাদকা করে।” 

উপরোক্ত সনদে উহা শুধু ইমাম বুখারীই বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম উহা উপরোক্ত 
সনদে বর্ণনা করেন নাই। তবে যুহরী হইতে সুফিয়ানের মাধ্যমে উহা ইমাম বুখারী ও ইমাম 
মুসলিম উভয়ই বর্ণনা করিয়াছেন। হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে 
যাকওয়ান,সুলায়মান, শুবা, রওহ, আলী ইব্‌ন ইবরাহীম ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ 

নবী করীম (সা) বলিয়াছেন- “দুই ব্যক্তির প্রতি ছাড়া কাহারও প্রতি ঈর্ষা করা যায় না। 
(১) আল্লাহ্‌ তা'আলা যাহাকে কুরআন মজীদের জ্ঞান দান করিয়াছেন এবং সে উহা রাত্র-দিন 
নামাযে তিলাওয়াত করে আর তাহার কোন প্রতিবেশী উহা শুনিতে পাইয়া বলে, আহা! অমুক 
লোকটিকে যে জ্ঞান দান করা হইয়াছে, আমাকে যদি উহার সমতুল্য জ্ঞান দান করা হইত, 
তবে আমিও তাহার ন্যায় আমল করিতে পারিতাম; তবে তাহার এই ঈর্ষা অসঙ্গত হইবে না। 
(২) আল্লাহ্‌ তা'আলা যাহাকে ধন-সম্পত্তি দান করিয়াছেন এবং সে উহা হক ও ন্যায় পথে ব্যয় 
করায় যদি কোন ব্যক্তি বলে, আহা! অমুক লোকটিকে যে ধন-সম্পত্তি দান করা হইয়াছে, 
আমাকেও যদি উহার সমতুল্য ধন-সম্পত্তি দান করা হইত, তবে আমি তাহার ন্যায় আমল 
করিতাম; তবে তাহার এই ঈর্ষা অসঙ্গত হইবে না।' 

উপরোক্ত দুইটি হাদীসের তাৎপর্য এই যে, কুরআন মজীদের জ্ঞান সম্পদে সম্পদশালী 
হওয়া ও উহা দিবা-রাত্র নামাযে তিলাওয়াত করা হইতেছে এক মহাসৌভাগ্য তথা আধ্যাত্মিক 
প্রশান্তি । অনুরূপভাবে ধন-সম্পত্তির মালিক হওয়া এবং উহা আল্লাহ্র পথে খরচ করাও এক 
বিরাট আধ্যাত্মিক সৌভাগ্য তথা পরিতৃপ্তি বটে । প্রথম সম্পদটি দ্বারা উহার মালিক নিজে 
উপকৃত হয় এবং দ্বিতীয় সম্পদটি দ্বারা সে অপরকেও উপকৃত করে। যাহা হউক, উপরোক্ত 
দুইটি সৌভাগ্য এতই মহান ও গুরুত্বপূর্ণ যে, কাহারও মধ্যে উহার কোনটি দেখিতে পাইয়া 
নিজের জন্য তাহা কামনা করা অন্যের পক্ষে অন্যায় বা অসঙ্গত তো নয়ই; বরং এইরূপ 
সৌভাগ্য কামনা করা কাম্যই বটে ৷ নিম্নোক্ত আয়াতে উপরোক্ত সৌভাগ্য দুইটির গুরুত্ব বর্ণিত 
হইয়াছে £ 


1১... ৮8028) (০ 12551515101 dil Lis sls ১৪। ৪] 
- ০৬০৪ ৩] ১০৯৩, ৩১৯১: 2350 
“যাহারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, সালাত কায়েম করে, আর আমি তাহাদিগকে 


যে সম্পদ দান করিয়াছি,তাহা হইতে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে সৎ পথে ব্যয় করে, তাহারা 
অবিনশ্বর তিজারতের আশা করিতে পারে।” 

এখানে উল্লেখযোগ্য যে, আলোচ্য হাদীসদ্ধয়ে যে ঈর্ধাকে বৈধ ও সঙ্গত বলা হইয়াছে, 
উহার অর্থ অপরের সম্পদের বিলুপ্তি ও ধ্বংস কামনা নহে; বরং উহার অর্থ হইতেছে নিজের 
জন্যে অপরের সম্পদের তুল্য সম্পদ কামনা করা । অপরের কোন প্রশংসনীয় গুণ বা সৌভাগ্যের 
প্রতি এইরূপ ঈর্ষা বা কামনা নিন্দনীয় নহে। তবে উপরোক্ত দুইটি গুণ ও সৌভাগ্য যেহেতু 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ১১৩ 


অত্যন্ত মূল্যবান ও গুরুতৃপূর্ণ, তাই হাদীসে বিশেষত উহার প্রতি ঈর্ষা করিবার অনুমতি ও 
বৈধতা বর্ণিত হইয়াছে। 

উপরোক্ত হাদীস অন্যরূপ সনদেও বর্ণিত হইয়াছে। ইমাম আহমদের পুত্র আবদুল্লাহ্‌ 
বলেন- আমি আমার পিতার কিতাবে তাহার নিজ হস্তে লিখিত এই কথাগুলি পাইয়াছি ঃ 
“আমার নিকট আবূ তাওবা রবী" ইব্‌ন নাফে' লিখিয়াছেন- হযরত ইয়াধীদ ইবৃন আখনাস (রা) 
হইতে ধারাবাহিকভাবে কাছীর ইব্‌ন মুররা, সালীম ইব্‌ন মূসা, যায়দ ইব্‌ন ওয়াকিদ ও হায়ছাম 
ইব্‌ন হামীদ আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন- দুইটি বিষয় 
ভিন্ন অন্য কোন বিষয়ে তোমাদের মধ্যে প্রতিযোগিতা হইতে পারে না। এক. একটি লোককে 
আল্লাহ্‌ তা'আলা কুরআন -মজীদের জ্ঞান দান করিয়াছেন। সে উহা রাত্র-দিন নামাযে 
তিলাওয়াত করে এবং উহার উপর আমল করে । উহা দেখিয়া অন্য একটি লোক বলে, অমুক 
ব্যক্তিকে আল্লাহ্‌ তা“আলা যে নিয়ামত দান করিয়াছেন, আহা! আমাকে যদি তিনি উহার 
সমতুল্য নিআমাত দান করিতেন তাহা হইলে আমি তাহার ন্যায় রাত্র-দিন উহা নামাযে 
তিলাওয়াত করিতাম। দুই, একটি লোককে আল্লাহ্‌ তা'আলা সম্পদ দান করিয়াছেন। সে উহা 
আল্লাহ্‌র পথে খরচ এবং সাদকা করে। উহা দেখিয়া অন্য একটি লোক বলে, আহা! আল্লাহ্‌ 
তা'আলা অমুক ব্যক্তিকে যে নিআমাত দান করিয়াছেন, আমাকেও যদি তিনি উহার সমতুল্য 
নিয়ামত দান করিতেন, তাহা হইলে আমি উহা সাদকা করিয়া দিতাম ।' 

ইমাম আহমদও প্রায় অনুরূপ একটি হাদীস বর্ণনা করিয়াছেন। তিনি বলেন ঃ হযরত আবু 
কাবশা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ আবুল বুহতারী আততাঈ, ইউনুস ইব্‌ন হাব্বাব, 
ইবাদাহ ইব্‌ন মুসলিম ও আব্দুল্লাহ্‌ ইব্‌ন নুমায়র আমার নিকট বর্ণনা করিয়াছেন যে, একদা 
নবী করীম (সা) বলিয়াছেন ৪ আমি আল্লাহ্র শপথ করিয়া তিনটি বিষয় তোমাদিগকে জ্ঞাপন 
করিতেছি এবং অন্য একটি বিষয়ে তোমাদের নিকট প্রকাশ করিতেছি। তোমরা উহা স্মরণ 
রাখিও। প্রথম তিনটি হইতেছে এই £ (১) কোন বান্দার মাল সাদকার কারণে কমিয়া যায় না, 
(২) কোন ব্যক্তি অত্যাচারিত হইয়া সবর করিলে আল্লাহ্‌ তাআলা নিশ্চয় উহার পরিবর্তে . 
তাহার সম্মান বাড়াইয়া দেন এবং (৩) কোন ব্যক্তি অপরের নিকট হাত পাতিবার পথ গ্রহণ 
করিলে আল্লাহ্‌ তা'আলা নিশ্চয় তাহার জন্যে অভাবের দরজা খুলিয়া দেন। 

চতুর্থ বিষয়টি হইতেছে এই যে, দুনিয়াতে চারি শ্রেণীর লোক রহিয়াছে ঃ প্রথম শ্রেণীর 
লোক হইতেছে সেই বান্দা যাহাকে আল্লাহ্‌ তা'আলা মাল ও ইলম দান করিয়াছেন এবং সে 
স্বীয় প্রভুর দানের ব্যাপারে তাহাকে ভয় করিয়া চলে । অধিকন্তু রক্ত সম্পর্ক রক্ষা করিয়া চলে 
এবং উক্ত দানে তাহার প্রভুর কি হক ও প্রাপ্য রহিয়াছে তাহা জানে । এই ব্যক্তি সর্বোত্তম স্থানে 
অবস্থান করে। 

দ্বিতীয় শ্রেণীর লোক হইতেছে সেই বান্দা যাহাকে আল্লাহ্‌ তা'আলা ইলম দান করিয়াছেন, 
কিন্তু মাল দান করেন নাই। তাই সে বলে. আহা! আমি যদি মালের মালিক হইতাম, তবে 
অমুক ব্যক্তির ন্যায় কাজ করিতাম! উক্ত দুই শ্রেণীর লোক সমান পুরস্কার লাভ করিবে । 

তৃতীয় শ্রেণীর লোক হইতেছে সেই বান্দা যাহাকে আল্লাহ্‌ তা'আলা মাল দান করিয়াছেন; 
কিন্তু ইলমের অভাবে মাল যত্রতত্র ব্যয় করে । উহার ব্যাপারে সে স্বীয় প্রভুকে ভয় করিয়া চলে 
না, উহা দ্বারা সম্পর্ক রক্ষা করিয়া চলে না এবং উহার মধ্যে আল্লাহ্‌ তা'আলার যে হক ও প্রাপ্য 
রহিয়াছে, তাহাও চিনে না। এই শ্রেণীর লোক নিকৃষ্টতম স্থানে অবস্থান করে। 


কাছীর (১ম খণ্ড)--১৫ 


"  www.quraneralo.com 


Contents 


১১৪ তাফসীরে ইবৃন কাছীর . 


চতুর্থ শ্রেণীর লোক হইতেছে সেই বান্দা যাহাকে আল্লাহ্‌ তা'আলা না মাল দান করিয়াছেন 
' আর না ইলম দান করিয়াছেন। তাই সে বলে, আহা! আমি যদি মালের মালিক হইতাম, তবে 
ইহারা দুইজন সমান গুনাহ স্কন্ধে বহন করিবে । . 

হযরত আবূ কাবশা আনসারী (রা) হইতে ধারাবাহিকভাবে সালিম ইব্‌ন আবুল জা'দ, 
আ'মাশ, ওয়াকী' ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন- 'এই 
উম্মাতের লোক চারি শ্রেণীতে বিভক্ত । প্রথম প্রকারের লোক হইতেছে সেই ব্যক্তি যাহাকে 
আল্লাহ্‌ তা'আলা মাল ও ইলম উভয়ই দান করিয়াছেন। আর সে ব্যক্তি স্বীয় ইলমের সাহায্যে 
মালের ব্যাপারে করণীয় কাজ সম্পাদন করিয়া থাকে অর্থাৎ আল্লাহ্র প্রাপ্য আদায়ের ক্ষেত্রে 
খরচ করে। দ্বিতীয় প্রকারের লোক হইতেছে সেই ব্যক্তি যাহাকে আল্লাহ্‌ তা'আলা ইলম দান 
করিয়াছেন; কিন্তু মাল দান করেন নাই । তাই সে বলে, আহা! যদি আমি এই লোকটির ন্যায় 
মালের মালিক হইতাম, তবে উহার ব্যাপারে তাহার ন্যায় কাজ করিতাম। তাহারা দুইজনে 
সমান পুরস্কার লাভ করিবে । তৃতীয় প্রকারের লোক হইতেছে সেই ব্যক্তি যাহাকে আল্লাহ্‌ 
তা'আলা মাল দিয়াছেন; কিন্তু ইলম দেন নাই। সে উহা যথেচ্ছভাবে ব্যয় করে এবং সে 
আল্লাহ্‌র প্রাপ্য ক্ষেত্র ভিন্ন অন্য ক্ষেত্রে ব্যয় করে। চতুর্থ প্রকারের লোক হইতেছে সেই ব্যক্তি 
যাহাকে আন্াহ্‌ তা'আলা না মাল দিয়াছেন, আর না ইলম দিয়াছেন। সে বলে, আহা! আমি 
যদি এই লোকটির ন্যায় মালের মালিক হইতাম, তবে উহার ব্যাপারে তাহার ন্যায় কাজ 
করিতাম। ইহারা দুইজনে সমান গুনাহ স্কন্ধে বহন করিবে ।' উক্ত হাদীসের সনদ সহীহ । সকল 
প্রশংসা আল্লাহ্‌র প্রাপ্য । | 


কুরআনের শিক্ষা লাভ ও শিক্ষা দান 


হযরত উসমান (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আবূ আবদুর রহমান, সা'দ ইবৃন 
উবায়দা, আলকামা ইব্‌ন মারসাদ, শু'বা, হাজ্জাজ ইব্‌ন মিনহাল ও ইমাম বুখারী বর্ণনা 
করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন- “সেই ব্যক্তিই তোমাদের মধ্যে উত্তম যে ব্যক্তি 
কুরআন মজীদের শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদান করে।' উক্ত হাদীসের মর্ম অনুযায়ী উত্তম মর্যাদা 
লাভ করিবার উদ্দেশ্যে রাবী আবূ আবদুর রহমান হযরত উসমান (রা)-এর খিলাফতকাল 
দিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন- “এই হাদীসই আমাকে এই স্থানে উপবিষ্ট করিয়াছে ।' ইমাম 
মুসলিম ভিন্ন সিহাহ সিত্তার অন্যান্য সংকলক উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী শু“বা হইতে 
উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। রাবী আবূ 
আবদুর রহমানের অন্য নাম হইতেছে আবদুল্লাহ্‌ ইব্‌ন হাবীব সালমী । | 

হযরত উসমান (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আবূ আবদুর রহমান সালমী, 
আলকামা ইবৃন মারসাদ, সুফিয়ান, আবূ নাঈম ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন যে, নবী 
করীম (সো) বলিয়াছেন- ‘তোমাদের মধ্যে উত্তম হইতেছে সেই ব্যক্তি যে কুরআন মজীদের 
শিক্ষা গ্রহণ ও শিক্ষা প্রদান করে ।' ইমাম ত্রিমিযী, ইমাম নাসাঈ এবং ইমাম ইব্‌ন মাজাহও 
উপরোক্ত রাবী হযরত সুফিয়ান ছাওরী হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্ন 
অধস্তন সনদাংশে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। লক্ষ্যণীয় যে, পূর্ববর্তী হাদীসের সনদে 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ১১৫ 


আলকামা ও আবূ আবদুর রহমান এই দুই রাবীর মধ্যবর্তী রাবী হিসাবে সা'দ ইব্‌ন উবায়দার 
নাম উল্লেখিত হইয়া থাকিলেও শেষোক্ত হাদীসের সনদে সা'দ ইব্‌ন উবায়দার নাম উল্লেখিত 
হয় নাই । আরও লক্ষ্যণীয় যে, প্রথমোক্ত সনদের যে পর্যায়ে শু'বার নাম উল্লেখিত রহিয়াছে, 
শেষোক্ত সনদের সেই পর্যায়ে হযরত সুফিয়ান ছাওরীর নাম উল্লেখিত রহিয়াছে। অতএব দেখা 
যাইতেছে, হযরত সুফিয়ান ছাওরী কর্তৃক উল্লেখিত সনদে সা'দ ইবৃন উবায়দার নাম উল্লেখিত 
হয় নাই । আর হযরত সুফিয়ান ছাওরী আলোচ্য সনদ যেরূপে উল্লেখ করিয়াছেন উহাই যে 
সঠিক, তাহার পক্ষে শক্তিশালী প্রমাণ রহিয়াছে। অবশ্য বিনদার ইয়াহিয়া ইব্‌ন সাঈদ উপরোক্ত 
হাদীস হযরত সুফিয়ান ছাওরীর মাধ্যমে বর্ণনা করিতে গিয়া সনদের পূর্বোল্লেখিত পর্যায়ে সা'দ 
ইব্‌ন উবায়দার নাম উল্লেখ করিয়াছেন। উহা তাহার একটি ভুল। তিনি মন্তব্য করিয়াছেন যে, 
‘সুফিয়ানের একদল শিষ্য তাহার নিকট হইতে উপরোক্ত হাদীসের সনদে সা'দ ইব্‌ন উবায়দার 
নার ডিন a cli রনির বিড 
করিয়াছি, উহাই অধিকতর সহীহ 1” 

রিভার ভাজা 
নাম অন্তর্ভূক্ত করা সম্পর্কে পূর্বে আমি যাহা বলিয়াছি, তাহাই সঠিক। এই স্থলে সনদশাস্ত্ 
সম্পর্কিত দীর্ঘ আলোচনার অবতারণা করা যাইত । এখানে আলোচনা করিবার মতো সুদীর্ঘ 
৮৮47 

যতটুকু বিবৃত হইল, উহা পরিত্যক্ত অংশের প্রতি ইঙ্গিত প্রদানে যথেষ্ট। আল্লাহই সর্বশ্রেষ্ঠ 

জ্ঞানী। 

উপরে বর্ণিত হাদীসে যে দুইটি গুণ উল্লেখিত হইয়াছে, উহা আল্লাহ্‌ তা'আলার রাসূলগণের 
অনুসারী মু'মিলদের গুণ । রাসূলগণ একদিকে নিজেরা পূর্ণ মানব ছিলেন এবং অন্যদিকে 
মানবজাতিকে পূর্ণ মানবতা শিক্ষা দিতে সচেষ্ট ছিলেন। আলোচ্য হাদীসে সর্বোত্তম মু'মিনের 
দুইটি সর্বোত্তম গুণ যথা কুরআন মজীদের শিক্ষা গ্রহণ এবং উহার শিক্ষা প্রদানের কথা বর্ণিত 
হইয়াছে। প্রথম উত্তম গুণটি দ্বারা মু'মিন নিজে উপকৃত হয় এবং দ্বিতীয় উত্তম গুণটি দ্বারা 
অপরে উপকৃত হয়। ইহাই মু'মিনের আদর্শ ও বৈশিষ্ট্য । সে নিজেও কুরআন মজীদের হিদায়েত 
গ্রহণ করিয়া মানবতা লাভ করে এবং অপরকে উহার হিদায়েত দ্বারা মানবতা লাভ করিতে 
উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে। পক্ষান্তরে কাফিরের স্বভাব ও আদর্শ ইহার ঠিক বিপরীত । তাহারা 
একদিকে নিজেরা কুরআন মজীদের হিদায়েত গ্রহণপূর্বক মানবতা লাভ করিতে অসম্মতি জানায় 
een LUT 
আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

oll 355 Cie Malis 41115555155 1১১5৫ 53110 ! “যাহারা 
নিজেরা সত্যকে গ্রহণ করিতে অসম্মতি জানাইয়াছে এবং অপরকেও আল্লাহ্‌র পথ হইতে দূরে 
রাখিয়াছে, আমি তাহাদিগকে শাস্তির উপর শাস্তি প্রদান করিতে থাকিব 1 

আল্লাহ্‌ তা'আলা আরও বলেন £ 

১০ 0১453 <০ ০১৯ ০৯ “তাহারা অপরকেও উহা গ্রহণ করিতে দেয় না আর 
নিজেরাও উহা গ্রহণ করিতে বিরত থাকে । 


www.quraneralo.com 


Contents 
১১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


পক্ষান্তরে মুমিনদের সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

৩০৭ ১। ০৪১ ৮৯৮ Ley des ০৪ সি nl ০০৪ 
১+৮-/..1। ‘আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান জানায় এবং নেক কাজ করে আর বলে, 
নিশ্চয় আমি সত্যের কাছে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, কথায় তাহার অপেক্ষা শ্রেষ্ঠতর কে 
হইতে পারে?’ আলোচ্য হাদীসটি কুরআন মজীদের উক্ত আয়াতের প্রতিধ্বনি বটে । উহার 
একজন ইমাম ও শায়েখ ছিলেন। তিনি উক্ত আয়াত ও হাদীসে বর্ণনা মাকাম ও মর্যাদা লাভ 
করিবার উদ্দেশ্যে কুরআন মজীদের শিক্ষা গ্রহণ ও উহার শিক্ষা প্রদানে আত্মনিবেদিত হন। 
তিনি হযরত উসমান (রা)-এর খিলাফতের যুগ হইতে হাজ্জাজের শাসনকাল পর্যন্ত সুদীর্ঘ সত্তর 
বৎসর ধরিয়া মানুষকে কুরআন মজীদের তা'লীম ও শিক্ষা প্রদান করেন। আল্লাহ্‌ তা“আলা 
তাহাকে তাহার ঈন্সিত মাকাম ও মর্যাদা প্রদান করুন । আমীন! 

হযরত সাহল ইব্‌ন সা'দ (রা) হইতে ধারাবাহিকভাবে হাস্মাদ ইবৃন আবু তামিম আমর 
ইব্‌ন আওন ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ঃ একদা নবী করীম (সা)-এর নিকট জনৈকা 
মহিলা আসিয়া বলিল- আমি আল্লাহ্‌ ও রাসূলের জন্য নিজেকে সমর্পণ করিলাম । নবী করীম 
(সো) বলিলেন- ‘নারীতে আমার কোন প্রয়োজন নাই ।' ইহাতে জনৈক সাহাবী বলিলেন- “হে 
আল্লাহ্‌র রাসূল! তাহাকে আমার সহিত বিবাহ দিন।' নবী করীম (সা) বলিলেন- “তাহাকে 
একখানা কাপড় দাও ।' সাহাবী বলিলেন- “কাপড় দিবার সামর্থ্য আমার নাই।" নবী করীম 
(সা) বলিলেন- ‘তাহাকে একটি লোহার আংটি দিতে পারিলেও দাও ।' সে উহাতেও অসমর্থ 
জানাইল। নবী করীম (সা) বলিলেন- “তুমি কুরআন মজীদের কতটুকু জানো?’ সাহাবী 
বলিলেন- ‘আমি উহার অমুক অমুক অংশ জানি ।' নবী করীম (সা) বলিলেন- ‘তোমার নিকট 
কুরআন মজীদের যে অংশটুকু রহিয়াছে, উহা শিক্ষাদানের বিনিময়ে তাহাকে তোমার সহিত 
বিবাহ দিলাম ।" উপরোক্ত হাদীস একাধিক সহীহ সনদে বর্ণিত হইয়াছে। এইস্থলে ইমাম বুখারী 
(র) উহা বর্ণনা করিয়া প্রমাণ করিতে চাহেন যে, “উল্লেখিত সাহাবী কুরআন মজীদের যতটুকু 
আয়ত্ত করিয়াছিলেন, তাহা সেই মহিলাকে শিক্ষা দিতে নবী করীম (সা) তাহাকে আদেশ 
দিয়াছিলেন। আর কুরআন মজীদের এই তা'লীমকেই তিনি উক্ত মহিলার দেন-মহর হিসাবে 
ধার্য করিয়াছিলেন ।” | 

অবশ্য কুরআন মজীদের তা'লীম দেওয়া বিবাহের দেন-মহর হইতে পারে কিনা; কুরআন 
মজীদের তা‘লীমের পরিবর্তে পারিশ্রমিক গ্রহণ করা জায়েয কিনা; এই ব্যবস্থা শুধু উপরোক্ত 
সাহাবীর জন্যে বিশেষভাবে নির্দিষ্ট ছিল কিনা; তাহা লইয়া ফকীহগণের মধ্যে মতভেদ . 
রহিয়াছে। “তোমার নিকট কুরআন মজীদের যে বিশেষ. অংশটুকু রহিয়াছে, উহার পরিবর্তে . 
আমি তাহাকে তোমার সহিত বিবাহ দিলাম'- নবী করীম (সা)-এর এই উক্তির তাৎপর্য কি 
এই হইবে বে, “তোমার নিকট কুরআন মজীদের যে অংশ রহিয়াছে, তজ্জন্য তোমাকে মর্যাদা 
দিতেছি এবং বিনা মহরেই মহিলাটিকে তোমার সহিত বিবাহ দিতেছি?’ অথবা উহার তাৎপর্য 
কি এই হইবে যে, “তোমার নিকট কুরআন মজীদের যে অংশ রহিয়াছে, উহার তা'লীমের 
বিনিময়ে তাহাকে তোমার সহিত বিবাহ দিলাম?' এই ব্যাপারেই ফকীহগণের মধ্যে মতভেদ 
দেখা দিয়াছে। ইমাম আহমদ বলেন- নবী করীম (সা)-এর উপরোক্ত বাণীর তাৎপর্য এই যে, 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ১১৭ 


উক্ত সাহাবীর স্মৃতিতে রক্ষিত কুরআন মজীদের অংশ বিশেষকে মর্যাদা দিয়া নবী করীম (সা) 
উক্ত মহিলাটিকে তাহার সহিত বিবাহ দিয়াছিলেন। তবে নবী করীম (সা)-এর বাণীর শেষোক্ত 
তাৎপর্য বর্ণনা করাই অধিকতর সঙ্গত । কারণ, মুসলিম শরীফে বর্ণিত রিওয়ায়েতে উল্লেখিত 
হইয়াছে £ নবী করীম (সা) তাহাকে বলিলেন- “তুমি তাহাকে কুরআন মজীদ শিক্ষা দাও।' 
উক্ত বিষয়টিকে (কুরআন মজীদের তা'লীমকে) প্রমাণিত করিবার উদ্দেশ্যেই ইমাম বুখারী 
এইস্থলে উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। মতভেদের অন্যান্য বিষয় বিবাহ ও ইজারা সম্পর্কিত 
অধ্যায়ে বর্ণিত হইয়াছে । 


কুরআন মজীদের মুখস্থ তিলাওয়াত 


এইস্থলেও ইমাম বুখারী হযরত সাহল (রা) কর্তৃক বর্ণিত উল্লেখিত হাদীসটি বর্ণনা 
করিয়াছেন। উহাতে বর্ণিত হইয়াছে ৪ নবী করীম (সা) সাহাবীকে বলিলেন- তোমার নিকট 
কুরআন মজীদের কতটুকু অংশ রক্ষিত আছে? সাহাবী বলিলেন- আমার নিকট অমুক অমুক 
সূরা রক্ষিত রহিয়াছে। এই বলিয়া তিনি কয়েকটি সূরার নাম উল্লেখ করিলেন। নবী করীম 
(সা) বলিলেন- তুমি কি সেইগুলিকে মুখস্থ তিলাওয়াত করিতে পারো? সাহাবী বলিলেন- হ্যা; 
আমি সেইগুলি মুখস্থ তিলাওয়াত করিতে পারি। নবী করীম (সা) বলিলেন- যাও, তোমার 
নিকট কুরআন মজীদের যে অংশটুকু রক্ষিত রহিয়াছে, তাহার পরিবর্তে তোমাকে তাহার 
(মহিলাটির) মালিক বানাইয়া দিলাম (অর্থাৎ তাহাকে তোমার সহিত বিবাহ দিলাম)। 

ইমাম বুখারী রে) ‘ফাযায়িলুল কুরআন’ অধ্যায়ে ‘কুরআন মজীদের মুখস্থ তিলাওয়াত” এই 
শিরোনামায় একটি পরিচ্ছেদ রচনা করিয়াছেন। তিনি উহা দ্বারা এই ইঙ্গিত প্রদান করিতে 
চাহিয়াছেন যে, কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত করা অপেক্ষা উহা মুখস্থ তিলাওয়াত করা 
শ্ৰেয়তর । তবে বিপুলসংখ্যক ফকীহ বলেন- কুরআন মজীদ মুখস্থ তিলাওয়াত করা অপেক্ষা 
উহা দেখিয়া তিলাওয়াত করা শ্রেয়তর ৷ কারন, উহা দ্বারা একদিকে কুরআন মজীদ তিলাওয়াত 
করিবার সওয়াব এবং অন্যদিকে কুরআন মজীদ দেখিবার সওয়াব পাওয়া যায়। উল্লেখ্য যে, 
কুরআন মজীদের প্রতি দৃষ্টিপাত করাও সওয়াবের কাজ। পূর্বসুরী একাধিক বিজ্ঞ ব্যক্তি উহা 
বলিয়াছেন। তাহারা কোন ব্যক্তির সারাদিনেও কুরআন মজীদ না দেখাকে মাকরূহ ও 
অপছন্দনীয় কাজ বলিয়া অভিমত প্রকাশ করিয়াছেন। কুরআন মজীদ মুখস্থ তিলাওয়াত করা 
অপেক্ষা উহা দেখিয়া তিলাওয়াত করা যে শ্রেয়তর, উক্ত অভিমতের পোষকগণ নিম্নোক্ত হাদীস 
দ্বারা তাহা প্রমাণ করেন 8 ** 
মুসলিম, মুআবিয়া ইব্‌ন ইয়াহিয়া, বাকিয়াহ ইব্‌ন ওয়ালীদ, নাঈম ইবৃন হাম্মাদ ও ইমাম আবু 
উবায়দ স্বীয় “ফাযায়েলুল কুরআন" গ্রন্থে বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন- “ফরয 
নামায যেরূপ নফল নামায অপেক্ষা শ্রেয়, কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত করা উহা মুখস্থ 
তিলাওয়াত করা অপেক্ষা সেইরূপ শ্রেয়।' উক্ত হাদীসের সনদ দুর্বল। কারণ, উহার অন্যতম 
রাবী মুআবিয়া ইব্‌ন ইয়াহিয়া মুআবিয়া, হত ক সার তুম হা 
একজন দুর্বল রাবী! 

‘যর’ হইতে ধারাবাহিকভাবে জাসিম ও হযরত সুফিয়ান ছওরী বর্ণনা করিয়াছেন £ হযরত 
ইব্ন মাসউদ (রা) বলিয়াছেন_ “তোমরা সর্বদা কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত করিও ।' 


www.quraneralo.com 


Contents 


১১৮ তাফসীরে ইবৃন কাছীর 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইউসুফ ইব্‌ন মাহিক, আলী ইব্‌ন যায়দ ও 
হাম্মাদ ইব্‌ন সালমা বর্ণনা করিয়াছেন £ হযরত উমর (রা) বাহির হইতে আসিয়া গৃহে প্রবেশ 
করিবার পর কুরআন মজীদ খুলিয়া লইয়া তিলাওয়াত করিতেন। 
আরও বর্ণনা করিয়াছেন £ হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট তাহার সহচরগণ একত্রিত 
হইলে তিনি কুরআন মজীদ খুলিয়া তাহাদিগকে উহার তিলাওয়াত অথবা তাফসীর শুনাইতেন। 
উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ। 

হযরত ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে ছাওয়ের ইব্‌ন আবূ ফাখতা, হাজ্জাজ ইব্‌ন 
আরতাত ও হাম্মাদ ইব্‌ন সালমা বর্ণনা করিয়াছেন ঃ হযরত ইবৃন উমর (রা) বলেন- তোমাদের 
কেহ যখন বাজার হইতে গৃহে প্রত্যাবর্তন করে, তখন সে যেন (সর্বপ্রগ্নম) কুরআন মজীদ 
খুলিয়া উহা তিলাওয়াত করে। : 

খায়ছাম হইতে আ“মাশ বর্ণনা করিয়াছেন ঃ খায়ছাম বলেন- একদা আমি হযরত ইব্‌ন 
উমর (রা)-এর নিকট গমন করিলাম । তিনি তখন কুরআন মজীদ খুলিয়া উহা তিলাওয়াত 
করিতেছিলেন। তিনি বলিলেন- এই হইতেছে আমার আজিকার রাত্রিতে তিলাওয়াত করিবার 
অংশ। 

সাহাবায়ে কিরামের উপরোক্ত কার্যাবলী ও বাক্যাবলী ছারা প্রমাণিত হয় যে, কুরআন 
মজীদ দেখিয়া তিলাওয়াত করা শ্রেয়তর।১ উহার একটি ফায়দা এই যে, এইরূপ তিলাওয়াত 
করিলে লিখিত কুরআন মজীদ বেকার, পরিত্যক্ত ও বিনষ্ট হইয়া যাইবে না। উহার আরও 
উপকার এই যে, কুরআন মজীদের হাফিজ উহা মুখস্থ তিলাওয়াত করিতে গিয়া উহার কোন 
শব্দ বা আয়াত ভ্রান্তরূপে তিলাওয়াত করিতে পারে অথবা এক আয়াতের স্থলে অন্য আয়াত 
তিলাওয়াত করিতে পারে। এমৃতাবস্থায় উহা দেখিয়া তিলাওয়াত করা মুখস্থ তিলাওয়াত করা 
অপেক্ষা অধিকতর নিরাপদ ও ভ্রান্তির আশংকা হইতে অধিকতর মুক্ত। 

কুরআন মজীদের তিলাওয়াত তা'লীম দিবারকালে অবশ্য মুআল্িমের মৌখিক 
তিলাওয়াতের সাহায্য লওয়া মুতাআল্লিম বা শিক্ষানবীসের কর্তব্য । কারণ, মুআল্লিমের মুখ 
হইতে নিঃসৃত উচ্চারণের. সাহায্য গ্রহণ ছাড়া শুধু লিখিত কুরআন মজীদ দেখিয়া উহার 
তিলাওয়াত শিখিতে গিয়া শিক্ষানবীস অনেক ক্ষেত্রেই ভুল উচ্চারণ শিখিয়া ফেলে । কারণ, 
লিখিত কুরআন মজীদে শুধু বর্ণ ও শব্দ লিখিত থাকে; উহার উচ্চারণ লিখিত থাকে না; থাকা 
সম্ভবপরও নহে। উহার উচ্চারণ উত্তাদের মুখ হইতেই শিখিতে হয়। অবশ্য উত্তাদ পাওয়া না 
. গেলে অক্ষমতা বা ওজরের কারণে (ভাষা জ্ঞান ও উহার উচ্চারণ জ্ঞানের সাহায্যে) উহার 
তিলাওয়াত শিক্ষানবীসের নিজেকেই শিখিয়া লইতে হয়। এইরূপ অবস্থায় কোনরূপ ভুল হইয়া 
গেলে আল্লাহ্‌ তাশঅলার নিকট উহা ক্ষমার যোগ্য হইবে । কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত 
করিলেও ভুল হইতে পারে। অনিচ্ছাকৃত ভুল আল্লাহ্‌ তা'আলার দরবারে ক্ষমার্হ। 

ইমাম আওযাঈ হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন শুআয়ব, হিশাম ইব্ন.ইসমাঈল 
দামেশকী ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ ইমাম আওযাঈ বলেন- একদা সফরে 
একটি লোক আমাদের সঙ্গী হইয়াছিল। লোকটি একটি হাদীস বর্ণনা করিয়াছিল । আমার মনে 
১. উহা দ্বারা আরও প্রমাণিত হয় যে, সাহাবায়ে কিরামের নিকট বিপুলসংখ্যক কুরআন মজীদ লিখিত আকারে 

রক্ষিত ছিল। উক্ত তথ্যটি অনেক লোকের নিকট অবিদিত থাকিলেও উহা এঁতিহাসিকভাবে প্রমাণিত । 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ১১৯ 


পড়ে, সে উহা নবী করীম (সা)-এর হাদীস হিসাবেই বর্ণনা করিয়াছিল । লোকটি যাহা বর্ণনা 
করিয়াছিল, তাহা এই ঃ ‘আল্লাহ্র কোন বান্দা কুরআন মজীদ তিলাওয়াত করিবারকালে কোন 
ভুল করিলে উহা যেরূপে নাযিল হইয়াছে, ফেরেশতা তাহার তিলাওয়াতকে সেইরূপেই (তাহার 
_ আমলনামায়) লিপিবদ্ধ করেন ।' 
ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন ঃ কথিত আছে, কুরআন মজীদ তিলাওয়াত করিবারকালে 
. কোন অনারব লোক বা অন্য কেহ অনিচ্ছাকৃতভাবে ভুল করিলে উহা যেরূপে নাযিল হইয়াছে, 
ফেরেশতা তাহার তিলাওয়াতকে সেইরূপেই (তাহার আমলনামায়) লিপিবদ্ধ করেন। 
কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত করা কিংবা মুখস্থ তিলাওয়াত করার কোন্টি শ্রেয়তর, 
সে সম্বন্ধে একদল বিজ্ঞ ব্যক্তি বলেন ঃ শ্রেয়তর হইবার ভিত্তি হইতেছে আল্লাহ্‌র ভয়, ভালবাসা 
ও আন্তরিক বিনয় । কুরআন মজীদ দেখিয়া তিলাওয়াত করা এবং মুখস্থ তিলাওয়াত করা- 
ইহাদের মধ্যে যে তিলাওয়াতে আল্লাহ্‌র ভয় ও ভালবাসা এবং আন্তরিক বিনয় অধিকতর 
পরিমাণে অর্জিত হইবে, সেই তিলাওয়াতই শ্রেয়তর হইবে। উভয়বিধ তিলাওয়াতে 
সমপরিমাণের আল্লাহ্‌ ভীতি, আল্লাহ্‌ প্রেম ও আন্তরিক বিনয় অর্জিত হইলে কুরআন মজীদ 
দেখিয়া তিলাওয়াত করাই শ্রেয়তর হইবে । কারণ, উহাতে ভুলের আশাংকা কম থাকে । 
উল্লেখযোগ্য যে, কুরআন মজীদের উভয়বিধ তিলাওয়াত সকল তিলাওয়াতকারীর উপরই সমান 
প্রভাব বিস্তার করে না। ব্যক্তির বিভিন্নতায় উহাদের প্রভাব বিস্তারেও বিভিন্নতা পরিলক্ষিত হইয়া 
থাকে । শায়খ আবূ যাকারিয়া নববী ‘তিবয়ান' গ্রন্থে মন্তব্য করিয়াছেন- 'পূর্বসূরী আহলে 
ইলমের এতদসম্পকীয় কথা ও কার্য এবং তাহাদের মতভেদ উপরোক্ত ব্যাখ্যার উপর 
নির্ভরশীল । উপরোক্ত ব্যাখ্যার আলোকেই এ সম্পর্কে তাহাদের পারস্পরিক মতভেদের স্বরূপ ও 
রহস্য উদঘাটন করিতে হইবে । 
বর্তমান পরিচ্ছেদের প্রথম দিকে আমরা দেখিয়াছি যে, ইমাম বুখারী হযরত সাহল ইব্‌ন 
সা'দ হইতে একটি হাদীস বর্ণনা করিয়াছেন । উহা দ্বারা তিনি যদি প্রমাণ করিতে চাহিয়া 
থাকেন যে, কুরআন মজীদ মুখস্থ তিলাওয়াত করা উহা দেখিয়া তিলাওয়াত করা অপেক্ষা 
শ্ৰেয়তর, তবে তিনি ভুল করিয়াছেন।১ কারণ, হযরত সাহল ইব্‌ন সা'দ কর্তৃক বর্ণিত হাদীসের 
ঘটনাটি নির্দিষ্ট এক ব্যক্তির ঘটনা । এইরূপ হওয়া বিচিত্র নহে যে, সংশ্লিষ্ট সাহাবী লেখাপড়া 
জানিতেন না এবং নবী করীম (সা)-এর নিকট উহা বিদিত ছিল। তাই উক্ত সাহাবী কুরআন 
_ মজীদ মুখস্থ তিলাওয়াত করিতে পারেন কিনা নবী করীম (সা) তাহা তাহার নিকট জিজ্ঞাসা 
করিয়াছিলেন। অতএব, উক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় না যে, কুরআন মজীদ দেখিয়া 
তিলাওয়াত করিতে সমর্থ ও অসমর্থ- উভয় শ্রেণীর লোকের জন্যেই উহা মুখস্থ তিলাওয়াত 
করা শ্রেয়তর । এইরূপ ঘটনা দ্বারা উহা প্রমাণিত হইলে স্বয়ং নবী করীম (সা)-এর কুরআন 
মজীদ তিলাওয়াত করিবার ঘটনা বর্ণনা করাই ইমাম বুখারীর জন্যে অধিকর সমীচীন ছিল। 
১. ইমাম বুখারী সম্বন্ধে ইমাম ইবৃন কাহীরের উপরোক্ত ধারণা প্রকাশ করা এবং উহার উত্তর দিতে চেষ্টা করা 
ভুল। কারণ, ইমাম বুখারী সেইরূপ দাবী করেন নাই। আলোচ্য হাদীস দ্বারা কুরআন মজীদ মুখস্থ করতে 
উহা হিফাজত করিবার প্রয়োজনীয়তা প্রমাণিত হয় । কুরআন মজীদ দেখিয়া পড়া অপেক্ষা উহা মুখস্ত পড়া 
অধিকতর শ্রেয় অথবা অশ্রেয়, উহা দ্বারা উহার কোনটিই প্রমাণিত হয় না। ইমাম বুখারীও আলোচ্য হাদীস 
দ্বারা উহার কোনটি প্রমাণ করিতে চাহেন নাই। কুরআন মজীদ মুখস্থ করিবার মাধ্যমে উহা হিফাজত 
করিবার প্রয়োজনীয়তা প্রমাণ করিবার জন্যেই তিনি উহা এই স্থলে বর্ণনা করিয়াছেন। 


www.quraneralo.com 


Contents 


১২০ তাফসীরে ইব্‌ন কাছীর 
কারণ, নবী করীম (সা) নিজে একজন উন্মী বা নিরক্ষর মানব ছিলেন। তাই তিনি কুরআন 
মজীদ মুখস্থ তিলাওয়াত করিতেন । বস্তুত আলোচ্য হাদীস দ্বারা শুধু ইহাই প্রমাণিত হয় যে, 
সংশ্লিষ্ট সাহাবী স্বীয় স্ত্রীকে কুরআন মজীদের তিলাওয়াত শিক্ষা দিতে পারিবেন কিনা, তাহা 
জানিবার জন্যেই নবী করীম (সা) তাহার নিকট জানিতে চাহিয়াছিলেন যে, তিনি কুরআন 
মজীদ মুখস্থ তিলাওয়াত করিতে পারেন কিনা । ইহাতে মুখস্থ তিলাওয়াতের শ্রেষ্ঠত্‌ বা 
অশ্রেষ্ঠতৃ- কোনটিই প্রমাণিত হয় না। আল্লাহই সৰ্বশ্ৰেষ্ঠ জ্ঞানের অধিকারী । 


বারংবার তিলাওয়াতের মাধ্যমে কুরআন অবিস্ৃত রাখা 

হযরত ইব্‌ন উমর রো) হইতে ধারাবাহিকভাবে নাফে',.মালিক, আবদুল্লাহ্‌ ইবৃন ইউসুফ 
ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- “কুরআন মজীদের ধারক 
রশি দ্বারা বাধা উটের মালিকের মতো । উটের মালিক উহাকে বাধিয়া রাখিলে উহা তাহার 
নাগালে থাকিয়া যায়। পক্ষান্তরে সে ছাড়িয়া দিলে উহা তাহার নিকট হইতে ভাগিয়া যায়।” 
ইমাম মুসলিম এবং ইমাম নাসায়ীও উক্ত হাদীস উপরোক্ত রাবী মালিক হইতে উপরোক্ত অভিন্ন 
উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 

হযরত ইবৃন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে, আইউব, মামার, আবদুর রাষ্যাক 
ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন £ | 

নবী করীম (সা) বলিয়াছেন- “কুরআন মজীদের ধারক হইতেছে উটের মালিকের ন্যায়। 
উটের মালিক উহা বাধিয়া রাখিলে উহা তাহার নাগাল ও অধিকারে থাকিয়া যায়। পক্ষান্তরে সে 
উহা ছাড়িয়া দিলে উহা তাহার নাগাল ও অধিকারের বাহিরে চলিয়া যায়! ঠিস সেইরূপ 
থাকিয়া যায়। পক্ষান্তরে সে উহা এ রূপে ধরিয়া না রাখিলে উহা তাহার নিকট হইতে চলিয়া 
যায়।' মুহাদ্দিস ইব্‌ন জাওযী 'জামেউল মাসানীদ' নামক হাদীস সংকলনে মন্তব্য করিয়াছেন 
যে, উক্ত হাদীস ইমাম বুখারী এবং ইমাম মুসলিমও বর্ণনা করিয়াছেন। কিন্তু শুধু ইমাম 
মুসলিম উহা উপরোক্ত রাবী আবদুর রায্যাক হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং 
অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 

হযরত আবদুল্লাহ্‌ (ইবৃন মাসউদ) হইতে ধারাবাহিকভাবে আবূ ওয়ায়েল, মানসুর, শু“বা, 
মুহাম্মদ ইবৃন আরআরা ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সা) বলিয়াছেন- কোন 
ব্যক্তির পক্ষে ইহা বলা বড়ই বেমানান যে, ‘আমি কুরআন মজীদের অমুক অমুক আয়াত 
ভুলিয়া গিয়াছি'; বরং সে তো উহা স্বেচ্ছায় নিজকে ভুলাইয়া দিয়াছে। (অতএব উহা বলাই 
তাহার পক্ষে সমীচীন যে, আমি উহাকে ভুলাইয়া দিয়াছি।) আর তোমরা কুরআন মজীদ 
বারংবার তিলাওয়াত করিয়া উহা স্মৃতিতে ধরিয়া রাখিও। কারণ, গৃহপালিত পশুর পক্ষে 
ভাগিয়া যাইবার যতটুকু আশংকা থাকে, উহার পক্ষে মানুষের স্মৃতি হইতে ভাগিয়া যাইবার . 
তদপেক্ষা অধিকতর আশংকা থাকে ।' 

বিশর ইব্‌ন মুহাম্মদ সাখতিয়ানী উপরোক্ত হাদীসটি পূর্বোক্ত রাবী শু'বা হইতে উপরোক্ত 
অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং শু'বা হইতে ইব্‌ন মুবারকের ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা 
করিয়াছেন। ইমাম তিরমিযী উহা শু“বা হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনাদাংশে এবং, শু“বা 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন 4 ১২১ 


হইতে ধারাবাহিকভাবে আবূ দাউদ তায়ালেসী ও মাহমুদ ইব্‌ন গায়লানের ভিন্নরূপ অধস্তন 
সনদাংশে বর্ণনা করিয়াছেন। তিনি উহাকে সহীহ ও গ্রহণযোগ্য হাদীস নামে অভিহিত 
করিয়াছেন। ইমাম নাসায়ী উহা শু“বা হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং অন্যরূপ 
অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । আবার তিনি উহা উপরোক্ত রাবী মানসুর হইতে উপরোক্ত 
অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং “মানসুর হইতে উসমান ইব্‌ন জারীরের ভিন্নরূপ অধস্তন 
সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম উহা উপরোক্ত রাবী মানসুর হইতে উপরোক্ত 
অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং মানসুর হইতে ধারাবাহিকভাবে জারীর, উসমান, যুহায়র ইব্‌ন 
হারব এবং ইসহাক ইবৃন ইবরাহীমের ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। উপরোক্ত 
তথ্যে দেখা যাইতেছে যে, উল্লেখিত ইমামগণ সকলেই উপরোক্ত রাবী মানসূরের মাধ্যমে 
উপরোক্ত হাদীসটি স্বয়ং নবী করীম (সা)-এর বাণী (৬৯১, জিন হু 
করিয়াছেন। 

অবশ্য ইমাম নাসাঈ উহা হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে 
আবু ওয়ায়েল, মানসূর, হাম্মাদ ইব্‌ন যায়দ ও কুতায়বার সনদে হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ 
(রা)-এর নিজস্ব উক্তি (3৬৪৬০ ০:২৯) হিসাবেও বর্ণনা করিয়াছেন। তবে উহা হযরত 
আবদুল্লাহ্‌ (রা)-এর নিজস্ব উক্তি হিসাবে বর্ণনা করা সমর্থিত নহে। 

হযরত আবদুল্লাহ্‌ (রা) হইতে ধারাবাহিকভাবে শাকীক, আবদাহ ও ইব্‌ন জুরায়জ প্রমুখ 
রাবী হইতেও উহা স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে বর্ণনা হইয়াছে। ইমাম মুসলিম 
উহা ইবৃন জুরায়জ হইতে উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে 
বর্ণনা করিয়াছেন। ইমাম নাসাঈ উহা “আল ইয়াওমু ওয়াল্লাইলাহ্‌* পুস্তকে উপরোক্ত রাবী 
ইবাদাহ ইব্‌ন আবূ লুবাবাহ হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং আবাদাহ হইতে 
ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন জাহাদাহ প্রমুখ রাবীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে স্বয়ং নবী করীম 
(সা)-এর বাণী হিসাবে বর্ণনা করিয়াছেন। 

হযরত আবু মূসা (রো) হইতে ধারাবাহিকভাবে আবূ বুরদাহ, ইয়াধীদ, আবূ উসামা, 
মুহাম্মদ ইব্‌ন আ'লা ও ইমাম নাসাঈ (র) বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিলেন- 
‘কুরআন মজীদ পুনঃপুনঃ তিলাওয়াত করিয়া উহা বিস্মৃতি হইতে রক্ষা কর। কারণ, যে সত্তার 
হস্তে আমার প্রাণ রহিয়াছে তাহার কসম! 'দড়ি দিয়া বাধা উটকে ছাড়িয়া দিলে উহার পক্ষে 
ভাগিয়া যাইবার যতটুকু আশংকা থাকে, মানুষের স্মৃতি হইতে কুরআন মজীদেঁর চলিয়া যাইবার 
তদপেক্ষা অধিকতর আশংকা থাকে!” 

ইমাম মুসলিম (র) উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী আবূ উসামা হাম্মাদ ইব্‌ন উসামা 
" হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং আবু উসাম়াহ হইতে ধারাবাহিকভাবে আবূ 
কুরায়ব মুহাম্মদ ইব্‌ন আলা ও আবদুল্লাহ্‌ ইব্‌ন বুরদ আশআরীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে 
বর্ণনা করিয়াছেন। 

হযরত উকবা ইব্‌ন আমের (রা) হইতে ধারাবাহিকভাবে আলী মূসা ইব্ন আলী, 
আবদুল্লাহ্‌ ইবৃন মুবারক, আলী ইব্‌ন ইসহাক ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম 
(সা) বলিয়াছেন- ‘তোমরা আল্লাহ্‌র কিতাবকে শিখ, উহা পুনঃপুনঃ তিলাওয়াত করিয়া বিস্থৃতি 
হইতে রক্ষা কর এবং উহা সুরের সহিত তিলাওয়াত কর। যে সত্তার হস্তে আমার প্রাণ 
রহিয়াছে, তাহার কসম! জলাশয়ে দড়ি দিয়া বাঁধা গৃহপালিত পশুর ভাগিয়া যাইবার যতটুকু 
কাছীর (১ম খণ্ড)--১৬ | 


www.quraneralo.com 


Contents 


১২২ তাফসীরে ইব্‌ন কাছীর 
আশংকা থাকে, স্মৃতি হইতে কুরআন মজীদের চলিয়া যাইবার তদপেক্ষা অধিকতর আশংকা 
থাকে ।? 

উপরোক্ত হাদীসসমূহের মূল বক্তব্য হইতেছে- কুরআন মজীদ পুনঃপুনঃ তিলাওয়াত 
করিবার প্রতি উৎসাহ প্রদান। কারণ, কুরআন মজীদ ভুলিয়া যাওয়া কবীরা গুনাহ। আর 
পুনঃপুনঃ তিলাওয়াত করিবার মাধ্যমেই উহা বিস্বৃতি হইতে রক্ষা রুরা সম্ভবপর । আল্লাহ্‌ 
তা'আলা আমাদিগকে উক্ত কবীরা গুনাহ হইতে রক্ষা করুন। 

হযরত সা'দ ইব্‌ন উবাদাহ (রা) হইতে ধারাবাহিকভাবে জনৈক অজ্ঞাতনামা ব্যক্তি, ঈসা 
ইব্‌ন ফায়েদ, ইয়াধীদ ইব্‌ন আবু যিয়াদ, খালিদ, খালফ ইবৃন ওয়ালীদ ও ইমাম আহমদ বর্ণনা 
করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- মাত্র দশজন লোকের উপর নেতৃতৃকারী ব্যক্তিকেও 
কিয়ামতের দিন হাতকড়া পরানো অবস্থায় উপস্থিত করা হইবে । অধীন ব্যক্তিদের প্রতি আচরিত 
তাহার ন্যায়বিচার ছাড়া কোন কিছুই তাহাকে উক্ত অবস্থা হইতে মুক্তি দিতে পারিবে না।; 
অতঃপর নবী করীম (সা) কুরআন মজীদ শিখিবার পর যে ব্যক্তি উহা ভুলিয়া গিয়াছে, তাহাকে 
তাহার শাস্তি সম্বন্ধে সতর্ক করিয়াছেন (যাহা এখানে বর্ণিত হয় নাই ।) উক্ত হাদীসটি যেরূপ 
তদ্রুপ উহা ইয়াধীদ হইতে জারীর ইব্‌ন আবদুল হামীদ এবং মুহাম্মদ ইব্‌ন ফুযায়লও . 
রিওয়ায়েত করিয়াছেন । ইমাম আবু দাউদ উহা কুরআন মজীদের তিলাওয়াত ভুলাইয়া দেওয়ার . 
ঘটনার সহিত “হযরত সা“দ ইব্‌ন উবাদাহ (রা)' হইতে ধারাবাহিকভাবে ঈসা ইবৃন ফায়েদ, 
ইয়াধীদ, ইব্‌ন আবু যিয়াদ, ইব্‌ন ইদরীস ও মুহাম্মদ ইব্‌ন আ'লার সনদে বর্ণনা করিয়াছেন। 
উক্ত সনদে হযরত সা'দ ইব্‌ন উবাদাহ (রা) এবং ঈসা ইব্‌ন ফায়েদ এই রাবীদ্ধয়ের মধ্যে 
অজ্ঞাতনামা কোন রাবীর থাকিবার কথা উল্লেখিত হয় নাই। তেমনি উহা ইয়াধীদ ইব্‌ন আবু 
সাঈদও বর্ণনা করিয়াছেন। তাহার বর্ণনায় সনদের ব্যাপারে সন্দেহের উল্লেখ রহিয়াছে। উক্ত 
হাদীস আবার যায়দ ইব্‌ন ঈসা ইব্‌ন ফায়েদ হইতে ধারাবাহিকভাবে তাহার শিষ্যগণ ও ওয়াকী* 
কর্তৃক বর্ণিত হইয়াছে ৷ উহাতে রাবী সাহাবীর নাম উল্লেখিত হয় নাই। | 

উক্ত সনদে উহা স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবেই বর্ণিত হইয়াছে। ইমাম আহমদ 
উহা “মুসনাদে উবাদাহ ইব্‌ন সামিত (রা)' নামক হাদীস সংকলনেও বর্ণনা করিয়াছেন । তিনি 
বলিয়াছেন £ হযরত উবাদাহ ইব্‌ন সামিত (রা) হইতে ধারাবাহিকভাবে ঈসা ইব্‌ন ফায়েদ, 
ইয়াধীদ ইব্‌ন আবু যিয়াদ, আবদুল আযীয ইব্‌ন মুসলিম ও আবদুস সামাদ আমার নিকট বর্ণণা 
করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন- ‘কোন ব্যক্তি মাত্র দশ জন লোকের উপর নেতৃত্‌ 
করিয়া থাকিলেও (কিয়ামতের দিন) তাহাকে হাতকড়া পরানো অবস্থায় উপস্থিত করা হইবে। 
হইতে মুক্তি দিতে পারিবে না। আর যে ব্যক্তি কুরআন মজীদের তিলাওয়াত শিখিবার পর উহা 
তুলিয়া গিয়াছে, কিয়ামতের দিন সে কর্তিত হস্ত হইয়া আল্লাহ্‌র সন্মুখে উপস্থিত হইবে ।' উক্ত 
হাদীসটি ইয়াধীদ ইব্‌ন আবূ যিয়াদ হইতে আবূ উআইনাহও বর্ণনা করিয়াছেন। দেখা 
যাইতেছে, উহার সনদের বিষয়ে রাবীদের মধ্যে মিল নাই। তবে সতকঁকিরণ (৯১) 
সম্পর্কীয় হাদীসের ক্ষেত্রে সনদ সম্বন্ধীয় এইরূপ অমিল আপত্তিকর নহে। আল্লাহই সর্বশ্রেষ্ঠ 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ ফায য়েলুল কু পআন ১২৩ 


জ্ঞানী। এইরূপ অমিল সনদের হাদীস যখন অন্য হাদীস দ্বারা সমর্থিত হয়, তখন এইরূপ 
ক্ষেত্রে উহা বিশেষত গৃহীত হইয়াই থাকে। উক্ত হাদীস নিম্নোক্ত হাদীস দ্বারা সমর্থিত হইয়াছে ঃ 

হযরত আনাস ইবৃন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে ইবৃন জুরায়জ, হাজ্জাজ ও ইমাম 
আবু উবায়দ বর্ণনা করিয়াছেন ৫ নবী করীম (সা) বলিয়াছেন- “আমার সম্মুখে আমার উম্মতের 
নেক আমলসমূহ উপস্থাপন করা হইয়াছে । এমনকি কোন ব্যক্তি মসজিদ হইতে যে খড়-কুটাটি 
অথবা পশুর লাদটি বাহির করিয়া ফেলে, উহার নেকীটিও। আর আমার সম্মুখে আমার উম্মতের 
বদ আমলসমূহ উপস্থাপন করা হইয়াছে। কোন ব্যক্তি কুরআন মজীদের কোন আয়াত বা সূরার 
তিলাওয়াত শিখিবার পর উহা ভুলিয়া গেলে তাহার আমলনামায় যে বদী লেখা হয়, তদপেক্ষা 
বৃহত্তম কোন বদী আমি উহার মধ্যে দেখি নাই। 

হযরত সালমান ফারসী (রা) হইতে ইব্‌ন জুরায়জ বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) 
বলিয়াছেন- ‘আমার উম্মতের লোকদিগকে কিয়ামতের দিনে যে সকল গুনাহের শাস্তি পূর্ণরূপে 
প্রদান করা হইবে, তাহাদের মধ্যে একটি বড় গুনাহ হইতেছে কোন ব্যক্তির কুরআন মজীদের 
কোন সূরার তিলাওয়াত শিখিবার পর উহা বিস্তৃত হইবার গুনাহ ।' ইমাম আবূ দাউদ, ইমাম . 
তিরমিযী, ইমাম আবু ইয়া'লা এবং ইমাম বায্যারও উপরোক্ত হাদীস হযরত আনাস ইব্‌ন 
মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে মুত্তালিব ইবৃন আবদুল্লাহ্‌ ইবৃন হানতাব, ইব্‌ন জুরায়জ ও 
ইব্‌ন আবূ দাউদের অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্নরপ অধস্তন সনদাংশে বর্ণনা 
করিয়াছেন। উক্ত হাদীস সম্বন্ধে ইমাম তিরমিযী মন্তব্য করিয়াছেন ঃ উক্ত হাদীস হযরত আনাস 
(রা) হইতে শুধু উপরোক্ত মাধ্যমেই বর্ণিত হইয়াছে; অন্য কোন মাধ্যমে উহা তাহার নিকট 
হইতে বর্ণিত হয় নাই। আমি উহা ইমাম বুখারীর নিকট উল্লেখ করিলে তিনিও উহা সম্বন্ধে 
অনুরূপ মন্তব্য করিয়াছেন।' ওয়ালেবী বর্ণনা করিয়াছেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুর রহমান 
দারেমী বলিয়াছেন- “(উপরোক্ত রাবী) মুত্তালিব ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন হানতার হযরত আনাস 
(রা) হইতে হাদীস শ্রবণ করেন নাই ।’ আমি (ইবৃন কাছীর) বলিতেছি, হযরত আনাস (রা) 
হইতে ধারাবাহিকভাবে যুহরী, ইব্‌ন জুরায়জ, ইব্‌ন আবু দাউদ ও মুহাম্মদ ইব্‌ন ইয়াবীদ 
আদমীও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। 

07572458554 
7 


5০৫৩5 ee 


এইডা 


ভিউ তাহার জন্য জীবিকা হইবে 
সংকুচিত। অতঃপর আমি কিয়ামতের দিনে তাহাকে অন্ধ করিয়া অন্যদের সঙ্গে উঠাইব। সে 
বলিবে, হে প্রভু! কেন আমাকে অন্ধ করিয়া উঠাইলে? আমি তো দুনিয়াতে চক্ষুম্মান ছিলাম। 
আল্লাহ্‌ বলিবেন, তোমার নিকট আমার আয়াতসমূহ নিদর্শনাবলী) আসিয়াছিল; কিন্তু তুমি : 
উহা ভুলিয়া রহিয়াছিলে। সেইরূপে আজ তোমাকে ভুলিয়া থাকা হইবে ।' 


www.quraneralo.com 


Contents 


১২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


উপরোল্লেখিত হাদীসের বক্তব্য বিষয় উপরোক্ত আয়াতসমূহের ব্যাখ্যার সমগ্রটুকু না 
হইলেও উহার অংশবিশেষ বটে। কারণ, কুরআন মজীদের তিলাওয়াত হইতে বিরত থাকা, 
উহা বিস্মৃত হওয়া এবং উহার প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়া কুরআন মজীদের প্রতি এক 
প্রকারের অবহেলা প্রদর্শন করা এবং উহা এক প্রকারের ভুলিয়া থাকা বৈ কিছু নহে। আল্লাহ্‌র 
নিকট এইরূপ কার্য হইতে আমরা আশ্রয় গ্রহণ করিতেছি। নবী করীম (সা) বলিয়াছেন 

31১3111১২০০ অৰ্থাৎ তোমরা কুরআন মজীদ পুনঃপুনঃ তিলাওয়াত করিয়া উহাকে বিস্তৃতি 
হইতে রক্ষা কর। তিনি আরও বলিয়াছেন £ 

241 ০০ 01517751521 4১০ Sal | 9১551 অর্থাৎ. 
তোমরা বারবার তিলাওয়াত করিয়া কুরআন মজীদকে অবিস্ৃত রাখো । গৃহপালিত পশুর পক্ষে 
পালাইয়া যাইবার যতটুকু আশংকা থাকে, মানুষের স্মৃতি হইতে কুরআন মজীদের দূরে সরিয়া 
যাইবার ততোধিক আশংকা থাকে । ০২! শব্দের অর্থ হইতেছে মুক্ত হওয়া, খালাস 
পাওয়া, দূরীভূত হওয়া ৷ ২111 ১০ ০১ ৮-০5 অমুক ব্যক্তি বিপদ হইতে মুক্তি পাইয়াছে। 
১১০]| ০ ৪৯০] ৬০৪৭ খেজুর হইতে উহার দানা পৃথক হইয়া গিয়াছে। উক্ত হাদীসের 
তাৎপর্য এই যে, গৃহপালিত পশুকে ছাড়িয়া দিলে উহার পালাইয়া যাইবার যত আশংকা থাকে, 
কুরআন মজীদ তিলাওয়াত না করিয়া স্মৃতিতে রাখিয়া দিলে স্থৃতি হইতে উহার পালাইয়া 
যাইবার ততোধিক আশংকা রহিয়াছে। 

ইবরাহীম হইতে ধারাবাহিকভাবে আ'মাশ, আবূ মুআবিয়া ও ইমাম আবু উবায়দ বর্ণনা 
করেন £ ইবরাহীম বলেন যে, হযরত ইব্‌ন মাসউদ (রো) বলিয়াছেন- ‘আমি যদি কোন 
ব্যক্তিকে দেখি যে, সে কুরআন মজীদ শিখিবার পর উহা ভুলিয়া গিয়াছে এবং সে মোটা-সোটা 
রহিয়াছে, তবে তাহাকে মারিয়া ফেলিব।' যিহাক ইব্ন মুযাহিম হইতে ধারাবাহিকভাবে 
আবদুল আযীয ইব্‌ন আবু দাউদ ও আবদুল্লাহ্‌ ইব্‌ন মুবারক বর্ণনা করিয়াছেন যে, যিহাক ইব্‌ন 
মুযাহিম বলেন- ‘কোন ব্যক্তি কুরআন মজীদ শিখিবার পর ভুলিয়া গেলে বুঝিতে হইবে যে, সে 
পূর্বে কোন গুনাহ্‌ করিয়াছে । কারণ, আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

53421 LLL Ld Tas ১০ ULI অৰ্থাৎ ‘তোমাদের প্রতি যে মুসীবত 
আসে উহা তোমাদের হাতেরই উপার্জন বৈ নহে।' নিঃসন্দেহে কুরআন মজীদ ভুলিয়া যাওয়া, 
একটি মহা মুসীবত। এই কারণেই ইসহাক ইব্‌ন রাহওয়াই প্রমুখ ব্যক্তিগণ বলিয়াছেন “তিন 
দিনের কম সময়ের মধ্যে সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত সম্পন্ন করা যেরূপ মাকরূহ, চল্লিশ 
দিনের মধ্যে কুরআন মজীদ আদৌ তিলাওয়াত না করা সেইরূপ মাকরূহ।" শীঘ্রই 
এতদসম্পর্কিত আলোচনা আসিতেছে । 


যানবাহনে কুরআন তিলাওয়াত 
হযরত আবদুল্লাহ্‌ ইবৃন মুগাফৃফাল (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ আইয়াস, শু“বা, 
হাজ্জাজ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মুগাফৃফাল বলেন- মক্কা 
বিজয়ের দিনে আমি নবী করীম (সা)-কে স্বীয় উক্ট্রের পৃষ্ঠে আরূঢ় অবস্থায় সূরা ফাতহ 
তিলাওয়াত করিতে শুনিয়াছি। ইমাম ইবৃন মাজাহ ছাড়া সিহাহ সিত্তার সকল .সংেলকই . 


রা 
লা 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ১২৫ 


উপরোক্ত হাদীস পূর্বোক্ত রাবী শু'বা হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্ন 
অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। উক্ত হাদীসের অন্যতম রাবী আবূ আইয়াসের অন্য নাম 
হইতেছে মুআবিয়াহ ইব্‌ন কুররাহ ৷ উক্ত হাদীস দ্বারাও গৃহে অবস্থান কিংবা বিদেশ ভ্রমণ, যে 
কোন অবস্থায় কুরআন মজীদ পুনঃ পুনঃ তিলাওয়াত করিবার প্রয়োজনীয়তা প্রমাণিত হয়। 
অধিকাংশ ফকীহ বলেন- যানবাহনে আরূঢ় অবস্থায় কুরআন মজীদ তিলাওয়াত করায় কোন 
দোষ নাই । তবে চলন্ত অবস্থায় কুরআন মজীদ তিলাওয়াত করা কোন কোন ফকীহ্‌র নিকট 
মাকরূহ । 

হযরত আবু দারদা (রা) সম্পর্কে ইব্‌ন আবূ দাউদ বর্ণনা করিয়াছেন যে, তিনি রাস্তায় 
চলন্ত অবস্থায় কুরআন মজীদ তিলাওয়াত করিতেন। হযরত উমর ইব্‌ন আব্দুল আযীয (র) 
সম্বন্ধে বর্ণিত হইয়াছে যে, তিনি এরূপ তিলাওয়াতের অনুমতি দিয়াছেন । পক্ষান্তরে মালিক (র) . 
সম্বন্ধে বর্ণিত হইয়াছে, তিনি তদ্রুপ তিলাওয়াতকে মাকরূহ মনে করিতেন। ইব্‌ন ওহাব হইতে 
ধারাবাহিকভাবে আবূ রবী' ও ইব্‌ন আবূ দাউদ বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন ওহাব বলেন £ 
একদা আমি ইমাম মালিকের নিকট জিজ্ঞাসা করিলাম- ‘একটি লোক শেষ রাত্রিতে নামায 
আদায় করিতেছিল। নামাযে সে যে সূরা তিলাওয়াত করেছিল, উহা শেষ হইবার পূর্বেই সে 
মসজিদে রওয়ানা হইল। পথিমধ্যে সে অসমাপ্ত সূরাটির অবশিষ্টাংশ তিলাওয়াত করিতে 
পারিবে কি? ইমাম মালিক বলিলেন- রাস্তায় চলমান অবস্থায় কুরআন মজীদ তিলাওয়াত করা 
যায় বলিয়া আমার জানা নাই। 

RRR CA AAA ভিজা নাহার (২) 
পায়খানা (৩) চক্র দ্বারা নির্মিত ঘূর্ণায়মান ঘর। পূর্বসূরি বিপুলসংখ্যক ফকীহ বলেন- 
গোসলখানায় কুরআন মজীদ তিলাওয়াত করা মাকরূহ নহে । ইমাম মালিক, ইমাম শাফেঈ, 
ইবরাহীম নাখঈ (র) প্রমুখ ফকীহ্গণ অনুরূপ অভিমত প্রকাশ করিয়াছেন। হযরত আলী (রা) 
সম্বন্ধে ইব্‌ন আবূ দাউদ বর্ণনা করিয়াছেন যে, তিনি উহা মাকরূহ মনে করিতেন । আবু ওয়ায়েল 
শাকীক ইব্‌ন সালমাহ, হাসান বসরী মাকহুল এবং কুবায়সাহ ইব্‌ন জুআয়েব সম্বন্ধে. ইব্‌ন 
মুনযির বর্ণনা করিয়াছেন যে, তাহারা উহাকে মাকরূহ (অপছন্দনীয়) বলিয়াছেন। ইবরাহীম 
নাখঈ হইতেও অনুরূপ একটি অভিমত বর্ণিত হইয়াছে । ইমাম আবু হানীফা (র) সম্বন্ধে বর্ণিত 
হইয়াছে যে, তিনি গোসলখানায় কুরআন মজীদ তিলাওয়াত করাকে মাকরূহ মনে করিতেন। 

পায়খানায় কুরআন মজীদ তিলাওয়াত করা কেন মাকরূহ তাহা বলা নিম্রয়োজন। উহার 
কারণ স্পষ্ট । কুরআন মজীদের ইয্যাত ও সম্মান রক্ষা করিবার নিমিত্ত কেহ যদি পায়খানায় 
কুরআন মজীদ তিলাওয়াত করাকে হারাম বলেন, তবে উহাও একটি উল্লেখযোগ্য অভিমত 
হিসাবে পরিগণিত হইবে । চক্র দ্বারা নির্মিত ঘূর্ণায়মান চড়কে কুরআন মজীদ তিলাওয়াত করা 
এই কারণে মাকরূহ যে, উহাতে কুরআন তিলাওয়াতকারীর অন্য কোন ব্যক্তির নীচে নামিতে 
হয় ও অন্য ব্যক্তি তিলাওয়াতকারীর উপরে উঠিতে পারে । আর সত্য সর্বদা উপরে থাকে ও 
উহার উপর কিছু থাকিতে পারে না, থাকা শোভা পায় না। আন্রাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 


_বালক-বালিকাদের কুরআন তিলাওয়াত শিক্ষা করা 
হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র, আবূ বিশর, আবু 
উআয়নাহ, মূসা ইব্‌ন ইসমাঈল ও ইমাম বুখারী (র) বর্ণনা করেন ঃ 


Wwww.quraneralo.com 


Contents 


১২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


“হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন- "নবী করীম (সা) যখন ইন্তেকাল করেন, তখন 

আমার বয়স দশ বৎসর এই বয়সেই আমি কুরআন মজীদের 'মুহকাম' (১৫১ ৭11) অংশের 
তিলাওয়াত শিখিয়া ফেলিয়াছিলাম ৷’ উক্ত রিওয়ায়েতের অন্যতম রাবী সাঈদ ইব্‌ন জুবায়র 
বলেন- কুরআন মজীদের যে অংশকে তোমরা “মুফাস্সাল' (4০১11) নামে আখ্যায়িত 
করিয়া থাকো, উহার এক নাম 'মুহকাম' (১৫১11) বটে ।' 
' হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র, আবূ বিশর, 
হাশীম, ইয়াকুব ইব্‌ন ইবরাহীম ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ৪ “হযরত ইব্ন আববাস 
(রা) বলেন- নবী করীম (সা)-এর জীবদ্দশায়ই আমি কুরআন মজীদের 'মুহকাম” অংশটি 
করিলাম- কোন অংশটির নাম “মুহকাম"? তিনি বলিলেন- 'মুফাস্সাল নামক অংশটির আরেক 
নাম হইতেছে 'মুহকাম !’ উক্ত রিওয়ায়েতটি শুধু ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন। ইমাম 
মুসলিম উহা বর্ণনা করেন নাই । উহা দ্বারা প্রমাণিত হয় যে, বালক-বালিকাদের পক্ষে কুরআন 
মজীদ তিলাওয়াত শিক্ষা করা জায়েয ৷ কারণ স্বয়ং হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর কথায় জানা 
যাইতেছে যে, নবী করীম (সা)-এর ইন্তিকালের সময়ে তাহার বয়স দশ বৎসর ছিল এবং এই 
বয়সেই তিনি কুরআন মজীদের মুফাস্সাল অংশটুকু আয়ত্ত করিয়া ফেলিয়াছিলেন। উল্লেখ্য যে, 
সূরা হুজুরাত হইতে শেষ পর্যন্ত অংশ 'মুফাস্সাল' নামে অভিহিত হইয়া থাকে। ইমাম বুখারী 
অন্যত্র হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) 
বলেন- “নবী করীম (সা)-এর ইন্তিকালের সময়ে আমি খতনাকৃত বালক ছিলাম । সেই সময়ে 
বালকদের বয়ঃপ্রাপ্ত হইবার পূর্বে তাহাদের খতনা সম্পাদিত হইত না।' উপরোক্ত 
রিওয়ায়েতগুলির মধ্যে সামঞ্জস্যের একটি পথ এই হইতে পারে যে, হযরত ইব্‌ন আব্বাস রো) 
মাত্র দশ বৎসর বয়সেই বয়ঃপ্াপ্ত হইয়াছিলেন। উহার মধ্যে সামঞ্জস্যের আরেকটি পথ এই 
হইতে পারে যে, তিনি মাত্র দশ বৎসর বয়সে নহে; বরং দশ বৎসরের অধিক বয়সেই বয়ঃপ্রাপ্ত 
হইয়াছিলেন; কিন্তু দশ বৎসরের অতিরিক্ত বৎসরের সংখ্যা তিনি উল্লেখ করেন নাই । আল্লাহই 
সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 

সে যাহা হউক, উক্ত রিওয়ায়েত দ্বারা প্রমাণিত হয় যে, বালক-বালিকাগণকে কুরআন 
মজীদের তিলাওয়াত শিক্ষা দেওয়া জায়েয । ইহা সহজবোধ্য কথা । এমনকি উহা কখনও 
কখনও মুস্তাহাব অথবা ওয়াজিব হয়। কারণ, প্রাপ্তবয়স্ক হইবার পূর্বে বালক-বালিকাগণ 
কুরআন মজীদ তিলাওয়াত শিক্ষা করিলে নামাযের জন্যে প্রয়োজনীয় কুরআন মজীদের অংশ 
প্রাপ্তবয়স্ক হইবার কালে তাহাদের জানা থাকে । অধিক বয়সে কুরআন মজীদ হিফজ করা 
অপেক্ষা অল্প বয়সে হিফজ করা শ্রেয়তর। উহাতে কুরআন মজীদ সহজেই হিফজ হইয়া যায় 
এবং স্মৃতিতে অধিকতর দৃঢ়ভাবে গাথা থাকে। বাস্তব ঘটনাই ইহার প্রমাণ বহন করে। 

পূর্বসূরী কোন কোন বিজ্ঞ ব্যক্তি বলিয়াছেন যে, বালক-বালিকাগণকে তাহাদের প্রথম 
বয়সে কিছু দিন খেলাধূলার জন্যে ছাড়িয়া দেওয়া উচিত। তারপর তাহাদের মধ্যে কুরআন 
মজীদ পড়িবার মত দৈহিক ও মানসিক ক্ষমতা সৃষ্টি হইলে তাহাদিগকে কুরআন মজীদের 
তিলাওয়াত শিক্ষা দেওয়া উচিত। এইরূপ করিলে তাহারা কুরআন মজীদের তিলাওয়াত শিক্ষা 
করা আরম্ভ করিবার পর উহাতে বিরক্ত ও অনিচ্ছুক হইয়া খেলাধুলায় ফিরিয়া আসিবে না। কেহ 
কেহ বলেন- শিশুর মধ্যে যতদিন কথা বুঝিবার মত বুদ্ধি না আসে, ততদিন তাহাকে কুরআন 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ১২৭ 


মজীদের তিলাওয়াত শিক্ষা না দেওয়াই ভাল । কিছুটা বুদ্ধি আসিবার পর তাহার বুদ্ধি অনুযায়ী 
অল্প অল্প করিয়া তাহাকে শিক্ষা দেওয়া উচিত। হযরত উমর (রা) শিশুকে পাচ আয়াত করিয়া 
শিক্ষা দেওয়া পছন্দ করিতেন । আমরা তাহার নিকট হইতে উহা সহীহ সনদে (অন্যত্র) বর্ণনা 
করিয়াছি। 


কুরআন মজীদের বিস্মরণ 


হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্‌ন উরওয়া, যায়দ, রবী“ ইবৃন 
ইয়াহিয়া ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ একদা নবী করীম (সা) একটি লোককে মসজিদে 
বসিয়া কুরআন মজীদ তিলাওয়াত করিতে শুনিয়া বলিলেন- “আল্লাহ্‌ তাহাকে রহম করুন। সে 
আমাকে অমুক সূরার অমুক অমুক আয়াত স্মরণ করাইয়া দিয়াছে।' উক্ত হাদীস শুধু ইমাম 
বুখারী বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম উহা বর্ণনা করেন নাই। হযরত আয়েশা (রা) হইতে 
ধারাবাহিকভাবে হিশাম, ঈসা ইব্‌ন ইউনুস, মুহাম্মদ ইব্‌ন ইবায়দ ইব্‌ন মায়মুন ও ইমাম 
বুখারী বর্ণনা করিয়াছেন £ পূর্ববর্তী হাদীসে বর্ণিত বাণীর সহিত নবী করীম (সা) ইহাও 
বলিলেন_ “আমি উহা ভুলিয়া গিয়াছিলাম।” উক্ত রিওয়ায়েতও শুধু ইমাম বুখারী বর্ণনা 
করিয়াছেন । উহা হিশাম হইতে আলী ইব্‌ন মুসহার এবং আবাদাহও বর্ণনা করিয়াছেন । ইমাম 
বুখারী উহা হিশাম হইতে উপরোক্ত দুই রাবী আলী ইব্‌ন মুসহার এবং আবাদার মাধ্যমে অন্যত্র 
বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম উহা হিশাম হইতে শুধু আবাদার মাধ্যমে বর্ণনা করিয়াছেন । 
হযরত আয়েশা রো) হইতে ধারাবাহিকভাবে উরওয়াহ, হিশাম ইব্‌ন উরওয়াহ, আবূ উসামা, 
আহমদ ইব্‌ন আবূ রজা ও ইমাম বুখারী রে) বর্ণনা করেন ঃ 
একদা নবী করীম (সা) একটি লোককে রাত্রিতে একটি সূরা তিলাওয়াত করিতে শুনিয়া 
বলিলেন- “আল্লাহ্‌ তাহাকে দয়া করুন! সে আমাকে অমুক আয়াত স্মরণ করাইয়া দিয়াছে। 
আমি উহা অমুক সূরা হইতে ভুলিয়া গিয়াছিলাম।' ইমাম মুসলিম উহা উপরোক্ত রাবী আবু 
উসামাহ হাম্মাদ ইব্‌ন উসামাহ হইতে উপরোক্ত অভিন্নউর্ধ্তন সনদাংশে এবং অন্যরূপ অধস্তন 
সনদাংশে বর্ণনা করিয়াছেন।১ 
১. উপরোক্ত হাদীস এবং তদনুরূপ অন্যান্য হাদীস দ্বারা ফকীহগণ প্রমাণ করেন যে, নবী করীম (সা)-ও ভুলিয়া 
যাইতেন এবং তিনিও বিস্থৃতির কবলে পতিত হইতেন। তবে ফকীহগণ সর্বসম্মতভাবে বলেন যে, নবী করীম 
(সা)-কে যে বিষয় লোকদের নিকট প্রচার ও তাবলীগ করিতে হইত, তাহা তিনি ভুলিয়া যাইতেন না এবং 
তাহা ভুলিয়া যাওয়া তাহার পক্ষে সম্ভবপর ছিল না। দেখা যাইতেছে যে, কোন বিষয়কে গোপন করা নবী 
করীম (সা)-এর পক্ষে যেমন অসম্ভব ছিল, তেমনি যে বিষয়ের প্রচার ও তাবলীগ তখনও সম্পন্ন হয় নাই, 
সেই বিষয় ভুলিয়া যাওয়াওশাহার পক্ষে সেইরূপ অসম্ভব ছিল। যে ধরনের বিস্তৃতি নবী করীম (সা)-এর পক্ষে 
সম্ভবপর ছিল না, উহা সম্ভবপর না থাকাই স্বাভাবিক ও যুক্তিসঙ্গত ছিল। কারণ, এইরূপ বিস্মৃতি সম্ভবপর 
হইলে রিসালাতের দায়িত্ব ও কর্তব্য পালনের উদ্দেশ্যই ব্যাহত হইত । তাই আল্লাহ্‌ তা'আলা তাহাকে এরূপ 
বিস্মৃতি হইতে রক্ষা করিয়াছেন। 
. এই প্রসঙ্গে কুরআন মজীদের নিম্নোক্ত আয়াতের তাৎপর্য বর্ণনাযোগ্য । আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
|| 2505 41-০5 ১ ০০৪০ (অচিরেই আমি তোমাকে তিলাওয়াত শিখাইব। ফলত আল্লাহ্‌ 
যাহা চাহেন, তাহা ছাড়া কিছুই তুমি ভুলিয়া যাইবে না৷) | 
উপরোক্ত আয়াতের একটি তাৎপর্য এই যে, আয়াতের প্রথম দিকে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, তিনি 
নবী করীম (সা)-কে কুরআন মজীদ তিলাওয়াত শিক্ষা দিবেন। উহার ফলে তিনি আর উহা ভুলিবেন না। . 


www.quraneralo.com 


Contents 


১২৮ তাফসীরে ইবন কাছীর 


হযরত আবদুল্লাহ্‌ (ইব্‌ন মাসউদ) হইতে ধারাবাহিকভাবে আবূ ওয়ায়েল, মানসূর, 
সুফিয়ান, আবু নাঈম ও ইমাম বুখারী বর্ণনা করেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন- ‘কোন 
ব্যক্তির ইহা বলা বড়ই বেমানান যে, ‘আমি কুরআন মজীদের অমুক অমুক আয়াত বা সূরা 
ভুলিয়া গিয়াছি। বরং সে তো উহা (অবহেলাভরে) বিস্মৃত হইয়াছে।' ইমাম মুসলিম এবং 
ইমাম নাসাঈও উহা উপরোক্ত রাবী মানসূর হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং 
বিভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইতিপূর্বে এতদসম্বন্ধে বিস্তারিতরূপে আলোচনা 


(চলমান) যদিও অন্যেরা উহা ভুলিয়া যাইতে পারে; তথাপি আল্লাহ্‌ তা'আলা তাহাকে উহার বিস্মৃতি হইতে 
রক্ষা করিবেন । কিন্তু আল্লাহ্‌ তা'আলা যদি নবী করীম (সা)-এর স্মৃতি হইতে কুরআন মজীদ ভিন্ন অন্য কিছু 
ভুলাইয়া দিতে চাহেন, তবে উহা তিনি ভুলিয়া যাইতে পারেন। আর আল্লাহ্‌ তা'আলা যে এইরূপ বিস্মৃতি 
চাহিবেনই, উহা দ্বারা তেমন কথা বুঝা যায় না। তিনি এইরূপ বিস্মৃতি চাহিতেও পারেন, না চাহিতেও 
পারেন। অনুরূপভাবে আল্লাহ্‌ তা'আলা অন্যত্র হযরত ইব্রাহীম (আ)-এর উক্তি উদ্ধৃত করিয়াছেন । হযরত 
ইবরাহীম (আ) বলিয়াছিলেন ঃ 

st) 2 ul 3) 15 LSC 8213 
(আর তোমরা যাহাদিগকে তাঁহার শরীক ঠাওরাও, আমি তাহাদিগকে ডরাই না। কিন্তু আমার প্রতিপালক 
যদি কোন কিছু আমার ব্যাপারে চাহেন (তবে উহা স্বতন্ত্র কথা)। 
উপরোক্ত আয়াতদ্বয়ে ‘কিন্তু’ শব্দের পর উল্লেখিত বাক্য দ্বারা যে ব্যতিক্রমের বিষয় বর্ণিত হইয়াছে, উহা 
পূর্ববাক্যে বর্ণিত নেতিবাচক বিষয়ের সম-শ্রেণীতুক্ত নহে। এই ধরনের ব্যতিক্রম প্রকাশ আরবী ব্যাকরণ, 
শাস্ত্রে ০৮৪, ০০১০২. -ইসতেছনায়ে মুনকাতি) নামে পরিচিত। পূর্ব বিষয় হইতে ভিন্ন শ্রেণীর বিষয়কে 
ব্যতিক্রমমূলক বিষয় হিসাবে 41 শব্দ সহযোগে পরবর্তী বাক্যে প্রকাশ করা হয়। এইরূপ ব্যতিক্রম প্রকাশের 
একটি বৈশিষ্ট্য থাকে । উহা এই যে, যেহেতু (51 -কিত্তু)' শব্দের পর উল্লেখিত বস্তু বা বিষয়টি উহার পূর্বে 
উল্লেখিত বস্তু বা বিষয়ের সমশ্রেণীভুক্ত বস্তু বা বিষয় হইতে পারে না, তাই ব্যতিক্রম প্রকাশ ব্যতিরেকেই 
উভয় শ্রেণীর বস্তু বা বিষয়ের প্রতি প্রযোজ্য বক্তব্যও পৃথক এবং স্বতন্ত্র থাকে । তথাপি পূর্ব বাক্য দৃঢ়তর 
করিবার উদ্দেশ্যেই বাক্যে এইরূপ ব্যতিক্রম প্রকাশ ঘটিয়া থাকে । পূর্বোক্ত আয়াতদ্বয়ের ব্যাখ্যা বুঝিবার 
জন্যেও আরবী বাগধারা সম্পর্কিত উপরোক্ত সূক্ষ্ম কথাটি মনে রাখিতে হইবে । . 
প্রসিদ্ধ আরবী ব্যাকরণ শান্ত্রবিদ ফররা বলেন- উপরোক্ত আয়াতদ্বয় ও অনুরূপ আয়াতে ‘কিন্তু’ সহযোগে 
‘সৃষ্ট' বাক্যদ্ারা প্রকৃতপক্ষে কোনরূপ ব্যতিক্রমই প্রকাশ করা হয় নাই; বরং উহা শুধু বরকত হিসাবে 
উল্লেখিত হইয়াছে। ফররার মতে বস্তুত আল্লাহ্‌ তা'আলা নবী করীম (সা)-কে কুরআন মজীদের কোন 
আয়াত আদৌ ভুলাইয়া দেন নাই। 
একদল ফকীহ ও মুহান্কিক বলেন- 'তুমি ভুলিয়া যাইবে না’ এই কথার তাৎপর্য এই যে, 'তুমি উহার আমল 
ভুলিয়া যাইবে না।' আর আলোচ্য হাদীসে যে বিস্ৃতির কথা উল্লেখিত হইয়াছে, উহা ছিল ইতিপূর্বে প্রচারিত 
বিষয়ের বিস্মৃতি ৷ 
এই টীকাকার বলিতেছে, আলোচ্য হাদীসে যে বিস্বৃতির কথা উল্লেখিত হইয়াছে, উহা ছিল সাময়িক 
বিস্তৃতি । উক্ত সাময়িক বিস্মৃতির পর নবী করীম (সা) বিস্ৃত আয়াতগুলিসহ সম্পূর্ণ সূরা তিলাওয়াত. করিতে 
পারিতেন। 
অথবা বলা যায়, আলোচ্য হাদীসসমূহ গ্রহণযোগ্য নহে; বরং উহা প্রত্যাখ্যাতও বটে ৷ ইমাম বুখারীর নিকট 
যদিও উহার সনদ সহীহ, তথাপি বলা যায়, ইমাম বুখারী (র) সহ সকল হাদীস শান্ত্রবিদই রাবীদের সম্বন্ধে 
তাহাদের নিকট পরিজ্ঞাত বাহ্য তথ্যাদির ভিত্তিতে রাবীদিগকে সত্যবাদী বা মিথ্যাবাদী, স্মৃতিধর বা 
বিস্থৃতিপরায়ণ মনে করেন। স্বীকার করি, তাহাদের এইরূপ মনে করা সাধারণত সঠিক ও নির্ভুল ধরিয়া 
লওয়া যায়। তবে যে ক্ষেত্রে রাবীদের বর্ণনা কুরআন মজীদের বর্ণনার বিরোধী হয়, সে ক্ষেত্রে রাবীদের বর্ণনা 
গ্রহণযোগ্য নহে, গ্রহণযোগ্য হইতে পারে না। উল্লেখ্য যে, আলোচ্য হাদীসগুলি শুধু ইমাম বুখারীই বর্ণনা : 
করিয়াছেন। আরও উল্লেখ্য যে, হাদীস দ্বারাই প্রমাণিত হয়, কুরআন মজীদ ভুলিয়া যাওয়া কবীরা গুনাহ । 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ১২৯ 


করা হইয়াছে । উক্ত হাদীস এবং উহার পরবর্তী হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, কুরআন মজীদকে 
স্মৃতিতে ধরিয়া রাখিবার জন্যে কেহ যথোপযুক্ত চেষ্টা ও সাধনা করিবার পরও যদি সে উহা 
ভুলিয়া যায়, তবে তজ্জন্য সে দায়ী বা গুনাহগার হইবে না। 

হযরত ইবৃন মাসউদ (রো) কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদীসে কুরআন মজীদের তিলাওয়াত 
ভুলিয়া যাইবার কথা প্রকাশ করিবার সঠিক ভাষা ও আদব শিক্ষা দেওয়া হইয়াছে । কেহ 
কুরআন মজীদের কোন আয়াত বা সূরার তিলাওয়াত ভুলিয়া গেলে সে যেন না বলে- “আমি 
অমুক আয়াত বা সূরা ভুলিয়া গিয়াছি।' বরং সে যেন বলে- “আমাকে ভুলাইয়া দেওয়া 
হইয়াছে।' কারণ, ১....১1| (ভুলিয়া যাওয়া) প্রকৃতপক্ষে বান্দার ক্রিয়া নহে। তবে ভুলিয়া 
যাইবার কারণ বান্দাই ঘটাইয়া থাকে । ভুলিয়া যাইবার কারণ হইতেছে- অবহেলা, যথাযথ 
গুরুত্ব না দেওয়া ও পুনঃপুনঃ তিলাওয়াত না করা। 

আরেকটি বিষয় লক্ষণীয় । উহা এই যে, কুরআন মজীদের তিলাওয়াত ভুলিয়া যাইবার 
কথা প্রকাশ করিবার জন্যে ‘আল্লাহ্‌ আমাকে তুলাইয়া দিয়াছেন’ বলা সমীচীন নহে; বরং 
“আমাকে ভুলাইয়া দেওয়া হইয়াছে’ বলা সমীচীন । 

অবশ্য বান্দাকেও কখন কখন ভুলিয়া যাওয়া ক্রিয়ার কর্তা বানানো হইয়া থাকে । তবে উহা 
আলংকারিক প্রয়োগ বৈ কিছু নহে। প্রকৃতপক্ষে “তুলিয়া যাওয়া’ ক্রিয়ার কর্তা বান্দা নহে। 
নিম্নোক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা বান্দাকে ভুলিয়া যাওয়া ক্রিয়ার কর্তা বানাইয়াছেন ঃ 


৩১১ 191 ৬০) 4 (আর তুমি যখন ভুলিয়া যাও, তখন স্বীয় প্রভুকে স্মরণ কর।) 


ভুলিয়া যাওয়ার কারণ হইতেছে- অবহেলা, ওঁদাসীন্য ইত্যাদি। উহা একটি গুনাহ্‌ বটে । 
আর উক্ত কারণের সংঘটক বা কর্তা হইতেছে বান্দা। আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা 
‘ভুলিয়া যাওয়া” ক্রিয়ার কর্তা বাহ্যত বান্দাকে বানাইলেও তিনি প্রকৃতপক্ষে বান্দার অবহেলা 
ইত্যাদি অপরাধকে উহার কর্তা বলিয়া বুঝাইয়াছেন।১ আয়াতের তাৎপর্য এই যে, স্বীয় 
অবহেলারূপ অপরাধের কারণে তুমি যখন ভুলিয়া যাও, তখন স্বীয় প্রভুকে স্মরণ কর। প্রভুর 
স্মরণে অপরাধ মাফ হইয়া যাইবে । কারণ নেক কাজে গুনাহ্‌ মাফ হইয়া যায়। অপরাধ মাফ 
হইয়া যাইবার পর বিস্মৃত বিষয় পুনরায় স্মরণে আসিবে । আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 


১. ইমাম ইবৃন কাছীর (র) আলোচ্য হাদীসের যে ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন, এবং প্রসঙ্গত বান্দাকে ভুলিয়া যাওয়া 
ক্রিয়ার কর্তা বানাইবার বৈধতা-অবৈধতা সম্বন্ধে যাহা বলিয়াছেন, তাহাকে সম্পূর্ণ নির্ভুল ও অস্রান্ত বলিয়া 
মানিয়া লওয়া সুকঠিন। অধিকাংশ ক্ষেত্রে মানুষ স্বীয় অবহেলা ও গাফলতির দরুণ কুরআন মজীদের 
তিলাওয়াত ভুলিয়া যায়। এইরূপ ভুলিয়া যাওয়ার জন্যে আল্লাহ্‌ বা অন্য কেহ দায়ী নহে; উহার জন্যে-বরং 
সে নিজেই দায়ী ও গুনাহগার । এইরূপ ব্যক্তি আর যাহাই হউক, অবুঝ শিশুর ন্যায়. নিরপরাধ নহে। তাই 
আমি যদি বলি, ‘আমি ভুলিয়া গিয়াছি' ও ভুলিয়া যাইবার জন্যে আমি দায়ী বা গুনাহগার নহি' তবে সে 
আরেকটি অপরাধে অপরাধী হইবে। অবশ্য এইরূপ ক্ষেত্রে যদি সে অপরাধী মনে লজ্জিত: হইয়া বলে, 
‘আমিই ভুলিয়া গিয়াছি' তবে উহা অন্যায় হইবে না,- হইতে পারে না। কিন্তু অপরাধী মনে নিজের 
অপরাধকে লজ্জা ও বিনয়ের সহিত প্রকাশ করিবার অধিকতর সঙ্গত ও উপযোগী ভাষা হইতেছে এই ঃ 
'আমি অবহেলাভরে আমাকে ভুলাইয়া দিয়াছি।' তাই আলোচ্য হাদীসে নবী করীম (সা) বলিয়াছেন- 
কাহারও পক্ষে ‘আমি ভুলিয়া গিয়াছি' বলা বড়ই বেমানান; বরং (আমি ভুলাইয়া দিয়াছি বলাই মানানসই)। 
কারণ, সে নিজেই তো নিজকে ভুলাইয়া দিয়াছে। ইহাই উক্ত হাদীসের সঠিক ও প্রকৃত তাৎপর্য। 
অতপর বলা যায়, বান্দা কখনও ০/...১ || (ভুলিয়া যাওয়া) ক্রিয়ার প্রকৃত কর্তাও হইতে পারে। কারণ, সে 
নিজের অবহেলায় অথবা অনিচ্ছায় যে কোন কারণেই ভুলিয়া যাইতে পারে, ভুলিয়া যায়ও। কুরআন মজীদে 
একাধিক স্থানে আল্লাহ্‌ তাআলা বান্দাকে ১-...।। ক্রিয়ার কর্তা বানাইয়াছেন। 


কাছীর (১ম খণ্ড)__১৭ 


Wwww.quraneralo.com 


Contents 


১৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


কুরআনের সূরার নামকরণ 

হযরত আবূ মাসউদ উতবা ইব্‌ন আমর আনসারী বদরী (রা) হইতে ধারাবাহিকভাবে 
হাফস ইব্‌ন গিয়াছ ও ইমাম বুখারী বর্ণনা করেন £ নবী করীম (সা) বলিয়াছেন- 'যে ব্যক্তি 
রাত্রিতে সূরা বাকারার শেষ দুইটি আয়াত তিলাওয়াত করে, তাহার জন্যে উহা যথেষ্ট ।' 

সিহাহ সিত্তার সকল সংকলকই উক্ত হাদীস উপরোক্ত রাবী আবদুর রহমান ইব্‌ন ইয়াধীদ 
হইতে উপরোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 
ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাঈ এবং ইমাম ইব্‌ন মাজাহ (র) উহা আবার 
উপরোক্ত রাবী আলকামা হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন 
সনদাংশে বর্ণনা করিয়াছেন। 

উমর (রা) হইতে ধারাবাহিকভাবে মুসাওয়ার আবদুর রহমান ইব্‌ন আবদুল কারী, উরওয়া 
ও যুহরী প্রমুখ রাবীর সনদে ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন যে, উমর (রা) বলেন- 
‘একদা আমি হিশাম ইবৃন হাকীম ইব্‌ন হিযামকে সূরা ফুরকান তিলাওয়াত করিতে শুনিলাম। 
অতঃপর তিনি তাহার বর্ণিত দীর্ঘ হাদীসটির অবশিষ্ট অংশ বর্ণনা করিয়াছেন। ইতিপূর্বে উহা 
বর্ণিত হইয়াছে এবং ভবিষ্যতেও উহা বর্ণিত হইবে । 

হযরত আয়েশা (রা) হইতে ধারাবহিকভাবে উরওয়াহ ও হিশাম ইব্‌ন উরওয়াহ প্রমুখ 
রাবীর সনদে ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন £ একদা নবী করীম (সা) একটি লোককে 
রাত্রিতে মসজিদে কুরআন মজীদ তিলাওয়াত করিতে শুনিয়া বলিলেন- “আল্লাহ্‌ তাহাকে 
অনুগ্রহ করুন। সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করাইয়া দিয়াছে । আমি সেইগুলি অমুক 
সূরা হইতে বিস্মৃত হইয়াছিলাম ৷' 

এইরূপে বুখারী শরীফ ও মুসলিম শরীফে হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে 
বর্ণিত রহিয়াছে যে, তিনি (হজ্জের সময়ে) উপত্যকা ভূমিতে দীড়াইয়া কংকর নিক্ষেপ করিবার 
কালে বলিতেন, এই স্থানে সূরা বাকারা নাযিল হইয়াছিল। 

(চলমান) আল্লাহ্‌ তা'আলা মানুষকে শিক্ষা দিতে গিয়া বলেন ঃ 

CALS 310০১ 31085935805 (প্রভু হে। যদি ভুলিয়া যাই অথবা ভুল করি, তবে তুমি 

আমাদিগকে পাকড়াও করিও না।) 

আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আ) ও তাহার শিষ্যের সফরের ঘটনার বর্ণনা প্রসঙ্গে বলেন ঃ 

৮:৯৯ ০১১ ০2855 ৮৮ ৮৫৩ ৮৭১ (তাহারা দুইজনে দুই সমুদ্রের সঙ্গমন্থলে দ্ৌছিবার পর 

নিজেদের মৎস্যকে ভুলিয়া গেল 1) 

তেমনি আল্লাহ্‌ তা“আলা অন্যত্র বলেন £ 

০১০51 42) 989১ (আর যখন তুমি ভুলিয়া যাও, তখন স্বীয় প্রতিপালক প্রভুকে স্মরণ কর।) 

এইস্থলে উহা অনুধাবনযোগ্য যে, সানি নিজেই রিনা বার? ভুলের কারণ যাহাই হউক নাকের উর 

মানুষের হৃদয় হইতে আল্লাহ্‌ যে কুরআন মজীদ ভূলাইয়া দেয়। ইমাম ইবৃন কাছীর (র) শেষোক্ত আয়াতের 

ব্যাখ্যায় যাহা বলিয়াছেন, তাহাতে আয়াতটির অর্থ এই দাড়ায় 8 আর তোমার অবহেলা যখন তোমাকে 

ভুলাইয়া দেয়, তখন তুমি স্বীয় প্রতিপালক প্রভুকে স্মরণ কর। এইরূপ অর্থ যে আয়াতের একটি কষ্টসাধ্য 

অর্থ, তাহা সহজেই বোধগম্য। উপরোল্লেখিত অপর দুইটি আয়াতের অর্থ বর্ণনা সম্বন্ধেও অনুরূপ কথা বলা 

চলে। 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায়  ফাযায়েলুল কুরআন ১৩১ 


পূর্বসূরী কোন কোন ফকীহ্‌ অবশ্য বলিয়াছেন যে, কোন সূরাকে নির্দিষ্ট কোন নামে 
অভিহিত করা মাকরূহ । বরং কোন সূরাকে বুঝাইতে হইলে বলিতে হইবে- “যে সূরায় অমুক 
অমুক আয়াত রহিয়াছে, সেই সুরা । তাহাদের অভিমতের সমর্থনে তাহারা ইতিপূর্বে বর্ণিত 
নিম্নোক্ত হাদীস উল্লেখ করিয়াছেন ঃ 

‘হযরত উসমান রো) হইতে ধারাবাহিকভাবে হযরত ইব্‌ন আব্বাস (রা) ও ইয়াধীদ 
ফারসী প্রমুখ রাবীর মাধ্যমে বর্ণিত হইয়াছে যে, হযরত উসমান (রা) বলেন- কুরআন 
মজীদের কোন আয়াত নাযিল হইলে নবী করীম (সা) বলিতেন- ‘যে সূরায় অমুক অমুক 

ইহাতে অবশ্য সন্দেহ নাই যে, উপরোক্ত পথই অধিকতর শ্রেয়। তবে পূর্ববর্ণিত 
হাদীসসমূহ দ্বারা প্রমাণিত হয় যে, সূরাসমূহকে বিশেষ বিশেষ নামে অভিহিত করা বৈধ ও 
অনুমোদিত । আর এই ব্যবস্থাই বর্তমান যামানায় সাধারণ ও ব্যাপক ব্যরস্থা হিসাবে গৃহীত 
হইয়াছে । কুরআন মজীদের সূরাসমূহ বিভিন্ন নামে আখ্যায়িত হইয়া থাকে । 


আল্লহ্‌ তা'আলা বলেন ঃ 

১2১5 1১801 4355 আর তুমি কুরআন মজীদ মন্থরগতিতে তিলাওয়াত কর ৷) 
আল্লাহ্‌ তা'আলা আরো বলেন ৪ 

৬৫০ ৪1০ lint ০৫5 সিএ ২28০৪ 15 আর আমি এইরূপে কুরআন নাযিল 
করিয়াছি যেন তুমি উহা থামিয়া ধীরে-সুস্থে তিলাওয়াত করিয়া লোকদিগকে শুনাইতে পার ৷) 
হযরত ইবৃন আববাস (রা) বলেন 8 ১.৪ অর্থাৎ “আমি উহার বিষয়বস্তুসমূহ বিশদরূপে 
বর্ণনা করিয়াছি।' তাই কুরআন মজীদ ছন্দোবদ্ধ বাক্যের ন্যায় আবৃত্তি করা দুষণীয় নহে। 
আবু ওয়ায়েল হইতে ধারাবাহিকভাবে ওয়াসিল, মাহদী ইব্‌ন মায়মূন, আবূ নু'মান ও 
ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন যে, আবূ ওয়ায়েল বলেন- একদা আমরা সকাল বেলায় হযরত 
আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট গমন করিলাম । জনৈক ব্যক্তি বলিল, গত রাত্রিতে 
আমি মুফাস্সাল সূরা তিলাওয়াত করিয়াছি। হযরত আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা) বলিলেন- 
তোমার তিলাওয়াত আমি শুনিয়াছি। তুমি কুরআন মজীদকে ছন্দোবদ্ধ বাক্যের ন্যায় আবৃত্তি 
করিবে। পরস্পর পাশাপাশি সন্নিহিত যে সকল সূরা নবী করীম (সা) তিলাওয়াত করিতেন, 
উহা আমি নিশ্চয় স্মরণে রাখিয়াছি। সেইগুলি হইতেছে আঠারটি মুফাস্সাল সূরা এবং ‘হা 
ঘাস লরি রোড রীতি লইতে 
ধারাবাহিকভাবে আবূ ওয়ায়েল, শাকীক ইবৃন সালামা, ওয়াসিল ইব্‌ন হাববান, আহদাব, মাহদী 
ইব্‌ন মায়মূন ও শায়বান ইবৃন ফাররূখের সনদে বর্ণনা করিয়াছেন। | 
১. উক্ত সূরা দুইটি হইতেছে সূরা ‘দুখান’ (১১০1) ও সূরা 'জাছিয়াহ' (২,541) । কথিত আছে, রি . 
হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর কুরআন মজীদে মুফাস্সাল অংশের সহিত মিলানো ছিল। র্‌ 


www.quraneralo.com 


Contents 


১৩২ তাফসীরে ইব্ন কাছীর 
ইব্‌ন লাহীআ, কুতায়বা ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন- একদা হযরত আয়েশা (রা)-কে 
জানানো হইল যে, কতেক লোক সম্পূর্ণ কুরআন মজীদ এক রাত্রিতে একবার বা দুইবার 
তিলাওয়াত করে। ইহাতে তিনি বলিলেন- ‘তাহারা পড়িলেও পড়ে নাই (অর্থাৎ তিলাওয়াত 
করে নাই)। আমি সারারাত নবী করীম (সা)-এর সহিত নামায আদায় করিতাম। তিনি 
(কখনও কখনও) সূরা বাকারা, সুরা আলে-ইমরান এবং সূরা নিসা তিলাওয়াত করিতেন। 
সতকঁকিরণমূলক যে কোন আয়াত তিলাওয়াত করিয়া তিনি অবশ্যই আল্লাহ্‌ তা'আলার নিকট 
দোয়া করিতেন এবং তাহার নিকট আশ্রয় প্রার্থনা করিতেন। পক্ষান্তরে সুসংবাদমূলক যে কোন 
আয়াত তিলাওয়াত করিয়া তিনি আল্লাহ্‌ তা'আলার নিকট দোয়া করিতেন এবং তাহার নৈকট্য 
কামনা করিতেন। 

হযরত ইব্ন আব্বাস (রো) হইতে ধারাবাহিরুভাবে সাঈদ ইবন ভুবায়র, মুসা ইব্‌ন আবূ 
আয়েশা, জারীর, কুতায়বা ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ ৩৯০০] 41504 4 ৩০৯০৪ 
«১ আয়াতের ব্যাখ্যা প্রদান করিতে গিয়া হযরত ইবৃন আববাস (রা) বলেন- ‘হযরত জিবরাঈল 
(আ) যখন ওহী লইয়া নবী করীম (সা)-এর নিকট আগমন করিতেন, নবী করীম (সা) তখন 
স্বীয় জিহবা ও ওষ্ঠদ্বয় নাড়াইয়া উহা তিলাওয়াত করিতেন। ইহাতে তিনি অত্যন্ত ক্লান্ত হইয়া 
পড়িতেন।” অতঃপর হাদীসের অবশিষ্ট অংশ উল্লেখিত হইয়াছে। শীঘ্রই উহা বর্ণিত হইবে । উক্ত 
হাদীস ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়েই বর্ণনা করিয়াছেন । 

উক্ত হাদীস এবং উহার পূর্বে বর্ণিত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, কুরআন মজীদ আস্তে- 
আস্তে তিলাওয়াত করা শরীআতের দৃষ্টিতে পছন্দনীয়। উহা অত্যন্ত দ্রুত তিলাওয়াত করা 
শরীআতের নিকট কাম্য ও অভিপ্রেত নহে । বরং শরীআত উহা ধীরগতিতে তিলাওয়াত করিতে 
এবং উহা সম্বন্ধে গভীরভাবে চিন্তা করিতে ও উহা হইতে উপদেশ গ্রহণ করিতে আদেশ 
করিয়াছেন। আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

cy 111 GE esl টি ০০৭ এ) 24০০ 55 (উহা 
হইতেছে এইরূপ বরকতময় কিতাব যাহা আমি এই উদ্দেশ্যে নাযিল করিয়াছি যে, তাহারা 
উহার আয়াত লইয়া গভীরভাবে চিন্তা করিবে, আর প্রজ্ঞার অধিকারী ব্যক্তিগণ উহা হইতে 
উপদেশ গ্রহণ করিবে ।) 

হযরত আবদুল্লাহ্‌ ইব্ন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে যর, আসিম,. সুফিয়ান, 
আবদুর রহমান ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- কুরআন 
তিলাওয়াতকারী ব্যক্তিকে কিয়ামতের দিন বলা হইবে, “তুমি তিলাওয়াত করিতে থাক আর 


উপরে -উঠিতে থাক। তুমি দুনিয়াতে যেরূপ ধীরগতিতে তিলাওয়াত করিতে, সেইরূপ _" 


ধীরগতিতে তিলাওয়াত করিও । তুমি যেই স্তরে পৌছিয়া সর্বশেষ আয়াত তিলাওয়াত করিবে, 
তাহাই হইবে তোমার বাসস্থান ।' 

ইবরাহীম হইতে ধারাবাহিকভাবে মুগীরা, জারীর ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন 
যে, রাবী ইবরাহীম বলেন- একদা আলকামা হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-কে 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ১৩৩ 


কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইলেন। তিনি উহা দ্রতগতিতে তিলাওয়াত 
করিয়াছিলেন । হযরত আবদুল্লাহ্‌ বলিলেন- “আমার মা-বাপ তোমার জন্যে কুরবান হউন! তুমি 
কুরআন মজীদ মন্থর গতিতে পড়িবে । কারণ, কুরআন মজীদ সৌন্দর্যময়, শ্রুতি মাধুর্যময় ও 
আকর্ষণীয় করিয়া নাযিল করা হইয়াছে ।” রাবী বলেন- “আলকামা ছিলেন আকর্ষণীয় সুমধুর 
০৮475 

উনি বাত মা 
বলিলাম- ‘আমি কুরআন মজীদ দ্রুতগতিতে তিলাওয়াত করিয়া থাকি । আমি তিন দিনে সমগ্র 
কুরআন মজীদ একবার তিলাওয়াত করিয়া থাকি।' ইহাতে হযরত ইবৃন আব্বাস (রা) 
বলিলেন- ‘তুমি যেরূপে তিলাওয়াত করিয়া থাক বলিয়া দাবী করিতেছ, সেইরূপে তিলাওয়াত 
করা অপেক্ষা ধীরগতিতে এক রাত্রিতে মাত্র সূরা বাকারা তিলাওয়াত করা এবং উহার 

আয়াতসমূহ সম্বন্ধে গভীরভাবে চিন্তা করা আমার নিকট নিশ্চয় অধিকতর প্রিয় ও পছন্দনীয় ।' 

"ইমাম আবূ উবায়দ আবার উহা হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবু 
হামযা, হাম্মাদ ইব্ন সালামা, শু“বা ও হাজ্জাজের সনদে বর্ণনা করিয়াছেন। অবশ্য উক্ত 
রিওয়ায়েতে “তুমি যেরূপে তিলাওয়াত করিয়া থাক বলিয়া দাবী করিতেছ, সেইরূপে 
তিলাওয়াত করা অপেক্ষা" এই কথাটির স্থলে “কুরআন মজীদ দ্রুত পড়িয়া যাওয়া অপেক্ষা" এই 
কথাটি উল্লেখিত হইয়াছে। 


কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে জারীর ইব্‌ন হাযিম ইযদী, মুসলিম ইব্‌ন ইবরাহীম ও . 
ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন যে, কাতাদাহ বলেন ঃ ‘একদা আমি হযরত আনাস ইব্‌ন 
মালিক (রা)-এর নিকট নবী করীম (সা)-এর কিরাআত সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলিলেন- 
নবী করীম (সা) ‘মদ’ (২11) -এর সহিত তিলাওয়াত করিতেন ।' “সুনান'-এর সংকলকগণও 
উপরোক্ত রাবী জারীর ইব্‌ন হাযিম হইতে অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন 
সনদাংশে উহা বর্ণনা করিয়াছেন। কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে হুমাম, আমর ইব্‌ন আসিম 
ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ একদা হযরত আনাস ইব্‌ন মালিক (রা)-এর নিকট 
জিজ্ঞাসা করা হইল- নবী করীম (সা)-এর কিরাআত কিরূপ ছিল? তিনি বলিলেন- “উহা ছিল 
মদ (২11) -এর সহিত সম্পন্ন কিরাআত ।' অতঃপর হযরত আনাস (রো) ৭111 ০) 
(-৯১। ০৯০। তিলাওয়াত করিলেন। উহাতে তিনি (11) শব্দের ‘লাম’ (০৯১11) 
শব্দের 'মীম' এবং (১৯১৭1) শব্দের “হা” টানিয়া পড়িলেন।' 

উক্ত রিওয়ায়েত হযরত আনাস (রা) হইতে উপরোক্ত মাধ্যমে শুধু ইমাম বুখারী বর্ণনা 
করিয়াছেন। ইমাম মুসলিম উহা উপরোক্ত মাধ্যমে বর্ণনা করেন নাই। ইমাম আবু উবায়দ প্রায় . 
অনুরূপ একটি রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন । হযরত উম্মে সালামা (রা) হইতে ধারাবাহিকভাবে 
ইয়ালা ইব্‌ন মুমলিক, ইব্‌ন আবু মুলায়কা, লায়ছ, ইব্‌ন সা'দ, আবদুল্লাহ্‌ ইব্‌ন মুবারক, 


Wwww.quraneralo.com 


Contents 


১৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


আহমদ ইব্‌ন উসমান ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন যে, হযরত উম্মে সালামা (রা) 
নবী করীম (সা)-এর কিরআতের পরিচয় এইরূপে দিয়াছেন ঃ ‘নবী করীম (সা) প্রতিটি অক্ষর 
পৃথকভাবে সুস্পষ্ট ও সুবোধ্য করিয়া সুন্দররূপে উচ্চারণ করিতেন। অর্থাৎ তিনি একটি অক্ষরের 
উচ্চারণকে আরেকটি অক্ষরের উচ্চারণের মধ্যে এরূপ প্রবিষ্ট করিয়া দিতেন না, যাহার কারণে 
অক্ষরের উচ্চারণ অস্পষ্ট ও অসম্পূর্ণ হইয়া যায়। ইমাম আহমদ উহা উপরোক্ত রাবী লায়ছ ইবৃন 
সা'দ হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনাদাংশে এবং লায়ছ ইব্‌ন সা'দ হইতে ইয়াহিয়া ইবৃন 
ইসহাকের ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ দাউদ উহা উপরোক্ত রাবী 
লায়ছ ইবৃন সা'দ হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং লায়ছ ইব্‌ন সাদ হইতে 
ইয়াধীদ ইব্‌ন খালিদ রামলীর অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী ও 
ইমাম নাসাঈ উহা উপরোক্ত রাবী লায়ছ ইব্‌ন সা'দ হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে 
এবং লায়ছ ইব্‌ন সা'দ হইতে কুতায়বার অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী 
উহাকে সহীহ ও গ্রহণযোগ্য হাদীস বলিয়া অভিহিত করিয়াছেন। . 

হযরত উম্মে সালামা (রা) হইতে ধারাবাহিকভাবে ইবৃন আবু মুলায়কা, ইব্‌ন জুরায়জ, 
ইয়াহিয়া ইব্‌ন সাঈদ উমুবী ও হযরত ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন যে, হযরত উম্মে 
সালামা (রো) বলেন £ নবী করীম (সো) স্বীয় কিরাআতে ওয়াক্ফ করিতেন। তিনি এ ৮ 
>| চয় 257 EEE ENT "৯৭1 পড়িয়া 
থামিতেন। অতঃপর ১৫৫1 ১৭ ১৮২ পড়িয়া থামিতেন। অতঃপর ০3411 (3112 
পড়িয়া থামিতেন।" ইমাম আবু দাউদ উহা উপরোক্ত রাবী ইব্‌ন জুরায়জ হইতে অভিন্ন উর্ধতন : 
সনদাংশে এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। উক্ত হাদীস সম্বন্ধে ইমাম 
তিরমিযী মন্তব্য করিয়াছেন- “উহা অন্য কোন সনদে বর্ণিত হয় নাই এবং উহার সনদও 
বিচ্ছিন্ন ।” অর্থাৎ সনদের মূল বর্ণনাকারী আবদুল্লাহ্‌ ইব্‌ন উবায়দুল্লাহ্‌ ইব্ন আবু মুলায়কা হযরত 
উম্মে সালামা (রা) হইতে কোন হাদীস শ্রবণ করিবার সুযোগ পান নাই। উক্ত রাবী উহা 
প্রকৃতপক্ষে ইয়া'লা ইব্‌ন মুম্লিকের নিকট হইতে বর্ণনা করিয়াছেন। ইতিপূর্বে উহা এরূপেই 
বর্ণিত হইয়াছে। আল্লাহ্‌ তা'আলা সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 


তিলাওয়াতে স্বর বিশেষের বারংবার নিঃস্বরণ 

হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মুগাফৃফাল (রো) হইতে ধারাবাহিকভাবে আবু ইয়াস, শু'বা, আদম 
ইব্‌ন আবূ ইয়াস ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মুগাফ্ফাল 
বলেন- “আমি নবী করীম (সো)-কে স্বীয় চলন্ত উষ্টরের পৃষ্ঠে আরূঢ় অবস্থায় সুরা ফাত্হ অথবা 
উহা অংশ বিশেষ মধুর ও বিনীত সুরে তিলাওয়াত করিতে শুনিয়াছি। তিলাওয়াতের মধ্যে তিনি 
কুরআন মজীদের শব্দের বহির্ভূত অতিরিক্ত স্বর একাধিকবার সংযোজন করিতেছিলেন।' উক্ত 
হাদীস 'বাহনারূঢ অবস্থায় কুরআন তিলাওয়াত' শীর্ষক পরিচ্ছেদে ইতিপূর্বে বর্ণিত হইয়াছে। 
সেখানে ইহাও উল্লেখ করা হইয়াছে যে, উক্ত হাদীস ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ই 
বর্ণনা করিয়াছেন । ইতিপূর্বে বর্ণিত সেই হাদীসে ইহাও উল্লেখিত রহিয়াছে বে, নবী করীম (সা) 
কর্তৃক সেইরূপে কুরআন মজীদ পঠিত হইবার ঘটনা মক্কা বিজয়ের দিন ঘটিয়াছিল। আলোচ্য 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ১৩৫ 


হাদীসে নবী করীম (সা)-এর তারজী'র (৫৯ ৯:11) কথা বর্ণিত হইয়াছে। উহার অর্থ 
হইতেছে কোন স্বরকে স্বরনালীতে ঘুরাইয়া ফিরাইয়া উচ্চারণ করা ।” 

বুখারী শরীফে বর্ণিত হইয়াছে £ নবী করীম (সা) পড়িতেছিলেন, 'আ-আ-আ।” উক্ত স্বরটি 
নবী করীম (সা)-এর কুরআন তিলাওয়াত করিবার কালে উটের গতির কারণে তাহার পবিত্র 
কণ্ঠে উৎপন্ন হইয়াছিল । উক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, যানবাহনে আরূড় অবস্থায় কুরআন 
মজীদ তিলাওয়াত করিতে গেলে যদি যানবাহনের গতির কারণে তিলাওয়াতকারীর কণ্ঠে এরূপ 
ধ্বনি বা স্বর উৎপন্ন হয়, তথাপি যানবাহনে আরূঢ অবস্থায় কুরআন মজীদ তিলাওয়াত করা 
জায়েয ও শরীআতসম্মত। এইরূপ অবস্থায় কুরআন তিলাওয়াতকারীর কণ্ঠে যেহেতু তাহার 
অনিচ্ছায় এইরূপ ধ্বনি বা স্বর উৎপন্ন হয়, তাই উহা আল্লাহ্‌ তাআলার নিকট ক্ষমার । 
উপরোক্ত ক্ষমার্হ বিষয়টি নিম্নোক্ত ক্ষমনীয় বিষয়টির সমান । যেমন কোন ব্যক্তির বাহনে আরূঢ় 
থাকা অবস্থায় উহা যেদিকেই চলমান থাকুক না কেন, সেই দিকেই মুখ করিয়া নামায আদায় 
করা তাহার জন্যে জায়েয ও অনুমোদিত । এইরূপ ব্যক্তি নামায বিলম্বিত করিলে পরবর্তী সময়ে 
উহা কিবলামুখী হইয়া আদায় করার সম্ভাবনা থাকা সত্বেও পশুপৃষ্ঠে যে কোন দিকে মুখ করিয়া 
নামায পড়িলে তা আদায় হইবে । আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। : | 


সুমধুর আওয়াজে কুরআন তিলাওয়াত 


হযরত আবু মূসা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু বুরদা, ইয়াধীদ ইবৃন আবদুল্লাহ্‌ ইব্‌ন 
আবু বুরদা, ইয়াহিয়া হাম্মানী, মুহাম্মদ ইব্‌ন খাল্ফ, আবূ বকর ও ইমাম বুখারী (র) বর্ণনা 
করিয়াছেন যে, হযরত আবু মূসা (রা) বলেন £ 

একদা নবী করীম (সা) আমাকে বলিলেন- হে জবি সুন তুমি নিকাহ ভাঁৱাহি 
তা'আলার নিকট হইতে দাউদ (আ)-এর বংশধরদের একটি বাশী লাভ করিয়াছ।' (উহা দ্বারা 
নবী করীম (সা) হযরত আবৃ মূসা (রা)-এর সুমধুর কণ্ঠস্বরের প্রতি ইঙ্গিত প্রদান করিয়াছেন ।) 
রহমান ৷ ইমাম তিরমিযী উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী আবূ ইয়াহিয়া হাম্মানী হইতে 
‘উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং আবু ইয়াহিয়া হাম্মানীর আরেক নাম আবদুল হামীদ 
ইবৃন আবদুর রহমান । ইমাম তিরমিযী উপরোক্ত হাদীস উপরোক্ত রাবী আবু ইয়াহিয়া হাম্মানী 
হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং আবু ইয়াহিয়া হাম্মানী হইতে মুসা ইব্‌ন 
আবদুর রহমান কিন্দীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। তিনি উহাকে সহীহ ও 
গ্রহণযোগ্য হাদীস নামে অভিহিত করিয়াছেন। ইমাম মুসলিম উহা উপরোক্ত রাবী আবু বুরদা 
হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং আবু বুরদা হইতে তাল্হা ইব্‌ন ইয়াহিয়া ইব্ন 
তাল্হা প্রমুখ রাবীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। উক্ত রিওয়ায়েতে একটি 
ঘটনা উল্লেখিত রহিয়াছে। ইতিপূর্বে ‘সূরের সহিত কুরআন তিলাওয়াত’ পরিচ্ছেদে সুমধুর কণ্ঠে 
কুরআন মজীদ তিলাওয়াত করিবার সহিত সম্পর্কিত বিষয় বিশদরূপে আলোচিত হইয়াছে। 
' এখানে উহার পুনরালোচনা নিশ্রুয়োজন। আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 


E) 


www.quraneralo.com 


Contents 


তাফসীরে ইব্ন কাছীর 


১৩৬ 


অপরের মুখে তিলাওয়াত শ্রবণ 


হযরত আবদুল্লাহ্‌ (রা) হইতে ধারাবাহিকভাবে উবায়দা, ইবরাহীম, আ“মাশ, হাফস ইব্‌ন 
গিয়াছ, উমর ইব্‌ন হাফস ইবন গিয়া ও ইমাম বুখারী ঘর্ণন। করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ্‌ 
(রা) বলেন ঃ 

একদা নবী করীম (সা) আমাকে বলিলেন- ‘আমাকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া 
শুনাও।' আমি আরয করিলাম- যাহা আপনার উপর নাযিল হইয়াছে, তাহা আপনাকে 
তিলাওয়াত করিয়া শুনাইব? নবী করীম (সা) বলিলেন- 'অপরের মুখে উহা শুনিতে আমার 
নিকট ভাল লাগে ৷' 

ইমাম ইব্‌ন মাজাহ ভিন্ন সিহাহ সিত্তার সকল সংকলকই উক্ত হাদীস উপরোক্ত রাবী 
আসমাশ হইতে উক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 
উক্ত হাদীস হযরত আবদুল্লাহ্‌ (ইব্‌ন মাসউদ) (রা) হইতে বহুসংখ্যক মাধ্যমে বর্ণিত হইয়াছে। 
উহার আলোচনা দীর্ঘ । 
| ইতিপূর্বে ইমাম মুসলিম কর্তৃক হযরত আবু মুসা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু বুরদা, 
তাল্হা ইব্‌ন ইয়াহিয়া, ইব্‌ন তাল্হা প্রমুখ রাবীর সনদে বর্ণিত হাদীসে উল্লেখিত হইয়াছে যে, 
একদা নবী করীম (সা) হযরত আবূ মূসা (রা)-কে বলিলেন- ‘ওহে আবু মুসা! গত রাত্রিতে 
আমি যে মনোযোগ সহকারে তোমার কিরাআত শুনিয়াছি, তাহা যদি তুমি দেখিতে! হযরত 
আবু মূসা (রা) বলিলেন- ‘আল্লাহ্‌র কসম! যদি আমি জানিতে পারিতাম যে, আপনি আমার 
কিরাআত মনোযোগ সহকারে শ্রবণ করিতেছেন, তবে আমি উহা আপনার জন্যে যথাসম্ভব 
অধিক মধুর ও আকর্ষণীয় বানাইতাম।' আবূ সালামা হইতে যুহরী বর্ণনা করিয়াছেন ঃ হযরত 
উমর (রা) হযরত আবূ মুসা (রা)-কে দেখিলে বলিতেন- ‘হে আবূ মূসা! আমাদিগকে 
আমাদের প্রতিপালক প্রভুকে স্মরণ করাইয়া দিন।' ইহাতে হযরত আবূ মূসা (রা) তাহাকে 
কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইতেন। আবূ উসমান নাহদী বলেন- হযরত আবু মূসা 
(রা) নামাযে আমাদের ইমামতী করিতেন । যদি আমি বলি যে, আমি কোনদিন তাহার কণ্ঠস্বর 
অপেক্ষা অধিকতর মধুর কোন সেতার বা সারিন্দা অথবা অন্য কোন বাদ্যযন্ত্রের সুর শ্রবণ করি 
নাই (তাহা সত্যের অপলাপ হইবে না৷) 


তিলাওয়াতকারীকে থামিতে বলা 

হযরত আবদুল্লাহ্‌ রো) হইতে ধারাবাহিকভাবে উবায়দা, ইবরাহীম, আ'“মাশ, সুফিয়ান, 
মুহাম্মদ ইব্‌ন ইউসুফ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ্‌ (ইব্‌ন মাসউদ 
রা) বলেন £ একদা নবী করীম (সা) আমাকে বলিলেন- ‘আমাকে কুরআন মজীদ তিলাওয়াত 
করিয়া শুনাও।” আমি আরয করিলাম_ আপনার উপর যাহা নাযিল হইয়াছে তাহা আপনাকে 
তিলাওয়াত করিয়া শুনাইব? নবী করীম (সা) বলিলেন- হ্যা । তখন আমি তাহাকে সুরা নিসা 
হনাহিতে জামিলাম। সামি নিয়োজ আয়াতের তিলাওয়াত দেৰ করিলে নবী ররীম তো) 
বলিলেন- থামো- 

1১৫ 4814০ 2 CL shes Ll Yk Ln 019 আর যখন 
আমি প্রত্যেক উন্মতের মধ্য হইতে একজন করিয়া সাক্ষী উপস্থিত করিব এবং তোমাকে 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় £ ফাযায়েলুল কুরআন ১৩৭ 


তাহাদের বিষয়ে সাক্ষী হিসাবে পেশ করিব, তখন কি ভয়াবহ অবস্থা সৃষ্টি হইবে?) আমি নবী 
করীম (সা)-এর দিকে তাকাইয়া দেখি, তাহার চক্ষুদ্বয় হইতে দরদর করিয়া অশ্রু গড়াইয়া 
পড়িতেছে।' 

ইমাম ইব্‌ন মাজাহ ভিন্ন সিহাহ সিত্তার সকল সংকলকই উক্ত হাদীস উক্ত রাবী আ“মাশ, 
হইতে পূর্বোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। অন্য 
এক হাদীসে বর্ণিত হইয়াছে £ নবী করীম (সা) বলিয়াছেন- “যতক্ষণ তোমাদের মন কুরআন 
মজীদের তিলাওয়াত সাগ্রহে গ্রহণ করে, তোমরা উহা ততক্ষণ তিলাওয়াত করো । তোমাদের 
মন উহার তিলাওয়াত গ্রহণ করিতে অনিচ্ছুক হইয়া গেলে উহার তিলাওয়াত স্থগিত রাখ ৷” 


কতদিনে কুরআন খতম বিধেয় 
ইমাম বুখারী (র) ‘ফাযায়িলুল কুরআন’ অধ্যায়ে উপরোক্ত শিরোনামে একটি পরিচ্ছেদ 
রচনা করিয়াছেন। তিনি উক্ত শিরোনামের সহিত নিম্নোক্ত শিরোনাম যুক্ত করিয়াছেন ৪ 
2০ 75422511০15 (অতঃপর উহা হইতে যতটুকু পার তিলাওয়াত কর ৷) 


আয়াতের তাৎপর্য ৪ সুফিয়ান হইতে ধারাবাহিকভাবে আলী ইমাম বুখারী (র) বর্ণনা 
করিয়াছেন যে, সুফিয়ান বলেন ৪ | 

‘একদা ইব্‌ন শুবরুমা আমাকে বলিলেন- নামাযে কুরআন মজীদের কতটুকু তিলাওয়াত 
করা একটি লোকের জন্যে যথেষ্ট তদ্বিষয়ে আমি চিন্তা করিয়াছি । তিন আয়াত হইতে কম 
আয়াত বিশিষ্ট কোন সূরা আমি পাই নাই। আমি (সুফিয়ান) বলিলাম- নামাযে তিন আয়াতের 
কম তিলাওয়াত করা কাহারও জন্যে ঠিক নহে।' 

হযরত আবু মাসউদ বদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আলকামা (ইব্‌ন কয়স), আবদুর 
রহমান ইব্‌ন ইয়ামীদ, ইবরাহীম, মানসূর, সুফিয়ান, আলী ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ 
নবী করীম (সা) বলিয়াছেন- “যে ব্যক্তি রাত্রিতে সূরা বাকারার শেষ দুইটি আয়াত তিলাওয়াত 
করিবে, তাহার জন্যে উহা যথেষ্ট হইবে৷’ রাবী আবদুর রহমান ইব্‌ন ইয়াধীদ বলেন- একদা 
হযরত আবু মাসউদ (রা) বায়তুল্লাহ্‌ শরীফ তাওয়াফ করিতেছিলেন। সে সময়ে তিনি সরাসরি 
আমার নিকটও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । 

ইতিপূর্বে উল্লেখিত হইয়াছে যে, উক্ত হাদীস ইমাম বুখারী ও ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত 
হইয়াছে। সনদের অন্যতম রাবী আলী হইতেছেন আলী ইব্‌ন মাদীনী। তাহার উত্তাদ হইতেছেন 
সুফিয়ান ইব্‌ন উয়াইনা ৷ সুফিয়ান ইবৃন উয়াইনার আরেক নাম আবদুল্লাহ্‌! তিনি কৃফা নগরীর 
OR OAR ততম 
সুচিন্তিত অভিমত বটে । 

‘সুনান’ সংকলনে বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন- ্কাভিহা শরীফ এবং 
অন্য তিনটি আয়াত তিলাওয়াত করা ব্যতীত নামায হয় না। কিন্তু হযরত আবূ মাসউদ (রা) 
কর্তৃক বর্ণিত পূর্বোক্ত হাদীসই অধিকতর সহীহ ও বিখ্যাত। তবে বক্ষ্যমান পরিচ্ছেদের 
শিরোনামের সহিত উহার সম্পর্ক খুঁজিয়া পাওয়া যায় না। বরং উহার সহিত সুফিয়ান ইব্‌ন 
উয়াইনার অভিমতের সম্পর্ক সুস্পষ্ট ও সুপরিজ্ঞেয়। 
কাছীর (১ম খণ্ড)-_১৮ 


www.quraneralo.com 


Contents 


৬৩৮ তাফসীরে ইবৃন কাছীর 


হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন জাঁমর (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, মুগীরাহ, আবূ 
উয়াইনা, মূসা ইব্‌ন ইসমাঈল ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন 
আমর (রা) বলেন ঃ 
“আমার পিতা আমাকে সনম্তান্ত পরিবারের একটি মহিলার সহিত বিবাহ করাইয়া দিলেন। 
তিনি স্বীয় পুত্রবধূর খোঁজ-খবর লইতেন। তিনি তাহার নিকট আমার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ 
করিতেন। আমার স্ত্রী আমার সম্বন্ধে বলিত- লোকটি বড়ই ভালো; তবে কথা এই যে, সে 
তাহার নিকট আমার আগমনের পর হইতে এই পর্যন্ত কোন দিন না আমার শয্যাসঙ্গী হইয়াছে 
আর না আমার সহিত নির্জনে একটু সময় কাটাইল। আমার পিতা দীর্ঘদিন ধরিয়া পুত্রবধূর 
নিকট হইতে আমার বিরুদ্ধে উপরোক্তরূপ অনুযোগ শুনিবার পর একদা তৎসন্বন্ধে নবী করীম 
(সা)-কে অবহিত করিলেন।! নবী করীম (সা) বলিলেন- ‘তাহাকে লুইয়া আমার সহিত 
সাক্ষাৎ করিও ।' আমি নবী করীম (সা)-এর খেদমতে নীত হইলাম । তিনি আমার নিকট 
জিজ্ঞাসা করিলেন- ‘তুমি কিভাবে রোযা রাখিয়া থাকো?" আমি আরয করিলাম- আমি 
প্রতিদিন রোযা রাখি। নবী করীম (সা) বলিলেন- ‘তুমি কুরআন মজীদ কিভাবে খতম করিয়া 
থাকো?’ আমি আরয করিলাম- আমি প্রতি রাত্রিতে একবার সমগ্র কুরআন মজীদ খতম 
করিয়া থাকি। নবী করীম (সা) বলিলেন- ‘প্রতিমাসে তিন দিন করিয়া রোযা রাখিও এবং 
প্রতিমাসে একবার করিয়া কুরআন মজীদ খতম করিও ।' আমি বলিলাম- আমি উহা অপেক্ষা 
অধিকতর সংখ্যায় রোযা রাখিতে পারি এবং অধিকতর পরিমাণে কুরআন মজীদ তিলাওয়াত 
করিতে পারি। নবী করীম (সা) বলিলেন- “তুমি প্রতি মাসে দিনে তিনটি করিয়া রোযা 
রাখিও।' আমি আরয করিলাম- আমি উহা অপেক্ষা অধিকতর পরিমাণে ইবাদত করিতে 
পারি। নবী করীম (সা) বলিলেন- প্রতি তিন দিনের তৃতীয় দিনে রোযা রাখিও। আমি আরয 
করিলাম- আমি উহা অপেক্ষা অধিকতর ইবাদত করিতে পারি। নবী করীম (সা) বলিলেন- 
“রোযা রাখিও; তবে রোযা রাখিবার সর্বোত্তম পন্থা হইতেছে হযরত দাউদ (আ)-এর অনুসৃত 
রোযা রাখিবার পন্থা। উহা হইল একদিন পর একদিন রোযা রাখা । তাহা ছাড়া প্রতি সপ্তাহে 
একবার করিয়া কুরআন মজীদ খতম করিও ।" 

হযরত আবদুল্লাহ্‌ ইবূন আমর (রা) বলেন- ‘আহা! যদি আমি নবী করীম (সা) কর্তৃক 
সর্বপ্রথম প্রদত্ত অনমুতিকে বরণ করিয়া লইতাম, তবে কতো ভালো হইত! কারণ, আমি এখন 
বেলায় কুরআন মজীদের এক সপ্তমাংশ তিলাওয়াত করিয়া শুনাইতেন। প্রথম জীবনে রাত্রিতে 
কুরআন: মজীদ যতটুকু তিনি তিলাওয়াত করিতেন, বৃদ্ধাবস্থায় দিনের বেলায় ততটুকু 
তিলাওয়াত করিয়া শুনাইতেন, যাহাতে রাত্রিতে তিনি কম ক্লান্ত হন। আর যখন তিনি বেশী 
দুর্বল হইয়া পড়িতেন, তখন তিনি শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে হিসাব রাখিয়া কয়েক দিন লোযা 
রাখা বন্ধ করিতেন। অতঃপর শক্তি সঞ্চয় হইলে নির্ধারিত সংখ্যক দিনগুলিতে রোযা রাখিতেন, 
_ যাহাতে নবী করীম (সা) কর্তৃক প্রদত্ত আদেশ লঙ্ঘিত না হয়। , 

কেহ কেহ বলেন- প্রতি তিন দিনে একবার করিয়া সমগ্র কুরআন মজীদের তিলাওয়াত 
সম্পন্ন করা সমীচীন। কেহ কেহ বলেন- প্রতি পাচ দিনে একবার করিয়া কুরআন মজীদের 
_ তিলাওয়াত সম্পন্ন করা সমীচীন । তবে অধিকাংশ ফিকাহবিদ বলেন- প্রতি সাত দিনে একবার 
করিয়া কুরআন মজীদ খতম করা সমীচীন। 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ১৩৯ 


ইমাম বুখারী উপরোক্ত হাদীস 'সিয়াম অধ্যায়ে'ও বর্ণনা করিয়াছেন ইমাম নাসায়ী উহা 
উপরোক্ত রাবী মুগীরা (রা) হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং মুগীরা হইতে 
ধারাবাহিকভাবে শু'বা, গুনদুর ও বিনদারের ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 
আবার তিনি উহা উপরোক্ত রাবী মুজাহিদ হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং 
মুজাহিদ হইতে হিসীন প্রমুখ রাবীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 

আবু সালামা হইতে ধারাবাহিকভাবে হযরত আবূ হুরায়রা (রা)-এর মুক্তিপ্রাপ্ত গোলাম 
মুহাম্মদ ইব্‌ন আবদুর রহমান, ইয়াহিয়া ইবৃন আবু কাছীর প্রমুখ রাবীর সনদে ইমাম বুখারী, 
ইমাম মুসলিম ও ইমাম আবূ দাউদ বর্ণনা করিয়াছেন যে, রাবী মুহাম্মদ ইব্‌ন আবদুর রহমান 
বলেন- আমার মনে পড়ে আবূ সালামা আমার নিকট হযরত আবদুল্লাহ্‌ ইবন আমর (রা) 
হইতে নিম্নরূপ বর্ণনা প্রদান করেন ঃ 

“হযরত আবদুল্লাহ্‌ ইবন আমর (রা) বলেন যে, একদা নবী করীম (সা) আমাকে 
বলিলেন- তুমি প্রতি মাসে এরুবার করিয়া সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত সম্পন্ন করিও। 
আমি আরয করিলাম- আমি উহার অধিক তিলাওয়াতের জন্যে প্রয়োজনীয় শক্তির অধিকারী । 
নবী করীম (সা) বলিলেন- “তবে তুমি প্রতি সপ্তাহে একবার করিয়া কুরআন মজীদ খতম 
করিও । তদপেক্ষা অতিরিক্ত তিলাওয়াত করিও না।” 

উক্ত হাদীস দ্বারা বাহ্যত প্রমাণিত হয় যে, এক সপ্তাহের কম সময়ের মধ্যে কুরআন মজীদ 
খতম করা নিষিদ্ধ। ইমাম আবূ উবায়দ কর্তৃক বর্ণিত নিম্নোক্ত হাদীস দ্বারাও উহাই প্রমাণিত 
হয়। 

হয়রত কয়স ইব্‌ন সা'সাআ (রা) হইতে ধারাবাহিকভাবে ওয়াসে, হাব্বান ইবৃন ওয়াসে, 
বর্ণনা করিয়াছেন ঃ 

একদা হযরত কয়স (রা) নবী করীম (সা)-এর খেদমতে আরয করিলেন-.হে আল্লাহ্‌র 
রাসূল! আমি কতদিনে সমগ্র কুরআন মজীদ একবার খতম করিব? নবী করীম (সা) বলিলেন- 
‘প্রতি পনের দিনে একবার ৷’ হযরত কয়স (রা) আরয করিলেন- আমি উহা অপেক্ষা অধিক 
পরিমাণে তিলাওয়াত করিতে সমর্থ । নবী করীম (সা) বলিলেন- “তবে প্রতি সপ্তাহে একবার !' 

হযরত আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা)-এর পুত্র আবদুর রহমান হইতে ধারাবাহিকভাবে 
মুহাম্মদ ইব্‌ন যাকওয়ান, শু“বা, হাজ্জাজ ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন ৪ হযরত 
আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) রমযান মাস ভিন্ন অন্য সময়ে প্রতি সপ্তাহে একবার করিয়া 
কুরআন মজীদ খতম করিতেন। 

আবু মাহলাব হইতে ধারাবাহিকভাবে আবূ কুলাবাহ, আইয়ুব, শু“বা, হাজ্জাজ ও ইমাম আবু 
উবায়দ বর্ণনা করিয়াছেন £ হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) প্রতি আট দিনে একবার করিয়া এবং 
হযরত তামীম দারী (রা) প্রতি সাত দিনে একবার করিয়া কুরআন মজীদ খতম করিতেন ।' 

ইবরাহীম হইতে ধারাবাহিকভাবে আ'মাশ, হাশীম ও ইমাম আবূ উবায়দ বর্ণনা 
করিয়াছেন $ “হযরত আসওয়াদ প্রতি ছয় দিনে একবার করিয়া এবং হযরত আলকামা প্রতি 
পাচ দিনে একবার করিয়া কুরআন মজীদ খতম করিতেন 1” 


www.quraneralo.com 


Contents 


১৪০ তাফসীরে ইব্‌ন কাছীর 
প্রমাণিত হয় যে, উল্লেখিত রিওয়ায়েতে বর্ণিত সময় অপেক্ষা স্বল্পতর সময়েও সমগ্র কুরআন 
মজীদ খতম করা যায়। হযরত সা'দ ইব্ন মুনযির আনসারী (রা) হইতে ধারাবাহিকভাবে 
ওয়াসে', হাব্বান ইব্‌ন ওয়াসে', ইব্‌ন লাহীআ, হাসান ও ইমাম আহমদ স্বীয় মুসনাদ সংকলনে 
বর্ণনা করিয়াছেন £ 

একদা হযরত সা'দ ইবৃন মুনযির আনসারী (রা) নবী করীম (সা)-এর খেদমতে আর্য 
করিলেন- হে আল্লাহ্‌র রাসূল! আমি কি তিন দিনে একবার করিয়া সমগ্র কুরআন মজীদ 
তিলাওয়াত সম্পন্ন করিব? নবী করীম (সা) বলিলেন- ‘হ্যা ৷' রাবী বলেন যে, হযরত সা'দ 
(রা) আমৃত্যু উপরোক্ত নিয়মে কুরআন মজীদ তিলাওয়াত করিয়াছেন। উক্ত হাদীসের সনদ 
অত্যন্ত শক্তিশালী । উহার অন্যতম রাবী হাসান ইব্‌ন মূসা আশিয়াব একজন বিশ্বস্ত রাবী। 
তাঁহার মর্যাদা সর্বজন স্বীকৃত। সিহাহ সিস্তার সংকলকগণ তাহার মাধ্যমে হাদীস বর্ণনা 
করিয়াছেন।" অপর এক রাবী ইব্‌ন লাহীআর মধ্যে অবশ্য দুইটি ত্রুটি ছিল ঃ (১) তাদলীস 
(০1511) অর্থাৎ হাদীস বর্ণনায় বর্ণনকারীর স্বীয় উত্তাদের নাম উহ্য রাখা ও তদস্থলে 
উত্তাদের পূর্ববর্তী রাবীর নাম উল্লেখ করা এবং বর্ণনাকারী সরাসরি তাহার নিকট সংশ্লিষ্ট 
হাদীসটি শুনিয়াছেন বলিয়া ধারণা দেওয়া । (২) স্মৃতি শক্তির দুর্বলতা । তবে উপরোক্ত হাদীসের 
বর্ণনায় তিনি স্পষ্টভাবে উল্লেখ করিয়াছেন যে, তিনি হাববান ইব্‌ন ওয়াসে“র নিকট উহা শ্রবণ 
করিয়াছেন। ইব্‌ন লাহীআ মিশরের তৎকালীন একজন শীর্ষস্থানীয় আলিম ছিলেন। তাহার 
উস্তাদ হাব্বান এবং হাব্বানের পিতা ওয়াসে' ইব্‌ন হাব্বান উভয়েই নেককার মুসলমান ছিলেন। 
হযরত সা'দ ইব্‌ন মুনযির (রা) হইতে সিহাহ সিত্তার কোন সংকলক হাদীস বর্ণনা না করিলেও 
আলোচ্য হাদীসের সনদ সিহাহ সিস্তার অনেক সংকলকের নিজস্ব শর্তাবলীর নিরীখে টিকে। 
আলোচ্য হাদীসের সনদ তাহাদের নিকট প্রত্যাখ্যেয় নহে। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 

হযরত সা'দ ইব্‌ন মুনযির আনসারী (রা) হইতে ধারাবাহিকভাবে ওয়াসে' হাববান ইব্‌ন ' 
ওয়াসে', লাহীআ ইব্‌ন বুকায়র ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন 8 একদা হযরত সা'দ 
(রা) নবী করীম (সা)-এর খেদমতে আরয করিলেন- হে আল্লাহ্‌র রাসূল! আমি প্রতি তিন 
দিনে একবার করিয়া সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত সম্পন্ন করিব? নবী করীম (সা) 
বলিলেন- হ্যা, যদি তোমার শক্তিতে কুলায়।' রাবী বলেন- হযরত সা'দ (রা) আমরণ 
উপরোক্ত নিয়মে কুরআন মজীদ তিলাওয়াত করিয়াছেন। 

হযরত আবদুল্লাহ্‌ ইবন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়াধীদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবৃন 
খুমায়ের, কাতাদাহ, হুমাম, ইয়াধীদ ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন ঃ 

নবী করীম (সা) বলিয়াছেন ‘তিন দিনের কম সময়ের মধ্যে সমগ্র কুরআন মজীদ 
তিলাওয়াত সম্পন্ন করিলে তুমি কুরআন মজীদের মর্ম উপলব্ধি করিতে সমর্থ হইবে না” 
ইমাম আহমদ এবং অন্য চারিজন ‘সুনান’ সংকলকও উক্ত হাদীস উপরোক্ত রাবী কাতাদাহ 
হইতে উক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম 
তিরমিযী উহাকে সহীহ ও গ্রহণযোগ্য হাদীস বলিয়া আখ্যায়িত করিয়াছেন। 


www.quraneralo.com 


. Contents 
অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ১৪১ 


হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে আম্মারাহ বিনতে আবদুর রহমান, তাইয়েব 
ইব্‌ন সুলায়মান, ইউসুফ ইব্‌ন উরফ ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন 8 ‘নবী করীম 
(সা) তিন দিন অপেক্ষা অল্প সময়ে কুরআন মজীদ খতম করিতেন না ।' উক্ত হাদীস অন্য কোন 
মাধ্যমে বর্ণিত হয় নাই। উহার সনদ দুর্বল। কারণ ইমাম দারা কুতনী উহার অন্যতম রাবী 
তাইয়েব ইব্‌ন সুলায়মানকে দুর্বল রাবী বলিয়া আখ্যায়িত করিয়াছেন। তাহা ছাড়া সে 
মুহাদ্দিসগণের নিকট তেমন পরিচিতও নহে। আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 
*  পূৰ্বসূরী বহু ফকীহ তিন দিনের কম সময়ে কুরআন মজীদ খতম করা মাকরূহ বলিয়াছেন। 
ইমাম আবু উবায়দ, ইসহাক ইব্‌ন রাহবিয়াহ প্রমুখ পরবর্তী যুগের ফকীহগণও অনুরূপ অভিমত 
ব্যক্ত করিয়াছেন। 
আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ আবুল আলীয়া বলেন- ‘হযরত মু'আয ইব্‌ন জাবাল (রা) তিন 
দিন অপেক্ষা কম সময়ে কুরআন মজীদ খতম করা অপছন্দ করিতেন।' উক্ত রিওয়ায়েত সহীহ। 

হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবু উবায়দা, আলী ইবৃন 
বুযায়মাহ, সুফিয়ান, ইয়াধীদ ও ইমাম আবু উবায়দ বর্ণনা করিয়াছেন £ হযরত আবদুল্লাহ্‌ (রা) 
বলেন- “তিন দিনের কম সময়ে সমগ্র কুরআন মজীদ খতম করা গুনাহ্‌র কাজ।' হযরত 
আবদুল্লাহ্‌ (রা) হইতে ধারাবাহিকভাবে আবু উবায়দা, আলী ইবৃন বুযায়মাহ, শু*বা, হাজ্জাজ ও 
ইমাম আবূ উবায়দ উপরোক্তরূপ রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন। 

হরভজন ইউনি) হইতে ঘারাব হিতৰ উরি 
মুহাম্মদ ইব্‌ন যাকওয়ান, শু’বা, হাজ্জাজ ও ইমাম আবূ উবায়দ বর্ণনা করিয়াছেন £ “হযরত 
আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) রমযান মাসে প্রতি তিন.দিনে একবার করিয়া কুরআন মজীদ 
খতম করিতেন ।' উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ। 

উপরোক্ত রিওয়ায়েতসমূহ দ্বারা প্রমাণিত হয় যে, 'পূর্বসূরী ও উত্তরসূরী বিপুল সংখ্যক 
ফকীহ ও বিজ্ঞ ব্যক্তি তিন দিনের কম সময়ে কুরআন মজীদ খতম করা অপছন্দ করিতেন ।” . 
পক্ষান্তরে ইহাও উল্লেখ করা প্রয়োজন যে, পূর্ববর্তী বিপুল সংখ্যক ফকীহ ও বিজ্ঞ ব্যক্তি তিন 
দিন অপেক্ষা কম সময়ে সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত সম্পন্ন করিতে অনুমতি প্রদান 
করিয়াছেন। তাহাদের মধ্যে আমীরুল মু'মিনীন হযরত উসমান (রা)-এর নাম বিশেষভাবে 
উল্লেখযোগ্য । 

সায়েব ইব্‌ন ইয়ামীদ হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন খাসীফ, জুরায়জ, হাজ্জাজ ও ইমাম 
আবু উবায়দ বর্ণনা করিয়াছেন ৪ “সায়েব ইবৃন ইয়াধীদ বলেন- একদা জনৈক ব্যক্তি আবদুর 
রহমান ইব্‌ন উসমান তায়মীর নিকট হযরত তালহা ইব্‌ন উবায়দুল্লাহ্র নামায সমন্ধে প্রশ্ন 
করিলে তিনি লোকটিকে বলিলেন- তুমি চাহিলে আমি তোমাকে হযরত উসমান (রা)-এর 
নামায সম্বন্ধে তথ্য প্রদান করিতে পারি। লোকটি বলিল- তাহাই করুন। তিনি (আবদুর 
রহমান) বলিলেন- “একদা আমি সিদ্ধান্ত করিলাম, আজ সারা রাত জাগিয়া থাকিব । সিদ্ধান্ত 
অনুযায়ী রাত্রিতে নামাযে দীড়াইলাম । আমার পার্থেই একটি লোক স্বীয় মস্তক বস্ত্রাবৃত করিয়া 
নামায আদায় করিতেছিল। লোকটির কারণে আমার নামাযের স্থান সংকুচিত হইয়া গিয়াছিল। 


Wwww.quraneralo.com 


Contents 


১৪২ তাফসীরে ইব্‌ন কাছীর 
লক্ষ্য করিয়া দেখি- তিনি হযরত উসমান (রা)। আমি পিছনে সরিয়া গেলাম । তিনি নামায 
সিজদা করিতেন । এক সময়ে আমি বলিলাম- পূর্বদিকে ফজরের পূর্ববর্তী চিহ্ন পরিস্ফুট হইয়া 
উঠিয়াছে। ইহা শুনিয়া তিনি মাত্র এক রাকআত বেজোড় নামায আদায় করিলেন। তিনি উহা 
ব্যতীত অন্য কোন নামায আদায় করিলেন না৷’ উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ । 

ইব্‌ন সীরীন হইতে ধারাবাহিকভাবে মানসূর, হাশীম ও ইমাম আবু উবায়দ বর্ণনা 
করিয়াছেন যে, ইব্‌ন সীরীন বলেন £ বিদ্রোহীগণ হযরত উসমান (রা)-কে হত্যা করিবার 
উদ্দেশ্যে তাহার গৃহে প্রবেশ করিলে তাহার স্ত্রী নায়েলা বিনতে কুরাফসাহ কালবিয়া তাহাদিকে 
বলিয়াছিলেন- “তোমরা তাহাকে হত্যাই কর অথবা উহা হইতে বিরত থাক; (জানিয়া রাখ) 
তিনি সারারাত জাগিয়া নামায আদায় করেন এবং এক রাকআত নামাযে স্রমগ্র কুরআন মজীদ 
তিলাওয়াত করেন ।' উক্ত রিওয়ায়েতের সনদ গ্রহণযোগ্য ৷ ্ 
আবু উবায়দ বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন সীরীন বলেন £ “হযরত তামীম দারী রো) এক 
রাকআত নামাযে সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত করিতেন।' . 

সাঈদ ইব্‌ন জুবায়র হইতে ধারাবাহিকভাবে হাম্মাদ শুবা, হাজ্জাজ ও ইমাম আবূ উবায়দ 
বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইবৃন জুবায়র বলেন- “আমি বায়তুল্লাহ্‌ শরীফে দীড়াইয়া এক 
রাকআত নামাযে সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত করিয়াছি।” 

আলকামা হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম, মানসূর, জারীর ও ইমাম আবূ উবায়দ বর্ণনা 
করিয়াছেন- 'আলকামা এক রাত্রিতে সমগ্র কুরআন মজীদ তিলাওয়াত করিয়াছেন । তিনি 
সাতবার বায়তুন্রাহ শরীফ তাওয়াফ করিয়াছেন। অতঃপর মাকামে ইবরাহীমে আসিয়া নামায 
আদায় করিয়াছেন। উক্ত নামাযে কুরআন মজীদের শত আয়াত বিশিষ্ট দীর্ঘ সূরা সমষ্টি 
তিলাওয়াত করিয়াছেন। আবার সাতবার বায়তুন্লাহ শরীফ তাওয়াফ করিয়াছেন। অতঃপর 
সূরা সমষ্টি তিলাওয়াত করিয়াছেন। পুনরায় সাতবার বায়তুল্লাহ্‌ শরীফ তাওয়াফ করিয়াছেন। 
অতঃপর মাকামে ইব্রাহীমে আসিয়া তথায় নামায আদায় করিয়াছেন। উক্ত নামাযে কুরআন 
মজীদের অবশিষ্টাংশ তিলাওয়াত করিয়াছেন ।' উপরোক্ত সমুদয় রিওয়ায়েতের সনদই সহীহ। 

ইব্‌ন আবু দাউদ মুজাহিদ সম্পর্কে বর্ণনা করিয়াছেন যে, তিনি (মুজাহিদ) মাগরিব ও 
ইশার মধ্যবর্তী সময়ের মধ্যে কুরআন মজীদ খতম করিতেন । মানসূর হইতে ইব্‌ন আবূ দাউদ 
বর্ণনা করিয়াছেন £ আলী ইযদী রমযান মাসের প্রতি রাত্রিতে মাগরিব ও ইশার মধ্যবর্তী 
সময়ের মধ্যে কুরআন মজীদ খতম করিতেন। ইবরাহীম ইব্‌ন সা'দ বর্ণনা করিয়াছেন যে, 
মানসূর ইব্‌ন সা'দ বলেন- “আমার পিতা স্বীয় পৃষ্ঠ ও হাটুকে একত্রে বীধিয়া রাখিতেন। 
_ যতক্ষণ সমগ্র কুরআন মজীদের তিলাওয়াত খতম না করিতেন, ততক্ষণ বাধন খুলিতেন না। 

“আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি- 'মানসূর ইবৃন যাযান সম্বন্ধেও বর্ণিত রহিয়াছে, তিনি 
জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে একবার এবং মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে একবার 
কুরআন মজীদ খতম করিতেন। তবে তাহারা ইশার নামায বিলম্বে আদায় করিতেন। ইমাম 


Wwww.quraneralo.com 


Contents 
অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ১৪৩ 


শাফেঈ সম্বন্ধে বর্ণিত রহিয়াছে, তিনি রমযান মাসে প্রতি দিবা-রাত্রিতে দুইবার করিয়া এবং 
রমযান মাস ভিন্ন অন্য সময়ে প্রতি দিবা-রাত্রিতে একবার করিয়া কুরআন মজীদ খতম 
করিতেন।' 

এতদসম্পর্কিত সর্বাধিক বিস্ময়কর ঘটনা হইতেছে শায়খ আবূ আবদুর রহমান সালমী সূফী 
কর্তৃক বর্ণিত ঘটনা। তিনি বলেন- আমি শায়খ আবূ উসমান মাগরেবীর নিকট শুনিয়াছি যে, 
ইবৃন কাতিব দিনে চারিবার এবং রাত্রিতে চারিবার করিয়া কুরআন মজীদ খতম করিতেন ।'১ 

ইহা অতিশয় বিস্ময়কর ঘটনা বটে । উক্ত ঘটনা এবং উহার অনুরূপ অন্যান্য ঘট নাবলীর 
ব্যাখ্যা এই যে, এই সকল ব্যক্তির নিকট পূর্ব বর্ণিত হাদীস পৌছে নাই বলিয়া তাহারা এত 
দ্রুতগতিতে কুরআন মজীদ তিলাওয়াত করিতেন ও তদবস্থায়ই উহা সম্বন্ধে চিন্তা করিতে এবং 
উহার মর্ম উপলব্ধি করিতে পারিতেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

শায়খ আবু যাকারিয়া নববী স্বীয় 'বয়ান' গ্রন্থে উপরোক্ত বর্ণনাসমূহের কিয়দংশ উদ্ধৃত 
করিবার পর মন্তব্য করিয়াছেন ৪ একটি লোকের পক্ষে প্রতিদিন কুরআন মজীদের কতটুকু অংশ 
তিলাওয়াত করা সমীচীন এই বিষয়ে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন বিধান দেওয়াই যুক্তিসঙ্গত । 
যাহাকে আল্লাহ্‌ তা'আলা গভীর সুক্ষ জ্ঞান ও চিন্তা-ভাবনার অধিকারী করিয়াছেন, তাহার জন্যে 
ইহাই সমীচীন যে, তিনি গভীর সুক্ষ্ম জ্ঞান দ্বারা কুরআন মজীদের যতটুকু অংশের মর্ম ও 
তাৎপর্য সম্যকরূপে গ্রহণ করিতে পারেন, ততটুকু অংশই তিলাওয়াত করিবেন । যাহারা দীনী 
ইলম প্রচার অথবা অনুরূপ গুরুত্বপূর্ণ দীনী কার্যে রত রহিয়াছেন, তাহারা উক্ত কার্যে ব্যাঘাত 
সৃষ্টি না করিয়া যতটুকু অংশ তিলাওয়াত করা সম্ভবপর, ততটুকু অংশ তিলাওয়াত করিবেন। 
আর অন্যান্য মানুষ যতক্ষণ তিলাওয়াতে অনীহা ও অনিচ্ছা না আসে, ততক্ষণ তিলাওয়াত 
করিবে। | 
তিলাওয়াতকালে ক্রন্দন 

হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম ইব্‌ন উবায়দা, আ“মাশ প্রমুখ 
রাবীর সনদে ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ 

হযরত ইব্ন 'মাসউদ (রা) বলেন যে, একদা নবী করীম (সা) আমাকে বলিলেন- 
“আমাকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাও।' আমি আরয করিলাম- আপনার প্রতি 
কুরআন নাযিল হইয়াছে আর আমি আপনাকে উহা তিলাওয়াত করিয়া শুনাইব? নবী করীম 
(সা) বলিলেন- ‘অপরের মুখে কুরআন তিলাওয়াত শ্রবণ করা আমার নিকট ভাল লাগে ।' 


১. উক্ত খতমকরণের এইরূপ ব্যাখ্যা করা হইয়া থাকে যে, তাহারা পূর্ববর্তী রাত্রিতে ও দিনে কুরআন মজীদ 
তিলাওয়াত করিতে করিতে মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে উহার শেষাংশের তিলাওয়াত সম্পন্ন করিতেন। 
এইরূপে পূর্বে আরম্ভ করা তিলাওয়াত চলিতে চলিতে উক্ত সময়ে কুরআন মজীদের সর্বশেষ অংশের 
তিলাওয়াত সম্পন্ন হইত বলিয়া রিওয়ায়েতে উল্লেখিত হইয়াছে যে, তাহারা উক্ত সময়ে কুরআন মজীদ খতম 
করিতেন । একথা সুবিদিত যে, কুরআন মজীদের মর্ম উপলব্ধি করা ব্যতিরেকেই উহা দ্রুতগতিতে পড়িয়া 
গেলেও উক্ত সময়ের মধ্যে উহার এক চতুর্থাংশ অপেক্ষা অধিকতর অংশ তিলাওয়াত করা কাহারও পক্ষে 
সম্ভব নহে। অবশ্য রূহানী তিলাওয়াত অনেক দ্রুতগতিতে সম্পন্ন হইতে পারে । তাসাউফপন্থীগণ অনেক 
বিস্ময়কর কার্য সম্পাদন করিয়া থাকেন । আল্লামা শা'রানী কোন কোন উচ্চমার্গের সৃফীসাধক সম্বন্ধে বর্ণনা 
করিয়াছেন যে, তাহাদের কেহ কেহ লক্ষ লক্ষ বার এবং কেহ কেহ কোটি কোটি বার কুরআন মজীদ খতম 
করিয়াছেন। তাহাদের তিলাওয়াত যবানী তিলাওয়াত নহে; বরং রূহানী তিলাওয়াত ছিল। 


Wwww.quraneralo.com 


Contents 


১৪৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইহাতে আমি নবী করীম (সা)-কে সুরা নিসা তিলাওয়াত করিয়া শুনাইতে লাগিলাম। আমি 
নিম্নোক্ত আয়াতে পৌছিলে তিনি বলিলেন, থামো $ 

128৯, ৮39৯ ০1০ ০০০ 2 Tal J ০০০৮৯1814৫৯ (আর সেই 
সময়ে কিরূপ অবস্থা ঘটিবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য হইতে একজন করিয়া সাক্ষী 
উপস্থাপন করিব এবং তোমাকে তাহাদের সম্বন্ধে সাক্ষ্য প্রদানকারী হিসাবে পেশ করিব ।) এই 
সময়ে নবী করীম (সা)-এর চক্ষু হইতে অশ্রু পড়িতেছিল।' উক্ত হাদীস ইমাম বুখারী ও ইমাম 
মুসলিম উভয়ই বর্ণনা করিয়াছেন। ইতিপূর্বে উহা উল্লেখিত হইয়াছে। উহা ইন্শা আল্লাহ্‌ আবার 
উল্লেখিত হইবে। 


হযরত আলী (রা) হইতে ধারাবাহিকভাবে সুআয়দ ইব্‌ন আফলা, খায়সামা, আ“মাশ, 
সুফিয়ান, মুহাম্মদ ইব্‌ন কাছীর ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ঃ 

“হযরত আলী (রা) বলেন- আমি নবী করীম (সা)-কে এইরূপ বলিতে শুনিয়াছি যে, 
‘শেষ যামানায় এইরূপ একদল লোকের আবির্ভাব ঘটিবে যাহারা বয়সে অর্বাচীন এবং বুদ্ধিতে 
নির্বোধ হইবে । তাহাদের মুখের কথা হইবে বড়ই উত্তম ৷ যেরূপে তীর শিকার ভেদ করিয়া 
উহার বাহিরে চলিয়া যায়, তাহারা সেইরূপে ইসলাম ভেদ করিয়া চলিয়া যাইবে । তাহাদের 
ঈমান তাহাদের কণ্ঠদেশ অতিক্রম করিবে না (তাহাদের হৃদয়ে ঈমান প্রবেশ করিবে না)। 
তোমরা তাহাদিগকে যেখানেই পাইবে, সেখানেই হত্যা করিবে । কারণ, তাহাদিগকে যে ব্যক্তি 
হত্যা করিবে, কিয়ামতের দিনে সে পুরস্কার পাইবে ৷' 

ইমাম বুখারী উপরোক্ত হাদীস অন্যত্র দুইবার বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম, ইমাম 
আবূ দাউদ এবং ইমাম নাসায়ী উহা উপরোক্ত রাবী আ“মাশ হইতে উক্ত অভিন্ন উর্ধ্বতন 
সনদাংশে এবং আ'মাশের পর বিভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 

হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালামা ইব্‌ন আবদুর রহমান, 
ইউসুফ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ 

হযরত আবু সাঈদ খুদরী (রা) বলেন- আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি ৪ 
“তোমাদের মধ্যে এইরূপ একদল লোকের আবির্ভাব ঘটিবে যাহাদের নামাযের তুলনায় 
নিজেদের নামাযকে এবং যাহাদের রোযার তুলনায় নিজেদের রোযাকে তোমরা তুচ্ছ মনে 
করিবে । তাহারা কুরআন মজীদ তিলাওয়াত করিবে; কিন্তু উহা তাহাদের কণ্ঠদেশ অতিক্রম 
করিবে না। যেরূপে তীর শিকার ভেদ করিয়া উহার বাহিরে চলিয়া যায়; তাহারা সেইরূপে দীন 
হইতে বাহিরে চলিয়া যাইবে। শিকারী তীরের ফলকের প্রতি তাকাইয়া দেখে উহাতে কিছুই 
(রক্তের কোন চিহ্নই) নাই; সে তীর দণ্ডের দিকে তাকাইয়া দেখে- উহাতে কিছুই নাই। সে 
তীরের সংলগ্ন পালকের প্রতি তাকাইয়া দেখে উহাতেও কিছুই নাই। অবশেষে তীর ফলকের 
নল সদৃশ অংশে কোন কিছু লাগিয়াছে কিনা তাহা লইয়া সে চিন্তা-ভাবনা করে। " 

ইমাম বুখারী উপরোক্ত হাদীস অন্যত্রও বর্ণনা করিয়াছেন । ইমাম মুসলিম এবং ইমাম 
নাঁায়ীও উহা হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালামা ইব্‌ন 


Wwww.quraneralo.com 


Contents 
অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ১৪৫ 


আবদুর রহমান ও মুহরী প্রমুখ রাবীর সনদে বর্ণনা করিয়াছেন । ইমাম ইব্‌ন নাজীহ উহা হযরত 
আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালামা ইব্‌ন আবদুর রহমান ও মুহাম্মদ 
ইব্‌ন আমর ইব্‌ন আলকামা প্রমুখ রাবীর সনদে বর্ণনা করিয়াছেন । 

হযরত আবূ মূসা (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আনাস ইব্‌ন মালিক (রা), 
কাতাদাহ, শু“বা, ইয়াহিয়া ইব্‌ন সাঈদ, মুসাদ্দাদ ইব্‌ন মুসারহাদ ও ইমাম বুখারী (র) বর্ণনা 
করিয়াছেন ৪ নবী করীম (সা) বলিয়াছেন- “যে মুমিন ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে 
এবং উহা আমল করে, তাহার অবস্থা লেবুর সহিত তুলনীয় । উহার স্বাদও সুখকর এবং স্বাণও 
সুমধুর । আর যে মু'মিন ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে না; তবে উহা আমল করে, 
তাহার অবস্থা খেজুরের সহিত তুলনীয় । উহার স্বাদ মধুর; কিন্তু উহাতে কোন সুঘাণ নাই। যে 
মুনাফিক ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করে, তাহার অবস্থা পুম্পস্তবকের সহিত তুলনীয় । 
উহার ঘ্রাণ আনন্দকর; কিন্তু স্বাদ তিক্ত । আর যে মুনাফিক ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত 
করে না, তাহার অবস্থা হানযাল (মাকাল) ফলের সহিত তুলনীয় । উহার স্বাদও তিক্ত এবং 
ঘ্বাণও বিশ্রী ।' ইমাম বুখারী উহা অন্যত্রও বর্ণনা করিয়াছেন। সিহাহ সিত্তার অন্যান্য সংকলকও 
উহা উপরোক্ত রাবী কাতাদাহ হইতে উক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং বিভিন্ন অধস্তন 
সনদাংশে বর্ণনা করিয়াছেন । 

কুরআন মজীদের তিলাওয়াত হইতেছে আল্লাহ্‌ তা'আলার নৈকট্য লাভের অন্যতম প্রধান 
পথ ও মাধ্যম । হাদীস শরীফে আসিয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন- “আর জানিয়া রাখ, 
অন্য কিছুতেই লাভ করিতে পারিবে না।' কুরআন তিলাওয়াত এত গুরুত্বপূর্ণ ইবাদত ‘হওয়া 
সত্বেও উহা মানুষকে দেখাইবার জন্যে করা উপরোক্ত হাদীসসমূহে নিষিদ্ধ হইয়াছে উপরোক্ত 
হাদীসসমূহে লোক দেখানো তিলাওয়াতের বিরুদ্ধে মানুষকে সতর্ক করা হইয়াছে। 

হযরত আলী (রা) এবং হযরত আবূ সাঈদ খুদরী রো) কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদীসদ্বয়ে 
যে গোমরাহ সম্প্রদায়ের কথা উল্লেখিত হইয়াছে, উহা হইতেছে খারিজী সম্প্রদায় । ঈমান উক্ত 
সম্প্রদায়ের লোকদের কণ্ঠদেশ অতিক্রম করিয়া তাহাদের হৃদয় পর্যন্ত পৌছে না। অর্থাৎ 
তাহাদের ঈমান আন্তরিক ঈমান নহে; তাহাদের ঈমান নিছক মৌখিক ঈমান । তাহাদের সম্বন্ধে 
অন্য এক হাদীসে বর্ণিত হইয়াছে 8... ... ... ... তাহাদের কিরাআতের তুলনায় তোমাদের 
কিরাআত, তাহাদের নামাযের তুলনায় তোমাদের নামায এবং তাহাদের রোযার তুলনায় 
তোমাদের রোযা তোমাদের নিকট তুচ্ছ বলিয়া মনে হইবে ।" খারিজীগণ কুরআন মজীদের 
তিলাওয়াতকারী এবং বাহ্যত কুরআন মজীদের প্রতি শ্রদ্ধাবান হইলেও তাহাদের তিলাওয়াত ও 
শ্রদ্ধা প্রকৃতপক্ষে লোক দেখানো তিলাওয়াত ও শ্রদ্ধা। তাই হাদীসে তাহাদিগকে হত্যা করিবার 
জন্যে নির্দেশ প্রদান করা হইয়াছে তাহাদের কেহ কেহ অবশ্য উক্ত লোক দেখানো তিলাওয়াত 
ও শ্রদ্ধা হইতে মুক্ত ৷ কিন্তু তাহাদের তিলাওয়াত এবং শ্রদ্ধা যেহেতু ভ্রান্ত আকীদা ও বিশ্বাসের 
উপর প্রতিষ্ঠিত, তাই তাহারাও তাহাদের অন্যান্য স্বমতাবলহ্বীদের নায় ভ্রান্ত ও নিন্দনীয়। 
অন্তরের আকীদা ও তাকওয়ার উপরই যে নেক আমল প্রতিষ্ঠিত হইতে পারে, নিম্নোক্ত আয়াতে 
তাহা সুস্পষ্টরূপে বর্ণিত হইয়াছে ই 
te লক সপ ১০০১৯১১৯০১৭ ৩০৬৯০ ৬০০০৯ Ll 1. 
- SLE 9801 28 ly ৯0১০৪ (7০008 ০.০ ৪৮১ Es 
কাছীর (১ম খণ্ড)-_১৯ 


Wwww.quraneralo.com 


Contents 


১৪৬ তাফসীরে ইবৃন কাছীর 

(যে ব্যক্তি আল্লাহ্‌র তাকওয়া ও সন্তোষের উপর স্বীয় মসজিদের ভিত্তি প্রতিষ্ঠিত করিয়াছে, 
সেই ব্যক্তি ভালো, না যে ব্যক্তি ধ্বংসোনুখ খাদের কিনারায় স্বীয় গৃহ নির্মাণ করিয়াছে, 
অতঃপর উহা তাহাকে লইয়া জাহান্নামের আগুনে ধ্বসিয়া পড়িয়াছে, সেই ব্যক্তি ভালো? আর 
আল্লাহ্‌ জালিম কওমকে হিদায়েত করেন না।) 

খারিজী সম্প্রদায় কাফির অথবা ফাসিক কিনা এবং তাহাদের দ্বারা বর্ণিত রিওয়ায়েত 
গ্রহণযোগ্য কিনা এই বিষয়ে ফকীহগণের মধ্যে মতভেদ রহিয়াছে। আল্লাহ্‌ চাহেন তো 
যথাস্থানে উহা বিশদভাবে আলোচিত হইবে। 

মুনাফিকের কুরআন তিলাওয়াতকে উপরোক্ত হাদীসে পুষ্পস্তবকের সুঘাণের সহিত কেন 
তুলনা করা হইয়াছে, তাহা সহজে অনুমেয় । মূলত মুনাফিক মানুষকে দেখাইবার উদ্দেশ্যে 
কুরআন মজীদ তিলাওয়াত করে। তাহার এই অবস্থা পুষ্পস্তবকের তিক্ত স্বাদের সহিত তুলনীয় । 
মুনাফিকের রিয়াকারী বা লোক দেখানো মানসিকতা সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


০5) 2 পা ০:5১ ০5 % পপ ০5 পঠত5 ০) ’ 
15০৮3 ১৪1০০ || dl 15508 1319-16545 a3 dl ১৬০১৯ ০৪৪৯১] ৩। 
fbi ALD 5578852৮208 cos 2 ৮০৯ 
- DEG 31 41411 9৩১৪৭৪১ ০৪৭) ৩৪০০৪ ০105 
(মুনাফিকগণ আল্লাহ্‌ তা‘আলাকে প্রতারিত করে। অথচ তাহারা নিজদিগকে প্রতারিত 


করিতেছে । আর যখন তাহারা নামাযে দণ্ডায়মান হয়, তখন উদাসীনভাবে দণ্ডায়মান হয় । 
তাহারা লোক দেখানো ইবাদত করে । আর তাহারা আল্লাহ্‌কে সামান্যই স্মরণ করিয়া থাকে ।) 


কুরআন তিলাওয়াতে মনোযোগের গুরুত্ব 


হযরত জুনদুব ইবৃন আবদুল্লাহ্‌ (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ ইমরান জওনী, হাম্মাদ 
ইব্‌ন যায়দ, আবু নু'মান মুহাম্মদ ইব্‌ন ফুযায়েল আমের ও ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন ৪ 

নবী করীম (সা) বলিয়াছেন- “যতক্ষণ তোমাদের অন্তর কুরআন মজীদের প্রতি অভিনিবিষ্ট 
থাকে, শুধু ততক্ষণই উহা তিলাওয়াত করিবে । অভিনিবেশ ও মনোযোগ দূরীভূত হইবার পর 
উহার তিলাওয়াত স্থগিত রাখিবে।' 

হযরত জুনদুৰ ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) হইতে ধারাবাহিকভাবে আৰু ইমরান জওনী, সালাম 
ইব্‌ন আবু মু‘তী, আবদুর রহমান ইব্‌ন মাহদী, আমর ইব্‌ন আলী ইব্‌ন বাহর আল-ফাল্লাস ও 
ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ৪ 

নবী করীম (সা) বলিয়াছেন- ‘কুরআন মজীদের সহিত যতক্ষণ তোমাদের হৃদয় লাগিয়া 
থাকে, শুধু ততক্ষণই উহা তিলাওয়াত করিবে। মনোযোগ ও অভিনিবেশ দূরীভূত হইবার পর 
উহার তিলাওয়াত স্থগিত রাখিবে৷' 
_ উক্ত হাদীস উপরোক্ত রাবী আবূ ইমরান হইতে হারিছ ইব্‌ন উবায়দ এবং সাঈদ ইব্‌ন 
যায়দ বর্ণনা করিয়াছেন। হাম্মাদ ইব্‌ন সালামা এবং আব্বানের বর্ণনায় উহা স্বয়ং নবী করীম 
(সা)-এর বাণী হিসাবে নহে; বরং হযরত জুনদুব ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা)-এর নিজস্ব উক্তি 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন ১৪৭ . 


হিসাবে বর্ণিত হইয়াছে। আবূ ইমরান হইতে ধারাবাহিকভাবে শু'বা ও গুনদুর বর্ণনা করিয়াছেন 
যে, আবূ ইমরান বলেন- ‘আমি উহা হযরত জুনদুব (রা)-এর নিজস্ব উক্তি হিসাবে তাহার 
নিকট হইতে শুনিয়াছি।' তেমনি হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন সামিত (রা) হইতে ধারাবাহিকভাবে 
আবু ইমরান ও ইবৃন আওফ বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ্‌ ইবৃন সামিত (রা) বলেন- 
‘তিনি উহা হযরত উমর ফারূক (রা)-এর নিজস্ব উক্তি হিসাবে তাহার নিকট হইতে বর্ণনা 
করিয়াছেন" তবে হযরত জুনদুব রো) হইতেই উহা অধিকতর সংখ্যক রিওয়ায়েতে বর্ণিত 
হইয়াছে এবং তাহার নিকট হইতে উহার বর্ণিত হওয়াই অধিকতর সহীহ ও সঠিক । 

ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ই উপরোক্ত হাদীস উক্ত রাবী আবূ ইমরান হইতে 
ধারাবাহিকভাবে হুমাম, আবদুস সামাদ ও ইসহাক ইব্‌ন মানসুরের সনদে একাধিক স্থানে বর্ণনা 
করিয়াছেন। ইমাম মুসলিম আবার উহা আবূ ইমরান হইতে ধারাবাহিকভাবে হারিস ইবৃন 
উবায়দ, আবূ কুদামা ও ইয়াহিয়া ইব্‌ন ইয়াহিয়ার সনদেও বর্ণনা করিয়াছেন। তিনি (ইমাম 
মুসলিম) উহা আবু ইমরান হইতে ধারাবাহিকভাবে আব্বান আত্তার ও আহমদ ইবৃন সাঈদ 
ইবৃন হাব্বান ইব্‌ন হিলালের সনদে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে বর্ণনা করিয়াছেন। 
ইমাম বুখারী অবশ্য বর্ণনা করিয়াছেন যে, রাবী আব্বান এবং হাম্মাদ ইবৃন সালামা উহা স্বয়ং 
নবী করীম (সা)-এর বাণী হিসাবে বর্ণনা করেন নাই । আন্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। 

ইমাম নাসাঈ এবং ইমাম তাবারানী উহা আবূ ইমরান হইতে ধারাবাহিকভাবে হারূন ইব্‌ন 
মুসা আল-আ'ওয়ার নাহবী, মুসলিম ইব্‌ন ইবরাহীম প্রমুখ রাবীর সনদে বর্ণনা করিয়াছেন। 
সুফিয়ান ও পরবর্তী বিভিন্ন মাধ্যমে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে বর্ণনা করিয়াছেন। 
তিনি আবার উহা হযরত জুনদুব রো) হইতে ধারাবাহিকভাবে আবূ ইমরান, হাজ্জাজ, সুফিয়ান, 
(রা)-এর নিজস্ব উক্তি হিসাবে বর্ণনা করিয়াছেন। তেমনি তিনি (ইমাম নাসাঈ) উহা হযরত 
উমর (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন সামিত (রা), আবূ ইমরান, 
আবদুল্লাহ্‌ ইব্‌ন আওন, ইসহাক ইব্‌ন আজরাক ও মুহাম্মদ ইবৃন ইসমাঈল ইব্‌ন ইবরাহীমের্‌ 
সনদে হযরত উমর (রা)-এর নিজস্ব উক্তি হিসাবে বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ বকর ইব্‌ন .. 
আবু দাউদ মন্তব্য করিয়াছেন ৪ রাবী আবদুল্লাহ্‌ ইব্‌ন আওন অন্য কোন হাদীসেই ভুল করেন 
নাই, তবে তিনি আলোচ্য হাদীসে ভুল করিয়াছেন। প্রকৃত পক্ষে উহা হযরত জুনদুব (রা) 
হইতে বর্ণিত হাদীস।" ইমাম তাবারানী উহা নিম্নোক্তরূপে বর্ণনা করিয়াছেন ঃ 

হযরত জুনদুব (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ ইমরান, হারিছ ইব্‌ন উবায়দ, মুসলিম 
ইব্‌ন ইবরাহীম, সাঈদ ইব্‌ন মানসূর ও আলী ইব্‌ন আবদুল আযীয আমার নিকট বর্ণনা 
করিয়াছেন £ (এখানে রাবী পূর্বোক্ত রিওয়ায়েতটি স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে 
বর্ণনা করিয়াছেন ।) 

উপরোক্ত আলোচনা আলোচ্য হাদীসের বিভিন্ন সনদের সহিত সম্পর্কিত সংক্ষিপ্ত 
আলোচনা । হাদীস শাস্ত্রের বিজ্ঞ ইমাম ও শায়খ ইমাম বুখারী উক্ত হাদীস সম্বন্ধে যে মন্তব্য 
করিয়াছেন তাহাই সহীহ, সঠিক ও গৃহীতব্য । তিনি বলিয়াছেন-__-উক্ত হাদীস যে হযরত জুনদুব 


Wwww.quraneralo.com 


Contents 
১৪৮ তাফসীরে ইবৃন কাছীর 


(রা) হইতে বর্ণিত হইয়াছে এবং উহা যে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী ( ৯৪১৭ ৮২৯), 
ইহাই অধিকতর সহীহ ও সঠিক । অধিকাংশ সনদে উহা এরূপেই বর্ণিত হইয়াছে ।” 

যাহা হউক উক্ত হাদীসের তাৎপর্য এই যে, যতক্ষণ তিলাওয়াতকারীর অন্তর তিলাওয়াতের 
প্রতি নিবিষ্ট থাকে এবং কোন আয়াত তিলাওয়াত করিবার কালে সে উহার মর্ম ও তাৎপর্য 
সম্বন্ধে চিন্তা ও অনুধাবন করিতে আগ্রহী ও ইচ্ছুক থাকে, শুধু ততক্ষণই কুরআন মজীদ 
ঠা 

সিজার কালে কুরআন মজীদের আয়াতের প্রতি অন্তরের নিবিষ্টতা নষ্ট হইলে এবং উহার মর্ম - 
ও জাগপর্ষ স্বঙ্গে চিন্তা ও গবেষণা করিতে মন অনাগ্রহী হইয়া পড়িলে নবী করীম (সা) 
(৯512715 দ্বগিত খিতে আদেশ দিয়াছেন। কারণ, অমনোযোগী অবস্থায় তিলাওয়াত করিলে 
{৩লাওয়াভেয় উদ্দে শ্যই বানচাল হইয়া যাইবে । বলাবাহুল্য, কুরআন মজীদের তিলাওয়াতের 
উদ্দেশ্য হইতেছে__উহার মর্ম ও তাৎপর্য অনুধাবন করত তৎপ্রতি আমল করা । নবী করীম 
(সা) আরও বলিয়াছেন-__-'তোমাদের মধ্যে যেই নেক (নফল) কাজ করিবার সামর্থ্য ও শক্তি 
রহিয়াছে, শুধু তাহাই করিবে । কারণ, তোমরা যতক্ষণ বিরক্ত ও ক্লান্ত হইয়া না পড়, আল্লাহ্‌ 
তা'আলা ততক্ষণ বিরক্ত ও অনিচ্ছুক হন না।' নবী করীম (সা) আরও বলিয়াছেন যে নেক 
' আমল বা কাজ নেককার ব্যক্তি স্থায়ীভাবে করিতে থাকে, উহার পরিমাণ কম হইলেও উহা 
অধিকতর পছন্দনীয় নেক কাজ ।" 

হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে নাযাল ইবৃন সুবরাহ, আবদুল 
মালিক ইবন মায়সারাহ, শু“বা, সুলায়মান ইব্‌ন হারব ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন ঃ 

“হযরত ইবৃন মাসউদ (রা) বলেন__একদা আমি জনৈক ব্যক্তিকে কুরআন মজীদের একটি 
আয়াত এমনভাবে তিলাওয়াত করিতে শুনিলাম___যাহা হইতে স্বতন্ত্রপে আমি নবী করীম 
(সা)-কে উহা তিলাওয়াত করিতে শুনিয়াছি। আমি তাহার হাত ধরিয়া তাহাকে নবী করীম 
(সা)-এর নিকট লইয়া গেলাম ৷ তিনি বলিলেন-__“তোমাদের উভয়ের তিলাওয়াতই সঠিক ও 
শুদ্ধ। তোমরা প্রত্যেকেই স্ব-স্ব উচ্চারণে তিলাওয়াত করিও ।' আমার মনে পড়ে, নবী করীম 
(সা) আরও বলিলেন-_-“তোমাদের পূর্ববর্তী উম্মতের লোকেরা আসমানী কিতাব লইয়া 
মতভেদে লিণ্ড হইয়াছিল এবং আল্লাহ্‌ তা'আলা উহার পরিণতিতে তাহাদিগকে ধ্বংস করিয়া 
দিয়াছেন।' 

ইমাম নাসাঈ উপরোক্ত হাদীস শু“বা হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং 
অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইতিপূর্বে উহার অনুরূপ হাদীস বর্ণিত হইয়াছে। 
বুখারী কর্তৃক "ফাযায়েলুল কুরআন’ অধ্যায়ে বর্ণিত সর্বশেষ হাদীস । আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী । 

ইমাম আহমদের পুত্র আবদুল্লাহ স্বীয় পিতার “মুসনাদ' সংকলনে যে হাদীসটি বর্ণনা 
করিয়াছেন, উহা উপরোক্ত হাদীসের প্রায় অনুরূপ । হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রো) হইতে 
ধারাবাহিকভাবে যর ইব্‌ন হুরায়েশ, আসিম, আ'“মাশ, ইয়াহিয়া ইব্‌ন সাঈদ উমুবী, আবু 
»মুহাম্মদ সাঈদ ইব্‌ন মুহাম্মদ আল জারমী ও আবদুল্লাহ ইব্‌ন ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ৪ 

হযরত ইবৃন মাসউদ (রা) বলেন-_একদা কুরআন মজীদের একটি সূরা সম্বন্ধে আমাদের 
. মধ্যে মতভেদ দেকা দিল। আমাদের একজন উহার আয়াতের সংখ্যা পয়ত্রিশ এবং অন্যজন 
ছত্রিশ বলিয়া অভিমত প্রকাশ করিল। আমরা মীমাংসার জন্যে নবী করীম (সা)-এর নিকট 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ? ফাযায়েলুল কুরআন ১৪৯ 


উপস্থিত হইলাম। সে সময়ে হযরত আলী (রা) নবী করীম (সা)-এর সহিত কোন গোপন 

আলোচনায় রত ছিলেন। আমরা নবী করীম (সা)-এর খেদমতে আর করিলাম --- 

“কিরাআতের বিষয় লইয়া, আমাদের মধ্যে মতভেদ দেখা দিয়াছে ।” এতদ্শ্ুণে নবা কণ 

(সা)-এর চেহারা মুবারক রক্তিম হইয়া গেল। হযরত আলী (রা) বলিলেন--'তোমাদিগকে 

যেরূপে শিখানো হইয়াছে, সেইরূপে পড়িতে নবী করীম (সা) আদেশ করিতেছেন ।” সমস্ত 
ংসা আল্লাহ্‌ তা'আলার প্রাপ্য । 


কতিপয় জরুরী হাদীস 
এই পরিচ্ছেদে কুরআন মজীদের তিলাওয়াত, উহার ফযীলত এবং তিলাওয়াতকারীর 
মর্যাদার সহিত সম্পর্কিত কতিপয় হাদীস বর্ণিত হইতেছে। 


হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আতিয়্যা, ফিরাস, শায়বান, 
মুআবিয়া ইব্‌ন হিশাম ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ঃ 

নবী করীম (সা) বলিয়াছেন___“কুরআন মজীদের ধারক, সংরক্ষক ও হাফিজ যখন জান্নাতে 
প্রবেশ করিবে, তখন তাহাকে বলা হইবে, পড়িতে থাক আর জোন্নাতের উপর তলায়) উঠিতে 
থাক । সে পড়িতে থাকিবে এবং প্রতিটি আয়াতে একটি করিয়া স্তর অতিক্রম করত উপরে 
উঠিতে থাকিবে । এইরূপে তাহার নিকট সংরক্ষিত শেষ আয়াতটি তিলাওয়াত করা পর্যন্ত সে 
উপরে উঠিতেই থাকিবে ।" 

হযরত আবূ সাঈদ খুদরী (র) হইতে ধারাবাহিকভাবে ওয়ালীদ ইবৃন কয়স তাজীবী, বশীর 
ইব্‌ন আবু আমর খাওলানী, হায়াত, আবূ আবদুর রহমান ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ঃ 

নবী করীম (সা) বলিয়াছেন___“ষাট বৎসর পর একদল লোক আবির্ভূত হইবে যাহারা 
সালাত পরিত্যাগ করিবে এবং স্বীয় কুপ্রবৃত্তিসমূহ চরিতার্থ করিবার পশ্চাতে লাগিয়া থাকিবে। 
তাহারা ধ্বংস ও গোমরাহীতে নিপতিত হইবে । অতঃপর একদল লোকের আবির্ভাব ঘটিবে 
যাহারা কুরআন মজীদ তিলাওয়াত করিবে, কিন্তু উহা তাহাদের কণ্ঠদেশ অতিক্রম করিবে না। 
আর তিন শ্রেণীর লোক কুরআন মজীদ তিলাওয়াত করিয়া থাকে ঃ মু'মিন, মুনাফিক ও ফাজির 
(পাপাসক্ত শ্ৰেণী) ৷’ 

উক্ত হাদীসের রাবী রশীর বলেন, আমি আমার উস্তাদ ওয়ালীদকে জিজ্ঞাস' করিলাম, এই 
তিন শ্রেণীর লোকের পরিচয় কি? তিনি বলিলেন, মুনাফিক শ্রেণী হইতেছে কুরআন মজীদের 
প্রতি অবিশ্বাসী সম্প্রদায় । ফাজির শ্রেণী হইতেছে লোক দেখানো রিয়াকার সম্প্রদায়। ইহারা শুধু 
মানুষকে দেখাইবার জন্যে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া থাকে । মু'মিন শ্রেণী হইতেছে 
কুরআন মজীদের প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপনকারী সম্প্রদায় ।' 

হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল খাত্তাব, আবুল খায়ের, 
ইয়াধীদ ইব্‌ন আবু হাবীব, লায়ছ, হাজ্জাজ ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ৪ 

নবী করীম (সা) তাবুকের যুদ্ধের বৎসরে একটি খেজুর বৃক্ষে হেলান দিয়া লোকদিগকে 
সম্বোধন করিয়া বলিয়াছিলেন__“ওহে! আমি কি তোমাদিগকে সর্বোত্তম ব্যক্তি ও নিকৃষ্টতম 
ব্যক্তির পরিচয় প্রদান করিব ? সর্বোত্তম সেই ব্যক্তি, যে স্বীয় অশ্ব অথবা উষ্ট্রে আরোহণ করিয়া 
অথবা পদব্রজে গমনাগমন করিয়া মৃত্যু পর্যন্ত আল্লাহ্‌র পথে কাজ করিয়া যায় ও জিহাদ করিতে 


www.quraneralo.com 


Contents 


১৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


থাকে । আর নিকৃষ্টতম ব্যক্তি হইতেছে সেই পাপাসক্ত ব্যক্তি যে কুরআন মজীদ তিলাওয়াত 
করে, কিন্তু উহার কোন আদেশ-নিষেধের প্রতি ক্রক্ষেপ করে না ও উহা পালন করে না।' 

হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আত্ত্য়্যা, আমর ইবৃন কায়স, 
মুহাম্মদ ইব্‌ন হাসান হামদানী, হুসাইন ইব্ন আবদুল আ'লা, মুহাম্মদ ইব্‌ন উমর ইব্‌ন হাইয়াজ 
কূফী ও হাফিজ আবু বকর আল- বাষ্যার বর্ণনা করিয়াছেন ৪ 

নবী করীম (সা) বলিয়াছেন__'আল্লাহ্‌ তা'আলা বলেন, কুরআন মজীদের তিলাওয়াতে মগ্ন 
থাকিবার কারণে যে ব্যক্তি আমার নিকট দোয়া করিবার সময় ও সুযোগ পায় নাই, আমি 
তাহাকে শোকরগুযার কৃতজ্ঞ ব্যক্তিদের জন্যে সংরক্ষিত উৎকৃষ্টতম পুণ্য ও নেকী প্রদান করিব ।' 
নবী করীম (সা) আরও বলিয়াছেন, যেরূপে সমস্ত সৃষ্টির উপর আল্লাহ্‌র শ্রেষ্ঠত্‌ রহিয়াছে, 
সেইরূপে অন্যান্য সকল বাণী ও কালামের উপর আল্লাহ্‌র বাণী ও কালামের শ্রেষ্ঠত্ব রহিয়াছে ।' 

উক্ত হাদীস বর্ণনা করিবার পর হাফিজ আবূ বকর আল বায্যার মন্তব্য করিয়াছেন $ উক্ত 
হাদীস মুহাম্মদ ইব্‌ন হাসান ভিন্ন অন্য কাহারও মাধ্যমে বর্ণিত হয় নাই।' 

হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে বুদায়ল ইব্ন মায়সারাহ, 
বর্ণনা করিয়াছেন ঃ 

একদা নবী করীম (সা) বলিলেন-_“মানুষের মধ্যে আল্লাহ্‌ তা'আলার আপনজন ও নিজস্ব 
লোক রহিয়াছে।' নবী করীম (সা) জিজ্ঞাসিত হইলেন__হে আল্লাহ্‌র রাসূল! তাহারা কাহারা ? 
নবী করীম (সা) বলিলেন___“কুরআন মজীদের ধারক, সংরক্ষক ও বাস্তবায়নকারীগণই হইতেছে 
আল্লাহ্‌ তা'আলার আপনজন ও নিজস্ব লোক ।' 

হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে সাবিত, জা'ফর ইব্ন 
সুলায়মান, খালিদ ইব্‌ন খিদাশ, মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন শুআয়ব, সিমসার ও ইমাম আবুল 
কাসিম তাবারানী বর্ণনা করিয়াছেন 8. 

‘হযরত আনাস (রা) যখন কুরআঁম মজীদ খতম করিতেন, তখন তিনি স্বীয় সন্তান-সন্ততি 
ও পরিবারের অন্যান্য লোকজনকে একত্রিত করিয়া তাহাদের জন্যে দোয়া করিতেন ।' 

হযরত আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, যায়দ ইব্‌ন ইব্বান, আ“মাশ, শরীক, 
হাতিম ইব্‌ন ইসমাঈল, মুহাম্মদ ইব্‌ন উব্বাদ মক্কী, আবদুল্লাহ ইব্‌ন আহমদ ইব্‌ন হাম্বল ও 
হাফিজ আবুল কাসিম তাবারানী বর্ণনা করিয়াছেন ঃ 

নবী করীম (সা) বলিয়াছেন-__-'কুরআন মজীদ হইতেছে এইরূপ একটি সম্পদ যাহা অর্জিত 
হইবার পর কোন অভাবকেই অভাব বলা যায় না এবং যাহা ভিন্ন অন্য কোন সম্পদকেই সম্পদ 
বলাযায় না।' 

হযরত আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে কাতাদাহ, আবদুল্লাহ ইব্‌ন মুহাররির, আবদুর 
রায্যাক, সালমা ইব্‌ন শাবীব ও হাফিজ আবু বকর বাধ্যার বর্ণনা করিয়াছেন ঃ 

নবী করীম সো) বলিয়াছেন--'প্রত্যেক বস্তুরই অলংকার থাকে। কুরআন মজীদের 

অলংকার হইতেছে সুমধুর সুর।' উক্ত হাদীসের অন্যতম রাবী আবদুল্লাহ ইব্‌ন মুহাররির 
একজন দুর্বল রাবী । 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ ফাযায়েলুল কুরআন ১৫১ 


হযরত আনাস ইবৃন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে ওয়াফা খাওলানী, বিকর ইব্‌ন 
সাওয়াদা, ইবৃন লাহীআ, হাসান ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন £ 

হযরত আনাস (রা) বলেন-_-একদা আমরা একদল লোক এরস্থানে সমবেত ছিলাম। 
আমাদের মধ্যে আরব, অনারব, কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গ সকল শ্রেণীর লোকই ছিল। এই অবস্থায় 
নবী করীম (সা) আমাদের নিকট আগমন করিয়া বলিলেন-__“তোমরা সৌভাগ্য দ্বারা পরিবেষ্টিত 
রহিয়াছ। তোমরা আল্লাহ্‌র কিতাব তিলাওয়াত করিয়া থাকো । তোমাদের মধ্যে আল্লাহ্‌র রাসূল 
বর্তমান রহিয়াছেন। অদূর ভবিষ্যতে মানুষের নিকট এইরূপ এক যামানা আসিবে, যখন তীরের 
ফলক কিংবা দণ্ড যেরূপ সরল ও সোজা করা হয়, লোকেরা উহাকে (কুরআন তিলাওয়াতকে) 
ঠিক সেইরূপ সরল ও সোজা করিবে । তাহারা দ্রুত তিলাওয়াত করিয়া নিজেদের পারিশ্রমিক 
আদায় করিবে এবং উহাতে তাহাদের বিলম্ব সহ্য হইবে না।' 

হযরত আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, উমর ইব্‌ন নাবহান, আবদু রব্বিহী 
ইবৃন আবদুল্লাহ, আমর ইবৃন আবু কয়স, আবদুল্লহ ইবৃন জুছাম, ইউসুফ ইব্‌ন মূসা ও হাফিজ 
আবু বকর আল-বায্যার বর্ণনা করিয়াছেন ৪ 
নবী করীম (সা) বলিয়াছেন__“যে গৃহে কুরআন মজীদ তিলাওয়াত করা হয়, উহাতে 
অধিক পরিমাণে কল্যাণ বর্ষিত হয়। পক্ষান্তরে যে গৃহে কুরআন মজীদ তিলাওয়াত করা হয় না, 
উহার কল্যাণের পরিমাণ কমিয়া যায় ।' 

হযরত আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়াধীদ রাক্কাশী, আবু উবায়দা, ফযল ইবৃন 
সুবহ ও হাফিজ আবু ইয়ালা বর্ণনা করিয়াছেন ৪ 

একদা হযরত আবু মুসা (রা) একটি ঘরে আসিয়া বসিলেন। তাহার চতুষ্পার্শে লোকজন 
জড়ো হইয়া গেল। তিনি তাহাদিগকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইতে আরম্ভ 
করিলেন। একটি লোক নবী করীম (সা)-এর খেদমতে উপস্থিত হইয়া আরয করিল-_হে 
আল্লাহ্‌র রাসূল! আপনি শুনিয়া আনন্দিত হইবেন যে, হযরত আবূ মূসা একটি গৃহে বসিয়া 
লোকদিগকে কুরআন মজীদ তিলাওয়াত করিয়া শুনাইতেছেন। নবী করীম (সা) 
বলিলেন-_তুমি কি আমার জন্যে এইরূপ একটি স্থানে বসিবার ব্যবস্থা করিতে পার যেখানে 
তাহাদের কেহ আমাকে দেখিতে পাইবে না ? লোকটি নবী করীম (সো)-কে সেইরূপ একটি 
জায়গায় রাখিল। তিনি হযরত আবু মুসা (রা)-এর তিলাওয়াত শুনিলেন। অতঃপর 
বলিলেন-_“সে যেন হযরত দাউদ (আ)-এর একটি বাঁশীর সাহায্যে কুরআন মজীদ তিলাওয়াত 
করিয়া থাকে।' উক্ত হাদীস অন্য কোন সনদে বর্ণিত হয় নাই। উহার অন্যতম রাবী ইয়াধীদ 
রাক্কাশী একজন দুর্বল রাবী । 

হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন 
হুসাইন, জা'ফর ইব্ন মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন হুসাইন, মনসাক হবলা বালাম জনয 
আহমদ রে) বর্ণনা করিয়াছেন ঃ 

হযরত জাবির (রা) বলেন-_একদা নবী করীম (সা) আমাদের সম্মুখে খুতবা প্রদান 
করিলেন। তিনি আল্লাহ্‌ তা'আলার যথাযোগ্য প্রশংসা বর্ণনা করিবার পর বলিলেন-__অতঃপর 
বলিবার বিষয় এই যে, সক বাণীর মধ্যে অধিকতর সত্য বাণী হইতেছে কুরআন (আল্লাহ্‌র 
বাণী)। সকল পথের মধ্যে উৎকৃষ্টতম পথ হইতেছে সুন্নাহ (মুহাম্মদ (সা) কর্তৃক প্রদর্শিত 


Wwww.quraneralo.com 


Contents 


১৫২ তাফসীরে ইব্ন কাছীর 


পথ)। সকল বিষয়ের মধ্যে নিকৃষ্টতম বিষয় হইতেছে বিদআত (নব-উদ্ভাবিত বিষয়)। আর 
প্রতিটি বিদআত (শরীআত বিরোধী) হইতেছে গোমরাহী ।' অতঃপর নবী করীম (সা)-এর 
কণ্ঠস্বর ক্রমশ উচ্চ হইতে উচ্চতর এবং তাহার গণ্ডদ্বয় ক্রমশ রক্তিম হইতে রক্তিমতর হইতে 
লাগিল৷’ এখানে উল্লেখ্য যে, নবী করীম (সা) যখন কিয়ামতের কথা উল্লেখ করিতেন, তখন 
তাহার মধ্যে ভীতিমূলক উত্তেজনা দেখা দিত। তিনি তখন এইরূপ ভঙ্গিতে কথা বলিতেন 
যাহাতে মনে হইত, যেন তিনি কোন সেনাদলের বিরুদ্ধে লোকদিগকে সতর্ক করিয়া দিতেছেন। 
অতঃপর বলিলেন-_-'তোমাদের নিকট কিয়ামত আসিয়া পড়িয়াছে। আমার এবং কিয়ামতের 
মধ্যে এতটুকু দূরত্ব থাকা অবস্থায় আমি তোমাদের নিকট প্রেরিত হইয়াছি_এই বলিয়া নবী 
করীম (সা) স্বীয় তর্জনী এবং মধ্যমা অঙ্গুলির মধ্যকার ফাকটুকু দেখাইলেন-_'কিয়ামত 
সকাল-বিকাল সর্বদা তোমাদের নিকট আগমন করিয়া থাকে। কোন ব্যক্তি মৃত্যুকালে কোন 
সম্পত্তি রাখিয়া গেলে উহা তাহার আপনজনদের প্রাপ্য হইবে। পক্ষান্তরে তাহার উপর কোন 
ঝণ থাকিয়া গেলে উহা পরিশোধ আমার দায়িত্‌। এইরূপে সে কোন সম্পত্তি না রাখিয়া গেলে 
তাহার (অসহায়) পরিজনের ভরণ-পোবণের দায়িত আমি বহন করিব ৷" 

হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন মুনকাদির, ' 
উসামা ইব্‌ন যায়দ, লায়ছী, আবদুল ওহাব ইব্ন আতা ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ঃ 

“নবী করীম সো) মসজিদে প্রবেশ করিলেন। সেই সময় তথায় একদল লোক কুরআন 
মজীদ তিলাওয়াত করিতেছিল। এতদ্দর্শনে তিনি বলিলেন___-তোমরা কুরআন মজীদ তিলাওয়াত 
কর এবং উহার সাহায্যে মহান আল্লাহকে পাইতে চেষ্টা কর। তোমাদের পর এক সময়ে এমন 
একদল লোক আবির্ভূত হইবে যাহারা উহাকে তীরের মত সোজা করিবে। তাহারা উহার 
ব্যাপারে ক্ষিপ্রতা ও তাড়াহুড়া করিবে এবং উহার বিনিময়ে যেহেতু পারিশ্রমিক পাইবে, তাই 
তাহা করিবে, উহাতে তাহাদের বিলম্ব সহ্য হইবে না।' | 

হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইবৃন মুনকাদির, 
হামীদ আল আ'রাজ, খালিদ, খালফ ইব্‌ন ওয়ালীদ ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন $ 

হযরত জাবির (রা) বলেন-একদা নবী করীম (সা) আমাদের নিকট আগমন করিলেন। 
সেই সময়ে আমরা কুরআন মজীদ তিলাওয়াত করিতেছিলাম । আমাদের মধ্যে অনারব এবং 
দেহাতী (বেদুইন) লোকও ছিল। তিনি মনোযোগ সহকারে তিলাওয়াত শুনিলেন। অতঃপর 
বলিলেন-তোমরা কুরআন মজীদ তিলাওয়াত করিবে । কারণ, উহার সবটুকুই নেকীর কাজ। 
অদূর ভবিষ্যতে এইরূপ একদল লোকের আবির্ভাব ঘটিবে যাহারা উহা তীরের ন্যায় সোজা 
করিবে । তাহারা উহার ব্যাপারে ত্বরা করিবে । বিলম্ব তাহাদের নিকট সহ্য হইবে না।' 
1518 গা ই আ'মাশ, 

 হবৃ রায়ব, বন আ'লা ও ৰ র 

বর্ণনা করিয়াছেন ঃ ইনি 855 

হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে মুআল্লা কিন্দী, আ'মাশ, 
আবদুল্লাহ ইব্ন আজলাহ, আবু কুরায়ব, মুহাম্মদ ইবৃন আ'লা ও ইমাম আবূ বকর বায্যার 
বর্ণনা করিয়াছেন ই 

হযরত ইবৃন মাসউদ (রা) বলেন__নিশ্চয় এই কুরআন মজীদ সুপারিশ করিবে এবং 
উহার সুপারিশ গৃহীতও হইবে। যে ব্যক্তি উহা মানিয়া চলিবে, উহা তাহাকে জান্নাতে লইয়া 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় 8 ফাযায়েলুল কুরআন | ১৫৩ 


যাইবে । পক্ষান্তরে, যে ব্যক্তি উহা হইতে মুখ ফিরাইয়া লইবে, উহা তাহাকে ঘাড়ে ধরিয়া 
ঠেলিতে ঠেলিতে দোযখে ফেলিয়া দিবে।' হযরত আবদুল্লাহ্‌ (রা) হইতে ধারাবাহিকভাবে 
হযরত জাবির (রা), আবু সুফিয়ান, আ“মাশ, আবদুল্লাহ ইবন আজলাহ, আবু কুরায়ব ও ইমাম 
আবু বকর বায্যারও অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন । নবী করীম (সা)-এর বরাত দিয়া তিনি 
উপরোক্ত হাদীসের অনুরূপ একটি হাদীস বর্ণনা করিয়াছেন। 

হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়াহিয়া ইবৃন আবু কাছীর, 
আলী, মুসা ইব্‌ন আলী, বুকায়র ইব্‌ন ইউনুস, আহমদ ইব্‌ন আবদুল আযীয ইব্‌ন মারওয়ান, 
আবু সখর ও হাফিজ আবু ইয়া'লা বর্ণনা করিয়াছেন ঃ 

নবী করীম (সা) বলিয়াছেন___“যে ব্যক্তি কুরআন মজীদের এক হাজার আয়াত তিলাওয়াত 
করে, তাহার জন্যে এক কিনতার (1৮১৪) পরিমাণ নেকী লেখা হয়। এক কিন্তার একশত 
রতল (4১)-এর সমান। এক রতল বারো উকিয়ার (3551) সমান। এক উকিয়া ছয় 
দীনারের (02২) সমান। এক দীনার চব্বিশ কীরাতের (51১৪) সমান এবং এক কীরাত 
উহুদ পাহাড়ের সমান । আর যে ব্যক্তি তিনশত আয়াত তিলাওয়াত করে, তাহার সম্বন্ধে আল্লাহ্‌ 
তা'আরা স্বীয় ফেরেশতাগণকে বলেন-_'আমার বান্দা ইহা নির্ধারিত করিয়া দিয়াছে যে, আমি 
তোমাদিগকে সাক্ষী বানাইব। হে ফেরেশতাগণ! তোমরা সাক্ষী থাকো-_আমি তাহাকে মাফ 
কোন ফযীলত বর্ণিত হয় এবং সে উহার প্রতি বিশ্বাস স্থাপন করিয়া তাহার নিকট হইতে 
সওয়াব লাভ করিবার আশায় উক্ত ফযীলতের কার্য সম্পাদন করে, তবে আল্লাহ্‌ তা'আলা 
তাহাকে সেই সওয়াব ও নেকী প্রদান করিয়া থাকেন। যদি উক্ত কার্য প্রকৃতপক্ষে সেইরূপ 
ফযীলতের কার্য নাও হয়, তথাপি সে আল্লাহ্‌ তা'আলার নিকট হইতে সেইরূপ সওয়াব লাভ 
করিবে ।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ কাবুস, জারীর ও ইমাম আহমদ 
বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন___“যাহার পেটে কুরআন মজীদের অংশ নাই, সে 
পরিত্যক্ত গৃহের সমতুল্য ।' ইমাম আবূ বকর বাধ্যার বলেন- উক্ত হাদীস হযরত ইব্‌ন আব্বাস 
(রা) হইতে উপরোক্ত মাধ্যম ভিন্ন অন্য কোন মাধ্যমে বর্ণিত হইয়াছে বলিয়া আমি জানি না। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র, ইমরান ইব্‌ন 
শায়াবাহ ও ইমাম তাবারানী বর্ণনা করিয়াছেন। 

নবী করীম (সা) বলিয়াছেন___'যে ব্যক্তি আল্লাহ্র কিতাব অনুসরণ করিয়া চলে, আল্লাহ্‌ 
তা'আলা তাহাকে গোমরাহী হইতে বীচাইয়া সত্যপথে আনয়ন করেন এবং কিয়ামতের দিনে 
তিনি তাহাকে হিসাব-নিকাশের ভয়াবহতা হইতে মুক্ত রাখিবেন। কারণ, আল্লাহ্‌ তা'আলা 
বলেনঃ 

85249 La 93 159 51 ১০৪ (যে ব্যক্তি আমার হিদায়েত অনুসরণ করিয়াছে, 
সে পথভ্রষ্ট হইবে না আর বদনসীবও হইবে না।) 


কাছীর (১ম খণ্ড)--২০ 


Wwww.quraneralo.com 


Contents 


১৫৪ | তাফসীরে ইবৃন কাছীর 


হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে তাউস, আমর ইব্‌ন দীনার, ইব্‌ন 
লাহীআ, উসমান ইব্‌ন সালেহ, ইয়াহিয়া ইবৃন উসমান ইব্‌ন সালেহ ও ইমাম তাবারানী বর্ণনা 
করিয়াছেন ৪ | 

নবী করীম (সা) বলিয়াছেন___“যে ব্যক্তি কুরআন মজীদ তিলাওয়াত করিয়া চিন্তাঘিত ও 
শংকাকুল হয়, সে কুরআন মজীদের সর্বোত্তম তিলাওয়াতকারী ।' 

হযরত ইব্‌ন আববাস (রা) হইতে ধারাবাহিকভাবে যিহাক, সাঈদ, আবু সাঈদ বান্ধাল, 
আবদুল্লাহ ইবৃন সুলায়মান, নাঈম ইব্‌ন হাম্মাদ, আবু ইয়াধীদ কারাতেসী ও ইমাম তাবারানী 
বর্ণনা করিয়াছেন ৪ 

রা রাম টি হা হেরা রা এরা যাতনা তাক নিত 
ইমাম তাবারানী উপরোল্লিখিত সনদেই বর্ণনা করিয়াছেন ৪ 

নবী করীম (সা) বলিয়াছেন__-“যাহারা কুরআন মজীদের ধারক, বাহক ও অনুসারী, 
তাহারাই আমার উম্মতের মধ্যে অধিকতর স্ত্ান্ত 1' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) ধারাবাহিকভাবে যুরারাহ ইব্‌ন আওফা, কাতাদাহ, সালেহ 
মাররী, ইবরাহীম ইব্‌ন আবূ সুআয়দ যাররা, মু'আয ইব্ন মুছান্না ও ইমাম তাবারানী বর্ণনা 
করিয়াছেন ৪ 


হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন-__একদা জনৈক ব্যক্তি নবী করীম (সা)-এর নিকট প্রশ্ন 
করিল--কোন কাজ আল্লাহ্‌ তা'আলার নিকট প্রিয়তম ? নবী করীম (সা) বলিলেন__আল 
হানুল মুরতাহিল (স্থান হইতে স্থানান্তরে গমনশীল আগন্তুক) । প্রশ্বকারী আরয করিল___হে 
আল্লাহ্‌র রাসূল! আল হাল্লুল মুরতাহিল কে? নবী করীম (সা) বলিলেন-_কুরআন মজীদের যে 
ধারক ও সংরক্ষক এবং উহার প্রথমাংশ হইতে আরম্ভ করিয়া শেষাংশ পর্যন্ত ও উহার শেষাংশ 
হইতে আরম্ভ করিয়া প্রথমাংশ পর্যন্ত সমগ্র কুরআন মজীদ লইয়া চিন্তা ও গবেষণা করে, সেই 


কুরআন মজীদ স্মরণ রাখিবার দোয়া 

হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে আবু সালেহ ও ইকরামা মুহাম্মদ ইব্‌ন 
কাসিম তাবারানী “আল মাজমাউল কারী’ গ্রন্থে বর্ণনা করিয়াছেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, একদা হযরত আলী (রা) নবী করীম (সা)-এর 
খেদমতে আরয করিলেন-_-হে আন্লাহ্‌র রাসূল! আমার অন্তর হইতে কুরআন মজীদ ছুটিয়া 
যায়। (অর্থাৎ আমি কুরআন মজীদ স্মরণ রাখিতে পারি না)। নবী কুরীম (সা) 
বলিলেন__'আমি কি তোমাকে এমন কতগুলি কালাম শিখাইব যাহা দ্বারা আল্লাহ্‌ তা'আলা 
তোমাকে এবং তুমি উহা যাহাকে শিখাইবে, তাহাকে উপকৃত করিবেন?’ হযরত আলী (রা) 
আরয করিলেন__হে আল্লাহ্‌র রাসূল! আপনার জন্যে আমার পিতা-মাতা কুরবান হউক। 
আমাকে উহা শিখান। নবী করীম (সা) বলিলেন-__তুমি জুমুআর রাত্রিতে চারি রাক'আত 
নামায আদায় করিবে । প্রথম রাকআতে সূরা ফাতিহা ও সুরা ইয়াসীন, দ্বিতীয় রাকআতে সূরা 
ফাতিহা ও সূরা দুখান, তৃতীয় রাকআতে সূরা ফাতিহা ও সূরা হা-মীম আস্‌ সাজদাহ এবং 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন | ১৫৫ 


চতুর্থ রাকআতে সুরা ফাতিহা ও সূরা মুল্‌ক তিলাওয়াত করিবে। তাশাহ্‌হুদ শেষ করিবার পর 
আল্লাহ্‌ তা'আলার হামদ ও প্রশংসা বর্ণনা করিবে, নবীগণের প্রতি দরূদ পাঠ করিবে এবং 
মুমিনদের জন্যে আল্লাহ্‌ তা'আলার নিকট মাগফিরাত কামনা করিয়া এই দোয়া করিবে ৪ 


551 ০1 ৬৭ ৮১০৯১/১- FEL 09121 ball J Sl pel 

৮2১০ ৫41- ১০ 4০০১ 0 লিও ১11 ৬০তসি ভাই 2 
[34111 02111 ১1১53 5511 5১113714813 DUDS ০১০১1 ০১৮১। 
৬১৪)১1১- Sle LS এ > লও (95 91 পর্বটি ১৬১৩ এটি ০৯০ 
৪১০০০570410 ০৬০ Sl dlls + don ৪৭]। ll 515০5150101 
SELLS ও 0৪ ০১০০০ LTH জল ০৪ +2 0১80৩ ০০054 Hy 


_ ৩৮১] 3141 


হে আল্লাহ্‌! আমাকে আমার সমগ্র জীবনে সর্বত্র পাপ বর্জনের ব্যাপারে সহায়তা কর। আর 
যাহা আমার জন্যে কোন কল্যাণ বহিয়া আনিবে না, তাহার জন্যে আমাকে কষ্ট করিতে না 
যাইবার তাওফীক দিয়া আমার প্রতি রহম কর। যাহার প্রতি আমি তাকাইলে তুমি আমার প্রতি 
সন্তুষ্ট হইবে, উহার প্রতি তাকাইবার জন্যে আমাকে তাওফীক দান কর। আয় আল্লাহ্‌! তুমি 
আকাশসমূহ ও যমীনকে সৃষ্টি করিয়াছ। তুমি মহামহিম ও মহাপরাক্রমশালী । তোমার 
পরাক্রমের সমতুল্য পরাক্রম কেহ কামনা করিতে পারে না। আয় আল্লাহ্‌! আয় রহমান! 
তোমার পরাক্রম এবং তোমার চেহারার নূর ও জ্যোতির মাধ্যমে তোমার নিকট আবেদন 
জানাইতেছি যে, তুমি তোমার.কিতাবকে যেরূপে ভালবাসিতে আমাকে শিক্ষা দিয়াছ, উহার 
প্রতি সেইরূপ ভালবাসা আমার হৃদয়ে স্থায়ীভাবে বসাইয়া দাও। 

আর কুরআন মজীদ যেভাবে তিলাওয়াত করিলে তুমি আমার প্রতি সন্তুষ্ট হও, সেইভাবে 
উহা তিলাওয়াত করিবার জন্যে আমাকে তাওফীক দান কর। আর তোমার কাছে আবেদন 
জানাই যে, তুমি স্বীয় কিতাবের সাহায্যে আমার চক্ষু জ্যোতির্ময়, আমার জিহ্বাকে জড়তামুক্ত, 
আমার ভাষাকে অবাধ, আমার অন্তরকে উদার, আমার বক্ষকে উন্মুক্ত ও প্রশস্ত এবং আমার 
দেহকে উহার আদেশ-নিষেধ ইত্যাদি যাবতীয় ব্যবস্থার বাস্তবায়নকারী ও রূপদাতা কর। 
তোমার নিকট আরও আবেদন জানাই, কুরআন মজীদ আমার ভিতর কায়েম করিবার ব্যাপারে 
তুমি আমাকে শক্তি দাও এবং সাহায্য কর। কারণ, তুমি ভিন্ন নেক কাজে আমাকে সাহায্য 
করিবার এবং তাওফীক দান করিবার অন্য কেহ নাই ।' 

অতঃপর নবী করীম (সা) হযরত আলী (রা)-কে বলিলেন-_“তুমি তিন অথবা পাঁচ অথবা 
সাত জুমআয় উপরোক্ত আমল করিবে । আল্লাহ্‌র মেহেরবানীতে তুমি কুরআন মজীদ স্মরণ 
রাখিতে পারিবে । কোন মু'মিন উক্ত আমল করিয়া ব্যর্থ মনোরথ হইতে পারে না।' নবী করীম 
(সা)-এর উপরোক্ত আদেশের পর সাত জুমআ অতিবাহিত হইয়া গেলে হযরত আলী (রা) 
তাহার খেদমতে উপস্থিত হইয়া তাহাকে জানাইলেন যে, তিনি এখন কুরআন মজীদ এবং 
পবিত্র হাদীস স্মরণ রাখিতে পারেন। ইহাতে নবী করীম (সা) বলিলেন-__কা'বা ঘরের প্রভুর 


www.quraneralo.com 


Contents 


১৫৬ তাফসীরে ইব্ন কাছীর 


শপথ! আলী মু'মিন ৷ (হে আল্লাহ্‌!) তুমি আবুল হাসানকে ইলম দান করো, তুমি আবুল 
হাসানকে ইলম দান করো ।' 

হযরত ইবন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইব্‌ন রাবাহ ও ইকরামা, ইব্‌ন 
জুরায়জ, ওয়ালীদ ইবৃন মুসলিম, সুলায়মান ইব্‌ন আবদুর রহমান দামেশকী, আহমদ ইব্‌ন 
হাসান ও ইমাম আবূ ঈসা তিরমিযী (র) স্বীয় ‘জামে’ সংকলনের ‘দোয়া’ অধ্যায়ে বর্ণনা করেন £ 

হযরত ইব্‌ন আববাস (রা) বলেন-_ একদা আমরা নবী করীম (সা)-এর নিকট উপস্থিত 
ছিলাম । এই সময়ে হযরত আলী (রা) তাহার খেদমতে উপস্থিত হইয়া আরয 
করিলেন__আমার পিতা-মাতা আপনার জন্যে কুরবান হউক । কুরআন মজীদ আমার অন্তর 
হইতে তিরোহিত হইয়া যায় । আমি উহা মনে রাখিতে পারি না। নবী করীম (সো) তাহাকে 
বলিলেন-__'ওহে আবুল হাসান! আমি কি তোমাকে কতগুলি কথা শিখাইব যদ্বারা আল্লাহ্‌ 
তা'আলা তোমাকে উপকৃত করিবেন এবং তুমি যাহাকে উহা শিখাইবে, তাহাকেও উপকৃত 
করিবেন ?. আর তুমি যাহা স্বীয় অন্তরে ধারণ করিবে, আল্লাহ্‌ তা'আলা তদ্ৰারা উহা তোমার 
পক্ষে দৃঢ়সংবদ্ধ করিয়া দিবেন ?' হযরত আলী (রা) বলিলেন-_হে আল্লাহ্‌র রাসূল! হ্যা, 
আমাকে উহা শিক্ষা দিন। নবী করীম (সা) বলিলেন___“যখন শুক্রবারের রাত্রি আসে, তখন যদি 
পারো, উহার শেষ তৃতীয়াংশে নামায আদায় করিবে। রাত্রির উক্ত অংশের ইবাদত, বিশেষত 
কুরআন তিলাওয়াত ফেরেশতাগণ কর্তৃক পরিদৃষ্ট হইয়া থাকে এবং উক্ত সময়ের দোয়া কবুল 
হইয়া থাকে । আমার ভাই হযরত ইয়াকুব (আ) স্বীয় পুত্রগণকে বলিয়াছিলেন £ 

7০৮91 ১৮১০৭ ০৪৮০ আমি শীঘ্রই তোমাদের জন্যে আমার প্রতিপালক প্রভুর 
নিকট ক্ষমা প্রার্থনা করিব ।) তাহার উদ্দেশ্য ছিল_ -জুমআর রাত্রি আসিলে তিনি তাহাদের জন্যে 
আল্লাহ্‌ তা“আলার নিকট ইসতিগফার করিবেন। রাত্রির শেষ তৃতীয়াংশে না পারিলে তুমি মধ্য 
রাত্রিতে নামায আদায় করিবে । উহাও না পারিলে রাত্রির প্রথম ভাগে নামায আদায় করিবে ও 
চারি রাকআত নামায পড়িবে । প্রথম রাকআতে সূরা ফাতিহা ও সূরা ইয়াসীন, দ্বিতীয় 
রাকআতে সূরা ফাতিহা ও সূরা দুখান, তৃতীয় রাকআতে সূরা ফাতিহা ও সূরা 
আলিফ-লাম-মীম আস-সাজদাহ এবং চতুর্থ রাকআতে সূরা ফাতিহা ও সূরা মুল্ক তিলাওয়াত 
করিবে । তাশাহ্হুদ শেষ করিবার পর সুন্দরভাবে আল্লাহ্‌ তা'আলার হামদ ও প্রশংসা বর্ণনা 
করিবে, আমার প্রতি এবং অন্যান্য সকল নবীর প্রতি সুন্দররূপে দরূদ পাঠ করিবে এবং মু'মিন 
নারী-পুরুষের জন্যে এবং যে সকল মু'মিন তোমার পূর্বে ঈমান আনিয়াছে, তাহাদের জন্যে 
আল্লাহ্‌ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা করিবে । অতঃপর নির্দেশিত দোয়া পড়িবে । (এই স্থানে 
পূর্বোক্ত হাদীসে বর্ণিত দোয়া উল্লেখিত হইয়াছে। তবে ইহাতে ৬, 43 J ২১০০9 (আর 
তুমি উহাকে আমার দেহে বাস্তবায়িত করিবে) স্থলে 54, «১ 0.435 ১15 (আর তুমি উহা 
দ্বারা আমার দেহকে ধৌত করিয়া দিবে) বাক্যটি রহিয়াছে। এতদ্যতীত সর্বশেষে নিম্নোক্ত 
কথাগুলি-সংযোজিত রহিয়াছে ৪ 

১2011 91511 41102 31 5১৪১৩ ০৬৯১১ “আর মহা মর্যাদাশীল মহান আল্লাহ্‌ 
তা'আলার সাহায্য ব্যতীত (নেকী করিবার এবং বদী হইতে বাচিবার) কোন যোগ্যতা ও ক্ষমতা 
নাই।” 


Wwww.quraneralo.com 


Contents 
অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন ১৫৭ 


নবী করীম (সা) বলিলেন__-ওহে আবুল হাসান! তুমি উপরোক্ত আমল তিন অথবা পাচ 
অথবা সাত জুমআয় করিবে । আল্লাহ্‌র হুকুমে তোমার উদ্দেশ্য পূর্ণ হইবে । যে সত্তা আমাকে 
সত্য সহকারে পাঠাইয়াছেন, তাহার শপথ! কোন মু'মিন ব্যক্তি উক্ত আমল করিলে সে উহার 
সুফল লাভ না করিয়া পারে না। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন আল্লাহ্‌র কসম। পাচ বা সাত জুমআ অতিবাহিত 
হইবার পরই হযরত আলী (রা) নবী করীম (সা)-এর খেদমতে সেইরূপ মজলিসে উপস্থিত 
হইয়া আরয করিলেন__‘হে আল্লাহ্‌র রাসূল! ইতিপূর্বে আমি তিলাওয়াত করিতে যাইতাম, 
দেখিতাম, উহা আমার স্মৃতি হইতে তিরোহিত হইয়া গিয়াছে। অথচ এখন আমি একসঙ্গে 
চল্লিশ বা উহার কাছাকাছি সংখ্যক আয়াত শিখিয়া থাকি । উহা যখন মুখস্থ তিলাওয়াত করিতে 
যাই, তখন মনে হয়, আল্লাহ্র কিতাব আমার সম্মুখে খোলা রহিয়াছে। ইতিপূর্বে আমি একটি 
হাদীস শুনিবার পর উহা যখন স্মরণ করিতে যাইতাম, দেখিতাম, উহা আমার স্মৃতিপট হইতে 
অন্তরিত হইয়া গিয়াছে। আর বর্তমানে আমি একসাথে কতগুলি হাদীস শুনিয়া থাকি। উহা 
যখন স্মরণ করিতে যাই, উহার একটি বর্ণও স্মৃতিপট হইতে বিলুপ্ত পাই না।' নবী করীম (সা) 
তাহাকে বলিলেন-_“ওহে আবুল হাসান। কাবা ঘরের প্রভুর কসম! তুমি মু'মিন ।” 

ইমাম তিরমিযী উপরোক্ত হাদীস বর্ণনা করিবার পর মন্তব্য করিয়াছেন---উক্ত হাদীস যদিও 
একটি মাত্র মাধ্যমে বর্ণিত; তথাপি উহা গ্রহ্যণযোগ্য । উপরোক্ত রাবী ওয়ালীদ ইবৃন মুসলিম 
ভিন্ন অন্য কাহারও মাধ্যমে উহা বর্ণিত হইয়াছে বলিয়া আমি জানি না।' ইমাম তিরমিযী উক্ত 
হাদীস সম্বন্ধে উপরোক্ত মন্তব্য করিলেও উহা সে ওয়ালীদ ইব্‌ন মুসলিম ভিন্ন অন্য রাবীর 
মাধ্যমেও বর্ণিত হইয়াছে, পাঠকগণ ইতিপূর্বে তাহা দেখিয়াছেন। হাকিম তাহার “মুসতাদরাক' 
সংকলনে উহা উক্ত রাবী ওয়ালীদ ইব্‌ন মুসলিমের মাধ্যমে বর্ণনা করত মন্তব্য 
করিয়াছেন-_-“উক্ত হাদীসের সনদ ইমাম বুখারী ও ইমাম মুসলিম কর্তৃক নির্ধারিত হাদীস গ্রহণ 
সম্পর্কিত শর্তাবলী অনুযায়ী গ্রহণযোগ্য । ওয়ালীদ ইবৃন মুসলিম স্পৃষ্টরূপে উল্লেখ করিয়াছেন 
যে, তিনি উক্ত হাদীস ইব্‌ন জুরায়জ হইতে শুনিয়াছেন। অতএব, উক্ত হাদীসের সনদ 
নিশ্চিতভাবে ইমাম বুখারী ও ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য ।' আল্লাহ্‌ই সর্বশ্রেষ্ঠ 
জ্ঞানী। 

হযরত ইবন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে", (উবায়দুল্লাহ) আমরী, ওয়াকী' ও 
ইমাম আহমদ (র) বর্ণনা করেন। 

নবী করীম (সা) বলিয়াছেন__কুরআন মজীদের অবস্থা হইতেছে রশি দ্বারা বাধা উটের 
অবস্থার সমতুল্য । মালিক তাহার প্রতি দৃষ্টি রাখিলে এবং উহা বাধিয়া রাখিলে উহা তাহার 
অধিকারে থাকে । পক্ষান্তরে, সে উহার প্রতি দৃষ্টি না রাখিলে এবং উহা ছাড়িয়া দিলে উহা 
তাহার অধিকারের বাহিরে চলিয়া যায় ।' ইমাম আহমদ আবার উহা উপরোক্ত রাবী উবায়দুল্লাহ 
আমরী হইতে উপরোক্ত বিভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং উবায়দুল্লাহ আমরী হইতে 
ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন উবায়দ ও ইয়াহিয়া ইব্‌ন সাঈদের ভিন্নর্প অধস্তন সনদাংশে 
বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ আবার উহা হযরত ইব্‌ন উমর রো) হইতে ধারাবাহিকভাবে 
আবদুর রায্যাকের সনদে নাফে', আইয়ুব ও মা“মারও প্রায় অনুরূপ অর্থে বর্ণনা করিয়াছেন। 


www.quraneralo.com 


Contents 
১৫৮ ৃ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত ইব্ন উমর রো) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন দীনার, মুসা“আর, হামীদ 
ইব্‌ন হাম্মাদ ইব্ন আবুল হাওয়ার, মুহাম্মদ ইবৃন মামার ও হাফিজ (আবূ বকর) আল-বায্যার 
বর্ণনা করেন ঃ 
ৃ ‘একদা নবী করীম (সা) জিজ্ঞাসিত হইলেন-_-কোন্‌ ব্যক্তির কিরাআত সর্বোত্তম ? নবী 

করীম (সা) বলিলেন-__“যাহার কিরাআত শুনিলে মনে হয় যে, সে আল্লাহ্‌কে ভয় করে, তাহার 

কিরাআত সর্বোত্তম কিরাআত ।' 

হযরত আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে যর, আসিম, সুফিয়ান, 
আবদুর রহমান ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন £ 

নবী করীম (সা) বলিয়াছেন__'(কিয়ামতের দিন) কুরআন মজীদের ধারক, সংরক্ষক ও 
বাস্তবায়নকারীকে বলা হইবে, তুমি উহা পড়িতে থাকো এবং (জান্নাতের সিঁড়ি দিয়া) উপরে 
উঠিতে থাকো । আর তুমি দুনিয়াতে যেরপে ধীরগতিতে সুন্দর করিয়া তিলাওয়াত করিতে, 
সেইরূপেই তিলাওয়াত করিবে । তুমি সর্বশেষ আয়াত (জান্নাতের) যে স্তর বা মনযিলে 
তিলাওয়াত করিবে, উহাই তোমার মনযিল বা বাসস্থান হইবে 1 

হযরত আবদুল্লাহ ইবৃন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবু আবদুর রহমান হাবলী, 
হাই ইব্‌ন আবদুল্লাহ, ইব্‌ন লাহীআ, হাসান ও ইমাম আহমদ বর্ণনা করেন £ 

একদা জনৈক ব্যক্তি নবী করীম (সা)-এর খেদমতে হাযির হইয়া আরয করিল-_-হে 
আল্লাহ্‌র রাসূল! আমি কুরআন মজীদ তিলাওয়াত করি; কিন্তু আমার স্মৃতি উহা ধরিয়া রাখিতে 
পারে না। নবী করীম (সা) বলিলেন-_-'তোমার অন্তরের ঈমান অপর্যাপ্ত ও.অপ্রতুল। বান্দা 
কুরআন মজীদ লাভ করিবার পূর্বে ঈমান লাভ করিয়া থাকে ।' ইমাম আহমদ উপরোক্ত সনদেই 
বর্ণনা করেন £ . 

একদা এক লোক তাহার এক পুত্রকে লইয়া নবী করীম (সা)-এর খেদমতে হাযির হইল । 
লোকটি আরয করিল--হে আল্লাহ্‌র রাসূল! আমার পুত্র দিনের' বেলায় কুরআন মজীদ 
তিলাওয়াত করে এবং রাত্রিবেলায় ঘুমাইয়া থাকে। নবী করীম (সা) বলিলেন__“তুমি তাহার 
মধ্যে কি দোষ দেখিতেছ ? সে তো দিনের বেলায় আল্লাহ্‌র যিকিরে মশগুল থাকে এবং 
গুনাহমুক্ত অবস্থায় রাত্রি যাপন করে।' 

হযরত আবদুল্লাহ ইব্ন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ আবদুর রহমান, হাই, 
ইব্‌ন লাহীআ, মুসা ইব্‌ন দাউদ ও ইমাম আহমদ বর্ণনা করেন ঃ 
, নবী করীম (সা) বলিয়াছেন-__সিয়াম এবং কুরআন মজীদ কিয়ামতের দিনে বান্দার জন্যে 

আল্লাহ্‌ তা'আলার নিকট সুপারিশ করিবে । সিয়াম বলিবে___হে প্রভু! আমি তাহাকে দিনের 

বেলায় খাদ্য পানীয় গ্রহণ এবং যৌন বাসনা চরিতার্থকরণ হইতে বিরত রাখিয়াছি। অতএব 
তাহার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো । পক্ষান্তরে কুরআন মজীদ বলিবে, আমি তাহাকে 
পা ৩8555 
করো । উভয়ের সুপারিশই গৃহীত হইবে ।' 

ইযরত আবদুল্লাহ ইবন আমর (রা) হইতে আবদুর রহমান ইব্‌ন ভূবায়র, ইব্‌ন লাহীআা 
হাসান ও ইমাম আহমদ বর্ণনা করেন £ 

নবী করীম (সা) বলিয়াছেন__“আমার উম্মতের অধিকাংশ কারী হইবে মুনাফিক ৷' 


www.quraneralo.com 


Contents 


১৬০ তাফসীরে ইবৃন কাছীর 


নবী করীম (সা) বলিয়াছেন__'কুরআন মজীদকে তোমরা শুদ্ধ ও সুস্পষ্ট করিয়া তিলাওয়াত 
করিও এবং উহার গভীর তাৎপর্যসমূহ বুঝিতে চেষ্টা করিও ।' 
বুকায়র হায্রামী, মূসা ইব্‌ন হাধিম ইস্পাহানী ও ইমাম আবুল কাসিম তাবারানী বর্ণনা 


নবী করীম (সা) বলিয়াছেন-__“যে ব্যক্তি রাত্রিতে দশটি আয়াত তিলাওয়াত করিবে, তাহার 
আমলনামায় এক কিনতার পরিমাণ নেকী লেখা হইবে। এক কিনতার পরিমাণ নেকী দুনিয়া ও 
উহাতে যাহা আছে, তাহা অপেক্ষা অধিকতর মূল্যবান। কিয়ামতের দিন তোমার প্রভু 
বলিবেন-__-“তুমি তিলাওয়াত করিতে থাকো আর প্রতিটি আয়াতের পরিবর্তে (জান্নাতের) একটি 
স্তর উপরে উঠিতে থাকো ।” বান্দা যখন তাহার নিকট রক্ষিত সর্বশেষ আয়াতটির তিলাওয়াত 
সম্পন্ন করিবে, তখন তোমর প্রভু বলিবেন__তুমি স্বীয় অধিকারে উহা গ্রহণ করো এবং দখল 
লও ।” বান্দা তখন স্বীয় হস্তের ইঙ্গিতে আরয করিবে-_ প্রভু হে! তুমি তো শ্রেষ্ঠতম জ্ঞানী । 
(অর্থাৎ আমি কতটুকু অংশের দখল লইব, তাহা তো জানি না, বরং উহা সম্বন্ধে তুমিই 
শ্রেষ্ঠতম জ্ঞানী ৷) তোমার প্রভু বলিবেন-__'তুমি এই সম্পূর্ণ জান্নাত ও উহার নিয়ামতের পরিপূর্ণ 
দখল লও।' 


১০৯০ ০০ 
“ফাযায়েলুল কুরআন’ অধ্যায় সমাপ্ত হইল এবং এতদ্বারা “তাফসীরুল কুরআন’ অধ্যায়ের 
উদ্বোধন করা হইল। 


প ০৪ পপ ০১১০০০৮০১৪৯) 


Wwww.quraneralo.com 


Contents 
অধ্যায় ঃ ফাযায়েলুল কুরআন - ১৫৯ 


হযরত আবদুল্লাহ ইবৃন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়াধীদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন 
 শুখায়র, কাতাদাহ, হুমাম, ওয়াকী' ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন 8 . 
নবী করীম (সা) বলিয়াছেন যে ব্যক্তি তিন দিনের কম সময়ের মধ্যে কুরআন মজীদ 
খতম করে, সে উহার অর্থ ও মর্ম বুঝিতে এবং হৃদয়ঙ্গম করিতে পারে না।' ইমাম আহমদ 
আবার উহা উপরোক্ত রাবী কাতাদাহ হইতে উপরোক্ত উর্ধতন সনদাংশে এবং কাতাদাহ হইতে 
ধারাবাহিকভাবে শু'বা ও গুনদুরের অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী ইহাকে 
সহীহ ও গ্রহণযোগ্য হাদীস নামে আখ্যায়িত করিয়াছেন। 
হযরত আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে ধারাবাহিকভাবে ইসমাঈল ইব্‌ন আবদুল্লাহ 
তামীমী, ইসহাক ইব্‌ন রাহওয়াই, মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন রাহওয়াই ও ইমাম আবুল 
কাসেম তাবারানী বর্ণনা করিয়াছেন ঃ 
নবী করীম (সা) বলিয়াছেন__যে ব্যক্তি কুরআন মজীদ শিক্ষা করে, নবৃওত যেন তাহার 
দুই গাজরের মধ্যে (অন্তরে) স্থান গ্রহণ করে। তবে শুধু (পার্থক্য এই) তাহার নিকট ওহী 
প্রেরিত হয় না। আর যে ব্যক্তি কুরআন মজীদ শিখিবার পর মনে করে যে, সে যাহা লাভ 
করিয়াছে, অন্য কেহ তদপেক্ষা শ্রেষ্ঠতর কোন বস্তু লাভ করিয়াছে, সে ব্যক্তি দুইটি অপরাধে 
অপরাধী । এক, আল্লাহ্‌ তা'আলা যে বস্তুকে কম মর্যাদা দান করিয়াছেন, সে ব্যক্তি উহাকে 
অধিক মর্যাদার অধিকারী মনে করিল। দুই, আল্লাহ্‌ তা'আলা যে বস্তুকে মর্যাদা দান করিয়াছেন, 
সে ব্যক্তি উহাকে কম মর্যাদার অধিকারী মনে করিল । কুরআন মজীদের ধারকের পক্ষে ইহা 
সমীচীন নহে যে, মূর্খতার জবাব মূর্খতা, ক্রোধের জবাব ক্রোধ-ও আঘাতের জবাব আঘাত 
দ্বারা প্রদান করিবে । বরং তাহার জন্যে ইহাই সমীচীন যে, সে কুরআন মজীদের ফযীলতের 
কারণে ক্ষমা-সুন্দর ব্যবহার করিবে’ 
হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান, উব্বাদ ইব্‌ন মায়সারাহ, আবু 
, সাঈদ বেনু হাশিম গোত্রের জনৈক মুক্তিপ্রাপ্ত গোলাম) ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ৪ 
নবী করীম (সা) বলিয়াছেন__“যে ব্যক্তি আল্লাহ্‌র কিতাবের একটি আয়াত মনোযোগ 
সহকারে শ্রবণ করে, তাহার জন্যে বহুগুণাঘিত একটি নেকী লেখা হয় আর যে ব্যক্তি আল্লাহ্‌র 
কিতাবের একটি আয়াত নিজে তিলাওয়াত করে, কিয়ামতের দিনে উহা তাহার জন্যে নূর বা 
জ্যোতি হইবে ৷' | 
হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে শু'বা ও আবু সালামা, যুহরী, আস্বাসা . 
ইব্‌ন মিহরান, ইয়াহিয়া ইব্‌ন মুতাওয়াকিল, মুহাম্মদ ইব্‌ন হারব ও (হাফিজ আবূ বকর) 
আল-বায্যার বর্ণনা করিয়াছেন ঃ 
নবী করীম (সা) বলিয়াছেন--'কুরআন মজীদ সম্বন্ধে ঝগড়া করা কুফর ৷’ উক্ত হাদীসের 
অন্যতম রাবী আম্বাসা মন্তব্য করেন, উপরোক্ত সনদ শক্তিশালী নঞ্রে! তবে আমার নিকট উক্ত 
হাদীস অন্য এক সনদেও বর্ণিত হইয়াছে। 
হযরত আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে মাকরাবীর পিতামহ, মাকরাবী, আবূ 
বকর ইব্‌ন ইদরীস ও হাফিজ আবু ইয়ালা বর্ণনা করিয়াছেন ঃ 


www.quraneralo.com 


Contents 


দ্বিতীয় অধ্যায় 


কাছীর (১ম খণ্ড)-_২১ 


Wwww.quraneralo.com 


Contents 


পরম দাতা ও দয়ালু আল্লাহ্‌ তা'আলার নামে (আরম্ভ করিতেছি) । 


(অগাধ জ্ঞানদীপ্ত অনন্য ব্যক্তিত্ব প্রাজ্ঞ ইমাম পরম আল্লাহৃভীরু ও আল্লাহ্প্রেমিক মনীষী 
শায়খ হাফিজ ইমাদুদ্দীন আবুল ফিদা ইসমাঈল ইব্‌ন খতীব আবূ হাফ্‌স উমর ইবৃন কাছীর 
আশৃশাফেঈ রে) বলেন) 

সকল প্রশংসা আল্লাহ্‌ তা'আলার প্রাপ্য যিনি স্বীয় কিতাব (আল-কুরআন) ‘প্রশংসা’ দিয়া 
আরন্ত করিয়াছেন । যেমন তিনি বলিয়াছেন ৪ 

১201 py LC 02৯০1 ৯৯- ১১০) 7০১ 41 ০০১৭ (সকল প্ৰশংসা 
নিখিল সৃষ্টির প্রতিপালক, পরম দাতা ও দয়ালু, বিচার দিবসের বাদশাহ আল্লাহ্‌ তা'আলার 
প্রাপ্য ।) 

তেমনি আরও বলিয়াছেন £ 


০১৭] 3৯- Ls se 2 0 Us ক ০০০0১৭24৫০৯ 


so-so 


DATES stat soli alt ০১৮০৮]: ১১25 2১41 ৩৪. 1১:১৬ Cl 
18555515715 4) 25511105553 ০১১০১০4১50০ Cs 
০2349] চি Sle Al ৮০ ০০১০ খুব SIE pil 4 
(সকল প্রশংসা আল্লাহ্‌ পাকের প্রাপ্য যিনি স্বীয় বান্দার উপর কিতাব নাযিল করিয়াছেন 
এবং উহাতে কোনরূপ বক্রতা রাখেন নাই । উহা মজবুত গ্রন্থ । উহা তাহার উপর এই উদ্দেশ্যে 
নাযিল করিয়াছেন যে, সে আল্লাহ্‌র তরফ হইতে আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করিবে 
এবং যে সব মু'মিন নেক কাজ করিবে তাহাদিগকে এমন উত্তম প্রতিদানের (জান্নাতের) 
সুসংবাদ দিবে যেখানে তাহারা চিরকাল অবস্থান করিবে। আর যাহারা পুরুষানুক্রমে 
অজ্ঞতাবশত বলিয়া বেড়ায়, আল্লাহ্‌ তা'আলার সন্তান আছে, তাহাদিগকেও সাবধান করিয়া 
দিবে। তাহাদের মুখ নিসৃত উক্ত উক্তি বড়ই ঘৃণ্য । তাহারা মিথ্যা ছাড়া কিছুই বলিতেছে না) 
আল্লাহ্‌ তা'আলা স্বীয় সৃষ্টিকার্ষের বর্ণনাও ‘প্রশংসা’ দিয়া আরম্ভ করিয়াছেন। যেমন 
বলিয়াছেন $ 


Wwww.quraneralo.com 


Contents 


১৬৪ রি তাফসীরে ইবৃন কাছীর 


০৫ 28-৮119 ০০] এল) ০০১৯০ Sl GE এ। 40 এ 
5 
(সকল প্রশংসা আল্লাহ্‌র প্রাপ্য যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করিয়াছেন এবং আধার ও 
আলোর জন্ম দিয়াছেন। এতদসব্বেও কাফিররা স্বীয় প্রতিপালক প্রভুর সমকক্ষ সত্তা গড়িয়া 
লয়।) 
তারপর তিনি উহার পরিস্মাপ্তির বর্ণনাও প্রশংসা" দিয়া শেষ করিয়াছেন। বেহেশত-দোষখ 
বিতরগোন্তর পরিস্থিতি গ্রসঙ্গে তিনি বলেন £ 
7৪১০3৮৯3৪১১ ০০৯৪ ১১৯০৪ ১৮০৭] ১৯ ১৮ BE বি) ৪৮৩ 
SEAN এ লি 0032 Fi 
(আর তুমি ফেরেশতাদিগকে আরশের পরিবেষ্টকরূপে দেখিবে; তাহারা তদবস্থায স্বীয় 
প্রতিপালক প্রভুর প্রশংসা বর্ণনায় রত থাকিবে । অনন্তর তাহাদের (জ্বিন ও মানবের) ব্যাপারে 
ইনসাফভিত্তিক ফয়সালা প্রদান করা হইবে । তখন উচ্চারিত হইবে, সকল প্রশংসা নিখিল সৃষ্টির 
প্রতিপালক প্রভুর প্রাপ্য ।) 
অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলেন $ 
85817555245 চিতা 12051558119 811 555 
(আর আল্লাহ্‌ তো তিনিই, যিনি ছাড়া অন্য কোন প্রভু প্রভু নাই। পূর্বাপর সর্বকালের সকল 
ংসার অধিকারী তিনিই রি ই 
ফিরিয়া যাইবে ।) 
অনুরূপ অপর একস্থানে বলিয়াছেন ৪ 
BAY ৪১০৯০ aH ০৪1০১ ০৬৮ AL dg এ) Si 
. - as 
_ (সকল প্রশংসা সেই আল্লাহ্‌ পাকের প্রাপ্য যাহার মালিকানায় নভোমণ্ডল ও ভূমণ্ডলের সমুদয় 
বস্তু রহিয়াছে। আখিরাতের সমস্ত প্রশংসাও তাহারই প্রাপ্য । তিনি সূক্মজ্ঞানী ও সূক্ষাদশী ৷) 
আদি ও অন্তে সর্বকালে ইতিপূর্বে সৃষ্ট ও ভবিষ্যতে সৃষ্টব্য সকল বস্তুর ব্যাপারেই সকল 
ংসা আল্লাহ্‌ তা'আলার প্রাপ্য । তিনি সকল সৃষ্টির জন্যই প্রশংসার পাত্র । আল্লাহ্‌র নেক বান্দা 
তাই মুনাজাতে বলিয়া থাকে, ‘হে আমাদের প্রত্পালক প্রভু আল্লাহ্‌! আকাশসমূহে ও পৃথিবীতে 
যে পরিমাণ প্রশংসা ধরে এবং ভবিষ্যতেও তোমার নিত্য নতুন সৃষ্টির ভিতর যে পরিমাণ প্রশংসা 
ধরিবে, তত প্রশংসাই তোমার উদ্দেশ্যে নিবেদিত ।' আর এই কারণেই জান্নাতবাসীগণ 
তাহাদের জন্য আল্লাহ্‌ পাকের প্রদত্ত স্থায়ী নিয়ামত ও অনুগহরাশি সন্দর্শন করিয়া এবং তাহার 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ সূরা ফাতিহা ১৬৫ 


বিশাল পরাক্রম ও কুদরত উপলব্ধি করিয়া নিজেদের শ্বাস-প্রশ্বাস গ্রহণ-বর্জনের সমসংখ্যক বার 
আল্লাহ্‌র গুণাবলী ও প্রশংসা বর্ণনা করিবে । এই প্রসঙ্গে আল্লাহ্‌ তাআলা বলেন ঃ 


ei LE LD ৩১০১০০৭০৭৭১ nt ০! 
AEE LLL pal ged pill ৯ 5 UI ০৫০৯ 
sali, 1] ১0101 pales sls 

(যাহারা ঈমান আনিয়াছে ও নেক কাজসমূহ সম্পাদন করিয়াছে, তাহাদের প্রতিপালক প্রভু 
এই ঈমান ও আমলের বদৌলতে তাহাদিগকে নিশ্চয়ই নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে লইয়া 
যাইবেন। সেইসব জান্নাতের নিম্নভাগে ঝর্ণাধারা প্রবহমান থাকিবে। সেখানে তাহাদের 
স্বতোৎসারিত শ্লোগান হইবে- “হে আল্লাহ্‌, তুমি মহান, তুমি পবিত্র, তুমি সর্বগুণাধার।' আর 
সেখানে তাহাদের পারস্পরিক সম্বোধন হইবে “শান্তি' (সবার উপর শান্তি বর্ষিত হউক) । 
তাহাদের সকল কথার শেষ কথা হইবে ‘সকল প্রশংসা নিখিল সৃষ্টির প্রতিপালক প্রভু আল্লাহ্‌ 
তা'আলার উদ্দেশ্যে নিবেদিত ৷’) - 

মোটকথা সকল প্রশংসা সেই আল্লাহ্‌ পাকের উদ্দেশ্যে নিবেদিত যিনি একাধারে 
সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে রাসূলগণকে পাঠাইয়াছেন যেন (বিচার দিবসে) তাহার 
বিরুদ্ধে মানুষের পক্ষে কোন যুক্তি না থাকে। তিনি সর্বশেষে নিরক্ষর, আরবী ভাষাভাষী, মক্কা 
নিবাসী নবী মুহাম্মদ মুস্তফা (সা)-কে পাঠাইয়াছেন। সেই সর্বশেষ নবী ছিলেন সর্বাধিক দীপ্ত ও 
অধিকতম আলোকময় পথের দিশারী । আল্লাহ্‌ তাহার নবুওতের ধারার প্রথম সময় হইতে 
কিয়ামত পর্যন্ত বিস্তৃত সময়ের যে কোন অংশে পৃথিবীতে অবস্থানকারী প্রতিটি মানুষ ও জ্বিনের 
কাছে তাহাকে পাঠাইয়াছেন। এই প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 


Ld ৪ 2 08 Moo Ge ও LAE LE পি 5,0০5 প০৮১৯ 5 ESAT 
3০১১৮] dedi es Salad J পচ ০০041082115 এও 


(তুমি বল, হে মানব সম্প্রদায়! নিশ্চয়, আমি তোমাদের সকলের প্রতি প্রেরিত আল্লাহ্র 
রাসূল আর আল্লাহই আকাশমণ্ডলী ও পৃথিবীর একচ্ছত্র মালিক তিনি ভিন্ন অন্য কোন প্রভু 
নাই । তিনিই জীবন ও মৃত্যু দান করেন। অতএব তোমরা আল্লাহ্র উপর ঈমান আন ও তাহার 
সেই নিরক্ষর নবীর প্রতি আস্থাবান হও যে রাসূল নিজেও আল্লাহ্‌ ও তাঁহার বাণীর উপর ঈমান 
রাখে। অনন্তর তোমরা তাহাকে অনুসরণ কর; হয়ত ইহার ফলে তোমরা সঠিক ও সত্যপথ 
লাভ করিবে ।) - 

"অনুরূপ অন্যত্র তিনি বলিয়াছেন ঃ 

EE a (14০১১ (আমি এই উদ্দেশ্যে প্রেরিত হইয়াছি যে, তোমাদিগকে এবং 
অন্যান্য যাহাদের নিকট ইহা পৌছিবে, তাহাদের সকলকেই ইহা দ্বারা সতর্ক করিব ।) 

অতএব আরবী হউক কিংবা আজমী, কৃষ্ণাঙ্গ হউক কিংবা শ্বেতাঙ্গ, এমনকি মানুষ হউক 
কিংবা জ্বিন, যাহারই নিকট আল-কুরআন পৌছিবে, তিনি তাহারই সতর্ককারীরূপে প্রেরিত 
হইয়াছেন। 


www.quraneralo.com 


Contents 


১৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 
অনুরূপ তিনি অন্যত্র বলিয়াছেন ঃ 
2০০১০ 005 ২ 19১91 ১০15০৪৫১১০৪ (যে কোন শ্রেণীর যে কোন ব্যক্তিই উহা 


প্রত্যাখ্যান করিবে, দোযখ তাহারই জন্য নির্ধারিত রহিয়াছে।) 
মোটকথা আল্লাহ্‌ পাকের বাণী দ্বারা স্পষ্ট প্রমাণিত হইতেছে যে, উপরোল্লিখিত 
দলসমূহের যে ব্যক্তিই আল-কুরআন প্রত্যাখ্যান করিবে, তাহারই ঠিকানা হইবে জাহান্নাম ৷ 


অদ্রপ অন্যত্র বলিয়াছেন ৪ 
১128 ৬০৪৯ ১০ ৮৪৯১৯০০৮১০৯ sul ip CG ১০ 3১১৯৪ (যে 

ব্যক্তি এই বাণীকে মিথ্যা বলিয়া আখ্যায়িত করে, দেখো, আমি তাহার সহিত কিরূপ আচরণ 
করি। শীঘ্রই আমি তাহাদিগকে (না ফরমানী কাজে) এইরূপ অবকাশ দিব, যাহাতে তাহারা 
(মহাক্ষতির ব্যাপারটা) বুঝিতেও না পারে।) 

নবী করীম (সা) বলিয়াছেন, আমি শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ সকলের প্রতি প্রেরিত হইয়াছি। 
মুজাহিদ উহার ব্যাখ্যায় বলিয়াছেন, নবী করীম (সা) মানুষ ও জ্বিন সকলের প্রতি প্রেরিত 
হইয়াছেন। মোটকথা নবী করীম (সা) মানুষ ও জ্বিন উভয় জাতির প্রতিই রাসূল হিসাবে 
প্রেরিত হইয়াছেন। আল্লাহ্‌ তা'আলা তাহার প্রতি যে মহাগ্রন্থ আল-কুরআন নাযিল করিয়াছেন, 
তিনি উহা তাহাদের নিকট পৌছাইয়া দিবার দায়িত্প্রাপ্ত হইয়াছেন। উক্ত মহাগ্রন্থে সরাসরি 
কিংবা পরোক্ষভাবে কোন বাতিল বা অসত্য প্রবেশ করিতে পারে না। উহা প্রজ্ঞাময় প্রশংসিত 
সত্তার পক্ষ হইতে অবতীর্ণ কিতাব । উক্ত মহাগ্রন্থ সম্বন্ধে চিন্তা ও গবেষণা করিতে আল্লাহ্‌ 
তা'আলা মানুষকে উৎসাহিত ও অনুপ্রাণিত করিয়াছেন । তিনি বলিয়াছেন ঃ 
১১০০১1451১৪ 41০25 she be GLE Uy bl ১১৮৪৯ 

(তাহার কি আল-কুরআন সম্বন্ধে চিন্তা করিয়া দেখে না? যদি উহা আল্লাহ্‌ ভিন্ন অন্য 
কাহারো নিকট হইতে অবতীর্ণ হইত, তাহা হইলে তাহারা উহার ভিতর অনেক স্ববিরোধীতা 
দেখিতে পাইত ৷) 

তিনি আরও বলিয়াছেন £ 

- LI I EEL ot LAT 9১৫০ এ এ Ll 

(উহা সেই মুবারক কিতাব যাহা তোমার প্রতি এই উদ্দেশ্যে নাযিল করিয়াছি যে, 
লোকজন উহার আয়াতসমূহ সম্বন্ধে চিন্তা ও গবেষণা করিবে এবং জ্ঞানীগণ উহা হইতে উপদেশ 
গ্রহণ করিবে ৷) 

তিনি অন্যত্র বলিয়াছেন ঃ 

Ui sls lic 51১% 59,0, 1 (তাহারা কি আল-কুরআন সম্বন্ধে 
চিন্তা ও গবেষণা করে না? অথবা তাহাদের অন্তরসমূহ কি তালাবদ্ধ হইয়া রহিয়াছে?) 


অতএব আল্লাহ্‌ পাকের কালামের অর্থ সঠিকরূপে জ্ঞাত হওয়া ও অপরকে উহা জ্ঞাত করা 
এবং উহার তাৎপর্য ও রহস্যাবলী মানুষের নিকট তুলিয়া ধরা আলেমগণের দায়িত্‌ ও কর্তব্য । 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ সূরা ফাতিহা ১৬৭ 
এই প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 


sco sore OOO তি তত তত ee 2D OO Moses Ge 40 Bs eee ৬ 


২৮5 33১৭০] বিএ CLS 15 01 301 adil ১1১13 


০৪০০৩ 


- ০১১৪৪৮০০০৮০ 215 Lt io Ay 1৯১৫5 + 25525 


(অনন্তর আল্লাহ্‌ কিতাব প্রাপ্ত জাতির নিকট হইতে এই দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করিলেন যে, 
তোমরা অবশ্যই উহা সর্বসাধারণের নিকট সুস্পষ্টরূপে প্রকাশ করিবে এবং উহার কিছুই গোপন 
করিবে না। তাহা সত্তেও তাহারা উক্ত প্রতিশ্রুতি অবলীলাত্রমে ভঙ্গ করিল আর উহার পরিবর্তে 
তুচ্ছ স্বার্থ ক্রয় করিল। তাহারা যাহা ক্রয় করিতেছে তাহা বড়ই ঘৃণ্য ও জঘন্য ।) 

তিনি আরও বলিয়াছেন ৪ 


BRE 3959 এনএ সু (এ Ua এ 5 09৮৯ 02301 2) 
01135 ols MEETS DL (92 LAN EY 14485 3 

(যাহারা আল্লাহ্‌র নিকট প্রদত্ত স্বীয় প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির বিনিময়ে তুচ্ছ স্বার্থ ক্রয় করে, 
আখিরাতে তাহাদের ভাগ্যে (নিয়ামতের) কোন হিস্সা নাই । কিয়ামতের দিন আল্লাহ্‌ তাআলা 
না তাহাদের সহিত কথা বলিবেন, না তাহাদের প্রতি তাকাইবেন, না তাহাদিগকে পবিত্র 
করিবেন। তাহাদের জন্য নির্ধারিত রহিয়াছে যন্ত্রণাদায়ক শাস্তি ।) 

উপরোক্ত আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা আহলে কিতাবদের নিন্দা করিয়াছেন। কারণ 
তাহারা তাহাদের প্রতি অবতীর্ণ কিতাব উপেক্ষা করিয়া পার্থিব সম্পদ পুঞ্জীভূত করিয়াছে এবং 
আল্লাহ্‌র কিতাব অনুসরণ না করিয়া উহার বিরোধী পক্ষ অবলম্বন করিয়াছে । ‘অতএব হে 
মুসলিম জাতি! যে পাপের কারণে আল্লাহ্‌ পাক পূর্ব গ্রন্থধারীদের নিন্দা করিয়াছেন, উহা হইতে 
বিরত থাকা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য । তেমনি আমাদের প্রতি অবতীর্ণ তাহার কিতাব 
শিক্ষা করার ও অপরকে শিক্ষা দিবার এবং উহার অর্থ, তাৎপর্য ও রহস্যাবলী নিজেদের জ্ঞাত ' 
হইবার ও অপরকে জ্ঞাত করার যে আদেশ তিনি আমাদিগকে প্রদান করিয়াছেন, উহা পালন 
করা আমাদের জন্য ফরয।' এই প্রসংগে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


GA ১০০95058441 ৮4] ৮৮5 ৮১501 1৯:০1 ১:১৫] sbi 
HE ELL ৮ 54535 4 be CSS 15531523105 , Y's 


৮৫115 ১৪- (60৬০ ২০2১৯১1১৮৯৪ 401 9112 lel ১১৪০৭৪১০১৪৩ 
- 0915৮51৫151 281 

(মু'মিনদের জন্য কি এখনও সময় আসে নাই যে, আল্লাহ্‌র উপদেশ ও তাহার অবতীর্ণ 
সত্যের জন্য তাহাদের অন্তর সন্ত্রস্ত হইবে? আর তাহাদের জন্য কি সেই সময়ও নাই যখন 
তাহারা পূর্ববর্তী গ্রন্থধারীদের ন্যায় আর বিভ্রান্ত হইবে না? তাহাদের পূর্ব গ্রস্থধারীদের 
অন্তরসমূহ (প্রত্যাদেশ বিহীন অবস্থায়) বহুকাল থাকার পর কঠিন (সত্য গ্রহণে পরান্মুখ) হইয়া 
গেল । ফলে তাহাদের বিপুল সংখ্যক লোক অবাধ্যতাপরায়ণ হইল । তোমরা জানিয়া রাখ যে, ' 
পৃথিবীর মৃত্যুর পর (মানব জাতির আধ্যাত্মিক অধঃপতনের পর) আল্লাহ্‌ পাক উহাকে পুনজী্বিন 


Wwww.quraneralo.com 


Contents 


১৬৮ তাফসীরে ইব্ন কাছীর 


দান করিবেন। নিশ্চয় আমি তোমাদের জন্য (স্বীয়) নিদর্শনাবলী সুস্পষ্ট করিয়া দিয়াছি। ফলে 
হয়ত তোমরা বিবেক বুদ্ধি প্রয়োগ করিবে ।) 

উপরের আয়াত দুইটির প্রথমটিতে আল্লাহ্‌ তা'আলা পূর্ব গ্রন্থধারীদের আত্মিক অধঃপতনের 
উল্লেখ করিয়াছেন। আর দ্বিতীয়টিতে তিনি উল্লেখ করিলেন মৃত পৃথিবীকে পুনজীবিন দানের 
ব্যাপারটি । ইহাতে এই ইঙ্গিত রহিয়াছে যে, পৃথিবী বিশুষ্ক হইলে (বৃষ্টি দ্বারা) যেভাবে তিনি 
উহাকে পুনজীবিত ও ফুলে-ফলে সুসজ্জিত করেন, তেমনি পাপাচার ও অনাচারে বিশুষ্ক মানুষের 
কঠিন অন্তরসমূহ ঈমান ও হিদায়েতের বৃষ্টি দ্বারা পুনজীবিত তথা আলোকপ্রাপ্ত করেন। আল্লাহ্‌ 
পাকের কাছে আমাদের একান্তিক প্রার্থনা, তিনি যেন আমাদিগকেও অনুরূপ পবিত্র ও 
আলোকপ্রাপ্ত করেন। অবশ্যই তিনি উদারপ্রাণ মহান দাতা । 

কুরআন পাকের ব্যাখ্যার সর্বোত্তম পন্থা কোনটি? এ প্রশ্নের জবাব, এই কুরআন মজীদের 
ব্যাখ্যা কুরআন মজীদ দ্বারা করাই সর্বোত্তম পন্থা । কারণ দেখা যায় যে, কুরআনের এক 
জায়গায় কোন বিষয় সংক্ষেপে বলা হইয়াছে অন্য জায়গায় উহা সবিস্তারে বর্ণিত হইয়াছে। 
তবে আয়াত বিশেষের বেলায় যদি সেরূপ না হয়, তখন রাসূলের সুন্নাহ্‌র সাহায্যে উহার ব্যাখ্যা 
দান করিতে হইবে। কারণ, সুন্নাহ্‌ কুরআনেরই ব্যাখ্যা-বিশ্লেষণ। ইমাম শাফেঈ (র) বলেন, 
মহানবী (সা) যেসব আহকাম ও ফয়সালা প্রদান করিয়াছেন, তাহা কুরআনের আলোকেই 
করিয়াছেন। এই প্রসঙ্গে স্বয়ং আল্লাহ্‌ বলেন £ 


8555 - বা 1010 ০৭] 252 ০৫৯] 3415 CLASH আগা পচন ul 
(নিশ্চয় আমি তোমার কাছে সত্যবাহী মহাগ্রন্থঁটি এই উদ্দেশ্যে নাযিল করিয়াছি যে, ইহার 
আলোকে তুমি মানুষের বিবাদ-বিসম্বাদের মীমাংসা প্রদান করিবে। অনন্তর তুমি 
আত্মসাৎকারীদের পক্ষাবলম্বন করিও না৷) 
অনুরূপ তিনি অন্যত্র বলেন ঃ 


Seog 


of 


- Lee ps 

(তোমার কাছে আমি এই জন্য কিতাব পাঠাইয়াই যে, তাহাদের বিরোধ-বিসম্বাদের মূল 

সত্যটি তাহাদের নিকট পরিষ্কার করিয়া দিবে এবং ঈমানদারের জন্য উহা আলোকবর্তিকা ও 
কল্যাণ ভাণ্ডার হইয়া দেখা দিবে ।) 


তিনি আরও বলেন ৪ 

১১০৩০ Led USE Ce ali ১52 ৪০ এ CTS বং 
আমি তোমার কাছে এই জন্য উপদেশগ্রন্থ পাঠাইয়াছি যে, মানব সম্প্রদায়ের উদ্দেশ্যে যাহা 
কিছু বলা হইল তাহা সবই তুমি তাহাদিগকে বুঝাইয়া বলিবে; তাহা হইলে হয়ত তাহারা 
চিন্তা-ভাবনা করিবে ।) 

এসব কারণে নবী করীম (সা) বলিয়াছেন, ‘তোমরা শোন, আমাকে আল-কুরআন ও 
তৎসহ অনুরূপ অন্য এক বস্তু প্রদান করা হইয়াছে।' বলাবাহুল্য আল-কুরআনের সহিত প্রদত্ত 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ সূরা ফাতিহা ১৬৯ 


অনুরূপ অন্য বস্তুটি হইল আস্‌ সুন্নাহ্‌ (কথা ও কাজের মাধ্যমে মহানবী (সা) কর্তৃক বর্ণিত 
আল-কুরআনের ব্যাখ্যা) মহানবী (সা)-এর প্রতি কুরআনের মত সুন্নাহও অবতীর্ণ হইয়াছে। 
তবে পার্থক্য এই, আল-কুরআন তাহাকে পড়িয়া শুনানো হইত । পক্ষান্তরে আস্সুন্নাহ্‌ তাহাকে 
পড়িয়া শুনানো হইত না (বরং ভাব ও বিষয়বস্তু তাহাকে জানানো হইত এবং তিনি নিজ ভাষায় 
উহা প্রকাশ করিতেন) ৷ আল-কুরআনের ন্যায় আস্‌ সুন্নাহও যে মহানবীর উপর অবতীর্ণ হইত, 
ইমাম শাফেঈ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবৃন্দ বহু সংখ্যক দলীল দ্বারা তাহা প্রমাণ করিয়াছেন। এই 
স্থানে উহা আলোচনার উপযোগী ক্ষেত্র নহে। 

উপরের আলোচনার প্রতিপাদ্য বিষয় এই যে, আল-কুরআনের ব্যাখ্যা আমাদিগকে 
সর্বপ্রথম উহাতেই খুঁজিতে হইবে । উহাতে না পাইলে সুন্নাহ্‌ খুঁজিতে হইবে ৷ প্রসঙ্গত নিম্নোক্ত 
হাদীস উল্লেখ্য ৪ ূ 
| বিখ্যাত সাহাবী মু'আয ইব্‌ন জাবালকে ইয়ামান প্রদেশের প্রশাসক করিয়া পাঠাইবার 

কালে নবী করীম (সা) তীহাকে জিজ্ঞাসা করিলেন, ‘তুমি কিসের সাহায্যে শাসনকার্য 
চালাইবে?' তিনি বলিলেন ঃ আল্লাহ্‌র কিতাবের সাহায্যে । নবী করীম (সো) বলিলেন, উহাতে 
যদি (বিশেষ কোন সম্যসার সমাধান) না পাও? তিনি জবাব দিলেন, রাসূলের সুন্নাহ্‌র 
সাহায্যে। নবী করীম (সা) জিজ্ঞাসা করিলেন, উহাতেও যদি না পাও? তিনি জবাব দিলেন 
(কুরআন-সুন্নাহ্র আলোকে) নিজের জ্ঞান-বুদ্ধি প্রয়োগ করিয়া সমাধান বাহির করিতে চেষ্টা 
করিব । নবী করীম (সা) হষ্টচিত্তে তাহার বক্ষে করাঘাত করিয়া বলিলেন, সেই আল্লাহ্‌র 

প্রশংসা করি যিনি স্বীয় রাসূলের প্রতিনিধিকে তাহার মনোপূত পথ প্রদর্শন করিয়াছেন। 

হাদীসটি ‘মুসনাদ’ এবং "সুনান" সংকলনে বিশুদ্ধ সনদে বর্ণিত রহিয়াছে। (এই গ্রন্থে) 
যথাস্থানে উহা উল্লেখ করা হইয়াছে। 

আল-কুরআনের বিশেষ কোন আয়াতের ব্যাখ্যা যদি আমরা কুরআন বা সুন্নাহ্‌র কোনটিতে 
না পাই তাহা হইলে আমাদিগকে এতদসম্পর্কিত 'আছার' বা সাহাবাদের বাণী অনুসন্ধান 
করিতে হইবে । কারণ, তাহারা এই বিষয়ে অধিকতর জ্ঞানের অধিকারী ছিলেন। কেননা 
তাহারা এইরূপ কতগুলি প্রমাণ, চিহ্ন, নিদর্শন, অবস্থা ও প্রেক্ষিত প্রত্যক্ষ করিবার সুযোগ লাভ 
করিয়াছিলেন, যাহা প্রত্যক্ষ করিবার সুযোগ অন্যরা লাভ করেন নাই। তদুপরি তাহারা ছিলেন 
পূর্ণ ও সঠিক জ্ঞান এবং নেক আমলের অধিকারী । ইল্ম ও আমলের দিক দিয়া প্রথম শ্রেণীর 
সাহাবীগণ তথা খোলাফায়ে রাশেদীন, আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) এবং অন্যান্য শীর্ষস্থানীয় 
সাহাবাবৃন্দ এ ক্ষেত্রে বিশেষভাবে অনুসরণযোগ্য । ূ্‌ 

মাসরূক হইতে ধারাবাহিকভাবে আবুষুযোহা, আ'মাশ, জাবির ইব্‌ন নূহ, আবু কুরাইব 
এবং ইমাম আবু জাফর ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ 
(রা) বলেন- ‘আল্লাহ্র কসম! আমি আল-কুরআনের প্রতিটি আয়াতের শানে নুযূল এবং 
অবতরণ স্থান সম্বন্ধে সর্বাধিক জ্ঞাত রহিয়াছি। যদি আমি জানিতাম, আল্লাহ্‌র কিতাবে কেহ 
আমা অপেক্ষা অধিকতর জ্ঞানী ও ব্যুৎপন্ন, তবে সম্ভবপর হইলে আমি (উক্ত জ্ঞান আহরণের 
* জন্য) তাহার নিকট গমন করিতাম।" আবূ ওয়ায়েল হইতে আ'মাশ আরও বর্ণনা করেন যে, 
ইবৃন মাসউদ (রো) বলেন, ‘আমাদের মধ্যে যদি কেহ দশটি আয়াত শিখিত তবে সে সেগুলির 
অর্থ না বুঝিয়া এবং সেগুলির উপর আমল না করিয়া পরবর্তী কোন আয়াত শিখিত না। 
কাছীর (১ম খণ্ড)-_২২ | 


Wwww.quraneralo.com 


Contents 
১৭০ , তাফসীরে ইব্‌ন কাছীর 


আবু আবদুর রহমান সালফী তাহার কুরআন শিক্ষক সাহাবাবৃন্দ হইতে বর্ণনা করেন যে, 
তাহার শিক্ষক সাহাবীরা বলিয়াছেন- ‘আমরা মহানবী (সা)-এর নিকট হইতে এই নিয়মে 
আল-কুরআন. শিখিতাম যে, দশটি আয়াত শিখিবার পর আমরা উহা পুরোপুরি আমল করিতাম 
এবং উহার পর পরবর্তী আয়াত শিখিতাম। অর্থাৎ পূর্বায়ন্ত দশটি আয়াত কার্যকরী না করিয়া 
পরবর্তী কোন আয়াত শিখিতাম না। এভাবে আমরা কুরআনের ইল্ম ও আমল একই সঙ্গে 
আয়ত্ত করিয়াছি ।' 

শীর্ষস্থানীয় সাহাবাবৃন্দের অন্যতম হইলেন মহানবী (সা)-এর খুল্পতাত ভাই আবদুল্লাহ্‌ 
ইব্‌ন আব্বাস (রো)। জ্ঞান সমুদ্ররূপ এই মহাপপ্ডিত ব্যক্তিটি মহানবী (সা)-এর দোয়ার বরকতে 
আল-কুরআনের তাফসীকার ও প্রভাষক হইবার বিরাট সৌভাগ্য লাভ করিয়াছিলেন। নবী করীম 
(সা) তীহার জন্য আল্লাহ্‌ পাকের কাছে প্রার্থনা করিলেন ৪ ‘হে আল্লাহ্‌! তুমি তাহাকে দীনী 
ইল্মে ব্যুৎপত্তি দান কর এবং আল-কুরআনের রহস্যাবলী শিক্ষা দাও।' 

মুসলিম হইতে ধারাবাহিকভাবে আ'মাশ, সুফিয়ান, মুহাম্মদ ইব্‌ন বিশর, ওয়াকী' এবং 
ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) বলিয়াছেন- হ্যা, আল্‌ 
কুরআনের তাফসীরকার ও প্রভাষক হইতেছেন আবদুল্লাহ্‌ ইবৃন আব্বাস (রা)। অনুরূপভাবে 
মাসরূক হইতে ধারাবাহিকভাবে আবুয্যোহা, মুসলিম ইব্‌ন সাবীহ, আ'মাশ, সুফিয়ান, 
ইসহাক আল আযরাক, ইয়াহিয়া ইব্‌ন দাউদ এবং ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, হযরত ইব্‌ন 
মাসউদ (রো) বলিয়াছেন- হ্যা, আল-কুরআনের ব্যাখ্যাকার ও শিক্ষক হইলেন ইব্‌ন আব্বাস 
(রা)। | | 

ইব্‌ন জারীর অন্যত্র উপরোক্ত রিওয়ায়েতকে অন্যতম রাবী আ“মাশ হইতে জাফর ইব্‌ন 
আওন ও বিনদারের মাধ্যমেও বর্ণনা করিয়াছেন। সেই রিওয়ায়েতেও ইবৃন আব্বাস (রা) 
সম্পর্কে ইব্‌ন মাসউদ (রা) উপরোক্ত মন্তব্য করেন। উপরোক্ত বর্ণনার সুত্র যেহেতু বিশুদ্ধ, তাই 
সহীহ্‌ সনদে উক্ত মন্তব্যের সত্যতা প্রমাণিত হইল । 

সঠিক এতিহাসিক বর্ণনামতে হযরত ইবৃন মাসউদ (রা) হিজরী বত্রিশ সনে ইন্তেকাল 
করেন। তাহার ইন্তেকালের পর হযরত ইব্‌ন আব্বাস (রা) ছত্রিশ বৎসর জীবিত ছিলেন । 
সুতরাং তাহার সন্বন্ধে ইব্‌ন মাসউদ (রা)-এর উপরোক্ত মন্তব্যের পরও তিনি স্বীয় জ্ঞানের 
পরিধি সম্প্রসারিত করার জন্য অন্তত ছত্রিশ বৎসর সময় পাইয়াছিলেন। এখন ভাবিয়া দেখুন, 
হযরত ইব্‌ন মাসউদ (রা)-এর মন্তব্যের পরবর্তী এই সুদীর্ঘ সময়ে তিনি কি বিপুল জ্ঞনরাশি 
আহরণ করিয়াছিলেন। 

আবু ওয়ায়েল হইতে আ“মাশ বর্ণনা করিয়াছেন যে, হযরত আলী (রা) স্বীয় খিলাফতের 
সময় একবার হযরত ইব্‌ন আব্বাস (রা)-কে হজ্জে নিজের প্রতিনিধি নিযুক্ত করিলেন । তখন 
তিনি হাজীদের সামনে খুৎবা পাঠ করিলেন । সেখানে তিনি এক বর্ণনা মতে সূরা বাকারা ও 
অন্য বর্ণনামতে সূরা নূর পাঠ করত উহার তাফসীর বর্ণনা করিলেন। উক্ত তাফসীর এইরূপ 
অনুপম হইয়াছিল যে, রোমক, তুর্কী কিংবা কুদী সম্প্রদায়ের কাফিররা উহা শ্রবণ করিলেও সঙ্গে 
সঙ্গে ইসলাম গ্রহণ করিত। 

হযরত ইব্‌ন মাসউদ (রা) ও হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর উপরোক্ত পাণ্ডিত্যের 
কারণেই দেখা যায়, তাফসীকার ইসমাঈল ইবৃন আবদুর রহমান আস্‌ সুদ্দী আল কবীর স্বীয় 
তাফসীর গ্রন্থে উক্ত সাহাবীদ্বয় হইতে অধিকাংশ রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন। তবে অধিকাংশ 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ই সূরা ফাতিহা ১৭১ 
ক্ষেত্রে তিনি ‘আহলে কিতাব" কর্তৃক তাহাদের নিকট বর্ণিত গল্প-কাহিনীও তাহাদের বরাত দিয়া 
উদ্ধৃত করিয়াছেন । নবী করীম (সা) অবশ্য আহলে কিতাব হইতে কোন কথা বর্ণনা করিতে 
অনুমতি দিয়াছেন। তিনি বলিয়াছেন £ “আমার নিকট হইতে একটি বাণী পাইলেও উহা 
মানুষের কাছে পৌছাইয়া দাও। আর বনী ইসরাঈল হইতে কোন কিছু বর্ণনা করিতে পার। 
উহাতে কোন দোষ নাই । অতঃপর যে ব্যক্তি আমার নামে জ্ঞাতসারে মিথ্যা কথা চালাইবে, 
তাহার আবাস হইবে জাহান্নাম ।' এই হাদীসটি ইমাম বুখারী হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর 
(রা) হইতে বর্ণনা করিয়াছেন। হযরত আবদুল্লাহ্‌ ইবন আমর (রা) ইয়ারমুকের যুদ্ধে আহলে 
কিতাবের গ্রন্থ্রাজী হইতে দুইখানা কিতাব সংগ্রহ করিয়াছিলেন । উপরোক্ত হাদীসের ভিত্তিতে 
তিনি উহা হইতে বিভিন্ন কাহিনী বর্ণনা করিতেন। 

অবশ্য আহলে কিতাব হইতে প্রাপ্ত কথা ও কাহিনী দ্বারা কোন বিষয় প্রমাণিত করা যায় 
না। তবে (কুরআন-সুন্নাহ দ্বারা) প্রমাণিত কোন বিষয় যখন আহলে কিতাবের" নিকট প্রচার 
করা হয়, তখন দলীল হিসাবে তাহাদের কাছে উল্লেখ করা যায় । আহলে কিতাব হইতে প্রাপ্ত 
কথা ও কাহিনী তিন শ্রেণীর হইতে পারে । এক, কুরআন ও সুন্নাহ্‌ কর্তৃক সমর্থিত কথা ও 
কাহিনী । এই শ্রেণীটি বিশুদ্ধ তাই গ্রহণযোগ্য ৷ দুই, কুরআন ও সুন্নাহ্‌ কর্তৃক মিথ্যা বলিয়া 
প্রমাণিত কথা ও কাহিনী । ইহা সুস্পষ্টত প্রত্যাখ্যেয়। তিন, কুরআন-সুন্নাহ দ্বারা যেসব কথা ও 
কাহিনী সমর্থিত কিংবা অসমর্থিত কোনটাই হয় নাই। এই শ্রেণীর ক্ষেত্রে আমাদের ভূমিকা 
নিরপেক্ষ হইবে । আমরা উহাকে সত্য বলিয়া যেমন গ্রহণ করিব না, তেমনি মিথ্যা বলিয়া 
প্রত্যাখ্যানও করিব না। তবে উপরের হাদীসের ভিত্তিতে আমরা উহা অপরের কাছে বর্ণনা 
করিতে পারি, তাহাতে কোন দোষ নাই । অবশ্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, এসব কথা ও 
কাহিনী দ্বারা দীন ইসলামের কোন উপকার সাধিত হয় না। যেহেতু স্বয়ং আহলে কিতাবের 
মধ্যে উহা লইয়া মতভেদ রহিয়াছে। 

উদাহরণ স্বরূপ বলা যায়, আসহাবে কাহাফের নাম, তাহাদের কুকুরের রং, তাহাদের 
সংখ্যা, হযরত মূসা আ)-এর লাঠির মূল বৃক্ষের নাম, হযরত ইবরাহীম (আ)-এর হাতে 
আল্লাহ্‌ তা'আলা যেসব পাখী মারিয়া আবার জীবিত করিলেন সেইগুলির নাম, বনী 
ইসরাঈলদের নিহত ব্যক্তির হস্তা নির্ধারণার্থে জবাই করা গাভীর কোন অঙ্গ কাটিয়া উহার 
গাত্রে আঘাত করা হইল, উহার পরিচয়, কোন বৃক্ষ হইতে আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-এর 
সহিত বাক্যালাপ করিলেন তাহার নাম ইত্যাদি লইয়া তাফসীকারদের ভিতর মতানৈক্য 
পরিলক্ষিত হয়। অথচ এইগুলি নির্ণয়ের মধ্যে মানুষের ইহত্রিক বা পারত্রিক কোন লাভ নিহিত 
নাই। আর এই কারণেই আল্লাহ্‌ পাক উহা নির্ণয় করিয়া দেন নাই । তবে এই সব মতভেদ 
উল্লেখ করায় কোন দোষ নাই। যেমন স্বয়ং আল্লাহ্‌ তা'আলাও অনুরূপ মতভেদ উল্লেখ 
করিয়াছেন ৪ ‘তাহাদের একদল বলে, আসহাবে কাহাফ তিনজন ছিলেন, আর চতুর্থটি ছিল 
তাহাদের কুকুর। অন্য দল বলে, তাহারা পাচজন ছিলেন, ষষ্ঠটি ছিল তাহাদের কুকুর উভয় 
কুকুর। তুমি বলিয়া দাও, তাহাদের সঠিক সংখ্যা আমার প্রতিপালক প্রভুই ভাল জানেন। স্বল্প 
সংখ্যক লোকই তাহাদের সঠিক সংখ্যা জ্ঞাত রহিয়াছে। তুমি তাহাদের সংখ্যা সম্পর্কে 
ভাসাভাসা আলোচনা করিতে পার। এই সম্পর্কে গভীর, আলোচনায় প্রবৃত্ত হইও না ।,এমনকি 
তাহাদের নিকট ইহা লইয়া প্রশ্ন করিও না ।' 


Wwww.quraneralo.com 


Contents 


১৭২ তাফসীরে ইবন কাছীর 


উক্ত আয়াতে তৃতীয় শ্রেণীর কথা ও কাহিনীর ক্ষেত্রে আমাদের করণীয় কিংবা অকরণীয় 
বিষয়ের উল্লেখ রহিয়াছে। আয়াতটিতে আল্লাহ্‌ তা'আলা আসহাবে কাহাফের সংখ্যা সম্বন্ধীয় 
তিনটি অভিমত উল্লেখ করিয়াছেন । উহাদের প্রথম দুই অভিমতকে দুর্বল বলিয়া ইঙ্গিত প্রদান 
করিয়াছেন । তৃতীয় অভিমত সম্পর্কে প্রতিকূল বা অনুকূল কোন ফয়সালা প্রদান করেন নাই। 
ইহাতে বুঝা যায়, তৃতীয় অভিমত সত্য ও সঠিক । কারণ, উহা মিথ্যা ও বাতিল হইলে পূর্ববর্তী 
দুই অভিমতের ন্যায় উহাকেও দুর্বল বলিয়া ইঙ্গিত প্রদান করা হইত। অতঃপর বলা হইল, 
তাহাদের সংখ্যা জানার মধ্যে কোন কল্যাণ নিহিত নাই। তাই বলা হইল, “তুমি বল, আমার 
রবই তাহাদের সঠিক সংখ্যা সম্পর্কে অধিকতর অবহিত রহিয়াছেন। স্বল্প সংখ্যক লোকই 
তাহাদের সঠিক সংখ্যা জানে । তুমি তাহাদের সংখ্যা সম্বন্ধে শুধু হালকা আলোচনা করিতে 
5৮5৮5 
করিও না।' অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা যে স্বল্প সংখ্যক বান্দাকে তাহাদের সঠিক সংখ্যা 
জানাইয়াছেন তাহারা ভিন্ন অন্য কেহ তাহাদের সঠিক সংখ্যা জানে না। তাই তিনি অভিমত 
ব্যক্ত করিলেন, যে কাজে কোন লাভ নাই তাহাতে শক্তি ব্যয় করিয়া নিজকে কষ্ট দিও নাআর . 
: এই সম্বন্ধে তাহাদিগকে প্রশ্ন করিতে যাইও না । কারণ, তাহারা এই সম্বন্ধে আনুমানিক কথা 
ছাড়া কিছুই জানে না। 

এই প্রেক্ষিতে জানা গেল, কোন ব্যাপারে মতভেদ উল্লেখ করার সর্বোত্তম পন্থা এই যে, 
সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত যাবতীয় অভিমত উল্লেখপূর্বক উহাদের মধ্যকার বাতিল ও ভ্রান্ত 
অভিমতকে চিহ্নিত করিয়া সঠিক ও নির্ভুল অভিমতকে প্রতিষ্ঠিত করা । সঙ্গে সঙ্গে বিভিন্ন 
অভিমতের পরিণতি বর্ণনা করিয়া মতভেদ জনিত তর্ক-বিতর্কের অবসান ঘটাইতে হইবে এবং 
অপ্রয়োজনীয় প্রসঙ্গ ত্যাগ করিয়া প্রয়োজনীয় কাজে মনোনিবেশ পূর্বক সময়ের অপচয় রোধের 
পন্থা অনুসরণ করিতে হইবে । তাই যে ব্যক্তি কোন বিরোধমূলক ব্যাপারের যাবতীয় অভিমত 
উল্লেখ না করিয়া প্রতিকূল অভিমতগুলি বর্জন করে সে ব্যক্তি অপরাধী । কারণ, হয়ত তাহার 
বর্জিত অভিমতই সঠিক ও নির্ভুল অভিমত ছিল। এমতাবস্থায় তাহার পাঠক বা শ্রোতা তাহারই 
কারণে সত্য ও সঠিক বিষয়টি জানিবার ও উহা গ্রহণের সুযোগ হইতে বঞ্চিত রহিল । তেমনি 
যে ব্যক্তি বিরোধীয় বিষয়ের সহিত সম্পর্কিত যাবতীয় অভিমত উল্লেখপূর্বক উহাদের সঠিক ও 
ভ্রান্ত অভিমতকে চিহ্নিত করে না, সে ব্যক্তিও অপরাধী ৷ কারণ, সে তাহার পাঠক বা শ্রোতাকে 
সঠিক ও ভ্রান্ত বিষয়টি জানিতে সাহায্য করে না। অনুরূপ যে ব্যক্তি অজ্ঞাতসারে ভ্রান্ত 
অভিমতকে সত্য বলিয়া থাকে, সে ভ্রান্ত ধারণার পোষক ও প্রচারক । আবার যে ব্যক্তি 
অপ্রয়োজনীয় বিষয়ের মতভেদের উপর গুরুত্ব আরোপ করে, সে ভ্রান্ত । তেমনি যে ব্যক্তি মূলত 
একই বস্তুকে বাহ্যত বিভিন্নরূপে দেখাইয়া বিভিন্নমতের উল্লেখ করে সেও ভ্রান্ত । শেষোক্ত দুই 
শ্রেণীর লোক অপ্রয়োজনীয় কার্যে মূল্যবান সময়ের অপচয় ঘটায়। ইহারা অকার্যকর ও উদ্দেশ্য 
পূরণে ব্যর্থ পোষাক পরিধানকারী ব্যক্তি সমতুল্য । আল্লাহ্‌ই ন্যায় পথ অনুসরণের তওফীক দিয়া 
থাকেন। 

কুরআনের কোন বিশেষ আয়াতের তাফসীর যদি কুরআন বা সুন্নাহ্‌র কোনটিতে না মিলে 
তখন কি করিতে হইবে? এ ব্যাপারে বিপুল সংখ্যক ইমামের অভিমত এই যে, এমতাবস্থায় . 
তাবেঈদের (সাহাবায়ে কিরামদের দর্শন লাভকারী মুমিনদের) তাফসীর গ্রহণ করিতে. হইবে । 
প্রসঙ্গত বিখ্যাত তাবেঈ মুজাহিদ ইব্‌ন জাবিরের নাম উল্লেখ করা যায়। তাফসীর শাস্ত্রে তাহার ' 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ঃ সুরা ফাতিহা ১৭৩ 


বিশেষ বুৎপত্তি ও পারদর্শীতা ছিল। উক্ত মুজাহিদ হইতে ইব্ন সালেহ এবং তাহার নিকট 
হইতে মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেন যে, মুজাহিদ বলেন, আমি তিনবার সম্পূর্ণ 
কুরআনের তিলাওয়াত ও তাৎপর্য হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট হইতে শিক্ষা 
করিয়াছি। প্রতিটি আয়াত তিলাওয়াতের পর তাহাকে থামাইয়া উহার অর্থ ও তাৎপর্য তাহার 
নিকট হইতে জানিয়া লইয়াছি। 
কুরাইব ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, ইমাম ইব্‌ন মালিকা বলেন, আমি 
মুজাহিদকে ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট কুরআন মজীদের তাফসীর জিজ্ঞাসা করিতে 
দেখিয়াছি । তখন তাহার কাছে লিখিত কুরআন মজীদ মওজুদ থাকিত। হযরত ইবৃন আব্বাস 
(রা) তাহাকে বলিতেন, ‘লিখিয়া লও' ৷ এভাবেই তিনি তাহার নিকট হইতে, সম্পূর্ণ কুরআনের 
তাফসীর অবহিত হইয়াছিলেন। এই কারণেই হযরত সুফিয়ান আছ ছওরী বলিতেন, “মুজাহিদ 
হইতে তোমার কাছে তাফসীর পৌছিলে উহা তোমার জন্যে যথেষ্ট 1” 
'_ প্রসঙ্গত সাঈদ ইব্‌ন জুবায়র, ইকরামা (ইব্‌ন আব্বাসের (রা) ভৃত্য), আতা ইব্‌ন আবূ 
ইব্‌ন আনাস, কাতাদাহ, যিহাক ইব্‌ন মুজাহিদ প্রমুখ তাবেঈ, তাবে" তাবেঈ ও তৎপরবর্তী 
ব্যক্তিবৃন্দের নাম উল্লেখ্য । অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ কোন আয়াতের ব্যাখ্যায় তাহাদের 
বক্তব্যসমূহ উদ্ধৃত হইয়াছে। এই বক্তব্যসমূহের ভিতর শাব্দিক বিভিন্নতার দরুণ অজ্ঞ ব্যক্তিরা : 
সেগুলিকে পরস্পর বিরোধী বক্তব্য ভাবিয়া বসিয়াছে। তাই তাহারা সেইগুলিকে পরস্পর 
বিরোধীরূপেই অপরের কাছে উপস্থাপন করিয়াছে। মূলত সেইগুলি আদৌ পরস্পর বিরোধী 
নহে। বরং কেহ হয়ত কোন আয়াতের ব্যাখ্যায় সংশ্লিষ্ট বিষয়ের সহিত অবিচ্ছেদ্য অনুরূপ কোন 
বিষয়ের উল্লেখ করিয়াছেন, আবার কেহ হয়তো সরাসরি বিষয়টিই উল্লেখ করিয়াছেন মাত্র । 
এমতাবস্থায় উভয়ের ভিতরে কোন তাৎপর্যগত বিরোধ থাকিতে পারে না। এই কথাটুকু 
উপলব্ধি করা যে কোন সূক্ষ্মদশী ব্যক্তিরই কর্তব্য । আল্লাহই সঠিক পথের সন্ধানদাতা |. 

তাবেঈদের অভিমত গ্রহণের প্রশ্নে শু'বা ইব্‌ন হাজ্জাজ প্রমুখ বিশেষজ্ঞগণ বলেন, ‘যে 
ক্ষেত্রে শরীআতের কম গুরুত্ব সম্পন্ন বিষয়েই তাবেঈদের অভিমত গ্রহণ করা অপরিহার্য নহে, 
সেক্ষেত্রে তাফসীরের ন্যায় গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ে তাহাদের অভিমত গ্রহণ কিরূপে 
অপরিহার্য হইতে পারে ? তাই তাবেঈদের তাফসীর গ্রহণ করা অপরের জন্য অপরিহার্য নহে।" 
বস্তুত ইহাই সঠিক ও যুক্তিসঙ্গত অভিমত। তবে কোন বিষয়ে তাহারা যদি অভিন্ন মত পোষণ 
করেন, উহা গ্রহণ করা নিঃসন্দেহে অপরিহার্য । পক্ষান্তরে তাহারা যদি বিভিন্ন মত পোষণ 
করেন, তখন এক তাবেঈর মত যেরূপ অন্য তাবেঈর গ্রহণ করা অপরিহার্য নহে, তেমনি অন্য 
কাহারও জন্যেও উহা গ্রহণ করা অপরিহার্য হয় না এইরূপ পরিস্থিতিতে আমাদিগকে কুরআন, 
সুন্নাহ, আছার কিংবা আরবী অভিধানের শরণাপন্ন হইতে হইবে। 

প্রসঙ্গত আল-কুরআনের শুধুমাত্র বুদ্ধিনির্ভর ব্যাখ্যা প্রদানের বিষয়টি বিবেচ্য । শুধু বুদ্ধির 
সাহায্যে তাফসীর করা হারাম । ইবৃন আববাস (রা) হইতে ধারাবাহিকভাবে -সাঈদ ইব্‌ন 
জুবায়র, আব্দুল আ'লা ইব্‌ন আমের ছা'লাবী, সুফিয়ান, ইয়াহিয়া ইব্‌ন সাঈদ, মুহাম্মদ ইবৃন 
বিশর ও ইমাম ইবৃন জারীর বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন, ‘যে ব্যক্তি স্বীয় বুদ্ধি 
. কিংবা অনুমানের সাহায্যে কুরআনের ব্যাখ্যা করিবে দোযখ তাহার ঠিকানা হইবে ।' ইমাম 


Wwww.quraneralo.com 


Contents 


১৭৪ তাফসীরে ইবন কাছীর 
তিরমিযী এবং ইমাম নাসাঈও উক্ত হাদীস সুফিয়ান পর্যন্ত অভিন্ন রাবী এবং তাহার পর হইতে 
ভিন্ন রাবীর বরাত দিয়া বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ দাউদও হাদীসটি আবদুল আ'লা পর্যন্ত 
অভিন্ন রাবী এবং তীহার পর হইতে ভিন্ন রাবীর বরাত দিয়া বর্ণনা করিয়াছেন। পরবর্তী রাবী 
হইলেন আবু আওয়ানা ও মুসাদ্দাদ। এই সনদে হাদীসটি মারফু* হিসাবে বর্ণিত হইয়াছে। 
ইমাম তিরমিযী হাদীসটিকে “হাসান সহীহ’ বলিয়াছেন । ইব্‌ন জরীর উহাকে আবদুল আ'লা 
পর্যন্ত অভিন্ন রাবী এবং তাহার পর হইতে ভিন্ন রাবীর বরাত দিয়া বর্ণনা করিয়াছেন। পরবর্তী 
আবার অন্যত্র হানীফের বরাত দিয়া উহাকে “মাওকুফ হাদীস’ অর্থাৎ ইব্‌ন আব্বাসের উক্তি 
হিসাবে বর্ণনা করিয়াছেন । অনুরূপ তিনি সাঈদ ইব্‌ন জুবায়র পর্যন্ত অভিন্ন রাবী এবং তাহার 
পর হইতে ধারাবাহিকভাবে বকর, লায়ছ ও মুহাম্মদ ইব্‌ন হামীদের বরাত দিয়া উহাকে ইবৃন 
আব্বাস (রা)-এর নিজস্ব উক্তি হিসাবে বর্ণনা করিয়াছেন। আল্লাহ্‌ই সর্বাধিক জ্ঞাত। 

হযরত জুনদুব (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ ইমরান আল জওনী, সাহ্ল, হাইয়ান 
ইব্‌ন হিলাল, আব্বাস ইবৃন আবদুল আযীম, আম্বারী ও ইব্‌ন জরীর বর্ণনা করেন যে, নবী 
করীম (সা) বলিয়াছেন, ‘যে ব্যক্তি স্বীয় বুদ্ধির সাহায্যে কুরআনের তাফসীর বর্ণনা করে, সে 
্রান্তির শিকার হয় ।' আবূ দাউদ, তিরমিযী ও নাসাঈ উক্ত হাদীসটি সুহায়ল ইব্‌ন আবু হাষ্মের 
মাধ্যমে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী উহাকে অসমর্থিত হাদীস বলিয়া অভিহিত 
করিয়াছেন। তিনি আরও বলিয়াছেন, উক্ত হাদীসের অন্যতম রাবী “সুহায়ল" কোন কোন 
বিশেষজ্ঞ কর্তৃক বিরূপভাবে সমালোচিত হইয়াছে। কোন কোন রিওয়ায়েতে রহিয়াছে, ‘যে 
ব্যক্তি নিজ বুদ্ধিতে আল্লাহ্‌র কিতাবের তাফসীর বর্ণনা করে, সে সঠিক তাফসীর করিলেও 
ভ্রান্তিতে পতিত ৷’ নিজ বুদ্ধিতে সঠিক তাফসীর করিলেও সে এই কারণে ভ্রান্ত যে, অনুমানের 
ভিত্তিতে সে কোন বিষয়কে সত্য ও সঠিক বলিয়া দাবী করে। বর্ণিত তাফসীর সঠিক হইলেও 
তাহার অনুসৃত পন্থাটি ভ্রান্ত । যেহেতু কুরআনের তাফসীর কুরআন-সুন্নাহ দ্বারা করিবার জন্য সে 
আদিষ্ট হইয়াছে। সুতরাং উহা লঙ্ঘন করিয়া সে সঠিক তাফসীর করা সত্তেও ভ্রান্ত ও 
বিপথগামী হইয়াছে। যেমন, কোন বিচারক অনুমানের ভিত্তিতে বিবদমান বিষয়ে রায় প্রদান 
করিলে সে জাহান্নামী হইবে । অবশ্য যে ব্যক্তির অনুমানভিত্তিক ব্যাখ্যা সঠিক হইবে, তাহার 
অপরাধ অনুমানভিত্তিক ভুল ব্যাখ্যাদানকারীর চাইতে কম । আল্লাহই ভাল জানেন। | 

কোন ব্যক্তি কাহারও বিরুদ্ধে ব্যাভিচারের অভিযোগ উত্থাপন করিয়া উহার সপক্ষে 
সাক্ষ্য-প্রমাণ উপস্থিত করিতে না পারিলে আল্লাহ্‌ পাকের ঘোষণা অনুযায়ী সে মিথ্যুক সাব্যস্ত 
হইবে । যেষন আল্লাহ্‌ তা'আলা বলেন, “সাক্ষ্য-প্রমাণ হাজির করিতে না পারিলে তাহারা 
(ব্যভিচারের অভিযোগ উত্থাপকরা) আল্লাহ্‌ তাআলার কাছে মিথ্যাবাদী হইবে ।' এখানে দেখা 
যাইতেছে যে, অভিযোগকারী সত্য অভিযোগ উত্থাপন করিলেও সাক্ষ্য-প্রমাণ পেশ করিতে ব্যর্থ 
হওয়ায় মিথ্যাবাদী ঘোষিত হইয়াছে । কারণ, যেভাবে অভিযোগটি উত্থাপন তাহার জন্য বৈধ 
নহে, সে তাহাই করিয়াছে। যদিও ব্যাপারটি সত্য । আল্লাহই অধিক পরিজ্ঞাত। 
ও শু“বা বর্ণনা করেন যে, হযরত আবু বকর সিদ্দীক (রা) বলিয়াছেন, যদি আমি না জানিয়া 
নিবে আর কোন্‌ আকাশই বা আমাকে ছায়া দিবে? 


www.quraneralo.com 


Contents 


অধ্যায় ঃ সূরা ফাতিহা ১৭৫ 


ইবরাহীম তায়মী হইতে ধারাবাহিকভাবে আওয়াম ইবৃন হাওশাব, মুহাম্মদ ইব্‌ন ইয়াযীদ 
ও আবু উবায়দ কাসিম সালাম বর্ণনা করিয়াছেন, একবার হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর ' 
নিকট 1%1) ২2443, আয়াতখণ্ডের তাৎপর্য জিজ্ঞাসা করা হইলে তিনি বলেন, না জানিয়া 
অনুমানের ভিত্তিতে আল্লাহ্‌ কিতাব সম্বন্ধে আমি যদি কিছু বলি, তাহা হইলে কোন্‌ যমীন 
আমাকে বুকে ধারণ করিবে আর কোন্‌ আসমান আমাকে ছায়া দিবে? 

উপরোক্ত রিওয়ায়েতসমূহ বিচ্ছিন্ন সনদে হযরত আবূ বকর সিদ্দীক (রা) হইতে বর্ণিত 
হইয়াছে । হযরত আনাস (রা) হইতে ধারাবাহিকভাবে হামীদ, ইয়াধীদ ও আবূ উবায়দ বর্ণনা 
করিয়াছেন, একদিন হযরত উমর (রা) মিষ্বরে দীড়াইয়া (1 44783 আয়াতাংশ পাঠ করিয়া 
বলিলেন, £4411 ফেল) আমাদের নিকট জ্ঞাত; কিন্তু _,3| শব্দের তাৎপর্য কি? অতঃপর 
নিজেই নিজেকে বলিলেন, "ওহে উমর! ইহা অহেতুক প্রচেষ্টা ।' হযরত আনাস (রা) হইতে 
ধারাবাহিকভাবে ছাবিত, হাম্মাদ ইব্‌ন যায়দ, সুলায়মান ইবৃন হারব ও মুহাম্মদ ইব্ন সা'দ 
বর্ণনা করিয়াছেন যে, হযরত আনাস (রা) বলেন £ একদিন আমরা হযরত উমর (রা)-এর 
নিকট উপস্থিত ছিলাম । তাহার জামার পৃষ্ঠভাগে চারিটি তালি ছিল। তিনি (১1) হ$03.9 
আয়াতাংশ তিলাওয়াত করিয়া বলিলেন, _,1 শব্দের তাৎপর্য কি? অতঃপর নিজেকে সম্বোধন 
করিয়া বলিলেন, “ওহে উমর! ইহা অহেতুক প্রচেষ্টা, উহা না জানিলে তোমার কি ক্ষতি 
হইবে?” 

উপরোক্ত রিওয়ায়েতসমূহে বর্ণিত -,১। শব্দের তাৎপর্য সম্বন্ধে হযরত আবু বকর সিদ্দীক 
(রা) ও হযরত উমর (রা)-এর অজ্ঞতার তাৎপর্য এই যে, তাহারা উহার ধরণ ও শ্রেণী সম্পর্কে 
অনবহিত ছিলেন এবং উহাই জানিতে আগ্রহী হইয়াছিলেন। নতুবা ১31 শব্দের অর্থ যে এক 
উল্লেখিত = শব্দটির অর্থ শস্য হইলেও উহা কোন্‌ শ্রেণীর শস্য তাহা অজ্ঞাত রহিয়াছে। 
ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, তিনি বলেন, একদা হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর 
হইলে তিনি তৎক্ষণাৎ উহার উত্তর প্রদান করিতেন। কিন্তু হযরত ইব্‌ন আব্বাস (রা) উক্ত 
আয়াত সম্বন্ধে কিছু বলিতে অসম্মতি জানাইলেন। উপরোক্ত রিওয়ায়েতের সনদ সহীহ ।. 

ইব্‌ন আবূ মালিকাহ হইতে ক্রমাগত আইয়ুব, ইসমাঈল ইব্‌ন ইবরাহীম ও আবূ উবায়দ 
বর্ণনা করেন যে, একদা জনৈক ব্যক্তি কুরআনে বর্ণিত এক হাজার বৎসরের সমান দিন সম্পর্কে 
হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট প্রশ্ন করিলে তিনি তাহাকে পাল্টা প্রশ্ন করিলেন, 
কুরআনে বর্ণিত পঞ্চাশ হাজার বৎসরের সমান দিনটি কি? লোকটি বলিল, আমি তো উহা 
আপনার নিকট জানিতে চাহিতেছি। তিনি তখন বলিলেন, উপরোক্ত দিন দুইটি হইল কুরআন 
পাকে আল্লাহ্‌ তা'আলার উল্লেখিত দিন। আল্লাহ্‌ই উহাদের সম্পর্কে সমধিক জ্ঞাত । 

উপরোক্ত বর্ণনা ছারা প্রমাণিত হয় যে, হযরত ইবৃন আববাস (রা) আল্লাহ্‌র কিতাব সম্বন্ধে 
যাহা জানিতেন না, তাহা অনুমান করিয়া বলা পছন্দ করিতেন না। 

ওয়ালীদ ইব্‌ন মুসলিম হইতে ধারাবাহিকভাবে মাহদী ইব্‌ন মায়মূন, ইব্‌ন আলীয়াহ্‌, 
ইয়াকৃব ইবৃন ইবরাহীম ও ইব্‌ন জারীর বর্ণনা করেন £ একদা তালিক ইব্‌ন হাবীব হযরত 


Wwww.quraneralo.com 


Contents 


১৭৬ তাফসীরে ইবৃন কাছীর 


জুনদুব ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা)-এর নিকট আগমন করিয়া একটি আয়াতের তাফসীর জিজ্ঞাসা 
করিলেন । হযরত জুনদুব (রা) তাহাকে বলিলেন- ‘তুমি মুসলিম হইয়া থাকিলে তোমাকে 
কসম দিয়া বলিতেছি, (এই ব্যাপারে আমার অজ্ঞতার কারণে রাগ করিয়া) তুমি আমার নিকট 
হইতে উঠিয়া যাইও না।১ 

ইয়াহিয়া ইব্‌ন সাঈদ হইতে লায়ছ বর্ণনা করেন, হযরত সাঈদ ইব্‌ন মুসাইয়্যেব (রা) 
কুরআন মজীদ সম্বন্ধে যতটুকু জানিতেন শুধু ততটুকুই বলিতেন, তিনি না জানিয়া অনুমানের 
ভিত্তিতে কিছুই বলিতেন না। 

আমর ইব্‌ন মুর্রা হইতে শু“বা বর্ণনা করেন £ একদিন এক ব্যক্তি হযরত সাঈদ ইব্‌ন 
মুসাইয়্যেব (রা)-এর নিকট কুরআন পাকের একটি আয়াত সম্বন্ধে প্রশ্ন করিলে তিনি বলেন, 
‘আমার নিকট কুরআন মজীদের ব্যাখ্যা জিজ্ঞাসা করিও না; বরং সেই বিজ্ঞ ব্যক্তির কাছে 
জিজ্ঞাসা কর যাহার সম্পর্কে মানুষের বিশ্বাস রহিয়াছে যে, তিনি কুরআন মজীদের সকল 
রহস্যই সুপরিজ্ঞাত (অর্থাৎ ইকরামার নিকট জিজ্ঞাসা কর)। 

ইয়াধীদ ইব্‌ন আবূ ইয়াধীদ হইতে ইব্‌ন শাওয়াব বর্ণনা করেন যে, ইয়ামীদ ইব্‌ন আবু 
ইয়ামীদ বলেন ৪ “আমরা সাঈদ ইবৃন মুসাইয়্যেবের নিকট হালাল-হারাম সম্পর্কিত প্রশ্ন 
করিতাম । তিনি তাহার যুগের বিজ্ঞতম ব্যক্তি ছিলেন। (তাই এতদসম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে 
তিনি অসম্মত হইতেন না।) কিন্তু আমরা তাহার নিকট কুরআন পাকের কোন আয়াতের 
তাফসীর জিজ্ঞাসা করিলে তিনি চুপ করিয়া থাকিতেন- যেন উহা শুনিতে পান নাই।' 
ও ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, উবায়দুল্লাহ্‌ ইব্‌ন উমর বলেন ৪ ‘আমি মদীনা শরীফের ফকীহ্‌ 
ও বিজ্ঞ ব্যক্তিগণকে দেখিয়াছি, তাহারা নিজদিগকে কুরআন মজীদের তাফসীর বর্ণনা করিবার 
অযোগ্য মনে করিয়া উহা এড়াইয়। চলিতেন। তাহাদের মধ্যে সালিম ইবৃন আবদুল্লাহ্‌, কাসিম 
ইবৃন মুহাম্মদ, সাঈদ ইব্‌ন মুসাইয়্যেব এবং নাফে'র নাম সবিশেষ উল্লেখযোগ্য । 

হিশাম ইব্‌ন উরওয়া হইতে ধারাবাহিকভাবে লায়ছ, আবদুল্লাহ্‌ ইবৃন সালেহ ও আবু 
উবায়দ বর্ণনা করেন, ‘আমি (হিশাম) আমার পিতাকে (উরওয়া) কখনও কুরআন মজীদের 
কোন আয়াতের ব্যাখ্যা প্রদান করিতে শুনি নাই ।' 

মুহাম্মদ ইব্‌ন সীরীন হইতে আইয়ুব ইব্‌ন “আওন ও হিশাম আলুস্তোয়াঈ বর্ণনা করেন- 
“আমি একদিন উবায়দা সালমানীর নিকট কুরআনের একটি আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করায় 
তিনি বলিলেন, কুরআনের কোন্‌ আয়াত কোন্‌ উপলক্ষে নাযিল হইয়াছে তাহা যাহারা 
৪1881872542 
দৃঢ়তার সহিত যথাবিহিত আমল ও আচরণ করিতে থাক। | 

আবদুল্লাহ্‌ ইব্‌ন মুসলিম ইবৃন ইয়াসার হইতে ক্রমাগত ইব্‌ন 'আওন, মুজায ও আবু 
উবায়দ বর্ণনা করেন ৪ ইব্‌ন মুসলিম বলেন, আল্লাহ্‌র কালামের কোন আয়াতের আলোচনার 
পূর্বেউহার আগে পরের আয়াত সম্বন্ধে গভীরভাবে গবেষণা করিও ৷” 


১. মূল রিওয়ায়ে টিতে হযরত জুনদুব (য়!) বলেন- | 


www.quraneralo.com 


Contents 
অধ্যায় ৪ সুরা ফাতিহা ১৭৭ 


মুগীরা হইতে ধারাবাহিকভাবে হাশিম ও আবূ উবায়দ বর্ণনা করেন, ইবরাহীম বলিয়াছেন, 
আমাদের যুগের বিশিষ্ট ব্যক্তিবর্গ কুরআন মজীদের ব্যাখ্যা বর্ণনা করা হইতে বিরত থাকিতেন । 
. তাহারা উহাকে ভীতির দৃষ্টিতে দেখিতেন। 

আবদুল্লাহ্‌ ইব্‌ন আবূ আস সাফ্ফাহ হইতে শু“বা বর্ণনা করিয়াছেন যে. শা'বী বলিয়াছেন, 
‘আল্লাহ্‌র কসম! আমার কাছে কুরআনের প্রতিটি আয়াত সম্পর্কেই প্রশ্ন করা হইয়াছে । কিন্তু 
ইহা হইতেছে আল্লাহ্‌র নিকট হইতে জানিয়া বর্ণনা করার কাজ ৷’ (তাই তিনি উহার উত্তর 
দানে বিরত ছিলেন)। 

শা'বী হইতে ধারাবাহিকভাবে আমর ইব্‌ন আবু যায়দাহ্‌, হাশিম ও আবু উবায়দ বর্ণনা 
' করেন, মাসরূক বলিয়াছেন, ‘তোমরা কুরআন মজীদের তাফসীর বর্ণনা-করিবার ব্যাপারে 
সতর্কতা অবলম্বন করিও। কারণ, উহা হইল আল্লাহ্‌র নিকট হইতে জ্ঞাত হইয়া বর্ণনা করার 
কাজ। উপরে প্রাথমিক যুগের ফকীহ ও ইমামবৃন্দ কর্তৃক অনুসৃত আল-কুরআনের তাফসীর 
সম্পর্কিত যে নেতিবাচক ভূমিকা বর্ণিত হইল, উহার ব্যাখ্যা হইল এই যে, কুরআন মজীদ 
সম্বন্ধে তাহারা যাহা জানিতেন না, অনুমানের ভিত্তিতে তাহা বলিতেন না। পক্ষান্তরে শরী'আত 
ও অভিধানের সাহায্যে জ্ঞাত বিষয়কে মানুষের নিকট প্রকাশ করায় কোন দোষ নাই। তাই 
দেখা যায়, উল্লিখিত ফকীহ ও ইমামগণসহ অনেক বিজ্ঞ ব্যক্তিই কুরআনের বিভিন্ন আয়াতের 
ব্যাখ্যা প্রদান করিয়াছেন। তাহাদের কথা ও কাজে বিরোধ নাই। কারণ, তাহারা যাহা বলিতেন 
তাহাই বলিতেন এবং যাহা জানিতেন না তাহা অনুমান করিয়া বলিতেন না। মূলত ইহাই 
মানুষের জন্য অবশ্য কর্তব্য । অজ্ঞাত বিষয় অনুমান করিয়া বলা যেমন নিষিদ্ধ, তেমনি জ্ঞাত - 
বিষয় প্রকাশ করা কর্তব্য । আল্লাহ্‌ পাক বলেন ৪ 

54535111128 ‘তোমরা উহাকে (শরী'আতকে) মানুষের নিকট 
সুস্পষ্টরূপে প্রকাশ করিবে এবং উহার্কে গোপন করিবে না।' 

নবী করীম (সো) বলিয়াছেন, ‘যে ব্যক্তি কোন ইলম বা জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসিত হইবার 
পর উহা গোপন রাখে, কিয়ামতের দিন তাহাকে আগুনের লাগাম পরানো হইবে ৷' 

উক্ত হাদীস একাধিক সনদে বর্ণিত হইয়াছে প্রসঙ্গত নিম্নোক্ত হাদীসটি পর্যালোচনা করা 
সমীচীন হইবে। 

হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়াহ্‌, হিশাম ইব্‌ন উরওয়াহ্‌, আবূ 
জা“ফর ইব্‌ন মুহাম্মদ যুবায়রী, মুহাম্মদ ইব্‌ন খালিদ ইব্‌ন উসামা, আব্বাস ইবৃন আবদুল 
আযীয ও ইমাম আবূ জাফর ইব্‌ন জারীর বর্ণনা করেন $ “হযরত জিবরাঈল (আ) নবী করীম 
(সা)-কে যে সকল আয়াতের ব্যাখ্যা শিখাইতেন, উহা ভিন্ন অন্য কোন আয়াতের ব্যাখ্যা নবী 
করীম (সা) বর্ণনা করিতেন না।' 

হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়াহ, হিশাম ইব্‌ন উরওয়াহ, জা“ফর 
ইবন খালিদ, মাআন ইবৃন ঈসা ও আবু বকর, মুহাম্মদ ইব্‌ন ইয়াধীদ তারসূমী ও ইমাম জা'ফর 
ইব্‌ন জারীর বর্ণিত উপরোক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন । 

মূলত উপরোক্ত হাদীসটি ‘দুর্বল’ ও উহা সহীহ হাদীসের পরিপন্থী বিধায় ‘মুনকার’ এবং 
অন্য কোন সনদে বর্ণিত না হওয়ায় 'গরীব'। শেষোক্ত সনদের অন্যতম "রাবী" জাফর হইতেছে 


কাছীর (১ম খণ্ড)__২৩ 


Wwww.quraneralo.com 


Contents 


১৭৮ 


ইব্‌ন মুহাম্মদ ইবন খালিদ ইবন যুবায়ের ইবন আওয়াম আল কুরায়শী আয যুবায়রী : তাহার 
ব্যাপারে ইমাম বুখারীর মন্তব্য. হইল, "তাহার বর্ণিত হাদীসের সমর্থনে অন্য কোন হাদীস 
পাওয়া যায় না।” হাফিজ আবুল ফাতাহ ইযদী তাহার সম্পর্কে মন্তব্য করিয়াছেন, “তাহার বর্ণিত. 
হাদীস দুর্বল ও সহীহ হাদীসের বিরোধী হইয়া থাকে । 

ইমাম আবূ জা“ফর নিম্ন মর্মে উপরোক্ত হাদীসের ব্যাখ্যা প্রদান করিয়াছেন ৪ 

‘যে সকল আয়াতের ব্যাখ্যা আল্লাহর তরফ হইতে না আসা পর্যন্ত নবী করীম (সা)-এর 
পক্ষে বর্ণনা করা সম্ভবপর ছিল না, উল্লেখিত হাদীসটি কেবল সেই সকল আয়াতের বেলায় 
প্রযোজ্য । তিনি শুধু সেই আয়াতসমূহের ব্যাখ্যা প্রদানের ব্যাপারে হযরত জিবরাঈল (আ)-এর 
উপর নির্ভর করিতেন।' 

আলোচ্য হাদীসটি বিশুদ্ধ হইলে উপরোক্ত ব্যাখ্যাটি সঠিক। কারণ; কুরআন পাকের কিছু 
কিছু আয়াতের ব্যাখ্যা আল্লাহ্‌ তা'আলা ভিন্ন অন্য কেহ জানে না। তেমনি কতকগুলি আয়াতের 
ব্যাখ্যা শুধু বিশেষজ্ঞ আলেমগণই জানিতে পারেন। কতগুলি আয়াতের ব্যাখ্যা আরবী ভাষাভাষী 
আরবগণ জানিতে পারে এবং কতিপয় আয়াতের ব্যাখ্যা আরবী ভাষার সাহায্যে সকলেই 
জানিতে পারে । শেষোক্ত শ্রেণীর আয়াতের ব্যাখ্যা না বুঝার কাহারও কোন অজুহাত থাকিতে 
পারে না। 

আবুয্‌ যানাদ হইতে ক্রমাগত সুফিয়ান, মুআম্মাল, মুহাম্মদ ইব্‌ন বিশর ও ইমাম ইব্‌ন 
জারীর বর্ণনা করেন ঃ ‘হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন- তাফসীরের চারিটি প্রকার রহিয়াছে। 
এক প্রকারের তাফসীর হইতেছে যাহা আরবী ভাষাবিদগণ ভাষাজ্ঞানের সাহায্যে বুঝিতে পারে। 
আরেক প্রকারের তাফসীর যে কোন আরবী ভাষা জ্ঞাত ব্যক্তিই বুঝিতে পারে । তাই তাহা না 
বুঝিবার পক্ষে কোন অজুহাত থাকিতে পারে না। অন্য প্রকার তাফসীর শুধু বিশেষজ্ঞ 
আলেমগণই বুঝিতে পারে । আরেক প্রকার তাফসীর আল্লাহ্‌ তা'আলা ভিন্ন কেহই জানে না।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত উম্মে হানীর গোলাম আবু 
আলা সাদাফী ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করেন ৪ নবী করীম (সা) বলিয়াছেন, কুরআন 
মজীদের বিষয়বস্তুকে চারিটি স্তরে বিভক্ত করিয়া নাযিল করা হইয়াছে। এক স্তর হইতেছে 
হালাল-হারাম সম্পর্কিত সুস্পষ্ট আয়াতসমূহ যাহা না বুঝিবার পক্ষে কাহারও কোন অজুহাত 
গ্রহণযোগ্য হইতে পারে না। আরেক স্তর হইতেছে যাহা আরবী ভাষাবিদগণ ভাষাজ্ঞানের 
সাহায্যে ব্যাখ্যা করিতে পারেন। আরেক স্তর হইতেছে যাহা শুধু বিশেষজ্ঞ আলেমগণ ব্যাখ্যা 
করিতে পারেন। অন্য স্তর হইতেছে 'মুতাশাবিহা আয়াত’ যাহার অর্থ তাৎপর্য আল্লাহ্‌ ছাড়া 
কেহই জানে না। যে ব্যক্তি উহার অর্থ ও তাৎপর্য জানে বলিয়া দাবী করে, সে মিথ্যাবাদী ৷' 

ইমাম ইব্‌ন জারীর বলেন, উপরোক্ত হাদীসটির সূত্র দুর্বল ও অগ্রহণযোগ্য । কারণ, উহার 
অন্যতম বর্ণনাকারী মুহাম্মদ ইবৃন সায়েব ক্নালবীর বর্ণিত হাদীস গ্রহণযোগ্য হয় না। তবে ইহা 
হইতে পারে যে, উক্ত বর্ণনাকারী ভুলক্রমে হযরত ইবৃন আব্বাস (রা)-এর উক্তিকে স্বয়ং নবী 
করীম (সা)-এর বাণী (হাদীসে মারফু') বলিয়া ফেলিয়াছেন। আন্নাহ্‌ই সর্বজ্ঞ। 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ সূরা ফাতিহা ১৭৯ 


প্রয়োজনীয় কথা 

হুমাম হইতে ধারাবাহিকভাবে হাজ্জাজ ইব্‌ন মিনহাল, কাযী ইসমাঈল ইব্‌ন ইসহাক ও 
আবূ বকর ইব্‌ন আম্বারী বর্ণনা করেন £ “কাতাদাহ বলিয়াছেন, হিজরতের পর অবতীর্ণ 
(মাদানী) সূরাসমূহ হইতেছে- বাকারা, আলে-ইমরান, নিসা, মায়িদা, বারাআহ্‌ (তাওবা), 
রা‘আদ, নাহল, হুজ্জ,নূর, আহযাব, মুহাম্মদ, ফাত্হ, হুজুরাত, আর-রহমান, হাদীদ, মুজাদালা, 
হাশর, মুমতাহিনা, সফ, জুমুআ, মুনাফিকুন, তাগাবুন, তালাক, সূরা তাহরীমের প্রথম দশ 
আয়াত, সূরা যিল্যাল ও নস্র। অবশিষ্ট সূরাসমূহ হিজরতের পূর্বে (মক্কী) অবতীর্ণ হইয়াছে।” 

কুরআন মজীদের আয়াতের সংখ্যা সর্বসম্মতভাবে অন্যুন ছয় হাজার । তবে উহার সঠিক 
ংখ্যা সম্পর্কে বিশেষজ্ঞদের ভিতর মতভেদ রহিয়াছে। কেহ বলেন, ছয় হাজার । কেহ বলেন, 
ছয় হাজার দুইশত চারিটি । কেহ বলেন, ছয় হাজার দুইশত চৌদ্দটি। কেহ বলেন, ছয় হাজার 
দুইশত উনিশটি । কেহ বলেন, ছয় হাজার দুইশত পঁচিশটি । কেহ বলেন, ছয় হাজার দুইশত 
ছাব্বিশটি । আবার কেহ বলেন, ছয় হাজার দুইশত ছত্রিশটি। 

আবূ আমর আদ্দানী স্বীয় গ্রন্থ 'আল-বয়ান' এ উপরোক্ত তথ্য প্রদান করিয়াছেন। 

আতা ইব্‌ন ইয়াসার হইতে ফযল ইব্‌ন শাযান কর্তৃক বর্ণিত তথ্য অনুযায়ী কুরআন 
1 
লি হাতার তারানা 
মতে উহার সংখ্যা হইতেছে তিন লক্ষ তেইশ হাজার পনের। 

সালাম আবু মুহাম্মদ আল হাম্মানী বলেন- একদা হাজ্জাজ ইব্‌ন ইউসুফ কুরআন মজীদের 
কারী, হাফিজ এবং লেখকবৃন্দকে একত্রিত করিয়া বলিলেন, “কুরআনে কতগুলি অক্ষর আছে 
তাহা হিসাব করিয়া তোমরা আমাকে বল।' আমরা তীহার আদেশক্রমে হিসাব করিয়া 
দেখিলাম, উহাদের সংখ্যা হইতেছে তিন লক্ষ চল্লিশ হাজার সাতশত চল্লিশ । হাজ্জাজ বলিলেন, 
‘উহার মধ্যস্থল কোন্টি তাহা আমাকে জানাও ।' হিসাব করিয়া দেখা গেল, উহার ঠিক মধ্যস্থল 
হইতেছে সূরা কাহাফের অন্তর্গত ৯119 শব্দটির শেষ অক্ষর ‘ফা’ ও তৎপরবর্তী 
০১,১১3 শব্দটির প্রথম অক্ষর ‘ওয়াও’ এর মধ্যবর্তী স্থান। কুরআন মজীদের প্রথম 
এক-তৃতীয়াংশ হইতেছে সূরা বারাআতের প্রথম একশত আয়াতের শেষ পর্যন্ত, দ্বিতীয় 
এক-তৃতীয়াংশ হইতেছে সূরা শু“আরার প্রথম একশত বা একশত এক আয়াতের শেষ পর্যন্ত 
এবং শেষ তৃতীয়াংশ হইতেছে অবশিষ্টাংশ। কুরআন মজীদের প্রথম এক সপ্তমাংশ হইতেছে 
তা পর্যন্ত । উহার দ্বিতীয় এক 

গুমাংশ হইতেছে তাহার পর হইতে সূরা আ'রাফের অন্তর্গত *-,1 ,: 15191 আয়াতাংশের 
লা 5৮৬ ne 
শব্দের শেষ ‘আলিফ’ পর্যন্ত । উহার চতুর্থ এক সপ্তমাংশ হইতেছে তাহার পর হইতে সূরা 
হজ্জের অন্তর্গত ৮.১, 115 ৯ আয়াতাংশের শেষ ‘আলিফ’ পর্যন্ত উহার পঞ্চম 
এক-সপ্তমাংশ হইতেছে তাহার পর হইতে সূরা আহ্যাবের অন্তর্গত 3% ০১! 90৫ ৮5 


Wwww.quraneralo.com 


Contents 


১৮০ 


২১০১০ আয়াতাংশের শেষ অক্ষর ‘গোল তা তা" পর্যন্ত । উহার ষষ্ঠ সপ্তমাংশ হইতেছে তাহার পর 
হইতে সূরা ফাত্হের অন্তর্গত ‘yl bs 41410 953011 আয়াতাংশের ‘ওয়াও’ পর্যন্ত। 
উহার সপ্তমাংশ হইতেছে অবশিষ্টাংশ। পরিশেষে সালাম আবু মুহাম্মদ বলেন, আমি চারি মাস 
সময় ব্যয় করিয়া উপরোক্ত তথ্য লাভ করি।' 

কথিত আছে, হাজ্জাজ প্রতি রাত্রে কুরআন মজীদের এক-চতুর্থাংশ তিলাওয়াত করিতেন । 
তাহার তিলাওয়াতের প্রথম এক-চতুর্থাংশ ছিল সূরা আন'আমের শেষ পর্যন্ত। দ্বিতীয় এক 
চতুর্থাংশ তাহার পর হইতে সূরা কাহাফের ৮15.15 শব্দ পর্যন্ত । তৃতীয় এক-চতুর্থাংশ ছিল 
তাহার পর হইতে সূরা যুমারের সমাপ্তি পর্যন্ত । চতুর্থ এক-চতুর্থাংশ ছিল তাহার পর হইতে 
কুরআন মজীদের অবশিষ্টাংশ। 

শায়খ আবু আমর আদ্দানী স্বীয় গ্রন্থ 'আল-বয়ান'-এ এইগুলি সবিস্তারে আলোচনা 
করিয়াছেন। আল্লাহ্‌ই সর্বজ্ঞ। | 

উপরে কুরআনের অক্ষর ভিত্তিক বিভক্তির কথা আলোচিত হইয়াছে। শিক্ষা প্রতিষ্ঠানে 
তিলাওয়াত প্রশিক্ষণের জন্য উহাকে ত্রিশ পারায় (খণ্ডে) বিভক্ত করা হইয়াছে। প্রতি খণ্ডকে 
আবার চারিভাগে বিভক্ত করা হইয়াছে। ইতিপূর্বে আমি কুরআন মজীদকে সাহাবা কর্তৃক 
বিভক্তিকরণ সম্পর্কিত হাদীসের উল্লেখ করিয়াছি। এতদ্যতীত হযরত আওস ইব্‌ন হুযায়ফা 
হইতে মুসনাদে ইমাম আহমদ, সুনানে আবূ দাউদ, সুনানে ইব্‌ন মাজাহ প্রভৃতি হাদীস 
সংকলনে বর্ণিত নিম্ন হাদীসটিও উল্লেখ করিতেছি। 

হযরত আওস ইব্‌ন হুযায়ফা নবী করীম (সা)-এর জীবদ্দশায় সাহাবাদের নিকট জিজ্ঞাসা 
করিলেন, আপনারা তিলাওয়াতের জন্য কুরআন মজীদকে কিভাবে ভাগ করেন ? তাহারা 
বলিলেন- প্রথম মনযিলে প্রথম তিনটি সূরা, দ্বিতীয় মনযিলে পরবর্তী পাঁচ সূরা, তৃতীয় 
মনযিলে পরবর্তী সাত সূরা, চতুর্থ মনযিলে পরবর্তী নয় সূরা, পঞ্চম মনযিলে পরবর্তী এগার 
সূরা, ষষ্ঠ মনযিলে পরবর্তী তের সূরা এবং সপ্তম মনযিলে সূরা কাহাফ হইতে অবশিষ্টাংশ। 

সূরা শব্দের অর্থ সম্বন্ধে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রহিয়াছে। কেহ কেহ বলেন, উহার 
অর্থ পৃথক ও উন্নত বিষয় । কুরআন পাকের পাঠক যেহেতু এক সূরা শেষ করিয়া আরেক সূরায় 
যাইতে এক স্তর হইতে অন্য স্তরে উন্নীত হয়, তাই এই স্তরগুলিকে সূরা বলা হয়। আরব কবি 
নাবিগার নিম্নোক্ত পংক্তি হইতে সুরার অনুরূপ অর্থের সমর্থন পাওয়া যায়। 

- 5১3৬০৭0455১ dL IS ০৪১০০ ৪১৬১০ 5৪1 4111 ot ৪১৪ 711 

‘তুমি কি ভাবিয়া দেখ নাই যে, আল্লাহ্‌ তা“আলা তোমাকে এইরূপ একটি সূরা দান 
করিয়াছেন যাহার সম্মুখে প্রত্যেক রাজা প্রকম্পিত হয়?' 

কেহ কেহ বলেন, সূরা অর্থ উচু বস্তু। যেমন নগর প্রাচীরকে ||| ১. (শহর রক্ষার্থে 
নির্মিত উঁচু দেয়াল) বলা হয়। কুরআন পাকের প্রতিটি সূরার বিষয় বস্তুই যেহেতু অত্যন্ত 
মর্যাদাপূর্ণ তাই উহা সূরা নামে অভিহিত হইয়াছে। কেহ কেহ বলেন, সূরা অর্থ খণ্ড, টুকরা, 
₹শ। যেমন পেয়ালায় অবস্থিত কোন দ্রব্যের অবিশষ্টাংশকে ১4১31). বলা হয় । কুরআন 
শরীফের প্রত্যেকটি সূরা যেহেতু উহার অংশ বা টুকরা, তাই উহা সূরা নামে অভিহিত । 


Wwww.quraneralo.com 


Contents 


অধ্যায় ৪ সূরা ফাতিহা ১৮১ 


সূরা শব্দের শেষোক্ত অর্থের ভিত্তিতে উহার ধাতু হইতেছে 'সীর্ন' 'হামযাহ' ও 'রা'। 
১১১, শব্দটি মূলত 5 $৬ ছিল। হামযার পূর্ববর্তী সীনের উপর পেশ থাকায় সহজ উচ্চারণের 
প্রয়োজনে হামযার স্থলে ওয়াও আসিয়াছে। (এরূপক্ষেত্রে আরবী শব্দ গঠনরীতিতে যদিও 
হামযার স্থলে ওয়াও আসা জরুরী নহে, তবে আনা যাইতে পারে।) 

আবার কেহ কেহ বলেন, সূরা শব্দের অর্থ পরিপূর্ণ বস্তু ৷ বয়স্কা উ্ট্রীকে 5 , + বলা হয় । 
4: 
সূরা নামে অভিহিত হইয়াছে। 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি, a OER 
বস্তু । নগর প্রাচীর যেহেতু নগরের ঘর-বাড়ী বেষ্টন করিয়া রাখে তাই হয়তো উহাকে , 
১|| বলা হয়। যেহেতু কুরআন মজীদের প্রত্যেকটি সূরা উহার আয়াতসমূহকে পরিবেষ্টিত ও 
একত্রিত করিয়া রাখে, তাই উহা সূরা নামে অভিহিত হইয়াছে। 5,54 শব্দের বহুবচন 
হইতেছে ১৯.. অর্থাৎ ‘ওয়াও’ অক্ষরে যবর ও 'রা' অক্ষরে দুই পেশ দিয়া 'গোল তা’ হ্যফ - 
করা হয়। কখনও উহার বহুবচন ১1১৬, আবার কখনও =, ,$ হয়। 

আয়াত (£21) শব্দের অর্থ চিহ্ন, নিদর্শন । কুরআন পাকের প্রত্যেকটি বাক্য যেহেতু উহার 
পূর্বাপর বাক্য হইতে পৃথক হইবার চিহ্ন বহন করে, তাই উহাকে আয়াত নামে অভিহিত করা 
হইয়াছে। (1) শব্দটি কুরআন মজীদের নিম্নোক্ত বাক্যে চিহ্ন অর্থে ব্যবহৃত হইয়াছে। 

০৮11 2455 01 2৫৯ 25 “তাহার রাজ্যাধিকারী হইবার চিহ্ন এই যে, সেই 
সিন্দুকটি তোমাদের কাছে পৌছিবে।' 

কবি নাবিগার নিম্নোক্ত পংক্তিতে উক্ত অর্থ প্রকাশ পায় ঃ 

lpi ly 21০1 al -(6১5১৮৪ ll 351 ০০০৯৬৪ 

জানিয়া আসিয়া এখন সপ্তম বছরে উপনীত হইয়াছি।' 

কেহ কেহ বলেন, আয়াত (£21) শব্দের অপর অর্থ দল বা বস্তুসমষ্টি । কুরআন মজীদের 
এক একটি বাক্য যেহেতু কতগুলি অক্ষরের সমষ্টি, তাই উহাকে আয়াত বলা হয়। দল বা সংঘ 
অর্থে আয়াত শব্দের ব্যবহার আরবী ভাষায় মিলে । যেমম- 


Ell exc 
‘গোত্রটি সদলবলে বাহির হইয়াছে ।' অন্য উদাহরণ $ 
১০৪৮০ |। 00311 ০৯১১ SUD OLR AY le la 
“আমরা বৎস বিশিষ্ট দুগ্ধবতী উদ্ত্রীগুলিকে ধীরে ধীরে চালনা করিতে করিতে সদলবলে 
গিরিবর্তদ্বয় হইতে বহির্গত হইলাম । কোন গোত্রই তখন আমাদের সমকক্ষ ছিল না।” 
কেহ কেহ বলেন, আয়াত অর্থ বিস্ময়কর বস্তু । কুরআন মজীদের প্রতিটি বাক্য যেহেতু 


বিস্ময়কর এবং অনুরূপ দৃঢ় ভাবব্যঞ্জক বক্তব্য, শব্দবিন্যাস ও রচনা নৈপুণ্য সম্বলিত বাক্য রচনা 
করা মানুষের সাধ্যাতীত, তাই উহা আয়াত নামে অভিহিত হইয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


১৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 

বিখ্যাত ব্যাকরণ শাস্ত্রবিদ সিবওয়াইর মতে, | শব্দটি মূলত 521 ছিল । উহা ৪১২, 
শব্দের সমওযনের ৷ হরকত বিশিষ্ট দুই “ইয়া*র পূর্বে যবর বিশিষ্ট হামযাহ আসায় যে 
উচ্চারণগত জটিলতা সৃষ্টি হয় তাহা দূর করার জন্য এক 'ইয়া' আলিফে রূপান্তরিত হইয়া 
হামযার সহিত সংযুক্ত হইয়াছে। ফলে 51 এখন | হইয়াছে। 

প্রসিদ্ধ ব্যাকরণবিদ কাসাইর মতে 51 শব্দটি মূলত £5! ওযনে | ছিল। উচ্চারণের 
সুবিধার্থে প্রথম “ইয়া'কে আলিফে পরিবর্তন করিয়া দুই আলিফের সমন্বয়ের কারণে এক 
আলিফ বাদ দেওয়া হইয়াছে। এইভাবে ২,1 শব্দ অবশেষে 221 হইয়াছে। 

খ্যাতনামা ব্যাকরণবিদ ফার্রার মতে হ। শব্দটির মূলত ২,1 ছিল'। তাশদীদযুক্ত “ইয়া' 
উচ্চারণে জটিলতার কারণে লুপ্ত হইয়া £1 হইয়াছে। ২1 শব্দের বহুবচনে ৪1. ০,-21-০/31 
ব্যবহৃত হয়। 

{< -এর অর্থ হইতেছে শব্দ। উহা দুই বা ততোধিক অক্ষরের সমন্বয়ে গঠিত হয় । 
শব্দের সর্বোচ্চ অক্ষর সংখ্যা হল দশ । দুই অক্ষরে গঠিত শব্দের উদাহরণ হইল 5 ও 3 এবং 
77285 
একটি আয়াত হয়। যেমন ঃ salir বত তা 

কৃফার ব্যাকরণবিদদের মতে ॥ ||. «৮.১ :-* ৯ প্রভৃতির প্রত্যেকটি এক একটি 
আয়াত। তাহারা এমনকি ॥ = ও 5 -কে দুইটি পৃথক আয়াত মনে করেন। অন্যান্য 
ব্যাকরণবেত্তাদের মতে শেষোক্ত শব্দগুলি আয়াত.নহে; বরং সুরার পূর্বে অবস্থিত অক্ষর সমষ্টি 
মাত্র। 

আবু আমর আদৃদানী বলেন ৪ সূরা আর-রহমানের অন্তর্গত (3:২০ শব্দটি ভিন্ন অন্য 

কুরতুবী বলেন, বিশেষজ্ঞগণের সর্বসম্মত অভিমত এই যে, কুরআন মজীদে অনারবীয় 
ভাষার ব্যাকরণের নিয়মে একাধিক শব্দের সমাবেশ ও বিন্যাস নাই। তবে আরবীতে অনারবীয় 
কিছু নামবাচক বিশেষ্য রহিয়াছে। যেমন_ +:৯/১১1-_ ১. 4০১1 ইত্যাদি। এই তিন শব্দ 
ভিন্ন অন্য কোন অনারবীয় শব্দ আরবীতে আছে কিনা তাহা লইয়া বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ 
রহিয়াছে। ইমাম বাকিল্লানী ও ইমাম তাবারীর মতে আরবীতে উহা ভিন্ন অন্য কোন আজমী 
বি 
NTN TE 


www.quraneralo.com 


- 


Contents 


সুক্বা আল্্‌-ক্কাতিত্যা 
৭ আয়াত, ১ রুকু“ মক্কী 


॥ দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে ॥ 


সুরা ফাতিহার নাম ফাতিহা বা ফাতিহাতুল কিতাব এইজন্য রাখা হইয়াছে যে, উহা 
আল্লাহ্র কিতাব কুরআন মজীদের শুরুতে অবস্থিত এবং উহার দ্বারা সকল নামাযে কিরাআত 
আরম্ভ করা হয় 2511 £55 (ফাতিহাতুল কিতাব) অর্থ গ্রন্থের প্রারন্তিকা। 

উহার আরেক নাম উম্মুল কিতাব । _ 411 ?1 (উম্মুল কিতাব) অর্থ গ্ৰন্থ-জননী বা গ্রন্থের 
নির্যাস। হযরত আনাস (রা) বলেন, অধিকাংশ আহলে ইলম উহাকে উক্ত নামে অভিহিত 
করিয়াছেন। কিন্তু হযরত হাসান ও ইব্‌ন সীরীন এই নাম পছন্দ করেন নাই । তাহারা বলেন, 
উন্মুল কিতাব হইতেছে লাওহে মাহফুজে সংরক্ষিত ফলক হাসান বলেন, সুস্পষ্ট অর্থবোধক 
আয়াত (০১০৫৯ ৩:১1) হইতেছে উম্মুল কিতাব । এইসব কারণেই তাহারা “উম্মুল কুরআন’ 
নামটি পছন্দ করেন নাই। 

ইমাম তিরমিযী কর্তৃক হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে- নবী করীম 
(সা) বলিয়াছেন, 'আলহামদু লিল্লাহে রাবিবল 'আলামীন' হইতেছে 'উম্মুল কুরআন" উম্মুল 
কিতাব" “আস্‌ সাবউল মাছানী' ও “আল কুরআনুল আযীম'। 

উক্ত হাদীসটি সহীহ ৷ ইমাম তিরমিযী উহার সন্দকে সহীহ বলিয়াছেন। 

সূরাটির অপর নাম “'আলহামদু"। উহার আরেক নাম ‘সালাত’ । কারণ, নবী করীম (সা) 
বলিয়াছেন, আল্লাহ্‌ তা'আলা বলেন, “সালাত'-কে আমার ও আমার বান্দাদের মধ্যে আধাআধি 
করিয়া ভাগ করিয়া লইয়াছি।" বান্দা যখন বলে ৷ 7১ <1 ০11 তখন আল্লাহ্‌ 
বলেন, আমার বান্দা আমার প্রশংসা বর্ণনা করিয়াছে।'(হাদীর্সে কুদসীর অংশ বিশেষ 1) 

হাদীসে উহার 'সালাত' নামে অভিহিত হইবার কারণ এই যে, উহা সালাতের একটি 
রুকন ।১ 
১. ইমাম শাফেঈ বলেন, নামাযে সূরা ফাতিহা পাঠ করা ফরয। ইমাম আবু হানীফা বলেন, নামাযে সূরা 

ফাতিহা পাঠ করা ওয়াজিব । ইমাম ইব্‌ন কাছীর ইম:ম শাফেঈর ন্যায় নামাযে উহার তিলাওয়াতকে ফরয 

বলিয়াছেন । যাহা হউক, এইসব কারণেই উহা "সালাত" নামে অভিহিত হইয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 
১৮৪ তাফসীরে ইব্ন কাছীর 


সুরাটির অপর নান ০৮০41 (আশ্শিফা) অর্থাৎ আরোগ্যদাতা, আরোগ্যর উপায় বা 
আরোগ্য । কারণ. রাসূলুল্লাহ্‌ (স!) বলিয়াছেন, ফাতিহাতুল কিতাব সর্বপ্রকার বিষক্রিয়ার শিফা। 
উক্ত হাদীস হবরত আনু সাঈদ (রা) হইতে ইমাম দারামী কর্তৃক বর্ণিত হইয়াছে। 

উহার মার এক নাম 3১11 (আর রুকিয়্যাহ) অর্থাৎ যাহা পড়িয়া ফুঁক দেওয়া হয়। 
কারণ, একদা হযবত আপু সাঈদ (রা) জনৈক সর্পদষ্ট ব্যক্তিকে সূরা ফাতিহা দ্বারা ঝাড়িয়া 
বিষমুক্ত করিলে রাস্লুল্লাহ (সা) তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কিরূপে জানিলে যে, উহা 
রুকিয়্যাহণ উক্ত হাদীসের সনদ সহীহ্‌। 

শা'নী হযরত ইবন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, হযরত ইব্‌ন আব্বাস (রা) 
উহাকে ১1১৪1] »,। (আসাসুল কুরআন) নাম দিয়াছেন, যাহার অর্থ কুরআনের ভিত্তি বা 
উতার মৌলিক অংশ । তেমনি তিনি বিসমিল্লাহির রাহমানির রাহীমকে «৯০. 1] ১০. 
(আসাসুল ফাতিহা) নাম দিয়াছেন । 

সুফিয়ান ইবন উয়াইনিয়া সুরা ফাতিহাকে £51511 (আল-ওয়াকিয়া) নাম দিয়াছেন, 
যাহার অর্থ হইতেছে রক্ষক | 

ইয়াহিয়া ইবৃন আবু কাছীর নাম দিয়াছেন 3511 (আল-কাফিয়া)। অর্থাৎ প্রয়োজন 
পূরণে যথেষ্ট । কারণ, উহা কুরআন মজীদের নির্যাস বিধায় স্বয়ংসম্পূর্ণ । ফলে সমগ্র কুরআনের 
প্রয়োজন উহা পুরণ করিতে পারে। পক্ষান্তরে উহাকে বাদ দিয়া কুরআনের অবশিষ্টাংশ উহার 
গ্রয়োজন মিটাতেই পারে না। যেমন, বিচ্ছিন্ন সনদের কোন কোন হাদীসে বর্ণিত হইয়াছে, 
উম্মুল কুরআন অবশিষ্ট কুরআনের পরিবর্তে কাজ করিতে পারে। পক্ষান্তরে উহা ভিন্ন অন্যান্য 
অংশ উহার পরিবর্তে কাজ করিতে পারে না। 

উহার এক নাম 'আস্সালাত' অর্থাৎ সালাতে অবশ্য পঠনীয় সূরা । উহার অপর নাম “আল্‌ 
কানযূ' (খনি, আকর)। আল্লামা যামাখশারী তাহার “আল কাশৃশাফ' নামক তাফসীর গ্রন্থে উক্ত 
নাম দুইটি ব্যবহার করিয়াছেন । 

: হযরত ইব্‌ন আব্বাস (রা), কাতাদাহ ও আবুল আলীয়ার মতে সূরা ফাতিহা মক্কী সূরা । 
পক্ষান্তরে হযরত আবূ হুরায়রা (রা), আতা ইব্‌ন ইয়াসার ও যুহরীর মতে উহা মাদানী সূরা । 
কথিত আছে, উহা দুইবার নাযিল হইয়াছে । একবার মক্কা শরীফে ও একবার মদীনা শরীফে । 
এই ব্যাপারে প্রথমোক্ত অভিমতই সঠিক ও গ্রহণযোগ্য । কারণ, সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহ্‌ 
তা'আলা বলেন ঃ 

PEA SILA Lill 59 ৮৮৯৭ এও LE, “নিশ্চয় আমি তোমাকে 
বারংবার পঠনীয় সাতটি আয়াত ও মহা মর্যাদাশীল কুরআন প্রদান করিয়াছি।”১ আল্লাহই 
সর্বজ্ঞ। 

ইমাম কুরতুবী বলেন, আবূ লায়ছ সমরকন্দী বর্ণনা করেন যে, সূরা ফাতিহার একার্ধ 
মন্কায় ও অপরার্ধ মদীনায় অবতীর্ণ হইয়াছে । 

উক্ত বর্ণনা অযৌক্তিক, তাই অগ্রহণযোগ্য ৷ সূরা ফাতিহার সাত আয়াত সম্পর্কে উম্মতের 
ইজমা রহিয়াছে । এই ইজমার বিরুদ্ধে মাত্র দুইজনের দুইটি মত দেখা যায়। এক, আমর ইব্‌ন 
১. উদ্ধৃত আয়াতে বর্ণিত হইয়াছে যে, সূরা ফাতিহা প্রত্যেক নামাযে বারবার পঠিত হয়। ইহা সর্বজনবিদিত যে, 


হিজরতের বহু পূর্বেই নামায ফরয হইয়াছে। সুতরাং হিজরতের বহু পূর্বেই যে এই সূরা মক্কা শরীফে নাযিল 
হইয়াছে তাহা অবধারিত সত্য । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌-ফাতিহা ১৮৫ 


উবায়দ বলেন, উহাতে আটটি আয়াত রহিয়াছে। দুই. হুসায়ন জা‘ফী বলেন, উহাতে ছয়টি 
আয়াত রহিয়াছে। 

কুফা নগরীর অধিকাংশ কিরাআত বিশেষজ্ঞ, একদল সাহাবা ও তাবেঈ এবং পরবর্তী 
যুগের একদল বিশেষজ্ঞ বলেন, = ১! ১০-১11 41| ১০০ সূরা ফাতিহার একটি পূর্ণ 
আয়াত । 

পক্ষান্তরে মদীনার কিরাআত বিশেষজ্ঞ ও ফকীহগণ বলেন, উহা সূরা ফাতিহার পূর্বে বা 
প্রথমাংশে অবস্থিত বিধায় আদৌ কোন আয়াত নহে। 

কেহ কেহ বলেন, উহা পূর্ণ আয়াত নহে, আয়াতের অংশ । এতদসম্পর্কিত আলোচনা 
আল্লাহ্‌ চাহেন তো যথাস্থানে সবিস্তারে আলোচিত হইবে । পরম করুণাময় আল্লাহ্‌ তা'আলার 
উপরে সকল কিছুই নির্ভরশীল । 

সূরা ফাতিহার শব্দ সংখ্যা পঁচিশ এবং উহাতে একশত তেরটি অক্ষর রহিয়াছে। ইমাম 
বুখারী (র) তাফসীর সংক্রান্ত অধ্যায়ে প্রথম দিকে বলিয়াছেন ঃ 

“সূরা ফাতিহাকে ২2511 2! (উম্মুল কুতুব) নামে এই জন্য আখ্যায়িত করা হয় যে, উহা 
কিতাবসমূহের (কুরআনের সৃরাসমূহের) প্রারন্তে লিখিত এবং নামাযসমূহের প্রারম্ভে পঠিত 
হয়।” 

কেহ কেহ বলেন, কোন ব্যক্তি বা বস্তু একাধিক ব্যক্তি বা বস্তুর একত্রকারী বা পরিচালক 
হইলে আরবী ভাষায় উক্ত বস্তু বা ব্যক্তিকে ?। বলা হয়। এই কারণে মগজ বেষ্টনকারী মাথার 
খুলীকে বলা হয় ১,1১]। 8! (িন্মুর রা'স)। যে পতাকার নীচে সেনাবাহিনী সমবেত হয় 
উহাকে £1 (উন্মুন) বলা হয়। ইব্‌ন জারীর কবি যুর-রিম্মার নিম্নোক্ত পংক্তি স্বীয় বক্তব্যের 
সমর্থনে উল্লেখ করেন ঃ 

1১০। (41 ৮৮৮১৭] ১৬০1 € ৮ (25৭5০ 08 04713 ste 

“উহার (বর্শার) মাথার উপর আমাদের একটি পতাকা রহিয়াছে যাহাকে আমরা নেতা 
মানিয়া চলি। উহা আমাদের কার্যাবলী সুসংবদ্ধ ও সুশৃংখল করিয়া রাখে । আমরা উহার কোন 
নির্দেশ অমান্য করি না।” 

ইব্‌ন জারীর আরও বলেন, পবিত্র মন্ধাকে উদ্মুল কুরা (৪৯৪| ১1) বলে। কারণ উহা 
সকল জনপদের সেরা জনপদ এবং অন্যান্য জনপদের জনমগুলীকে একত্রে সমবেত করে । কেহ 
কেহ উক্ত নামকরণের কারণে এই বলেন যে, পৃথিবীর অন্যান্য জনপদ উক্ত জনপদ হইতেই 
বিস্তার লাভ করিয়াছে । 

সূরা ফাতিহার নাম ফাতিহা (প্রারন্তিকা) হইবার কারণ এই যে, উহা দ্বারাই কিরাআত 
আরম্ভ হয় এবং সাহাবাগণ প্রথম লিপিবদ্ধ কুরআন মজীদ উহা দ্বারাই আরম্ভ করিয়াছেন । উহার 
এক নাম ৮:২০] | (আস্‌ সাবউল মাছানী) অর্থাৎ বারংবার পঠনীয় সাতটি আয়াত। 
উহা উক্ত নামকরণের কারণ উল্লেখ প্রসঙ্গে বিশেষজ্ঞগণ বলিয়াছেন যে, উহা নামাযের বারংবার 
পঠিত হয় অর্থাৎ প্রতি রাক'আতেই উহা পাঠ করা হয়। অবশ্য 3৮১11 শব্দের উপরোক্ত অর্থ 
ছাড়াও অন্য অর্থ রহিয়াছে। আল্লাহ্‌ চাহেন তো যথাস্থানে তাহা আলোচনা করা হইবে। 

হযরত আবু হুরায়রা রো) হইতে ধারাবাহিকভাবে সাঈদ আল মাকবারী, ইব্‌ন আবূ যিব, 
হাশিম ইব্‌ন হুশায়ম, ইয়ামীদ ইবৃন হারন ও ইমাম আহমদ (র) বর্ণনা করেন £ 
কাছীর (১ম খণ্ড)__২৪ 


Wwww.quraneralo.com 


Contents 


১৮৬ তাফসীরে ইবন কাছীর 

‘নবী করীম (সা) সূরা ফাতিহা সম্বন্ধে বলিয়াছেন যে, উহার নাম "উম্মুল কুরআন’ ‘আস্‌ 
সাবউল মাছানী’ ও “আল্-কুরআনুল আযীম।' 

ইমাম আহমদ উক্ত হাদীসটি উপরোল্লিখিত রাবী ইবৃন আবূ যিব হইতে উপরোক্ত সনদে 
এবং ইব্‌ন আমরের মাধ্যমে ভিন্ন সনদে বর্ণনা করিয়াছেন। 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ আল মাকবারী, ইব্‌ন আবূ যিব, 
ইবৃন ওয়াহাব, ইউনুস ইব্‌ন আব্দুল আ'লা ও ইমাম আবূ জা“ফর মুহাম্মদ ইব্‌ন জারীর তাবারী 
বর্ণনা করিয়াছেন ঃ 

নবী করীম (সা) বলিয়াছেন যে, সূরা ফাতিহার নাম 'উম্মুল কুরআন' 'ফাতিহাতুল কিতাব’ 
ও 'আস্-সাবউল মাছানী।' 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ আল মাকবারী, নূহ ইব্‌ন আবূ 
বিলাল, আব্দুল হামীদ ইব্ন জা'ফর, আল মুআফী ইবৃন ইমরান, ইসহাক ইবৃন আবুল ওয়াহিদ 
আল মুসলী, মুহাম্মদ ইবৃন গালিব ইবৃন হারিছ ও আহমদ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন যিয়াদের বর্ণনা 
মতে হাফিজ আবূ বকর আহমদ ইব্‌ন মূসা ইব্‌ন মারদুবিয়্যাহ তাহার তাফসীর গ্রন্থে বর্ণনা 
করিয়াছেন ৪ নবী করীম (সা) বলিয়াছেন, ‘আল হামদু লিল্লাহি রাবিবল আলামীন’ সাতটি 
আয়াতের সমষ্টি। উক্ত সাত আয়াতের একটি হইল বিসমিল্লাহির রাহমানির রাহীম ৷’ উহার 
নাম 'আস্সাবউল মাছানী, উম্মুল কুরআন ও আল্‌ কুরআনুল আযীম।" 

. ইমাম দারা কুতনীও উপরোক্ত হাদীসটি স্বয়ং নবী করীম (সা)-এর বাণী (৬.১, 
৮১৯) হিসাবে হযরত আবু হুরায়রা (রা) হইতে অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন। উপরোক্ত 
হাদীসের সনদের সকল বর্ণনাকারীই নির্ভরযোগ্য । 

ইমাম বায়হাকী হযরত আলী (কঃ), হযরত ইব্‌ন আব্বাস (রা) ও হযরত আবু হুরায়রা 
(রা) হইতে বর্ণনা করেন ৪ ‘তাহারা 20501 ১০ ১, 00559 ১৪15 আয়াতের অন্তর্গত 
১2০41 ০১২এর ব্যাখ্যায় বলিয়াছেন যে, +৯৯০৫। ১২০) 440... হইতেছে 
সুরা ফাতিহার সাত আয়াতের এক আয়াত !' 

উক্ত হাদীসের পূর্ণ বিবরণ '-:-.১/| ৬-.-.১11 4... -এর ব্যাখ্যা প্রসঙ্গে বিবৃত হইবে। 

ইবরাহীম হইতে আ'“মাশ বর্ণনা করেন $ ‘একদা হযরত ইব্‌ন মাসউদ (রা) জিজ্ঞাসিত 
হইলেন- কুরআন মজীদের স্বীয় পাঙ্ুলিপিতে আপনি কেন সূরা ফাতিহা লিখেন নাই ? তিনি 
জবাব দিলেন- যদি লিখিতাম তাহা হইলে প্রত্যেক সূরার শুরুতেই লিখিতাম ৷ 

আবূ বকর ইবৃন দাউদ হযরত ইব্‌ন মাসউদের উপরোক্ত জবাবের ব্যাখ্যায় লিখিয়াছেন- 
অর্থাৎ যে স্থানে উহাকে নামাযে তিলাওয়াত করা হয়। (উন্লেখ্য,সাহাবাগণ নামাযে পঠনীয় 
অন্যান্য সৃরাও প্রথম হইতে শেষ পর্যন্ত পড়িতেন। তাহার আগে অবশ্যই সূরা ফাতিহা 
পড়িতেন। অতএব প্রত্যেক সূরার পূর্ববর্তী স্থানই হইতেছে সূরা সালাতের তিলাওয়াতের বা 
লিপিবদ্ধ করার স্থান।) 

হযরত ইবৃন মাসউদ (রা) আরও বলেন, যেহেতু মুসলমানদের উহা কণ্ঠস্থ রহিয়াছে, তাই 
উহা লিপিবদ্ধ করা প্রয়োজন মনে করি নাই। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌-ফাতিহা ১৮৭ 


কেহ কেহ বলেন, ‘সূরা ফাতিহা’ সর্বপ্রথম নাযিল হইয়াছে। ইমাম বায়হাকী কর্তৃক 
সংকলিত 'দালায়েলুন নবৃওত' গ্রন্থে বর্ণিত হাদীসে অনুরূপ তথ্য বিবৃত হইয়াছে; ইমাম 
বাকিল্নানীও এতদসম্পর্কিত তিনটি অভিমতের একটি অভিমত হিসাবে উহা উল্লেখ করিয়াছেন। 

কেহ কেহ বলেন, “সূরা মুদ্দাছছির' প্রথম অবতীর্ণ হইয়াছে। হযরত জাবির (রা) হইতে 
বর্ণিত একটি সহীহ হাদীসে উক্ত তথ্য পাওয়া যায়। । 

অন্যদের মতে ‘সূরা আলাক' প্রথম নাযিল হইয়াছে। শেষোক্ত অভিমতই সহীহ ও সঠিক । 
যথাস্থানে উহা প্রমাণসহ বিশদভাবে আলোচিত হইবে । আল্লাহ্‌ পাকের সাহায্য কামনা 
করিতেছি। 


সূরা ফাতিহার ফযীলত সম্পর্কিত হাদীসসমূহ 


হযরত আবূ সাঈদ ইব্‌ন মু'আল্লা (রা) হইতে ধারাবাহিকভাবে হাফ্‌স ইবৃন আসিম, 
খুবায়েব ইবৃন আবদুর রহমান, শু“বা, ইয়াহইয়া ইবৃন সাঈদ ও ইমাম আহমদ বর্ণনা করেন £ 

“হযরত আবু সাঈদ (রা) বলেন- একদিন আমার নামাযরত অবস্থায় নবী করীম (সা) 
আমাকে ডাকিলেন। আমি তাহার ডাকে সাড়া না দিয়া নামায পড়িতে থাকিলাম। নামায শেষ 
করিয়া তাহার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন- ডাকার সঙ্গে সঙ্গে তুমি আসিলে না 
কেন ? আমি আরয করিলাম ইয়া রাসূলাল্লাহ ! আমি নামায পড়িতেছিলাম। তিনি প্রশ্ন 
করিলেন- আল্লাহ্‌ তাআলা কি বলেন নাই ঃ 


১৫২৯০০৭৫4৮০ 131 হিরা sl 1৬১০) 52301 082 ‘হে 
মু’'মিনগণ! আল্লাহ্‌ ও রাসূল যখন তোমাদিগকে জীবনদায়ক কোন কিছুর দিকে আহবান করিবে 
তখন তোমরা তাহাদের ডাকে সাড়া দিবে।' | 

আমি চুপ থাকিলাম। অতঃপর তিনি বলিলেন, ‘মসজিদ হইতে তোমার বাহির হইবার 
পূর্বেই আমি তোমাকে অবশ্যই কুরআন মজীদের শ্রেষ্ঠতম সূরা .চিনাইয়া দিব ।' এই বলিয়া 
তিনি আমার হাত ধরিয়া মসজিদ হইতে বাহির হইবার আয়োজন করিলেন। আমি আরয 
করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! আপনি তো বলিয়াছেন, (মসজিদ হইতে নিক্রমণের পূর্বেই) 
আমাকে কুরআন মজীদের শ্রেষ্ঠতম সূরা চিনাইয়া দিবেন । তিনি বলিলেন- হ্যা । উহা হইতেছে 
০১০10105941 4০৯71 এবং উহাই 'আস্সাবউল মাছানী” ও ‘আল-কুরআনুল আীম'। 

ইমাম বুখারী (র) উক্ত হাদীসটি উপরোল্লিখিত রাবী ইয়াহিয়া ইব্‌ন সাঈদ আল কাত্তান 
হইতে উপরোক্ত সনদে এবং তাহার নিকট হইতে মুসাদ্দাদ ও আলী ইব্‌ন মাদানীর মাধ্যমে 
ভিন্ন সনদে বর্ণনা করিয়াছেন। 

অন্যত্র ইমাম বুখারী, ইমাম আবূ দাউদ, ইমাম নাসাঈ ও ইমাম ইব্‌ন মাজাহ উপরোক্ত 
হাদীসটি উহার অন্যতম রাবী শু“বা হইতে উক্ত সনদে এবং তাহা হইতে অন্যান্য বিভিন্ন রাবীর. 
মাধ্যমে ভিন্ন ভিন্ন সনদে বর্ণনা করিয়াছেন। 

উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সাঈদ ইব্‌ন মু'আল্লা, হাফ্‌স ইব্‌ন 
আসিম, খুবায়ব ইব্‌ন আব্দুর রহমান, মুহাম্মদ ইব্‌ন মু'আয আনসারী এবং ওয়াকিদীও উপরোক্ত 
হাদীসটি অনুরূপ বর্ণনা করিয়াছেন। 


Wwww.quraneralo.com 


Contents 


১৮৮ | তাফসীরে ইবৃন কাছীর 


ইব্‌ন আমের ইব্‌ন কুরায়ের গোলাম আবু সাঈদ হইতে ধারাবাহিকভাবে আ'লা ইব্‌ন 
আব্দুর রহমান ইব্‌ন ইয়াকৃব আল খারকী এবং ইমাম মালিক (র) বর্ণনা করেন $ 

‘একদিন মসজিদে নববীতে হযরত উবাই ইব্‌ন কা'বের নামায আদায়ের অবস্থায় 
রাসূলুল্লাহ্‌ (সা) তাহাকে ডাকিলেন। নামায শেষ করিয়া তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট 
উপস্থিত হইলেন। উবাই ইব্‌ন কাব বলেন, নবী করীম (সা) তাহার হাত আমার হাতের উপর 
রাখিলেন। তখন তিনি মসজিদ হইতে বাহিরে যাইতেছিলেন। আমার হাতে হাত রাখিয়া তিনি 
বলিলেন, 'আমি তোমাকে এইরূপ একটি সূরা অবহিত করিব যাহার সমতুল্য সূরা না 
তাওরাতে, না ইন্জীলে, না কুরআনে নাযিল হইয়াছে । আশা করি উহার পূর্বে তুমি মসজিদ 
হইতে বাহির হইবে না।” আমি তাহার আশায় গতি মন্থর করিলাম। কিছুক্ষণ পর আরয 
করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! আমাকে কোন্‌ সূরা জানাইবার প্রতিশ্রুতি দিয়াছিলেন ? তিনি 
প্রশ্ন করিলেন, “নামাযের শুরুতে তোমরা কোন সূরা তিলাওয়াত কর ?' আমি তাহাকে 
আলহামদু লিল্লাহ্‌ সূরাটি শেষ পর্যন্ত শুনাইলাম। তিনি তখন বলিলেন, উহা হইতেছে এই 
সুরা । উহাই “আস্‌ সাবউল মাছানী' এবং আমার প্রতি অবতীর্ণ 'আল-কুরআনুল আযীম।' 

এখানে উল্লেখ্য যে, ইমাম মালিক কর্তৃক বর্ণিত উপরোক্ত হাদীসের অন্যতম রাবী আবু 
সাঈদ এবং তৎপূর্বে বর্ণিত হাদীসের রাবী আবূ সাঈদ ইব্‌ন মু'আল্লা একই ব্যক্তি নহেন। ইবনুল 
আছীর তাহার “জামিউল উসূল' গ্রন্থে উভয় আবু সাঈদকে একই বলিয়া প্রকাশ করিয়াছেন। 
প্রকৃতপক্ষে প্রথমোক্ত আবূ সাঈদ হইতেছেন একজন আনসার সাহাবা । পক্ষান্তরে শেষোক্ত আবু 
সাঈদ হইলেন একজন তাবেঈ এবং খুযাআ গোত্রের একজন গোলাম । প্রথমোক্ত হাদীসটি 
অবিচ্ছিন্ন সনদে বর্ণিত হাদীস। পক্ষান্তরে শেষোক্ত হাদীসের রাবী আবূ সাঈদ তাবেঈ হযরত 
উবাই ইব্‌ন কা'ব (রা)-এর সহিত সাক্ষাত লাভ করিবার এবং তাহার নিকট হইতে হাদীস 
শুনিবার সুযোগ ঘটিয়া না থাকিলে উহা বিচ্ছিন্ন সনদের (৮5:5 ৬.৯) হাদীসে পরিণত 
হইবে ৷ যদি অনুরূপ সুযোগ ঘটিয়া থাকে, তাহা হইলে উহা ইমাম মুসলিম কর্তৃক হাদীসের 
গ্রহণযোগ্যতা সম্পর্কিত নির্ধারিত শর্তসমূহে উত্তীর্ণ সহীহ ও অবিচ্ছিন্ন সনদের (৬১২ 
. ১-০-০) হাদীস বলিয়া বিবেচিত হইবে । আল্লাহ্‌ই সৰ্বজ্ঞ। 

উক্ত হাদীস হযরত উবাই ইব্‌ন কা“ব (রা) হইতে একাধিক সূত্রে বর্ণিত হইয়াছে। নিম্নোক্ত 
সৃত্রেও উক্ত হাদীস হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে বর্ণিত হইয়াছে। | 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান, আ'লা ইব্ন আবদুর 
রহমান, আবদুর রহমান ইবৃন ইবরাহীম, 'আফ্ফান এবুং ইমাম আহমদ বর্ণনা করেন ৪ 

একদিন হযরত উবাই ইবৃন কাব (রা) মসজিদে নামায আদায় করিতেছিলেন। নবী করীম 
(সা) তাহার নিকট আসিয়া ডাকিলেন, ‘হে উবাই' । উবাই (রা) নবী করীম (সা)-এর প্রতি 
আড়চোখে তাকাইলেন, কিন্তু কোন সাড়া দিলেন না। তিনি তাড়াতাড়ি নামায সারিয়া নবী 
করীম (সা)-এর খেদমতে হাযির হইয়া আরয করিলেন- আস্লামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ্‌! 
নবী করীম (সো) জবাবে বলিলেন, ওয়া আলাইকাস্সালাম, হে উবাই, তুমি আমার ডাকে সাড়া. 
দিলে না কেন? তিনি আরয করিলেন- “ইয়া রাসূলাল্লাহ্‌! আমি নামাযে ছিলাম!’ নবী করীম 
(সা) বলিলেন, আমার কাছে আল্লাহ্‌ তা'আলা যেই সব বাণী পাঠাইয়াছেন তাহাতে কি তুমি 
এই আয়াত দেখ নাই ঃ 

১২:০১ 2855191054505 Vpn চন 9150 


Wwww.quraneralo.com 


Contents 
সূরা আল-ফাতিহা ১৮৯ 


“হে মু'মিনগণ! যাহা তোমাদিগকে জীবন দান করিবে তাহার দিকে আল্লাহ ও তাহার 
ইয়া রাসূলাল্লাহ্‌, পুনরায় এইরূপ করিব না। নবী করীম (সা) বলিলেন, তুমি ইহা পছন্দ কর 
যে, আমি তোমাকে এমন একটি সূরা জানাইয়া দিব যাহার সমকক্ষ সূরা না তাওরাতে, না 
ইঞ্জীলে, না যবূরে, না কুরআনে নাযিল হইয়াছে? উবাই (রা) বলেন, আমি মসজিদ হইতে 
বাহির হইবার পূর্বেই আমি তোমাকে উহা জানাইব।' অতঃপর নবী করীম (সা) আমার হাত 
ধরিয়া কথা বলিতে বলিতে মসজিদের দরজার দিকে আসিতে লাগিলেন। কথা বলা শেষ 
হইবার পূর্বেই যেন তিনি মসজিদের, দরজায় পৌছিয়া না যান সেইজন্য আমি গতি মন্থর 
করিলাম। দরজার নিকট পৌছিয়া আমি আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌, যে সূরাটি আমাকে 
জানাইবেন বলিয়া কথা দিয়াছিলেন উহা কোন সূরা ? নবী করীম (সা) প্রশ্ন করিলেন- 
নামাযের শুরুতে কোন্‌ সূরা পড় ?” আমি তাহাকে 'উন্মুল কুরআন’ পড়িয়া শুনাইলাম। তিনি 
তখন বলিলেন- যে সত্তার হাতে আমার প্রাণ রহিয়াছে তাহার শপথ ! উহার সমকক্ষ সূরা 
আল্লাহ্‌ তা'আলা না তাওরাতে, না ইঞ্জীলে, না যাবুরে, না কুরআনে নাযিল করিয়াছেন। উহা 
হইতেছে ‘আস্‌ সাবউল মাছানী' (নিত্যপাঠ্য বাণীসপ্তক)। 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ক্রমাগত আবদুর রহমান, আ'লা ইবন আবদুর রহমান, 
দারোয়াদী, কুতায়বা এবং ইমাম তিরমিযীও উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। উহাতে 
অবশ্য এইরূপ বর্ণিত হইয়াছে ৪ 

“নবী করীম (সা) বলিলেন, উহা হইতেছে আমাকে প্রদত্ত ‘আস্‌ সাবউল মাছানী' ও 
“আল-কুরআনুল আযীম !' 

ইমাম তিরমিযী উক্ত হাদীসকে ০৯. ৩-...৯ ০:১৯ (হাসান সহীহ হাদীস) নামে 
আখ্যায়িত করিয়াছেন । হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হইতেও অনুরূপ একটি হাদীস বর্ণিত 
হইয়াছে । হযরত উবাই ইবৃন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে আবু হুরায়রা (রা), আবদুর 
রহমান, আ'লা ইব্‌ন আবদুর রহমান, আবদুল হামীদ ইব্‌ন জা“ফর, আবূ উসামা, ইসমাঈল 
ইব্‌ন আবূ মুআম্মার এবং আবদুল্লাহ্‌ ইব্‌ন ইমাম আহমদও উপরোক্ত হাদীস অনুরূপ বা প্রায় 
অনুরূপভাবে বর্ণনা করিয়াছেন। হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে ক্রমাগত হযরত আবু 
হুরায়রা (রা), আবদুর রহমান,'আ'লা ইব্‌ন আবদুর রহমান, আবদুল হামীদ ইব্‌ন জাফর, 
পা আবু আম্মার হুসায়ন ইব্‌ন হারিছ, ইমাম তিরমিযী ও ইমাম নাসাঈ বর্ণনা 


“নবী করীম (সো) বলিয়াছেন, উম্মুল কুরআনের সমতুল্য সূরা আল্লাহ্‌ তা'আলা না 
তাওরাতে, না ইঞ্জীলে নাযিল করিয়াছেন। উহা হইতেছে “আস্‌ সাবউল মাছানী+। আল্লাহ্‌ 
তা'আলা বলেন, উহা আমার ও আমার বান্দার মধ্যে আধাআধি করিয়া বিভক্ত ৷' 

ইমাম তিরমিযী উহাকে একটিমাত্র সনদে বর্ণিত বিশেষ নিয়মে গ্রহণযোগ্য হাদীস 
(২১৯৪ ৩৮০৯ ২০৪০৯) বলিয়া আখ্যায়িত করিয়াছেন! হযরত ইবৃন জাবির (রা) হইতে 
ধারাবাহিকভাবে আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ ইবৃন আকীল, হাশিম ইব্‌ন ফরীদ, মুহাম্মদ ইবন 
উবায়দ এবং ইমাম আহমদ বর্ণনা করেন ঃ 

হযরত ইবৃন জাবির (রা) বলেন, আমি “একদিন নবী করীম (সা)-এর নিকট গেলাম। 
তিনি তখন সবেমাত্র প্রাতঃক্রিয়া সম্পন্ন করিয়াছেন। আমি বলিলাম- আস্সালামু আলাইকা 


www.quraneralo.com 


Contents 
১৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইয়া রাসূলাল্লাহ । তিনি কোন উত্তর দিলেন না। এইরূপে তিনবার তাহাকে সালাম দিলাম । 
কিন্তু তিনি কোন উত্তর দিলেন না। তিনি শুধু হাটিতেছিলেন। আমি তাহাকে অনুসরণ 
করিতেছিলাম। এক ফাঁকে তিনি বাড়ীর ভিতরে চলিয়া গেলেন । আমি মসজিদে গিয়া উদ্বিগ্ন ও 
চিন্তিত অবস্থায় বসিয়া রহিলাম। কিছুক্ষণ পর তিনি পবিত্রতা অর্জন করিয়া আমার নিকট 
আসিয়া আমাকে তিনবার বলিলেন- ওয়ালাইকাস্‌ সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
অতঃপর বলিলেন, ওহে আবদুল্লাহ্‌ ইবৃন জাবির! তোমাকে কি কুরআনের শ্রেষ্ঠতম সূরাটি 
সূরাটি শেষ পর্যন্ত তিলাওয়াত কর।' 

উক্ত হাদীসের সনদ উত্তম । উহার অন্যতম রাবী ইবন আকীলকে বড় বড় ইমামগণ গুরুতৃ 
_ দিয়া থাকেন এবং তাহার বর্ণিত হাদীসকে প্রামাণ্য দলীল হিসাবে বিবেচনা করিয়া থাকেন। 
হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন জাবির (রা) সম্পর্কে ইবনুল জাওযী বলেন, তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন 
জাবির আল “আবদী । আল্লাহই ভাল জানেন। হাফিজ ইব্‌ন আসাকির উল্লেখ করিয়াছেন, কেহ 

উপরোক্ত হাদীসও অনুরূপ অন্যান্য হাদীস দ্বারা অনেক আহলে ইলম প্রমাণ করেন যে, 
কুরআন মজীদের সকল আয়াত ও সকল সূরার মর্যাদা সমান নহে। বরং এক আয়াত অপর 
আয়াত অপেক্ষা এবং এক সূরা অপর সূরা অপেক্ষা অধিকতর ফযীলত ও মর্তবার অধিকারী । 
এই মতাবলম্বীদের মধ্যে ইসহাক ইব্‌ন রাহবিয়াহ্‌, আবূ বকর ইবনুল “আরাবী, ইব্‌ন হিফার 
প্রমুখ মালেকী মাযহাবের আহলে ইমামগণের' নাম উল্লেখযোগ্য । পক্ষান্তরে এক জামা'আত 
আহলে ইল্ম বলেন, কুরআন মজীদের কোন আয়াত অন্য আয়াত অপেক্ষা কিংবা কোন সূরা 
অন্য সূরা অপেক্ষা অধিকতর ফযীলত বা মর্যাদার অধিকারী নহে; বরং উহার সকল আয়াত ও 
সকল সূরা সমান ফযীলত ও মর্তবার অধিকারী । কারণ, সবই আল্লাহ্‌ তা'আলার বাণী । 
অধিকন্তু, এইরূপ পার্থক্য মানিয়া লইলে, যে আয়াত বা সুরাকে অধিকতর মর্যাদা ও 
ফযীলতের মনে করা হইবে, উহা ভিন্ন অন্যান্য আয়াত ও সূরাকে কম মর্যাদার মনে করা 
হইবে । ইহার ফলে মানুষের মনে কুরআন মজীদের সামগ্রিক মর্যাদাবোধ হাস পাইবে । 

ইমাম কুরতুবী বলেন, আল্‌ আশৃআরী, আবূ বকর বাকিল্লানী, আবূ হাতিম ইব্‌ন হাব্বান 
আল-বাস্তী, আবূ হাইয়ান ও ইয়াহইয়া ইব্‌ন ইয়াহ্‌ইয়া শেষোক্ত অভিমতের প্রবক্তা ছিলেন। 
স্বয়ং ইমাম মালিক হইতেও অনুরূপ একটি অভিমত বর্ণিত হইয়াছে। 

হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ ইব্‌ন মা'বাদ, হিশাম, 
ওয়াহাব ও মুহাম্মদ ইবৃন মুছান্নার বর্ণনার ভিত্তিতে ইমাম বুখারী স্বীয় “ফাযায়েলুল কুরআন" 
অধ্যায়ে বর্ণনা করেন $ 

‘হযরত আবূ সাঈদ খুদরী রো) বলেন, আমরা একবার সফরের অবস্থায় যাত্রা বিরতি 
করিলাম । সেখানে একটি মেয়ে আসিয়া আমাদিগকে বলিতে লাগিল, ‘এই গোত্রের সর্দারকে 
সাপে কামড়াইয়াছে। আমাদের লোকজন বাড়ীতে নাই। আপনাদের মধ্যে কেহ ঝাড়ফুঁক 
জানেন কি ?' ইহা শুনিয়া আমাদের একজন তাহার সঙ্গে গেল। সে ঝাড়ফুঁক জানে বলিয়া 
আমাদের জানা ছিল না। অথচ তাহার ঝাড়ফুঁকের ফলে সর্পদষ্ট লোকটি বিষমুক্ত হইয়া গেল। 
লোকটি তাহাকে ত্রিশটি বকরী পুরস্কার দিল এবং আমাদের সকলকে দুধ পান করাইল। আমরা 
সেই সঙ্গীকে জিজ্ঞাসা করিলাম- তুমি কি ঝাড়ফুঁক জান ? ইহার পূর্বে তুমি কি ওঝাগিরি 


www.quraneralo.com 


Contents 
সূরা আল-ফাতিহা ১৯১ 


করিয়াছ ? সে বলিল, আমি তে শুধু উম্মুল কুরআন পড়িয়া ঝাড়িয়াছি। আমরা পরস্পর 
বলাবলি করিলাম, “নবী করীম (সা)-এর খেদমতে পৌছিয়া তাহার মতামত জানার পূর্বে এ 
সম্পর্কে কোন মন্তব্য করা ঠিক হইবে না।' 

অতঃপর আমরা মদীনায় পৌছিয়া নবী করীম (সা)-এর সমীপে উক্ত ঘটনা বর্ণনা 
করিলাম । তিনি বলিলেন, সে কি করিয়া জানিল যে, উহা দ্বারা ঝাড়ফুঁক করিলে রোগ সারে? 
তোমরা সকলে (বকরীগুলি) ভাগ করিয়া লও এবং আমাকেও একভাগ দাও । 

হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে ক্রমাগত মা“বাদ ইবৃন সীরীন, মুহাম্মদ ইবৃন সীরীন, 
হিশাম, আবদুল ওয়ারিছ এবং আবু মুআম্মারও উপরোক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। 

ইমাম মুসলিম এবং ইমাম আবূ দাউদও হাদীসটি উপরোন্রিখিত রাবী ইব্‌ন সীরীন হইতে 
উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে এবং ইবৃন সীরীন হইতে হিশাম ইব্‌ন হাস্সান প্রমুখ রাবীর 
মাধ্যমে অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত কোন কোন 
রিওয়ায়েত অনুযায়ী স্বয়ং আবু সাঈদ ১. নিরাপদ) নামে আখ্যায়িত করিয়া থাকে। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ক্রমান্বয়ে সাঈদ ইব্‌ন জারীর, আবদুল্লাহ্‌ ইব্‌ন ঈসা 
ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা, আম্মার ইব্‌ন যারীক এবং আবুল আহওয়াস সালাম 
ইব্‌ন সালীম প্রমুখ রাবীর বর্ণনা সূত্রে ইমাম মুসলিম ও ইমাম নাসাঈ (র) বর্ণনা করেন ঃ 

“একদা নবী করীম (সা)-এর সহিত হযরত জিবরাঈল (আ) উপবিষ্ট ছিলেন। এমন সময়ে 
উপর হইতে একটি উচ্চ শব্দ নবী করীম (সা)-এর কানে আসিল। হযরত জিবরাঈল (আ) 
উপরের দিকে তাকাইয়া বলিলেন, ইহা আকাশে একটি সদ্য উনুক্ত দ্বারের আওয়াজ । ইতিপূর্বে 
উহা কখনও উন্মুক্ত হয় নাই। অতঃপর উহার মধ্য দিয়া একজন ফিরিশতা অবতীর্ণ হইলেন। 
তিনি নবী করীম (সা)-এর নিকট আসিয়া বলিলেন, আপনাকে দুইটি নূর প্রদানের সুসংবাদ 
গ্রহণ করুন। ইতিপূর্বে কোন নবীকে উহা প্রদান করা হয় নাই। উহাদের একটি হইতেছে 
“ফাতিহাতুল কিতাব’ ও অপরটি হইল “সূরা বাকারার শেষ আয়াতসমূহ ৷’ উহার যে অংশটিই 
আপনি পড়িবেন, তদ্ৰারা প্রার্থিত যে কোন বিষয় আপনাকে প্রদান করা হইবে । (সংশ্লিষ্ট 
আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলার নিকট নিবেদনযোগ্য অতীব প্রয়োজনীয় বিভিন্ন প্রার্থনা বর্ণিত 
হইয়াছে ।) 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আ'লা ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন 
ইসহাক ইব্‌ন রাহবিয়াহ এবং ইমাম মুসলিম (র) বর্ণনা করেন £ 

“নবী করীম (সা) বলিয়াছেন, যে ব্যক্তি উম্মুল কুরআন বর্জিত কোন নামায পড়ে, তাহার 
সেই নামায অসম্পন্ন, অসম্পন্ন, অসম্পন্ন । 

হযরত আবু হুরায়রা (রা)-কে (উক্ত হাদীসের পরিপ্রেক্ষিতে) একজন বলিলেন, ‘আমরা 
তো ইমামের পেছনে নামায পড়ি৷’ তিনি বলিলেন, তথাপি মনে মনে উহা পাঠ কর। কারণ, 
আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি, আল্লাহ্‌ তা'আলা বলেন ৫ সূরা সালাতকে আমি 
আমার ও বান্দার মধ্যে আধাআধি করিয়া ভাগ করিয়া দিয়াছি। আমার বান্দা যাহা চায় তাহা 
তাহাকে প্রদান করা হয়। যখন সে বলে- 5০১ ১ 41 ১১1 তখন আল্লাহ্‌ বলেন- 
বান্দা আমার প্রশংসা করিয়াছে। যখন সে বলে, (4২:1০: তখন আল্লাহ্‌ বলেন- বান্দা 


~~ 


www.quraneralo.com 


Contents 


১৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 
আমার গুণ বর্ণনা করিয়াছে। যখন সে বলে, 1 7৬2৮5 তখন আল্লাহ বলেন, বান্দা 
আমার মাহাত্ম্য বর্ণনা করিয়াছে। 

(হযরত আবূ হুরায়রা (রা) একবারের বর্ণনায় “বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করিয়াছে" স্থলে 
“বান্দা আমার নিকট আত্মসমর্পণ করিয়াছে’ বলা হইয়াছে ।) 

যখন সে বলে ১+5:.. 21001 ১:২১ | তখন আল্লাহ্‌ তা'আলা বলেন, ইহা আমার 
ও বান্দার ভিতর জড়িত বিষয়। তাই বান্দা যাহা চাহিয়াছে, তাহা সে.পাইবে। অবশেষে যখন 
সে বলে_ 
CALA ৮১৪ ele ০০ 02301 blo ial 515৭1 sal 

- SACAIY, pele 

তখন আল্লাহ্‌ তা'আলা বলেন, ইহা আমার বান্দার অংশ । আমার বান্দা যাহা চাহিয়াছে, 
তাহা সে পাইবে ।” 

ইমাম নাসাঈও উপরোক্ত হাদীসটি ইসহাক ইবৃন রাহবিয়ার মাধ্যমে বর্ণনা করিয়াছেন। 

হযরত আবূ হুরায়রা রো) হইতে ধারাবাহিকভাবে হিশাম ইব্‌ন যুহরার গোলাম আবু 
সায়েব, আ'লা ইব্‌ন আবদুর রহমান, মালিক ও কুতায়বা উক্ত হাদীসটি বর্ণনা করেন। একই 
সনদে ইমাম মুসলিম এবং ইমাম নাসাঈও উপরোক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। ইব্‌ন ইসহাক 
ও আ'লা ইব্‌ন আবদুর ইবৃন ইয়াকুব আল খারকী, আবূ সায়েব, “আলা ইব্ন আবদুর রহমান 
ও ইব্‌ন আবু উয়ায়য প্রমুখ রাবীর বরাত দিয়া বর্ণনা করিয়াছেন। 

ইমাম তিরমিধীর মতে উহা ১... ১১২ বিশেষ নিয়মে গ্রহণযোগ্য হাদীস। তিনি এই 
সম্পর্কে আরও বলিয়াছেন যে, ‘আমি একদিন আমার উস্তাদ আবু যুহরার নিকট উক্ত হাদীস 
সম্পর্কে প্রশ্ন করায় তিনি বলিলেন, হাদীসটির উভয় সনদই শুদ্ধ। আবদুর রহমান হইতে' 
আলা ইব্‌ন আবদুর রহমানের সনদ যেরূপ সহীহ, তেমনি সহীহ আবু সারেব হইতে আ'লা 
ইব্‌ন আবদুর রহমানের সনদ । 

হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আবু হুরায়রা (রা), আবদুর 
রহমান ইব্‌ন ইয়াকুব আল খারকী, আ'লা ইব্‌ন আবদুর রহমান প্রমুখ রাবীর সনদে আবদুল্লাহ্‌ 
ইব্‌ন ইমাম আহমদও উক্ত হাদীসটি বর্ণনা করেন। 

হযরত জাবির ইবৃন আবদুল্লাহ্‌ (রা) হইতে ধারাবাহিকভাবে কাব ইব্‌ন উজরাহ, সাঈদ 
ইব্‌ন ইসহাক, মুতরাফ ইব্‌ন তরীফ, আব্বাস ইব্‌ন সাঈদ, যায়দ ইব্‌ন হাব্বাব, সালেহ ইবৃন 
মিসমার আল্‌ 'মারযী ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করেন ৪ 

‘নবী করীম (সা) বলিয়াছেন যে, আল্লাহ্‌ তা'আলা ফরমাইয়াছেন, আমি (সূরা) সালাতকে 
| আমার ও আমার বান্দার মধ্যে আধাআধি করিয়া ভাগ করিয়া দিয়াছি। সে যাহা চাহিবে তাহা 
সে পাইবে ।* তাই যখন বান্দা বলে ৪ 11 €,) < ১১1 আল্লাহ্‌ তা'আলা তখন 
বলেন, বান্দা আমার প্রশংসা করিতেছে। যখন সে বলে.৪-০4। ১.1 তখন আল্লাহ্‌ পাক 
বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করিতেছে। যখন সে বলে 8 ১%:|। 
আল্লাহ্‌ বলেন, ইহা আমার পয অংশ সুরার অবশ তাহার পরের 
উল্লিখিত সনদ ভিন্ন অন্য কোন সনদে বর্ণিত হয় নাই। 


Wwww.quraneralo.com 


Contents 
সূরা আল-ফাতিহা ১৯২ 


উক্ত হাদীস সম্পর্কে জরুরী আলোচনা 

॥এক ॥ 

হাদীসে 5১1. শব্দ ব্যবহৃত হইয়াছে । বলা হইয়াছে 591. -কে আমার ও বান্দার মধ্যে 
আধাআধি করিয়া ভাগ করিয়া দিয়াছি। উক্ত সালাত শব্দের মর্মার্থ কিরাআত (নামাযে 
পঠিতব্য)। নিম্নোক্ত আয়াতে কিরাআত অর্থে সালাত শব্দ ব্যবহৃত হইয়াছে £ 

১25০5 এ] ০০ 22137 (৫ ০০৪০১১১4১১৮ ১৪55 ‘তোমরা কিরাজাত 
না জোরে পড়, না আস্তে; বরং মাঝামাঝি পথ অবলম্বন কর" 

হযরত ইব্‌ন আব্বাস (রা) উপরোক্ত আয়াতের অনুরূপ তাফসীর করিয়াছেন। 

তাহা ছাড়া আল্লাহ্‌ তা'আলা কর্তৃক তাহার ও তাহার বান্দার মধ্যে সালাতের আধাআধি 
বিভক্তিকরণের ব্যাপারেও বুঝা যায় যে, সালাত সেখানে কিরাআত অর্থে ব্যবহৃত হইয়াছে। 
বিভক্তি সম্পর্কিত বিশ্লেষণই দেখা যায়, আল্লাহ্‌ তা'আলা সূরা ফাতিহাকে তাহার ও বান্দার 
মধ্যে আধাআধি করিয়া দিয়াছেন। 

উপরে বর্ণিত হাদীস দ্বারা ইহাও প্রমাণিত হয় যে, নামাযে কিরাআত অত্যন্ত গুরুত্বপূর্ণ 
বিষয়। উহা নামাযের গুরুত্ব সম্পন্ন ফরযসমূহের অন্যতম । কারণ, উক্ত হাদীসে ইবাদতের 
অর্থে নির্ধারিত সালাত শব্দকে উহার একটি অংশ, “কিরাআত' অর্থে ব্যবহার করা হইয়াছে। 
এই ধরনের ব্যবহারের অন্য ক্ষেত্রেও উদাহরণ মিলে । এক জায়গায় এ। ১৪ শব্দ দ্বারা ১১1.০ 
অর্থ বুঝানো হইয়াছে। যেমন, আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


1১১৫৩, ০৫১৯] ৩ 7521, ৯৯] এ 91 ‘অনন্তর তুমি ফজরের সালাত 
কায়েম কর। নিশ্চয় ফজরের সালাত পর্যবেক্ষিত হয় । 

উক্ত আয়াতে দেখা যাইতেছে ১*১ 5] “১1১ শব্দ দ্বারা “ফজরের সালাত' অর্থ বুঝানো 
হইয়াছে। এতদসম্পর্কিত বুখারী শরীফ ও মুসলিম শরীফের হাদীসেও অনুরূপ অর্থ ব্যক্ত 
হইয়াছে । তাহাতে বলা হইয়াছে ‘ফজরের সালাতকে রাতের ফেরেশতাগণ ও দিনের 
ফেরেশতাগণ প্রত্যক্ষ করেন। 

উপরোক্ত আয়াত ও হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নামাযে কিরাআত ফরয । ফকীহ ও 
আলিমগণের ইহাই সর্ববাদীসম্মত অভিমত । তবে নামাযে কি কুরআনের যে কোন আয়াত 
তিলাওয়'ত করা ফরয, না নির্দিষ্টভাবে সূরা ফাতিহা পড়া ফরয, তাহা লইয়া ফকীহদের মধ্যে 
মতভেদ রহিয়াছে। 

ইমাম আবূ হানীফা রে) ও তাহার শিষ্যগণ সহ একদল ফুকাহার অভিমত এই যে, 
নামাযে নির্দিষ্টরূপে সূরা ফাতিহা পড়া ফরয নহে; বরং কুরআন মজীদের যে কোন স্থান হইতে 

কিয়দংশ পাঠ করা ফরয । কারণ, নামাযে কিরাআত ফরয হওয়া সম্পর্কিত আয়াতে নির্দিষ্টভাবে 
সূরা ফাতিহার কথা বলা হয় নাই; বরং উহাতে সাধারণভাবে কুরআন মজীদের যে কোন অংশ 
পাঠের কথা বলা হইয়াছে। সং আয়াতটি নিম্নরূপ $ 


১1511 oa 50 1091,%0 ‘কুরআন হইতে যতটুকু পার পড় ৷' 


অনুরূপভাবে হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত নিম্নোক্ত হাদীসেও কুরআনের যে 
কোন স্থান হইতে কিয়দংশ পাঠ করার নির্দেশ পাওয়া যায়। 


কাছীর (১ম খণ্ড)_২৫ 


Wwww.quraneralo.com 


Contents 


১৯৪ তাফসীরে ইবন কাছীর 


হাদীসটি নিম্নরূপ $ 

“একদা জনৈক ব্যক্তি যথাযথভাবে নামায আদায়ে অপারগ হইয়া উহার অঙ্গহানি ঘটাইলে . 
নবী করীম (সা) তাহাকে বলিলেন ঃ নামাযে দাঁড়াইয়া ‘আল্লাহু আকবার' বল; অতঃপর কুরআন 
মজীদের যতটুকু পার পড়।” 

উপরোক্ত আয়াত ও হাদীসে নামাযে নির্দিষ্টভাবে সূরা ফাতিহা পাঠ করিতে নির্দেশ দেওয়া 
হয় নাই; বরং কুরআন মজীদের যে কোন অংশ পাঠ করিতে নির্দেশ দেওয়া হইয়াছে। 

পক্ষান্তরে ইমাম মালিক (র), ইমাম শাফেঈ (র), ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) ও 
তাহাদের শিষ্গণ সহ অধিকাংশ ফুকাহার অভিমত এই যে, নামাযে সূরা ফাতিহা পাঠ করা 
ফরয এবং ইহা ব্যতীত নামায শুদ্ধ হইবে না। কারণ, নবী করীম (সা) বলিয়াছেন, “যে ব্যক্তি 
উম্মুল কুরআন ছাড়া নামায পড়ে তাহার নামায অপূর্ণ থাকে।' এই ব্যাপারে হযরত আবু 
হুরায়রা রো) কর্তৃক পূর্বে বর্ণিত হাদীসে রাসূল (সা) [154 শব্দ ব্যবহার করিয়াছেন, যাহার 
অর্থ অপূর্ণ বা অসম্পন্ন ৷ 

অনুরূপ আরেক হাদীস হযরত উবাদা ইব্‌ন সামিত (রা) হইতে ধারাবাহিকভাবে মাহমুদ 
ইব্‌ন রবী* ও যুহরী প্রমুখ রাবীর সনদে বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে। 
বর্ণনাটি এই £ 

“নবী করীম (সা) বলিয়াছেন, যে ব্যক্তি (নামাযে) ফাতিহাতুল কিতাব পাঠ করে না তাহার 
নামায হয় না ৷' 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ইব্‌ন খুযায়মা ও ইবৃন হাব্বান তাহাদের সংকলন গ্রন্থে 
বর্ণনা করেন ৪ 

“নবী করীম (সো) বলিয়াছেন, যে সালাতে উম্মুল কুরআন পঠিত হয় না, তাহা আদায় হয় 
না!’ 

আলোচ্য বিষয়ে বহু হাদীস বর্ণিত হইয়াছে। এতদসম্পর্কিত বিতর্ক বেশ দীর্ঘ । আমি উভয় 
অভিমতের প্রবক্তাদের বক্তব্য প্রমাণ সহ সংক্ষেপে তুলিয়া ধরিলাম। আল্লাহ্‌ তা'আলা তাহাদের 
সকলকে করুণাসিক্ত করুন। 


দুই ॥ 

অতঃপর প্রশ্ন জাগে, সালাতের প্রতি রাক'আতেই কি ফাতিহা পাঠ করা ফরয, না শুধু এক 
বা একাধিক রাক“আতে উহা ফরয? 

ইমাম শাফেঈ (র) সহ একদল ফকীহ্‌্র অভিমত হইল, প্রতি রাক“আত নামাযে ফাতিহা 
পাঠ করা ফরয । আরেক দল ফকীহ বলেন, সালাতের শুধু অধিকাংশ রাক'আতে ফাতিহা পাঠ 
করা ফরয। 

হাসান বসরী সহ বসরা নগরীর অধিকাংশ ককীহ্‌র মতে মাত্র এক রাক'আতে ফাতিহা 
পাঠ করা ফরয। এই মতের প্রবক্তাগণ বলেন, ‘যে ব্যক্তি ফাতিহা পাঠ করে না, তাহার 
নামাযই হয় না’ হাদীসে কত রাক'আতে ফাতিহা পাঠ করিতে হইবে তাহা নির্দিষ্টভাবে বলা হয় 
' নাই। তাই নামাযের রাক'আতের ন্যুনতম সংখ্যক এক রাক'আতে ফাতিহা পাঠ করিলেই ফরয 
আদায় হইবে। 


Wwww.quraneralo.com 


Contents 
সূরা আল্-ফাতিহা | ১৯৫ 


অবশ্য হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ নুযরাহ ও আবূ 
, সুফিয়ান সা'দী প্রমুখ বর্ণনাকারীর সূত্রে ইমাম ইবৃন মাজাহ্‌ (র) বর্ণনা করেন £ 

নবী করীম (সা) বলিয়াছেন, যে ব্যক্তি ফরয সহ অন্যান্য সালাতের প্রত্যেক রাক'আতে 
আলহামদু (সূরা) পাঠ না করে তাহার সালাত আদায় হয় না।' 

তবে উক্ত হাদীসের বিশুদ্ধতা তর্কাতীত ও সংশয়মুক্ত নহে। আল্লাহই সর্বজ্ঞ। , 

ইমাম আবূ হানীফা (র) ও তাহার শিষ্যবৃন্দ, সুফিয়ান ছাওরী ও ইমাম আওযাঈ বলেন, 
সালাতে নির্দিষ্টভাবে সূরা ফাতিহা পাঠ করা আদৌ ফরয নহে; বরং কুরআন মজীদের যে কোন 
স্থান হইতে কিছু অংশ পাঠ করিলে কিরাআত পাঠের ফরয আদায় হইবে । কারণ, আল্লাহ 
তা'আলা বলেন ৪ 

STEN Ss Pils /'1 315 ‘কুরআন মজীদ হইতে যতটুকু পার পড়।'১ আল্লাহ্‌ই 

সর্বজ্ঞ। এই সম্পর্কে ০৪ গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করিব। আল্লাহই 
শ্রেষ্ঠতম জ্ঞানী । 


॥ঢতিন ॥ 

প্রশ্ন জাগে যে, সালাতে সূরা ফাতিহা পাঠ করা কি মুক্তাদীর জন্যও ফরয। এ সম্পর্কে 
ফকীহ্বৃন্দের তিনটি অভিমত রহিয়াছে। 

প্রথম অভিমত এই যে, সালাতে ফাতিহা পাঠ করা যেরূপ ইমামের উপর ফরয, তেমনি 
মুক্তাদীর উপরও ফরয । কারণ, উপরোল্লেখিত হাদীসসমূহ ইমাম ও মুক্তাদী উভয়ের বেলায়ই 
সমান প্রযোজ্য । উহার কোন হাদীসেই সালাতে ফাতিহা পাঠের অপরিহার্যতাকে শুধু ইমামের 
সহিত সংশ্লিষ্ট করা হয় নাই। 

দ্বিতীয় অভিমত এই যে, সশব্দ যথা, ফজর, মাগরিব, “ইশা কিংবা নিঃশব্দ যথা জোহর ও 
আসর, কোন নামাযেই মুক্তাদীর উপর সূরা ফাতিহা বা কুরআনের কিছু অংশ পাঠ করা ফরয 
নহে। কারণ হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে ইমাম আহমদ (র) বর্ণনা করেন £ 
নবী করীম (সা) বলিয়াছেন £ 5০1১৪ 41 (0531 551১5345141 ১৫ ০ অর্থাৎ ইমামের 
কিরাআতই মুক্তাদীর কিরাআত। অবশ্য উক্ত হাদীসের সনদ দুর্বল । ওয়াহাব ইব্‌ন কায়সানের 
বরাত দিয়া ইমাম মালিক উহাকে জাবির (রা)-এব নিজস্ব উক্তি (3৬৪৬৯ ৬:--২) হিসাবে 
বর্ণনা করিয়াছেন। 

তৃতীয় অভিমত হইল এই যে, নিঃশব্দ নামাযে কিরাআত পাঠ করা মুক্তাদীর উপর ফরয। 
এই অভিমতের প্রবক্তাগণ পূর্বোল্লেখিত আয়াত ও হাদীসকেই নিজেদের সমর্থনে পেশ করেন। 


১. কুরআন মজীদের উপরোক্ত আয়াত ও পূর্বোর্েখিত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নির্দিষ্টভাবে সূরা ফাতিহা . 
নহে; বরং কুরআন মজীদের যে কোন স্থান হইতে কিয়দংশ পাঠ করা ফরয । এই প্রেক্ষিতে হানাফী মাযহাবে 
সালাতে নিরদিষ্টরূপে সূরা ফাতিহা পাঠ করা ফরয নহে। তবে হাদীস দ্বারা যেহেতু প্রমাণিত হয় যে, সূরা 
ফাতিহা ছাড়া সালাত পূর্ণ হয় না, তাই হানাফী মাযহাবে প্রত্যেক প্রকারের সালাতে প্রত্যেক রাকআতে সূরা 
ফাতিহা পাঠ করাকে ওয়াজিব বলিয়াছে। হানাফী মাযহাবে ফরয ও ওয়াজিবের ব্যবধান খুবই সামান্য। 
উভয় প্রকারের কার্যকেই এই মাযহাবে প্রায় সমান গুরন্ত্‌ দেওয়া হয়। সুতরাং এই ধারণা ঠিক নহে যে, 
হানাফী মাযহাবে সালানত আদায়ে সূরা ফাতিহার গুরুত্ব স্বীকৃত নহে। -অনুবাদক 


www.quraneralo.com 


Contents 


হা তাফসীরে ইবন কাছীর 


তাহারা বলেন, সশব্দ নামাযে কিরাআত পাঠ করা মুক্তাদীর উপর ফরয নহে। কারণ, হযরত 
আবু মূসা আশ'আরী (রা) হইতে ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত হইয়াছে $ 

নবী করীম (সা) বলিয়াছেন, ‘মুক্তাদীর অনুসরণের জন্যই ইমামকে ইমাম বানানো হয়। 
অতএব যখন সে তাকবীর বলে, তখন তোমরাও তকবীর বলিবে। আর যখন সে কিরাআত 
পড়ে তখন তোমরা মনোযোগ সহকারে চুপ থাকিও ৷’ অতঃপর হাদীসের অবশিষ্টাংশ বর্ণিত 
হয়। 

ইমাম আবূ দাউদ, ইমাম তিরমিযী, ইমাম নাসাঈ এবং ইমাম ইবৃন মাজাহও হযরত আবু 
হুরায়রা রো) হইতে বর্ণনা করেন ঃ ‘সে (ইমাম) যখন কিরাআত পড়ে, তখন তোমরা 
মনোযোগ সহকারে চুপ থাকিও ।" 

মুসলিম ইবৃন হাজ্জাজও উপরোক্ত হাদীসকে সহীহ হাদীস বলিয়াছেন। উপরোক্ত হাদীস 
দুইটি দ্বারা প্রমাণিত হয় যে, সশব্দ নামাযে কিরাআত পাঠ করা মুক্তাদীর জন্য ফরয নহে। 
ইমাম আহমদ (রে) হইতেও অনুরূপ একটি অভিমত বর্ণিত হইয়াছে। 

সূরা ফাতিহা সংশ্লিষ্ট বিধি-বিধানগুলি স্পষ্ট করিয়া তুলিয়া ধরার উদ্দেশ্যেই উপরোক্ত 
রা রর নরিন রা 

সংশ্লিষ্ট নহে। 

৮45৮ রিনার যারা রানার গাস্সান ইবন 
উবায়দ, ইবরাহীম ইব্‌ন সাঈদ আল জাওহারী ও হাফিজ আবূ বকর আল বায্যার বর্ণনা করেনঃ 

“নবী করীম (সা) বলিয়াছেন, যখন তুমি বিছানায় শায়িত হও, তখন যদি 'আলহামদু* ও 
‘কুল হুয়াল্লাহ' সূরা পাঠ কর, তাহা হইলে তুমি মৃত্যু ভিন্ন অন্য সব বিপদ হইতে মুক্ত 
থাকিবে । 


আউযুবিল্লাহর ব্যাখ্যা ও বিধান 


ও প৩০৩ 


bss 


ts as 5111 08 stl 


“ক্ষমাশীলতা অবলম্বন কর, সৎকার্যের নির্দেশ দাও এবং অজ্ঞদের পরিহার কর। এক্ষেত্রে 
যদি কখনও শয়তানের প্ররোচনা আসে, ০০০০০০০০০০০ 
শোনেন, সবই জানেন। 

অন্যত্র তিনি বলেন ঃ 


dl Ao GS oe rth Ed - Ed leno LE SRE ro % ৭০৩ ০ 2 ০৮০ 
4১৬০1 ৮০ এ২৬- ০৯৬০ চন ০৯১০ বন ১৪৭ A DL 5১০ 
4 +01 35° 


-৩১-১৯ 91 ৯০০ ২৮৩০9 ১৮021 1১০৪ ১ 


‘উত্তম ব্যবহার দ্বারা নিকৃষ্ট ব্যবহারকে প্রতিরোধ কর। তাহারা যাহা (মিথ্যা) আরোপ করে 
তাহা আমি ভালভাবেই জানি। তাই তুমি বল, প্রভু হে, শয়তানের প্ররোচনা হইতে আমি 


www.quraneralo.csom 


Contents 


সূরা আল্‌-ফাতিহা ১৯৭ 


তোমার নিকট আশ্রয় চাহিতেছি। এবং হে পরোয়ারদিগার, আমার নিকট তাহাদের উপস্থিতি 
হইতে আমি তোমার কাছে আশ্রয় লইতেছি। 
তিনি আরও বলেন ঃ 


ts 


Ess EC EE NBS 
৩০ ES Ul ake BS SYA ও 019০৮ 2৯] 9 4815 
এল এ] ও lll ৪৮5 সন 

‘উত্তম ব্যবহার দ্বারা (নিকৃষ্ট ব্যবহারের) জবাব দাও। দেখিবে তোমার চরম শত্রু পরম 
বন্ধুতে পরিণত হইয়াছে। উহা শুধু সহিষ্ণু ব্যক্তিরাই পারে এবং বিরাট সৌভাগ্যবান ব্যক্তিরা 
ছাড়া উহা কেহ পারে না। তারপর যদি শয়তানের কুমন্ত্রণা আসে, তাহা হইলে আল্লাহ্র কাছে 
পানাহ চাও । নিশ্চয় তিনি সর্বশ্লোতা ও সর্বজ্ঞ ।' 
তা'আলা মানব-শক্রর সহিত ক্ষমাশীল, সহনশীল ও উদার ব্যবহার করিতে বলিয়াছেন। এরূপ 
ব্যবহারে শত্রুর অন্তর্নিহিত স্বাভাবিক সুপ্ত সদণ্ডণাবলী জাগ্রত হইবে এবং নিজে নিকৃষ্ট স্বভাব ও 
আচরণের জন্য লজ্জিত হইবে। পরন্তু সৎ ও ভদ্র ব্যবহার করিতে উদ্ুদ্ধ হইবে । পক্ষান্তরে 
শয়তান-শক্রর আক্রমণ হইতে আত্মরক্ষার জন্য উক্ত আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা শুধু তাহার 
নিকট আশ্রয় চাহিতে উপদেশ দিয়াছেন। কারণ, শয়তান মানুষের মহৎ, উদার ও ক্ষমাশীল 
ব্যবহারের কোন মূল্য দেয় না। সে মানব জাতির জনক আদম ও তাহার মধ্যকার তীব্র 
শত্রুতার কারণে মানুষের ধ্বংস ভিন্ন অন্য কিছুতে সন্তুষ্ট ও-তৃপ্ত নহে। 

যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


কর পততান অজান তয় বিভা ভর তির তদ্রুপ সে 
তোমাদিগকেও যেন বিপথগামী না করে।' 


তিনি আরও বলেন 8 
১০০ EG ৭:১৯ 1১০১2 Us. 19৬০ ৮১৯১৭ JT) 
টিতে বে 


২ “নিশ্চয় শয়তান তোমাদের শক্র। অতএব তাহাকে শক্রই বিবেচনা করিও। সে তাহার দলে 
যোগদানকারীদিগকে দোযখের বাসিন্দা হইবার জন্য আহবান জানায় ৷' 


অন্যত্র তিনি বলেন £ 

ঠ পপ পতি নে প 9 পু» ০ 95৩09 + 0 ০৪০ পপ কিক এপ পতি 2 পপ 
- ৬১ ৪০৯০44০5৩৭০ ৯17৯3 ১৪৩ ০০ 5024314553১ 4১৩৯৯ ৮৪৪1 

“শয়তান ও তাহার মানসপুত্রগণ তোমাদের শত্রু হওয়া সত্তেও আমাকে ছাড়িয়া তোমরা 
তাহাদিগকে বন্ধু বানাইবে? দৃরাচারদের পরিণাম বড়ই খারাপ ।" 


www.quraneralo.com 


Contents 


১৯৮ তাফসীরে ইবৃন কাছীর . 


শয়তান হযরত আদম (আ)-কে শপথ করিয়া বলিয়াছিল, নিশ্চয়ই সে তাহার কল্যাণ 
চাহে। ইহা হইতে সহজেই অনুমেয় যে, সে আমাদের সহিত কিরূপ আচরণ করিবে। শয়তান 
তো বলিয়াই রাখিয়াছে ৪ 

০1৯৭] 1৫৮০ 5 YU 9৮৮৯1 88১৯ 45৮৭৪ 'তোমার মহা 
মর্যাদার শপথ! তাহাদের সকলকে আমি বিভ্রান্ত করিব। বাদ থাকিবে শুধু তোমার নিবেদিত 
বান্দারা ৷' শয়তানের কুমন্ত্রণা ও প্ররোচনা হইতে বাঁচার পন্থা নির্দেশ প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা 
বলেন ঃ 
30155 ১ হি ১৫৫৭) ১০ 115 উন 080 05 5 
20৮5 ১ ০ CULL te VE 555 ০4০১ Ll ১ cle 

- ০১৪৯১-19৯ 92305 

“যখন তুমি কুরআন তিলাওয়াত কর, তখন বিতাড়িত শয়তান হইতে আল্লাহ্র নিকট 
আশ্রয় প্রার্থনা কর। যাহারা ঈমান আনিয়া স্বীয় প্রতিপালকের উপর নির্ভরশীল হইয়াছে, 
তাহাদের উপর শয়তানের আধিপত্য নাই। শয়তানের কর্তৃত্ব চলে তাহাদের উপর যাহারা 
তাহাকে বন্ধু ভাবিয়াছে এবং আল্লাহ্‌র সহিত শির্কে লিপ্ত হইয়াছে ।”  " 

একদল ফকীহ্‌ ও কারী বলেন, কুরআন মজীদ তিলাওয়াত শেষে তিলাওয়াতকারী শয়তান 
হইতে আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা করিবে। তাহারা উপরোক্ত আয়াতের এইরূপ অর্থই 
করেন। তাহারা বলেন, আয়াতে আল্লাহ্‌ তা'আলা তিলাওয়াত শেষে তাহার নিকট শয়তান 
হইতে পানাহ চাহিতে নির্দেশ দিয়াছেন। তাহারা আরও বলেন, তিলাওয়াত রূপ ইবাদত সম্পন্ন 
করিবার পর তিলাওয়াতকারীর মনে ইবাদতের অহংকার আসিতে পারে। তাহা দূর করাও 
শয়তান হইতে আল্লাহ্‌র কাছে পানাহ্‌ চাওয়ার অন্যতম উদ্দেশ্য । সুতরাং উহা তিলাওয়াতের 
পরে হওয়াই সমীচীন ও যুক্তিযুক্ত ৷ 

আবূল কাসিম ইউসুফ ইব্‌ন আলী ইব্‌ন জুনাদাহ আল্‌ হাযলী আল্‌ মাগরেবী স্বীয় গ্রন্থ 
“আল ইবাদাতুল কামিল’ এ উল্লেখ করেন যে, ইব্‌ন ফাফুফা ও আবূ হাতিম সাজিস্তানী বর্ণনা 
করিয়াছেন, হযরত হামযা উপরোল্লেখিত মতের সমর্থক ছিলেন। হযরত আবু হুরায়রা (রা) 
হইতেও অনুরূপ একটি অভিমত বর্ণিত হইয়াছে । তবে তাহার বরাত দিয়া বর্ণিত উক্ত বর্ণনার 
কোন সমর্থন মিলে না। মুহাম্মদ ইব্‌ন উমর রাধী স্বীয় তাফসীর গ্রন্থে ইব্‌ন সীরীন হইতে 
অনুরূপ একটি অভিমত উধ্বৃত করিয়াছেন। তিনি আরও বলেন, ইবরাহীম নাখঈ, দাউদ 
যাহেরী এবং ইবৃন আলী আল ইস্পাহানীও উক্ত অভিমত পোষণ করিতেন। 

মাজমুআহ হইতে ধারাবাহিকভাবে আবূ বকর ইবনুল আরাবী ও ইমাম কুরতুবী বর্ণনা 
করেন যে, ইমাম মালিক (র) বলিয়াছেন, তিলাওয়াতকারী তিলাওয়াত শেষে শয়তান হইতে 
en RU তকে সমর্থনের অযোগ্য 

£ | 

ইমাম কুরতুবী আরেকটি অভিমত উধ্নৃত করিয়াছেন। তাহা এই যে, তিলাওয়াতকারী 
তিলাওয়াতের পূর্বে ও পরে উভয় সময় শয়তান হইতে আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা করিবে। 
ইমাম রাধীও উপরোক্ত অভিমত উধ্বৃত করিয়াছেন। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌-ফাতিহা | ১৯৯ 


উক্ত অভিমতের প্রবক্তাগণ বলেন, এই অভিমত তিলাওয়াতের পূর্ব আর পরের ঝগড়ার 
অবসান ঘটায় এবং উভয় মতের ভিতর সমন্বয় সাধন করে। 

অধিকাংশ ফকীহ্‌র অভিমত এই যে, তিলাওয়াতকারী তিলাওয়াতের পূর্বে শয়তান হইতে 
আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা করিবে যাহাতে শয়তান প্ররোচনা দিয়া তিলাওয়াতকারীকে 
তিলাওয়াত হইতে বিরত রাখিতে না পারে। এই মতটিই সর্বত্র খ্যাত ও সার্বজনীনভাবে 

এই মতের প্রবক্তারা বলেন, “১11 515 191 অর্থ হইতেছে, 'যখন তুমি কুরআন 
তিলাওয়াত করিতে ইচ্ছা কর ৷' দৃষ্টান্তস্বরূপ তাহারা বলেন $ 

৮11 ৪54০11115০8 19 1১০1 5১31 21 ডিআয়াতে ৪১] dl (১০৪ 19] 
অর্থ হইতেছে ‘যখন তোমরা সালাতে দণ্ডায়মান হইতে ইচ্ছা কর 1১181 ০০১3 131 -এর 
শেষোক্ত অর্থই সঠিক বলিয়া প্রমাণিত হয়। 

হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল মুতাওয়াকিল আত্তাজী, 
ইব্‌ন আনাস এবং ইমাম আহমদ বর্ণনা করেন ৪ 

নবী করীম (সা) রাত্রে নামাযে দীড়াইয়া তাকবীরে তাহরীমার পর বলিতেন 8 


EET EET 28 581 2-2-4 + ০ = ৬ জাত = ওত শর জাক এ + 4.46 ৪:9 
LYE 211 95 ISD AGS Ll এ day ll DLS 
অতঃপর বলিতেন £ 4111 $1 511 ৯ * 
অতঃপর বলিতেন ৪ 
EES EE nbn pis ১৬০০ ৮৫৪৭1444145 Bo 
(বলাবাহুল্য ইহা কিরাআতের পূর্বের ব্যাপার)। 
ইমাম নাসাঈ, ইমাম আবূ দাউদ, ইমাম তিরমিযী ও ইমাম ইবৃন মাজাহ উপরোক্ত 
হাদীসটি. উহার অন্যতম রাবী জা'ফর ইবৃন সুলায়মান হইতে উর্ধ্বতন সনদাংশ সহ বিভিন্ন 
অধস্তন বর্ণনাকারীর মাধ্যমে বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী বলিয়াছেন, এতদসম্পর্কিত 
হাদীসসমূহের মধ্যে উপরোক্ত হাদীসই অধিকতর খ্যাত। 
কেহ কেহ ৬৪:||- 23:11- ১! শবদত্রয়ের অর্থ করিয়াছেন যথাক্রমে গলা টিপিয়া 
হত্যা করা, অহংকার ও কবিতা । 
হযরত যুবায়র আল মুতইম (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে ইবন যুবায়র আল 
মুতইম, আসিম আল শগুয্যী, আমূর ইব্‌ন মুররা, শু“বা প্রমুখ রাবীর বরাত দিয়া ইমাম আবু 
দাউদ ও ইমাম ইব্‌ন মাজাহ বর্ণনা করেন ৪ 
“হযরত যুবায়র আল মুতইম (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখিয়াছি, তিনি 
নামাযের প্রারম্ভে তিনবার বলিতেন £1":৫%:81 111 
তঃপর তিনি বলিতেন 815৫ 411 ,1 
তঃপর তিনবার বলিতেন 8 ০ $54, 4111 ১১০ 
অতঃপর বলিতেন 8 54 ৪১০৯ ১৪ oll ১ 45১5 1511 


www.quraneralo.com 


Contents 


.২০০ তাফসীরে ইব্‌ন কাছীর 


আমর ইবন মুর্রা (প্রাবী) বলেন, ১৫1 অর্থ গলা টিপিয়া হত্যা করা | অর্থ 
অহংকার ও ৩,৯] অর্থ কবিতা । 

হযরত ইবন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবু আব্দুর রহমান সালমী, আতা 
ইব্‌ন সায়েব, ইবন ফ্যায়েল, আলী ইব্‌ন মুনযির ও ইমাম ইব্‌ন মাজাহ বর্ণনা করেন যে, নবী 
করীম (সা) বলিতেন £ 

4১০১ ১৯৪১ 7১৮৯১ 7০৯০। ১ ১৮১৭1 0০ আন! 1111 

রাবী বলেন-_ ১০$1। অর্থ গলা টিপিয়া হত্যা করা 4:1 অর্থ অহংকার ও ৬,১: অর্থ 
কবিতা । 

হযরত আবু উমাম। বাহেলী (রা) হইতে জনৈক ব্যক্তি, তাহার নিকট হইতে ইয়ালা ইব্‌ন 
আতা, তাহার নিকট হইতে শরীক, তাহার নিকট হইতে ইসহাক ইব্‌ন ইউসুফ ও তাহার 
নিকট হইতে ইমাম আহমদ বর্ণনা করেন £ 

‘নবী করীম (সা) নামাযে দীড়াইয়া তিনবার ১৫। «111 বলিতেন, তিনবার 3। «1 3 
<] বলিতেন, তিনবার ১০২৪ 4111 ০১, বলিতেন। অতঃপর বলিতেন £ 

EES sy ৬৯15০০০।৮০4058এ 

হযরত উবাই ইব্ন কা'ব (রা) হইতে ক্রমাগত আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা, আবদুল 
মালিক ইবৃন উমায়র, ইয়াধীদ ইবৃন যিয়াদ, আলী ইবৃন হিশাম, ইবৃন বারীদ, আবদুল্লাহ ইবৃন 
উমর ইবন ইবন কুফী ও হাফিজ আবূ ইয়ালা আহমদ ইবৃন আলী ইব্‌ন মুছান্না মওসেলী বর্ণনা 
করেন ৪ 

‘একদা দুইটি লোক রাসূলুল্লাহ্‌ (সা)-এর সামনে ঝগড়া করিতেছিল। ক্রোধে তাহাদের 
একজনের নাসিকা স্ফীত হইয়া উঠিল। রাসূল (সা) বলিলেন, “আমি একটি বাক্য জানি। এই 
ব্যক্তি তাহা উচ্চারণ করিলে সে যাহা দ্বারা আক্রান্ত হইয়াছে তাহা দূর হইয়া যাইবে । বাক্যটি 
হইতেছে 8 

ডিবি তি িডিত 
আশ্রয় লইতেছি।' 

ইমাম নাসাঈও 512111১৪541 গ্রন্থে উপরোক্ত হাদীস উহার অন্যতম রাবী ইয়াধীদ ইব্‌ন 
যিয়াদ হইতে উর্ধ্বতন সনদ সহ পরবর্তী ফযল ইবৃন মুসা ও ইউসুফ ইব্‌ন মূসা আল মারূযীর 
মাধ্যমে বর্ণনা করিয়াছেন। 

হযরত মু'আয ইব্‌ন জালাল (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন আবূ 
লায়লা, আব্দুল মালিক ইব্ন উমায়র, যায়দাহ ইব্‌ন কুদামা প্রমুখ রাবীর মাধ্যমেও ইমাম 
নাসাঈ উক্ত হাদীস বর্ণনা করেন। উক্ত হাদীসের অন্যতম রাবী আবদুল মালিক ইবৃন উমায়র 
হইতে ক্রমাগত সুফিয়ান ছাওরী, ইব্‌ন মাহদী ও বিন্দারের সনদে ইমাম নাসাঈ উহা ১5] 
£1301, গ্রন্থে উদ্ধৃত করেন। ইমাম তিরমিযীও উক্ত সনদে হাদীসটি বর্ণনা করেন। উপরোক্ত 
মূসা ও যায়দার বরাতে ইমাম আবু দাউদ উহা বর্ণনা করেন। ইমাম আহমদও উপরোক্ত রাবী 


Wwww.quraneralo.com 


Contents 


- সূরা আল্-ফা তিহা ২০১ 


আবদুল মালিক ইবৃন উমায়র হইতে আবূ সাঈদের বরাতে বর্ণনাটি উধ্বৃত করেন। মোটকথা, 
ইমাম নাসাঈ, ইমাম তিরমিযী, ইমাম আবূ দাউদ ও ইমাম: আহমদ ভিন্ন ভিন্ন সনদে একই 
বর্ণনা উত্ৃত অতন । বর্ণনাটি এই ৪ 

“একদিন দুই ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সামনে ঝগড়া করিতেছিল। তাহাদের একজন 
ভীষণ উত্তেজিত হইল । আমার (মু‘আয ইবৃন জাবাল) মনে হইল ক্রোধে তাহার নাসিকা স্ফীত 
হইল । রাসূল (সা) বলিলেন, “আমি একটি বাক্য জানি। এই ব্যক্তি তাহা উচ্চারণ করিলে সে 
যেই রোগ দ্বারা আক্রান্ত হইয়াছে, নিশ্চয় তাহা দূর হইবে৷’ আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্‌! . 
উহা কি? তিনি বলিলেন, সে পড়িবে ঃ 

2A bl ০০ এট ৩ 9 4111 "আয় আল্লাহ্‌, আমি বিতাড়িত শয়তান 
হইতে তোমার নিকট আশ্রয় লইতেছি।” হযরত মু'আয (রা) তাহাকে উহা পড়িতে বলিলেন। 
কিন্তু সে তাহা পড়িল না এবং তাহার ক্রোধ বৃদ্ধি পাইতে লাগিল।” 

ইমাম তিরমিযী বলিয়াছেন, হাদীসটি J, (বিচ্ছিনন)। কারণ, আবদুর রহমান ইব্‌ন 
আবূ লায়লা হযরত মু'আয ইবন জাবাল (রা)-এর সাক্ষাত পান নাই। কারণ, তিনি বিশ 
হিজ্রীর পূর্বেই ইন্তেকাল করেন। 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি, আবদুর রহমান ইবন আবু লায়লা সম্ভবত হাদীসটি হযরত 
উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে সরাসরি এবং হযরত মু'আয ইব্ন জাবাল (রা) হইতে 
পরোক্ষভাবে শুনিয়াছেন। কারণ, উক্ত ঘটনা একাধিক সাহাবা প্রত্যক্ষ করিয়াছেন। 

হযরত সুলায়মান ইব্‌ন সা'দ (রা) হইতে ধারাবাহিকভাবে ‘আদী ইব্‌ন ছাবিত, আ'মাশ, 
জারীর, উসমান ইব্‌ন আবু শায়বা ও ইমাম বুখারী (র) বর্ণনা করেন ঃ 

“একদিন দুই ব্যক্তি নবী করীম (সা)-এর সামনে ঝগড়া করিতেছিল। আমরা তাহার 
খেদমতে উপবিষ্ট ছিলাম। তাহাদের একজন ক্রোধাবিত হইয়া অন্যজনকে গালি দিতেছিল। 
তাহার মুখমণ্ডল রক্তিম হইয়া উঠিল। নবী করীম (সা) বলিলেন, “আমি একটি বাক্য জানি। 
এই ব্যক্তি উহা পাঠ করিলে যাহা দ্বারা সে আক্রান্ত হইয়াছে, নিশ্চয় তাহা দূর হইয়া যাইবে। 
সে শুধু বলিবে ৪ 

2:81 olan ০০ lL, 3০1 উপস্থিত লোকগণ তাহাকে বলিল, আল্লাহ্‌র রাসূল 
কি বলিতেছেন তাহা শুনিতেছ না? সে বলিল, আমি পাগল নহি।” 

ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ এবং ইমাম নাসাঈ উক্ত হাদীসটি 
অন্যতম রাবী আ'‘মাশ হইতে পূর্ববর্তী সনদে ও পরবর্তী স্তরে ভিন্ন ভিন্ন সনদে বর্ণনা করেন। 

১১০১.০১! (শয়তান হইতে আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা) সম্পর্কে বহু হাদীস 
রহিয়াছে। সকল হাদীস উল্লেখের স্থান ইহা নহে। আল্লাহ্‌ চাহেন তো আমার “কিতাবুল 

আযকার' ও 'ফাযায়েলুল আ'“মাল' গ্রন্থৃদ্ধয়ে উহা বিশদভাবে আলোচিত হইবে । আল্লাহই 
শ্রেষ্ঠতম জ্ঞানী। হাদীসে বর্ণিত হইয়াছে, হযরত জিবরাঈল (আ) কুরআন মজীদ লইয়া নবী 
করীম (সা)-এর নিকট প্রথমবার আসিয়া তাহাকে ১১০.১! পাঠ করার জন্য বলেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে যিহাক, আবু রাওক, বাশার ইব্‌ন 
. আম্মারাহ, উসমান ইব্‌ন সাঈদ, আবু কুরায়ব ও ইমাম জা'ফর ইব্‌ন জারীর বর্ণনা করেন £ 
কাছীর (১ম খণ্ড)-_২৬ 


Wwww.quraneralo.com 


Contents 


২০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


‘হযরত জিবরাঈল (আ) প্রথমবার কুরআনের বাণী লইয়া নবী করীম (সা)-এর সমীপে 
উপস্থিত হইয়া তাহাকে বলিলেন, ‘হে মুহাম্মদ! ‘ইস্তিআযাহ্‌’ পাঠ করুন। নবী করীম (সা) 
পড়িলেন £ 2 চান Seal 25ন 

অতঃপর হযরত জিবরাঈল (আ) বলিলেন, আপনি বলুন ঃ 15052514175 

অতঃপর বলিলেন £ MGS HIE) pal i 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, ‘এই সূরাই হযরত জিবরাঈল (আ)-এর মাধ্যমে 
রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট অবতীর্ণ প্রথম সূরা ৷' 

অবশ্য উক্ত হাদীস সমর্থিত নহে। শুধু জানাইবার জন্যই উহা উল্লেখ করিলাম উহার সনদ 
LR ESTE 
অধিকারী । 

অধিকাংশ ফকীহর মতে ১১.১! ফরয বা অপরিহার্য নহে; বরং উহা মুস্তাহাব । ইমাম 
তিলাওয়াতের পূর্বে ইন্তি'আযাহ ওয়াজিব । ইব্‌ন সীরীন বলিয়াছেন, জীবনে একবার ইস্তি'আযাহ 
করিলেই ওয়াজিব আদায় হইয়া যাইবে । “আতা ইব্‌ন আবু বিরাহ্‌র পক্ষে ইমাম রাযী নিম্নোক্ত 
দলীল পেশ করেন ঃ 

১৯ ১৮৫01 2০ 410 ৮৭5 058 (555 

উক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা কুরআন পাঠের সময়ে ইস্তিআযাহ করার আদেশ 
করিয়াছেন। আদিষ্ট কাজ স্পষ্টতই ওয়াজিব। ইহার সপক্ষে তিনি নবী করীম (সা)-এর 
কার্ধারাও প্রমাণ হিসাবে পেশ করিয়াছেন। নবী করীম (সা) তিলাওয়াতের পূর্বে সর্বদা 
_. ইস্তি'আযাহ্‌ করিতেন। অধিকন্তু উহা দ্বারা শয়তানের কুমন্ত্রণা ও প্ররোচনা প্রতিহত হয়। মূলত 
. যে কার্ষের সহায়তা ব্যতীত ওয়াজিব কার্য সম্পন্ন হইতে পারে না, তাহাও ওয়াজিব হয়। সুতরাং 
ইস্তি'আযাহ্‌ ওয়ার্জিব। উহা ওয়াজিব হইবার ইহাও একটি পূর্বশর্ত । 

কেহ কেহ বলেন, ইস্তিআযাহ শুধু নবী করীম (সা)-এর জন্য ওয়াজিব ছিল। তাহার 
উম্মতের উপর ওয়াজিব নহে । ইমাম মালিক (র) সম্পর্কে বর্ণিত হইয়াছে যে, তিনি ফরয 
নামাযে ইস্তিআযাহ্‌ করিতেন না। তিনি শুধু রমযানের প্রথ রজনীতে সুন্নাত (তোরাবীহর) 
নামাযে ইস্তিআযাহ্‌ করিতেন। 

ইমাম শাফেঈ রে) তাহার ১5১ গ্রন্থে লিখিয়াছেন ৪ মুসন্ত্রীরা সরবে ইস্তিআযাহ্‌ 
পড়িবে । তবে নীরবে পড়িলে ক্ষতি নাই। তিনি তাহার (১31 গ্রন্থে বলেন, উহা উচ্চ কি অনুচ্চ 
যে কোন স্বরে পড়িলেই চলিবে । কারণ, হযরত উমর (রা) অনষচ স্বরে ও হযরত আবু ্রায়রা 
(রা) উচ্চ স্বরে পড়িতেন। 

. ইমাম শাফেঈ (র) প্রথম রাক'আত ভিন্ন অন্যান্য রাক'আতে ইস্তিআযাহ্‌ পাঠ করাকে 
মুস্তাহাব বলেন কিনা তাহা লইয়া মতভেদ রহিয়াছে। একদলের মতে তিনি মুস্তাহাব বলেন। 
অন্যদলের মতে তিনি মুস্তাহাব বলেন না। শেষোক্ত মতই সবল। আল্লাহই ভাল জানেন । 
ইমাম শাফেঈ রে) ও ইমাম আবু হানীফা (3) বলেন, ইতি আহ পাঠে ১. 1১41 
£421 ১০৮:/৷ বলিলেই চলিবে 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌-ফাতিহা ২০৩ 


কেহ কেহ বলেন, উহাতে ০41 ০০৮০২এ। ১৯, | ০১৮: এ Sh 
পড়িতে হইবে। দি দি 

কেহ আবার 2১121 ১.2. || pa 1121 18০] ০৫ is 44 ১১০ 
পড়িতে বলেন। সুফিয়ান ছাওরী, ইমাম আওযাঈ (র) প্রমুখ বলেন £ 

ধপূর্ববর্ণিত আয়াত ও হযরত ইবৃন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণিত হাদীসের ভিত্তিতে 
ইস্তিআযাহ্‌ নিম্নরূপ ৪ 

7১1 pitt be Sh Lot 

তবে উপরোক্ত হাদীস অধিকতর অনুসরণযোগ্য । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 

ইমাম আবূ হানীফা (র) ও ইমাম মুহাম্মদ (র) বলেন, নামাযে যে ইস্তিআযাহ্‌ পড়ার 
বিধান রয়েছে, উহা কুরআন মজীদের তিলাওয়াতের কারণে প্রদত্ত হইয়াছে। পক্ষান্তরে ইমাম 
আবূ ইউসুফ (র) বলেন, উক্ত বিধান নামাযের কারণে প্রদত্ত হইয়াছে। তাই ইমাম আবূ ' 
ইউসূফ বলেন, মুক্তাদী নামাযে কিরাআত পড়িবে না বটে, তা“আউয পড়িবে । তেমনি ঈদের 
নামাযে তাকবীরে তাহরীমার পরও অতিরিক্ত তাকবীরের পূর্বে ইস্তিআযাহ পড়িবে । পক্ষান্তরে 
অধিকাংশ ফকীহ বলেন, ঈদের নামাযে অতিরিক্ত তাকবীরের পর ইস্তিআযাহ্‌ পড়িতে হইবে। 

ইস্তিআযার বিস্ময়কর উপকার এই যে, অন্যায় অশ্রাব্য বাক্য উচ্চারণের ফলে মুখে যে 
অপবিত্রতা লাগিয়া যায়, ইস্তিআযার ফলে তাহা ধৌত হয়। প্রকৃতপক্ষে মুখ হইতেছে পবিত্র 
কালাম তিলাওয়াতের অঙ্গ । ইস্তিআযার বদৌলতে উহা পাক কালাম তিলাওয়াতের যোগ্যতা 
অর্জন করে। ইস্তিআযাহ্‌ দ্বারা শয়তানের মোকাবেলার জন্য আল্লাহ্‌র সাহায্য প্রার্থনা করা হয়। 
ফলে আল্লাহ্‌ তা“আলার কাছে বান্দার নির্ভরতা ও অসহায়তা প্রকাশ পায়। 

শয়তান মানুষের অদৃশ্য নিশ্চিত শত্রু ৷ সৃষ্টিকর্তা আল্লাহ্‌ তা'আলার সাহায্য ব্যতীত মানুষ 
তাহার অকল্যাণ হইতে বাচিতে 'পারে না। মানুষ মানুষের শক্রতাকে উদারতা ও মহানুভবতা 
দিয়া বশ করিতে পারে, কিন্তু শয়তান উহাতে বশ হয় না। ইস্তিআযাহ্‌ সম্পর্কিত শুরুর তিন 
আয়াত ও নিম্নোক্ত আয়াত দ্বারাও প্রমাণিত হয় যে, আল্লাহ্‌ তা'আলার সাহায্য ছাড়া শয়তানের 
বর SR বদ 

9255 22 ৪৫9 0৮০15 এ এ 555 | “নিশ্চয় আমার নেক 
বান্দার উপর তোমার কোন ক্ষমতা থাকিবে না। তোমার প্রতিপালকই অভিভাবক হিসাবে 
যথেষ্ট ।” 

এই সবের পরিপ্রেক্ষিতে ইন্তিআযাহ্‌ মানুষের জন্য অপরিহার্য মানুষের আক্রমণ প্রতিহত 
করার জন্য ফিরিশতা অবতীর্ণ হইয়াছিলেন। (অথচ শয়তানের আক্রমণ তো আরও মারাত্মক) 
এই প্রেক্ষিতেও ইস্তিআযার গুরুত্ব অপরিসীম । 

মানুষের আক্রমণে নিহত হইলে শহীদের মর্যাদা পায়। অথচ শয়তানের আক্রমণে পর্যুদন্ত 
হইলে আল্লাহ্র রহমত হইতে বঞ্চিত হয়। মানুষের হাতে পরাজয় বরণ করিলে আল্লাহ্‌র কাছে 
পুরস্কার পায়। পক্ষান্তরে শয়তানের কাছে পরাজিত হইলে পথভ্রষ্ট ও অভিশপ্ত হয়। তাই 
ইস্তিআযার গুরুতৃ্‌ অনস্বীকার্য। 


Wwww.quraneralo.com 


Contents 


২০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


শয়তান মানুষকে দেখে, কিন্তু মানুষ শয়তানকে দেখে না। তাই যে আল্লাহ্‌ শয়তানকে 
দেখেন, কিন্তু শয়তান তাহাকে দেখে না, সেই মহান শক্তির আশ্রয় ছাড়া শয়তানের হামলা 
হইতে বাচার বিকল্প পথ নাই। ইস্তিআযার গুরুত্ব এখানেই । 


ইস্তিআযার অর্থ নিরূপণ 
১১১, শব্দের অর্থ হইতেছে কোন ব্যক্তি বা বস্তুর ক্ষতি হইতে বাচার জন্য 
সর্বশক্তিমান আল্লাহ্‌র নিকট আশ্রয় চাওয়া । ১31| শব্দটি ক্ষতি প্রতিরোধক অর্থে ব্যবহৃত 
হয়। পক্ষান্তরে ॥,111 শব্দ ব্যবহৃত হয় কল্যাণ ও মঙ্গলের জন্য সাহায্য প্রার্থনা অর্থে। কবি 
মুতানাব্ৰীর নিম্নোক্ত পংক্তিতে উক্ত শব্দদ্বয় পরস্পর পৃথক অর্থে ব্যবহৃত হইয়াছে। যেমন ঃ 
51788455818 ৬: Ela lit tnd Mtl 
১১১ milbc ০১০৯৪৪৫৪১ » sm 90109055501 লও 
“ওহে সেই সত্তা, কাঙ্ক্ষিত বস্তু লাভ করার জন্য আমি যাহার সাহায্য প্রার্থী এবং অবাঞ্চিত 
বস্তু হইতে বাচার জন্য যাহার আশ্রয় প্রার্থী; তুমি হে হাড্ডি গুড়া কর, তাহা কেহ জোড়া দিতে 
পারে না এবং যে হাড্ডি তুমি জুড়িয়া রাখ, তাহা কেহই ভাঙ্গিতে পারে না।' 
| 2! Sb ০ 400 ১51 -এর তাৎপর্য হইতেছে এই যে, যে কার্য 
সম্পাদনের জন্য আমি আদিষ্ট হইয়াছি তাহা সম্পাদনের ও যাহা হইতে বিরত থাকার জন্য 
আমি আদিষ্ট হইয়াছি তাহা পরিহারের পথে বিতাড়িত শয়তান যাহাতে বাধা সৃষ্টি করিয়া 
বিপরীত কিছু না ঘটাইতে পারে তাহার জন্য সর্বশক্তিমান আল্লাহ্‌ তা'আলার নিকট আমি 
আশ্রয় প্রার্থনা করিতেছি। কারণ, আল্লাহ্‌ ছাড়া কেহই শয়তানের প্ররোচনা ও কুমন্ত্রণা হইতে 
বাচাইতে পারে না। এই কারণেই মানুষের শত্রুতা প্রতিহত করার জন্য আল্লাহ তা'আলা 
উদারতা ও ক্ষমাশীলতার উপদেশ দিলেও শয়তানের শত্রুতার হাত হইতে বাচার জন্য তিনি 
তাহার নিকট আশ্রয় প্রার্থনা করিতে আদেশ দিয়াছেন। শয়তানের প্রকৃতি এতই জঘন্য ও 
অপবিত্র যে, উদারতা বা মহানুভবতাকে সে কোন মূল্যই দেয় না। মানুষ যত বড় শক্রই হউক, 
উদারতা ও মহানুভবতা অনেক সময় তাহাকে অভি$্ত করে এবং শত্রুতা ভুলিয়া সে বন্ধু হইয়া 
যায়। কিন্তু শয়তানকে কখনও উদারতা ও মহানুভবতা অভিভূত করিতে পারে না, পারে না 
শত্রুতা হইতে বিন্দুমাত্র নিরস্ত করিতে । তাই আল্লাহ্‌ তা'আলা এই দুই শ্রেণীর শত্রুর 
মোকাবিলার জন্য দুই রূপ ব্যবস্থা দিয়াছেন। ইস্তিআযা সম্পর্কিত আলোচনার শুরুতে উধৃত 
তিনটি আয়াতে উক্ত দুইরূপ ব্যবস্থা প্রদত্ত হইয়াছে। সূরা আ'রাফে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


- SAAMI oe ০৯৯০৩ ৪০৭৪ ১ all ৬ 
এই অংশে মানুষের শত্রুতার প্রতিষেধক নির্দেশ করা হইয়াছে। অতঃপর তিনি বলেন ৪ 
5 Cal tl 405 55 fe OE Ce Co 
এই অংশে শয়তানের শত্রুতার দাওয়াই বাতলানো হইয়াছে। | 


Wwww.quraneralo.com 


Contents 
সূরা আল্‌-ফাতিহা ২০৫ 
সূরা মু'মিনে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ | 
+92 7c 10420০ 2৫৬৩ 1-04 ০.৪ ০০০ 
এখানেও মানুষের শত্রুতার প্রতিকার ব্যবস্থা বর্ণিত হইয়াছে । অতঃপর তিনি বলিতেছেন ৪ 


০4 % এর 


- ১১৯৯৪ Ll 1০, ০১5519 543241০1১৯৯ ১০ ২৮১০০ ০০৩৯ 

এখানে আবার শয়তানের আক্রমণ প্রতিহত করার ব্যবস্থা বর্ণিত হইয়াছে।” 

বা 
ED Se SSMU 575 

| 35527 

এই অংশে মানুষের শত্রুতা ও হামলা প্রতিহত করার ব্যবস্থা বর্ণিত হইয়াছে। অতঃপর 
তিনি বলেন ৪ 

1501 sell 3৯ il LU HELGE ১০ ১০ 455 02 

এই অংশে শয়তানের শত্রুতা ও হামলা প্রতিহত করার ব্যবস্থা বর্ণিত হইয়াছে। 

| ১৮১১ শব্দের বিশ্লেষণ 

১5১১১ শব্দের ধাতু হইতেছে -,- 42- ১১ উহার অর্থ বিদূরিত বস্তু বা ব্যক্তি । শয়তান 
যেহেতু স্বভাব প্রকৃতিতে মানুষ হইতে দূরে অবস্থান করে, তাই তাহাকে শয়তান বলা হয়। 
তাহা ছাড়া স্বীয় অবাধ্য স্বভাবের দরুণ সে যাবতীয় কল্যাণ হইতে বিদূরিত বিধায় তাহাকে 
শয়তান বলা হয়। 

কেহ কেহ বলেন, ০1২11 শব্দের ধাতু হইল ৮ _1_ ৪ উহার অর্থ হইতেছে ‘উত্তপ্ত 
বন্তু'। আগুন হইতে সৃষ্ট বলিয়া শয়তানকে শয়তান বলা হয়। 

একদল বলেন, শয়তানকে উপরোক্ত উভয় অর্থেই শয়তান বলা হয় । তাই উহার ধাতু ও 
নামকরণ সম্পর্কিত উভয় ব্যাখ্যাই সঠিক। 

আরবী সাহিত্যে ব্যবহৃত শব্দ দ্বারা প্রমাণিত হয় যে, প্রথমোক্ত ব্যাখ্যাই যথার্থ । কবি 
উমাইয়া ইব্‌ন আবুস্‌ সালত হযরত সুলায়মান (আ)-কে প্রদত্ত এশ্বর্য ও পরাক্রম বর্ণনা প্রসঙ্গে 
বলেন £ 

০১531 ll এ ৪৪15 7৯- ০৫০ ০০৪ CELE LI ‘যদি শয়তানও তাহার 
অবাধ্য হইত, তাহা হইলে তিনি তাহাকেও গ্রেফতার করিয়া জেলখানায় জিঞ্জীরাবদ্ধ 
করিতেন ।' 

কবি এখানে শয়তানকে বুঝাইবার জন্য ০০৬ শব্দ ব্যবহার করিয়াছেন । 'শাতেন' শব্দের 
শব্দমূল - -১- ১৪ যদি উহার শব্দমূল ৮ _1_ ৮ হইত, তাহা হইলে:তিনি ০.৯ শব্দের 
পরিবর্তে 4.২ শব্দ ব্যবহার করিতেন। 


Wwww.quraneralo.com 


Contents 


২০৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


অনুরূপ কবি নাবিগা যুবয়ানী (যিয়াদ ইবন আমর ইব্‌ন মুআবিয়া ইব্‌ন জাবির ইব্‌ন 

যুববাব য়্যারবু ইবৃন মুর্রা ইব্‌ন সা'দ ইব্‌ন যুরয়ান) বলেন ৪ 
৩৯১ ৮৫০৭1 4৩ SU Usb ৬১ 4১০ Sis Sb 

‘দূরবর্তী পথ সুআদকে তোমার নিকট হইতে দূরে লইয়া গিয়াছে। সেখানেই সে নিশিযাপন 
করিয়াছে। অথচ হৃদয় তাহার নিকট বন্ধক রহিয়াছে ।' 

এখানে কবি দূরবর্তী 5৮% শব্দ প্রয়োগ করিয়াছেন। উহার ধাতু হইতেছে ১. 4- ১৪ 
যদি ৮- |. ৯ শব্দমূল হইত, তাহা হইলে তিনি /%-., শব্দের বদলে ৮:5 শব্দ ব্যবহার 
করিতেন। 

খ্যাতনামা ব্যাকরণবিদ সিবওয়াই বলেন, আরবগণ বলিয়া থাকে 9১৪ ০৮১5 অর্থাৎ 
অমুক ব্যক্তি শয়তানের ন্যায় কার্য করিয়াছে! ০২. শব্দের ধাতু 4 -|-. হইলে উক্ত 
অর্থে তাহারা ০৮:5 না বলিয়া 4. বলিত। ইহা দ্বারা প্রমাণিত হয় ১.৮% শব্দটির 
অর্থ হইতেছে বিদূরিত বস্তু বা ব্যক্তি এবং উহার ধাতু হইতেছে ১- 4০ - ১৪ 

উপরোক্ত অর্থই সঠিক বিধায় দূরে অবস্থানকারী জ্বিন, ইনসান বা অন্য কোন প্রাণীকে 
5 EU FOL 


ENE 
“অনন্তর এইরূপে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু সৃষ্টি করিয়াছি। তাহারা সত্য হইতে দূরে 
অবস্থানকারী জন ও ইনসান। তাহারা একে অপরের নিকট প্রতারণামূলক চটকদার কথা 
পৌছায়।” 
উক্ত আয়াতে সত্য হইতে দূরে অবস্থানকারী ভবন ও ইনসান উভয়কেই ১1 বলা 
হইয়াছে। 
অনুরূপভাবে হযরত আবূ যর (রা) হইতে ইমাম আহমদ কর্তৃক বর্ণিত এক হাদীসে বলা 
Loh LG 


[EEE তরতাজা 
UL lla “মানুষের মধ্যেও কি শয়তান রহিয়াছে?’ তিনি বলিলেন, 


EE EE CEE TEE ‘একদা নবী করীম 
(সা) বলিলেন- নারী, গাধা ও কালো কুকুর নামায ভঙ্গ করে। আমি আরয করিলাম, হে 
আল্লাহ্‌র রাসূল! লাল ও হলুদ কুকুর হইতে কালো কুকুরের বিধান ভিন্ন কেন? তিনি বলিলেন $ 
০:০৮ ১১০১| 5411 (কালো কুকুর শয়তান)। | 

আযলাম হইতে ধারাবাহিকভাবে যায়দ ইব্‌ন শ্র'যলাম, হিশাম ইব্‌ন সা'দ ও ইব্‌ন ওহাব 
বর্ণনা করিয়াছেন ঃ | 


Wwww.quraneralo.com 


Contents 
সূরা আল্-ফাতিহা ২০৭ 


একদা হযরত উমর (রা) একটি তৃকাঁ অশ্বে আরোহণ করিলেন । অশ্বটি দান্তিকের ন্যায় 
হেলিয়া-দুলিয়া চলিতেছিল। তিনি উহাকে চাবুক মারিতে লাগিলেন । উহাতে তাহার অহংকারী 
ভাব আরও বাড়িয়া গেল। তখন তিনি উহা হইতে অবতরণ করিলেন। তারপর খাদেমগণকে 
বলিলেন, তোমরা আমাকে একটি শয়তানের পিঠে চড়াইয়াছ? উহার অহংকারী চলার ভঙ্গী 
আমার মনেও অহংকার জাগাইতেছিল বলিয়া আমি নামিয়া পড়িয়াছি।' উক্ত রিওয়ায়েতের সনদ 
সহীহ। 


১১৯১|। শব্দের বিশ্লেষণ 
21 শব্দটি 42-.51| ওযনে সৃষ্ট ও 1১৯১1 ওযনের অর্থবোধক 1১৪] -এর 
ভা 
তা'আলা বলেন £ 


25105808857 ৯1৮০4] 0845 ১817 গনি 
আমি পৃথিবী সন্নিহিত আকাশকে আলোকমণ্ডলী দ্বারা সুসজ্জিত করিয়াছি এবং সেইগুলিকে 
শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র বানাইয়াছি।” 

তিনি আরও বলেন $ 


৮১৪০৮ 


১১০০১০১05৮5 Usha SISK ৩ ২১ Ul ৮৮:এ। 0) 00 


০%০০:৪০৪॥ পতি 


২০০০৩ 1১০1৫ |)১৯১- ১০১০0316১০০ 055582315%1. ০9০০ || ১৬৮৮০এ১ 
- ২১৪৪ lj 5235 23১01 7৮5 0521 - 


“নিশ্চয় আমি পৃথিবী দৃষ্ট আকশকে নক্ষত্ররাজী দ্বারা সুসজ্জিত করিয়াছি এবং উহাকে সকল 
অবাধ্য শয়তান হইতে হিফাজতের ব্যবস্থা করিয়াছি। উহারা সর্বোচ্চ মর্যাদার ফেরেশতাদের 
ংলাপ শুনিতে পারে না, চতুর্দিক হইতে তাহাদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়। অনন্তর 
তাহাদের জন্য রহিয়াছে অনিবার্য আযাব । তথাপি কেহ যদি ছোঁ মারিয়া কোন কথা লইয়া 
পালায়, তাহা হইলে উজ্জ্বল আলোকপিও তাহার পশ্চাদ্ধাবন করে ।' 
তিনি অন্যত্র বলেন ঃ 


JS ০০০ AGE ১১৮৮২] ACS 0৯০৮ Lill Gb ৪5 


45 ৩ 20, 


- os PU 4505 ০৮) ৩০০ ১০ YU -/৯১১৮৮০০ 
‘নিশ্চয় আমি আকাশে কক্ষপথ সৃষ্টি করিয়াছি এবং উহাকে দর্শকদের জন্য সুসজ্জিত 
করিয়াছি। আর উহাকে সকল বিতাড়িত শয়তান হইতে হিফাজতের ব্যবস্থা করিয়াছি । তবে 
যদি কেহ আড়ি পাতে, তাহা হইলে উজ্জ্বল নক্ষত্র তাহাকে ধাওয়া করে!’ 
এতপ্ডিন্ন অনুরূপ আরও আয়াত রহিয়াছে । কেহ কেহ বলেন £ +১৯১|। শব্দের অর্থ 1 
(নিক্ষেপক)। শয়তান যেহেতু মানুষের অন্তরে কুমন্ত্রণা ও প্ররোচনার তীর নিক্ষেপ করে, তাই 
তাহাকে ১৯1! নামে অভিহিত করা হয়। অবশ্য পূর্বোক্ত তাৎপর্যই বিশুদ্ধ ও প্রসিদ্ধ । 


Wwww.quraneralo.com 


Contents 


‘অশেষ দাতা ও অপরিসীম দয়ালু আল্লাহ্‌ তা'আলার নামে" 


বিসমিল্লাহ্‌র বিশ্লেষণ 

সাহাবায়ে কিরাম বিসমিন্লাহ্‌ দিয়া আল্লাহ্‌ তা'আলার কিতাব আল-কুরআনুল করীম শুরু 
করিয়াছেন। বিশেষজ্ঞদের সর্বসম্মত অভিমত এই যে, উহা সূরা নামলের একটি আয়াত তবে 
উহা সূরাগুলির শুরুতে অবস্থিত আয়াত বা আয়াতের অংশ কিনা তাহাতে পূর্ববর্তী ও পরবর্তী 
আলিমদের মধ্যে মতভেদ রহিয়াছে। 

একদল বলেন, উহা সূরা বারাআত ভিন্ন অন্য সকল সুরার প্রত্যেকটির পূর্বে অবস্থিত 
একটি পূর্ণ আয়াত । এই মতের পরিপোষক হইলেন হযরত ইবৃন আব্বাস (রা), হযরত ইবৃন 
উমর রো), হযরত ইব্‌ন জুবায়র (রা), হযরত আবু হুরায়রা (রা), হযরত আলী (রা), “আতা, 
তাউস, সাঈদ ইব্‌ন জাবির, মাকহুল, যুহরী, আবদুল্লাহ ইব্‌ন মুবারক, ইমাম শাফেঈ । এক 
সাল্লাম প্রমুখ ৷ - 

ইমাম মালিক ও ইমাম আবু হানীফা এবং তাহাদের শিষ্যবৃন্দ বলেন, উহা কোন সূরারই 
পূর্বে অবস্থিত আয়াত বা আয়াতাংশ নহে ! তাহাদের মতে ‘বিসমিল্লাহ্‌' কুরআন মজীদের কোন 
আয়াত নহে। সূরার প্রারম্ভে শুধুমাত্র বরকত হাসিলের জন্য উহা সংযোজিত হইয়াছে। 

ইমাম শাফেঈর একটি অভিমত এই যে, উহা সূরা ফাতিহার শুরুতে অবস্থিত একটি 
আয়াত। তবে অন্য কোন সূরার পূর্বে অবস্থিত “বিসমিল্লাহ্‌' সেই সুরার আয়াত নহে।' 

ইমাম শাফেঈর অপর এক মতে উহা প্রত্যেক সূরার পূর্বে অবস্থিত সেই সূরার একটি 
আয়াতাংশ। অবশ্য তাহার এই শেষোক্ত অভিমত দুইটি আদৌ তাহার কিনা তাহা নিশ্চিত 
নহে। | 

দাউদ জাহেরী বলেন, উহা প্রত্যেক সূরার প্রারন্তে অবস্থিত একটি স্বতন্ত্র আয়াত। তবে 
কোন সূরার অংশ নহে। ইমাম আহমদ হইতেও অনুরূপ একটি অভিমত বর্ণিত হইয়াছে। 
আবৃূল হাসান কারখী হইতেও আবূ বকর রাষী অনুরূপ অভিমত উধ্নৃত করিয়াছেন। আবু বকর 
রাযী ও আবুল হাসান কারখী উভয়ই ইমাম আবু হানীফার শীর্ষস্থানীয় শিষ্য ছিলেন। অন্যত্র 
এইসব ব্যাপার বিশদভাবে আলোচিত হইবে । এতক্ষণে ‘বিসমিল্লাহ’ শরীফের সূরা ফাতিহার 
আয়াত হওয়া প্রসঙ্গে উপরোক্ত আলোচনা করা হইল। | 

হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে সহীহ সনদে ইমাম আবু দাউদ (র) বর্ণনা করেন ৪ 

‘নবী করীম (সা)-এর নিকট ₹-১1। ৬০২১! «111 ০, আয়াতটি নাযিল হইলেই 
তিনি বুঝিতেন, ‘একটি সূরা শেষ হইল এবং আরেকটি সূরা শুরু হইতেছে।' 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌-ফাতিহা | ২০৯ 


হাকিম আবূ আবদুল্লাহ্‌ নিশাপুরীও স্বীয় সংকলন গ্রন্থ মুস্তাদরাকে উপরোক্ত হাদীস বর্ণনা 
করিয়াছেন। সাঈদ ইব্‌ন জুবায়র হইতেও উহা J, ৬: (বিচ্ছিন্ন) হিসাবে বর্ণিত 
হইয়াছে। হযরত উম্মে সালামা (রা) হইতে ইব্‌ন খুযায়মা তাহার ‘সহীহ’ নামক সংকলন গ্রন্থে 
বর্ণনা করেন £ 

“নবী করীম (সা) নামাযে সূরা ফাতিহার পূর্বে ১৯০। ১০৯1 4111 ০০ পাঠ করিতেন 
এবং উহাকে আয়াত হিসাবে গণ্য করিতেন" 

হাদীসটি উম্মে সালামা (রা) হইতে ধারাবাহিকভাবে ইবৃন আবু মালীকাহ, ইব্‌ন জুরায়জ, 
উমর ইব্‌ন হারূন বলখী প্রমুখ রাবী বর্ণনা করেন। অবশ্য উমর ইবৃন হারূন বলখী একজন 
দুর্বল রাবী । তবে ইমাম দারা কুতনী হযরত আবু হুরায়রা (রা)-এর মাধ্যমে স্বয়ং নবী করীম 
(সা)-এর বাণী হিসাবে অনুরূপ একটি হাদীস বর্ণনা করিয়াছেন। হযরত আলী কে), হযরত 
ইবৃন আব্বাস (রা) প্রমুখ হইতেও অনুরূপ হাদীস বর্ণিত হইয়াছে। 

উপরোন্লিখিত বিভিন্ন অভিমতের ভিত্তিতে বিভিন্ন ফকীহ সরব নামাযে বিসমিল্লাহ সরবে বা 
নীরবে পাঠ করা সম্পর্কে বিভিন্ন মত ব্যক্ত করিয়াছেন। | 

যাহারা উহাকে সূরা ফাতিহার অংশ কিংবা যে কোন সূরার পূর্বে অবস্থিত স্বতন্ত্র আয়াত 
বলেন না, তাহারা উহাকে সরবে পড়িতে নিষেধ করেন। যাহারা উহাকে সূরা ফাতিহা ও 
অন্যান্য সূরার পূর্বে অবস্থিত স্বতন্ত্র আয়াত বলেন, তাহারাও অনুরূপ মত ব্যক্ত করিয়াছেন। 
যাহারা বলেন, উহা সূরাসমূহের পূর্বে অবস্থিত উহাদের আয়াত বা আয়াতাংশ, তাহাদের মধ্যে 
মতভেদ. রহিয়াছে। : 

ইমাম শাফেঈর মাযহাব এই যে, সরব নামাযে উহাকে সূরা ফাতিহা ও অন্যান্য সূরার 
সহিত সরবে পড়িতে হইবে । ইহা বিপুল সংখ্যক সাহাবা, তাবেঈ ও বিভিন্ন ইমামের মাযহাবও 
বটে। হযরত আবু হুরায়রা (রা), হযরত ইব্‌ন উমর (রা), হযরত ইবৃন আব্বাস (রা) এবং 
হযরত মু*আবিয়া (রা) উহা সরবে পড়িতেন। ইমাম ইব্‌ন আবদুল বার ও ইমাম বায়হাকী 
বর্ণনা করিয়াছেন যে, হযরত উমর (রা) ও হযরত আলী (ক) উহা সরবে পড়িতেন। খতীব 
বর্ণনা করেন, খোলাফায়ে রাশেদীন উহা সরবে পড়িতেন। অবশ্য খতীবের বর্ণিত রিওয়ায়েতের 
কোন সমর্থন মিলে না। নিম্নোক্ত তাবেঈগণ উহা সরবে পড়িতেন ঃ 
কা'ৰ আল করযী, উবায়দ, আবূ বকর ইবৃন মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন হাযম, আবু ওয়ায়েল, 
আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস, নাফে' [ইব্‌ন উমর (রা)-এর গোলাম], যায়দ ইব্‌ন 
আসলাম, উমর ইব্‌ন আবদুল আযীয, আযরাক ইব্‌ন কায়স, হাবীব ইব্‌ন আবু ছাবিত, আবৃশ 
' শাছা', মাকহুল এবং আব্দুল্লাহ ইব্‌ন মা'কাল। 

উপরোল্লিখিত ব্যক্তিগণের পক্ষ হইতে উপস্থিত যুক্তি ও প্রমাণ এই যে, বিসমিল্লাহ যেহেতু 
সূরা ফাতিহা ও অন্যান্য সূরার অংশ, তাই সরব নামাযে সূরার অন্যান্য আয়াতের মতই উহা 
সরবে পড়িতে হইবে । 


কাছীর (১ম খণ্ড)_-২৭ 


www.quraneralo.com 


Contents 
২১০ তাফসীরে ইব্ন কাছীর ' 


এতদ্ব্যতীত ইমাম নাসাঈ তাহার সুনান সংকলনে, ইব্‌ন খুযায়মা ও ইব্‌ন হাব্বান তাহাদের 
স্ব-স্ব ‘সহীহ’ সংকলনে এবং হাকিম তীহার মুস্তাদরাকে বর্ণনা করেন 8 
‘একদা হযরত আবু হুরায়রা (রা) নামাযে সরবে বিসমিল্লাহ পড়িলেন। তারপর নামায 
শেষে বলিলেন, নবী করীম (সা)-এর নামাযের সহিত আমার নামাযেরই অধিকতর সাদৃশ্য 
রহিয়াছে।' 
ইমাম দারা কুতনী, ইমাম বায়হাকী ও খতীব প্রমুখ উহাকে সহীহ হাদীস বলিয়াছেন। 
ইমাম আবূ দাউদ ও ইমাম তিরমিযী হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ 
‘নবী করীম (সা) ₹১।। ১৯১ 441 ১০০ দিয়া নামায আরম্ভ করিতেন।' 
ইমাম তিরমিযী বলেন, উক্ত হাদীসের সনদ দুর্বল। হাকিম তাহার মুস্তাদরাক সংকলনে 
বর্ণনা করেন £ 
“হযরত ইবৃন আব্বাস (রা) বলেন, নবী করীম (সা) নামাযে সরবে বিসমিল্লাহ পড়িতেন।' 
হাকিম উক্ত হাদীসকে ‘সহীহ হাদীস’ বলিয়াছেন । ইমাম বুখারী বর্ণনা করেন £ 
‘নবী করীম (সা)-এর কিরাআত সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া হযরত আনাস (রা) বলেন, নবী 
করীম (সা) মদ্দের সহিত উহা টানিয়া টানিয়া পড়িতেন। তিনি মদ্দের সহিত 'বিসমিল্লাহির' 
মন্দের সহিত “রাহমানির' ও মন্দের সহিত 'রহীম' পড়িতেন।' 
হযরত উম্মে সালমা, রো) হইতে ইমাম আহমদ স্বীয় মুসনাদে, ইমাম আবূ দাউদ স্বীয় 
সুনানে ও হাকিম স্বীয় মুস্তাদরাকে বর্ণনা করেন ৪ 
“নবী করীম (সা) ওয়াকফ (বিরতি) সহ কিরাআত পড়িতেন। তিনি (বিরতি চিহ্কে থামিয়া 
থামিয়া) এইরূপে পড়িতেন ঃ 
Sa SS BIE AS ee ANAS 40175 
১৯135 
ইমাম দারা কুতনী উহাকে ‘সহীহ হাদীস’ বলিয়াছেন। হযরত আনাস (রা) হইতে হাকিম 
স্বীয় মুস্তাদরাকে এবং ইমাম আবূ আবদুল্লাহ শাফেঈ স্বীয় গ্রন্থে বর্ণনা করেন £ 
‘একদা হযরত মু'আবিয়া (রা) মদীনা শরীফে নামায আদায় করিতে গিয়া উহাতে +... 
=| ১৯১11 411। পড়িলেন না । উপস্থিত মুহাজির সাহাবাবৃন্দ উক্ত কার্যের বিরুদ্ধে মত 
প্রকাশ করিলেন। দ্বিতীয়বার তিনি বিসমিল্লাহ সহ নামায আদায় করিলেন। 
নামাযে সরবে বিসমিল্লাহ পড়ার সপক্ষে উপরোক্ত হাদীস ও আছারই যথেষ্ট । উক্ত 
অভিমতের বিশুদ্ধতা প্রমাণের জন্য আরও হাদীস ও আছারের উল্লেখ নিপ্রয়োজন। উহার 
বিরোধী অসমর্থিত হাদীস ও রিওয়ায়েতের পর্যালোচনা, সেইগুলির সনদের দুর্বলতা ও সবলতা 
ইত্যাদি আলোচনার স্থান ইহা নহে। অন্যত্র তাহা আলোচনা করা হইবে। 
১আরেকদল ফকীহ ও বিশেষজ্ঞের অভিমত এই যে, মুসন্লরীরা নামাযে বিসমিল্লাহ্‌ নীরবে 
পড়িবে। ইহা খোলাফায়ে রাশেদীন, হযরত আবদুল্লাহ ইব্‌ন মুগাফৃফাল (রা), বিপুল সংখ্যক 
ই পরবর্তী যুগের ফকীহ ইমাম 'আবু হানীফা, সুফিয়ান ছাওরী ও ইমাম আহমদের .. 
তত । 


www.quraneralo.com 


Contents 


সূরা আল-ফাতিহা ২১১ 

ইমাম মালিক বলেন, মুসন্লীরা সররে ea SLT 
ইমাম মালিকের সমর্থকগণ তাহার অভিমতের সপক্ষে নিম্নলিখিত রিওয়ায়েত পেশ করেন। 
হযরত আয়েশা (রা) হইতে ইমাম মুসলিম বর্ণনা করেন $ 'নবী করীম (সা) তকবীর 
ররর রি রিনা 
করিতেন ।” 

তই নিন কি "হযরত আনাস (রা) বর্ণনা করেন, আমি 
নবী করীম (সা), হযরত আবূ বকর সিদ্দীক (রা), হযরত উমর (রা) ও হযরত উসমান 
(রা)-এর পিছনে নামায পড়িয়াছি। তাহারা “আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন” দ্বারা. 
(কিরাআত) শুরু করিতেন।' ইমাম মুসলিমের বর্ণনায় ইহাও রহিয়াছে যে, তাহারা 
কিরাআতের পূর্বে বা পরে বিসমিল্লাহ্‌ পড়িতেন না ।' 

হযরত আবদাহ ইৰ্ন সাল (রা) হইতেও নদ সংকলনে অনুপ রিওয়ায়েড | 
বর্ণিত হইয়াছে। ১ 

উপ: তিন “ভি সংহর গজে বিডির দিওযারেত পেশ করা হইল। উপরোক্ত 
অভিমতসমূহের মধ্যকার পার্থক্য খুবই সামান্য। কারণ, এই ব্যাপারে সকলেই একমত যে, 
সরবে কি নীরবে বিসমিল্লাহ্‌ পাঠকারী সকলের নামাযই শুদ্ধ হইবে। সকল প্রশংসা আল্লাহ্‌ 
তা'আলার উদ্দেশ্যে নিবেদিত ও সকল অনুগ্রহ তীহারই তরফ হইতে সমাগত । | 


হযরত ইৰ আব্রাস (রা) হইতে ধারাবাহিকভাবে তাউস, ওয়ার জাল) গা 
ইব্‌ন ওয়াহাব আল-জুনদী, যায়দ ইব্‌ন মুবারক সানআনী, জা“ফর ইব্‌ন মুসাফির, আবু হাতিম, | 
আল্লামা ইমাম আবিদ আবু মুহাম্মদ আবদুর রহমান ইব্‌ন আবু হাতিম স্বীয় তাফসীর গ্রন্থে 
বর্ণনা করেন ৪ 
“একদা হযরত উসমান (রা) নবী করীম (সা)-এর নিকট ৯.1) ১০০১ 4111 ₹... 
সম্পর্কে প্রশ্ন করিলে তিনি বলেন, “উহা আল্লাহ্‌ তা'আলার একটি নামু। চোখের পুতুল ও 
উহার. শ্বেতাংশ যেরূপ পরস্পর সন্নিহিত ও ঘনিষ্ঠ, আল্লাহ্‌ তা'আলার শ্রেষ্ঠতম নাম ও 
*« বিসমিল্লাহ সেরূপ পরস্পর সন্নিহিত ও ঘনিষ্ঠ ।” 
আবূ বকর ইবন মারদুবিয়্যাও উপরোক্ত হাদীসটি উহার অন্যতম রাবী যায়দ ইব্‌ন মুবারক 
ূ ডে রর রা সদা এ থর ভরে ধায়া বার্তার আলী ইন মুবারক ও 
সুলায়মান ইব্‌ন আহমদের সনদে বর্ণনা করেন। . 
‘হযরত আবু সাঈদ (রা) হইতে ধারাবাহিকভাবে আতিয়্যা, সুসআব, ইসমাঈল ইব্‌ন 
ইয়াহিয়া, ইসমাঈল ইব্‌ন আইয়াশ এবং পরবর্তী স্তরে ভিন্ন ভিন্ন দুইটি সূত্রে হাফিজ ইব্ন 


মারদুবিয়্যা.বর্ণন্রা করেন ৪ 


নবী করীম (সা) বলিয়াছেন, ‘হযরত ঈসা (আ)-এর মাতা তাহাকে শিক্ষকের নিকট অর্পণ : 
করিলেন যাহাতে শিক্ষক তাঁহাকে প্রয়োজনীয় শিক্ষা প্রদান করেন। শিক্ষক তাহাকে বলিলেন 
‘লিখ’ । তিনি জিজ্ঞাসা করিলেন, কি লিখিব? শিক্ষক বলিলেন, লিখ.._৯১1। 211 
রি নিত বিসমি্লাহর অর্থ ও তাৎপর্য কি? তিনি বলিলেন ৮... অক্ষরের 


Wwww.quraneralo.com 


Contents 


২০২ : তাফসীরে ইব্‌ন কাছীর 
তাৎপর্য হইতেছে »।$+ (মহান মর্যাদা), ০০! অক্ষরের তাৎপর্য হইতেছে ০.১... (নূর বা 
জ্যোতি), 2 অক্ষরের তাৎপর্য হইতেছে ২৫1. (সার্বভৌম ক্ষমতা), 411| শব্দের অর্থ, 
হইতেছে (সকল প্রভুর প্রভু), ১৯১1| শব্দের অর্থ হইতেছে, দুনিয়া ও আখিরাতের 
করুণাদাতা এবং ॥ = ১1! শব্দের অর্থ হইতেছে, আখিরাতে কৃপা বর্ষণকারী ।' 

* হযরত আবু সাঈদ (রা) হইতে ধারাবাহিকভাবে আতিয়্যা, মুসআব ও ইব্‌ন মাসউদ, ' 
জনৈক অজ্ঞাতনামা বর্ণনাকারী, ইবৃন আবূ মালীকাহ, ইসমাঈল ইবৃন ইয়াহিয়া, ইসমাঈল. ইব্ন 
আইয়াশ, ইবরাহীম ইব্‌ন আ'লা ওরফে ইব্‌ন রিবরীক প্রমুখ বর্ণনাকারীর সূত্রে ইব্‌ন জারীরও . 
_ উপরোক্ত রিওয়ায়েত উধ্বৃত করেন। তবে উপরোক্ত রিওয়ায়েত অন্য কোন সনদে বর্ণিত হয় 

নাই । হয়ত উহা নবী করীম (সা) ভিন্ন অন্য কাহারও উক্তি। ইহাও হইতে পারে যে, উহা 
‘ইসরাঈলীদের মনগড়া কাহিনী । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । ইব্‌ন জুয়াইবির অনুরূপ একটি কাহিনী 
যিহাক হইতে তাহার নিজস্ব উক্তি হিসাবে বর্ণনা করিয়াছেন। 
"আবু বুরাইদার পিতা হইতে ধারাবাহিকভাবে আবূ বুরাইদা সুলাইমান ইবৃন বুরাইদা অথবা 
৯ ০০০৯০০০০০০০ 


Le নাতে আমার প্রতি এন একটি আয়াত নাবিল হইয়াছে যাহা 
সুলায়মান (আ) ও আমি ভিন্ন অন্য কোন নবীর প্রতি, নাযিল হয় নাই। উহা হইতেছে, 
১০৯১। ১০৯০৫) 40111 
| হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ হইতে ধারাবাহিকভাবে আতা ইব্‌ন আবু রিহাহ, উমর ইবৃন 
যর, মু'আফী ইব্‌ন ইমরান, আবদুল করীম কবীর ইবন মু'আফী ইব্‌ন ইমরান ও ইমাম ইব্‌ন 
মারদুবিয়্যা বর্ণনা করেন £ 
| “বিসমিল্লাহির রাহমানির রাহীম" নাযিল হইবার পর মেঘ পূর্বদিকে সরিয়া গেল, বায়ু প্রবাহ 
বন্ধ হইয়া গেল, সমুদ্র তরঙ্গ বিক্ষুব্ধ হইয়া উঠিল, চতুস্পদ গ্রাণীসমূহ উৎকর্ণ হইল, অগ্নিপিও 
: নিক্ষিপ্ত হইয়া আকাশ শয়তানমুক্ত হইল এবং আল্লাহ্‌ তা'আলা স্বীয় মর্যাদা ও পরাক্রমের শপথ 
করিয়া বলিলেন- তাহার এই নাম যাহাতে উৎকীর্ণ হইবে তাহাতেই তিনি বরকত দিবেন’. 

হযরত ইব্ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আৰু ওয়েল, আ'মাশ ও ওয়াকী 
বর্ণনা করেন ৪. এ 

“যদি কেহ জাহান্নামের উনিশ দারোগার হাত হইতে আল্লাহর-রহমতে মুক্তি পাইতে চায় 
তাহা হইলে সে যেন +:-১1। ১৯২! || (-.. পাঠ করে। আল্লাহ্‌ তা'আলা উহার এক 
এক অক্ষরকে -তাহাঁর' এক এক দারোগার হাত হইতে রক্ষাকারী বানাইবেন।' টা 
ইবন আতিয়া এবং কুরতুবীও উক্ত বর্ণনা উত্বৃত করিয়াছেন। ইবৃন আতিয়্যা উহার 
, ভাৎপর্যও বর্ণনা করিয়াছেন। তিনি উহার সমর্থনে নিমোক্ত হাদীস পেশ করিয়াছেন ৪ " « 
"একদা এক ব্যক্তি (৫:২০ £১১৮ 1১৯৫1০০৩৩৫৫ ১১১ দোয়াটি পাঠ : 
" করিলে নবী করীম (সা) বলিয়াছেন, আমি দেখিতে পাইলাম যে, ব্রিশোর্ধ সংখ্যক ফিরিশতা 
০০ 


Wwww.quranerglo.com 


Contents 


সূরা আল্-ফাতিহা ; ২১৩ 


উক্ত দোয়ায় ব্রিশোর্ধ সংখ্যক অক্ষর রহিয়াছে বলিয়াই উহার নেকীবাহক ফেরেশতার 
‘সংখ্যাও ব্রিশোর্ধ ছিল। ইবৃন আতিয়্যা হযরত ইব্ন মাসউদ (রা)-এর উক্ত অভিমতের সমর্থনে 
এইরূপ আরও হাদীস পেশ করিয়াছেন। 

নবী করীম (সা) এর সওয়ারীতে তাহার পশ্চাতে উপবেশনকারী জনৈক সাহাবা হইতে 
ধারাবাহিকভাবে আবূ তামীমা, 'আসিম, শু'বা, মুহাম্মদ ইবৃন জাফর ও ইমাম আহমদ বর্ণনা 
করেন $ - 

... 'সওয়ারী সহচর. বলেন, একদিন -নবী করীম (সা) সহ তাহার সওয়ারী হৌচট খাইল। . 
আমি বলিয়া উঠিলাম, শয়তান গোল্লায় যাউক। নবী করীম (লা) বলিলেন, শয়তান গোল্লায় 
যাউক কথাটি বলিও না। উহা বলিলে শয়তান গর্বে ফুলিয়া ওঠে এবং ভাবে “আমিই তাহাকে 
নিজ ক্ষমতায় ফেলিয়া দিয়াছি।' পক্ষান্তরে যদি ‘বিসমিল্লাহ’ বাতির 298 
সংকোচে ক্ষুদ্র মক্ষিকার মত হইয়া যাইবে ।' 

আবুল মালীহ ইবন উসামা ইব্‌ন উমায়র হইতে ধারাবাহিকভাবে তারীমা হাজি, খালিদ 
হাজ্জা প্রমুখ রাবীর সনদে ইমাম নাসাঈ তাহার ‘আল ইয়াওমু ওয়াল লায়লা’ ধান 
. মারদুবিয়্যা তাহার তাফসীর গ্রন্থে বর্ণনা করেন £ 

জার এ SEs ভাতা ভিন 
অতঃপর রাবী উপরোক্ত ঘটনা উন্লেখের পর বলেন, “নবী করীম (সা) আমাকে বলিলেন, 
এইরূপ বলিও না, উহাতে শয়তান ফুলিয়া উঠিয়া ঘরের মত (বিশাল বস্তু) হইয়া যাইবে । বরং 
“বিসমিল্লাহ বলিও। উহাতে সে মক্ষিকার মত হইয়া যাইবে।” . 

বিসমিল্লাহ্র বরকত ও প্রভাবেই শয়তানের এই দশা ঘটে । এই কারণেই প্রত্যেক কথা ও 
কার্ের পূর্বে বিসমিল্লাহ্‌ বলা মুস্তাহাব। নবী করীম (সা) বলিয়াছেন, “বিসিল্লাহ্‌ ব্যতীত কোন 
কাজ শুরু হইলে 'উহা বরকতশূন্য থাকে’ পায়খানায় যাওয়ার সময়ও বিসমিল্লাহ বলা 
মুস্তাহাব। অনুরূপ মর্মে একটি হাদীস বর্ণিত হইয়াছে। ওযু করার সময় বিসমিল্লাহ বলা 
. মুস্তাহাব ।, 

ৰ হযরত আবু হুরায়রা (রা) এবং হযরত আবু সাঈদ ইব্‌ন যায়দ (রা) হইতে মুসনাদে 
আহমদ ও সুনান সংকলনে বর্ণিত হইয়াছে ই 

‘নবী করীম (সা) বলিয়াছেন, TO A যে 
ব্যক্তি আল্লাহ্‌র নাম না লইয়া ওযু করে তাহার ওযু হয় না।” ৃ্‌ | 

উক্ত হাদীস = ৬১২ (বিশেষ বিবেচনায় গ্রহণযোগ্য)। 

কোন কোন ফকীহ বলেন, স্মরণে থাকিলে ওযু করার আগে বিসমিল্লাহ বলা ওয়াজিব। . 
কেহ কেহ আবার বলেন, স্মরণ থাকুক আর না থাকুক, ওযু করার প্রাক্কালে বিসমিল্লাহ বলা 
ওয়াজিব । 

' ইমাম শাফেঈ সহ একদল ফুকীহর মতে যবেহ করার পূর্বে বিসমিল্লাহ বলা মুস্তাহাব) 
আরেক দল বলেন, স্মরণে থাকিলে যবেহের পূর্বে বিসমিল্লাহ বলা ওয়াজিব । অন্যদল বলেন, . 
স্মরণ থাকুক বা না থাকুক, যবেহ করার আগে উহা বলা ওয়াজিব । এই সম্পর্কে ইন্শাআল্লাহ্‌ 
যথাস্থানে সবিস্তারে আলোচনা করিব।, 


www.quraneralo.com 


Contents 


২১৪ 


ইমাম বাহী তাহার তাফসীর খে বিনমিন্লাহ্র ফযীলতের কতিপয় হাদীস উক্ত 
করিয়াছেন। তন্মধ্যে একটি হাদীস এই ৪' ' 
হযরত আবূ হুরায়রা (রা) বলেন, নহী করীম (সা) বনিয়াছেন- যখন তুমি স্বয় স্ত্রী র্‌ 
সহিত যৌন সঙ্গমে লিপ্ত হও, তখন আল্লাহ্‌র নাম উচ্চারণ করিও। যদি তোমার ওঁরলে কান ' 
সন্তান জন্ম নেয়, তাহা হইলে তাহার নিজের ও বংশধরদের নিঃশ্বাসের সমসংখ্যক নেকী 
তোমাকে প্রদান করা হইবে ৷' 

ble ভিউিহীন। সামি হন কাছীর) নির্ভরযোগ্য কি 

ভি নারে 

“নবী করীম (সা) স্বীয় পালক পুত্র (হযরত উম্মে সালামা (রা)-এর পূর্ব স্বামীর সন্তান) 
উমর ইব্‌ন আবু সালামাকে একদিন বলেন, আল্লাহ্‌র নাম লইয়া খাও, ডান হাতে খাও এবং যে 
খাদ্য তোমার দিকে থাকে তাহা হইতে খাও ।' 

নদ পা 
বিসমিল্লাহ্‌ বলা মুস্তাহাব । হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বুখারী শরীফ ও মুসলিম শরীফে 
বর্ণিত হইয়াছে ৪ 

জর রা 


পপ 


Fetes EEE FRU SCG 
আমাদিগকে যাহা দান করিবে তাহা হইতে দূরে রাখ) -.তাহা হইলে আল্লাহ্‌ তা'আলা 

তাহাদিগকে কোন সন্তান দিলে শয়তান কখনও তাহার কোন ক্ষতি করিতে পারিবে না ।' 

- বাক্যাংশটি কোন্‌ উহ্য শব্দের সহিত সম্পৃক্ত সে সম্বন্ধে ব্যাকরণবিদদের মধ্যে 

UU 
ংযুক্ত। আরেকদল উহাকে একটি উহ্য সমাপিকা ক্রিয়ার সহিত সম্পৃক্ত করেন? উপরোক্ত 

আলোচনায় বুঝা যায়, মতভেদ খুবই সামান্য । কারণ, উভয় দলের মতের ভিত্তিতে ৭111 . 

-এর সহিত সমাপিকা কি অসমাপিকা ক্রিয়া যাহাই যোগ করা হউক না কেন, সংগঠিত পূর্ণ 


বাক্যের অর্থে তেমন কৌন তারতম্য হয় না। ' 


অবশ্য প্রত্যেক দলের মতের সমর্থনে কুরআন মজীদে দলীল রহিয়াছে। যাহারা বলেন 
EL LS EO ATL dh Stn OL Ta LA AL aL 
; তাহারা এই আয়াত পেশ করেন ৪ | 

> ১৯2] 29 ৩ (২১০ (৯১৯০ all ভি JG 

| (অনন্তর সে (নুহ) বলিল, তোমরা উহাতে চড়, অনা নামে উর গতি ও সিচি। 
নিশ্চয় আমার প্রভু ক্ষমাশীল, করুণাময় ৷) ' J 

আরেকদল বলেন, 4111 ০-০ এর পূর্ণরূপ হইতেছে 4111 7... 1551 আল্লাহ্‌র নামে 
আরম্ভ কর) অথবা +141 (০... =.= (আল্লাহ্‌র নামে আমি আর করিলাম)। ক্ষেত্রভেদে 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌-ফাতিহা . ২১৫ 


কখনও অনুজ্ঞাবোধক, কখনও বা সংবাদ জ্ঞাপক বাক্য হইবে। যেমন আল্লাহ্‌ তা'আলা বলেনঃ 
Me FE (তোমার সৃষ্টিকর্তা প্রভুর নামে পড় ।) 
লত উভয় মতই সঠিক ও শুদ্ধ । কারণ, সমাপিকা ক্রিয়ার জন্য অসমাপিকা ক্রিয়া 

অপরিহার্য। অতএব সমাপিকা বা অসমাপিকা যে কোন প্রকারের ক্রিয়ার সহিত উহা সম্পৃক্ত 
হইতে পারে। যে কাজ আরসম্ত করা হইবে তাহার প্রকৃতি ও প্রয়োজন অনুযায়ী সমাপিকা বা 
অসমাপিকা ক্রিয়া উহ্য মানিতে হইবে ৷ উহা! দাড়ানো, বসা, খাওয়া, পান করা, কিরাআত 
পড়া, ওযু করা, নামায পড়া ইত্যাকার যে কোন ক্রিয়া হইতে পারে । এই সকল ক্রিয়া যাহাতে 
বরকতময় ও সুসম্পন্ন হয় এবং আল্লাহ্‌র নিকট কবুল হয় তজ্জন্যই যে কোন ক্রিয়া আল্লাহ্‌র 
. নামে শুরু করা উচিত ও বিধেয়। আল্লাহ্‌ অধিকতর জ্ঞানের অধিকারী । 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে যিহাক, আবূ রওক ও বাশার ইব্‌ন 
আম্মারা প্রমুখ রাবীর সনদে ইমাম ইবৃন জারীর ও ইমাম ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন 3 

“নবী করীম (সা)-এর নিকট হযরত জিবরাঈল (আ) সর্বপ্রথম এই বাণী লইয়া অবতীর্ণ 
হন, (হে মুহাম্মদ) বলুন, ৯০| ০০৮২41০7400 ১৯-০! অতঃপর বলুন 
Al oA ds 

রাবী বলেন, হযরত জিবরাঈল (আ)-এর উদ্দেশ্য ছিল, নবী করীম (সা) যেন তিলাওয়াত, 
উঠা, বসা, এক কথায় সকল কাজই আল্লার নামে আরম্ভ করেন। 


১৭ -এর তাৎপর্য 

কোন বন্তুর ..... (নাম) এবং উহার ৮... (সত্তা) এই দুইয়ের সম্পর্কের প্রকৃতি নিরূপণ 
লইয়া বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রহিয়াছে । একদল বলেন, নাম ও সত্তা এক ও অভিন্ন । আবু 
উবায়দা, সিবওয়াই (ব্যোকরণবিদ), বাকিল্লানী ও ইব্‌ন ফুরক এই অভিমত ব্যক্ত করেন। 

ইমাম রাযী (ইবনুল খতীব অর-রী) বলেন, বস্তুর নাম ও সত্তা অভিন্ন বটে, কিন্তু নাম ও 
নামকরণ («2.....5) এক নহে। পক্ষান্তরে মুতাষিলা সম্প্রদায় বলে বস্তুর নাম ও নামকরণ 
অভিন্ন বটে, কিন্তু নাম ও সত্তা এক নহে। | 

আমার (ইব্‌ন কাছীর) মতে ইহাই গ্রহণযোগ্য যে, বস্তুর ৮.1 উহার ৯০ নহে, 
৭০.১5 ও নহে, ৮! ই । অর্থাৎ নাম আদৌ সত্তা নহে, নামকরণও নহে, নাম নামই (অন্য 
কিছু) একত্রীকৃত কিছু অক্ষর-ও কতিপয় স্বরের সমাহার যে কোন বস্তুসত্তা নহে, তাহা সহজেই 
অনুমেয় । যদি কেহ বলেন, বস্তুর নামের তাৎপর্য হইতেছে ইহার .সত্তা তাহা অবশ্যই 
বিতর্কাতীত। তাই তাহা আলোচনায় সময়ক্ষেপণ নিষ্প্রয়োজন। 

ইমাম রাষী প্রমাণ করিতে চাহেন যে, নাম ও সত্তা পৃথক ও-্বতন্ত্। তিনি যুক্তি দেখান যে, 
কোন কোন ক্ষেত্রে নামের অস্তিত্‌ মিলে, কিন্তু উহার সত্তার অস্তিত্ থাকে না। যেমন 
₹১--২।। (অস্তিত্বহীন বস্তু) নামটি । পৃথিবীতে ‘অস্তিত্বহীন বস্তু’ নামটি বিদ্যমান বটে, কিন্তু 
উহার কোন সত্তার অস্তিত্ব নাই। কোন কোন ক্ষেত্রে আবার একই বস্তুর একাধিক নাম থাকে। 
যেমন সমার্থক শব্দাবলী । কোন কোন ক্ষেত্রে আবার একই নামের একাধিক সত্তা বিদ্যমান। 
যেমন একাধিক অর্থবোধক শব্দাবলী । এই সকল. বিষয় দ্বারা প্রমাণিত হয় যে, বস্তুর নাম ও 
উহার সত্তা সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র । তাহা ছাড়া বস্তুর নাম হইল দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতাবিহীন 


www.quraneralo.com 


Contents 


২১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 
১০১০ (বিষণ) ৷ সুতরাং উহা কোন পদার্থই নহে। পক্ষান্তরে সত্তা হইতেছে সম্ভাব্য অথবা ও 
গভীরবিহীন (13)1 উহা দৈৰ্ঘ্য, প্ৰস্থ ও গভীরতার কোন এক বা একাধিক গুণের অধিকারী । 

নাম ও সত্তার পারস্পরিক স্বাতন্ত্যের পক্ষে আরও প্রমাণ রহিয়াছে। মূলত নাম ও সত্তা এক 
হইলে ‘আগুন’ ও ‘বরফ’ এই নাম দুইটি. মুখে উচ্চারণ করা মাত্র উচ্চারণকারী উহার উষ্ণতা ও 
শৈত্য অনুভব করিত । অন্যান্য নামের বেলায়ও এই কথা প্রযোজ্য । 

আরও প্রমাণ রহিয়াছে । আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

Ue Sell sl’ ০491 <, "আল্লাহ্র সুন্দর সুন্দর সুন্দর নাম রহিয়াছে। তোমরা 
সেইসব নামে তাঁহাকে ডাক।' | 

নবী করীম (সা) বলিয়াছেন, ভরারিতাভীরারানিনিলইটিলার নাতো 

উপরোক্ত আয়াত ও হাদীস প্রমাণ করে যে, আল্লাহ্‌ তা'আলার একাধিক নাম রহিয়াছে। . 
5 |১ বা সত্তা । 
আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

pall 0107, ১ ০০% (তোমার মহান প্রভুর নামের মাহাত্ম্য বর্ণনা কর ।) 

উপরোক্ত আয়াতদ্বয় এবং অনুরূপ, অন্যান্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা স্বীয় নামসমূহকে 
নিজের সহিত সম্পৃক্ত করিয়াছেন। একটি জিনিস অন্য একটি জিনিসের সহিত সম্পর্কযুক্ত 
হইলে জিনিস দুইটির স্বাতত্র্য বহাল থাকে। সুতরাং আল্লাহ্‌ তা'আলার নাম ও. সত্তা অভিন্ন 
নহে । ইহা দ্বারা প্রমাণিত হয় যে, কোন বস্তু বা ব্যক্তির নাম ও সত্তা এক ও অভিন্ন নহে। 

আল্লাহ্‌ তা'আলা আরও বলিয়াছেন ৪ 14১ ০৬০১৪ (অনন্তর তোমরা সেইসব নামে 
তাহাকে ডাক)। যাহাকে ডাকা হয় এবং যাহা দ্বারা ডাকা হয়, এই দুই ব্যাপার এক নহে। 
অতএব আল্লাহ্‌ তা'আলার নাম ও সত্তা অভিন্ন নহে। ইহা দ্বারা নাম ও সত্তার স্বাত্ত্ত্য প্রমাণিত 
হয়। ॥ . 

পক্ষান্তরে যাহারা বলেন যে, নাম ও সত্তা এক ও অভিন্ন, তাহারা নিম্নোক্ত আয়াতকে . 
নিজেদের স্বপক্ষে পেশ করেন । আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

710821559211135 4271 3505 “তোমার প্রভুর পরাক্রমশালী মহা সম্মানিত 
নাম বরকতময় ।” 

এখানে আল্লাহ্‌ তা'আলা নিজকে বরকতময় আখ্যায়িত্‌ করিয়াছেন। আল্লাহ্‌ তা'আলার 
সত্তাই হইতেছে বরকতময়! অতএব তাহার নাম ও সত্তা উভয়ই এক । ইহা দ্বারাও প্রমাণিত 
হয় যে, কোন বস্তু বা ব্যক্তির নাম ও সত্তা এক ও অভিন্ন । 
. উপরোক্ত যুক্তির উত্তর এই যে, আল্লাহ্‌ তা'আলার সত্তা ও নাম উভয়ই বরকতময় । আল্লাহ্‌ 
তা'আলার সত্তার বরকতের কারণেই তাহার নামণ্ড বরকতময় । তাহার সত্তা গৌরবান্বিত ও 
মহিমাধিত বলিয়া তাঁহার নামও মৌরবাধিত ও মহিমাবিত। এই কারণেই উপরোক্ত আয়াতে 
তিনি তীহার নামকে বরকতময় বলিয়াছেন। 

নাম ও. সত্তাকে যাহারা-অভিন্ন বলেন, তাহাদের অপর যুক্তি হইল এই যে, কেহ যদি তাহার 
্‌ পরুন নাত 'যয়নাবকে তালাক দিলাম’ তাহা হইলে তাহার সী বয়নাৰ তালাক 


www.quraneralo.com 


Contents 


ন্রা আল্‌-ফাতিহ! ২১৭ 


প্রাপ্তা হইয়া যায়। নাম ও সত্তা যদি অভিন্ন না হইত এবং তাহা যদি পরস্পর স্বতন্ত্র হইত, তাহা 
নাভানা ররর বর 
শয়নাব' নামকে তালাক দিয়াছে: | 

উপরোক্ত যুক্তির উত্তর এই যে, ‘লোকটির কথায় যয়নাব নামী সত্তা তালাকপ্রাপ্তা হইয়া 
যায়।' 

ইমাম রাধী আরেকটি কথা বলিয়াছেন । তিনি.বলিয়াছেন, 'নাম ও নামকরণ’ এই দুইটি 
এক নহে। কোন সত্তাকে বুঝাইবার জন্য নির্ধারিত প্রতীক হইল 'নাম'। পক্ষান্তরে 'নামকরণ' 
হইল সেই প্রতীককে নির্ধারিত বস্তুর সহিত সংযোগ কার্য । 


1 শব্দের গঠন প্রকৃতি ও তাৎপর্য 
"(|| শব্দটি মহাবিশ্বের একমাত্র মহান প্রতিপালক মহাপ্রভুর নাম। কেহ কেহ বলেন, 
উহাই ৮31 ০০31 (ইসমে আজম)। কারণ, আল্লাহ শব্দের মধ্যে সকল গুণের সমাবেশ 
ঘটিয়াছে। যেমন আল্লাহ্‌ তা'আলা বলেনঃ 
রি PA ১৯৯০ 3৯ BUY ill ple ৮৪14] | 211 95 
dl কন ০৮11 Pll চি] Lalla y 411 চি in 
el ১৮1 SE NTA DE LYE EE 
ll উর NEE Sef sal 58141: 
(আল্লাহ্‌ হইতেছেন সেই সত্তা যিনি ভিন্ন অন্য কোন প্রভু নাই। তিনি দৃশ্য-অদৃশ্য সর্ববিষয়ে 
‘পরিজ্ঞাত। তিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু । আল্লাহ্‌ হইতেছেন সেই সত্তা যিনি ভিন্ন অন্য 
কোন প্রভু নাই । তিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, পবিত্র, শান্তিদাতা, আশ্রয়দাতা, রক্ষক, 
. মহাপরাক্রমশালী, মহাক্ষমতাবান, সর্বোন্নত মর্যাদার, অধিকারী ।' মানুষ তাহার সহিত 
যাহাদিগকে অংশীদার বানায় তাহাদের হইতে তিনি পূর্ণমাত্রায় পবিত্র । আল্লাহ্‌ হইতেছেন 
সৃষ্টিকর্তা, উদ্ভাবক, শ্রেষ্ঠতম রূপদাতা, তাহার সুন্দর সুন্দর গুণবাচক নাম রহিয়াছে। 
আকাশমণ্ডলী ও পৃথিবীর সকল কিছুই তাহার পবিত্রতা-মাহাত্ম্য.বর্ণনা করিতেছে। তিনি 
মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় 1) 
উপরোক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা উল্লেখিত অন্যান্য সকল গুণকে. €111-এর সহিত 
লিষ্ট করিয়া দেখাইযাছেন। অনুরূপভাবে জন্য বলিয়াছেন £. 
(6২০১০ ০. পি 7--০51405 আল্লাহর সুন্দর সুন্দর নাম রহিয়াছে, তোমরা 
সেইসব নামে তাঁহাকে ডাক ৷) - 
তিনি আরও বলেন ঃ 
EA WEE CE the) OOP ER ৯০৬ ১৪ “তুমি 
বলিয়া দাও, আল্লাহ্‌ৃকে ডাক, অথবা রহমানকে ডাক, .যাহাকেই ডাক না কেন, তাহার 
(আল্লাহ্র) সুন্দর সুন্দর নাম রহিয়াছে" 


কাছীর (১ম খণ্ড)-_২৮ 


Wwww.quraneralg.com 


Contents 


২১৮ | তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত আবূ হুরায়রা (রা) হইতে বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে ঃ 

‘নবী করীম (সা) বলিয়াছেন, আল্লাহ্‌ তা'আলার নিরানব্বইটি নাম রহিয়াছে যে ব্যক্তি 
উহা আয়ত্ত করিবে সে জান্নাতে যাইবে.।' 

এ ইমাম তিরমিযী এবং হয় হৰ্ণ মাজাহ কিডনির ভা ভাতার 

সংখ্যার উল্লেখ রহিয়াছে। অবশ্য উভয় রিওয়ায়েতে নামের সংখ্যার বিষয়ে বিভিন্নতা 

77৮57৮5৮51৮ 
তাআলার পাচ হাজার নাম রহিয়াছে। এক হাজার নাম আল-কুরআন. ও সহীহ সুন্নাহর ভিতরে, 
এক হাজার নাম তাওরাত কিতাবে, এক হাজার নাম ইঞ্জীল কিতাবে এবং এক হাজার নাম, 
যবুর কিতাবে উল্লেখ করা হইয়াছে। অন্য এক হাজার নাম লওহে মাহফুজে লিখিত রহিয়াছে। 

‘আল্লাহ্‌’ একটি অনন্য নাম। মহাবিশ্বে একক মহান প্রতিপালক প্রভু ভিন্ন অন্য কেহ উক্ত 
দানা জা ডাউন | 
পরিদৃষ্ট হয় না। তাই একদল বিশেষজ্ঞ বলেন যে, উহা ১১ | যাহা গঠনগত দিক দিয়া 
একক শব্দ।১ ইমাম কুরতুবী এই মতের সমর্থক বিপুল সংখ্যাক বিশেষজ্ঞের নাম উল্লেখ 
করিয়াছেন । তাহাদের মধ্যে ইমাম শাফেঈ, বাত্তাবী, ইমামুল হারামাইন, ইমাম গায্যালী 
প্রমুখ সুবিজ্ঞ ব্যক্তিগণ রহিয়াছেন। 
প্রসিদ্ধ ব্যাকরণবিদ খলীল ও সিবওয়াই 'বলেন 8 FT EE রা 
উহার অবিচ্ছেদ্য অংশ? প্রমাণ স্বরূপ খাত্তাবী এই উদাহরণ পেশ করেন যে, সম্বোধনে আমরা . 
411| 15 বলিয়া থাকি; কিন্তু ৩০২১ ১ বলি না । ইহাতে বুঝা যায়, উহার 41.অক্ষরদ্ধয় উহার 
অবিচ্ছেদ্য অংশ তাহা না হইলে উহাতে এ বহাল রাখিয়া সম্বোধন অব্যয় স্থাপন করা হইত 
না। | 

কেহ কেহ বলেন, 011 শব্দটি 5-2 (-.. যাহা অন্য শব্দ হইতে গঠিত শব্দ। এই 
লাজ লভ হা আযান হকের লতাই নিযে জিন 
পক্ষে উপস্থাপন করেন'ঃ 

55155858519 Bt ea le Ei) ১১৭] 

ধপ্রশংসাকারিণী গায়িকাগণ কতই না সৌভাগ্যবতী ৷ কারণ, তাহারা আল্লাহ্‌ তা'আলার : 
পবিত্রতা ও মাহাত্ম্য বর্ণনা করিয়াছে এবং মা'বৃদ বনিয়া যাওয়া হইতে ফিরিয়া আসিয়াছে।' 

এখানে কবি 4115 শব্দটি ব্যবহার করিয়াছেন। উহা ১_ J- | এই তিনটি আরবী অক্ষর 
দ্বারা গঠিত একটি .১...০* উহার আরেক রূপ হইতেছে ২&2 যাহার সমাপিকা ক্রিয়ার রূপ 
হইতেছে 41 «11 (আলাহা-য়্যা'লুহু)। আল্লাহ্‌ শব্দের মূল অক্ষরও ৬ ]-| ইহাতে প্রমাণিত 
হয় যে, কি LLL EL MLL গা 
৬: SE TEE রাজা 
৯ বলা হয়৷ পক্ষান্তরে যে বিশেষ্য খা বিশেষণ অন্য শব্দ হইতে গঠিত এবং উহা হইতে অন্য শব্দ গঠিত . 
হয় তাহাকে 55১5 ০! বলা হয়। ' f 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌-ফাতিহা "২১৯ 
অনুরূপভাবে হযরত ইব্‌ন আববাস (রা) সম্বন্ধে বর্ণিত হইয়াছে যে,তিনি এইরূপ পড়িতেন ৪ 
55813 ১2 টানি, luk ১১3১ ০১০ 15551 “আপনি কি মুসা ও 

তাহার গোত্রকে এমন সুযোগ দিবেন যাহাতে তাহারা মুনা বিশৃংখলা ঘটায় এবং 

আপনাকে আর আপনার দাসতৃকে ত্যাগ করে?” 

অর্থাৎ লোকেরা ফিরআউনের দামত করিত এবং সে কাহারও দাসত্ব করিত নাচ হ্যরত 
ইব্‌ন আববাস (রা)- এর কিরাআত অনুযায়ী আয়াতে £৯3 অসমাপিকা ক্রিয়াটি ব্যবহৃত 
হইয়াছে। পূর্বেই বলা হইয়াছে উহা আল্লাহ শব্দের সমধাতুজাত অসমাপিকা ক্রিয়া। 

রিকি রর উজ ভডিয়তের লাফে কেট্‌ কেহ্‌ দির 
আয়াত পেশ করেন £ 

১১১১৪ ০১:০৯ ৪ 21 ১০৩ (তিনি আকাশমণলী ও পৃথিবীর সর্ব 

‘আল্লাহ্‌’ 1) . 

উপরোক্ত মর্মে আল্লাহ্‌ তা'আলা আরও বলিতেছেন $ 

Ul a3 589 ২11 LL 35311 9৯১ “তিনি সেই সত্তা যিনি গগনমণ্ডলীতেও 

প্রভু, পৃথিবীতেও প্রভু ৷” 

প্রথম আয়াতে ‘আল্লাহ্‌’ শব্দটি দ্বিতীয়. আয়াতে ইলাহ’ শব্দের মতই 35০ রূপে 
ব্যবহৃত হইয়াছে। কারণ, বর রহিত “ফিস্‌ সামাওয়াতি' ও 'ফিল্‌ আরদি' স্থানবাচক শব্দদ্বয় 
সম্পৃক্ত হইয়াছে। ইহা 5-০! -এর অন্যতম বৈশিষ্ট্য । | 
| টিভির বির 
শব্দটি পূর্বে «!| ছিল উহা J ওযনে গঠিত শব্দ ছিল। প্রথম অক্ষর 1 (হামযাহ) বিলুপ্ত 
হইয়া তদস্থলে এ! যুক্ত হইয়াছে । সিবওয়াই উহার নজীর হিসাবে দেখান যে, ১১/১|। শব্দটি 
পূর্বে ১4০1 ছিল এবং প্রথম অক্ষর (হামযাহ) বিলুপ্ত হইয়া তদস্থুলে J স্থাপিত হইয়াছে। 

কেহ কেহ বলেন; <] শব্দটি পূর্বে ১% ছিল। অধিকতর অর্থ প্রকাশার্থে উহাতে এ সংযুক্ত 
হইয়াছে। সিবওয়াইরও এই মত । নিঙ্োক্ত.পংক্তিতে উহার ব্যবহার দেখা যায় £ 


EEC NE ES OEE EE REE 


‘তোমার চাচাত ভাই (কবি নিজে) একজন, উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তি ।'আমার উপর না 
তোমার বংশগত মর্যাদার প্রাধান্য, রহিয়াছে, নাকোনরাপ কংস পরতিতিত রহিমাছে। ভাই তুম 
আমাকে অপমান করিতে পার না !'. 

খ্যাতনামা ব্যাকরণবিদ কাসাঈ ও ফার্রা বলেন, পানির 
(হামযাহ) বিলুপ্ত করিয়া প্রথম J কে দ্বিতীয় J এর সহিত ১:১ (যুক্ত) করা হইয়াছে। ফলে 
<! 3 শব্দটি «111 শব্দে পরিণত হইয়াছে। যেমন ০ 111 ১৯ _:<! আয়াতের অন্তর্গত 
(44 শব্দটি পূর্বে ৷ ৩1 ছিল । দ্বিতীয় শব্দের আদ্যাক্ষরটি ০ এর সহিত 4১ (যুক্ত) করা 


Wwww.quraneralo.com. . 


Contents 


২২৩, তাফসীরে ইবন কাছীর 
হইয়াছে: এইরূপে U5! ১৫] শব্দটি <! হইয়াছে। উল্লেখ্য, হাসান উহাকে পূর্বরূপেই 
পড়িতেন। 

চার্টার রর EE ২111 শব্দটি 1) শব্দ হইতে গঠিত 
হইয়াছে। «1১ অর্থ হইল সে হয়রান পেরেশান হইয়া ঘুরিয়া বেড়াইয়াছে। শব্দমূল হইল 41১ 
অর্থাৎ হতবুদ্ধি হওয়া, বৃদ্ধি বিভ্রাট ঘটা । যেমন «11 1২) ও 2৯১1১ 31,419 ৩1১৮! অর্থ 
যথাক্রমে মরু প্রান্তরে পরিত্যক্ত হতবুদ্ধি পুরুষ ও মহিলা । যেহেতু আল্লাহ্‌ তা'আলার গুণাবলীর 
‘কুল কিনারা পাইবার বিষয়ে তিনি মানুষ ও তাহার চিন্তা শক্তিকে হয়রান করিয়া দেন, তাই 
_ তাহার নাম 4111 হইয়াছে। .. 

উপরোক্ত বিশ্লেষণ অনুসারে 4141 শব্দটি পূর্বে 4111 ছিল এ অক্ষরটিকে বিলুপ্ত করিয়া 
তদস্থলে ? বসানো হইয়াছে। যেমন ০৮ হইতে . 0.৩ ও 5১9 হইতে ৪4... হইয়াছে। ৷ 
উক্ত শব্দদ্বয়ের ও অক্ষরকে বিলুপ্ত করিয়া তদস্থলে" বসানো হইয়াছে। 

ইমাম রাধী বলেন, কাহারও কাহারও মতে 5111 শব্দটি 1 ক্রিয়া হইতে গঠিত হইয়াছে 
১১২ 11 ৩! আমি অমুকের নিকট গিয়া শান্তি লাভ করিয়াছি, কিংবা আমি অমুকের 
নিকট বসবাস করিয়াছি অথবা আমি অমুকের নিকট. স্থিতি লাভ করিয়াছি। আল্লাহ্‌ তা'আলা 
সচ্চিনানন্দ সত্তা, সকল গুণের পূর্ণ রূপের তিনি একক অধিকারী । মানুষের আত্মা. এবং তাহার 
বুদ্ধি-অনুভূতি সেই সর্বগুণাকার পরম সত্তার-স্করূপ উপলব্ধি ও তাহার স্মরণ ভিন্ন অন্য কিছুতেই 
শান্তি ও তৃপ্তি লাভ করিতে পারে না। তাই তাহার নাম 44 হইয়াছে। নিম্নের আয়াতে ইহার 
সমর্থন মিলে। | 

Sil ELS 44 ০৬ ঠা ‘শুনিয়া রাখ, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত 
লাভ করে।” 

নি কেহ কেহ বলেন, 7 শট ১২1. ১ ক্রিয়া হইতে 
: গঠিত হইয়াছে। ১১ অর্থ সে লুকায়িত রহিয়াছে। যেহেতু আল্লাহ্র পূর্ণ সবরূপের উপলক্ধি দৃষ্টির 
_ নাগালের বাহিরে অবস্থিত, তাই তাহার নাম “ব। হইয়াছে। 

ইমাম রাযী আরও বলিয়াছেন- কেহ কেহ.বলেন, 411| শব্দ «| ক্রিয়া হইতে গঠিত 
হইয়াছে। 4.0১ ০1 54১,০51 «|| অর্থ শাবক উহার মাতার আশ্রয় গ্রহণ করিয়াছে কিংবা - 
শাবক উহার মাতাকে আকড়াইয়া ধরিয়াছে।' যেহেতু বান্দা সর্বাবস্থায় বিনয় ও কান্নাকাটির 
১ তাই তাহার নাম . 
4111 হইয়াছে। 

ইমাম রাখী আরও বলিয়াছেন, কেহ কেহ বলেন, টি 
| হইয়াছে। 41 0211 «1 অর্থ লোকটি তাহার উপর আপতিত বিপদে ভীত হইয়া পড়িয়াছে, 
অতপর অমুক তাহাকে আশ্রয় প্রদান করিয়াছে। এখানে দেখা যাইতেছে | ক্রিয়াটি 
" ‘বিপদগ্রস্ত ব্যক্তির ভীত হওয়া" ও “বিপদগুস্ ব্যক্তিকে আশ্রয় প্রদান করা’ এই দুই অর্থেই ' 
ব্যবহৃত হয়। আল্লাহ্‌ তা'আলাই সকল সৃষ্টিকে যাবতীয় বিপদ হইতে আশ্রয় প্রদান করেন। 


Wwww.quraneralo.eom 


Contents 


সূরা আল-ফাতিহা | ২২১ 


টাঠা লো ET EY 
কেহ কাহাকেও আশ্রয় প্রদান করিতে পারে না।' তেমনি সকল দান ও নি'আমাত আল্লাহ্‌. 
তা'আলার তরফ হইতে আসে । এ সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা বলেন 3 
4111 ১০5 2% ১০ ১8৮০ অনন্তর তোমাদের নিকট বর্তমান সকল নি'আমাতই 
আরা তা'আলার তরফ হইতে আসে |" আল্লহ আ'আলাই সকল সৃ্টিক রিযিক দান করেন। 
তাই তিনি বলেন ঃ 
: 14555555595) ভিনিই খোরাক দেন এবং তাহাকে কেহ খোরাক দেয় না 
সকল বস্তু ও ঘটনার স্রষ্টা আল্লাহ্‌ তা'আলা । তিনি বলেন £ 
401 ০০১০8 28 ‘বল, সবই আল্লাহ্‌র তরফ হইতে হয়।' ূ 
এক কথায় আল্লাহ্‌ তা'আলাই সকল সৃষ্টিকে বিপদে-বিপাকে আশ্রয় দেন এবং সর্বাবস্থায় 
প্রয়োজনীয় সাহায্য প্রদান করেন। তাই তাহার নাম 41 হইয়াছে। 
ইমাম রাবীর ব্যক্তিগত অভিমত. এই যে, 5111 শব্দটি নিশ্চিতরূপে 34, ৯১৪ ২ 
জাতি 
ধকাংশ ফকীহ ও ফিকাহ্‌র নীতি নির্ধারক বিশেষজ্ঞদের অভিমত উহাই। ইমাম রাষী উক্ত 
অভিমতের পে অনেক পরাণ উপ কয়া নিউ করেনি সণ লেন 
করিতেছি। 
এক- 5111 শব্দটি 54.১ হইলে উক্ত শব্দে নিহিত অর্থ ও তাৎপৰ্যের অধিকারী 
সকল বস্তু বা ব্যক্তি 11| নামে অভিহিত হইতে পারে। কিন্তু, প্রকৃতপক্ষে মহাবিশ্বের মহান 
প্রতিপালক প্রভু ভিন্ন অন্য কেহ উক্ত নামে অভিহিত নহে, হইতে পারে না। - . 
দুই- আল্লাহ্‌ তা'আলার অন্যান্য নাম:111 নামের. গুণবাচক নাম হিসাবে ব্যবহৃত হইয়া 
থাকে । যেমন আমরা বলি, আল্লাহ্‌ তা'আলা ৩-.০। তিনি +--১| তিনি এ. তিনি 
05451 ইত্যাদি । ইহাতে প্রমাণিত হয় «111 শব্দটি 3.২ এ এ নহে। 
তিন- আহ আল তির কেহ নামে অভিহিত নহে। আলা তাআলা বং 
বলেন £ . | 
Cds aS ‘তুমি কি তাহার নামসম্পন্ন অন্য কাহাকেও জান?” | 
রিট আল্লাহ্‌ শব্দটি ইসমে "মুশতাক নহে। ইমাম রাধী বলেন ঃ 111 
32১11 মেহাপরাক্রমশালী, মহাপ্রশংসিত সত্তা আল্লাহ) আয়াতাংশের অন্তর্গত 4111 
এলি 558৬8 MURS Sota 
বলে, 1 ১২১ ০০! -এর অন্যতম 
বৈশিষ্ট্য। সুতরাং আল্লাহ্‌ শব্দটি 35... বটে ইমাম রাহী বলেন, ইহা ঠিক নহে। * 
রাকা | ৮০ পূর্ববর্তী শব্দের পরিচায়ক 


www.quraneralo.com 


Contents 


২২২ তাফসীরে ইব্ন কাছীর 


সংযোজিত শন্দ)। সুতরাং এই আয়াতাংশ দ্বারা <1 || শব্দের $5 ০! হওয়া প্রমাণিত 
হয়না। ¢ 

আমার (ইব্‌ন কাছীর) মতে 4111 শব্দের ১.2 4! হইবার পক্ষে ইমাম রাষীর 
উপস্থাপিত প্রমাণসমূহ সবল নহে। আল্লাহ্‌ সর্বজ্ঞ। 

ইমাম রাষী বলিয়াছেন- কেহ কেহ বলেন 411 শব্দটি আরবী নহে, হিব্রু শব্দ। তিনি এই ' 

মতকে দুর্বল ও অগ্রহণযোগ্য বলেন। আমার (ইব্‌ন কাছীর) মতেও উহা দুর্বল ও বর্জনীয় বটে । 
| ইমাম ব্রাধী বলেন: জগতে দুই শ্রেণীর মানুষ রহিয়াছে। এক শ্রেণীর মানুষ আল্লাহ্‌ 
তা'আলার মা'রিফাত ও পরিচয়ের মহাসমুদ্রে পৌছিয়া তথায় বিচরণ ও পরিভ্রমণ করিয়া 
- বেড়ান। তাহারা আল্লাহ্‌র নূর ও জ্যোতির জগতে মহা সুখে ঘুরিয়া বেড়ান। আরেক শ্রেণীর 

. লোক. আল্লাহ্‌ তা'আলার মা'রিফাত হইতে বঞ্চিত থাকিয়া বিভ্রান্তির অন্ধকারে হয়রান 
পেরেশান অবস্থায় -ঘুরিয়া বেড়ায়। এই দুই শ্রেণীর মানুষ আধ্যাত্মিক জগতের দুই মেরুতে 
অবস্থান করিলেও একটি বিষয়ে তাহাদের মধ্যে মিল ও সাদৃশ্য রহিয়াছে। উহা এই যে, উভয় 
শ্রেণীই আধ্যাত্মিক জগতে ঘূর্ণায়মান ও পরিক্রমশীল রহিয়াছে। তবে এক শ্রেণীর জন্য সেই 
পরিক্রমা ও ঘূর্ণন সুখকর, আরেক শ্রেণীর জন্য দুঃখজনক । ইমাম রাযীর মতে উপরোক্ত ' 
কারণে «15 ক্রিয়া হইতে 111 নামটি সৃষ্টি হওয়াও যুক্তিযুক্ত । 

ব্যাকরণবেত্তা খলীল ইব্‌ন আহমদ বলেন, 25 
কারণ, সকল সৃষ্টি তাহার নিকট আশ্রয় গ্রহণ করিয়া থাকে। 

. কেহ কেহ বলেন, 141 শব্দটি ০3 ক্রিয়া হইতে সৃষ্টি হইয়াছে ।.১3 অর্থ সে উচ্চ মর্যাদা 
লাভ করিয়াছে বা সে উপরে উঠিয়াছে। ৯4! ১১১ অর্থ সূর্য উপরে উঠিয়াছে। যেহেতু 
আল্লাহ্‌ তা'আলা সৰ্বগুণে সর্বক্ষেত্রে সর্বোচ্চ আছেন, তাই তাহার নাম আল্লাহ্‌ হইয়াছে। . - 

কেহ কেহ বলেন, «| শব্দটি «| ক্রিয়া হইতে গঠিত হইয়াছে। ২১1] «1 অর্থ লোকটি 
অমুককে প্রভু বানাইয়াছে কিংবা লোকটি দাসত্ব করিয়াছে অথবা লোকটি অনুগত হইয়াছে। 
তেমনি 12১11 ৭115 অর্থ লোকটি কুরবানী করিয়াছে.কিংবা লোকটি ইবাদত করিয়াছে অথবা 
লোকটি ত্যাগ স্বীকার করিয়াছে। যেহেতু আল্লাহ্‌ তা'আলা সকল সৃষ্টির দাসতৃ, আনুগত্য, 
ইবাদত ও কুরবানী পাইবার যোগ্য, তাই তাঁহার নাম আল্লাহ্‌ হইয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা) পড়িতেন ঃ ' 

‘5৯১, 1১55 তাহার পাঠ অনুসারে উক্ত আয়াতাংশে যে ॥2&১। উহা 411 (সে 
ইবাদত করিয়াছে) সমাপিকা ক্রিয়াটির অসমাপিকা রূপ। ‘আল্লাহ্‌’ শব্দটি পূর্বে ‘আল্‌ ইলাহ' 
ছিল ইহার শব্দমূল ১_ )-1 হামযাহ-লাম-হা)। আদ্যাক্ষর হামযাহ বিলুপ্ত করিয়া অতিরিক্ত 
৩1.এর J বর্ণটি শব্দমূলের দ্বিতীয় বর্ণ J এর সহিত সংযুক্ত (১:.) করা হইয়াছে। ফলে 3 
i রিড 
4111 করা হইয়াছে। 


Wwww.quraneralo.com 


| Contents 


সূরা আল্-ফাতিহা ২২৩ 


১০৯০৭। ১৯৯১|। -এর তাৎপর্য 

্‌ ০১৯১1) ও ৯১৯১] শব্দদ্ধয় ২২৯১ (সদয় হওয়া, কৃপাকারী) শব্দ হইতে গঠিত 
হইয়াছে। উভয় শব্দই ০১০ 4০৮১ ০! (আধিক্যবোধক বিশেষ্য বা বিশেষণ)? তবে 
৯১|। হইতে ব্যাপকতর আধিক্য প্রকাশ পায় । ইমাম ইবৃন জারীরের একটি উক্তি দ্বারা বুঝা 
যায়, বিশেষজ্ঞদের সর্বসম্মত অভিমত এই যে, উভয় শব্দই 2২1. 4.9 (-.4 শ্রেণীভুক্ত এবং 
প্রথমটিতে দ্বিতীয়টি অপেক্ষা অধিকতর ব্যাপক অর্থ রহিয়াছে। অন্য এক বিশেষজ্ঞ স্বীয় 
* তাফসীর গ্রন্থে অনুরূপ মন্তব্য করিয়াছেন। | 

ইতিপূর্বে বর্ণিত হইয়াছে, হযরত ঈসা (আ) বলিয়াছেন, = )!/ অর্থ ইহকাল ও পরকাল 
উভয় জগতে অতিশয় করা বর্ষণকারী এবং ৯১৭! অর্থ হইতেছে পরকালে অশেষ করুণা 
বর্ষণকারী। 

কেহ কেহ বলেন £ আলোচ্য শব্দদ্বয় ১. কারণ, উহা 5:০১! হইলে উহার 
সহিত ৩৯১৮ (কৃপাপ্রা্ড) ব্যক্তিরও উল্লেখ ঘটিত। অবশ্য ১] শব্দের.সৃহিত ৬৯১, 
ব্যক্তিদের উল্লেখ ঘটিয়াছে। যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন 8 

(০১ ১০০৮০৮ 34 এই আয়াতাংশে ₹:৯১ এর ৫১৯১৮ হইল যু'মিনীন। 

ইবনুল আম্বারী তাহার ১৯131 রথে বিখ্যাত ব্যাকরণবিদ মুবা্নাদের এই ব্য উৎ্চৃত 
করেন যে, ৬=>১!। আরবী শব্দ নহে; হিক শব্দ । 
'_ আবু ইসহাক আয্‌ যাজ্জাজ স্বীয় ‘মাআনিল কুরআন" গ্রন্থে উল্লেখ করিয়াছেন ৪ ‘আহমদ 
ইব্ন ইয়াহিয়া বলেন, ১:২4! শব্দটি আরবী এবং == ১}| শব্দটি হিবু। তাই আল্লাহ্‌ 
নার চড়ায়া দয একতে ভয়ো কয়া জত জার হত সজা কেন ডক 
অভিমত গ্রহণযোগ্য নহে। 

ইমাম কুরতুবী বলেন, আলোচ্য শব্দদ্ধয় যে 5% ২ শ্রেণীভুক্ত ইমাম তিরমিযী (র) 
কর্তৃক বর্ণিত ও তৎকর্তৃক সহীহ আখ্যায়িত নিম্নোক্ত হাদীসই তাহার প্রমাণ ৪ 

হযরত আবদুর রহমান ইব্‌ন 'আওফ (রা) বলেন, আমি নবী (সা)-কে বলিতে শুনিয়াছি, 
আল্লাহ্‌ তা'আলা বলেন, ‘আমার নাম ১-.১1| (করুণাময়), আমি 1১41 (জরায়ু) সৃষ্টি 
করিয়াছি এবং উহা হইতে আমার একটি নাম গঠন করিয়াছি। যে ব্যক্তি ৯১।-এর সম্পর্ক 
(রক্ত-সম্পর্ক) অক্ষুণ্ন ও অবিচ্ছিন্ন রাখিবে, আমি ভাহার সহিত অবিচ্ির সং অন াবিব। 
' পক্ষান্তরে যে ব্যক্তি উহা ছিন্ন করিবে, আমি তাহার সহিত সম্পর্ক ছিন্ন করিব।' 

ইমাম কুরতুবী বলেন, উপরোক্ত হাদীস দ্বারা সন্দেহাতীত রূপে প্রমাণিত হয় যে, আলোচ্য 
শব্দদ্বয় 5-১০! শ্রেণীভুক্ত । অতএব এ সম্বন্ধে ভিন্নমত পোষণ করা অযৌক্তিক ও নিরর্থক। 
তিনি আরও বলেন, আরবরা যে..১.৯১। নামটি তাহাদের কাছে অপরিচিত বলিয়া আখ্যায়িত 


' -, করিয়াছিল, উহা শব্দটির আরবী শব্দ না হওয়ার ব্যাপার নহে, বরং আল্লাহ্‌ তা'আলার 


৯১1 নাম হওয়ার ব্যাপারটি । আল্লাহ্‌র গুণবাচক নামসমূহ সম্পর্কে তাহাদের সম্যক জ্ঞান 


www.quraneralo.com 


Contents 
২২৪ . তাফসীরে ইবন কাছীর 


ছিল না ৷ এই ব্যাপারে তাহারা ছিল অজ্ঞ ও মূর্খ । ইমাম কুরতুবী আরও বলেন £ , > ও 
+১৯১]। এই উভয় শব্দের অর্থ একই । যেমন ১১১ (সহচর, বন্ধু) ও ৯:০২ (সহচর, বন্ধু) 
উভয় শব্দের একই অর্থ । ূ 

কেহ কেহ্‌ বলেন, ১১৬৪ ও 3 এই দুই ওযনের শব্দ একই অর্থে ব্যবহৃত হয় না। 
প্রথমোক্ত ওযনের শব্দ শুধু ক্রিয়ার আধিক্যমূলক কর্তৃবাচক বোধক «১.০ 45 ১. 


হিসাবে ব্যবহৃত হয়। যেমন ৮.১ ২১ (অতিশয় রাগািত ব্যক্তি)। পক্ষান্তরে শেষোক্ত , 


ওযনের শব্দ কখনও কর্তৃবাচ্যে বিশেষ্য বা বিশেষণ (J!) এবং কখনও কর্মবাচ্য 
বিশেষ্য বা বিশেষণ (২৯৮৬০ 5৭) হয় । 

আবু আলী ফারেসী বলেন, ১ দিবার হাউ 
মু'মিন-কাফির সকলের প্রতি করুণা বর্ষণকারী। উহা আল্লাহ্‌ তা'আলার সার্বজনীন ও সর্বশ্রেণীর 
করুণার পরিচায়ক। পক্ষান্তরে = ১1। শব্দ শুধু মু'মিনের প্রতি করুণা বর্ষণ অর্থে ব্যবহৃত 
হয়। যেমন আল্লাহ্‌ বলেন 8 

Ls EE CONE 30৫০ ‘অনন্তর তিনি মু'মিনদের প্রতি কৃপাপরায়ণ।" 


হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, আলোচ্য.শব্দদ্বয় কৃপামূলক দুইটি শব্দ (১2:5) 


উহাদের একটি অপরটি অপেক্ষা অধিকতর কৃপামূলক (5১!) । 
খাত্তাবী প্রমুখ বিশেষজ্ঞ সম্বন্ধে বর্ণিত হইয়াছে যে, তাহারা হযরত ইব্‌ন আব্বাস (রা) 


হইতে বর্ণিত উক্ত 5১! শব্দের প্রয়োগের যথার্থতা সম্বন্ধে সন্দেহ প্রকাশ করিয়াছেন। তাহারা ' 
বলিয়াছেন, হযরত ইবৃন আব্বাস (রা) সম্ভবত এরূপ স্থলে 5 ১! শব্দ প্রয়োগ করেন নাই; বরং 
রর রক ছিলা হণ সা লা 


_ সমধাতুজাত শব্দ প্রযুক্ত হইয়াছে ঃ 
নবী করীম (সা) বলেন, আল্লা তা'আলার নাম ৪১১) (বিনয্র)। তিনি সকল কাজে 
' 54) (বিনয়) পছন্দ করেন। তিনি কঠোরতায় যাহা দান করেন না, বিনয়ে তাহা দান করেন! 


ইব্‌ন মুবারক বলেন, ১৯১1 শব্দের অর্থে এরূপ কৃপাপরায়ণকে বুঝায় যাহার নিকট | 


কৃপা প্রার্থনা করিলে তিনি কৃপা প্রদর্শন করেন। পক্ষান্তরে ১৯.১1! শব্দের দ্বারা এরূপ 
কৃপাপরায়ণকে বুঝায় কৃপা প্রার্থনা না করিলে যিনি অসস্তুষ্ট হন। আল্লাহ্‌ তা'আলার নিকট কৃপা 
প্রার্থনা না করিলে যে তিনি অসব্ুষ্ট হন, হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু 
সতে হারের জু নয নি ভিসন হর সাহারা জু অতি 
নিম্নোক্ত হাদীসে তাহা বিবৃত হইয়াছে 8 


নবী করীম (সা) বলিয়াছেন; ‘যে ব্যক্তি আল্লাহ্‌ তা'আলার নিকট প্রার্থনা করে না; তিনি 


তাহার প্রতি অসন্তুষ্ট হন।' 
জনৈক কবি বলেন ঃ . 
ais Bas ah ye রীতি নি 
আহ তা'আলার নিকট তুমি না চাহিলে তিনি অসহ হন আর মানুষের নিকট চাহিলে 
সে অসন্তুষ্ট হয়।” 


Wwww.quraneralo.com 


Contents 


নূরা আল্-ফাতিহা . ২২৫ 


আযরামী হইতে ধারাবাহিকভাবে উসমান ইবৃন যুফার, আস্‌ সুরী ইবুন ইয়াহিয় তামিসী 
এবং ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন £ আযরামী বলেন, == )!| হইলেন সকল সৃষ্টির 
প্রতি কৃপাপরায়ণ। পক্ষান্তরে ₹:-১। হইলেন মুমিনদের প্রতি কৃপাপরায়ণ। বিশেষজ্ঞগণ 
উপরোক্ত বিশ্লেষণের সমর্থনে আল্লাহ্‌ তা'আলার নিম্নোক্ত আয়াত পেশ করেন $ 
০১০] ৯০ ০৪১৭৭ 55 ‘অতঃপর রহমান" পূর্ণ পরাক্রমে আরশে অধিষ্ঠিত 
হইয়াছেন ।' 
অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
sl ১০]। 5 ০১1 ‘রহমান পূর্ণ পরাক্রমে আরশে অধিষ্ঠিত হইয়াছেন।' 
উপরোক্ত আয়াতদ্বয়ে আল্লাহ্‌ ১. ১11 শব্দের সহিত ৪+%০১। (পূর্ণ ক্ষমতায় অধিষ্ঠিত 
হওয়া) শব্দ উল্লেখ করিয়া এই বিষয়ের প্রতি ইঙ্গিত প্রদান করিয়াছেন যে, ==! হিসাবে 
তাহার অনুগ্হ সকল সৃষ্টিকে ঘিরিয়া রহিয়াছে। পক্ষান্তরে অন্যত্র তিনি বলিয়াছেন ঃ 
(৯) ১১০০1, 5045 ‘তিনি মুমিনদের প্রতি রহীম (কৃপাপরায়ণ)।' এখানে 
_ আল্লাহ্‌ তা'আলা 2১1 শব্দের সহিত শুধু মুমিনদের উল্লেখ করিয়া এই বিষয়ের প্রতি ইঙ্গিত 
প্রদান করিয়াছেন যে, ১:-.১1| হিসাবে তাহার রহমত শুধু মু'মিনদের প্রতি অবতীর্ণ হয়। 
উপরোন্লিখিত দ্বিবিধ প্রয়োগ দ্বারা প্রমাণিত হয় যে, ১.১ শব্দ 1:১1] হইতে 
অধিকতর «4510 বা আধিক্যবোধক। কারণ ০-৯১1।.হইলেন দুনিয়া ও আখিরাত উভয় 
ie নটি ই ডি 
বা 
‘দুনিয়া ও আখিরাত উভলোকের রহমান ও উহার রহীম গা টম 
তা'আলারই নাম। সৃষ্টির কেহই উক্ত নামে আখ্যায়িত নহে। 
এ সম্বন্ধে স্বয়ং আল্লাহ্‌ পাক বলেন ঃ 
RAE EARS. CECT i COATT PE Ri TE Es 
বল, তোমরা আল্লাহ্‌ নামে ডাক আর আর রহমান নামে ডাক, যে' নামেই ডাক না কেন, 
. তিনি আরও বলেন ঃ 
8 UES 


প০৮৯০৫ 


- 0৬০৮৪ 


গভীর রনির হিরো আমি 
কি আর-রহমানের পরিবর্তে অন্য মা“বৃদগুলি নিযুক্ত করিয়াছি? 


কাছীর (১ম খণ্ড)-_২৯ 


Wwww.quraneralo.com . 


Contents 


২২৬ 


_ মিথ্যাবাদীকুল শিরোমণি মুসাইলামা নিজকে ইয়ামামা অঞ্চলের '‘আর-রহমান’ আখ্যায়িত 
করার ওদ্ধত্য প্রকাশ করিয়াছিল! আল্লাহ্‌ তা'আলা তাহাকে 'কায্যাব' নামে কুখ্যাত 
করিয়াছেন। মানুষ তাহাকে 'মুসায়লামাতুল কায্যাব' নামে স্মরণ করিয়া থাকে । আরবে তাহার 
নাম সর্বত্র মিথ্যাবাদীর উপমায় প্রবাদ হিসাবে ব্যবহৃত হয়। 

কেহ কেহ আবার বলেন, ৮-৯১|। শব্দটি = ১! শব্দ হইতে আধিক্যবোধক শব্দ। 
কারণ ০, ১। শব্দের তাকীদ (,:4.310) হিসাবে "১. |! শব্দ সংযুক্ত হইয়াছে। ইহা 
সুপরিজ্ঞাত ব্যাপার যে, দুইটি বিষয়ের মধ্য হইতে একটি যদি অপরটির তাকীদের জন্য আসে, 
তাহা হইলে তাকীদের জন্য ব্যবহৃত বিষয়টি অধিকতর শক্তিশালী হইয়া থাকে। 

মূলত উক্ত অভিমত ভ্রান্ত । প্রকৃতপক্ষে ২১ শব্দটি ০-.৯১। শব্দটির শক্তি বৃদ্ধির জন্য 
তাকীদ হিসাবে ব্যবহৃত হয়নি। বরং উহা ০.০ (গুণবাচক শব্দ) হিসাবে ব্যবহৃত হইয়াছে। 
৩১০ গুণ +০১ (গুণাবিত) একে অপরের চাইতে অধিকতর শক্তিশালী হওয়া প্রয়োজনীয় 
নহে। 

411 শুধু মহা বিশ্বের মহান প্রভুর প্রভুর নাম। সৃষ্টির কেহই এই নামে অভিহিত নহে। 

১৯৮1 ১০৯০ 5111 7: বাক্যে আল্লাহ্‌ তা'আলা স্বীয় নামসমূহের মধ্য হইতে 
সর্বপ্রথম উক্ত নাম ব্যবহার করিয়াছেন। আল্লাহ্‌ তা'আলা তাহাকে ভিন্ন অন্য কাহাকেও 
৩= 4! নামে অভিহিত করিতে নিষেধ করিয়াছেন। যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন 8 

টিভি বি ৮৮০০১ al Ness CL ০৮১৮1 yest 514011952৩৪ (ইহাতে 
বুঝা যায়, 4111 নামের মত == ১1! নামেও শুধুমাত্র তিনিই অভিহিত হইতেন।) 

মুসাইলামাতুল কায্যাব নিজকে | নামে অভিহিত করিলেও তাহার অনুসারী 
পথভ্রষ্ট ব্যক্তিগণ ভিন্ন অন্য কেহই উহা স্বীকার করে নাই। »: ১ ol dll ০ বাক্যে 
আল্লাহ্‌ তা'আলা < নামের অব্যবহিত পরেই ০ ,॥৷ নামটি উল্লেখ করিয়াছেন 

॥2=১11 আল্লাহ্‌ পাক ছাড়া অন্য কাহাকেও অভিহিত করা যাইতে পারে। যেমন আল্লাহ্‌ 
বলেনঃ 


১১০৮৭০০০৮৯১৪০০৪০৯০৪৪১৪০৪৭ [431 
“৯১০0০ 
“নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের মধ্য হইতে একজন রাসূল আগমন করিয়াছে। 
তোমাদের অনভিপ্রেত বিষয়গুলি সেই রাসুলের নিকট কষ্টদায়ক হইয়া থাকে । সে তোমাদের 
অত্যন্ত অভিলাষী, মুমিনদের প্রতি সে বড়ই স্নেহপরায়ণ ও দয়ালু (রহীম)। 
রিবন রাহিগভিিকিভি অহা জিকো 
হি SUA 
রা 
০৪ ১, দের্শনকারী) বানাইয়াছি। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্-ফাতিহা | ২২৭ 


উল্লেখ করিয়াছেন। সারকথা এই যে, আল্লাহ্‌. পাকের নামসমূহ দুই প্রকারে বিভক্ত । এক 
প্রকারের নাম শুধু তাহার জন্যই নির্দিষ্ট । অন্য কেহ এই নামে অভিহিত হইতে পারে না। যেমন 
আল্লাহ্‌, আর-রহমান, আল্-খালিক, আর্-রাধিক প্রভৃতি নাম । আরেক প্রকারের নামের 
প্রয়োগক্ষেত্র ব্যাপক । এই প্রকারের নামে অন্য কেহও অভিহিত হইতে পারে। বলাবাহুল্য যে, 
শেষোক্ত নামসমূহ হইতে প্রথমোক্ত নামসমূহ 'অধিকতর খ্যাত ও নর্যাদাসম্পন্ন। আল্লাহ্‌ 
তা“আলার একাধিক নাম । ব্যবহারের ক্ষেত্রে নামের খ্যাতি ও মর্যাদার ভিত্তিতে উহার বিন্যাস 
বাঞ্ছনীয়। যেমন আল্লাহ্‌ তা'আলা “বিসমিল্লাহির রহমানির রহীম" বাক্যটিতে প্রথমে ‘আল্লাহ্‌, : 
তারপর “আর-রহমান' ও শেষে “'আর-রহীম' নামটি উল্লেখ করিয়াছেন । 

এখানে প্রশ্ন দেখা দেয় যে, ০০৯১1 নামে যেহেতু ॥:= ১1! হইতে গুণের আধিক্য 
বরা ER ত! 
কোন রহস্য লুক্কায়িত রহিয়াছে? . 

আতা খোরাসানী হইতে ইমাম ইবৃন জারীর উক্ত প্রশ্নের ন্ঈরপ জবাব বর্ণনা করিয়াছেন £ 

‘আল্লাহ্‌ তা'আলার কোন সৃষ্টির জন্য ৩-..১1| নাম গ্রহণ করা নিষিদ্ধ হওয়া সত্বেও কোন ' 
কোন সৃষ্টি উক্ত নাম গ্রহণ করিয়াছে। তাই আল্লাহ্‌ তা'আলা এখানে 'আর-রহমান' নামের পরে 
“আর-রহীম' নাম উল্লেখ করিয়া দ্বৈত ব্যবহারের মাধ্যমে নামটিকে  বৈশিষ্ট্যমপ্তিত করিয়াছেন। 
গনি জং নাত জাহ তর অন্য জার বাহারে হরর এরও সুতোর জনা ত 
নাম ব্যবহারের দ্বার রুদ্ধ হইল ৷” আল্লাহ্‌ই সর্বজ্ঞ । . 

কেহ কেহ বলেন, আল্লাহ্‌ তা'আলার এই “আর-রহমান' নামটি আরবদের নিকট 
অপরিচিত ছিল। এই কারণেই তিনি বলিয়াছেন ৪ 

-২০০৯]। 71591 21515225120 2৮911 751 [gest J 

ছদায়বিয়ার স্মিত লিপিবদ্ধ করিবার কালে নবী করীম (সা) যখন হযরহ আলী 

(রা)-কে বলিলেন লিখ ৪. 
PES ০৮৮০) 4/ 75 LY 

তখন কাফির আরবরা বলিয়া উঠিল: আমরা 'আর-রহমান' চিনি না, 'আর-হীমাও চিনি 

না। নিম্নোক্ত আয়াতও কাফিরদের এই অজ্ঞতার সাক্ষ্য দেয় ৪ 


[65121 ৯০৭ ৮৯৮০০19৯৮৯৮: CE 


3% ls 2 


“অতঃপর যখন আহাদের বলা হয়, তোমরা 'আর-রহমান' -কে সিজদা কর, তখন তাহারা 
বলে, “আর-রহমান" কি বস্তু? তুমি যাহাকে সিজদা করিতে বলিবে আমরা কি তাহাকেই 
সিজদা করিব? অনন্তর তাহাদের বিদ্বেষ আরও বাড়িয়া যায়।” 

কোন কোন বর্ণনায় আছে কাফিররা বলিত, আর রহমান বলিতে আমরা তো শুধু 
ইয়ামামার আর-রহমানকে জানি । 


- Wwww.quraneralo.com 


Contents 


২২৮ তাফসীরে ইব্ন কাছীর 


আরবদের নিকট = 1! নামের এই অপরিচিতির কারণে বিসমিল্লাহ শরীফে উহার 
সহিত ১৯১1। নাম জুড়িয়া দেওয়া হয়। তবে আরবদের নিকট ০৯১1! নামটি অপরিচিত 
ছিল এই তথ্যটি সঠিক বলিয়া মানা যায় না। মূলত উক্ত নাম তাহাদের অবিদিত ছিল না। 
অবশ্যই তাহারা উহা জানিত। তথাপি সত্যের প্রতি বিদ্বেষের কারণে তাহারা না জানার ভান 
করিত। জাহেলী যুগের কবিতায় তাহারা আল্লাহকে আর-রহমীন নামে আখ্যায়িত করিত। 
ইমাম ইব্‌ন জারীর বলেন, জাহেলী যুগের জনৈক কবির নিম্ন পংক্তিতে উহার প্রমাণ মিলে ঃ 


LE ০ ৩৯০] এলি 217 বলিনী্ 805841415০০ 2] 
“সেই যুবতী কেন সেই হীনমনা লোকটিকে মারিল না? আমার প্রতিপালক প্রভু 


'আর-রহমান' তাহার দক্ষিণ হস্ত কেন কর্তন করিলেন না?” অনরদলারায়া হার 
. জাহেলী যুগের জনৈক কবির রচনায় দেখিতে পাই ঃ . 
CM 7 EEE TE EEE 

| “আমরা তোমাদের উপরে যেরূপ ত্রিত হামলা করিয়াছি, তেমনি তোমরাও আমাদের 
উপরে তুরিত হামলা করিয়াছ। অবশ্য ‘আর-রহমানের' জম হতে বাতা হয 
থাকে ।” 

রাজার আবু রওক, বিশার ইব্‌ন 
আম্মারা, উসমান ইবৃন সাঈদ, আবু কুরাইব এবং ইমাম ইবৃন জারীর বর্ণনা করেন ৪ | 

৩০৯১/ শব্দটি ১১.৪]। ওযনে সৃষ্ট । উহা ২১,1! শব্দ হইতে সংগঠিত। আরবী 
ভাষায় উহার প্রচলন রহিয়াছে। .-.১1| - ॥2=। শব্দদ্বয়ের অর্থ হইতেছে, .“তিনি যাহার 
প্রতি কৃপা প্রদর্শন ও রহমত বর্ষণ করিতে চাহেন,' তাহার প্রতি অতিশয় কৃপাপরায়ণ ও রহমত 
বর্ষণকারী । তেমনি তিনি যাহার প্রতি কঠোর ও শক্ত ব্যবহার করিতে চাহেন, তাহার প্রতি অতি' 
কঠোর ও শক্ত । আল্লাহ্‌ তা'আলার প্রতিটি নামের তাৎপর্য অনুরূপ হইবে ।” 

হযরত হাসান হইতে ধারাবাহিকভাবে ‘আওফ, হাম্মাদ ইব্‌ন মাস'আদা, মুহাম্মদ ইব্‌ন 
বিশার ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করেন 8 . 
. হযরত হাসান বলিয়াছেন, ‘আল্লাহ্‌ তা'আলা ভি অন্য কাহাকেও ১--.৫। নামে অভিহিত 
করা নিষিদ্ধ ৷' ৃ | 

হযরত হাসান হইতে ধারাবাহিকভাবে আবুল আশহাব, যায়দ ইব্‌ন হাব্বাব, আবু সাঈদ 
ইয়াহিয়া ইব্‌ন সাঈদ আল কাত্তান এবং ইমাম ইব্ন হাতিম বর্ণনা করেন ঃ 

“আর-রহমান' নাম ধারণ করা কোন মানুষের জন্য বৈধ নহে। আল্লাহ্‌ তা'আলা উক্ত নাম 
শুধু নিজের জন্য নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন।” 

হযরত উম্মে সালামা (রা) হইতে বর্ণিত হইয়াছে £ 
রাজ রিভি নিতুর আছর 
OME do 


টার 


www.quraneralo.com 


Contents 
দূরা আল্‌-ফাতিহা Co ২২৯ 


করিয়া তিলাওয়াত করিতেন। 
একদল কিরাআত বিশেষজ্ঞ উপরোক্ত নিয়মেই পড়েন। আরেক দল কিরআত বিশেষজ্ঞ 
== ১14 শব্দের ‘মীম’ শব্দকে ১..৯২]| শব্দের হামযাহর সহিত মিলাইয়া পড়েন। তাহার দুইটি 
: স্বরান্তিক ব্যঞ্জন বর্ণের পরস্পর সন্নিহিত হইবার কারণে "মীম" বর্ণটিকে 'যের' দিয়া পড়েন । 
অধিকাংশ বিশেষজ্ঞের অভিমত ইহাই । কুফাবাসীর মাধ্যমে ব্যাকরণ শাস্ত্রবিদ 'কাসাঈ' বর্ণনা 
করিয়াছেন যে, কোন কোন আরব বিশেষজ্ঞ বিসমিল্লাহ শরীফের শেষ 'মীম'কে যবর দিয়া 'এবং 
_ 'আলহামদু* শব্দের হামযাহকে উহ্য করিয়া পড়েন। তাহারা 'মীম' বর্ণকে “সাকিন' করিয়া 
হাম্যাহ বর্ণের যবরকে সেখানে স্থানান্তরিত করেন। যেমন £ $৯ YY iL. 
এখানে এ শব্দের হামযার যবরকে + 4 আয়াতের মীম স্থানাততরিত করিয়া উক্তরপে রা 
* পড়া হয়। 
ইব্‌ন আতিয়া অবশ্য বলিয়াছেন, আমার জানা মতে কেহ উক্ত আয়াত দুইটি উপরোক্ত 
' নিয়মে পড়েন নাই। | 


সূরা আল্‌-ফাতিহার তাফসীর শুরু 


SL উর 2) টিনা (১) 


ou Wi) 


১. না RE | 
তাফসীর ঃ বিখ্যাত সাতজন কিরাআত বিশেষজ্ঞের সর্বসম্মত অভিমত এই যে, আলোচ্য 
আয়াতের ,..১|| শব্দের ‘দাল’ বর্ণে ‘পেশ' (হরকত) হইবে৷ বাক্য বিচারে উহা বাক্যের 
উদ্দেশ্য অংশ । সুফিয়ান ইবৃন ‘উয়ায়না ও রূবাহ ইবৃন ‘আজ্জাজ হইতে বর্ণিত হইয়াছে, তাহারা 
বলেন, || পদে এখানে কর্মকারকের বিভক্তি হিসাবে “যবর' হইবে। উহার পূর্বে কোন 
অসমাপিকা ক্রিয়া উহ্য রহিয়াছে এবং +..১| পদটি উহারই কর্মকারক হইয়াছে .. | 

ইব্‌ন আবূ আবালাহ. এইরূপে পড়িতেন ঃ ৮১০১ 41০৯0 অৰ্থাৎ তিনি: 
১৯ পদের বর্ণের পেশ হরকতের সহিত সাদৃশ্য বিধানের জন্য «11 পদদ্বয়ের প্রথম এ বর্ণে 
‘পেশ’ দিয়া পড়িতেন। আরবী ভাষায় অনুরূপ সাদৃশ্য বিধানের একাধিক দৃষ্টান্ত রহিয়াছে। কিন্তু : 
এখানে উপরোক্ত নিয়মে পাঠ অধিকাংশ বিশেষজ্ঞের পাঠের পরিপন্থী । . | 
হযরত হাসান ও হ্যরত যায়দ ইবাল সম্বন্ধে বর্ণিত হইয়াছে যে, তাহারা «11 পদের প্রথম 
লামের হরকতের সহিত সামঞ্জস্য রক্ষার্থে ৬.-২। পদের শেষ বর্ণ দালে যের দিয়া নিনরূপ 
_ পড়িতেন $ ও] লে) 41০৭৯, | 
ইমাম আবু জা'ফর ইবুন জারীর বলেন, 10550 বাক্যের তাৎপর্য হইতেছে এই যে, 
সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌ তা'আলার উদ্দেশ্যে নিবেদিত । কারণ, তিনি স্বীয় বান্দাগণকে 
ংখ্য নি'আমাত ও অবদানে বিভূষিত ও ধন্য করিয়াছেন। তিনি তাহার ইবাদতের জন্য এবং . 
তাহার আদেশ-নিষেধ পালনের জন্য স্বীয় বান্দাদের অঙ্গ-প্রত্যঙ্গ বৈকল্যহীন ও কার্যোপযোগী 
করিয়া সৃষ্টি করিয়াছেন। তিনি তাহাদের বিশ্বময় রূযী ছড়াইয়া রাখিয়াছেন। তাহার নিকট 


www.quraneralo.com 


Contents 


২৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহাদের প্রাপ্য না হওয়া সত্বেও তাহাদিগকে নিভে 
করাইতেহেন। যে আলোকময় পথে চলিলে মানুষ আখিরাতে চিরস্থায়ী সুখ ও আনন্দ লাভ 
করিলে পারিনে, শ্গীয কৃপাপ্বাষণক্যার কাবণ জিনি তাহাদিগকে সেই পণ দেখাইয়াছেন। 
এরূপ অজজ্র নি*আমাত দ্বারা তিনি মানুষকে লালন-পালন করিতেছেন। তাহার নি'সামাতের 
সংখ্যা তিনি ভিন্ন অন্য কেহ গুনিয়া শেষ করিতে পারে না। এইসব নি'আমাত দানের ক্ষেত্রে ' 
তাহার কোন শরীক নাই। তাহার যে সকল সৃষ্টিকে মানুষ মা“বৃদ বানাইয়া লইয়াছে, তাহাদেরও 
সেক্ষেত্রে কোন কৃতিত্ব বা কর্তৃত্ব নাই। তেমনি মানুষ যাহাদের মাবুদ বানায় নাই তাহাদেরও 
উহাতে কোন কৃতিত্ব বা কর্তৃত্ব নাই। এইসব নি'আমাত শুধু একক আল্লাহ্‌ তা'আলার পক্ষ 
. হইতে তাহার বান্দাগণের প্রতি প্রেরিত হইয়াছে! তাই সকল প্রশংসা সকল সময়ে একমাত্র 
' আল্লাহ্‌ তা'আলারই প্রাপ্য। ৃ্‌ 

ইমাম ইব্‌ন জারীর বলিয়াছেন, 1 ০.১ বাক্য দ্বারা আল্লাহ্‌ তা'আলা প্রত্যক্ষভাবে 
নিজের প্রশংসা করিয়া পরোক্ষভাবে স্বীয় বান্দাগণকে তাহার প্রশংসা বর্ণনা.করিতে নির্দেশ 
দিয়েছেন। উহা দ্বারা যেন তিনি বলিতেছেন, তোমরা বল, 411 ৬.১ 

ইমাম ইবৃন জারীর আরও বলিয়াছেন, কেহ কেহ বলেনু, TE EE 
যে,-আল্লাহ্‌, তা'আলার সকল মহৎ গুণের কারণে সকল প্রশংসা তাহার উদ্দেশ্যে নিবেদিত । 
পক্ষান্তরে «1 ১৫4| বাক্যের তাৎপর্য এই যে, ‘আল্লাহ্‌ তা'আলার নি'আমাত সমূহের কারণে 
সকল প্রশংসা তাঁহার জন্য নিবেদিত।' ইমাম ইব্ন জারীর এই মত প্রত্যাখ্যান করিয়া 
বলেন-'সকল আরবী ভাষাবিদ ৬০১1) ও ১৫.০|| শব্দদ্বয়কে সমার্থক শব্দ হিসাবে প্রয়োগ 
করিয়া থাকেন? সূফী সম্প্রদায়ের ইমাম জা'ফর সাদিক রে) হযরত ইবন “আতা .(র) ও 
সালমী উক্ত শব্দদ্বয় সম্বন্ধে অনুরূপ অভিমত ব্যক্ত করেন। 

* হযরত ইবৃন আব্বাস (রা) বলিয়াছেন, প্রত্যেক ০৫-২ -ই এ! ৬.৯ বলিতে পারে। | 
অর্থাৎ ১০] ও ১২|| শব্দদ্বয় সমার্থক ।- | 

ইমাম কুরতুবী ইমাম ইবন জারীরের উপরোক্ত অভিমতের সমর্থনে বলিয়াছেন, wall 
.1><-5 411 বাকচুটি শুদ্ধ বলিয়া বিবেচিত হইয়া থাকে। এখানেও ১]! ও ১৫|| শব্দদয় 
সমার্থক শব্দ হিসাবে ব্যবহৃত হইয়াছে। কারণ, | ১৫.৬ শব্দটি এবং উহার উহ্য সমাপিকা 
ক্রিয়ার সমন্বয়ে গঠিত বাক্যটি 4»... বাক্যের তাকীদ অথবা তাফসীরের জন্য ব্যবহৃত | 
' হইয়াছে। | 

আমার (ইবন কাছীর) মতে, ইয়াম ইবৃন জারীরের উপরোক্ত অভিমত গ্রহণযোগ্য নহে। 
কারণ, পরবর্তী যুগের বিপুল সংখ্যক বিশেষজ্ঞ এই অভিমত পোষণ করেন যে, ১5]! শব্দের 
‘ তাৎপর্য হইতেছে কোন ব্যক্তি বা সৃত্তার কোন দক্ষতা বা নৈপুণ্যের কারণে অথবা অপরের প্রতি” 
তৎকর্তৃক প্রদত্ত নি'আমতের কারণে কথার মাধ্যমে উক্ত সত্তাকে প্রশংসা করা অথবা তাহার 
প্রতি নিবেদিত প্রশংসা । পক্ষান্তরে ১৫২. শব্দের তাৎপর্য হইতেছে কোন ব্যক্তি বা সত্তার পক্ষ 
হইতে অপরের প্রতি প্রদত্ত নি'আমতের কারণে মন, মুখ অথবা অন্য কোন অঙ্গের মাধ্যমে উক্ত. 
" ব্যক্তি বা সত্তাকে প্রশংসা করা অথবা উক্ত সত্তার প্রতি নিবেদিত প্রশংসা । কবি বলেন £ :' 


(০৯৯1 ৪৯০৪৩ lly ৪৯৪ GS ৯৭ Laat ১51৪1 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌-ফাতিহা | ২৩১ 


“আমার তিনটি অঙ্গ তোমাদিগকে নি'আমত দান করিয়াছে; আমার হস্ত, আমার জিহবা ও 
আমার অদৃশ্য অন্তর ৷" 

১০১]| ও <! শব্দদ্বয়ের কোন্টির অর্থ ব্যাপকতর সে সম্বন্ধে বিশেষজ্ঞদের মধ্যে 
মতভেদ রহিয়াছে। একদল বিশেষজ্ঞ বলেন, “আলহামদু'র অর্থ "আশৃশুকরো' হইতে 
ব্যাপকতর । আরেক দল বলেন, 'আশ্‌ শুকরোর অর্থ আলহামদু হইতে ব্যাপকতর । তবে সঠিক 
কথা এই যে, উহার কোনটির অর্থই অন্যটি হইতে সার্বিকভাবে ব্যাপকতর নহে; বরং উহাদের 
প্রত্যেটির অর্থই অপরটির অর্থ অপেক্ষা এক দিক দিয়া ব্যাপকতর এবং অন্য দিক দিয়া 
সংকীর্ণতর । (আরবী ভাষায় দুই শব্দার্থের এই সম্পর্ককে বলে 'নি*স্বাতুল উমূম ওয়াল 
খুসূস' ৷) যেই কারণে কাহারও প্রতি এ.০|| বা ১<.5.]! নিবেদিত হয়, সেই কারণের বিবেচনায় 
১২]! শব্দের অর্থ ১৫০]। শব্দের অর্থ হইতে ব্যাপকতর। কারণ, কোন ব্যক্তি বা সত্তার 
অন্তর্নিহিত গুণ কিংবা অপরের প্রতি তাহার প্রদত্ত নি'আমতের কারণে তাহার প্রতি হামদ 
নিবেদিত হয়। পক্ষান্তরে শোকর নিবেদিত হয় কেরলমাত্র শেষোক্ত কারণে । পক্ষান্তরে যে সব 
অঙ্গের মাধ্যমে কাহারও প্রতি শোকর বা হামদ নিবেদিত হয়, সেই অঙ্গসমূহের বিবেচনায় 
শোকর হামদ অপেক্ষা ব্যাপকতর। কারণ শোকর আদায়ে হস্ত, অন্তর, জিহ্বার যে কোন অঙ্গ 
ব্যবহার করা যায়। কিন্তু হামদ আদায়ে শুধুমাত্র জিহ্বা কাজে আসে । আবার কাহারও 
বদান্যতার কারণে যেরূপ হামদ ব্যবহৃত হয়, তেমনি তাহার অশ্ব চালনায় নৈপুণ্যের জন্যও 
হামদ ব্যবহার করা যায়। অথচ শোকর কেবল কাহারও বদান্যতার কারণে আদায় করা যায়, 
কিন্তু কাহারও অশ্ব চালনায় নৈপুণ্যের জন্য করা যায় না। পরবর্তী যুগের জনৈক বিশেষজ্ঞের 
লিখিত অভিমতের ইহাই সারকথা। আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

আবূ নসর ইসমাঈল ইব্‌ন হাম্মাদ জওহরী বলেন, ১.১] (প্রশংসা) শব্দটি (১31| (নিন্দা) 
শব্দের বিপরীতার্থক। ক্রিয়া রূপ ,. (সে প্রশংসা করিয়াছে), ১২১ (সে প্রশংসা করে বা 
করিবে) ১] - ৮৯০11 (প্রশংসা করা), ১১০৯ - ১৪৯৯5 (প্রশংশিত) এ, ৯]। : 
(অধিক প্রশংসা করা)। ১5! শব্দের অর্থ ১৫4| শব্দের অর্থ হইতে ব্যাপকতর | ১] 
শব্দের তাৎপর্য হইতেছে উপকারীর উপকারের কারণে তাহার প্রতি কৃতজ্ঞতা আদায় করা। 
অথবা উপকারীর উপকারের প্রতি আদায়কৃত কৃতজ্ঞতা । যেমন «০ ১৫৫ আমি তাহার 
কৃতজ্ঞতা আদায় করিয়াছি) এবং «] .১১+$ (আমি তাহার প্রতি কৃতজ্ঞতা আদায় করিয়াছি) 
এই উভয়বিধ প্রয়োগই শুদ্ধ। তবে শেষোক্ত প্রয়োগে অধিকতর ব্যঞ্জনা-নৈপুণ্য বিদ্যমান। 
পক্ষান্তরে ০১1 (প্রশংসা করা) শব্দটির অর্থ .১1 শব্দের অর্থ অপ্রেক্ষা ব্যাপকতর। কারণ, 
জীবিত, মৃত, প্রাণী, অপ্রাণী সকলের প্রতিই উপকারের পূর্বে কি পরে সকল অবস্থায়ই এবং 
ব্যক্তির নৈপুণ্য-দক্ষতা কিংবা অপরের প্রতি কৃত উপকার ইত্যাকার সকল কারণেই ৬] 
(প্রশংসা) প্রযুক্ত হইতে পারে। পক্ষান্তরে | অগ্রাণীর প্রতি নহে, বরং শুধু প্রাণীর প্রতি 
এবং মৃতের প্রতি নহে, বরং শুধু জীবিতের প্রতি প্রযুক্ত হইতে পারে। 


সি 


Wwww.quraneralo.com 


Contents 


২৩২ তাফসীরে ইব্ন কাছীর ' 


‘আল্হাম্দু’র তাৎপর্য 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আবূ মালীকাহ, হাজ্জাজ, হাফ্স্‌, 
আবূ আম্মার আল কাতীঈ, আবু হাতিম ও ইবৃন হাতিম বর্ণনা করিয়াছেন ৪ 

একদা হযরত উমর (রা) বলিলেন, আমরা 4111 ১০০ ও «111 31 1 3 -এর 
তাৎপর্য জানি, কিন্তু 4] ০1! এর তাৎপর্য কি? ইহাতে হযরত আলী (রা) বলিলেন, “উহা 
আল্লাহ্‌ তাআলা কর্তৃক নিজের জন্য মনোনীত ও তাহার মনঃপূত একটি বাক্য ৷' 

উক্ত রিওয়ায়েতকে অন্যতম রাবী হাফ্‌স হইতে আবূ মুআম্মার ভিন্ন অন্য এক রাবী এইরূপ 
বর্ণনা করেন £ | 

‘হযরত উমর (রা) একদিন হযরত আলী (ক) সহ অন্যান্য সঙ্গীদের বলিলেন, আমরা 
«dll ০০৯০ ও 4111 31 | 3 এবং ১৯৫। 4111 -এর তাৎপর্য জানি; কিন্তু 41 ,.৯| -এর 
তাৎপর্য কি? তখন হযরত আলী (ক) বলিলেন, উহা আল্লাহ্‌ তা'আলার নিজের জন্য মনোনীত 
ও মনঃপূত একটি বাক্য । উহা পাঠ করা তাহার নিকট প্রিয় কার্য। 

ইউসুফ ইব্‌ন মিহির হইতে আলী ইব্‌ন যায়দ ইব্‌ন জাদ“আন বর্ণনা করেন $ 

হযরত ইবৃন আব্বাস (রা) বলিয়াছেন 8৭ ১]! কৃতজ্ঞতা প্রকাশক একটি বাক্য । বান্দা 


যখন বলে «11 , | তখন আল্লাহ্‌ তা'আলা বলেন, আমার বান্দা আমার প্রতি কৃতজ্ঞতা ও' 


শোকর আদায় করিয়াছে। 
ইব্‌ন আবূ হাতিমও এই রিওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন। হযরত ইব্ন আব্বাস (রা) 
হইতে ক্রমাগত যাহ্হাক, আবু রওক, বিশ্র ইব্‌ন আম্মারাহ প্রমুখ বর্ণনাকারীর সূত্রে ইবন আবু 
হাতিম ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করেন £ 
‘হযরত আব্বাস (রা) বলেন, 4] «| হইতেছে আল্লাহ্‌ তা'আলার প্রতি কৃতজ্ঞতা 
প্রকাশ ও তাহার সৃজন, পথ প্রদর্শন ইত্যাকার নি'আমাত সমূহের জন্য শোকর আদায়।' 
কা'ৰ আহবার বলেন, 411 ,.০|| হইতেছে আল্লাহ্‌ তা'আলার প্রশংসা । | 
যাহ্হাক বলেন «| ১২]! হইল আল্লাহ্‌ তা'আলার চাদর । এই মর্মে হাদীসও বর্ণিত 
হইয়াছে। | 
হাকাম ইব্‌ন উমায়র (রা) হইতে ক্রমাগত মুসা ইবৃন আবু হাবীব, মূসা ইব্‌ন ইবরাহীম, 
বাকীয়্যা ইব্‌ন ওয়ালিদ, সাঈদ ইবৃন আমর সুকৃনী ও ইমাম ইবৃন জারীর বর্ণনা করেন £ 
“নবী করীম (সা) বলিয়াছেন, যখন তুমি বল, ৬৭:01 ০১ 411 ৬,০|। তখন তুমি 
উহা দ্বারা আল্লাহ্‌ তা“আলার শোকর আদায় কর। উহার ফলে আল্লাহ্‌ তাআলা তোমাকে আরও 
_ নি'আমাত দিবেন।' | 
হযরত আসওয়াদ ইব্‌ন সারী' (রা) হইতে ক্রমাগত হাসান, আওফ, রওহ ও ইমাম 
আহমদ বর্ণনা করেন £ 
হযরত আসওয়াদ ইব্‌ন সারী' (রা) বলেন, একদা আমি নবী করীম (সা)-কে বলিলাম, 


হে আল্লাহ্‌র রাসূল! আমি আল্লাহ্‌ তা'আলার প্রসংশাসূচক একটি কবিতা রচনা করিয়াছি। উহা ' 


Wwww.quraneralo.com 


"tu ভুকে 


Contents 


সূরা আল্‌-ফাতিহা ২৩৩ 


কি আপনাকে শুনাইব? নবী করীম (সা) বলিলেন, শুনিয়া রাখ, তোমার প্রতিপালক প্রভু 
প্রশংসা পছন্দ করেন। 

হযরত আসওয়াদ ইবৃন সারী‘ (রা) হইতে ক্রমাগত হাসান, ইউনুস ইব্‌ন উবায়দ, ইবৃন 
আলীয়্যা, আলী ইবৃন হাজার ও ইমাম নাসাঈও উপরোক্ত হাদীস বর্ণনা করেন। 

হযরত জাবির ইবৃন আবদুল্লাহ (রা) হইতে ক্রমাগত তালহা ইব্ন ফারাশ, মূসা ইব্‌ন 
ইবরাহীম ইব্‌ন কাছীর প্রমুখ বর্ণনাকারীর সূত্রে ইমাম তিরমিযী, ইমাম নাসাঈ ও ইমাম ইবৃন 
মাজাহ বর্ণনা করেন £ 

নবী করীম (সা) বলিয়াছেন, শ্ৰেষ্ঠতম যিকর হইতেছে, 4111 31 411 3 এবং শ্রেষ্ঠতম 
দোয়া হইল ৭11 .০4। 

ইমাম তিরমিযী উপরোক্ত হাদীসকে মাত্র একটি সূত্রে বর্ণিত বিশেষ নিয়মে গ্রহণযোগ্য 
হাদীস ০১৯০ ১.৯ ৪১৯ বলেন। 

হযরত আনাস (রা) হইতে ইমাম ইব্‌ন মাজাহ বর্ণনা করেন - নবী করীম (সো) 
বলিয়াছেন, আল্লাহ্‌ তা'আলা কাহাকেও কোন নি'আমাত দান করিবার পর যদি সে বলে, 
11 ১. তাহা হইলে আল্লাহ্‌ তা'আলা নিশ্চয় তাহাকে তংৎকৰ্তৃক প্রত্যাহৃত নি'আমাত হইতে 
উৎকৃষ্ট নি'আমাত দান করেন ।' 

হযরত আনাস (রা) হইতে ইমাম কুরতুবী স্বীয় তাফসীর গ্রন্থে ও “নাওয়াদিরুল উসূল' 
গ্রন্থে বর্ণনা করেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন, আমার উম্মতের কাহারও অধিকারে যদি 
দুনিয়ার যাবতীয় ধন-সম্পদ আসিয়া যায়, অতঃপর সে বলে; 41 ৬৭! তাহা হইলে তাহার 
411 ১০৯| উক্ত ধন-সম্পদ হইতে মূল্যবান হইবে ৷" 

কুরতুবী প্রমুখ বিজ্ঞ ব্যক্তিগণ উহার ব্যাখ্যায় বলিয়াছেন £ তাহার “আলহামদু লিল্লাহ' বলা 
তাহার প্রাপ্ত পার্থিব ধন-সম্পদ অপেক্ষা অধিকতর মূল্যবান হইবে । কারণ, পার্থিব সম্পদ স্থায়ী 
নহে, উহা ধ্বংসপ্রাপ্ত হইবে ৷ পক্ষান্তরে আলহামদু লিল্লাহর নেকী ও সওয়াব স্থায়ী, উহা ধ্বংস 
হইবে না। আল্লাহ্‌ তা'আলা বলেন £ 
2১০০ 0৯181 SUL 5 Ui ৮৮৪৯ 5১ dls JE! 

902 005 এ, 

“ধন-সম্পদ ও সন্তান-সন্ততি শুধু পার্থিব জীবনের সৌন্দর্য স্বরূপ। পক্ষান্তরে তোমার প্রভুর 
কাছে পুরস্কার ও ভাল আশার ক্ষেত্রে স্থায়ীতৃশীল নেককার্য উত্তম ৷” 

হযরত ইব্‌ন উমর (রো) হইতে ইমাম ইব্‌ন মাজাহ (র) বর্ণনা করেন £ 

নবী করীম (সা) একদিন সাহাবাদের বলেন, একদা আল্লাহ্‌ তা'আলার জনৈক বান্দা 
বলিল, -4৮ aby আইও এল এলি এ এ এ 5০৪ 

(হে আমার প্রতিপালক প্রভু! তোমার মহা পরাক্রম ও বিপুল প্রতিপত্তি যেরূপ 'হাম্দ'-এর 
যোগ্য তোমার প্রতি সেরূপ হাম্দ (প্রশংসা) নিবেদন করিতেছি।) এতদশ্রবণে 
কিরামান-কাতেবীন কিংকর্তব্যবিমূঢ় হইয়া গেলেন। তাহারা উহার পরিবর্তে কত নেকী 
লিখিবেন তাহা নির্ণয় করিতে পারিলেন না। তাহারা আল্লাহ্‌ তাআলার কাছে আরয করিলেন, 
কাছীর (১ম খণ্ড)__-৩০ 


Wwww.quraneralo.com 


Contents 


২৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


‘হে আমাদের প্রভু! জনৈক বান্দা একটি বাক্য উচ্চারণ করিয়াছে। উহার পরিবর্তে কত নেকী 
লিখিব উহা আমাদের জ্ঞাত নহে !' বান্দা কি বাক্য উচ্চারণ করিয়াছে তাহা আল্লাহ্‌ তা'আলা 
ভালরূপে জানিতেন। ভখাশি জিজ্ঞাসা করিলেন, আমার বান্দা কি বাক্য উচ্চারণ করিয়াছে? 
কামা য়্যান্বাণী লিজালালি ওয়াজহিকা ওয়া আজীমি সুলতানিকা ৷’ তখন আন্নাহ্‌ তাআলা 
ফেরেশতাদ্ধয়কে বলিলেন, “আমার বান্দা যাহা বলিয়াছে তাহা অবিকল লিখিয়া রাখ । সে যখন 
আমার নিকট আসিবে, তখন আমি উহার প্রতিদান দিব।' 

ইমাম কুরতুবী বলেন £ একদল বিশেষজ্ঞ বলিয়াছেন, 'আলহাম্ছু লিল্লাহি রব্বিল 
আলামীন’ বলা “লাইলাহা ইল্লাল্লাহ’ বলা হইতে অধিকতর নেকীর কাজ । কারণ, শেষোক্ত 
5৮৮ 
বিষয় নিহিত রহিয়াছে ।" 

আরেক দল বলেন, শেষোক্ত বাক্য প্রথমোক্ত বাক্য হইতে শ্রেষ্ঠতর। কারণ, উহা ছারা 
মানুষের মু'মিন হওয়া না হওয়া নির্ণীত হয়। উহার দাবীতে কোন জাতি বা গোষ্ঠীর বিরুদ্ধে 
যুদ্ধ সংঘটিত হয়। মুসলিম জাতির পক্ষ হইতে অমুসলিম জাতিসমূহের নিকট উহা মানিয়া 
লইবার দাবী জানানো হয় এবং উহা মানিয়া লইতে অস্বীকৃত হইলে যতক্ষণ না তাহা মানিয়া 
লয়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চলিতে থাকে । ইমাম বুখারী ও ইমাম মুসলিম কর্তৃক হাদীসে অনুরূপ 
বিধান বিবৃত হইয়াছে। 

অন্য একটি হাদীসে বর্ণিত আছে ঃ 

“নবী করীম (সা) বলেন, আমার পূর্ববর্তী নবীগণ ও আমি যত কথা উচ্চারণ করিয়াছি, 
উহার মধ্যে শ্রেষ্ঠতম কথা হইতেছে, «| < ১১ ১১৯১ 4111 31411 ১ 

(আল্লাহ্‌ ভিন্ন অন্য কোন মা'বৃদ নাই। তিনি এক, তাহার কোন শরীক নাই 1) 

ইতিপূর্বেও হযরত জাবির (রা) হইতে নিম্নোক্ত হাদীস বর্ণিত হইয়াছে £ নবী করীম (সা) 
বলেন- 411 all lel Lasts 4111 31411 3 ১৫১11 581 

ইমাম তিরমিযী উক্ত হাদীসকে ০... ৬. (বিশেষ নিয়মে বিশুদ্ধ) নামে আখ্যায়িত 
করিয়াছেন। 

১1৮71, রি 411 "৮১11 আয়াতের শুরুর 01 (আলিফ-লাম) অক্ষরদ্বয় হামূদের 
সকল শ্রেণীকে উহার অন্তর্ভুক্ত করার জন্য ব্যবহৃত হইয়াছে। আরবী ভাষায় এরূপ 
'আলিফ-লাম'কে আলিফ-লামে ইস্তিগরাকী (৮৪1১৪...) রলে। তাই ১ | অর্থ সকল 
শ্রেণীর সকল প্রশংসা আল্লাহ্‌ তা'আলার উদ্দেশ্যে নিবেদিত । হাদীছে বর্ণিত আছেঃ £ নবী করীম 
(সা) বলিয়াছেন- 


০০১] ০৯০৩ এএুকা।৩- 445 ১৯৭ উই He. EEG Sl 


=~ sll. “< 
হে আৰা দৰ লাই যাৰ পা অৰ আল তে 
: সকল মঙ্গলই তোমার হাতের মুঠায়। তাই সকল কাজই তোমার কাছে প্রত্যবত্ত হয় 8 
(অসমাপ্ত) ।' 


Wwww.quraneralo.com - 


Contents 


সূরা আল-ফাতিহা ২৩৫ 


১11 শব্দের অর্থ হইতেছে সার্বভৌম ক্ষমতার অধিকারী সত্তা; প্রভু, প্রতিপালক, 
ক্রমোন্নতি বিধায়ক ও ক্রমবিকাশ সাধক । একমাত্র আল্লাহ্‌ তা'আলাই _ ১! নামে অভিহিত 
হইবার যোগ্য । তাহার কোন সৃষ্টি উক্ত নামে অভিহিত হইতে পারে না। তবে বস্তু বিশেষের 
মালিক হিসাবে সংশ্লিষ্ট বস্তুর উল্লেখসহ কোন সৃষ্টিকেও উক্ত নামে অভিহিত করা যায়। যেমন 
১111 ১ (ঘরের মালিক)। কেহ কেহ বলেন, ১! নামটিই আল্লাহ্‌র শ্রেষ্ঠতম নাম 
(১১০১1 yl) | 

০৬ শব্দটি 15 শব্দের বহুবচন 1141 অর্থ আল্লাহ্‌ ভিন্ন অন্য সকল অস্তিত্বশীল 
বস্তু ৷ ইহা একটি বহুবচন পদ, ইহার সমধাতুজ কোন একবচনার্থক পদ নাই । +115.1| বলিতে 
মহাবিশ্বে বিদ্যমান সৃষ্টির বিভিন্ন প্রকার ও শ্রেণীকে বুঝায় । উহার প্রত্যেক শ্রেণীও পৃথকভাবে 
১1৮,1| নামে অভিহিত হইয়া থাকে। 

হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ক্রমাগত যাহ্হাক, আবূ রওক ও বিশর ইব্‌ন আম্মারাহ 
বর্ণনা করেন ঃ ‘আলহামদু লিল্লাহ'র তাৎপর্য হইতেছে, সকল প্রশংসা আল্লাহ্‌ তা'আলার প্রাপ্য 
যিনি আকাশমগ্ডলী, পৃথিবী ও তন্মধ্যকার সকল জ্ঞাত ও অজ্ঞাত বস্তুর মালিক ও প্রভু। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে সাঈদ ইব্‌ন জুবায়র ও ইকরামা বর্ণনা করেন ঃ রব্বুল 
আলামীনের তাৎপর্য হইতেছে ‘জ্বিন ও মানবমণ্লীর রব (প্রতিপালক প্রভু)।" সাঈদ ইব্‌ন 
জুবায়র, মুজাহিদ ও ইব্ন জুরায়জও উহার অনুরূপ তাৎপর্য বর্ণনা করিয়াছেন । হযরত আলী 
(রা) হইতেও উহার অনুরূপ তাৎপর্য বর্ণিত হইয়াছে। কিন্তু ইমাম ইব্‌ন আবূ হাতিম উহার . 
সনদকে অগ্রহণযোগ্য বলিয়া আখ্যায়িত করিয়াছেন । ইমাম কুরতুবী উপরোক্ত ব্যাখ্যার সমর্থনে 
নিম্নোক্ত আয়াতাংশ পেশ করিয়াছেন ৪ 

(১১১১ ১০151] ৮4 (যাহাতে সে [নবী (সা)| সকল জ্বিন ও মানবের জন্য 
সতর্ককারী হয়) | 

এখানে ৬11 শব্দের তাৎপর্য শুধু জ্বিন ও মানব জাতি । বিখ্যাত ভাষাবিদ ফার্রা ও 
আবূ উবায়দ বলেন, +1.11 শব্দটি শুধু বোধসম্পন্ন সৃষ্টির ব্যাপারে প্রযুক্ত হয়। নির্বোধ সৃষ্টির 
ব্যাপারে 74141 শব্দের প্রয়োগ ঘটে না। মানুষ, জিন, ফেরেশতা ও শয়তান-ইহারা (101| 
পদবাচ্য । পশু শ্রেণী 'আল্-আলম' পদবাচ্য নহে। 

যায়দ ইবৃন আসলাম ও আবু মুহায়মিন বলেন-প্রাণীমাত্রই +16.1| পদবাচ্য। কাতাদাহ 
বলেন, সৃষ্টির প্রতিটি শ্রেণী ১1.1| পদবাচ্য । 

১০২1 (নীচাশয় ব্যক্তি) ও || গের্দভ) নামে খ্যাত উমাইয়া খলীফা মারোয়ান ইবন 
তা'আলার সতের হাজার মাখলুক (-/5)। আকাশমণুলী ও পৃথিবীর সকল সৃষ্টি উহার একটি । 
অবশিষ্ট আলমসমূহের খবর একমাত্র আল্লাহই রাখেন।' 

আবৃল “আলীয়া হইতে ক্রমাগত রবী’ ইব্‌ন আনাস ও আবূ জা’ফর রাযী ‘রব্বুল 
আলামীন'-এর ব্যাখ্যায় বলেন 8 “মানব জাতি একটি আলম ৷ জ্বিন জাতি একটি আলম। 


www.quraneralo.com 


Contents 


২৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


এতদ্যতীত আঠার হাজার অথবা চৌদ্দ হাজার আলম রহিয়াছে (রাবীর সঠিক সংখ্যা স্মরণ 
নাই)। ফেরেশতাগণ পৃথিবীতে রহিয়াছে। পৃথিবীর চারিটি দিক রহিয়াছে। প্রত্যেক দিকে সাড়ে 
তিন হাজার আলম রহিয়াছে। আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে নিজের ইবাদতের জন্য সৃষ্টি 
করিয়াছেন ।' 

ইব্‌ন জারীর ও ইব্‌ন হাতিম বর্ণনা করিয়াছেন ঃ উহা শুধু ইব্‌ন “আলীয়া হইতে বর্ণিত 
হইয়াছে। অন্য কেহ উহা বর্ণনা করেন নাই । এরূপ কথা প্রমাণ ছাড়া বিশ্বাস করা যায় না। 

সাবী' আল হুমায়রী হইতে ক্রমাগত মু'তাব ইবৃন সামী, ফুরাত ইব্‌ন ওয়ালীদ, ওয়ালীদ 
ইব্‌ন মুসলিম, হিশাম ইবৃন খালিদ, আবূ হাতিম ও ইব্‌ন আবূ হাতিম 'রববুল আলামীন'-এর 
ব্যাখ্যায় বলেন ৪ 

সাবী' বলিয়াছেন, ‘পৃথিবীতে এক হাজার আলম আছে। তন্ধ্যে ছয়শত আছে জলভাগে ও 
চারিশত স্থলভাগে 1 

সাঈদ ইবৃন মুসাইয়য়্যেব হইতেও অনুরূপ বর্ণনা মিলে। স্বয়ং নবী করীম (সা) হইতেও 
উপরোক্ত মর্মে হাদীস বর্ণিত হইয়াছে। হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে 
ধারাবাহিকভাবে মুহাম্মদ ইবৃন মুনকাদির, মুহাম্মদ ইব্‌ন ঈসা ইব্‌ন কায়সার, আবূ উব্বাদ 
উবায়দ ইব্‌ন ওয়াকিদ আল কয়সী, মুহাম্মদ ইবৃন মুছান্না ও তাহার নিকট হইতে হাফিজ আবূ 
ইয়ালা আহমদ ইব্‌ন আলী ইবৃন মুছান্রী স্বীয় ‘মুসনাদ’ সংকলনে বর্ণনা করেন £ 

হযরত জাবির (রা) বলেন, হযরত উমর (রা)-এর খিলাফতের সময় একবার রাষ্ট্রে 
পঙ্গপাল দেখা দিল। তিনি লোকদিগকে জিজ্ঞাসা করিয়া জানিতে পাইলেন, এই দেশে কেহ 
পঙ্গপাল দেখে নাই। তিনি উদ্বিগ্ন হইয়া পঙ্গপাল সম্পর্কে জানার জন্য ইয়ামান, সিরিয়া ও 
ইরাকে লোক পাঠাইলেন। ইয়ামানের সংবাদ সংগ্রাহক সেখান হইতে কতগুলি পঙ্গপাল ধরিয়া 
আনিয়া তাহার সম্মুখে রাখিল। তিনি উহা দেখিয়া “আল্লাহু আকবর' বলিয়া উঠিলেন। অতঃপর 
বলিলেন-আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি, “আল্লাহ্‌ তা'আলা এক হাজার উম্মত 
(প্রজাতি) সৃষ্টি করিয়াছেন। উহাদের ছয়শত জলভাগে আছে ও চারিশত আছে স্থলভাগে । আর 
উহাদের মধ্য হইতে প্রথম বিলুপ্ত হইবে পঙ্গপাল। উহার ধ্বংস প্রাপ্তির পর একের পর এক 
সকল প্রজাতি এরূপ দ্রুত ধ্বংসপ্রাপ্ত হইবে যেভাবে ছিব্নমালার দানাগুলি পর পর দ্রুত পতিত 
হয়।' 

উক্ত হাদীসের অন্যতম রাবী মুহাম্মদ ইব্‌ন ঈসা ইব্‌ন কায়সান একজন যঈফ রাবী । 

সাঈদ ইব্‌ন মুসাইয়্যেব হইতে বাগবী বর্ণনা করেন ঃ সাঈদ ইবৃন মুসাইয়্যেব বলেন, 
‘আল্লাহ্‌ তা'আলা এক হাজার আলম' সৃষ্টি করিয়াছেন। উহাদের মধ্য হইতে ছয়শত জলভাগে 
রহিয়াছে এবং চারিশত রহিয়াছে স্থলভাগে ।” 

ওয়াহাব ইব্‌ন মুনাব্বিহ বলেন-আল্লাহ্‌ তা'আলা আঠার হাজার আলম সৃষ্টি করিয়াছেন। 
দুনিয়া উহাদের মধ্যকার একটি আলম । 

- মুকাতিল বলেন-আলমের সংখ্যা হইতেছে আশি হাজার । 

কা'ব আহবার বলেন-আলমের সংখ্যা আল্লাহ্‌ তা'আলা ভিন্ন অন্য কেহ জানে না। 

ইমাম বাগবী উপরোক্ত অভিমতসমূহ তুলিয়া ধরিয়াছেন। ইমাম কুরতুবী হযরত আবূ 
সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করিয়াছেন £ হযরত খুদরী রো) বলেন, আল্লাহ্‌ তা“আলা চল্লিশ 
হাজার আলম সৃষ্টি করিয়াছেন। সমগ্র দুনিয়া উহাদের মধ্য হইতে মাত্র একটি আলম । 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা আল্-ফাতিহা ২৩৭ 


যাজ্জাজ বলেন-'আলম' রতি ভুমি ও আমিরাতে সৃট ও তি চা পহিটি রও 
বিষয়কেই বুঝায় । 

ইমাম কুরতুবী মন্তব্য করেন, যাজ্জাজের উক্ত অভিমতই সহীহ ও সঠিক। স্বয়ং আল্লাহ্‌ 
তা'আলা বলেন ৪ 


৮০605 Uy pay Still ৯০ UG 72776 


of ora 


(ফিরআউন বলিল, ‘রব্বুল আলামীন’ আবার কি বস্তু? সে (মুসা) বলিল, তিনি 
আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের মধ্যকার সকল বস্তুর প্রতিপালক প্রভু-যদি তোমরা বিশ্বাস 
করিতে |) 

ইমাম কুরতুবী বলেন, “আল-আলম' “আল-আলামাত" (চিহ্ন নিদৰ্শন) হইতে উৎপন্ন । 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি, এই কারণেই আল্লাহ্‌ তা'আলার প্রত্যেকটি সৃষ্টিকেই 
‘আলম’ বলা হয় যে, উহা আল্লাহ্‌ তা'আলার অস্তিত্ব, একত্ব ও মাহাত্ম্যের এক একটি আলামত 
ও নিদর্শন । কবি ইবনুল মু'আয বলেন £ 

silos -85৫ 61-41 31 (৯৮ HSL 0৪ 
১৯1) 431 de JS Ll ও 

‘কী আশ্চর্য! মানুষ কিভাবে স্বীয় প্রভুর নাফরমানী করে অথবা নাস্তিক কিভাবে তাহার 
৮ 
নিদর্শন বলিয়া দেয় যে, তিনি এক, অদ্বিতীয় ।' 


6 EEE ৬১৯৯৪) (Y) 


২. অশেষ দয়াময়, অসীম দয়ালু 

তাফসীর £ বিসমিল্লাহ্‌ শরীফের ব্যাখ্যায় ইহা আলোচিত হইয়াছে। পুনরাবৃত্তি 
নিপ্রয়োজন। 

ইমাম কুরতুবী বলেন | = শব্দ দুইটির মাধ্যমে আল্লাহ্‌ তা'আলা স্বীয় পরাক্রম 
ও ক্ষমতা সম্বন্ধে মানুষকে পরিজ্ঞাত করিয়া তাহার আযাবের ব্যাপারে তাহাদিগকে সতর্ক 
করিয়াছেন। সঙ্গে সঙ্গে ১৯১]। ১-.৯১|| শব্দ দুইটি উল্লেখ করিষা তিনি তাহাদের মনে 
আশার সঞ্চার তথা তাহার রহমত লাভ করিবার আগ্রহ সৃষ্টি করিতে চাইয়াছেন। এভাবে 
অন্যত্রও তিনি তাহার বান্দাগণকে একদিকে তাহার রহমতের আশা প্রদান ও অন্যদিকে তাহার 
NN 


'আমার বান্দাগণকে খবর দাও যে, EME CE 2M 
আমার শাস্তিও বড় যন্ত্রণাদায়ক ।' 


www.quraneralo.com 


Contents 
২৩৮ তাফসীরে ইবন কাছীর 


তিনি অন্যত্র বলেন £ 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ইমাম মুসলিম বর্ণনা করিয়াছেন 8 ঈমানদাররা যদি 
করিতে সাহসী হইত না। পক্ষান্তরে কাফিররা যদি জানিতে পাইত, আল্লাহ্‌ তাআলার নিকট 
কত রহমত রহিয়াছে, তাহা হইলে কেহই তাহার রহমত হইতে নিরাশ হইত না। 

0 DMs Sle (Y) 

৩. ‘প্রতিদান দিবসের বাদশাহ’ । | j 

তাফসীর £ একদল বিশেষজ্ঞ আলোচ্য আয়াতের প্রথম শব্দকে এ, এবং আরেকদল 
বিশেষজ্ঞ এ], রূপে পড়িয়াছেন। উভয় কিরাআতই শুদ্ধ এবং বিখ্যাত সাত কিরাআতের 
অন্তর্ভুক্ত । কেহ কেহ উহাকে লামে সাকিন দিয়া এ, এবং কেহ কেহ এ. রূপেও 
পড়িয়াছেন কিরাআত শাস্ত্র বিশেষজ্ঞ নাফে" উহার শেষে (এ বর্ণ যুক্ত করিয়া ,<! রূপে 
পড়িয়াছেন। 

একদল বিশেষজ্ঞ প্রথমোক্ত দুই কিরাআতের মধ্য হইতে প্রথম কিরাআতকে ও অন্যদল 
বিশেষজ্ঞ দ্বিতীয় কিরাআতকে অর্থগত দিক দিয়া শ্রেয়তর ও অধিকতর গ্রহণযোগ্য বলিয়াছেন । 
তবে উভয় কিরাআতকেই তাহারা শুদ্ধ ও গ্রহণযোগ্য বলেন। 

আল্লামা যামাখশারী এ! রূপ কিরাআতকে শ্রেয়তর বলিয়াছেন । কারণ, উহা পবিত্র মক্কা 
ও পবিত্র মদীনার অধিবাসীদের কিরাআত। 

তাহা ছাড়া আল্লাহ্‌ পাক.বলেন ৪ ১21 441১. (আজ কাহার কর্তৃত্ব?) 

কিংবা ৷ 41) 3৯11 2155 (তাহার কথাই সত্য হইবে এবং তীহারই রাজত্ব হইবে৷) 

‘এই দুই আয়াতে কিয়ামতের দিনে এ! (রাজতৃ) একমাত্র তাহারই বলা হইয়াছে। 
উক্ত এ! || এর অধিকারী সত্তাকে 4! || বলাই শ্রেয়। ইমাম আবু হানীফা হইতেও বর্ণিত 
হইয়াছে যে, তিনি উহাকে .এ1 রূপে পড়িতেন। কারণ, এ! || শব্দ হইতে |, 1, ও 
 এ৯।০০ এই তিনরূপ শব্দই গঠিত হইয়া থাকে। অবশ্য তাহার এই মতের বর্ণনাকারী একজন 
মাত্র এবং ইহা তাহার নিকট হইতে বর্ণিত নির্ভরযোগ্য সূত্রের বর্ণনার পরিপন্থী । 
ফযল, আবূ আব্দির রহমান ইযদী ও আবূ বকর ইব্‌ন দাউদ বর্ণনা করেনঃ 

ইব্‌ন শিহাব বলেন, আমি জানিতে পারিয়াছি যে, নবী করীম (সা), হযরত আবু বকর 
_ সিদ্দীক রো), হযরত উমর (রা), হযরত উসমান (রা), হযরত মুআবিয়া (রা) ও তৎপুত্র 
ইয়াযীদ ১2১11 72 ০4০ পড়িতেন।' 

উক্ত রিওয়ায়েতের সমর্থনে অন্য কোন রিওয়ায়েত নাই। 


www.quraneralo.com 


Contents 
২৪০ তাফসীরে ইব্ন কাছীর 


তিনি আরও বলেন £ 

Ly GES ed LIL YL 57 50 6:52 (যেদিন উহা আসিবে, 
সেদিন লাহার অনুমতি ছাড়া কেহ শিহু বলিতে পারিবে না... “ly 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করেন ৪ ১,3১]! 7১: 41, -এর তাৎপর্য 
এই যে, দুনিয়ায় যদিও অন্যান্য বিচারপতি ছিল, কিন্তু আখিরাতের অন্য কাহারো হাতে 
বিচারের ক্ষমতা থাকিবে না। সেদিন তাহার বিচারকার্যে অন্য কেহ শরীক হইতে পারিবে না। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক আরও বর্ণনা করেন £ ০:১411 7৬২ -এর তাৎপর্য 
এই যে, উহা সকল মানব ও জ্বিনের হিসাবের দিন। উহা কিয়ামতের দিন। সেদিন আল্লাহ্‌ 
তা'আলা সকলকে তাহাদের কর্মফল প্রদান করিবেন। ভাল কর্মে ভাল ফল ও মন্দ কর্মে মন্দ 
ফল প্রদত্ত হইবে । তবে আল্লাহ্‌ তা'আলা যদি কাহাকেও ক্ষমা করেন, তাহা স্বতন্ত্র কথা ।' 

হযরত আব্বাস (রা) ছাড়াও অন্যান্য অনেক সাহাবা, তাবেঈ ও পূর্বসূরী বিভিন্ন 
ৰ ছা জত বয়লার | কত ত যার যক 
তাফসীর । 

অবশ্য ইমাম ইব্ন জারীর কোন কোন তাফসীরকার হইতে বর্ণনা করেন, 2 LC 
৩4:41 -এর তাৎপর্য হইতেছে, “আল্লাহ্‌ তা'আলা কিয়ামত ঘটাইয়া বিচার দিবস কায়েমের 
ব্যাপারে পূর্ণ ক্ষমতাবান ৷’ ইমাম ইব্‌ন জারীর এই উধ্বৃতি দানের পর মন্তব্য করেন, বর্ণনাটি 
দুর্বল ও গ্রহণের অযোগ্য ৷ 

55185 

উভয় তাফসীরকেই শুদ্ধ মনে করেন। তবে আয়াতের পূর্বাপর আয়াত বিবেচনা করিলে 
এমোক্ত তাৎপৰ্যই স্বাভাবিক ও যুভতিযু মনে হয়। আয়াতের পরথমোক্ত তাপের সহিত 
নিমোক্ত আয়াতের সাদৃশ্য রহিয়াছে ৪ 

75252561025 55556115550 

(সেদিন রহমানেরই রাজতৃ কার্যকর হইবে এবং কাফিরের জন্য হইবে কঠিন দিন।) 
পক্ষান্তরে আয়াতের শেষোক্ত তাৎপর্যের সাদৃশ্য নিম্নোক্ত আয়াতে পাওয়া যায় 8 

55455 ১৫ ৭৯৪০ (99 (যেদিন তিনি বলিবেন, হও, অনন্তর হইয়া যাইবে ৷) 

আল্লাহ্‌ তা“আলাই সর্বজ্ঞ। একমাত্র আল্লাহ্‌ তা'আলাই এ! | 'শোহানশাহ)। যেমন তিনি 
বলেনঃ 

19:.11154958। UL 55 21 | 45301 | ১৯ আল্লাহ্‌ হইতেছেন সেই সত্তা 
যিনি ভিন্ন অন্য কোন মা“বৃদ নাই। তিনি শাহানশাহ, পবিব্রতম, শান্তির উৎস ৷) 
_ হযরত আৰু হুরায়রা (রা) হইতে বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে ৪ 
_ নবী করীম (সা) বলিয়াছেন, ‘আল্লাহ্‌ তা'আলার নিকট বান্দার ঘৃণ্যতম আখ্যা হইতেছে 
১১ | 4০ (শাহানশাহ) । আল্লাহ্‌ ভিন্ন অন্য কেহ এ, (শাহানশাহ) নহেন।” 


www.quraneralo.com 


Contents 5 
সূরা আল্-ফাতিহা ২৩৯ 


ইব্‌ন শিহাব আরও বলেন, সর্বপ্রথম মারোয়ান উহাকে ১১2১] 7১3 এ -এ রূপান্তরিত 
করেন। 
আমি (ইব্‌ন কাছীর) বলি, মারওয়ানের নিকট ০:41 7১: ১. এর বিশুদ্ধতার প্রমাণ 
ছিল বলিয়াই তিনি উহাকে এরূপ পড়িয়াছেন। ইব্‌ন শিহাব সেই প্রমাণ সম্বন্ধে জ্ঞাত ছিলেন না। 
আল্লাহ্‌ সর্বাধিক জ্ঞানের অধিকারী । 
ইব্‌ন মারদুবিয়্যা কর্তৃক উদ্ধৃত একাধিক সনদে বর্ণিত রহিয়াছে £ নবী করীম (সা) উহাকে 
১1754 ৫ ৰলে পড়িতেন ৩৪. পি এ মোলান হত) শব হইতে গঠিত 
হইয়াছে। আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
তিনিও (2015 ৮412 ১০9 0০০1 ০০ ০৯০ (নিশ্চয় আমি পৃথিবী ও 
উহাতে অবস্থিত সকল কিছুর মালিক এবং উহার সকল কিছুই আমার নিকট ফিরিয়া 
আসিবে ৷) 
০1511 4৫1০ - All (০১১ 2১০1 35 বেল, আমি মানুষের প্রতিপালকের নিকট আশ্রয় 
চাহিতেছি-মানুষের মালিকের নিকট 1) 
অপরদিকে দেখা যায় এ!, শব্দটি এ! || (কর্তৃতৃ কর্তৃত্) শব্দ হইতে গঠিত হইয়াছে। 
আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
re TERE কর্তৃত্ব? একক মহাপরাক্রমশালী 
আল্লাহ্র ।) তিনি আরও বলেন ৪ 
1:41 07511 1155 (তাহার কথাই কার্যকর এবং রাজতু শুধু তাহারই)। 
অন্যত্র তিনি বলেন ঃ 
1১... ll ৮5 Cys UE a> SA ১১০১৫ ll 
(সেদিন শুধু রহমানেরই রাজতু চলিবে আর কাফিরের জন্য হইবে বড়ই কঠিন দিন।) 
১৬525 55755 
অবশ্য ইহার অর্থ এই নয় যে, অন্য সময়ে তাহার কর্তৃত কর্তৃত্ব চলিবে না। কারণ, রব্বুল আলামীন 
হিলাবে সকল সৃষ্টির উপর সকল সময়ে হার কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত রহিযাছে। বিচার দিবসের 
কর্তৃতৃকে জোর দিয়া বলার কারণই এই যে, সেদিন তাহার অনুমতি ছাড়া কাহারও কিছুই 
বলার বা করার ক্ষমতা থাকিবে না। যেমন আল্লাহ্‌ পাক বলেন ঃ | 
SS ৪ ও ৮০8 ১৮45 35495020115 
(সেদিন রূহ ও ফেরেশতারা সারিবদ্ধ হইয়া দীড়াইবে এবং রহমানের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি 
_ ছাড়া কেহ কথা বলিতে পারিবে না৷) 
অন্যত্র তিনি বলেন £ 
(০৯ HAL 5৪ ৮০৯০৭ (ও ৩১-০১ ০০০৮১ (অনন্তর সেদিন রহমানের ভয়ে 
০০০৪০০০০০০০ 


৮ 


www.quraneralo.com 


Contents 


সূরা আল-ফাতিহা ২১:১ 


হযরত আবু হুরায়রা (রা) হইতে বুখারী শরীফ ও মুসলিম শরীফে আরও বর্ণিত হইয়াছে ৪ 
নবী করীম (সা) বলিয়াছেন ৪ ‘কিয়ামতের দিন আল্লাহ্‌ তা'আলা আসমান ও যমীন নিজ 
হস্তে ধারণ করিয়া বলিবেন, আমিই শাহানশাহ (4!!!) ৷ কোথায় পৃথিবীর রাজা-বাদশাহগণ 
(4১1০)? কোথায় পরাক্রমশালী আমীর উমারাবৃন্দ (১৪521211)? কোথায় দান্তিক 
নাফরমানকুল (১১:৫1)? অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলিবেন-আজ সর্বময় কর্তৃত্ব কাহার 
হস্তে? একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ্‌র হস্তে ।' 
পৃথিবীতে আল্লাহ্‌ ভিন্ন তাহার সৃষ্টিও যে 1, নামে অভিহিত হইয়াছে, উহাতে শাহানশাহ 
55775079797 
ES EAE des LANE ৩! (নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা তোমাদের জন্য 
তালুতকে রাজা (4) করিয়া পাঠাইয়াছেন।) | 
উদ 
(৮০২ ০১০08 03115 2৯০55 94০ আর তাহাদের পশ্চাতে জনৈক রাজা 
ছিল যে রাজা (4) জোর করিয়া প্রত্যেকটি নৌকা লইয়া যাইত।) 
তিনি আরও বলেন £ 
(4৮761585205 (8 ১2 ঠ। (কারণ, তিনি তোমাদের মধ্যে নবী সৃষ্টি 
করিয়াছেন এবং তোমাদিগকে রাজা (41) বানাইয়াছেন।) | 
: বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে ঃ 
নবী করীম (সা) বলিয়াছেন, ........... ৯১০১1 de এ|১//। 48০ 
সিংহাসনারূঢ় বাদশাহদের দৃষ্টান্ত হইতেছে ........... । 
"41 অর্থ প্রতিদান, কর্মফল, প্রতিফল, হিসাব-নিকাশ । আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
ঠা 1652১ 2111 ৫2892 ৭৪: (সেদিন আল্লাহ্‌ তা'আলা তাহাদের যথাযথ 
প্রতিফল দিবেন ।) 
তিনি আরও বলেন ঃ . 
১৯১০০ (1 ‘(অবিশ্বাসীদের প্রশ্ন) আমাদিগকে কি সত্যই কর্মফল দেওয়া হইবে”? 
হাদীস শরীফে আছে, নবী করীম (সা) বলেন £ 
-০৮]। ১৯৪ al Joey ২০৬ 01০ us| 


_ “সেই বি কৃত মন যে ব্যক্তি নিজের হিসাব নিজেই লইল এবং মরণোত্তর জীবনের 
জন্য কাজ করিল ।' 


হযরত উমর (রা) বলিয়াছেন ৪. . 

1১১০ 1১১৬০ ০। ৪০০৪০) 1৯১3৩ 1৬৮৯ 01 এ 7০58511৯০৭৯ 
11৮51 ale ৮৯৯৩১ ০৭ 1০ ১১৫১] ০০১] 

কাছীর (১ম খণ্)__৩১ 


www.quraneralo.com 


Contents 


২৪২ তাফসীরে ইবৃন কাছীর 


“তোমাদের হিসাব লওয়ার আগেই নিজেরা নিজেদের হিসাব গ্রহণ কর। তোমাদের আমল 
পরিমাপিত হইবার পূর্বেই নিজেরা নিজেদের আমল মাপিয়া লও । যাহার কাছে তোমাদের কোন 
কাজই গোপন থাকিবে না, তাহার বৃহত্তম দরবারে হাজির হইবার প্রস্তুতি হণ কর।” 

আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

৮৯৫৮০ ৬৮৯৪ ps xl ০৪2 “যেদিন তোমাদের হাজির করা হইবে 


সেদিন তোমাদের কোন কিছুই গোপন থাকিবে না।” 
৩ রর 25550) ৮ রিনি পৃ 452 8) (৫ 


৪. EEE ENON EU HATE 

তাফসীর ঃ বিখ্যাত সাত কিরাআত বিশেষজ্ঞসহ অধিকাংশ কিরাআত বিশেষজ্ঞ J! 
শব্দের (5 কে তাশদীদ (দ্বিত্‌) সহকারে পড়িয়াছেন। আমর ইবৃন যায়দ নামক জনৈক 
কিরাআত বিশেষজ্ঞ উহাকে তাশদীদ ছাড়া প্রথম বর্ণ 1 (হামযাহ)-কে যের দিয়া পড়িয়াছেন। 
অধিকাংশ নির্ভরযোগ্য কিরাআত বিশেষজ্ঞের কিরাআতের বিরোধী বিধায় আমর ইব্‌ন যায়দের 
উক্ত কিরাআত প্রত্যাখ্যানযোগ্য বটে । তাহা ছাড়া (| শব্দের অর্থ সূর্যের কিরণ। 

কেহ কেহ? (হামযাহ)-কে যবর দিয়া ও ৪ -কে তাশদীদ দিয়া এ; পড়িয়াছেন। 

কেহ কেহ আবার 1 এর স্থলে ১ বসাইয়া £ -কে তাশদীদ দিয়া এ. পড়িয়াছেন। আরবী 
সাহিত্যে অনুরূপ ব্যবহার পরিদৃষ্ট হয় । যেমন কবি বলেন ঃ 

89315284015845 ssl cal ol Hl 58138211458 

‘সাবধান! কোন কার্ষের প্রবেশ পথ সুগম হইলেও যদি উহার নিক্রমণ পথ দুর্গম হয়, তাহা 
হইতে দূরে থাকিও ৷' 

ইয়াহিয়া ইব্‌ন ওয়াহাব ও আ'মাশ ভিন্ন অন্য সকল বিশেষজ্ঞ ০-২২... শব্দের প্রথম এ এ 
যবর দিয়া পড়িয়াছেন। উক্ত বিশেষজ্ঞদ্বয় উহাকে যের সহকারে পড়িয়াছেন। অবশ্য বনী আসাদ, 
রবীআহ ও বনী তামীম গোত্রত্রয় সমাপিকা ক্রিয়ার উত্তম পুরুষের বহুবচনে অনুরূপভাবেই 
উচ্চারণ করিয়া থাকে। 

১১1 শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হইল নীচতা, নত হওয়া । যেমন «১11 ১১ অর্থ 
পদদলিত রাস্তা । তেমনি ১: ১, অর্থ পরিত্যক্ত উট । 

শরীয়তের পরিভাষায় ৯১11 অর্থ পূর্ণ প্রীতি, ভীতি ও বিনয়ের সমাহার। J! 
কর্মকারককে ক্রিয়ার পূর্বে স্থাপন করিয়া আল্লাহ্‌ তা'আলা ইবাদতকে একমাত্র তাহার জন্য 
নির্দিষ্ট হওয়াকে বুঝাইয়াছেন। অর্থাৎ আমরা তোমারই ইবাদত করি এবং তুমি ভিন্ন অন্য 
কাহারও ইবাদত করি না। 

তেমনি আমরা তোমারই নিকট সাহায্য চাহি এবং তুমি ভিন্ন অন্য কাহারও সাহায্য চাহি 
না। পূর্ণ ইবাদত ইহাই। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌-ফাতিহা ২৪৩ 


পূর্বসূরী জনৈক বিজ্ঞ ব্যক্তি বলিয়াছেন, “সূরা ফাতিহা কুরআনের তত্তববকথা এবং এ: 
৬১১ এ৷, ১৮১ আয়াতটি সূরা ফাতিহার মূলতত্ত্ব । ‘ইয়্যাকা না'বুদু' বলিয়া বান্দা 
সকল শিরক বর্জন করে এবং ‘ইয়্যাকা নাস্তাঈন’ বলিয়া বান্দা নিজস্ব ক্ষমতা ও যোগ্যতাকে 
যথেষ্ট না ভাবিয়া নিজেকে আল্লাহ্‌র সাহায্যের কাছে সোপর্দ করে। অন্যান্য অনেক আয়াতে 
মানুষকে উহাই শিক্ষা দেওয়া হইয়াছে। 

আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

ওঠা Lae J আহ) ১০ le 8৬০৩ ০৮৮০৪ “অতএব তাহার ইবাদত 
কর এবং তাহার নিকট নিজকে সঁপিয়া দাও। অনন্তর তোমাদের প্রতিপালক তোমাদের আমল 
সম্পর্কে অনবহিত নহেন।” 

তিনি আরও বলেন ঃ 

(1655 ley (0১51 ০৯৯০৭। ১৯ 35 “বল, তিনি “আর-রহমান'। আমরা তাহার 
উপর ঈমান আনিয়াছি এবং তাহারই উপর আমরা ভরসা করিয়াছি।" 

অন্যত্র তিনি বলেন £ 


১৫৩ Sil 9841 211 % A 3৮৬৮৭] ০১ “তিনি পূর্ব-পশ্চিম তথা 
সমগ্র সৃষ্টির প্রতিপালক প্রভু। তিনি ভিন্ন অন্য কোন মা'বুদ নাই । অতএব তীহাকেই অভিভাবক 
বানাও ৷” 

পূর্ব আয়াতে আল্লাহ্‌ তা'আলা নাম পুরুষ হিসাবে উল্লেখিত হইবার পর আলোচ্য আয়াতে 
তাহার জন্য মধ্যম পুরুষ ব্যবহৃত হইয়াছে। বান্দা আল্লাহ্‌ তা'আলার প্রশংসা বর্ণনা করিবার পর 
যেন আল্লাহ্‌ তা'আলার সামনে হাজির হইয়াছে। তাই এখন তিনি তাহার জন্য মধ্যম পুরুষ 
ব্যবহার করিয়া বান্দাকে তাহার নিকট স্বীয় নিবেদন পেশ করিতে বলিতেছেন। ইহা দ্বারা তিনি 
এই বিষয়ের প্রতি ইঙ্গিত প্রদান করিয়াছেন যে, পূর্ববর্তী আয়াতে তিনি স্বীয় মহিমান্বিত 
নামসমূহ উল্লেখ করিয়া যেরূপ নিজের প্রশংসাগুলি উল্লেখ করিলেন, বান্দা যেন সেরূপ উহা 
উল্লেখের মাধ্যমে তাহার প্রশংসা বর্ণনা করে। সামর্থ্য থাকা সত্তেও কেহ যদি তাহার প্রশংসা 
বর্ণনা ছাড়া নামায আদায় করে, তাহা হইলে তাহা আদায় হইবে না। 

‘হযরত উবাদা ইব্ন সামিত (রা) হইতে বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে, 
নবী করীম (সো) বলিয়াছেন, ‘যে ব্যক্তি সালাতে ফাতিহাতুল কিতাব পাঠ করে না, তাহার 
সালাত হয় না।' হযরত আবূ হুরায়রা (রা) হইতে ক্রমাগত আবদুর রহমান, আ'লা ইব্‌ন 
আবদুর রহমান (হারাকার গোলাম) প্রমুখ বর্ণনাকারীর সনদে ইমাম মুসলিম বর্ণনা করেন ৪ 

‘আল্লাহ্‌ তা'আলা বলেন, আমি আমার ও আমার বান্দার মধ্যে সালাত (ফাতিহা)-কে 
আধাআধি ভাগ করিয়া দিয়াছি। উহার মাধ্যমে বান্দা যাহা চায় তাহা পাইবে। বান্দা যখন বলে 
১১০০৭ ১০১৫4 451 আল্লাহ তা'আলা তখন বলেন, আমার বান্দা আমার প্রশংসা 
করিয়াছে। সে যখন বলে 111 ৯ ১৯১11 তখন আল্লাহ্‌ তা'আলা তখন বলেন, আমার বান্দা . 
আমার গুণ বর্ণনা করিয়াছে । সে যখন বলে ১+১/17%:-410 আল্লাহ্‌ তা'আলা তখন বলেন, 
. আমার বান্দা আমার মাহাত্ম্য বর্ণনা করিয়াছে। সে যখন বলে * ১২০০১ ০1৩ ০০১ YU 


Wwww.quraneralo.com 


Contents 


২৪৪ তাফসীরে ইবৃন কাছীর 
আল্লাহ্‌ তা'আলা তখন বলেন, ইহা আমার ও আমার বান্দার মধ্যে বিভক্ত রহিয়াছে যাছে। আমার 
বান্দা যাহা চাহিয়াছে তাহা সে পাইবে । সে যখন বলে, 
০251-55-৯5 35১11 ৮1৮-৮১৮৮শ]। ০1১11 Goal 
- ০1৮1 ২১৮2০ 

তখন আল্লাহ্‌ তা'আলা বলেন, ইহা আমার বান্দার প্রাপ্য অংশ । অনন্তর সে যাহা চাহিয়াছে 
তাহা সে পাইবে । 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করেন ঃ য়্যাকা না'বুদু'র তাৎপর্য 
হইতেছে-"হে আমাদের প্রতিপালক প্রভু! আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র 
তোমাকেই ভয় করি এবং একমাত্র তোমারই নিকট রহমত পাইতে আশা রাখি । আমরা না 
অন্য কাহারও ইবাদত করি, না অন্য কাহাকেও ভয় করি, আর না অন্য কাহারও নিকট রহমত 
পাবার আশা করি। ‘ওয়া ইয়্যাকা'নাস্তা'ঈন'-এর তাৎপর্য হইল যে, আমরা তোমার ইবাদত সহ 
সকল কার্যে তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি।' 

কাতাদাহ বলিয়াছেন-'আয়াতটিতে আল্লাহ্‌ তা'আলা তাহারই ইবাদত করিতে এবং সকল 
কাজে তাহারই সাহায্য কামনা করিতে স্বীয় বান্দাগণের প্রতি আদেশ প্রদান করিয়াছেন ।” 

৮০১ ১ বাক্যটি ১১৯১১ এ, বাক্যের পূর্বে উল্লেখ করার কারণ এই যে, 
আল্লাহ্‌ তা'আলার ইবাদত করাই বান্দার মূল উদ্দেশ্য ও কাজ। পক্ষান্তরে তাহার নিকট প্রার্থনা 
করা হইল উক্ত মূল উদ্দেশ্য ও কাজের সহায়ক ব্যাপার । সুতরাং উদ্দেশ্যকে সহায়কের পূর্বে 
উল্লেখ করাই সমীচীন। আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

প্রশ্ন হইতে পারে, আলোচ্য আয়াতের ক্রিয়াদ্বয়ের জন্য বহুবচন কর্তা ব্যবহারের কারণ কি? 
নামাযে প্রত্যেক মুসনল্লীই একক ও স্বতন্ত্রভাবে আল্লাহ্‌ তা'আলার নিকট একমাত্র তাহারই 
সাহায্য প্রার্থনার সংকল্প ও প্রতিজ্ঞা জানায় ৷ এমতাবস্থায় ক্রিয়ার কর্তা তো বহু নহে, একজন । 
অনেক সময় সম্মান প্রদর্শনের জন্য এক ব্যক্তির ক্ষেত্রেও বহুবচন ব্যবহৃত হয়। এরূপ ক্ষেত্রে 
শব্দটি বহুবচন হইলেও উহার পদবাচ্য একবচন হয়। ইহা সেরূপ সম্মান প্রদর্শনের ক্ষেত্রেও 
নহে। তাই উহা এক্ষেত্রে প্রযোজ্য নহে। 

তাফসীরকারগণ উক্ত প্রশ্নের জবাবে বলেন যে, প্রত্যেক মুসন্লীই জামাআতে হউক কিংবা 
একাকী হউক, ইমাম কিংবা মুক্তাদী হইক, যেইরূপেই নামায আদায় করুক না কেন, সে 
নিজের ও তীহার মু'মিন ভাইদের পক্ষ হইতেই একমাত্র আল্লাহ্‌ তা'আলার ইবাদত করার এবং 
কেবলমাত্র তাহারই সাহায্য প্রার্থনা করার সংকল্প জ্ঞাপন করে বলিয়াই বহুবচন ক্রিয়া ব্যবহৃত 
হইয়াছে। 
. কেহ কেহ বলেন, হয়ত এক্ষেত্রে ত্রিয়ার কর্তা একজনই । কিন্তু সম্মানার্থে তাহার জন্য 
বহুবচন ব্যবহৃত হইয়াছে। বান্দা যখন আল্লাহর ইবাদতে মশগুল হয়, তখন সম্মানিত বান্দায় 
পরিণত হয়। তাই আল্লাহ্‌ যেন তাহাকে বলিতেছেন, নামাযরত অবস্থায় তুমি সম্মানিত বিধায় 
তোমার একার জন্য বহুবচন ব্যবহার কর এবং বল, +১১২2. JL, 2০5 | 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌-ফাতিহা ২৪৫ 


কিন্তু নামাযের বাহিরে তোমার সহিত লক্ষ-লক্ষ বান্দা থাকিলেও অন্যান্য বান্দার পক্ষ 
হইতে আল্লাহ্‌ তা'আলার নিকট কোন নিবেদন পেশ করিও না; বরং নিজের একার পক্ষ হইতে 
কর। তখন ১,০! কি ৮১! ইত্যাকার শব্দ ব্যবহার কর। কারণ, প্রত্যেক বান্দাই আল্লাহ্‌র 
নিকট মুখাপেক্ষী । 

কেহ কেহ উক্ত প্রশ্নের জবাবে বলেন যে আল্লাহ্‌ যেরূপ মহান, তেমনি তাহার ইবাদতও 
মহৎ কাজ । এই কারণে উক্ত মহৎ কার্য সম্পাদনকারীকে সম্মান প্রদর্শনের শিক্ষাই এখানে 
দেওয়া হইয়াছে । অনেকের নিকট প্রিয়জনের দাসতৃও সম্মান ও গৌরবের বিষয় বলিয়া বিবেচিত 
হয়। কবি বলেন £ 

(৮০৮৯৮৭1০৪০০ 4১৮7 (৯০5 581 ১5৯0৯ 

‘ওহে তাহার দাস'-এই সম্বোধন ছাড়া আমাকে অন্য কোনভাবে সম্বোধন করিও না। উহাই 
হইতেছে আমার অধিকতর সম্মানিত নাম।' 

১০1 (আমি ইবাদত করি) ও ৬৯১! (আমি সাহায্য প্রার্থনা করি) ইত্যাদি একবচন 
শব্দ ব্যবহার করিলে প্রকাশ পায় যে, সংশ্লিষ্ট বান্দা একাই আল্লাহ্‌ তা“আলার ইবাদত করে এবং 
সে একাই উক্ত মহা মর্যাদা ও মহা সম্মানের অধিকারী । পক্ষান্তরে বান্দার নিজের ও অন্যান্যের 
পক্ষ হইতে আল্লাহ্‌র ইবাদত করার কথা ব্যক্ত করিবার মধ্যে অধিকতর বিনয় ও নম্রতা প্রকাশ 
পায়। এই জন্যই ক্রিয়ায় বহুবচন কর্তা ব্যবহৃত হইয়াছে । 

আল্লাহ্‌ তা'আলার ইবাদত যে মহা মর্যাদার কাজ তাহা আল্লাহ্‌ তা'আলা কর্তৃক রাসূলুল্লাহ্‌ 
(সা)-কে বিভিন্ন সময়ে ১,০ নামে আখ্যায়িত করা হইতেও প্রকাশ পায়। 

আল্লাহ্‌ পাক বলেন ঃ 

CL ১০99 sl ৭| ১০০ (সকল প্ৰশংসা সেই আল্লাহর উদেশ্য 
নিবেদিত যিনি স্বীয় «০ -এর প্রতি আল-কিতাব নাযিল করিয়াছেন ।) 

এখানে আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ সো)-কে ১, নামে অভিহিত করিয়াছেন বলাবাহুল্য, 
রাসূলুল্লাহ (সা) উপর আল-কিতাব অবতীর্ণ করার ভিতর দিয়া আল্লাহ্‌ তাহাকে মহা সম্মানে 
ভূষিত করিয়াছেন। আর সে ক্ষেত্রেই তাহাকে ১. নামে আখ্যায়িত করিয়াছেন। 

তিনি অন্যত্র বলেন £ 

1১4 ৭১০ ১5558219558 লি 4111 ০5 PUG Ul 51 “অতঃপর তাহার! 
এইজন্য ধিক্কার দিয়াছে যে, আল্লাহ্র ১,০ যখন দাঁড়াইয়া তাহাকে ডাকে, তখন তাহারা 
তাহাকে জড়াইয়া ধরার উপক্রম করে।” 

"এখানে রাসূলুল্লাহ্‌ (সা)-এর নামাযরত অবস্থার কথা বর্ণনা প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা 
তাহাকে নিজের আবৃদ নামে অভিহিত করিয়াছেন। বলাবাহুল্য, রাসূলুল্লাহ্র নামাযরত অবস্থা 
তাহার একটি সম্মানজনক গুরুত্বপূর্ণ অবস্থা । 

অন্যত্র তিনি বলেন ঃ 


১ ১৮১০ ৪০০৭ 31 ১০১55 “যে সত্তা স্বীয় বান্দাকে নৈশত্রমণ করাইয়াছেন 
তিনি পবিত্র ও মহান ।” 


Wwww.quraneralo.com , 


Contents 


১৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


এখানে রাসূলুল্লাহ (সা)-কে স্বীয় গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী প্রদর্শন করাইবার নিমিত্ত বায়তুল 
মুকাদ্দাস পরিভ্রমণ করাইবার ঘটনা বর্ণনা প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা তাহাকে স্বীয় 'আবৃদ' নামে 
অভিহিত করেন। বলাবাহুল্য, আল্লাহ্‌ তাআলার গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী দেখিতে যাওয়া ছিল 
রাসূলুল্লাহর জীবনের সবচাইতে গুরুত্ববহ সম্মানজনক ঘটনা । . 

রাসূলুল্লাহ্‌ (সা)-এর উপরোক্ত মহা মর্যাদাকর অবস্থাসমূহ বর্ণনা প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা 
তাহাকে নিজের 'আবৃদ' নামে আখ্যায়িত করায় ইহাই প্রতীয়মান হয় যে, আল্লাহ্‌ তা'আলার 
'আবৃদ' হওয়া তথা তাহার ইবাদত করা মহা মর্যাদার বিষয় । কাফিরদের সত্য প্রত্যাখ্যানের 
কারণে রাসূলুল্লাহ্‌ (সা) অনেক সময়ে খুবই মনঃক্ষুণ্র হইয়া পড়িতেন। এইরূপ মনঃক্ষুণ্ব অবস্থায় 
আল্লাহ্‌ তা'আলার ইবাদতে লিপ্ত হইতে আল্লাহ্‌ তা'আলা তাহাকে পরামর্শ দিয়াছেন। তিনি 
বলিয়াছেন £ | 
১০ ১8০ ৩০ ০৮৯ ৮০৪১১5054০৮ টি আটা নক সি 

‘আমি নিশ্চয় জানি যে, তাহারা যাহা বলে তাহাতে তোমার মনঃক্ষুণ্ন দশা ঘটে । তুমি স্বীয় 
প্রতিপালকের তাসবীহ পাঠ কর ও নামায পড়িতে থাক। তোমার নিকট নিশ্চিত ব্যাপার (মৃত্যু) 
না পৌছা পৰ্যন্ত স্বীয় প্রতিপালকের ইবাদত করিতে থাক ।' 

ইমাম রাধী স্বীয় তাফসীর গ্রন্থে উল্লেখ করিয়াছেন যে, কেহ কেহ বলেন £ 23০. 
২:১১:০.| (দাসত্বের স্থান) হ1.....১1| ০, (রিসালাতের স্তর) হইতে উর্ধ্বে অবস্থিত । কারণ, 
রিসালাত আল্লাহ্‌ তা“আলার পক্ষ হইতে প্রদত্ত হয় আর আবদিয়াত বান্দার পক্ষ হইতে আল্লাহ্‌র 
দরবারে নিবেদিত হয়। তাহা ছাড়া রাসূল স্বীয় উম্মতের কল্যাণ সাধন করেন আর আল্লাহ্‌ 
তা'আলা নিজেই স্বীয় আবৃদের কল্যাণ সাধনের দায়িতৃ গ্রহণ করেন।' 

ইমাম রাযীর উদ্ধৃত উপরোক্ত অভিমত ও উহার সমর্থনে প্রদত্ত যুক্তি সম্পূর্ণ ভ্রান্ত । 
আশ্চর্যের বিষয় এই যে, ইমাম রাষী উহাকে দুর্বল বা প্রত্যাখ্যানযোগ্য বলিয়া আখ্যায়িত করেন 
নাই। 

একদল আধ্যাত্মিক সাধক (সূফী) বলেন ঃ নেকী লাভ অথবা আযাব ঠেকানোর উদ্দেশ্যে 
যে ইবাদত করা হয়, তাহা অনর্থক ইবাদত । কারণ, তাহা এক ধরনের স্বার্থপরতা । তেমনি 
যদি আল্লাহ্‌ তা'আলার বিধি-নিষেধ পালনের যোগ্যতা অর্জনের জন্য ইবাদত করা হয়, তাহাও 
নিম্নস্তরের ইবাদত। পক্ষান্তরে সকল মহৎ গুণের পূর্ণতার অধিকারী মহান পবিত্র আল্লাহ্‌ 
তা'আলার প্রতি ভাল্বাসার কারণে ও তাহার সন্তোষ লাভের উদ্দেশ্যে যে ইবাদত করা হয়, 
তাহাই উত্তম ইবাদত। এই কারণেই মুসন্লীরা নামাযের নিয়্যত ৭1] 1. (আমি আল্লাহ্‌র 
ওয়াস্তে নামায পড়িতেছি) বলিয়া থাকে । নেকী হাসিল ও আযাব ঠেকানোর উদ্দেশ্যে নামায 
_ একদল তত্ববিদ উপরোক্ত অভিমতের বিরোধিতা করিয়া বলেন ঃ ‘আল্লাহ্‌ তা'আলাকে 
পাইবার উদ্দেশ্যে তাহার ইবাদত করা এবং নেকী হাসিল ও আযাব ঠেকানোর উদ্দেশ্যে ইবাদত 
করা একই কথা। ইহা পরস্পর বিরোধী নহে। এই দুই ধারণা একই সঙ্গে অন্তরে পোষণ 
করিয়া নামায পড়া সম্ভব ৷’ প্রসঙ্গত উল্লেখ্য, নবী করীম (সা)-এর নিকট একদিন এক বেদুইন 


= www.quraneralo.com 


Contents 


স্রা আল-ফাতিহা ২৪৭ 


আরয করিল, আমি আপনার ন্যায় অথবা মুআযের ন্যায় সুন্দরভাবে স্বীয় নিবেদন নীরবে আল্লাহ্‌ 
তা'আলার নিকট পেশ করিতে পারি না। আমি শুধু আল্লাহ্‌র নিকট জান্নাত লাভের ও দোযখ 
হইতে পরিত্রাণের প্রার্থনা করি। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন, আমরাও উহারই চতুষ্পার্থে থাকিয়া 
নীরবে নিবেদন জানাই । (অর্থাৎ আমরাও উহার কাছাকাছি বা উহাকে কেন্দ্র করিয়া নিবেদন 


জানাই ৷) 
৪ 43622041490 ৩৯) €) 


৫. “আমাদিগকে সরল পথ প্রদর্শন কর ।' 

তাফসীর £ অধিকাংশ বিশেষজ্ঞ /1১.০11 কে .১ দিয়! পড়িয়াছেন। কেহ কেহ উহাকে 
০০ দিয়া ৷৷ রূপে পড়িয়াছেন। কেহ কেহ উহাকে ; দিয়া 421)১]| পড়িয়াছেন। 
বিখ্যাত ভাষাবিদ ফার্রা বলেন, বনী আজারাহ ও বনী কলব গোত্রদ্বয় 41০11 শব্দকে 
11)১)1। রূপে উচ্চারণ করিয়া থাকে । 

সূরার প্রথম অংশে আল্লাহ্‌ তা'আলার প্রশংসা বর্ণিত হইয়াছে । এখানে তাহার নিকট 
বান্দার প্রার্থনা নিবেদিত হইতেছে। যেমন 'হাদীসে কুদসী'তে বর্ণিত হইয়াছে ঃ (আল্লাহ্‌ 
তা'আলা বলেন) উহার (ফাতিহার) অর্ধেক আমার অংশ এবং অর্ধেক আমার বান্দার অংশ। 
আর আমার বান্দা যাহা চাহিবে, তাহা পাইবে ।' 

প্রার্থনার সর্বোত্তম পদ্ধতি ইহাই যে, প্রার্থনাকারী স্বীয় প্রার্থনা আল্লাহ্‌ তা'আলার. নিকট 
পেশ করিবার পূর্বে তাহার প্রশংসা বর্ণনা করিবে। উদ্ধৃতির প্রার্থনা অন্য যে কোন .পদ্ধতির 
প্রার্থনা হইতে উত্তম এবং উহা মঞ্জুর লাভের সম্ভাবনা বেশী। তাই আল্লাহ্‌ তা'আলা বান্দাকে 
উক্ত পদ্ধতিতে প্রার্থনা করিতে শিক্ষা দিতেছেন। বান্দা প্রথমে আল্লাহ্‌ তা'আলার প্রশংসা বর্ণনা 
করিবে । অতঃপর নিজের ও অন্যান্য মু'মিন ভাইদের অভাব ও প্রয়োজন তাহার নিকট নিবেদন 
করিবে । ইহাই আল্লাহ্‌ তা'আলা কর্তৃক বান্দার জন্য মনোনীত প্রার্থনা সম্পর্কিত সর্বোত্তম পন্থা। 

আল্লাহ্‌ তা'আলার নিকট বান্দার কোন কিছু প্রার্থনা করিবার একাধিক পন্থা রহিয়াছে। 
একটি হইল আল্লাহ্‌ তা'আলার নিকট স্বীয় প্রয়োজন সরাসরি জ্ঞাপন করা । অপরটি হইল, 
তাহার নিকট স্বীয় প্রয়োজন প্রকাশ করা । আলোচ্য আয়াত প্রথম প্রকারের প্রার্থনার দৃষ্টান্ত । 

প্রার্থনা দ্বিতীয় পদ্ধতির আবার দুই রূপ। একটি রূপ এই যে, উহার পূর্বে কোন স্তুতি বাক্য 
উল্চারিত হয় না; বরং সরাসরি বক্তব্য পেশ করা হয়। যেমন হযরত মূসা (আ) বলিয়াছেন ঃ 

১১০০৬ ba ET Ca এ লে “হে আমার প্রতিপালক প্রভু! তুমি আমার 
প্রতি যে কল্যাণ অবতীর্ণ করিবে, আমি তাহার অবশ্যই মুখাপেক্ষী ।” 


দ্বিতীয় পদ্ধতির প্রার্থনার দ্বিতীয় রূপ হইল এই যে, প্রার্থনার পূর্বে বান্দা আল্লাহ্‌র গুণ বর্ণনা 
সহকারে বক্তব্য পেশ করিবে । যেমন হযরত ইউনুস (আ) বলিয়াছেন ঃ 


১৪5০10511০০ SSS ALLEL ছা YU UY তুমি ভিন্ন অন্য কোন মাবুদ 
নাই। তুমি মহান ও পৰিত্ৰ। নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হইয়া পড়িয়াছি 


Wwww.quraneralo.com 


Contents 


১৪৮ 


প্রার্থনার আরেকটি পদ্ধতি এই যে, প্রার্থনাকারী শুধু প্রার্থনা পূরণকারীর প্রশংসা ও স্তুতি 

বর্ণনা করিবে। যেমন কবি বলেন £ 
sll এ০৯১৬ 01 dss » ৬৪৩ এ ৮1 ৪৩৯৮৯ ১৩91 
sles ite 4 + 1058৮৮১1180515 58115 

‘আমি কি আমার প্রয়োজনকে উল্লেখ করিব অথবা আপনার মহা সন্ত্রমবোধই আমার জন্য 
যথেষ্ট? নিঃসন্দেহে আপনার স্বভাব হইতেছে লঙ্জা। কেহ আপনার একবার প্রশংসা করিলে . 
তাহার আর কিছু বর্ণনা করার প্রয়োজন হয় না ।' 

আয়াতের £1541 ক্রিয়াটির অর্থ হইতেছে “সরল পথ প্রদর্শন করা, সরল পথে পরিচালনা 
করা ও সরল পথে পৌছাইয়া দেওয়া ৷’ £151 ক্রিয়াটি কয়েক নিয়মে প্রযুক্ত হইয়া থাকে। 
উহার মুখ্য কর্মের পূর্বে কখনও বা. 11 ও J এই দুই ১৯ ৪১৯ (কারক অব্যয়) ব্যবহৃত 
হানা উর গে কোন রারকজন্ারবরহাত নানা উতর 
প্রকারের দৃষ্টান্ত ৷ 

5 451০5411১৯৯। অর্থ আমাদিগকে সরল পথ দেখাইয়া উহাতে পৌছাইয়া 
দাও; আমাদিগকে সরল পথের সন্ধান দাও, আমাদিগকে সরল পথ প্রদর্শন কর ও আমাদের 
সামনে সরল পঞ্চসুসপষ্ট করিয়া তুলিয়া ধর। এই শেষোক্ত অর্থ প্রকাশের একটি দৃষ্টান্ত হইল 
এই 2 
তুলিয়া ধরিয়াছি।' £1541 শব্দের ক্রিয়াপদের প্রথম প্রকারের দৃষ্টান্ত ৪ 

pail Li 11১1১৯9 ১551 তিনি তাহাকে মনোনীত করিয়াছেন এবং 
তাহাকে সরল পথ প্রদর্শন করিয়াছেন” উহার আরেকটি দৃষ্টান্ত ৪ 

122 ০1,০ 511 ৯১5৯৩ ‘তাহাদিগকে দোযখের পথে লইয়া যাও ।' 

৮9 

(১8০5 ble ll ০৪২৫১ 419 "অনন্তর তুমি তাহাদিগকে নিশ্চয়ই সরল পথ 
দর্শন করিতেছ।' উহার দ্বিতীয় প্রকারের প্রয়োগের একটি দা £ 

136] 1১1১৯ sil এ] ৯11 জোন্নাতীরা বলিবে) সকল প্রশংসা সেই আল্লাহ্‌ 
তা'আলার যিনি আমাদিগকে এখানে পৌছাইয়াছেন।' ইমাম আবু জাফর ইব্‌ন জারীর 
বলেন-তাফসীরকারগণের সর্বসম্মত সিদ্ধান্ত এই যে, +:৪7... ৭11 /1১.০1| অর্থ 'পূর্ণরূপে 
বক্রতামুক্ত সরল সুস্পষ্ট পথ৷’ সকল আরব গোত্রই এই অর্থে উহা ব্যবহার করে। কবি জারীর 
. ইব্‌ন আতিয়্যা আল্‌ খাতফী নিম্ন পংক্তিতে উহাকে উক্ত অর্থেই ব্যবহার করিয়াছেন ৪ 


“যখন সব পথ বক্র হইয়া যায়, ভেরি জরিনা 
করেন।” 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌-ফাতিহা ২৪৯ 


অনুরূপ অসংখ্য দৃষ্টান্ত রহিয়াছে। আরবগণ ৷, শব্দকে রূপকভাবে কথা, কার্য, গুণ, 
অবস্থা ইত্যাদির অর্থে ব্যবহার করিয়া থাকে। বক্র কথা, কার্য, গুণ বা অবস্থা বুঝাবার জন্য 
তাহারা উক্ত শব্দের সহিত [$= (বক্র) বিশেষণ প্রয়োগ করে। 2৪:11 4১1০ সরল 
কথা, কার্য, গুণ বা অবস্থা । ০১০০ ৮1১০ বক্র কথা, কার্য, গুণ বা অবস্থা । 

তাফসীরকারগণ বিভিন্নরূপে ॥55.,5]/ 1১:51 -এর তাৎপর্য ব্যাখ্যা করিয়াছেন। এই. 
ব্যাপারে তাহাদের শব্দ প্রয়োগে বিভিন্নতা থাকিলেও তাৎপর্য একই দীড়ায়। অর্থাৎ সকলের 
কথার তাৎপর্য হইল এই যে, “সিরাতুল মুস্তাকীম' হইতেছে, “আল্লাহ্‌ তা'আলা ও তাহার 
রাসূলের আনুগত্যের পথ ।' ১. 

একদল তাফসীরকার বলেন ৪ ৮১৪%:..০]| 1০1-211 হইতেছে “আল্লাহ্‌র কিতাব আল 
কুরআন'। হযরত আলী (রো) হইতে ধারাবাহিকভাবে হারিছ আওয়ার, তাহার ভ্রাতুষ্পুত্র সাঈদ 
ইব্‌ন মুখতার তাঈ, হামযাহ-আয-যাইয়াত, ইয়াহিয়া ইব্‌ন ইয়ামান, হাসান ইবৃন আরাফা .ও 
ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন 8 

“নবী করীম (সা) বলিয়াছেন, ₹১৪০...]| 1,০! হইতেছে ‘আল্লাহ্‌ তা'আলার 
কিতাব’ | 

এই রিওয়ায়েতের অন্যতম রাবী হামযাহ ইব্‌ন হাবীব আয্‌ যাইয়াত হইতে উর্ধ্বতন 
সনদাংশে এবং পরবর্তী বিভিন্ন সনদে ইমাম ইবৃন জারীরও উপরোক্ত হাদীস উদ্ধৃত করেন। 

আমার রচিত 1,511 1.3 -এ হযরত আলী (ক) হইতে ক্রমাগত হারিছ আ'ওয়ার 
প্রমুখ রাবীর সনদে ইমাম তিরমিযী ও ইমাম আহমদ কর্তৃক বর্ণিত যে. “মারফু হাদীস’ উদ্ধৃত 
হইয়াছে, তাহার একাংশ এই £ 

(নবী করীম (সা) বলেন) আল-কুরআন হইতেছে আল্লাহ্‌ তা“আলার শক্ত রজ্জু; উহা সুক্ষ 
জ্ঞানে পরিপূর্ণ উপদেশ গ্রন্থ এবং উহাই হইতেছে “সিরাতুল মুস্তাকীম' 1” 

উক্ত বর্ণনা “মওকুফ হাদীস’ রূপে হযরত আলী (ক)-এর নিজস্ব উক্তি হিসাবেও বর্ণিত 
হইয়াছে । অবশ্য উহা স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হওয়ার পরিবর্তে হযরত আলী (ক)-এর 
উক্তি হওয়াই অধিকতর স্বাভাবিক ও সম্ভবপর । আল্লাহ্‌ই সর্বজ্ঞ। 

আবদুল্লাহ হইতে ধারাবাহিকভাবে আবূ ওয়ায়েল, মনসুর ও হযরত ছাওরী বর্ণনা করেন £ 

০] 4519:511 হইতেছে, ‘আল্লাহ্‌ তা'আলার কিতাব ।' 

আরেকদল তাফসীরকার বলেন (-:5-..]| 4১1১-21 হইতেছে ইসলাম । হযরত ইবৃন 
আব্বাস (রা) হইতে যাহ্হাক বর্ণনা করেন ৪ 

“হযরত জিবরাঈল (আঃ) নবী করীম (সা)-কে বলিলেন, হে মুহাম্মদ! আপনি বলুন, 
১2০] 4০12-541 ‘উহা হইতেছে আল্লাহ্‌র দীন। উহাতে কোনরূপ বক্রতা নাই ৷' 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ 
নানা সালেহ ও উল হন নার হান জাল নার নীরা ইনি 
বর্ণনা করেন। 


কাছীর (১ম খণ্ড)--৩২ - 


www.quraneralo.com 


Contents 


২৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত আবদুল্লাহ ইব্‌ন মাসউদ সহ একদল সাহাবা হইতে ক্রমাগত মুররা হামদানী ও 
ইসমাঈল ইব্‌ন আবদুর রহমান আস সুদ্দীয্যুল কবীর বর্ণনা করেন £ a ball 
হইতেছে ইসলাম। 

হযরত জাবির (রা) আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন মুহাম্মদ উকায়ল বর্ণনা করেন ৪ 
+:5::-01 ৮19০41 হইল ইসলামণ উহা আসমান-যমীনের মধ্যবর্তী স্থান হইতে প্রশস্ত ৷ 

ইবনুল হানাফিয়্যাহ বলেন, 35 ০1১-০1 হইতেছে আল্লাহ্‌র সেই দীন যাহা ছাড়া 
অন্য কোন দীন তিনি কবুল করেন না।' 

আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম বলেন, ৮১৪:-..11 £1১-211 অর্থ ইসলাম । 

হযরত নাওয়াস ইব্‌ন সুমআন হইতে ক্রমাগত জুবায়র ইব্‌ন নাফীর, মু'আবিয়া ইব্ন 
সালেহ, লায়ছ ইব্‌ন সা'দ, আবুল আ'লা হাসান ইব্‌ন সাওয়ার ও ইমাম আহমদ বর্ণনা করেন £ 

দানী কায তেও মানুহ হাতা এটি দা দিয়াছেন। একটি সরল রাস্তা 
রহিয়াছে ("55,11 ০1,211) । উহার উভয় পার্শ্বে একটি করিয়া দেওয়াল রহিয়াছে 
দেওয়াল ত কতগুলি উনুক্ত দ্বার রহিয়াছে। দ্বারগুলিতে পর্দা ঝুলিয়া রহিয়াছে, রাস্তার 
ফটকে একজন আহ্বায়ক রহিয়াছে। সে লোকদিগকে ডাকিয়া বলিতেছে-“ওহে লোক সকল! 
তোমরা সবাই এই রাস্তায় আস। উহা ছাড়িয়া বাঁকা রাস্তায় যাইও না৷’ উক্ত রাস্তার উপরও 
একজন আহ্বায়ক আছে। কেহ দেওয়ালের কোন দুয়ারের পর্দা তুলিতে চাহিলে সে ডাকিয়া 
বলে-খবরদার, উহা তুলিও না। তুলিলে বিপথগামী হইবে। সেই সরল রাস্তাটি ইসলাম । 
দেওয়াল দুইটি হইল আল্লাহ্‌র নির্ধারিত সীমানা । পর্দা টানানো দুয়ারগুলি হইতেছে নিষিদ্ধ 
কাজসমূহ। রাস্তার ফটকে আহ্বানরত ব্যক্তি হইতেছে আল-কিতাব। রাস্তার উপর অবস্থানরত 
লোকটি হইল মুমিনের বিবেক ।' 

ইমাম ইব্‌ন আবূ হাতিম এবং ইমাম ইবৃন জারীরও উক্ত হাদীস উহার অন্যতম বর্ণনাকারী 
লায়ছ ইবৃন সাদ হইতে উর্ধতন সনদে এবং পরবর্তী স্তরে অন্য সনদে বর্ণনা করিয়াছেন । 

হযরত নাওয়াস ইব্‌ন সুমআন (রা) হইতে ক্রমাগত জারীর ইব্‌ন নাফীর, খালিদ ইব্‌ন 
মাঁদান, বাজীর ইব্‌ন সা'“দ,. বাকীয়্যাহ, আলী ইবৃন হাজার, ইমাম তিরমিযী ও ইমাম নাসাঈ 
উক্ত হাদীস বর্ণনা করেন। 

57987 


মুজাহিদ বলেন- ১০]! 21. ১ 
a ৮,০০ 1। এর অর্থ ‘আমাদিগকে সত্য পথ প্রদর্শন কর" 

উক্ত তাৎপর্য অধিকতর ব্যাপক এবং উহা পূর্বোক্ত তাৎপর্য সমূহের বিরোধী নহে। 

আসিম আহওয়ান হইতে ক্রমাগত হামযাহ ইব্‌ন মুগীরাহ, আবুন নযর হাশিম ইব্‌ন 
কাসিম প্রমুখ রাবীর সনদে আবু হাতীম ও ইব্‌ন জারীর বর্ণনা করেন ৪ 

“একদা আবুল আলীয়্যা বলেন, | 1-1১-211 হইল নবী করীম (সা) এবং 
তিতা সি 

বর্ণনাকারী আসিম বলেন, আমরা আবুল আলীয়্যার এই ব্যাখ্যা হযরত হাসান বসরীর 
নিকট উল্লেখ করিলাম । তিনি বলিলেন, আলীয়্যা ঠিকই বলিয়াছেন । 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্-ফাতিহা ২৫১ 


উপরে বর্ণিত তাফসীরসমূহের প্রত্যেকটি শুদ্ধ ও সঠিক । উহাদের একটি অপরটির সহিত 
সংঘর্ষশীল নহে। বরং উহাদের একটি আরেকটির অবিচ্ছেদ্য অঙ্গ এবং একটি আরেকটির 
সমর্থক ও পরিপূরক । কারণ, যে ব্যক্তি নবী করীম (সা) হযরত আবু বকর সিদ্দীক ও হযরত 
উমর (রা)-কে অনুসরণ করে সে ব্যক্তি সত্যকেই অনুসরণ করে । তেমনি যে ব্যক্তি 'সত্য' কে 
অনুসরণ করে, সে ইসলামকেই অনুসরণ করে । তেমনি যে ব্যক্তি ইসলামকে অনুসরণ করে, 
সে কুরআনকেই অনুসরণ করে । ‘আল-কুরআন’ হইল আল্লাহ্‌র কিতাব, তাহার মজবুত রশি 
এবং তাহার সরল ও সোজা পথ । সকল প্রশংসা আল্লাহ্‌ তা'আলারই প্রাপ্য । 

হযরত আব্দুল্লাহ হইতে ধারাবাহিকভাবে আবু ওয়ায়েল, আ'মাশ, ইয়াহিয়া ইবৃন যাকারিয়া 
তাবারানী বর্ণনা করেন ৪ 

হযরত আব্দুল্লাহ বলিয়াছেন ₹:৪4:...01 %০1১-০11 হইল, নবী করীম (সা)-এর প্রদর্শিত 
পথ । | 
ইমাম জা'ফর ইব্ন জারীর বলেন, আমার নিকট Ll ball Gal -এর 
অধিকতর গ্রহণযোগ্য তাৎপর্য হইতেছে এই ঃ 

(হে প্রভু!) তোমার অনুগহপ্রাপ্ত ও দানে ধন্য বান্দাদের জন্য তুমি যে সব কথা ও কাজ 
পছন্দ ও মনোনীত করিয়া তাহাদিগকে উহা করার তাওফীক দান করিয়াছ, আমাদিগকে উহার 
উপর দৃঢ় ও অবিচল থাকার তাওফীক দান কর।' 

মূলত উপরোক্ত পথই হইতেছে সিরাতুল মুস্তাকীম । কারণ, নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ 
সহ অন্যান্য নেককার বান্দা আল্লাহ্‌ তা'আলার বিশেষ দান ও নি'আমতে ভূষিত ছিলেন। তাই 
তাহাদিগকে অনুসরণ করার তাওফীক ও সৌভাগ্য যাহারা লাভ'করে তাহারা রসূলগণকে সত্য 
বলিয়া মানিয়া লইবার, আল্লাহ্‌ তা'আলার কিতাবকে আকড়াইয়া থাকিবার, তাহার 
আদেশ-নিষেধ পালন করিবার এবং নবী করীম (সা), খোলাফায়ে রাশেদীন ও অন্যান্য 
নেককার বান্দাকে অনুসরণ করিবার তাওফীক ও সৌভাগ্য লাভ করে। আর ইহাই হইতেছে 
22:11 451-211 

প্রশ্ন হইতে পারে, মু'মিন বান্দা তো হিদায়েতের নি'আমতে ভূষিত হইয়াই মু'মিন 
হইয়াছে। সে কেন প্রতি সালাতে আবার অহরহ হিদায়েত বর্ণনা করিবে? ইহা কি 'অর্জিত বস্তু 
পুনঃঅর্জনের' প্রচেষ্টার শামিল নহে? 

উত্তরে বলা যায়, উহা অর্জিত বিষয় পুনঃঅর্জনের (4--0 4-০-5) অহেতুক প্রচেষ্টা 
নহে। কারণ, মু'মিন ব্যক্তির ৮ ৪০.০]1 451১5০11 0১২। কামনার তাৎপর্য হইতেছে এই 
যে, প্রভু যতটুকু হিদায়েত আমাকে দান করিয়াছ, উহাতে আমাকে অবিচল রাখ এবং যে 
হিদায়েত আমি এখনও লাভ করি নাই তাহা আমাকে দান করা আমার জ্ঞানের পরিধিকে আরও 
বাড়াইয়া দাও; TR 
আমল করার তওফীক দাও ।" 


বলাবাহুল্য, অনুরূপ সবিস্তার প্রার্থনায় “তাহসীলে হাসিল' অনুসৃত ও অপরিহার্য হয় না; বরং 
০০০০০০০০০৮০ 


Wwww.quraneralo.com 


Contents 


২৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 

মিটাইবার জন্য সদা প্রস্তুত । যে বান্দা বারংবার কান্নাকাটি করিয়া তাহার অভাব পূরণের জন) 

তাহার নিকট প্রার্থনা করিতে থাকে তাহার প্রার্থনা তিনি অবশ্যই মঞ্জুর করেন। 
উক্ত মর্মে স্বয়ং আল্লাহ্‌ তা'আলা বলেন £ - 


1০5) ole 055 ৩311 17 01959 405 1951 চি SLE 
-08 ১০ 0১৮ ৩ 

“হে মু'মিন সম্প্রদায়! তোমরা আল্লাহ্‌র উপর, তাহার রাসূলের উপর, রাসূলের প্রতি 
অবতীর্ণ কিতাবের উপর এবং অতীতে অবতীর্ণ কিতাবের উপর ঈমান রাখ ।" 

এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা মু'মিনদের নিশ্চয়ই নতুন করিয়া ঈমান আনিতে নির্দেশ 
দেন নাই; বরং অর্জিত ঈমানের উপর দৃঢ় ও অবিচল থাকিতে এবং অধিকতর ইলম ও 
মারিফাতের দ্বারা উহাকে সবল ও সমৃদ্ধ করিতে আদেশ দিয়াছেন। ইহা অবশ্যই অর্জিত বিষয় 
পুনরর্জনের আদেশ নহে। আল্লাহ্‌ই সর্বজ্ঞ। 

বস্তুত হিদায়েত লাভ করার পর হিদায়েত প্রাপ্ত ব্যক্তি যাহাতে হিদায়েতের উপর অবিচল 
থাকিতে পারে এবং উহা আরও সবল ও সমৃদ্ধ করিতে পারে, তজ্জন্য আল্লাহ্‌ তা'আলার নিকট 
বারংবার প্রার্থনা করা তাহার জন্য অপরিহার্য কর্তব্য । আল্লাহ্‌ তা'আলা স্বয়ং মু'মিনদের নিম্নরূপ 
প্রার্থনা করিতে বলেন ঃ 
0901 ০০ it. 2০৯০ 4১১] ১০ 6 ৪3 Cn উ ৪95 $ ১82 Uy 

“হে আমাদের প্রতিপালক প্রভু! আমাদিগকে হিদায়েত দান করিবার পর আমাদের 
অন্তরগুলি বিপথগামী করিও না। অনন্তর তুমি আমাদিগকে নিজের তরফ হইতে আরও রহমত 
দান কর। নিশ্চয় তুমি মহা দানশীল ।' 

হযরত আবূ বকর (রা) মাগরিবের নামাযের তৃতীয় রাকআতে ফাতিহা পড়ার পর উক্ত 
আয়াত তিলাওয়াত করিতেন। 

উপরোক্ত আলোচনা সমুহের পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতের তাৎপর্য হইতেছে এই £ হে 
আল্লাহ্‌! আমাদিগকে হিদায়েতে অবিচল রাখ এবং বিপথগামী হইতে দিও না। (পরজ্তব 
lL LL Lal hl 


৮ ১৫4 পা এপার (02531 4 121 2 (৭) 
6 CIE 5৮৪25 রি (v) 
৬. ‘তাহাদের'পথ যাহাদের তুমি অনুগ্রহ দান করিয়াছে; 
৭. যাহারা অভিশপ্ত নহে এবং পথভ্রষ্টও নহে ।' 
তাফসীর ঃ$ ইতিপূর্বে উল্লেখিত হাদীসে বর্ণিত হইয়াছে ৪ ৪ বান্দা যখন বলে (;১:৯। 


516212০১৯৮০ ৮০৪ Lele EAL চে 01০০০ Mish 11 
- 2105941 তখন আল্লাহ্‌ তা'আলা বলেন,“ইহা আমার বান্দার অংশ এবং আমার বান্দা যাহা 
চাহিয়াছে তাহা পাইবে ৷' 


www.quraneralo.com 


Contents 


২৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


মূলত হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণিত পূর্বোল্লিখিত তাৎপর্য অধিকতর ব্যাপক ও 
প্রশস্ত । 

অধিকাংশ বিশেষজ্ঞ আলোচ্য আয়াতের প্রথম শব্দ ১.৫ -কে পূর্ববর্তী আয়াতাংশ ০:41 
৮৬:1০ 5৮5০১ -এর ০৪০ হিসাবে ১২ বিভক্তি সহকারে (যের দিয়া) পড়িয়াছেন। | 
2 সর্বনামের ৮১ (হাল) হিসাবে ০১ বিভক্তি সহকারে (যবর দিয়া) পড়িয়াছেন। নবী 
করীম (সা) এবং হযরত উমর (রা) উক্তরূপে পড়িতেন। ইবৃন কাছীর হইতেও অনুরূপ আয়াত 
বর্ণিত হইয়াছে । তাহাকে _..০১ দিয়া পড়িলে পূর্ববর্তী আয়াতের অন্তর্গত -, 5! সমাপিকা 
ক্রিয়াটি উহার নসব বিভক্তির 11০ (সংঘটক) হইবে । 

আয়াতত্রয়ের তাৎপর্য এই $ আমাদিগকে সরল পথ দেখাও-যাহাদিগকে বিশেষ দানে 
বিভূষিত করিয়াছ সেই নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ ও অন্যান্য নেককারগণের পথ-তাহারাই 
(হিদায়েতপ্রাপ্ত, আল্লাহ্‌ ও তাহার রাসূলের প্রতি অনুগত এবং আল্লাহ্‌ তা'আলার বিধি-নিষেধ 
পালনকারী; যাহারা অভিশপ্ত তাহাদের পথে নহে। কাহারা অভিশপ্ত? যাহারা সত্যকে জানিয়া 
বুঝিয়া এবং চিনিয়াও উহা প্রত্যাখ্যান করিয়াছে, তাহারাই অভিশপ্ত। সত্য সম্বন্ধে অজ্ঞতা নহে; 
রবং সত্যের প্রতি বিদ্বেষ ও শত্রুতা হইতেছে তাহাদের চারিত্রিক বৈশিষ্ট্য । যাহারা পথভ্রষ্ট 
তাহাদের পথও নহে। কাহারা পথভ্রষ্ট? যাহারা অজ্ঞতার কারণে সত্যত্রষ্ট ও সত্য হইতে বিচ্যুত 
তাহারাই পথভ্রষ্ট । সত্য-বিদ্বেষ নহে; বরং সত্যের প্রতি অনীহা হইতেছে তাহাদের চারিত্রিক 
বৈশিষ্ট্য । 

আয়াতে ₹$:1 ১৯১৯1, “এর পূর্বে যে ১৪৩ শব্দটি প্রযুক্ত হইয়াছে ৮/০! -এর 
পূর্বে উহারই সমার্থক 3 শব্দ প্রযুক্ত হইয়াছে। প্রকৃতপক্ষে 41511 ও sale ৮১৯৯ 
একই শ্রেণীভুক্ত নহে; বরং দুইটি পৃথক শ্রেণী । তাহাদের এই পার্থক্যের প্রতি ইঙ্গিত প্রদানের 
জন্যই ৩:1০] শব্দের পূর্বে ১ শব্দ ব্যবহৃত হইয়াছে। উক্ত শ্রেণী দুইটি হইতেছে যথাক্রমে 
ইয়াহুদী জাতি ও নাসারা জাতি। | হইল ইয়াহুদী জাতি এবং (৫:1০ ৮,১১০ 
হইল নাসারা জাতি । 

এক দল ব্যাকরণবিদ বলেন, আয়াতে প্রযুক্ত ১১: শব্দটি ৮১-..| (ইস্তিছনা) হিসাবে 
ব্যবহৃত হইয়াছে। উহাকে £১5. ধরিলে উহা ৮৪৮৭ ০১১৭ হইবে । কারণ, অভিশপ্ত 
শ্রেণী ও পথভ্রষ্ট শ্রেণী উভয়ই আল্লাহ্‌র দানে বিভূষিত শ্রেণী হইতে পৃথক ও স্বতন্ত্র । 

আয়াতের ১৫০ ০৯১১1 ও ৩১৮১1 শব্দ দুইটির প্রত্যেকটির পূর্বে উহার ৪.১ 
হিসাবে ৮1১.০ শব্দটি উহ্য রহিয়াছে। বাক্যটির পূর্ণরূপ হইল ঃ 


৩৫175511 4519-53 ৩ ৮৪০1০ Syd 451০৯ ০৪৪ 

অর্থাৎ (আমাদিগকে সরল পথ দেখাও-যাহাদের তুমি বিশেষ অনুগ্রহে ভূষিত করিয়াছ 
তাহাদের পথ) যে পথ অভিশপ্তদের পথ হইতে ভিন্ন এবং পথভ্রষ্টদের পথ নহে । 

‘পূৰ্ববৰ্তী আয়াতদ্বয়ে বলা হইয়াছে, ‘আমাদিগকে সরল পথ দেখাও, যাহাদের তুমি অনুগ্রহে 

ভূষিত করিয়াছ তাহাদের পথ দেখাও ।' উক্ত বক্তব্যের আলোকে বিবেচনা করিলে আলোচ্য 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্-ফাতিহা - ২৫৩ 


১৬212 ail 2311 1০০ এর অর্থ হইতেছে, যাহাদিগকে তুমি বিবেকদানে 
বিভূষিত করিয়াছ তাহাদের পথ ৷" 
মূলত ইহা পূর্ব বর্ণিত ০১৪১ 1 ৯০]। এর ব্যাখ্যা । ব্যাকরণ শান্ত্রবিদদের মতে 
ইহা ৮৪:11 451১-০| এর J বেদল)। অবশ্যই ইহা +2৪-...11 ৯1১11 এর 
১৮১১1) ৮০ ও হইতে পারে।।১ আল্লাহই সর্বজ্ঞ। 
আল্লাহ্‌ তা'আলা যাহাদের বিশেষ দানে বিডুবিত করিয়াছেন, সূরা নিসায় তিনি তাহাদের 
পরিচয় দিয়াছেন ঃ 
্ তার 
12 
৩১ Lait এ|1১- ০ ১11 ০০৯১- 16115512821 
(০১15 dG ok 
“অনন্তর যাহারা আল্লাহ্‌ ও রাসূলকে অনুসরণ করে, তাহারা সেই সকল বান্দার সহিত 
থাকিবে যাহাদিগকে আল্লাহ্‌ তাআলা বিশেষ দানে ধন্য করিয়াছেন। তাহারা হইতেছে নবীগণ, 
সিদ্দীকগণ, শহীদগণ ও নেক্কারগণ । কতই উত্তম সঙ্গী তাহারা। আল্লাহ্‌র তরফ হইতে এই 
দান। এই ব্যাপারে আল্লাহ্‌র জ্ঞানই যথেষ্ট ৷' 
হযরত ইবৃন আব্বাস রো) হইতে যাহ্হাক বর্ণনা করিয়াছেন 8 ০,৮১1 ১১311 51০ 
"১৫০ এর তাৎপর্য হইতেছে ৪ 
“তোমার দাসত্‌ ও আনুগত্যের দানে যাহাদের ধন্য করিয়াছ, তাহাদের পথ; তাহারা 
হইতেছেন তোমার ফেরেশতাবৃন্দ, নবীকুল, সিদ্দীকগণ ও নেক্কার সম্প্রদায় ।" 
নিম্নোক্ত আয়াতও আলোচ্য আয়াতের অনুরূপ £ 


৩৪৪৭ ৩০ ডিন এল ১01 ০০ 4৭১০১ Ul Ll pe ১০০ 
08১57 4১ ০০৯০ SLA এডি ০0511 
রবী‘ ইব্‌ন আনাস (রো) হইতে আবূ জাফর রাষী বর্ণনা করেন ৪ 861০ ০০৮১ 021 
এর তাৎপর্য হইল শুধু নবীগণ’ । 
হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ইব্‌ন জুরায়জ বর্ণনা করেন, রি esl 02301 
-এর তাৎপর্য হইল 'মু'মিনগণ' ৷ মুজাহিদও অনুরূপ তাৎপর্য বর্ণনা করিয়াছেন। 
ওয়াকী' বলেন ঃ উহারা হইতেছেন ‘মুসলমানগণ’ । 
অনুসারীবৃন্দ ৷' 
১. একই বস্তুর পরিচয়ের জন্য ব্যবহৃত দুইটি সমান পরিচয় জ্ঞাপক শব্দের দ্বিতীয়টিকে প্রথমটির ১, (বদল) 


বলা হয়। পক্ষান্তরে একই বস্তুর পরিচয়ের জন্য দুইটি পদ ব্যবহৃত হইলে এবং দ্বিতীয়টি প্রথমটি অপেক্ষা 
অধিকতর পরিচিত হইলে দ্বিতীয়টিকে প্রথমটির (১১1 ৪.০ (আতফুল বয়ান) বলা হয়। -অনুবাদক 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্-ফাতিহা | ২৫৫ 


আয়াতের পূর্বোল্লেখিত আয়াতদ্বয়ের পূর্বে ৷, শব্দকে উহাদের $১০ হিসাবে উহ্য 
মানাই সঙ্গত | সাহিত্যে _৪১.০$০ -কে উহ্য রাখিয়া শুধু উহার -,১.০ -কে উল্লেখ করার প্রথা 
রহিয়াছে । যেমন কবি বলেন_ 
৩০১ la) Lie ০৮৪৪ Sl এ ০৮৯ ০০ এ এও 
“তুমি যেন বনু উকায়শ গোত্রের একটি উষ্ট্র যাহা দুই পায়ের সাথে একটি মশক লইয়া 
চলে ।” 
উক্ত চরণের বাক্যটি ছিল এইরূপ £ 
hil ১৪৯০ ০৮৯৯ ৪ এটি 8 
= শব্দটি J ৬ শব্দের 5,০০5 অথচ উহাকে উহ্য রাখিয়া শুধু উহার ১.০ 
উল্লেখ করা হইয়াছে। অনুরূপভাবে উক্ত আয়াতে | ১.. শব্দটি একবার 1442 ৮১০1 
ও একবার ৩1511 শব্দের ৪.০ হইয়াছে। উহা উহ্য রাখিয়া শুধু «| ৪১ উল্লেখ 
করা হইয়াছে। 
একদল বিশেষজ্ঞ বলেন, ০:11 ১9 শব্দের অন্তর্গত 3 শব্দটি অতিরিক্ত। এখানে উহা 
কোন অর্থ প্রদান করে নাই। বাক্যটি মূলত এইরূপ ছিল ৪ 
সাহিত্যে এইরূপ ব্যবহারের প্রচলন রহিয়াছে। যেমন কবি আজ্জাজ বলেন ৪ 
১৮১০৩ sl 5১১৯১ ১ ভা 
‘যে অজ্ঞাতসারে দৌড়াইয়া কূপে পড়িয়া গেল।' এখানে ১৯৯ শব্দের পূর্ববর্তী 3 শব্দটি 
অতিরিক্ত । উহা কোন অর্থ প্রদান করে নাই। মূল বাক্যটি এইরূপ ছিল £ 
iby ভাশিটি ০৬৯ ০ 
মূলত উক্ত বিশেষজ্ঞদের এই মতটি ভ্রান্ত । আমি ইতিপূর্বে উক্ত 3 শব্দের ব্যবহারের 
তাৎপর্য ও রহস্য বর্ণনা করিয়াছি, উহাই সঠিক ও শুদ্ধ । এখানে 3 শব্দটি অতিরিক্ত ও অর্থহীন 
নহে বলিয়াই হযরত উমর (রা) 3 শব্দের জায়গায় উহার সমার্থক শব্দ ১২১ আনিয়া আয়াতটি 
এইরূপে পড়িতেন 8 ALA ১৪১ rele ১৬৪৮1] ১৪৪ 
আসওয়াদ হইতে ধারাবাহিকভাবে আ'মাশ ও আবু মু'আবিয়ার একটি বর্ণনার ভিত্তিতে 
আবূ.উবায়দ কাসিম ইব্‌ন সালাম স্বীয় 31৪ 1১5 গ্রন্থে বর্ণনা করেন ঃ 
হযরত উমর (রা) এইরূপে পড়িতেন- LAI ১:৫৩ ৫215 Coil ১০৪ 
উক্ত বর্ণনার সূত্র শুদ্ধ। হযরত উবাই ইবৃন কা'ব সম্বন্ধেও বর্ণিত হইয়াছে যে, তিনিও 
আলোচ্য আয়াতটি উক্তরূপে পড়িতেন। তাহাদের এইরূপ পড়ার ব্যাখ্যা স্বরূপ বলা হয় যে, 
তাহারা উহা আদত হিসাবে নহে; বরং আয়াতের ব্যাখ্যা হিসাবে উক্তরূপে পড়িতেন। 
ইহাতে প্রমাণিত হয় যে, এখানে 3 শব্দটি অতিরিক্ত ও অনর্থক নহে। কেহ যাহাতে 
৩4৮41 শব্দকে ১৫215 ০৮৮১1 21 এর এ শব্দ দ্বারা সংযোজিত বিধায় একই অর্থবোধক 


Wwww.quraneralo.com 


Contents 


২৫৬ তাফসীরে ইবৃন কাছীর 
না মনে করে, তজ্জন্য ও বিশেষত শব্দ দুইটি যে দুইটি পৃথক শ্রেণীর জন্য ব্যবহৃত তাহা 
বুঝাইবার জন্য ০/211 শব্দের পূর্বে 3 শব্দ বসানো হইয়াছে। কারণ, যাহারা সত্যকে 
জানিয়া, বুঝিয়া, চিনিয়া শুধুমাত্র বিদ্িষ্ট হইয়া উহা প্রত্যাখ্যান করে, তাহারা হইল 
১৫০15 .,$.৯৪.০| পক্ষান্তরে যাহারা সত্যকে জানিতে, বুঝিতে ও চিনিতে চেষ্টা করে না, 
তাহারা হইল ৬:1৮.511 প্রথমোক্ত দল হইল ইয়াহুদী সম্প্রদায় ও শেষোক্ত দল হইল নাসারা 
সম্প্রদায় । মু'মিন সম্প্রদায় যেন এই উভয় দল এবং তাহাদের ধ্যান-ধারণা ও আমল-আখলাক 
হইতে দূরে থাকে, তজ্জন্য উভয় দলকে পৃথকভাবে দেখাবার উদ্দেশ্যে //.=J! শব্দের পূর্বে ২ 
শব্দ ব্যবহৃত হইয়াছে। ইয়াহুদীরা সত্যকে জানিত, কিন্তু মানিত না। পক্ষান্তরে নাসারারা 
সত্যকে জানিতে চেষ্টা করিত না। মু'মিনকে সত্য জানিতেও হইবে, মানিতেও হইবে । 

ইয়াহুদী ও নাসারা এই উভয় সম্প্রদায়ের প্রত্যেক সম্প্রদায়ই একদিকে যেমন পথভ্রষ্ট, 
অন্যদিকে তেমনি অভিশপ্ত । তবে অভিশপ্ত হওয়া ইয়াহুদী সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য এবং 
পথভ্রষ্ট হওয়া নাসারা সম্প্রদায়ের মূল বৈশিষ্ট্য । 

ইয়াহুদী সম্প্রদায় সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ . 

২৮02 052) ৷ ১] ০ ‘যাহাদের আল্লাহ্‌ অভিশপ্ত কারিয়াছেন এবং যাহাদের 
উপর তাহার গযব আপতিত হইয়াছে ।' পক্ষান্তরে নাসারা সম্প্রদায় সম্পর্কে তিনি বলেন £ 

Jill ৮9 ০০ ss. rk NLT 025 ০৭ /1-০ "5 "তাহারা ইতিপূর্বে 
নিজেরাও পথভ্রষ্ট হইয়াছে এবং অনেক লোকও পথভ্রষ্ট করিয়াছে। অনন্তর তাহারা সত্যপথ 
হইতে বিচ্যুত হইয়াছে।' 

৮৫১1০ ২১০11 যে ইয়াহুদী জাতি এবং ৩৫511 যে নাসারা জাতি তাহা একাধিক 
হাদীস ও প্রাথমিক যুগের মনীষীদের উক্তি দ্বারা সুপ্রমাণিত। হযরত ‘আদী ইবনে হাতেম তাঈ 
(রা) হইতে যথাক্রমে আব্বাস ইবনে হুবায়শ, সিমাক ইব্‌ন হারব, শু“বা, মুহাম্মদ ইব্‌ন জাফর 
ও ইমাম আহমদ বর্ণনা করেন £ 

‘নবী করীম (সা) কর্তৃক প্রেরিত অশ্বারোহী বাহিনী আমার ফুফুসহ একদল লোককে 
গ্রেফতার করিয়া লইয়া গেল। গ্রেফতারকৃত ব্যক্তিগণ নবী করীম (সা)-এর নিকট নীত হইয়া 
তাহার সম্মুখে সারিবদ্ধভাবে দণ্ডায়মান হইলে আমার ফুফু বলিলেন-“হে আল্লাহর রাসূল! আমার 
তত্বাবধায়ক ও সেবক আমার নিকট হইতে দূরে রহিয়াছে । আমি অত্যন্ত বৃদ্ধা । আমার নিজের 
কিছু করিবার ক্ষমতা নাই। আপনি আমার প্রতি কৃপা প্রদর্শন করুন (আমাকে মুক্তি দিন)। 
আল্লাহ আপনার প্রতি কৃপা প্রদর্শন করিবেন’ নবী করীম (সা) প্রশ্ন করিলেন, আপনার 
তত্ত্বাবধায়ক কে? আমার ফুফু বলিলেন-“আদী ইবৃন হাতেম !’ নবী করীম (সা) বলিলেন-সেই 
'আদী ইবৃন হাতেম, যে আল্লাহ ও তীহার রাসূল হইতে ভাগিয়া গিয়াছে? অতঃপর তিনি আমার 
ফুফুকে মুক্তি দিলেন। যুক্তি দিবার পর তিনি একটি লোক সঙ্গে করিয়া আমার ফুফুর নিকট 
'_ আর্সিলেন এবং সেই লোকটির দিকে ইঙ্গিত করিয়া আমার ফুফুকে বলিলেন-ইহার নিকট 
, হইতে সওয়ারী অশ্ব চাহিয়া নিন। আমার ফুফুর ধারণা, সেই লোকটি আলী হইবেন। আমার 
ফুফু অশ্ব চাওয়া মাত্র তিনি তাহাকে অশ্ব দিলেন। আমার ফুফু আমাদের নিকট পৌছিয়া 
আমাকে বলিলেন-“তুমি যাহা করিয়াছ তোমার পিতা জীবিত থাকিলে উহা করিত না। মুহাম্মদ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল-ফাতিহা ২৫৭ 


(সা) একজন সহৃদয় মহামানব । এক ব্যক্তি তাহার নিকট আসিল । সে তাহার দানে অনুগৃহীত 
হইল । আরেক ব্যক্তি আসিল । সেও তাহার দানে ধন্য হইল। (এইরূপ তাহার ভাণ্ডার মানব 
কল্যাণে নিয়োজিত)। আমি ('আদী ইবৃন হাতেম) নবী করীম (সা)-এর খিদমতে হাজির 
হইলাম । দেখিলাম, তাহার নিকট নারী কি শিশুরাও আসে। তিনি তাহাদের সহিত 
নিরহংকারভাবে মেলামেশা করেন এবং তাহার চরিত্র এত মধুর যে, তাহারা নিঃসংকোচে 
তাহার নিকট আসা-যাওয়া করে । আমি বুঝিতে পাইলাম যে, তিনি রোমক সম্রাট কি পারস্য 
সম্রাটের মত (দান্তিক) নহেন। আমাকে তিনি বলিলেন-_হে “আদী! কেন তুমি ৭111 31 «|| 3 
বলিতেছ না? আল্লাহ ভিন্ন অন্য কোন মা'বৃদ আছে কি? কেন তুমি ১:৫1 4111 বলিতেছ না? 
আল্লাহ অপেক্ষা মহান কিছু আছে কি? ইহা শুনিয়া আমি ইসলাম গ্রহণ করিলাম । দেখিলাম, 
তাহার পবিত্র মুখমণ্ডল আনন্দে ভরিয়া উঠিয়াছে। তখন তিনি বলিলেন, ১৫1০ ২,৬৯৯) 
হইতেছে ইয়াহুদী জাতি এবং :11.1| হইতেছে নাসারা জাতি (অসমাপ্ত) ৷' 

ইমাম তিরমিযী উক্ত হাদীছের অন্যতম রাবী সিমাক হইতে উর্ধ্বতন সনদাংশে এবং 
পরবর্তী স্তরে অন্য রাবীর সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন । উহা সিমাক ইব্‌ন হারব ভিন্ন 
অন্য কোন রাবীর মাধ্যমে বর্ণিত হইয়াছে বলিয়া আমার জানা নাই। উহা _,.১১ হাদীস 
হইলেও ১:১৫ = (বিশেষ বিবেচনায় গ্রহণযোগ্য)। 

হযরত আদী ইব্‌ন হাতেম হইতে যথাক্রমে মারী ইব্‌ন কিতরী, সিমাক ইব্‌ন হারব, 
হাম্মাদ ইবৃন সালামা প্রমুখ রাবীর মাধ্যমে বর্ণিত আছে | 

“হযরত “আদী ইব্‌ন হাতেম (রা) বলেন, আমি নবী করীম (সা)-এর নিকট ৮১2 
Lila 29 ৫4 ০৮-231 আয়াতের অর্থ জিজ্ঞাসা করিলাম । তিনি বলিলেন 
১৫:4০ ২১-৯৯*!| হইল ইয়াহুদীরা এবং ৬:415411 হইল নাসারারা ।” 

‘আদী ইব্ন হাতেম (রা) হইতে যথাক্রমে শা'বী, ইসমাঈল ইব্‌ন আবূ খালিদ, সুফিয়ান 
ইব্‌ন উয়াইনিয়া প্রমুখ বর্ণনাকারীর সনদেও অনুরূপ হাদীস বর্ণিত হইয়াছে। 

হযরত “আদী ইব্‌ন হাতেম (রা)-এর আলোচ্য হাদীসটি একাধিক সূত্রে ভিন্ন ভিন্নভাবে 
বর্ণিত হইয়াছে। উহাদের উল্লেখ দীর্ঘ হইবে বলিয়া এখানে উহা পরিত্যক্ত হইল। 

জনৈক সাহাবী হইতে যথাক্রমে আবদুল্লাহ ইব্‌ন শাকীক, বুদাইল ইব্‌ন উকায়লী, মা*মার 
ও আবদুর রায্যাক বর্ণনা করেন ৪ . ০ 

১-4/1 (৪415 (ওয়াদিউল কোরা) নামক স্থান দিয়া একদিন নবী করীম (সা) 
যাইতেছিলেন। বনূ কয়েন গোত্রের জনৈক ব্যক্তি তাঁহাকে প্রশ্ন করিল, হে আল্লাহ্‌র রাসূল! 
(৫21০ ৮+৬--৯৮|। এবং ৩4৮54 কাহারা ? তিনি বলিলেন, ৯৫:1০ -,৯০৪- [1 হইল 
হী ভি ৩৮11 নানি রি তিন থা 
উপরোক্ত হাদীস আবদুল্লাহ ইব্‌ন শাকীক হইতে ,...১০ ৬... (সাহাবী রাবীর নাম উহ্য) 
হিসাবে বর্ণনা করিয়াছেন। অন্যত্র উরওয়ার এক রিওয়ায়েতের সনদে সাহাবা রাবী হিসাবে 
হযরত আবদুল্লাহ ইব্‌ন আমর (রা)-এর নাম উল্লেখিত হইয়াছে। আল্লাহই সর্বজ্ঞ। 

হযরত আবূ যর গিফারী (রা) হইতে আবদুল্লাহ ইব্‌ন শাকীক, বুদায়ল ইবৃন মায়সারাহ্‌, 
ইবরাহীম ইব্‌ন তোহমান প্রমুখ রাবীর মাধ্যমে ইবৃন মারদুবিয়্যা বর্ণনা করেন যে,তিনি বলেন ৪ 
আমি একদিন নবী করীম (সা)-এর নিকট 7৫1০ ১০২ || এবং ০..১1| -এর পরিচয় 
কাছীর (১ম খণ্ড)__৩৩ 


Wwww.quraneralo.com 


Contents 


২৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 
জিজ্ঞাসা করিলাম । তিনি বলিলেন ০৫১০ +৯১! ইয়াহুদী জাতি এবং ৬:4(--4| নাসারা 
জাতি ।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যথাক্রমে আবু মালিক, আবূ সালেহ ও সুদ্দী এবং 
হযরত ইবৃন মাসউদ (রা) সহ একদল সাহাবী হইতে যথাক্রমে মুবারা হামদানী ও সুদ্দী বর্ণনা 
করেন ৪ ‘উল্লিখিত সাহাবীগণ বলেন, ৮৫1০ ১,১৯৯ *]| হইল ইয়াহুদী জাতি এবং 
৩-1.51| হইতেছে নাসারা জাতি । 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যাহ্হাক এবং ইবন জুরায়জ বর্ণনা করেন ঃ 

‘হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন- ৮৫1০ -১১-১৯-২|। হইতেছে ইয়াহুদী জাতি ও 
৬1541 হইতেছে নাসারা জাতি ॥ 

রবী' ইব্‌ন আনাস," আব্দুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম প্রমুখ বহুসংখ্যক 
তাফসীরকারও অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করেন। ইমাম ইব্‌ন আবূ হাতিম বলেন, আল মাগ্দূবি 
আলায়হিম' এবং 'আদ্দাল্লীন' এর উপরোক্ত তাফসীরের পরিপন্থী কোন তাফসীর কেহ বর্ণনা 
করিয়াছেন বলিয়া আমি জ্ঞাত নহি। উপরোল্লেখিত হাদীস ও নিম্নোক্ত আয়াতসমূহ হইতেছে 
মুফাস্সিরগণ কর্তৃক বর্ণিত এতদসম্পর্কিত তাফসীরের ভিত্তি ও উহার যথার্থতার প্রমাণ । 

সূরা বাকারায় ‘বনী ইসরাঈল’ সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


৪ 4 পল ০৫:০০:৮০ ৩%ত 55:55 02202 0 0p Bor ০০০০ “2 0 
১০ US 01182 ঘা 09010515582 01580119১5৭ ৮০০৭ 
সি দর সিরা ডি উড 


sot 


- ০১2৮৫ 


‘তাহারা যে জিনিসের বিনিময়ে নিজেদের বিক্রয় করিয়াছে, উহা অত্যন্ত নিকৃষ্ট । উহা এই 
যে, আল্লাহ তা'আলা যাহা নাযিল করিয়াছেন তাহারা বিদ্বেষের বশীভূত হইয়া তাহা প্রত্যাখ্যান 
করিয়াছে। আল্লাহ তা'আলা তাহার বান্দাগণের মধ্য হইতে যাহার উপর চাহেন স্বীয় কৃপা বর্ষণ 
করেন। তাহারা ক্রোধের পর ক্রোধে দিশাহারা হইয়া ফিরিতেছে। অনন্তর কাফিরদের জন্য 
লাঞ্চনাকর শাস্তি নির্ধারিত রহিয়াছে ।' 

সূরা মায়িদায় আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


ae ts HUE ৮০ এ।। ২৩ 2১০০ ৩০১১৮ 725০৪ ৩৯৩ 


SELLE TE ENTE OULU Ae LS 

- Jl ৭ Ee 

‘বল, আমি কি তোমাদিগকে আল্লাহ্‌র নিকট প্রাপ্তব্য ্রতিদানের দিক দিয়া নিকৃষ্টতম 

লোকদের পরিচয় দিব? স্বয়ং আল্লাহ যাহাদের অভিশপ্ত করিয়াছেন, যাহাদের উপর তাহার গযব 

আপতিত হইয়াছে এবং যাহাদের মধ্য হইতে তিনি বানর, শুকর ও তাগুতের গোলামে পরিণত 

করিয়াছেন তাহারাই । তাহাদের অবস্থান খুবই নিকৃষ্ট এবং সত্য হইতে তাহারা সর্বাধিক 
বিচ্যুত ৷' 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা আল্-ফাতিহা ৃ ২৫৯ 
তিনি আরও বলেন ঃ 
রি ১/০১০৭ is Sd ah Von ডা i bi 


“বনী ইসরাঈলদের মধ্যে যাহারা কুফরী করিয়াছে তাহারা দাউদ এবং ঈসা ইব্‌ন 
মরিয়মের মুখে অভিশপ্ত হইয়াছে। উহা এইজন্য যে, তাহারা অবাধ্য হইত এবং সীমা লঙ্ঘন 
করিত। তাহারা যে পাপাচারে লিও ছিল তাহা হইতে বিরত হইত না। তাহাদের আচরণ ছিল 
বড়ই জঘন্য ৷' 

জীবন চরিত গ্রন্থে বর্ণিত হইয়াছে ঃ একদা যায়দ ইব্‌ন আমর ইব্‌ন নুফায়ল সত্য ধর্মের 
সন্ধানে একদল সঙ্গীসহ সিরিয়া গমন করেন। ইয়াহুদীরা তাহাকে বলিল, তুমি আল্লাহর গযব 
মাথায় না লইয়া আমাদের ধর্মে প্রবেশ করিতে পারিবে না। যায়দ বলিলেন, আমি উহা সহিতে 
পারিব না। তিনি ইয়াহুদী ধর্ম বা নাসারা ধর্ম কোনটিই গ্রহণ করিলেন না। অথচ তিনি 
মুশরিকদের ধর্ম ও মূর্তিপূজা হইতেও দূরে রহিলেন। তিনি স্বীয় বিবেক বুদ্ধি ও সহজাত স্বভাব 
অনুযায়ী চলিতে লাগিলেন। তাহার সঙ্গীগণ খৃষ্টান ধর্ম গ্রহণ করিল। কারণ, তাহারা উহাকে 
ইয়াহুদী ধর্ম অপেক্ষা সত্যের কাছাকাছি মনে করিল। হযরত ওরাকা ইব্‌ন নওফিল (রা) 
তাহাদের অন্যতম ছিলেন। আল্লাহ তা'আলা তাহাকে নবী করীম (সা)-এর মাধ্যমে হিদায়েতের 
নি‘আমত দ্বারা সৌভাগ্যবান করিয়াছিলেন । নবৃওত লাভ করিবার কালে নবী করীম (সা) যে 
ওহী প্রাপ্ত হইয়াছিলেন, তিনি (হযরত ওরাকা) উহার উপর ঈমান আনিয়াছিলেন। 


“দাল্লীন” ও ‘জাল্লীন’ সমস্যা 

“আরবী = বর্ণ ও 4১ বর্ণের মধ্যকার উচ্চারণগত ব্যবধান খুবই সামান্য । উহাদের উচ্চারণ 
স্থান পরস্পর কাছাকাছি অবস্থিত । ১১ এর উচ্চারণ স্থান হইতেছে জিহবার তিন দিকের 
প্রান্তভাগ এবং তৎসন্নিহিত দন্তমূল । পক্ষান্তরে 4 এর উচ্চারণ স্থান হইতেছে জিহ্বার অগ্রভাগ 
এবং উপরস্থ মাড়ির সম্মুখের দত্তদ্ধয়ের অগ্রভাগ । তদুপরি বর্ণদ্ধয় উভয়ই «৪৮ 1| ৪১1 
১১৬৫২] ৪৪১৯৭1ও ও ০৬২১/। ৪১১৯ শ্রেণীর অন্তর্ভুক্ত । উপরোক্ত কারণে উহার 
উচ্চারণগত পার্থক্য নিরূপণ করা এবং তদনুযায়ী উহাদের সঠিক উচ্চারণ স্থান হইতে উচ্চারণ 
করা সাধারণ মানুষের পক্ষে বেশ কষ্টকর । তাই একদল ফকীহ অভিমত প্রকাশ করিয়াছেন যে, 
উক্ত বর্ণদয়ের একটির উচ্চারণ স্থানে অপরটি উচ্চারণ করা আল্লাহ্‌ তা'আলার নিকট ক্ষমাযোগ্য 
ক্রটি বলিয়া পরিগণিত হইবে। উক্ত অভিমতই সঠিক ও শুদ্ধ । আল্লাহই সর্বজ্ঞ 

উল্লেখ্য যে, ১১ বর্ণকে আমিই অধিকতর শুদ্ধরূপে উচ্চারণ করিয়া থাকি-নবী করীম 
(সা)-এর বাণী বলিয়া কথিত এই উক্তিটি ভিত্তিহীন। উহা প্রকৃতপক্ষে তাহার বাণী নহে। 
আল্লাহই ভাল জানেন। 


www.quraneralo.com 


Contents 


২৬০ তাফসীরে ইব্ন কাছীর 


ফাতিহার বিষয়বস্তু 

মহা মর্ধাদাশীল সপ্ত আয়াত বিশিষ্ট সূরা ফাতিহায় আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত বিষয়সমূহ 
বর্ণনা করিয়াছেন $ 

সকল প্রশংসার মালিক ও প্রাপক একমাত্র আল্লাহ্‌ তা'আলা । সকল প্রশংসা তাহারই জন্য 
নিবেদিত। তিনি মহা বিশ্বের প্রতিপালক প্রভু, পরম করুণাময় ও নিরতিশয় কৃপাপরায়ণ। 

নিশ্চয় একদিন মানুষের ভাল-মন্দ কার্যের বিচার অনুষ্ঠিত হইবে! সেই দিন সকল কর্তৃতি 
ও এখতিয়ার আল্লাহ্‌ তা'আলা স্বহস্তে গ্রহণ করিবেন। সুতরাং একদিকে যেমন বদকারদের স্বীয় 
পাপাচারের শাস্তি এড়াইবার কোন পথ থাকিবে না, অন্যদিকে তেমনি নেককারদের স্বীয় পুণ্য 
কাজের পুরস্কার লাভের পূর্ণ নিশ্চয়তা থাকিবে । 

মানুষ একমাত্র আল্লাহ্‌র দাসতৃ ও ইবাদত করিবে এবং নিজ দাসতৃ্‌ ও ইবাদতে তাহার 
সহিত কাহাকেও শরীক করিবে না। 

মানুষ নিজ নিজ শক্তি সামর্থ্যের উপর নির্ভর না করিয়া একমাত্র আল্লাহ্‌ তা'আলার হাতে 
নিজেকে সঁপিয়া দিবে । সত্য ও ন্যায়ের পথে চলিতে সে সর্বদা শুধুমাত্র আল্লাহ্‌ তা'আলার 
নিকট সাহায্য প্রার্থনা করিবে। 

মানুষ আল্লাহ্‌ তা'আলার নিকট সঠিক ও সরল পথের নির্দেশনা প্রার্থনা করিবে। পৃথিবীতে 
সে সরল পথে চলিতে পারিলে আখিরাতেও জান্নাতে প্রবেশের পথ তাহার জন্য সহজ সরল 
হইয়া যাইবে । পৃথিবীর সরল পথ হইতেছে নবী, সিদ্দীক, শহীদ ও নেককারদের পথ । যাহারা 
বস্তু জগতে তাহাদের অনুসৃত আধ্যাত্মিক পথে চলিবে এবং তাহাদের সহিত আধ্যাত্মিক 
পরিমণ্ডলে অবস্থান করিবে, তাহারা পারলৌকিক জীবনেও তাহাদের পথ ধরিয়া অনন্ত জান্নাত 
ধামে প্রবেশ ও বসবাসের সৌভাগ্য লাভ করিবে । সুতরাং মানুষের কর্তব্য হইতেছে আল্লাহ্‌ 
তা'আলা, তাহার রাসূল, তাহার কিতাব ও আখিরাতের উপর ঈমান আনিয়া এবং নেক কাজ 
করিয়া চির আনন্দ নিকেতন জান্নাত ধামে প্রবেশের যোগ্যতা অর্জন করা । 

আধ্যাত্মিক জীবন অনুসরণের জন্য যেরূপ সঠিক ও সরল পথ রহিয়াছে, তেমনি ভ্রান্ত ও 
বাকা পথও রহিয়াছে । উক্ত ভ্রান্ত ও বক্র পথে চলিয়া একদল মানুষ অভিশপ্ত এবং অন্য দল 
পথভ্রষ্ট হইয়া গিয়াছে। তাহাদের পথ হইতে মানুষকে সর্বদা দূরে থাকিতে হইবে। মানুষ 
তাহাদের পথ হইতে পরিত্রাণ লাভের জন্য আল্লাহ্‌ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করিবে । 
হইবে । সুতরাং তাহাদের চক্রান্ত ও প্রতারণা হইতে মানুষকে সদা সতর্ক থাকিতে হইবে । 

সূরা ফাতিহার কয়েকটি সুক্ষ্ম ও অনবদ্য শব্দ প্রয়োগ ধারা বিশেষভাবে লক্ষণীয় । 

আল্লাহ্‌ তা'আলা 1১31 ক্রিয়াটি কর্তৃবাচ্যে ব্যবহার করিয়া নিজেকে উহার কর্তা 
বানাইয়াছেন। পক্ষান্তরে ২5/1 ক্রিয়াটির কর্তা স্বয়ং আল্লাহ্‌ তা'আলা হইলেও তিনি কর্তা 
হিসাবে নিজেকে উল্লেখ না করিয়া উক্ত ক্রিয়া হইতে কর্মবাচ্যের বিশেষণ (1১৯২, +.০) 
ব্যবহার করিয়াছেন । -১৯|| ক্রিয়াটির প্রকৃত কর্তা যে আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াতে 
তাহা বর্ণিত হইয়াছে ৪ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌-ফাতিহা ২৬১ 


42 001 2555 EAE এ ০50 পু তুমি কি তাহাদের কথা 
ভাবিয়াছ, আল্লাহ্‌ যাহাদের প্রতি রুষ্ট হইয়াছেন তাহাদেরকে যাহারা বন্ধু বানাইয়াছে?” 

আরেকটি উদাহরণ ৷ যদিও আল্লাহ্‌ তা'আলাই মানুষকে পথভ্রষ্ট ও বিপথগামী হওয়ার শক্তি 
যোগাইয়া৷ থাকেন, তথাপি এখানে তিনি নিজেকে কর্তা হিসাবে উল্লেখ করিয়া 1১-০১। 
ক্রিয়াটি ব্যবহার করেন নাই। বরং মানুষকে কর্তা বানাইয়া ১.০ ক্রিয়া হইতে কর্তৃবাচ্যের 
বিশেষণ (4০13 ব্যবহার করিয়াছেন । আল্লাহ্‌ তা“আলাই যে মানুষকে গোমরাহ হইবার 
মা ডে তা 


1১:৮০ 115 41 ০১৯5 bls Ua ১০১- ial 95 210 ক ০০ আল্লাহ 
যাহাকে সঠিক পথ দেখান সেই পথপ্রাপ্ত আর তিনি যাহাকে বিপথগামী করেন তাহার জন্য 
তুমি কোন দিশারী বন্ধু পাইবে না।' 

অনুরূপ আরেকটি আয়াত এই ঃ 

Use lib 5 ৮৯১১০৩- dls 958 50112 te ‘আল্লাহ্‌ যাহাদের 
পথভ্রষ্ট করেন, তাহাদের আর কোন পথ প্রদর্শক জোটে না। আর তিনি যাহাদের হাল ছাড়িয়া 
দেন, তাহারা স্বীয় অবাধ্যতার আবর্তে ঘুরপাক খাইয়া পেরেশান হইয়া ফিরে ।” 

উপরোল্লিখিত আয়াতগুলি ছাড়া আরও একাধিক আয়াত প্রমাণ করে যে, আল্লাহ্‌ তা'আল৷ 
মানুষকে হিদায়েতপ্রাপ্ত বা পথভ্রষ্ট করেন । £৬51 সম্প্রদায় ও উহার অনুসারীগণ বলেন ৪ 
বান্দা নিজেই হিদায়েত অথবা গোমরাহীর পথ গ্রহণ করিয়া থাকে । সে এক্ষেত্রে পূর্ণ স্বাধীন। 

কাদরিয়া সম্প্রদায়ের উপরোক্ত মতবিশ্বাস ভ্রান্ত ও বাতিল । তাহারা নিজেদের বিদআতী 
বিশ্বাসের সমর্থনে কুরআন মজীদের «0.২, (দ্যর্থবোধক) আয়াত পেশ করিয়া থাকে । অথচ 
যে সকল আয়াত দ্বারা দ্ধযর্থহীনভাবে প্রমাণিত হয় যে, তাহাদের উক্ত বিশ্বাস ভ্রান্ত, তাহারা তাহা 
পরিত্যাগ করে । গোমরাহ ফির্কার অবস্থাই এইরূপ । 

সহীহ হাদীছে বর্ণিত হইয়াছে রাসূল (সা) বলিয়াছেন, ‘কোন দলকে কুরআনের 
“মুতাশাবাহা” আয়াতের পশ্চাতে পড়িতে দেখিলে তোমরা বুঝিবে, আল্লাহ্‌ তা'আলা তাহাদের 
কথাই (সূরা আলে-ইমরানে) বলিয়াছেন। অতএব তোমরা তাহাদের নিকট হইতে দূরে 
থাকিও ৷’ 

উক্ত আয়াতে রাসূল (সা) নিম্নোক্ত আয়াতের প্রতি ইঙ্গিত করিয়াছেন ঃ 
75513 TER পক এত হর ওঠ) টস Ls 0 Ll 

1035 

“যাহাদের অন্তরে বক্রতা রহিয়াছে তাহারা ফিতনা সৃষ্টির জন্যে এবং ভ্রান্ত অর্থ আবিষ্কারের 
উদ্দেশ্যে উহার (মুতাশাবাহা আয়াতের) পশ্চাতে পড়িয়া যায়।” 

আল্লাহ্‌ তা'আলার শোকর যে, কুরআন মজীদে বিদআতীদের আকীদা-বিশ্বাসের পক্ষে 
প্রকৃত কোন প্রমাণ বিদ্যমান নাই । কারণ, কুরআন মজীদ আসিয়াছে সত্য-মিথ্যা ও হক-বাতিল 
পৃথক করিয়া দিতে। উহাতে কোনরূপ স্ববিরোধিতার লেশমাত্র নাই । কারণ, উহা সর্বজন 
প্রশংসিত শ্রেষ্ঠতম জ্ঞানী মহান আল্লাহ্‌ তা'আলার পক্ষ হইতে অবতীর্ণ গরন্থ। 


Wwww.quraneralo.com 


Contents 


২৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


‘আমীন’ প্রসঙ্গ 
ফাতিহা পাঠের শেষে | (আমীন) বল হা এ. শনি ৬০ সন) শর 
সমওজন বিশিষ্ট । উহার অর্থ-'আয় আল্লাহ্‌ কবুল কর ৷" 
কেহ কেহ উহার প্রথম বর্ণ 1- (হামযাহ)-এর পর আলিফ যোগ না করিয়া উহাকে ১০! 
রূপে পড়েন । 
‘আমীন’ বলা যে মুস্তাহাব নিম্নোক্ত হাদীস হইতে তাহার প্রমাণ পাওয়া যায়। হযরত 
সিরা hi ইমাম আবূ দাউদ ও ইমাম তিরমিযী বর্ণনা 


li EE OE OEE হুজর (রা) বলেন, আমি রাসূল (সা)-কে _,১.১১,]| ১১৪ 
11501 টিটি রিচি 
(৭৯০ ৮4২৯) উহা পাঠ করিয়াছেন।' 

ইমাম আবূ দাউদের বর্ণনায় রহিয়াছে «2.০ । ৫: ০৪) তিনি উচ্চস্বরে উহা পাঠ 
করিয়াছেন । ্‌ | 

ইমাম তিরমিযীর মতে হাদীসটি ০... ১২ অর্থাৎ বিশেষ বিবেচনায় গ্রহণযোগ্য । 
হযরত আলী (ক), হযরত ইবৃন মাসউদ (রা) প্রমুখ সাহাবা হইতেও উহা বর্ণিত হইয়াছে। 

. হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, “নবী করীম (সা) ০/4২ ১৪ 
ULI ১৩ ৮৫21০ পাঠের পর বলিতেন ৩-০| “আমীন' । প্রথম কাতারের মুসল্লীগণ উহা 
শুনিতে পাইতেন।' | 

ইমাম আবূ দাউদ ও ইমাম ইব্ন মাজাহ উহা বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্‌ন মাজাহ্‌র 
রিওয়ায়েতে ইহাও বর্ণিত হইয়াছে, “মসজিদে ৬০! শব্দের ধ্বনি প্রতিধ্বনিত হইত ।' ইমাম 
দারা কুতনীও উক্ত হাদীস উদ্ধৃত করিয়াছেন। তিনি উহাকে ৩.৯ ৬... বা গ্রহণযোগ্য হাদীস 
বলিয়াছেন। 

হযরত বিলাল (রা) সম্বন্ধে বর্ণিত আছে, তিনি নবী করীম (সা)-কে বলিয়াছেন-'আমার 
পূর্বে ৬! বলিবেন না।' ইমাম আবু দাউদ এই বর্ণনা উদ্ধৃত করিয়াছেন। 

আবু নসর কুশায়রী উল্লেখ করিয়াছেন-“হযরত হাসান ও হযরত জা‘ফর সাদেক ৩০1 
শব্দের ॥ বর্ণকে তাশদীদ দিয়া উহাকে ০1১৯! ৩১! ০০ আয়াতের অন্তর্গত | শব্দের 
ন্যায় উচ্চারণ করিতেন ।' 

আমাদের (ইব্‌ন কাছীরের) ফকীহগণ ও অন্য একদল ফকীহ বলেন-নামাষের বাহিরে 
'আমীন' বলা মুস্তাহাব এবং নামাযের ভিতরে আমীন্‌ বলা সুন্নাতে মুআকাদাহ্‌। মুসন্লী একাকী 
হউক কিংবা ইমাম হউক অথবা মুক্তাদী হউক-যে কোন অবস্থায় 'আমীন' বলা সুন্নাতে 
মুআকাদাহ্‌। কারণ, হযরত আবু হুরায়রা (রা) হইতে বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত 
হইয়াছে, নবী করীম (সা) বলিয়াছেন- ‘ইমাম যখন আমীন বলে তখন তোমরাও আমীন 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌-ফাতিহা ২৬৩ 


বলিবে ৷ কারণ, 005 তাহার পূর্ববর্তী 
গুনাহ মাফ হইয়া যাইবে।' 

ইমাম মুসলিমের বর্ণনায় রহিয়াছে-নবী করীম (সা) বলিয়াছেন, “যদি কেহ নামাযে বলে, 
৩০! আর আকাশের ফেরেশতারাও বলেন, 'আমীন' এবং একটি অপরটির সহিত মিলিয়া 
যায়, তবে তাহার অতীতের গুনাহ মাফ হইয়া যায় ৷' 

একদল বিশেষজ্ঞ "যদি ফেরেশতাদের আমীন বলার সহিত মুসন্ত্ীর আমীন বলা মিলিয়া 
যায়'-এই বাক্যের এইরূপ তাৎপর্য বর্ণনা করিয়াছেন, ‘যদি উভয়ের আমীন কবুল হইয়া যায় ।" 
আরেকদল উহার এইরূপ তাৎপর্য বর্ণনা করিয়াছেন ঃ “যদি উভয়ের 5! ইখলাসপূর্ণ 
হয়।' : * 

হযরত আবু মূসা (রা) হইতে মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে ৪ 

“নবী করীম (সা) বলিয়াছেন, ইমাম যখন বলে, ৮/2] 3১ তখন তোমরা বলিবে 

৬০! আল্লাহ্‌ তা“আলা তোমাদের উক্ত দোয়া কবুল করিবেন |” 

_ হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যথাক্রমে যাহ্হাক ও যোয়াইবের বর্ণনা করেন-আমি 
নবী করীম (সা)-এর নিকট জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! ৮! শব্দের অর্থ কি? 
তিনি জবাবে বলিলেন-“হে আমার প্রতিপালক! তুমি উহা কবুল কর।' 

জওহারী বলেন-৩০| অর্থ ‘এইরূপ হউক ৷’ ইমাম তিরমিযী বলেন- ৩! অর্থ 
‘আমাদিগকে. নিরাশ করিও না।' 

অধিকাংশ বিশেষজ্ঞ বলেন ০! অর্থ ‘আয় আল্লাহ্‌! আমাদের দোয়া কবুল কর।' 

ইমাম কুরতুবী উল্লেখ করিয়াছেন-“মুজাহিদ, ইমাম জা'ফর সাদেক এবং হিলাল ইবৃন 
ইয়াসাফ বলেন, ০5! শব্দটি আল্লাহ্‌ তা'আলার একটি নাম। হযরত ইবৃন.আব্বাস (রা) 
হইতে অনুরূপ একটি বর্ণনা স্বয়ং নবী করীম (সা)-এর বাণী £ ৬৯১০ ৬০৪. হিসাবে বর্ণিত 
2৮175558454 
মতে উহা রাসূল (সা)-এর বাণী নহে।' 

ইমাম মালিক (র)-এর শিষ্যবর্গ বলেন-ইমাম ‘আমীন’ বলিবেন না, তবে মুক্তাদী 

‘আমীন’ বলিবে। কারণ, হযরত আবু হুরায়রা (রা) হইতে যথাক্রমে আবু সালেহ, সাম্মী ও 
ইমাম মালিক বর্ণনা করেন- “ইমাম যখন বলে ৬:1(211 ১১ তখন তোমরা বলিবে ৩:51 ।” 

এতদ্যতীত হযরত আবূ মূসা (রা) হইতে মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে-নবী করীম 

(সা) বলিয়াছেন, ইমাম যখন পড়িবে ৩০41.511 ১০ তখন মুক্তাদিরা বলিবে ০! । 

ইতিপূর্বে বুখারী শরীফ ও মুসলিম শরীফে উদ্ধৃত হাদীসের বর্ণনায় রহিয়াছে ঃ “নবী করীম 
(স) বলিয়াছেন, ইমাম যখন ৬-৭| বলে, তোমরাও তখন ৬4! বলিবে।" 

ইতিপূর্বে উল্লিখিত অন্য বর্ণনায়ও রহিয়াছে £ ‘নবী করীম (সা) 4:15 ০+ 2 
UL 3৩ পাঠ করার পর ৬! বলিতেন।" 

সরব নামাযে মুক্তাদী সরবে 5! বলিবে, না নীরবে বলিবে, তাহা লইয়া আমাদের 
(শাফেঈ) মাযহাবের ফকীহদের মধ্যে মতভেদ রহিয়াছে । তাহাদের মতভেদের সারসংক্ষেপ 


Wwww.quraneralo.com 


Contents 


২৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 
এই যে, ইমাম যদি ৮! বলিতে ভুলিয়া যান, তাহা হইলে মুক্তাদী জোরে ‘আমীন’ বলিবে। 
ইহা আমাদের (শাফেঈ) মাযহাবের সর্বসম্মত অভিমত ৷ ইমাম যদি জোরে ‘আমীন’ বলে, 
তাহা হইলে আমাদের মাযহাবের উত্তরসূরী ফকীহদের অভিমত অনুযায়ী মুক্তাদী আস্তে “আমীন' 
বলিবে। ইহা ইমাম আবু হানীফা (র)-এরও মাযহাব । ইমাম মালিক (রা) হইতেও অনুরূপ 
একটি বর্ণনা পাওয়া যায়। 

উক্ত অভিমতের প্রবক্তাগণ বলেন-৩:-০। একটি যিক্র। নামাযের মধ্যে অন্যান্য যিক্র 
যেরূপ জোরে পড়া হয় না, উহা'ও তেমনি জোরে পড়া হইবে না। 

পক্ষান্তরে আমাদের (শাফেঈ) মাযহাবের পূর্বসূরীদের অভিমত এই যে, ইমাম ও মুক্তাদী 
উভয়ই জোরে 'আমীন' বলিবে। ইহা ইমাম আহমদেরও মাযহাব ইমাম মানিক (র) হইতেও 
অনুরূপ একটি রিওয়ায়েত বর্ণিত হইয়াছে। 

উক্ত অভিমতের প্রবক্তাগণ দলীল হিসাবে নিম্নোক্ত হাদীস পেশ করেন £ 

‘হযরত আবূ হুরায়রা (রা) হইতে ইমাম ইব্‌ন মাজাহ বর্ণনা করেন, 'নবী করীম 
(সা)০:40-১1 49 08215 ৮১৯১৮ ০৪ পাঠ করার পর ৬০! বলিতেন এবং প্রথম 
কাতারের মুসল্লীগণ উহা শুনিতে পাইতেন। তখন উহা মসজিদে ধ্বনিত-প্রতিধ্বনিত হইত ।' 

আমাদের (শাফেঈ) মাযহাবের ফকীহগণের তৃতীয় একটি অভিমত রহিয়াছে উহা এই 
যে, মসজিদ ছোট হইলে মুক্তাদীগণ জোরে “আমীন” বলিবে না। কারণ, সকল মুক্তাদীই . 
ইমামের পাঠ শুনিতে পায়। কিন্তু মসজিদ বড় হইলে মুক্তাদীরাও জোরে ‘আমীন’ বলিবে 
যাহাতে মসজিদের সর্বত্র 'আমীন' শব্দের ধ্বনি পৌছিয়া যায়। আল্লাহই সর্বজ্ঞ। 

হযরত আয়েশা (রা) হইতে ইমাম আহমদ (র) বর্ণনা করেন £ 

‘একদা রাসূলুল্লাহ (সা)-এর নিকট ইয়াহুদী জাতির বিষয় উল্লেখ করা হইলে তিনি 
বলিলেন-আল্লাহ্‌ তা'আলা আমাদিগকে জুমআর নামাযের মত এক নি'আমাত দান করিয়াছেন 
যাহা হইতে ইয়াহুদীগণ বঞ্চিত রহিয়াছে । তিনি আমাদিগকে কিবলা দান করিয়াছেন যাহা: 
হইতে তাহারা বঞ্চিত রহিয়াছে। ইয়াহুদীগণ আমাদের জুমআর নামায, আমাদের কিবলা ও 
ইমামের পিছনে আমাদের ৬১4! বলার প্রতি যতখানি ঈর্ষা পোষণ করে, ততখানি ঈর্ষা অন্য 
কিছুতেই পোষণ করে না। 

ইমাম ইব্‌ন মাজাহ্‌ও অনুরূপ একটি রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন। উহা এইরূপ £ 

“(নবী করীম (সা) বলিলেন)-ইয়াহুদীগণ তোমাদের সালাম বিনিময় করা এবং ৬! 
বলার কারণে তোমাদের প্রতি যেরূপ ঈর্ষা পোষণ করে, সেরূপ ঈর্ধা আর কিছুতে পোষণ করে 
না।” হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ইমাম ইবৃন মাজাহ বর্ণনা করেন ঃ 

‘নবী করীম (সা) বলিয়াছেন, তোমাদের ৬1 বলার কারণে ইয়াহুদীগণ তোমাদের প্রতি 
' যেরূপ ঈর্ষা পোষণ করে সেরূপ বর্ষা অন্য কোন কারণে করে না। অতএব তোমরা বেশী করিয়া 
৬০! বল।' 

উপরোক্ত রিওয়ায়েতের সনদে তালহা ইবৃন আমর একজন দুর্বল রাবী । 


Wwww.quraneralo.com 


Contents 
সূরা আল্-ফাতিহা ২৬৫ 


হযরত আবূ হুরায়রা (রা) হইতে ইব্‌ন মারদুবিয়্যা বর্ণনা করেন $ নবী করীম (সা) 
বলিয়াছেন- ১১০১}! ১4৮০০ 1০ ০৫01 ৩১১৯৯ ৩০০ (আমীন হইতেছে মু'মিন 
বান্দাদের প্রতি আল্লাহ্‌ তা'আলার প্রদত্ত “মহর' |) 

“নবী করীম (সা) বলিয়াছেন, আমাকে নামাযের মধ্যে ও (অন্যত্র) দোয়ার পরে ১০! 
বলার বিধান প্রদান করা হইয়াছে। আমার পূর্বে হযরত মূসা (আ) ব্যতীত অন্য কেহ উক্ত 
বিধান প্রাপ্ত হন নাই ৷ মূসা (আ) দোয়া করিতেন আর হারন (আ) ৬৮5! বলিতেন। তোমরা 
দোয়ার পর ৮5! বলিবে। ইহাতে আল্লাহ্‌ তা'আলা তোমাদের দোয়া কবুল করিবেন ।' 

উপরোক্ত হাদীসের আলোকে কোন কোন বিশেষজ্ঞ নিম্নোক্ত আয়াত দ্বারা পরবর্তী বিষয় 
প্রমাণ করেন £ 
BE 5৪ 919০5 2১ ১১০০০ ১৮০৮5 EAST এ ০ ০৬০ ০০৪০ 
০ এ সিন oe nhl Cc db Blea এ (551 


০% ০4 পা 922 


(55৯55 হী আও 9৮৪- LI GENE SE 95 Le 
2৮18 32301 4০০ ১1583 Ll 

“মূসা বলিল-হে আমাদের প্রতিপালক! নিশ্চয় তুমি ফিরআউন ও তাহার অনুসারীদের 
পার্থিব জীবনে এশ্বর্য ও আড়ম্বর দান করিয়াছ। হে আমাদের প্রতিপালক প্রভু! তাহারা উহার 
বদৌলতে মানুষদিগকে তোমার পথ হইতে বিচ্যুত করিতেছে। হে আমাদের প্রতিপালক প্রভু! 
তুমি তাহাদের ধন-সম্পদ ধ্বংস এবং তাহাদের অন্তর কঠিন কর, যাহাতে তাহারা আযাব না 
দেখা পর্যন্ত ঈমান না আনে। আল্লাহ্‌ বলিলেন, তোমাদের উভয়ের দোআ কবুল করা হইল! 
এখন তোমরা অবিচল থাক এবং অজ্ঞদের পথ অনুসরণ করিও না।” 

উক্ত আয়াতের ৬৬১ JU দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ্‌ পাকের দরবারে দোয়াটি 
করিয়াছিলেন হযরত মূসা (আ) একাই । অথচ আয়াতের 1৫5০১ ৯১৯1৪ অংশ দ্বারা 
প্রমাণিত হয় যে, আল্লাহ্‌ পাকের দরবারে তাহারা উভয়ই দোয়া করিয়াছিলেন । ইহার সমন্বয় 
পাওয়া যায় পূর্বোক্ত হাদীসে । আয়াতের পরস্পর বিরোধীরপে প্রতিভাত বিষয়টির যুক্তিসঙ্গত 
ব্যাখ্যা এই যে, আল্লাহ্‌ পাকের দরবারে দোয়া পেশ করিয়াছেন হযরত মুসা (আ) এবং হযরত 
হারন (আ) ৩৪! বলিয়া শরীক হইয়াছেন। এই কারণে তিনিও দোয়াকারীর অন্তর্ভুক্ত 
হইয়াছেন এবং আয়াতে আল্লাহ্‌ তা'আলা “তোমাদের উভয়ের দোয়া কবুল করা হইল' বলিয়া 
উহার স্বীকৃতি প্রদান করিয়াছেন। 

এতদ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহ্‌ পাকের দরবারে কেহ দোয়া করিতে থাকিলে যাহারা 
'আমীন' বলে তাহারাও দোআকারীরূপে গণ্য হয়। অতএব মুক্তাদী ইমামের পেছনে ফাতিহা 
পড়িবে না। কারণ, তাহার ৬5! বলাই ফাতিহা পাঠের স্থলাভিষিক্ত হইবে। 


কাছীর (১ম খণ্ড)-_৩৪ 


Wwww.quraneralo.com 


Contents 


২৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


এই কারণেই হাদীসে বর্ণিত হইয়াছে ঃ “যে ব্যক্তি মুক্তাদী হইয়া ইমামের পিছনে নামায 
পড়ে, ইমামের কিরাআতই তাহার কিরাআত বলিয়া গণ্য হইবে ৷” 

উক্ত হাদীস ইমাম আহমদ (র) কর্তৃক বর্ণিত হইয়াছে। হযরত বিলাল (রা) বলিতেন-“হে _ 
আল্লাহ্‌র রাসূল! আমার পূর্বে আপনি ৬! বলিবেন না ।' 

উপরোক্ত হাদীসদ্বয় দ্বারা প্রমাণিত হয় যে, সরব নামাযে কিরাআত পড়া মুক্তাদীর জন্য 
ফরয নহে। আল্লাহ্‌ই সর্বজ্ঞ। | 

হযরত আবু হুরায়রা (রা) হইতে যথাক্রমে কা'ব, ইব্‌ন আবূ সালীম, লায়ছ, জারীর, 
ইসহাক ইবৃন ইবরাহীম, আবদুল্লাহ ইবৃন মুহাম্মদ ইব্‌ন সালাম, ০০০০০ 
মারদুবিয়্যা বর্ণনা করেন £ 


০৪০০০ 


রেডি বা তাহা 
হইলে আল্লাহ্‌ তা'আলা বান্দার অতীতের গুনাহ মাফ করিয়া দেন। যে ব্যক্তি ৮০! না বলে, 
তাহার অবস্থা সেই ব্যক্তির অবস্থার সমতুল্য, যে ব্যক্তি একটি দলের সহিত মিলিয়া যুদ্ধ করিয়া 
জয়ী হইল। অতঃপর দলের লোকেরা লটারী করিয়া প্রত্যেকের গনীমতের অংশ বুঝিয়া নিল। 
সে জিজ্ঞাসা করিল-আমার অংশ পাইলাম না কেন? উত্তর আসিল-তুমি ৮! বল নাই, 
তাই। 


১০৯ ০০ 
॥ সূরা ফাতিহার তাফসীর সমাপ্ত ॥ 


www.quraneralo.com 


Contents 


তৃতীয় অধ্যায় 
আলিফ-লাম পারা 


www.quraneralo.com 


Contents 


॥ দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে ॥ 


সুরা বাকারার ফযীলত সম্পর্কিত বর্ণনাসমূহ 

ইমাম আহমদ (র) বলেন-আমাকে আরেম, তাহাকে মু“তামার, তাহাকে তাহার পিতা, 
তাহাকে এক ব্যক্তি তাহার পিতা হইতে, তাহাকে মা‘কিল ইব্‌ন ইয়াসার বর্ণনা করেন ৪ 

“রাসূল (সা) বলিয়াছেন, আল-বাকারা কুরআনের শীর্ষভাগে অবস্থিত সর্বোন্নত চূড়া । উহার 

প্রত্যেকটি আয়াতের সঙ্গে আশিজন ফেরেশতা অবতীর্ণ হইয়াছেন। “আল্লাহু লাইলাহা ইল্লাহু 

টস শীর্ষক আয়াতটি আরশের নীচ হইতে বাহির করিয়া সূরা বাকারায় 
শামিল করা হইয়াছে। সূরা ইয়াসীন কুরআনের হৃদয় সদৃশ । যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি ও 
পারলৌকিক সুফল লাভের জন্য উহা পাঠ করে, সে ক্ষমাপ্রাপ্ত হয়। মৃত্যুপথযাত্রীর সামনে 
সূরাটি পড়িও ৷' 

এই সনদটি শুধু ইমাম আহমদই উদ্ধৃত করিয়াছেন। তাহার উদ্ধৃত অপর এক সনদে তিনি 
তাহাকে আবূ উসমান (হিন্দী নহে), তাহাকে তাহার পিতা ও তাহাকে মা‘কিল ইবৃন ইয়াসার 
বর্ণনা করেন £ 

“নবী করীম (সা) বলিয়াছেন-সূরাটি মরণাপন্ন ব্যক্তির সম্মুখে পাঠ করিও ৷’ অর্থাৎ সূরা 
ইয়াসীন। 


এই হাদীসের সনদে পূর্বোক্ত সনদের বেনামী ব্যক্তির নাম ব্যক্ত হইয়াছে এবং এই সনদে 
আবূ দাউদ, নাসাঈ ও ইবৃন মাজাহ হাদীসটি উদ্ধৃত করিয়াছেন। 

ইমাম তিরমিযী হাকীম ইব্‌ন জুবায়রের সূত্রে নিম্ন হাদীসটি উদ্ধৃত করেন। হাকীম ইব্‌ন 
জুবায়র (জঈফ) আবূ সালেহ হইতে, তিনি তাহার পিতা হইতে, তিনি আবু হুরায়রা (রা) 
হইতে বর্ণনা করেন ৪ 

“রাসূল (সা) বলিয়াছেন-প্রত্যেকটি বস্তুর শীর্ষ আছে। আল-কুরআনের শীর্ষ হইল সূরা 
বাকারা এবং উহাতে শ্রেষ্ঠতম আয়াত (আয়াতুল কুরসী) বিদ্যমান ।' 


Wwww.quraneralo.com 


Conte 


২৭০ তাফসীরে ইব্‌ন কাছীর 


সহীহ মুসলিম, তিরমিযী, নাসাঈ ও মুসনাদে আহমদে বর্ণিত হইয়াছে যে, সুহায়ল ইব্‌ন 
আবি সালেহ তাহার পিতা হইতে ও তিনি আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন ৪ 

“রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-'তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করিও না। নিশ্চয় যেই 
গৃহে সূরা বাকারা তিলাওয়াত হয়, সেই গৃহে শয়তান প্রবেশ করে না।' 

ইমাম তিরমিযী হাদীসটিকে ‘হাসান সহীহ’ বলিয়াছেন । আবূ উবায়দ আল কাসিম ইব্‌ন 
আবু হাবীব, তাহাকে সিনান ইব্‌ন সা'আদ ও তাহাকে আনাস বিন মালিক (রা) বর্ণনা করেন 
যে, রাসূল (সা) বলিয়াছেন £ 
যায়।' 
সিনান ইব্‌ন সা“আদ কিংবা সা“আদ ইব্‌ন সিনানকে ইব্‌ন মাঈন নির্ভরযোগ্য বর্ণনাকারী 
বলিয়াছেন। কিন্তু তাহাদের হাদীসকে আহমদ ইব্‌ন হাম্বল (র) প্রমুখ “মুনকার বলিয়াছেন। 

আবু উবায়দ বলেন-আমাকে মুহাম্মদ ইব্‌ন জা'ফর, তাহাকে শু“বা, তাহাকে সালাম ইব্‌ন 
কোহায়েল, তাহাকে আবুল আহওয়াস ও তাহাকে আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রো) বর্ণনা করেন £ 

‘কোন ঘরে সূরা বাকারা পড়িতে শুনিলে শয়তান অবশ্যই সেই ঘর হইতে পলায়ন করে।' 

বর্ণনাটি ইমাম নাসাঈ “আল ইয়াওম ওয়াল লাইলা' গ্রন্থে উদ্ধৃত করিয়াছেন হাকিম 
তাহার 'মুস্তাদরাক' এ উহা শু“বার সূত্রে উদ্ধৃত করিয়া বলেন, হাদীসটি নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত 
হইয়াছে। অবশ্য উহা সহীহাইনে উদ্ধৃত হয় নাই। 

ইব্‌ন মারদুবিয়্যা বলেন-আমাকে আহমদ ইব্‌ন কামিল, তাহাকে আবূ ইসমাঈল 
তিরমিযী, তাহাকে আইয়ুব ইব্‌ন সুলায়মান ইবৃন বিলাল, তাহাকে আবূ বকর ইব্‌ন আবূ 
উয়ায়স, তাহাকে মুহাম্মদ ইবৃন আজলান, তাহাকে আবূ ইসহাক, তাহাকে আবুল আহওয়াস ও 
তাহাকে আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) বলেন যে, রাসূল (সা) বলিয়াছেন ঃ 

“তোমাদের কাহাকেও যেন এইরূপ দেখিতে না পাই যে, পায়ের উপর পা চড়াইয়া গান 
করিতেছ এবং সূরা বাকারা পাঠ ছাড়িয়া দিয়াছ। নিশ্চয় শয়তান সেই ঘর হইতে পালায় যে ' 
ঘরে সুরা বাকারা পাঠ করা হয়। নিকৃষ্টতম ঘর সেইটি যেখানে কুরআন তিলাওয়াত হয় না।' 

ইমাম নাসাঈ তাহার ‘আল ইয়াওমু ওয়াল লাইলাহ্‌’ নামক সংকলন গ্রন্থে মুহাম্মদ ইবৃন 
নসর হইতে ও তিনি আইয়ুব ইব্‌ন সুলায়মান হইতে অনুরূপ বর্ণনা প্রদান করেন। 

ইমাম দারেমী তাহার সনদে ইব্‌ন মাসউদ (রা)-এর এই বক্তব্য উদ্ধৃত করেন ঃ 

‘এমন কোন ঘর হয় না যেখানে সূরা বাকারা তিলাওয়াত হইলে শয়তান হাওয়া ছাড়িতে 
ছাড়িতে পালায় না।' তিনি আরও বলেন, 'প্রত্যেকটি বস্তুর শীর্ষভাগ আছে এবং আল-কুরআনের 
শীর্ষভাগ হইল আল-বাকারা। তেমনি প্রত্যেকটি বস্তুরই নির্যাস আছে এবং আল কুরআনের 
. নির্যাস হইল বৃহদায়তন সুরাগুলি।" | 

ইমাম শা'বীর সূত্রে বর্ণিত হইয়াছে ৪ আব্ুল্লাহ ইবৃন মাসউদ (রা) বলেন-'রাত্রিকালে যে 
ব্যক্তি সূরা বাকারার দশটি আয়াত তিলাওয়াত করে, সেই ঘরে সেই রাত্রিতে শয়তান প্রবেশ 
করে না। আয়াত দশটি হইল, সূরা বাকারার শুরুর চারি আয়াত, আয়াতুল কুরসী, উহার 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ২৭১ 


পরবর্তী দুই আয়াত ও সূরার শেষ তিন আয়াত ।' অপর এক বর্ণনায় আছে-সেই রাত্রিতে সেই 
বাড়ির বাসিন্দাগণকে শয়তান কিংবা কোন অনভিপ্রেত বস্তু কোন ক্ষতি করিতে পারে না । উক্ত 
আয়াতসমূহ পড়িয়া পাগলের উপর ফুঁক' দিলে পাগল ভাল হয়। 

সহল ইব্‌ন সা'আদ (রা) হইতে বর্ণিত হইয়াছে 8 “রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-প্রত্যেকটি 
বস্তুর চূড়া আছে এবং আল-কুরআনের চূড়া হইল সূরা বাকারা । অনন্তর যে ব্যক্তি কোন রাত্রে 
তাহার গৃহে উহা তিলাওয়াত করে, শয়তান তিন রাত্রি পর্যন্ত সেই ঘরে প্রবেশ করে না। যদি 
কেহ তাহার ঘরে দিনে উহা পাঠ করে, তাহা হইলে তিন দিন অবাধ্য শয়তান সেই ঘরে ঢোকে 
না।” 

বর্ণনাটি আবুল কাসিম আত-তাবারানী, আবূ হাতিম ও ইব্‌ন হিব্বান নিজ নিজ সহীহ 
সংকলনে উদ্ধৃত করেন। ইবুন মারদুবিয়্যা উহা আল আয্রাক ইবৃন আলী হইতে, তিনি হাসান 
ইব্‌ন ইবরাহীম হইতে, তিনি খালিদ ইব্‌ন সাঈদ আল মাদানী হইতে, তিনি আবূ হাযেম 
হইতে ও তিনি সহল হইতে বর্ণনা করেন। ইবৃন হিব্বানের মতে খালিদ ইব্‌ন সাঈদ আল 
মাদায়নী' (আল মাদানী নহে)।' 
মাকরাবী হইতে, তিনি আবূ আহমদের গোলাম আতা হইতে এবং তিনি আবু হুরায়রা (রা) 
হইতে বর্ণনা করেন ৪ 

“রাসূলুল্লাহ (সা) একটি ক্ষুদ্র দল অভিযানে পাঠাইতে গিয়া প্রত্যেককে কুরআন পাক 
হইতে তিলাওয়াত করিতে বলিলেন। তখন যে যাহা জানিত তাহাই পাঠ করিল। তিনি তখন 
এক তরুণের কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন-তোমার-কতটুকু জানা আছে? সে বলিল, আমি 
'মুক অমুক আয়াত ও সূরা বাকারা জানি । তিনি সবিন্ময়ে প্রশ্ন করিলেন-সুরা বাকারা তোমার 
মুখস্থ আছে? সে বলিল-হ্যা। তিনি বলিলেন-_যাও, তুমিই এই অভিযানে নেতৃত্ব দিবে! তখন 
একজন সন্তান্ত প্রধান ব্যক্তি বলিলেন-আল্লাহর কসম! আমি সূরা বাকারা এইজন্য মুখস্থ করি 
নাই যে, উহা আমল করিতে পারিব না। রাসূল (সা) বলিলেন-কুরআন শিখ ও উহা পাঠ কর। 
যে ব্যক্তি কুরআন শিখে, পাঠ করে ও উহা আমল করে সে হইল সুগন্ধি বিচ্ছুরক মিশ্কপূর্ণ 
পাত্রের মত। পক্ষান্তরে যে ব্যক্তি কুরআন শিখিয়া আমল করে না, সে যেন মিশৃকপূর্ণ 
সুগন্ধিবিহীন আবদ্ধ পাত্র ৷" 

উপরোক্ত বর্ণনাটি ইমাম তিরমিযী উদ্ধৃত করিয়া বলেন, হাদীসটি “হাসান সহীহ।' তারপর 
উহা তিনি লায়ছ হইতে, তিনি সাঈদ হইতে, তিনি আবূ আহমদের গোলাম আতা হইতে 
“মুরসাল হাদীস’ হিসাবে বর্ণনা করেন। আল্লাহই সর্বজ্ঞ। 

ইমাম বুখারী বলেন-লায়ছ বলিয়াছেন যে, আমাকে ইয়াধীদ ইবনুল হাদী, তাহাকে 
মুহাম্মদ ইব্‌ন ইবরাহীম ও তাহাকে উসায়দ ইব্‌ন হুযায়র (রা) বর্ণনা করেন ৪ 

“তিনি এক রাত্রে সূরা বাকারা তিলাওয়াত করিতেছিলেন। তাহার পাশেই তাহার ঘোড়াটি 
বাধা ছিল। হঠাৎ ঘোড়াটি লাফালাফি জুড়িয়া দিল। তিনি তিলাওয়াত বন্ধ করিলেন। ঘোড়াটিও 
স্থির হইয়া দীড়াইল। তখন আবার তিলাওয়াত শুরু করিলেন। ঘোড়াটি আবার লাফাইতে 
লাগিল। তিনি তিলাওয়াত বন্ধ করিয়া তাকাইলেন। ঘোড়াটিও সুস্থ হইয়া দীড়াইল। তিনি 
আবার তিলাওয়াত শুরু করিতেই ঘোড়া আবার লাফানো শুরু করিল। তীহার পুত্র ইয়াহিয়া 


www.quraneralo.com 


Contents 


২৭২ তাফসীরে ইবন কাছীর 


ঘোড়ার কাছাকাছি ঘৃমাইতেছিল। তাহার ভয় হইল, পুত্রের গায়ে ঘোড়ার পায়ের আঘাত 
লাগিবে । তাই তিনিই পুত্রকে তুলিয়া আনিতে গেলেন । তখন একবার আকাশের দিকে 
তাকাইলেন এবং যাহা দেখার তাহা দেখিলেন। ভোর হওয়া মাত্র তিনি রাসূলুল্লাহ (সা)-এর 
কাছে গিয়া আনুপূর্বিক ঘটনা বর্ণনা করিলেন। রাসূল (সা) শুনিয়া বলিলেন-*তুমি তিলাওয়াত 
বন্ধ করিলে কেন?’ তিনি বলিলেন, “হে আল্লাহর রাসূল! ইয়াহিয়া আঘাত পাইবে এই ভয়ে বন্ধ 
করিয়াছি। কারণ, সে ঘোড়াটির কাছাকাছি ছিল। আমি তাহাকে সরাইতে গিয়া আকাশের 
দিকে তাকাইলাম। দেখিলাম, একটি ছায়াপথে যেন সারিবদ্ধ দীপমালা জ্বলজ্বল করিতেছে । 
উহা ভালভাবে দেখার জন্য বাহির হইলাম ৷. তখন উহা শূন্যে মিলাইয়া গেল।' রাসূল (সা) 
বলিলেন-তুমি কি জান উহা কি ছিল? তিনি বলিলেন-না। রাসূল (সা) বলিলেন-তাহারা 
ছিলেন একদল ফেরেশতা । তোমার তিলাওয়াতের সুরে আকৃষ্ট হইয়া আসিয়াছিলেন। যদি তুমি 
সকাল পর্যন্ত তিলাওয়াত করিতে তাহা হইলে তাহারাও সকাল পর্যন্ত 'থাকিতেন। লোকজন 
তাহাদিগকে দেখিতে পাইত এবং ফেরেশতাগণও তাহাদের দৃষ্টির আড়ালে যাইতেন না।' 

ইমাম আবু উবায়দ আল কাসিম ইব্‌ন সালাম তাহার “ফাযায়েলুল কুরআন" গ্রন্থে এই 
বর্ণনাটি আবদুল্লাহ ইবৃন সালেহ ও ইয়াহিয়া ইব্‌ন বুকায়র লায়ছ হইতে বর্ণনা করেন । উসায়দ 
ইব্‌ন হুযায়র (রা) হইতে উহা ভিন্ন সূত্রেও বর্ণিত হইয়াছে। আল্লাহই সব ব্যাপারে সর্বাধিক 
জ্ঞাত " 

ছাবিত ইব্‌ন কয়স ইব্‌ন শিমাস (রা)-এর ক্ষেত্রেও এইরূপ ঘটনা ঘটিয়াছে এবং আবু 
উবায়দ বর্ণনাটি উদ্ধৃত করেন। তিনি বলেন £ আমাকে ইবাদ ইব্‌ন ইবাদ, তাহাকে জারীর ইবৃন 
হাযিম, তাহাকে তাহার চাচা জারীর ইব্‌ন ইয়াযীদ বলিয়াছেন যে, তাহাকে মদীনার প্রবীণ 
ব্যক্তিরা বর্ণনা করিয়াছেন-তাহারা রাসূল (সা)-এর খিদমতে হাজির হইয়া আরয করিলেন, 
‘আপনি কি দেখিতে পাইয়াছেন যে, ছাবিত ইব্‌ন কয়স ইব্ন শিমাসের গৃহটি সারারাত্রি 
দীপমালার আলোকে ঝলমল করিতেছিল?' রাসূল (সো) জবাবে বলিলেন-“সম্ভবত সে সূরা 
বাকারা পড়িয়াছিল।' বর্ণনাকারী বলেন, তখন আমি ছাবিতকে এই সম্পর্কে জিজ্ঞাসা করিলাম । 
তিনি বলিলেন-হ্যা, আমি সুরা বাকারা পড়িয়াছিলাম। 

এই সনদটি উত্তম। অবশ্য কিছুটা অস্পষ্টতা বিদ্যমান । হাদীসটি 'মুরসাল”। আল্লাহই 


সর্বজ্ঞ। 


সূরা আলে ইমরানসহ সূরা বাকারার ফযীলত সম্পর্কিত বর্ণনা 


ইমাম আহমদ বলেন-আমাকে আবু নাঈম, তাহাকে বাশার ইব্‌ন মুহাজির, তাহাকে 
আব্দুল্লাহ ইব্‌ন বুরাইদ তাহার পিতা বুরাইদা এই বর্ণনা শুনাইয়াছেন ঃ 

‘আমি নবী করীম (সা)-এর দরবারে বসা ছিলাম। আমি শুনিতে পাইলাম, তিনি 
বলিতেছেন-“সূরা বাকারা শিখ। উহা গ্রহণে বরকত ও বর্জনে আক্ষেপ মিলে। উহার উপর 
বাতিল শক্তির কোন ক্ষমতা চলে না।" বর্ণনাকারী বলেন, তারপর তিনি কিছুক্ষণ চুপ 
থাকিলেন। অতঃপর বলিলেন-“সূরা আল-বাকারা ও সূরা আলে ইমরান শিখ। কারণ, উহারা 
দুইটি আলোকপিও। কিয়ামতের দিন উহাদের পাঠকমণ্ডলীকে শামিয়ানা, মেঘপুঞ্জ কিংবা 
পাখীর ঝাঁকের মত মাথার উপরে আসিয়া ছায়া দিবে। কিয়ামতের দিন কুরআন পাঠক কবর 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ২৭৩ 


হইতে উত্থানের সঙ্গে সঙ্গে কুরআন এক তরুণের বেশে তাহার সামনে হাজির হইয়া 
বলিবে-আমাকে চিনিয়াছ কি? সে বলিবে-না, আমি তোমাকে চিনি না। তখন সেই তরুণ 
বলিবে-আমি তোমার সহচর কুরআন । আমি তোমাকে দিনের ক্ষুৎপিপাসা ও রাতের নিদ্রা 
হইতে বঞ্চিত রাখিয়াছিলাম । প্রত্যেক ব্যবসায়ী তাহার ব্যবসার পিছনে লাগে । আজ সকল 
ব্যবসা তোমার পেছনে জড়ো হইয়াছে। তারপর তাহার ভানে প্রশস্ত রাজ্য এবং বামে স্থায়ী 
নিকেতন জান্নাত প্রদত্ত হইবে । তাহার মস্তকে মহামর্যাদার মুকুট স্থাপন করা হইবে। তাহার 
পিতামাতাকে এমন. পোষাকে অলংকৃত ও সজ্জিত করা হইবে পৃথিবীবাসী তাহাদের সামনে 
কখনও যাহা উপস্থিত করিতে পারে না। তাহারা সবিম্ময়ে প্রশ্ন করিবে-আমাদ্িগকে কেন ইহা 
পরানো হইল? জবাব আসিবে-তোমাদের সন্তানের কুরআন তিলাওয়াতের জন্য । অতঃপর 
তাহাদিগকে বলা হইবে £ কুরআন তিলাওয়াত করিতে করিতে জান্নাতের সিঁড়ির ধাপগুলি 
অতিক্রম করিয়া উপরে উঠিতে থাক ।” যত উর্ধ্বে গিয়া তাহার তিলাওয়াত শেষ হইবে তত 
উর্ধ্বে তাহার কক্ষ নির্ধারিত থাকিবে । তিলাওয়াত ধীরে চলুক কি দ্রুত, ফল একইরূপে 
পাইবে। 

ইব্‌ন মাজাহ বাশার ইব্‌ন মুহাজির হইতে এই হাদীসের অংশ বিশেষ উদ্ধৃত করিয়াছেন। 
ইমাম মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি ‘হাসান’ শ্রেণীভুক্ত । কারণ, ইমাম মুসলিম বাশারের 
হাদীস উদ্ধৃত করিয়াছেন। ইব্‌ন মাঈন তাহাকে ছিকাহ রাবী বলিয়া আখ্যায়িত করিয়াছেন। 
ইমাম নাসাঈ বলেন, তাহার হাদীস গ্রহণে দোষ নাই । অবশ্য ইমাম আহমদ তাহার বর্ণিত এই 
হাদীসকে ‘মুনকার’ বলিয়াছেন। তবে তাহার হাদীস “মুতাবার বটে, কিন্তু উহাতে কখনও 
অদ্ভুত ঘটনার সমাবেশ ঘটে । ইমাম বুখারী বলেন, তাহার কোন কোন হাদীসের বিরোধিতা 
করা হইয়াছে । আবূ হাতিম আর রাষী বলেন, তাহার হাদীস উদ্ধৃত করা হয়, কিন্তু উহা দলীল 
হিসাবে কখনও পেশ করা হয় না। ইব্‌ন আদী বলেন, তাহার বর্ণিত হাদীস অনুসৃত হয় না। 
দারা কুতনী বলেন, তাহার হাদীস সবল নহে। 

আমি বলিতেছি, তাহার এই হাদীসের কোন কোন অংশের সমর্থন অন্য হাদীসে মিলে। 
আবূ উমামা আল বাহেলীর হাদীস এক্ষেত্রে উল্লেখ্য । ইমাম আহমদ বলেন-আমাকে আব্দুল 
সালাম ও তাহাকে আবূ উমামা বর্ণনা করেন ঃ | 


LLU pss AY GLE OU ০1১৪11135১5] 555 lo Lm ২০৮৯৪ 
(৫৮5 ALA es JESU Lb sl ৪13 BL 23H geal 
০০ ৮৯৮৯৮ Sl ১৪5 ০৮ 9৮৪০৪ ৮4৮৪ 1 ELE ৮৫7৮5 31 ০৮১০৮ 
১১০০৯ ৮৬১০৩ ২৫১ 0১৬১। 00১ ১১৪41 1১০১৪। এ 0 বলল] Laglal 
- 411221011062055 
‘আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি যে, 'কুরআন পড় । কিয়ামতের দিন কুরআন 


উহার পাঠকদের জন্য শাফাআতকারী হইবে । তোমরা যুগ্ম আলোকপিণ অর্থাৎ আল্‌ বাকারা ও 
আলে ইমরান তিলাওয়াত কর। কিয়ামতের দিন উহারা দুই খণ্ড মেঘ কিংবা শামিয়ানা-কিংবা 


কাছীর (১ম খণ্ড)_৩৫ 


www.quraneralo.com 


Contents 


২৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 
পাখীর ঝাঁক হইয়া পাঠকারীর মাথার উপর ছায়া দিবে ।' অতঃপর তিনি বলেন, 'সূরা বাকারা 
পড়। উহা গ্রহণে বরকত ও বর্জনে দুঃখ দেখা দেয় এবং কোন যাদুকর উহার উপর প্রভাব 
বিস্তার করিতে পারে না।' 

ইমাম মুসলিমও ‘সালাত’ অধ্যায়ে মুআবিয়া ইব্‌ন সালামের অনুরূপ একটি বর্ণনা উদ্ধৃত 
সালাম হইতে, তিনি আবূ উমামা সদী ইব্‌ন আজলান আল বাহেলী হইতে অনুরূপ হাদীস 
বর্ণনা করেন। 

উক্ত হাদীসে উল্লেখিত ‘আয যহ্রাওয়ান' অর্থ আলোকপিণ্ডদ্বয়। ‘আল গায়ায়াত' অর্থ উপরে 
ছায়াদায়ক শামিয়ানা। ‘আল-ফুরক' অর্থ খণ্ড বস্তু। ‘আস্‌ সাওয়াফ' অর্থ বাক বাধা । “আল্‌ 
বুতলাত' অর্থ যাদু। ‘লা তাস্তাতী'হা' অর্থ উহা আয়ত্ত করিতে পারে না। কেহ বলেন, উহার 
পাঠকের উপর প্রভাব বিস্তার করিতে পারে না। আল্লাহই সর্বাধিক জ্ঞাত। | 

আন্‌ নাওয়াস ইব্ন সিমআনের হাদীসও এক্ষেত্রে উল্লেখযোগ্য । ইমাম আহমদ 
বলেন-আমাকে ইয়াধীদ, তাহাকে ওয়ালিদ ইব্‌ন মুসলিম, তাহাকে মুহাম্মদ ইব্ন. মুহাজির, 
তাহাকে ওয়ালিদ ইব্‌ন আবদুর রহমান আল জারশী ও তাহাকে জুবায়র ইব্‌ন নফীর বর্ণনা 
করেন যে, আমাকে আন্‌ নাওয়াস্‌ ইবন সিমআন বলেন £ 

“আমি রাসূলুল্লাহ্‌ (সা)-কে বলিহে শুনিয়াছি, কিয়ামতের দিন কুরআন ও উহার বাআমল 
পাঠকদের একত্রিত করা হইবে। সূরা বাকারা ও সূরা আলে ইমরান তাহাদের অগ্রভাগে 
থাকিবে । রাসূলুল্লাহ্‌ (সা) তখন এমন তিনটি উদাহরণ পেশ করিলেন যাহা আমি ভুলি নাই। 
তিনি বলিলেন-সূরা দুইটি দুই খণ্ড মেঘ, শামিয়ানা কিংবা দুই ঝাক পাখীর মত পাঠকদের 
মাথার উপর থাকিয়া ছায়া দান করিবে ।' 

ইমাম মুসলিম উক্ত বর্ণনাটি ইসহাক ইব্‌ন মনসূর হইতে, তিনি ইয়ামীদ ইবৃন আব্দে 
রবিবিহি হইতে উদ্ধৃত করেন। ইমাম তিরমিযী উহা আল ওয়ালিদ ইবৃন আবদুর রহমান আল্‌ 
_ জারশী হইতে উদ্ধৃত করিয়া বলেন-হাদীসটি ‘হাসান গরীব শ্রেণীভুক্ত । 

আবূ উবায়দ বলেন-আমাকে হাজ্জাজ, তাহাকে হাম্মাদ ইবৃন সালামা, তাহাকে আবদুল 
মালিক ইব্‌ন উমায়র বর্ণনা করেন যে, আমাকে যতদূর মনে পড়ে হাম্মাদ আবূ মুনীর হইতে ও 
তিনি তাহার চাচা হইতে এই বর্ণনা শুনান ঃ | 

“এক ব্যক্তি সূরা বাকারা ও সূরা আলে ইমরান পড়িল । যখন সে নামায শেষ করিল, কা'ব 
তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি সূরা বাকারা ও সূরা আলে ইমরান পড়িয়াছ ? সে 
বলিল-হ্যা। কা'ব বলিলেন, যাহার মুঠায় আমার প্রাণ তাহার শপথ । নিশ্চয় উহার ভিতর 
আল্লাহ্র এমন নাম রহিয়াছে যেই নামে কোন কিছু প্রার্থনা করিলেই কবূল হয়। লোকটি 
বলিল-উহা কোন্‌ নাম আমাকে বলুন। তিনি বলিলেন, আল্লাহ্র কসম! আমি তোমাকে তাহা 
বলিব না। কারণ, আমার ভয় হয় তুমি তাহা দ্বারা এমন কিছু প্রার্থনা করিবে যাহা তোমার, নয় 
তো- আমার ধ্বংসের কারণ হইয়া দীড়াইবে। আমাকে আবদুল্লাহ ইব্‌ন সালেহ, তাহাকে 
মুআবিয়া ইব্‌ন সালেহ, তাহাকে সালেহ ইব্‌ন আমের বর্ণনা করেন যে, তিনি আবূ উমামাকে 
বলিতে শুনিয়াছেন-'তোমাদের এক ভাই স্বপ্নে দেখিল, মানুষ দল বীধিয়া পাহাড়ের উপত্যকায় 
বিচরণ করিতেছে। পাহাড়ের শীর্ষদেশে দুইটি সবুজ বৃক্ষ হইতে গায়েবী আওয়াজ আসিতেছে, 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ২৭৫ 


“তোমাদের মধ্যে সূরা বাকারার পাঠক আছে কি? তোমাদের ভিতরে সূরা আলে ইমরানের 
পাঠক আছে কি ?” বর্ণনাকারী বলেন, “এক ব্যক্তি বলিল, হ্যা । অমনি বৃক্ষ দুইটি তাহার দিকে 
ফলসহ ঝুঁকিয়া পড়িল। তখন সে উহার সহিত ঝুলিয়া পড়িল। তাহাকে লইয়া গাছ দুইটি 
আবার পাহাড়ের চূড়ায় উঠিয়া গেল।' 

আমাকে আব্দুল্লাহ ইব্‌ন সালেহ মুআবিয়া ইব্‌ন সালেহ হইতে ও তিনি আবূ ইমরান হইতে 
বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি উম্মে দারদাকে বলিতে শুনিয়াছি ঃ 

‘এক ব্যক্তি নিয়মিত কুরআন পাঠ করিত । একবার সে তাহার প্রতিবেশির উপর চড়াও 
হইয়া তাহাকে হত্যা করিল। ফলে সেও পাকড়াও হইল এবং নিহত হইল। সেই হইতে 
প্রতিদিন তাহার নিকট হইতে একটি করিয়া সূরা বিচ্ছিন্ন হইতে লাগিল। শেষ পর্যায়ে অবশিষ্ট 
ও উর রনী 
পরবর্তী সপ্তাহও অপেক্ষা করিল। তখন উহাকে বলা হইল £ 

০১৭19000055 sl 15811 05১০ 5 ‘আমার বাণীর কোন পরিবর্তন নাই। 
আমি কোন বান্দার উপর জুলুম করি না।' SUT TNO SC OO Rs 
হইয়া বিদায় নিল ৷' 

আবু উবায়দ বলেন-'আমার মনে হয়, সূরা দুইটি তাহার সঙ্গে কবরে থাকিয়া তাহাকে 
বিপদাপদ হইতে রক্ষা করিতেছিল। উহারা তাহারা শেষ প্রহরী হিসাবে কাজ করিতেছিল ।” 

তিনি আরও বলেন-আমাকে আবূ মাসহার আল্‌ গাচ্ছানী সাঈদ ইব্‌ন আব্দুল আযীয 
আত্তানৃখী হইতে বর্ণনা করেন যে, ইয়াধীদ ইবনুল আসওয়াদ আল জারশী বলিতেন-“যে 
ব্যক্তি দিবাভাগে সূরা বাকারা ও সূরা আলে ইমরান পাঠ করে সে নিফাক হইতে সন্ধ্যা পর্যন্ত 
বাচিয়া থাকে এবং যে ব্যক্তি সূরা দুইটি রাত্রে পাঠ করে সে ফজর পর্যস্ত নিফাক হইতে বাচিয়া 
থাকে ।' বর্ণনাকারী বলেন-ইয়াধীদ প্রতিদিন ও প্রতিরাতে কুরআনের অন্যান্য অংশ ছাড়াও সূরা 
দুইটি পাঠ করিতেন। 

আমাকে ইয়াধীদ ওরাকা ইব্‌ন আয়াস হইতে, তিনি সাঈদ ইব্‌ন জুবায়র হইতে বর্ণনা 
করেন যে, সাঈদ বলিয়াছেন, উমর ইবনুল খাত্তাব রো) বলেন-'যে ব্যক্তি আল-বাকারা ও 
আলে ইমরান রাত্রি বেলায় পাঠ করে, সে অনুগতদের তালিকাভুক্ত হয়।' 

হাদীসটি “মাকতু" (বিচ্ছিন্ন সূত্রের) । অবশ্য সহীহদ্বয়ে এই প্রমাণ মিলে যে, রাসূল (সা) 
একই রাক'আতে সূরাদুয় (রাতের নামাযে) পাঠ করিতেন। 


দীর্ঘ সাত সূরার ফযীলত সম্পর্কিত বর্ণনাসমূহ' 
মুহাম্মদ ইব্‌ন শুআয়ব, তাহার নিকট সাঈদ ইব্‌ন বাশীর, তাহার নিকট কাতাদাহ, তাহার 
১ তাহার নিকট ওয়াইলা ইবনুল আসকা' নবী করীম (সা) হইতে নিমলোক্ত 
বর্ণনা উদ্ধৃত করেন ঃ 
‘নবী করীম (সা) বলেন-আমাকে তাওরাতের স্থলে সাতটি দীর্ঘ সূরা ও ইঞ্জীলের স্থলে 
দু'শ আয়াত বিশিষ্ট সূরা ও যবূরের স্থলে বারংবার পঠনীয় সূরাসমূহ প্রদান করা হইয়াছে এবং 
দীর্ঘ সূরাগুলি দিয়া আমাকে মর্যাদায় ভূষিত করা হইয়াছে ।' 


Wwww.quraneralo.com 


Contents 


২৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


হাদীসটি ‘গরীব’ ও ইহার অন্যতম রাবী সাঈদ ইব্‌ন বাশীর বিতর্কিত । অবশ্য আবূ উবায়দ 
উহা আব্দুল্লাহ ইব্‌ন সালেহ হইতে, তিনি লায়ছ হইতে, তিনি সাঈদ ইব্‌ন আবু হিলাল হইতে 
বর্ণনা করেন যে, রাসূল (সা) অনুরূপ কথা বলিয়াছেন। আল্লাহই ভাল জানেন । 

অতঃপর তিনি (আবু উবায়দ) বলেন-আমাকে ইসমাঈল ইব্‌ন জাফর, তাহাকে আমর 
ইব্‌ন আবু আমর (মতলব ইবৃন আব্দুল্লাহ ইব্‌ন হাত্তাবের ভৃত্য), তাহাকে হাবীব ইব্‌ন হিন্দ 
আল-আসলামী, তাহাকে উরওয়া ও তাহাকে হযরত আয়েশা (রা) বর্ণনা করেন ঃ নবী করীম 
(সা) বলিয়াছেন-'যে ব্যক্তি দীর্ঘ সাত সূরা পড়িল সে হষ্টচিত্ত হইল ।' এই হাদীসটিও 'গরীব'। 
বর্ণনা করিয়াছেন । আবূ হাতিম আররাধী তাহার উল্লেখ করিয়াছেন এবং কোন ক্রুটির কথা 
বলেন নাই । আল্লাহ্‌ই সর্বাধিক জ্ঞাত । 

ই হও AE নিন ই TTR TET 
ইসমাঈল ইব্‌ন জা'ফর হইতে বর্ণনা করেন। ইহা ছাড়াও তিনি আবূ সাঈদ হইতে, তিনি 
সুলায়মান ইব্‌ন বিলাল হইতে, তিনি হাবীব ইব্‌ন হিন্দ হইতে, চিঠি বলাতে ও ত 
হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন $ 

রাসূল (সা) বলিয়াছেন-“যে ব্যক্তি কুরআনের প্রথম সাত সূরা ধারণ করিল, সে পরিতুষ্ট 
হইল ৷’ 

ইমাম আহমদ বলেন-আমাকে হুসায়ন, তাহাকে ইব্‌ন আবৃয্‌ যিনাদ, তাহাকে 
আল-আরাজ ও তাহাকে হযরত আবৃ হুরায়রা (রা) রাসূল (সা) হইতে উক্ত বর্ণনা শুনাইয়াছেন। 

আব্দুল্লাহ ইব্‌ন আহমদ বলেন-কিতাবে এইভাবে আছে। অথচ আমি দেখিতেছি ‘তিনি 
তাহার পিতা হইতে ও তিনি আল আ'রাজ হইতে'। আমার পিতা কি পূর্ব সনদে .বেখেয়াল 
হইলেন, না উহাই ঠিক তাহা বলিতে পারি না । হাদীসটি “মুরসাল'। 

ইমাম তিরমিযী বর্ণনা করিয়াছেন, নবী করীম (সা) একটি ক্ষুদ্র অভিযান পাঠাইতে গিয়া 
সুরা বাকারা মুখস্থ করার কারণে এক কিশোরকে উক্ত অভিযানের নেতৃত্ব প্রদান করেন। তিনি 
বলিলেন-যাও, তুমিই দলের নেতা ।' ইমাম তিরমিযী হাদীসটিকে সহীহ বলিয়াছেন। 

আবু উবায়দ বলেন-হাশীম আমার কাছে বর্ণনা করেন যে, আমাকে আবু বাশার সাঈদ 
ইব্‌ন জুবায়র হইতে-এই খবর পৌছাইয়াছেন যে, ০/১-]। ০১ (০2০০ LE : ১৪1 
আয়াতের বারংবার পঠিতব্য সাত সূরা হইল সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা 
মায়িদা, সূরা আন“আম, সূরা আ'রাফ ও সূরা ইউনুস। 
ফারেসী, শাদ্দাদ ইবৃন আওস, ইয়াহিয়া ইবনুল হারিস আয্‌ যিমারী প্রমুখও উক্ত আয়াতের 
_ অনুরূপ ব্যাখ্যা প্রদান করেন। উহার সংখ্যাগত বিন্যাসে সূরা ইউনুস সপ্তম সূরা । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ২৭৭ 


সূরা বাকারা সম্পর্কিত জরুরী আলোনা 


আল-বাকারা সর্বসম্মতভাবে মাদানী সূরা । ইহা প্রথম দিকে অবতীর্ণ সূরা সমূহের 
অন্যতম | অবশ্য 

dl 5]। 4১১ ১৬৮৯০০0০৩৯3 আয়াতটি শেষদিকে অবতীর্ণ আয়াত বলিয়া 
মনে করা হয় । তেমনি সুদ সম্পর্কিত আয়াতগুলিও শেষ পর্যায়ের আয়াত। 

খালিদ ইব্‌ন মা'দান বলেন-আল-বাকারা কুরআনের ছাউনি । একদল বিশেষজ্ঞ বলেন, 
সূরা রাকারায় এক হাজার সংবাদ, এক হাজার নির্দেশ ও এক হাজার নিষেধাজ্ঞা রহিয়াছে। 
উহার পরিসংখ্যান বিশারদরা বলেন-উহাতে দুইশত সাতাশিটি আয়াত, ছয় হাজার দুইশত 
একুশটি শব্দ ও পঁচিশ হাজার পাচ শত অক্ষর রহিয়াছে । আল্লাহই ভাল জানেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 'আতার বরাত দিয়া ইব্‌ন জুরায়জ বর্ণনা করেন-সূরা 
বাকারা মদীনায় অবতীর্ণ হইয়াছে। 

আব্দুল্লাহ ইব্ন জুবায়র হইতে যথাক্রমে মুজাহিদ ও খাসীফ বর্ণনা করেন, তিনি 
বলিয়াছেন-সুরা বাকারা মদীনায় অবতীর্ণ হইয়াছে। 

ওয়াকিদী বলেন, আমাকে যিহাক উসমান ইব্‌ন আবুয্‌ যিনাদ হইতে, তিনি খারিজা ইব্‌ন 
যায়দ ইব্‌ন ছাবিত হইতে ও তিনি তাহার পিতা যায়দ ইব্‌ন ছাবিত হইতে বর্ণনা করেন $ সূরা 
বাকারা মদীনায় অবতীর্ণ হইয়াছে। 

এইভাবে বহু আলিম, ইমাম ও মুফাস্সির সূরা বাকারাকে মাদানী বলিয়াছেন। এই 
ব্যাপারে কোন মতভেদ নাই। 
ইবনুল ওয়ালিদ আল ফারেসী ও তাহাকে খলফ ইব্‌ন হিশাম এবং অন্য সনদে আমাকে ঈসা 
ইবন মায়মূন, তাহাকে মূসা ইব্‌ন আনাস ইব্‌ন মালিক তাহার পিতা হইতে বর্ণনা করেনঃ 

নবী করীম (সা) বলিয়াছেন-“সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা ইত্যাকারের 
কুরআনের সূরাগুলির নামকরণ করিও না। বরং ‘গাভী সম্পর্কে যেই সূরায় আলোচিত হইয়াছে' 
কিংবা ‘ইমরান গোত্র সম্পর্কে যেই সূরায় আলোচিত হইয়াছে' এইভাবে কুরআনের সূরাগুলির 
উল্লেখ কর 

এই হাদীসটি ‘গরীব’ শ্রেণীভুক্ত । ইহা রাসূল (সা)-এর বক্তব্য হইতে পারে না। কারণ, 
ঈসা ইব্‌ন মায়মূন হইল আবূ সালামাহ আল খাওয়াস ৷ তাহার রিওয়ায়েত যঈফ এবং উহা 
কোন দলীল হইতে পারে না। পক্ষান্তরে সহীহদ্বয়ে ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে ঃ 
বায়তুল্লাহ ডানে এবং মীনা বামে রাখিয়া 'বাতনে ওয়াদী’ হইতে রাসূল (সা) যখন শয়তানকে 
পাথর নিক্ষেপ করিতেছিলেন, তখন তাহার উপর “সূরা বাকারা’ অবতীর্ণ হয়।' সহীহদ্বয়ে 
হাদীসটি উদ্ধৃত হইয়াছে। 

ইবৃন মারদুবিয়্যাহ শু'বা হইতে, তিনি আকীল ইব্‌ন তালহা হইতে ও তিনি উতবা ইব্‌ন 
মারছাদ হইতে বর্ণনা করেন £ একদা নবী করীম (সা) সাহাবাদের বিলম্ব দেখিয়া ডাক দিলেন, 
‘হে সূরা বাকারার সহচরবৃন্দ 1 


Wwww.quraneralo.com 


Contents 


২৭৮ তাফসীরে ইব্ন কাছীর 


আমার ধারণা হইতেছে, ইহা হুনায়নের যুদ্ধের ঘটনা । সেই দিন যখন ঘোরতর যুদ্ধে 
মুসলমানরা দিশাহারা ও বিক্ষিপ্ত হইয়া পড়িল, তখন তাহাদের নব উদ্দীপনা সৃষ্টির জন্য হযরত 
আব্বাসকে তিনি নির্দেশ দিলেন্‌। তখন তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাইলেন-“ইয়া আসহাবৃশ্‌ 
শাজারা!' অর্থাৎ ‘হে বাইআতে রিযওয়ান গ্রহণকারীগণ ৷' অন্য বর্ণনায় বলা হইয়াছে “ইয়া 
আসহাবা সুরা আল-বাকারা।' এই আহ্বানের সঙ্গে সঙ্গে মুসলমানগণ দৃঢ়তা ফিরিয়া পাইল 
এবং চতুর্দিক হইতে ছুটিয়া আসিল। 

ইয়ামামার যুদ্ধেও এইরূপ ঘটিয়াছিল। মুসায়লামার বনু হানীফা গোত্রের মরণপণ হামলায় 
মুসলমান সৈন্যরা পলায়নোনুখ হইলে আনসার ও মুহাজিরগণ পরস্পরকে এইরূপ সম্বোধন 
করিলেন-'হে সূরা বাকারার সঙ্গীবৃন্দ।' ইহার ফলে তাহারা নতুন প্রেরণায় উজ্জীবিত হইয়া 
যুদ্ধে জয়লাভ করিলেন । আল্লাহ্‌ পাক সকল সাহাবার উপরই সন্তুষ্ট রহিয়াছেন। 


সূরা বাকারার তাফসীর শুরু 


০ ৯] ()) 

১. আলিফ্-লাম-মীম। 

তাফসীর £ হুরূফে মুকাত্তা “আত £ রা 
অক্ষরগুলি সম্পর্কে তাফসীরকারগণ বিভিন্ন মত পোষণ করেন। 

একদল বলেন, উহা আল্লাহ্‌ পাকের বিশেষত সংকেতসূচক। উহার অর্থ ও তাৎপর্য 
একমাত্র তিনিই জানেন। তাই উহার অর্থ তাহার হস্তেই ন্যস্ত থাকিবে । কোন মানুষ উহার 
ব্যাখ্যা প্রদান করিবে না। ইমাম কুরতুবী তাহার তাফসীর গ্রন্থে ইহাই বলিয়াছেন। তিনি হযরত 
আবূ বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত ইব্‌ন মাসউদ (রা) প্রমুখ এক 
কথায় সকলেরই এই মত বলিয়া বর্ণনা করিয়াছেন। 

আমের আশু শা“বী, সুফিয়ান আছ ছাওরী, আর রবী‘ ইব্‌ন খায়ছাম প্রমুখও উক্ত 
অভিমতের সমর্থক । আবূ হাতিম ইব্‌ন হাব্বানের মতও ইহাই। 

অপর দল উহার ব্যাখ্যা প্রদান করেন। ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে অবশ্য তাহারা ভিন্ন ভিন্ন মত 
প্রকাশ করিয়াছেন । আবদুর রহমান ইবৃন যায়দ ইব্‌ন আসলাম বলেন, উহা সংশ্লিষ্ট সূরার নাম । 
আল্লামা আবুল কাসিম মাহমুদ ইব্‌ন উমর আয্যামাখশারী তাহার তাফসীরে বলেন, উক্ত মতই 
অধিকাংশের মত। বিখ্যাত ব্যাকরণবিদ সিবওয়াইর মতে উহার সমর্থনে দলীল রহিয়াছে । 
সহীহদ্বয়ে আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত আছে, রাসূল (সো) শুক্রবার ফজরের নামাযে 
“আলিফ-লাম-মীম-আস্‌ সাজ্দা' ও ‘হাল আতা আলাল ইনসান' পাঠ করিতেন। 

সুফিয়ান আছছাওরী বলেন, মুজাহিদ হইতে ইবৃন আবূ নজীহ বর্ণনা করেন যে, তিনি 
বলিয়াছেন-“আলিফ-লাম-মীম, হা-মীম, আলিফ-লাম-মীম-সোয়াদ ও সোয়াদ ইত্যাদি 
কুরআনের কুঞ্জী । আল্লাহ্‌ তা'আলা উহা দ্বারা কুরআনের দ্বারোদৃঘাটন করিয়াছেন।” মুজাহিদ 


www.quraneralo.com 


Contents 


সূরা আল বাকারা ২৭৯ 


হইতে অন্যরাও অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেন। মুজাহিদের অন্য এক বর্ণনা ইব্‌ন আবু নজীহ 
হইতে শিবলী ও তাহার নিকট হইতে আবু হুযায়ফা মুসা ইবৃন মাসউদ এইরূপ বর্ণনা করেন 
যে, তিনি বলিয়াছেন-আলিফ-লাম-মীম কুরআনের অন্যতম নাম ৷ কাতাদ্বাহ এবং যায়দ ইব্‌ন 
আসলামও তাহাই বলেন। এই মতটি আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলামের মতের 
সহিত সামঞ্জস্যশীল। ‘কুরআনের নাম’ ও “সূরার নাম’ এই দুই মতে মূলত পার্থক্য নাই। 
কারণ, কুরআনের সূরাও কুরআন নামে অভিহিত হইতে পারে। 

অবশ্য উক্ত মতটি অবাস্তব । কারণ, আলিফ-লাম-মীম-সোয়াদ বলিতে সম্পূর্ণ কুরআন 
বুঝায় না। উহা বলিলে সূরা আ'রাফই বুঝায় । সুতরাং সূরার নাম আর কুরআনের নাম এক 
কথা নহে। আল্লাহ্‌ সর্বাধিক জ্ঞাত । 

এক দল বলেন, উহা আল্লাহ্‌ তা'আলার নাম। আশ্‌ শা'বী বলেন-আল্লাহ্‌ তা'আলার 
সাংকেতিক নামে সূরা শুরু করা হইয়াছে। সালেম ইব্‌ন আবদুল্লাহ ও ইসমাঈল ইব্‌ন আবদুর 
রহমান (আস্সুদ্দী উল-কবীর) উক্ত একই কথা বলিয়াছেন। আস্‌ সুদ্দী হইতে শু“বা বর্ণনা 
করেন, আমার কাছে এই খবর পৌছিয়াছে যে, ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন, 

“আলিফ-লাম-মীম* আল্লাহ্‌ তা'আলার একটি প্রধান নাম ৷ শু“বার হাদীসের বরাত দিয়া ইব্‌ন 
আবূ হাতিম তাহাই বর্ণনা করেন। ইব্‌ন জারীর বিন্দার হইতে, তিনি ইবৃন মাহদী হইতে, তিনি 
শু'বা হইতে বর্ণনা করেন যে, শু'বা বলেন-'আমি সুদ্দীকে হা-মীম, তোয়া-সীন ও 
আলিফ-লাম-মীম' সম্পর্কে প্রশ্ন করায় তিনি বলেন, ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন উহা 
আল্লাহ্‌র বিশেষ নাম। ইবৃন জারীর বলেন, আমাকে যথাক্রমে মুহাম্মদ ইবনুল মুছনী, আবুন্‌ 
নৃ'মান ও শু“বা ইসমাঈল আসু-সুদ্দী হইতে ও তিনি মুর্রাহ্‌ আল-হামদানী হইতে এই বর্ণনা 
শুনান যে, মূর্বা আল হামদানী বলেন, আবদুল্লাহ বলিয়াছেন, হযরত আলী ও ইব্‌ন আব্বাস 
হইতেও অনুরূপ বর্ণনা পাওয়া যায়। 

ইব্‌ন আব্বাস হইতে আলী ইব্‌ন আবূ তালহা বর্ণনা করেন, তিনি বলিয়াছেন যে, উহা 
কসম বিশেষ। আল্লাহ্‌ তা'আলা উহা দ্বারা কসম করিয়াছেন। মূলত উহা আল্লাহ্‌র নাম। 
ইকরামা হইতে যথাক্রমে খালিদ আল হিজা, ইব্‌ন আলীয়া, ইব্‌ন জারীর ও ইব্‌ন আবু হাতিম 
বর্ণনা করেন যে, ইকরামা বলিয়াছেন “আলিফ-লাম-মীম, একটি শপথ বাক্য ।' ইব্‌ন জারীর ও 
আবুযূ যোহা হইতে ও তিনি ইব্‌ন আব্বাস হইতে বর্ণনা করেন-_আলিফ-লাম-সীম অর্থ 
“আনাল্লাহু আ'লামু' (আমি আল্লাহ্‌ অধিক জ্ঞাত)। সাঈদ ইব্ন জুবায়রও এইরূপ বলিয়াছেন। 

' আস্সুদ্দী আবূ মালেক ও আবু সালেহ হইতে ইব্‌ন আব্বাসের এক বর্ণনা এবং মুররাতুল 
হামদানী ইব্‌ন মাসউদের এবং অন্য এক সাহাবীর বর্ণনা উদ্ধৃত করেন। উহাতে বলা হয় 
“'আলিফ-লাম-মীম' বর্ণ বিশেষ এবং আল্লাহ্‌ তা'আলার নাম। 

আবূ জাফর আর্‌ রাষী রবী* ইবৃন আনাস হইতে, তিনি আবুল আলীয়া হইতে বর্ণনা 
করেন-আল্লাহ্‌ পাকের কালামে ‘আলিফ-লাম-মীম' অক্ষর তিনটি আরবী উনত্রিশ অক্ষরেরই 
অন্তর্ভুক্ত অক্ষর । তবে উহাতে সব রকম স্বাদই নিহিত। উহার প্রত্যেক অক্ষরই আল্লাহ্‌র নামের 
কুঞ্জী । উক্ত অক্ষরের প্রত্যেকটিই আল্লাহ্‌র নি'আমাত ও আযাবের পরিচায়ক । উহাতে কোন 
জাতির আবির্ভাবকাল ও আযু্কাল সম্পর্কিত তত্ব্ও বিদ্যমান । ঈসা ইবৃন মরিয়ম (আ) সবিশ্ময়ে : 
বলিলেন-আমার কাছে অত্যন্ত আশ্চর্য ব্যাপার এই যে, মানুষ তাহার নাম দ্বারা কথা বলে ও 


Wwww.quraneralo.com 


Contents 


২৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহার রুজী খাইয়া বাচে, তারপরও কি করিয়া তাহার বিদ্রোহী হয়? ইবৃন আবূ হাতিম বলেন, 
‘আলিফ’ তাহার আল্লাহ্‌ নামের আদি অক্ষর, ‘লাম’ আল্লাহ্‌র লতীফ (মেহেরবান) নামের এবং 
"মীম" আল্লাহ্‌র ‘মজীদ’ (মহীয়ান) নামের প্রথম অক্ষর । “আলিফ দ্বারা ‘আলাউল্লাহ' (আল্লাহ্‌র 
নি“আমত) ‘লাম’ দ্বারা 'লুতফুল্লাহ' (আল্লাহ্‌র কৃপা ও 'মীম' দ্বারা “মাজদুল্লাহ' (আল্লাহ্‌র 
মহানুভবতা) প্রকাশ পায় । তাহা ছাড়া ‘আলিফ’ দ্বারা এক বছর, 'লাম' দ্বারা ত্রিশ বছর ও “মীম' 
দ্বারা চল্লিশ বছর বুঝায় । 
ইব্‌ন জারীরও অনুরূপ বলিয়াছেন। অতঃপর তিনি এই সমস্ত বক্তব্য পর্যালোচনা ও 
বিশ্লেষণ করিয়া সবগুলির সমন্বয় সাধন করিয়াছেন। মূলত এইগুলি পরস্পর বিরোধী নহে। উহা 
একই সঙ্গে সূরার নাম, ও আল্লাহ্‌র নাম দুইটিই হইতে পারে। ইহা যেন আল্লাহ্‌র নামেই 
সুরার নাম রাখা হইল । উহার প্রত্যেকটি অক্ষরই তাহার নাম ও গুণের পরিচায়ক । আল্লাহ্‌ 
তা'আলা অনেক সূরাই তাহার হামদ, তাসবীহ ও তা“জীমমূলক আয়াত দ্বারা শুরু করিয়াছেন। 
তিনি আরও বলেন-উক্ত অক্ষরগুলির দ্বারা কোথাও আল্লাহ্র নাম, কোথাও তাহার গুণ, 
কোথাও বা তাহার নির্ধারিত কোন কাল ইত্যাদি বুঝানো হইলে কোনই অসুবিধা দেখা দেয় 
না। যেমন রবী" ইবন আনাস আবুল আলীয়া হইতে বর্ণনা করেন-একই শব্দ স্থান বিশেষ ভিন্ন 
ভিন্ন অর্থে ব্যবহৃত হইতে পারে । ‘উম্মত’ শব্দটি কুরআনে বিভিন্ন অর্থে ব্যবহৃত হইয়াছে। 
‘উম্মত’ শব্দ দ্বারা দীন বুঝানো হইয়াছে। যেমন আল্লাহ্‌ বলেন ঃ 
২০1 ০1515202153 0 “(মুশরিকরা বলে) নিশ্চয় আমরা বাপ-দাদাকে এই দীনের 
উপর পাইয়াছি,” | 
কুরআনে ‘অনুগত’ অর্থে উহার ব্যবহারের উদাহরণ এই £ 
৮. ১৫৯১৭। Lins এ] (55 al SUS 2৯1 9 “নিশ্চয় 
ইবরাহীম আল্লাহ্‌র অনুগত ও একনিষ্ঠ সত্যানুসারী ছিল। সে আদৌ মুশরিক ছিল না।” 
কুরআনে ‘দল’ অর্থে উম্মত" ব্যবহারের নমুনা ৪ 
৩৬৪০০ i ৩৪ ৪ 425 এও “একদল মানুষকে সেখানে তৃষ্ণা নিবারণে রত 
দেখিতে পাইল ৷" 
আল্লাহ্‌ পাক এক জায়গায় ‘জাতি বা সম্প্রদায়' অর্থও নিয়াছেন ঃ 
১৬ ৮০ 98 ০ (৯১৮2 5৪15 “আমি প্রত্যেক জাতি বা সম্প্রদায়ের কাছে রাসূল 
পাঠাইয়াছি।” | 
কখনও তিনি উহ্য ‘কাল’ অর্থে ব্যবহার করিয়াছেন। যেমন £ 
Lal ০৮০৫০৩ (৫৮, (২3 5341 40৪১ “দুইজনের মধ্যকার মুক্তিপ্রাপ্ত ব্যক্তি 
কিছুকাল বিস্ৃতির পর বলিল।” 
-.এখানে ‘উন্মত’ শব্দের ‘কাল’ অর্থ গ্রহণই সঠিক মত। সুতরাং উক্ত অক্ষরগুলিও এইরূপ 
বিভিন্ন অর্থে ব্যবহৃত হইতে পারে। 
ইবৃন আবূ হাতিমের সমগ্র বিশ্লেষণের ইহাই সারকথা। কিন্তু আবুল আলীয়ার অভিমতের 
সহিত ইহার মিল নাই। আবৃল আলীয়া মনে করেন, উক্ত অক্ষর একই সঙ্গে বিভিন্ন অর্থ প্রকাশ 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ২৮১ 


করে বটে, কিন্তু ‘উন্মত’ কিংবা এই ধরনের শব্দ বিভিন্ন কার্যে ব্যবহৃত একই সঙ্গে নহে; বরং 
পৃথক পৃথক স্থানে অবস্থানুসারে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। উহার একই সঙ্গে বিভিন্ন অর্থ গ্রহণ 
সম্ভবপর নহে। এই প্রশ্নে উসূলবিদদের বিভিন্ন মত রহিয়াছে। তাহা সবিস্তারে আলোচনার স্থান 
ইহা নহে। আল্লাহ্‌ই সর্বজ্ঞ। | 

তারপর 'উম্মত' শব্দটি উহার প্রতিটি অর্থ প্রকাশ করে পরিবেশ ও পরিস্থিতির চাহিদার 
সহিত সঙ্গতি রাখিয়া । কিন্তু উক্ত অক্ষরগুলি একই সঙ্গে বিভিন্ন নামের সম মর্যাদায় অর্থ প্রদান 
করে। চিন্তা-ভাবনা ছাড়া ব্যাপারটি বোধগম্য হইবার নহে। এই ব্যাপারে মতভেদ সৃষ্টি হইয়াছে 
এবং নির্দ্বিধায় অনুসরণের মত কোন সর্বসম্মত সিদ্ধান্ত নাই। বিভিন্ন অর্থবোধক অক্ষরের যে 
একই সঙ্গে পরিবেশ-পরিস্থিতির ইঙ্গিত ছাড়াই সকল অর্থ সমভাবে প্রকাশের ক্ষমতা রহিয়াছে 
তাহা সুপ্রমাণিত সত্য নহে। যেমন কবি বলেন ঃ 

| 3৮2311১০১00] ০৯০১ 7 SUG ০5 এ AL 

‘আমরা বলিলাম, দীড়াও। সে বলিল, দীড়াইতেছি। ভাবিও না, গর্ত ভুলিয়াছি। 

অন্য কবি বলেন ঃ 

(2151 ১৬৯ ৭১০ LL 023 AS Je 71511 Ls 

ইব্‌ন জারীর বলেন-এখানে কবি যেন বলিতে চাহেন, যখন এই কাজ করিবে, তখন যে 
উহা করিবে তাহার জন্য ইয়া’ যথেষ্ট হইবে । 

অপর কবি বলেন ৪ 

[0০131 ১৪] nly Glico ০৯৩ 

“ভাল করিলে ভাল পাইবে, মন্দ করিলে মন্দ পাইবে । তুমি মন্দ না চাহিলে আমি মন্দের 
ইচ্ছা রাখি না।"-কবি এখানে ‘ফা’ অক্ষর “ফাশাররুন' এবং “ওয়া” অক্ষর “তাশাও' অর্থে গ্রহণ 
করিয়াছেন। | 

বলাবাহুল্য, এই অর্থ পরিবেশ-পরিস্থিতির চাহিদা মোতাবেকই গ্রহণ করা হইয়াছে। 
আল্লাহই সর্বজ্ঞ। 

ইমাম কুরতুবী প্রসঙ্গত এই হাদীস পেশ করেন ঃ 

Salli LAE LAS I 56 821 

সুফিয়ান ইহার ব্যাখ্যায় বলেন, ‘যে ব্যক্তি কোন মুসলমান হত্যার জন্য সামান্য কথা দিয়াও 
সাহায্য করে অর্থাৎ J55/ (হত্যা কর) শব্দের শুধু 51 বলে, তাহা হইলেও উপরোক্ত হাদীসের 
নির্দেশিত ব্যবস্থার আওতায় আসিবে ৷' 

খাসীফ বলেন-মুজাহিদ বলিয়াছেন, সূরার শুরুতে অবস্থিত প্রতিটি মুকাত্তাআাত হরফই 
নির্দিষ্ট হরুফে হিজা। কোন কোন আরবী ভাষাবিদ উহাদের হরুফুল মু'জাম বলিয়াছেন । কিছু 
উল্লেখ করাই অবশিষ্টগুলির জন্য যথেষ্ট বিধায় অবশিষ্টগুলির উল্লেখ বর্জন করা হয়। যেমন কেহ 
বলিল, যে, আমর “আলিফ' ‘বা’ ‘তা’ ‘ছা’ লিখে । উহার অর্থ সে আটাশটি হরুফুল মু'জামের 
সকলই লিখে। তবে প্রথম কয়েকটি উল্লেখ করাই যথেষ্ট বিধায় অবশিষ্টগুলির উল্লেখ বর্জিত 
হইয়াছে। উক্ত বিশ্লেষণ ইবৃন জারীরের। 
কাছীর (১ম খও)__-৩৬ 


Wwww.quraneralo.com 


Contents 


২৮২ তাফসীরে ইবৃন কাছীর 


‘আমার মতে সুরার শুরুতে উল্লেখিত অক্ষর মোট চৌদ্দটি। অবশিষ্ট অক্ষরের পুনরাবৃত্তি 
বাদ দিয়া উহা ব্যবহৃত হইয়াছে। অক্ষরগুলি হইল- আলিফ-লাম-মীম, সোয়াদ-রা, 
ক্াফ-হা-ইয়া-আইন, তোয়া-সীন, হা-কাফ-নূন। এইগুলি শব্দাকারে একত্র করিলে বাক্যরূপ 
হয় ১:5৪] (৪ ১:৫৯ ১০০ এইগুলি মোট অক্ষরের অর্ধেক । যেগুলি উল্লেখ করা হইয়াছে, 
অবশ্যই উহা বর্জিতগুলি হইতে উত্তম । 

ইহা অক্ষরগুলির শব্দ ও পদ প্রকরণের বর্ণনা মাত্র! আল্লামা যামাখশারী বলেন-উপরোক্ত 
চৌদ্দটি অক্ষর উচ্চারণগত দিক হইতে অর্থাৎ ধ্বনিতত্্ বিচারে যে কয়টি শ্রেণীবিভাগ আরবী 
বর্ণমালার ক্ষেত্রে রহিয়াছে তাহার সবগুলিই জুড়িয়া আছে। যেমন, মাহমুসাত ওয়াল 
মাজহুরাত-আর রুখওয়াত ওয়াশ শাদীদাহ-আল মুতৃবাকাত ওয়াল মাফতৃহাত-আল 
মুস্তালিয়াত ওয়াল মুনখাফায়াত-আল কলকলা। তিনি এইগুলি সবিস্তারে বিশ্লেষণের পর 
বলেন-সেই মহান সত্তার পবিত্রতা বর্ণনা করি যাহার প্রত্যেকটি কাজেই নিহিত রহিয়াছে অজস্র 
কলাকৌশল । এই সীমিত জিনিসের বিশ্লেষণও অতি ব্যাপক হয়। ইহা হইতেই বিষয়টির 
মাহাত্ম্য. উপলব্ধি করা যায়। কেহ কেহ সকল কথার সারসংক্ষেপ এই বলিয়াছেন-আল্লাহ্‌ পাক 
এই অক্ষরগুলি অহেতুক প্রয়োগ করেন নাই। কেবল মূর্খরাই বলিতে পারে যে, এই সব 
অর্থহীন অক্ষর প্রয়োগ কুরআনে ঘটিয়াছে। ইহা চরম ভ্রান্তিপূর্ণ ধারণা। এই ভ্রান্তির অবসানের 
জন্যই অক্ষরগুলির অর্থ ও তাৎপর্য বলা হইয়াছে। সেইগুলির মধ্য হইতে নির্দোষগুলি গ্রহণ 
যোগ্য । অন্যথায় এই ব্যাপারে চুপ থাকাই ভাল মনে করিয়াছি । আমাদের শেষ কথা হইল £ 
সকল কিছুন উপরই ঈমান আনিয়াছি।" 

উলামায়ে কিরামও এই ব্যাপারে সুনির্দিষ্ট কোন অর্থ ও তাৎপর্যের উপর একমত হইতে 
পারেন নাই। তাহাদের বিভিন্ন মতের যাহার কাছে যেই মত সঠিক ও সুপ্রমাণিত মনে হয়, সে 
তাহা গ্রহণ করিতে পারে। অন্যথায় সত্য সুস্পষ্ট না হওয়া পর্যন্ত এক্ষেত্রে চুপ থাকাই শ্রেয়। 

যাহারা মনে করেন যে, সূরার শুরুতে প্রযুক্ত উক্ত অক্ষরগুলির নিজস্ব কোন অর্থ নাই এবং 
সেই উদ্দেশ্যে প্রযুক্তও হয় নাই, তাহাদের মতও বিভিন্ন। তাহাদের একদল বলেন, শুধু সূরাকে 
বৈশিষ্ট্য ও পরিচিতি প্রদানের জন্য ব্যবহৃত হইয়াছে। এই অভিমত উদ্ধৃত করেন ইমাম ইব্‌ন 
জারীর। এই মতটি দুর্বল। কারণ, উক্ত অক্ষরগুলি ছাড়াও সূরার পার্থক্য ও বিভক্তি সুস্পষ্ট । 
এমন সুরাও আছে যাহার শুরুতে উহা ব্যবহৃত হয় নাই। কোন সূরায়, পড়ায় এবং কোন সূরায় 
লিখায় বিসমিল্লাহ দিয়া শুরুর ব্যবস্থা রহিয়াছে। | 

তাহাদের অন্যদল বলেন-উহা দ্বারা শুরুর মাধ্যমে শ্রোতাদের মনোযোগ আকর্ষণই 
উদ্দেশ্য ৷ মুশরিকরা কুরআন শুনিত না এবং অপরকেও না শোনার জন্য উপদেশ দিত। কারণ, 
উহা শুনিলেই আকৃষ্ট হইত। এই মতও ইব্‌ন জারীর উদ্ধৃত করেন। ইহাও দুর্বল অভিমত। 
কারণ, এই যুক্তি সত্য হইলে সকল সূরায়ই উহা প্রযুক্ত হইত। অন্তত অধিকাংশ সূরায় অবশ্যই 
হইত । তাহা তো হয় নাই। আরেক কথা, শ্রোতার মনোযোগের জন্য হইলে শুধু সুরার শুরুতে 
কেন, যে কোন আয়াতের শুরুতে উহার প্রয়োগ ঘটিতে পারিত। তাহা ছাড়া যে সকল সূরায় 
উহা সংযুক্ত হইয়াছে যথা আল-বাকারা ও আলে ইমরান, তাহা মাদানী সূরা এবং মদীনায় 
মুশরিকদের মনোযোগ আকর্ষণের ব্যাপারটি ছিল অনুপস্থিত । সুতরাং এই যুক্তি ভ্রান্তিকর। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ২৮৩ 


তাহাদের অপর দল বলেন, কুরআনের উচ্চতম মর্যাদা ও অপরিসীম তাৎপর্যময়তা 
প্রকাশের জন্যই সূরা শুরুর উক্ত অক্ষরগুলি ব্যবহৃত হইয়াছে। কোন সৃষ্টি যেন উহার মোকাবিলা 
করিতে না পারে। কারণ, উক্ত মুকান্তাআাত হরূফের তাৎপর্য উদ্ধার কোন মানুষের পক্ষে 
সম্ভবপর হইবে না। এই অভিমত হইল ইমাম রাযীর । তিনি তাহার তাফসীরে ইহা মুবার্রাদের 
বরাতে সবিস্তারে তুলিয়া ধরিয়াছেন। বিশেষজ্ঞদের এই সম্পর্কিত অভিমতও তিনি একত্রিত 
করিয়াছেন। ইমাম কুরতুবী, বিখ্যাত ব্যাকরণবিদ ফার্া ও ভাষাবিদ কুতরাব হইতেও এই 
" করেন এবং উহার জোর সমর্থন জোগান। আশু শায়খ আবুল আব্বাস ইমাম ইব্‌ন তায়মিয়া 
এই অভিমতই সমর্থন করেন। আমার শায়খ হাফিজ ও মুজতাহিদ আবুল হুজ্জাজ আল মিযৃযী 
আমাকে তাহার এই অভিমত অবহিত করেন। 

আল্লামা যামাখশারী বলেন-উক্ত চতুর্দশ অক্ষর একসঙ্গে কুরআনের সূরাতে না আনার 
পিছনে হিকমত আছে। তাহা এই, বিভিন্ন সূরাতে বারবার আসায় আলংকারিক দিক হইতেও 
সুন্দর হইয়াছে। ফলে উহার স্থায়িত্ব ও কল্যাণকারিতা বৃদ্ধি পাইয়াছে। কুরআনে বেশ কিছু 
কাহিনীকে স্থায়ীভাবে ফলপ্রসূ করার জন্য বারংবার উল্লেখ করা হইয়াছে। ৰ 

কখনও অক্ষরগুলি স্বতন্ত্র স্বতন্ত্র ব্যবহৃত হইয়াছে, যেমন 5 ০-:১০; কখনও দুই অক্ষর 
7 i ile যেমন ॥= ; কখনও আবার তিন অক্ষর এক সঙ্গে ব্যবহার করা 

জা ; কখনও চার অক্ষর মিলাইয়া প্রযুক্ত হইয়াছে, যেমন .১11- ৬571; 

রি অক্ষর এক সঙ্গে ব্যবহার করা হইয়াছে, যেমন ৮.৯ - ১৭24 | 
কারণ আরবী ভাষায় এক, দুই, তিন, চার ও পাঁচ অক্ষরের শব্দই বাক্যে' ব্যবহারের রীতি 
“রহিয়াছে। উহার বেশী অক্ষরের শব্দ ব্যবহারের রীতি নাই। 

আমি বলিতেছি, এই কারণে যে সকল সূরা “হ্রফে মুকাত্তাআত' দ্বারা শুরু হইয়াছে, 
' তাহাতে অবশ্যই কুরআনের শ্রেষ্ঠত্ব, উহার মু'জিযা ও মাহাত্ম্য বর্ণিত হইবে । অনুরূপ স্থানগুলি 
দিদার ভিতর হজ ভ তাত হ্য় নাত 
যেমন, আল্লাহ্‌ বলেন ৪ 

455 5258 3911 এ1১-31 'আলিফ-লাম-মীম । এই কিতাব সংশয় মুক্ত ৷ 

অন্যত্র আল্লাহ্‌ বলেন ৪ 
(৭ GU 3501 এলেও ০ « 2] ৯ 2৪ %1 21 9 di. 

. - 4252 0221 

'আলিফ-লাম-মীম। আল্লাহ্‌ এক। তিনি ছাড়া কোন প্রভু নাই। তিনি চিরঞ্জীব ও 
চিরস্থায়ী । ভিনি তোমার নিকট যে কিতাব অবতীর্ণ করিয়াছেন উহ সত্য এবং তোমার সমুখে 
অন্য যে সব কিতাব রহিয়াছে তাহার সত্যতা ঘোষণাকারী ।' 

তিনি অন্যত্র বলেন ৪ 

(EA EEE TEE OE 0 ERC i too OE হক Sl 
আলিফ-লাম-মীম-সোয়াদ। তোমার নিকট কিতাব অবতীর্ণ হইল । উহা হইতে তোমার অন্তরে 
কি জটলডাংদেধা দিরে লা 


www.quraneralo.com 


Contents 


২৮৪ তাফসীরে ইব্ন কাছীর 


27 ১৯১৩ ST Al ০০৮৮] ৬ All ০০৯ আল! ১৭ LOS si 

“আলিফ-লাম-রা। আমি তোমার নিকট কিতাব অবতীর্ণ করিয়াছি যেন উহা মানুষকে 
তাহাদের প্রভুর ইচ্ছায় অন্ধকার হইতে আলোর পথে বাহির করিয়া নেয় ।' 

অন্যত্র তিনি বলেন £ 

১০1৮১) oe বড 93 SUS PS =] 'আলিফ-লাম-মীম । রব্বুল 
আলামীনের তরফ হইতে কিতাবের অবতরণের ব্যাপারে সন্দেহের অবকাশ নাই।" 

আল্লাহ্‌ তা'আলা আরও বলেন £ 

১১০11 ০৮৯০। ০5 32১৮5 ও 2৯ হানমীম । পরম দাতা ও অশেষ করুণাময়ের 
তরফ হইতে কিতাবের অবতরণ ঘটিয়াছে।" 

তিনি অন্যত্র বলেন ৪ 

ll SUS Ss Gls 52 UK (8০ 

‘হা-মীম-আইন-সীন-কাফ । এভাবে অত্যন্ত প্রতাপাবিত ও মহা কুশলী আল্লাহ্‌ তোমার 
নিকট ওহী নাযিল করেন এবং তোমার পূর্ববর্তীদের নিকটও। 

উপরোক্ত আয়াতসমূহ ও অনুরূপ অন্যান্য আয়াত প্রমাণ করে যে, উপরে বর্ণিত অভিমত 
সঠিক। অবশ্য গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকের জন্য উহা সহজেই বোধগম্য হয়। আল্লাহই 
সবজ্ঞ। 

যাহারা অক্ষরগুলিকে কালনির্দেশক মনে করেন এবং উহা হইতে তাহারা দুর্যোগ, দুর্বিপাক 
ও ঘটনা প্রবাহের কাল নির্ণয় করেন, তাহাদের দাবী অসার। তাহারা বেঘাটে নামিয়াছেন। এই 
প্রসঙ্গে বর্ণিত হাদীসও যঈফ । সহীহ মানিয়া লইলে উহা দ্বারাও তাহাদের মতবাদ বাতিলের 
প্রমাণ মিলে । কিতাবুল মাগাযী প্রণেতা মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার বর্ণনা 
আবদুল্লাহ ইব্‌ন রুবাবের এই হাদীস শুনাইয়াছেন ৪ 

‘একদা আবু ইয়াসার ইব্‌ন আখতাব একদল ইয়াহুদী সহকারে রাসূলুল্লাহ্‌ (সা)-এর 
দরবারে আসেন। তখন তিনি সূরা বাকারার “অ-লিফ-লাম-মীম-যালিকাল কিতাবু লারায়বা 
ফীহ' আয়াত পাঠ করিতেছিলেন। তারপর সে তাহার ভাই হুয়াই ইব্‌ন আখতাবের কাছে 
আসিল। সেও তখন একদল ইয়াহুদী পরিবৃত্ত ছিল। তখন সে তাহার ভাইকে বলিল, জান, 
আল্লাহ্‌র কসম, আমি মুহাম্মদকে আল্লাহ্‌র অবতীর্ণ আয়াত “আলিফ-লাম-মীম-যালিকাল 
কিতাবু লারায়বা ফীহ' পড়িতে শুনিয়াছি। হুয়াই ইব্‌ন আখতাব প্রশ্ন করিল, তুমি উহা নিজের 
কানে শুনিয়াছ? সে জবাব দিল, হ্যা। (বর্ণনাকারী বলেন) অতঃপর হুয়াই ইবন আখতাব 
_ সমবেত ইয়াহুদী সমভিব্যহারে রাসূলুল্লাহ্‌ (সা)-এর কাছে গেল। তাহারা তাহাকে জিজ্ঞাসা 
করিল-সে কি আপনার উপর অবতীর্ণ “আলিফ-লাম-মীম-যালিকাল কিতাবু লারায়বা ফীহ' 
আয়াত পাঠ করিতে শুনিয়াছে? জবাবে রাসূল (সা) বলিলেন-হ্টা । তখন সে প্রশ্ন করিল, উহা 
লইয়া কি আপনার নিকট আল্লাহ্র তরফ হইতে জিবরাঈল আসিয়াছিল? তিনি বলিলেন-হ্যা । 
তখন সে বলিল, অতীতের যত নবীর কাছে ওহী পাঠানো হইয়াছে, কাহাকেও তাহাদের জাতি 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ২৮৫ 


ও রাষ্ট্রের আয়ফ্কাল সম্পর্কে জানানো হয় নাই । এই বলিয়া সে দাড়াইয়া তাহার দলের মধ্যে 
গেল এবং বলিল, আলিফে এক, লামে ত্রিশ ও মীমে চন্লিশ মিলিয়া মোট একাত্তর বৎসর 
তোমরা কি এমন নবীর দীন কবুল করবে যাহার উম্মত ও হুকুমতের আয়ুফ্কাল মাত্র একাত্তর 
বৎসর? তারপর সে রাসূল (সা)-এর কাছে আসিয়া প্রশ্ন করিল, হে মুহাম্মদ! আপনার কাছে 
ইহা ছাড়াও কি কোন আয়াত আসিয়াছে? তিনি জবাব দিলেন-হ্যা । সে প্রশ্ন করিল, তাহা কি? 
তিনি বলিলেন, আলিফ-লাম-মীম-সোয়াদ। সে বলিল-ইহা তো অধিকতর ভারী ও দীর্ঘ। 
আলিফে এক, লামে ত্রিশ, মীমে চল্লিশ ও ন্সোয়াদে নব্বই মিলিয়া একশত একষট্টি বৎসর 
হইল । আবার সে প্রশ্ন করিল, হে মুহাম্মদ! আরও কোন আয়াত আসিয়াছে কি? তিনি জবাব 
দিলেন-হ্যা। সে জিজ্ঞাসা করিল-তাহা কি? তিনি বলিলেন, আলিফ-লাম-মীম-রা। সে বলিল, 
ইহা তো আরও ভারী ও লম্বা হইল। আলিফে এক, লামে ত্রিশ, রা-এ দুইশত, মোট দুইশত 
একত্রিশ বৎসর হইল । সে পুনরায় প্রশ্ন করিল, হে মুহাম্মদ! আপনার কাছে আরও আয়াত 
আসিয়াছি কি? তিনি জবাব দিলেন-হ্যা। সে প্রশ্ন করলি, উহা কি? তিনি বলিলেন, 
আলিফ-লাম-মীম-র। সে বলিল-ইহা তো অনেক ভারী ও দীর্ঘ হইয়া গেল। আলিফে এক, 
লামে ত্রিশ, মীমে চল্লিশ ও র-এ দুইশত, মোট দুইশত একাত্তর হইয়া গেল। হে মুহাম্মদ! 
আমাদের কাছে ব্যাপারটা ঘোলাটে হইয়া গেল। আপনাদের আয়ুঙ্কাল কি সর্বোচ্চটি, না 
সর্বনিম্নটি তাহা বুঝা গেল না। অতঃপর সে দলবলকে বলিল, ইহার নিকট হইতে চল । আবূ 
ইয়াসার তখন তাহার ভাই হুয়াই ইব্‌ন আখতাব ও দলবলকে বলিল-হয়ত মুহাম্মদ ও তাহার 
উম্মতের জন্য উক্ত সকল সংখ্যা মিলাইয়া মোট সাত শত চারি বৎসর আয়ুফ্কাল নির্ধারিত 
হইয়াছে। তাহারা বলিল-আমাদের কাছে ব্যাপারটি ঘোলাটে হইয়া দীড়াইয়াছে। 

এই প্রেক্ষিতেই একদল মনে করেন- 
৮১15 ৮9] 055 শত LUN CLS আহ JS ost a 

আয়াত? ১:-.+১ক দলের উক্ত মন্তব্য উপলক্ষে নাযিল হইয়াছে । অবশ্য উপরোক্ত হাদীসের 
মূল বর্ণনাকারী মুহাম্মদ ইবন সায়েব আল কলবী হইতে বর্ণিত একক সূত্রের হাদীস কখনও 
দলীল হিসাবে গ্রহণ করা হয় না। তাহা ছাড়া এই হাদীসকে নির্ভরযোগ্য ধরা হইলে কুরআনে 
ব্যবহৃত চৌদ্দটি মুকাত্তাআাত হরফই গণনা করিতে হইবে । তাহা হইলে আয়ুষ্কাল অনেক দীর্ঘ 
হইয়া যাইবে । তারপর পুনরাবৃত্তি গণনায় আনিলে তো আরও বেশী দীর্ঘ হইবে। আল্লাহ্‌ই 
সর্বজ্ঞ ও সর্বশ্রেষ্ঠ । 

মুত্তাকীদের বৈশিষ্ট্য 
৪2] (6559৯৩৫9৭80 SYS 0) 


২. “এই কিতাব সংশয় মুক্ত; মুত্তাকীদের পথ প্রদর্শক ৷' 


তাফসীর ৪ ইবৃন জারীর বলেন $ ইব্‌ন আব্বাস (রো) বলিয়াছেন, ২১053411115 অর্থ 
‘এই কিতাব ।' তাহা ছাড়া মুজাহিদ, ইকরামা, সাঈদ ইব্‌ন জুবায়র, আস সুদ্দী,মাকাতিল, 


Wwww.quraneralo.com 


Contents 


২৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 
ইব্‌ন হাইয়ান, যায়দ ইব্ন আসলাম ও ইব্‌ন জুরায়জও এই মত পোষণ করেন । তাহারা বলেন, 
11১ নিকট ও দূর উভয় ইঙ্গিতবহ বিধায় আরবরা 1১ অর্থেও ব্যবহার করে এবং একটির 
স্থলে অবাধে অপর শব্দটি ব্যবহার করে। তাহাদের বাগবিধিতে এই রীতি সুপ্রচলিত। ইমাম 
বুখারী (র) মুআম্মার ইবনুল মুছান্না হইতে এবং তিনি আবূ উবায়দা হইতে অনুরূপ অভিমতই 
উদ্ধৃত করিয়াছেন। 

আল্লামা যামাখশারী (র) বলেন “যালিকা' শব্দ দ্বারা পূর্বোক্ত 'আলিফ-লাম-মীম' -এর দিকে 
ইঙ্গিত করা হইয়াছে। যেমন আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন {১৮ ১&9 ১৯০০৯ ৯ 
113 (এখানে শেষোক্ত 'যালিকা' পূর্বোক্ত আয়াতাংশের দিকে ইঙ্গিত করিতেছে) কিংবা : 1511 | 
£5,5১০ ৷ ১ (এখানে প্ৰথমোক্ত ‘যালিকুম’ পূর্বোক্ত আয়াতাংশের দিকে ইঙ্গিত 
করিতেছে) অথবা i (এখানেও প্রথমোক্ত 'যালিকুম' পূর্বোক্ত আয়াতাংশের দিকে 
ইঙ্গিত করিতেছে) । আল্লাহ্‌ সর্বজ্ঞ 

ইমাম কুরতুবী সহ একদল তাফসীরকার বলেন, 1 দ্বারা আল-কুরআনের দিকে ইশারা 
করা হইয়াছে । কারণ, রাসূলুল্লাহ (সা)-এর নিকট উহা নাযিলের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল। 
কেহ বলিয়াছেন, উহার ইঙ্গিত তাওরাতের দিকে। কেহ বলেন, ইঞ্জীলের দিকে। এভাবে দশটি 
. মত পাওয়া যায়। কিন্তু অধিকাংশের মতেই উহা দুর্বল । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 

‘আল-কিতাব’ অর্থ ‘আল-কুরআন'। ইব্‌ন জারীর প্রমুখ “যালিকাল কিতাবু’ দ্বারা 
“তাওরাত-ইঞ্জীল' বুঝানোর যে অভিমত উদ্ধৃত করিয়াছেন, এরিয়া ই সহ 
1বন্রান্তিকর | কেবলমাত্র অজ্ঞরাই এইরূপ অর্থ গ্রহণ করিতে পারে । 

নেভি EAE EET 
এবং তাহারা ইবৃন আব্বাস ও ইবৃন মুর্বা আল হামদানী হইতে এবং তাহারা ইবৃন মাসউদ ও 
অন্যান্য সাহাবা হইতে এই বর্ণনাই শুনিয়াছেন যে, 4:২৪ 3 অর্থ ১৯ 41৩১১ (উহাতে 
আস্সদ্দী, কাতাদাহ্‌ ও ইসমাঈল ইব্ন আবূ খালেদেরও এই মত। ইব্‌ন আবূ হাতিম 
বলেন-ইহার বিরোধী কেহ আছেন বলিয়া আমার জানা নাই। | | 

কখনও =! ব্যবহৃত হয় ২৫:11 (অপবাদ) অর্থে । যেমন করি জামীল বলেন ঃ 


E22 HL ENS Sli lla MAUL 
(বুছায়ানা অভিযোগ করিল-হে জামীল! তুমি আমাকে অপবাদ দিয়াছ। আমি জবাবে 
বলিলাম-হে বুছায়ানা! আমরা উভয়ই উভয়কে অপবাদ দিয়াছি।) 
উহা কখনও 'প্রয়োজন' অর্থে আসে । যেমন অপর কবি বলেন ঃ 
(3০..1 (১০০৯1 ৯৪ ১৯০৯৩- ১5714812658 
'তেহামা ও খায়বার পরান্তরেই আমরা সব প্রয়োজন মিটাইলাম। অতঃপর আমরা তরবারি 
গুটাইয়া নিলাম ।" 


www.quraneralo.com 


Contents 


খৃরা আল্‌ বাকারা "২৮৭ 


তাই আয়াতটির অর্থ দাড়ায় এই যে, এই কিতাবের অর্থাৎ কুরআনের ব্যাপারে কোনই 
সন্দেহ সংশয় নাই । ইহা নিশ্চিতভাবেই আল্লাহ্র নিকট হইতেই অবতীর্ণ হইয়াছে। যেমন সূরা 
সাজ্দায় আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

dos ১৩ বড 3 PEN LS 1 “রব্বুল আলামীনের তরফ 
হইতে এই কিতাবের অবতরণের ব্যাপারে কোনই সন্দেহ নাই।” 

একদল বলেন, উক্ত আয়াতে 3511 ৩/5 উদ্দেশ্য এবং <৪ ২233 উহার নৈয়ার্থক 
বিধেয় এবং অর্থ দাড়ায় এই যে, এই কিতাবের ভিতরে সন্দেহের কোন ব্যাপার নাই বিধায় 
তোমরা উহাতে কোনরূপ সংশয় পোষণ করিও না। 

একদল কিরাআত বিশেষজ্ঞ ::১% বলিয়া থামেন এবং ১৪১] ৪২৯ 425 পড়েন। 
মূলত উত্তম হইল «১৪ ১১ বলিয়া থামা। কারণ, তখন এ কুরআনের গুণবাচক বিশেষ্য 
হয়। ফলে ৪২. < হইতে <৯ ০২১% অধিকতর অলংকার সম্মত হয়। 

আরবী ভাষার বাগবিধি মতে (৫4 গুণবাচক হিসাবে “মারফু' হইতে পারে, আবার অবস্থা 
প্রকাশক হিসাবে 'মানসূব'ও হইতে পারে। এখানে “হিদায়েত'-কে “মুত্তাকীর' জন্য নির্দিষ্ট করা : 
হইয়াছে। যেমন আল্লাহ্‌ পাক বলেন £ 
259 ৪১৫ 14131 i FECES ১23113 ৮ is ১১152 33340 ০৬ 


“ee ৬ তল 


টার তে মা 

“বল, উহা (কুরআন) ঈমানদারের জন্য পথ প্রদর্শক ও রোগ বিদূরক এবং বেঈমানদের 
জন্য বধিরত্ব ও অন্ধত্ব প্রদায়ক। তাই তাহারা (যেন) পরস্পরকে দূরবর্তী স্থান হইতে সম্বোধন 
করে।” 

তিনি অন্যত্র বলেন £ 
8 ১20৮]1 se ১১৮৭ 2506 9595 ৮০ এ 91340104753 
| ৪14, 

“অনন্তর আমি কুরআন হইতে যাহা নাযিল করি, তাহা ঈমানদারদের জন্য শেফা ও 
রহমত । অবশ্য জালিমদের উহাতে ক্ষতি বৃদ্ধি পাওয়া ছাড়া কোনই লাভ হয় না।” 

এই সকল আয়াত প্রমাণ করে যে, কেবলমাত্র ঈমানদাররাই কুরআন দ্বারা উপকৃত হইবে, 
অন্য কেহ নহে। কারণ, কুরআন নিজেই (54৭ বা পথ প্রদর্শক । তাই উহা অনুসরণকারীই শুধু 
পথপ্রাপ্ত হইবে। যেমন, আল্লাহ্‌ বলেন £ 


৪5835 sca ৪৪ 45551১১১২১০ এ atin i 


- ১ LAO 

“হে মানব! তোমাদের সামনে প্রভুর তরফ হইতে উপদেশ গ্রন্থ পৌছিয়াছে। উহা 

তোমাদের (আত্মিক রোগের জন্য) দাওয়াই বিশেষ । ঈমানদারদের জন্য উহা হিদায়েত ও 
রহমতস্বরূপ ।” 


www.quraneralo.com 


Contents 


১৮৮ তাফসীরে ইবন কাছীর 

আস্সুদ্দী আবূ মালিক ও আবূ সালেহ হইতে, তাহারা ইবৃন আব্বাস ও মুর্রাহ 
আল-হামদানী হইতে এবং তাহারা ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবা হইতে বর্ণনা করেন ৪ 
১*০/০1] ৬১৯ অর্থ মুত্তাকীদের আলোম্বরূপ। আবূ রওক যিহাক হইতে ও তিনি ইব্‌ন 
আর্বাস (রা) হইতে বর্ণনা করেন ঃ মুত্তাকী হইল সেই সকল ঈমানদার যাহারা শিরক পরিহার 
করিয়া আল্লাহ্র অনুগত থাকিয়া নেক আমল করে। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইব্‌ন জুবায়র, ইকরামা, যায়দ ইব্‌ন 
ছাবিতের গোলাম মুহাম্মদ আবু মুহাম্মদ ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেন ঃ মুত্তাকী সেই 
সকল লোক যাহারা আল্লাহ্র শাস্তির ভয়ে তাহার নিষেধাজ্ঞাগুলি এড়াইয়া চলে এবং তাহার 
রহমতের আশায় আদেশসমূহ মানিয়া চলে । 

সুফিয়ান আছ ছাওরী জনৈক ব্যক্তির মাধ্যমে আ'মাশের এই অভিমত উদ্ধৃত করেন $ 
মুত্তাকী হইতে হইলে আল্লাহ্‌ যাহা হারাম করিয়াছেন তাহা বর্জন কর এবং যাহা ফরয 
করিয়াছেন তাহা আদায় কর। 

আবূ বকর ইব্‌ন আইয়াশ বলেন-আ'মাশ আমাকে মুত্তাকীর অর্থ জিজ্ঞাসা করিলেন । আমি 
যাহা জানি তাহা বলিলাম । তিনি বলিলেন-আল কালবীকে জিজ্ঞাসা কর। আমি আল কালবীর 
কাছে গিয়া জিজ্ঞাসা করায় তিনি বলিলেন-যাহারা কবীরা গুনাহ এড়াইয়া চলে তাহারা মুত্তাকী । 
আমি এই জবাব আ“মাশের কাছে বিবৃত করিলাম । তিনি বলিলেন-অবশ্য এই ধরনেরই। 
মোটকথা তিনি উহা অস্বীকার করিলেন না। 

কাতাদাহ বলেন-মুত্তাকীর গুণ স্বয়ং আল্লাহ্‌ বলিয়া দিয়াছেন। তাহা হইল ১341 
51০11 ৮৭১৪9 ৯1৬ ১৮১৭$ এবং উহার পরবর্তী অংশ । ইমাম ইব্‌ন জারীর এই 
অভিমত গ্রহণ করিয়া বলেন, উক্ত আয়াতসমূহে সব কিছুই অন্তর্ভুক্ত হইয়াছে। যথা অদৃশ্য 
বস্তুতে বিশ্বাস, নামায কায়েম ইত্যাদি । 
হইতে আবদুল্লাহ, তাহার নিকট হইতে আবু আকীল আবদুল্লাহ ইব্‌ন আকীল ও তাহার নিকট 
হইতে ইমাম তিরমিযী ও ইমাম ইব্‌ন মাজাহ (র) বর্ণনা করেন £ 

রাসূল (সা) বলিয়াছেন, 'কোন সান্দাই মুত্তাকী গণ্য হইবে না যতক্ষণ পাপ কাজের ভয়ে 
পাপের কাছাকাছি কাজও পরিহার না করিবে ।' ইমাম তিরমিযী হাদীসটিকে ‘হাসান গরীব' 
বলিয়াছেন । 

ইব্‌ন আবূ হাতিম বলেন-আমাকে আমার পিতা আবদুল্লাহ ইব্ন ইমরান হইতে, তিনি 
ইসহাক ইব্‌ন সুলায়মান আর-রাষী হইতে, তিনি মুগীরা ইব্‌ন মুসলিম হইতে ও তিনি মায়মূন 
আবূ হামযাহ হইতে বর্ণনা করেন যে, মায়মূন বলিয়াছেন, আবু ওয়ায়েলের সঙ্গে বসা ছিলাম। 
তখন মাআযের অন্যতম সহচর আবু আফীফ সেখানে হাজির হইল । তাহাকে দেখিয়া সাকীফ 
ইব্‌ন সালামা বলিয়া উঠিলেন, হে আবূ আফীফ! মু'আয ইবৃন জাবালের কোন বর্ণনা কি 
আমাদিগকে শুনাইবেন না? তিনি বলিলেন-হ্যা । আমি তাহাকে বলিতে শুনিয়াছি, ‘কিয়ামতের 
দিন এক আয়গায় সকলকে আবদ্ধ করিয়া জিজ্ঞাসা করা হইবে, মুস্তাকীরা কোথায়? তখন 
মুত্তাকীরা রহমানুর রহীমের এক বাহুতে দণ্ডায়মান হইবে । আল্লাহ্‌ তা'আলা ও তাহাদের 
মাঝখানে পর্দা থাকিবে না এবং তিনিও তখন অদৃশ্য থাকিবেন না ।' আমি তখন প্রশ্ন করিলাম, 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ২৮৯ 


মুত্তাকী কাহারা? তিনি জবাব দিলেন-“যাহারা শিরক ও মূর্তিপূজা হইতে বাচিয়া থাকে এবং 
নিষ্ঠার সহিত আল্লাহ্‌র ইবাদত করে তাহারাই জান্নাতে যাইবে । কখনও ০৪১1। শব্দটি 
স্থিতিশীল দৃঢ় ঈমানের অন্তরকে বুঝানোর জন্য ব্যবহৃত হইয়াছে। তবে বান্দার অন্তরে ঈমানের 
স্থিতিশীলতা ও দৃঢ়তা সৃষ্টি একমাত্র আল্লাহ্‌ পাকের কুদরতে হইতে পারে। 

কারণ, তিনি বলেন $ 

০০৮১৯] ১০৪4453 এগ ‘নিশ্চয় তুমি যাহাকে পছন্দ করিবে তাহাকেই হিদায়েতের 
আলো প্রদান করিতে পারিবে না!’ 
. তিনি অন্যত্র বলেন ঃ 

ইন দি 

“0 305 9 2111 12%, ১ ‘আল্লাহ্‌ যাহার বিভ্রান্তি মঞ্জুর করিবেন তাহার আর কোন 

পথ প্রদর্শক জুটিবে না।' ৃ 

আল্লাহ্‌ পাক আরও বলেন ঃ 

1২৮০1121৮৯5 018 0155 9০5 0 ০৪০ চি 21 ১82 ১51 ‘আল্লাহ্‌ 
যাহাকে পথ দেখান সে পথপ্রাপ্ত হয়। আর তিনি যাহার বিভ্রান্তি মঞ্জুর করেন, কখনও তাহার 
জন্য তুমি অভিভাবক ও পথ প্রদর্শক পাইবে না।' 

এই সব আয়াত প্রমাণ করে, অন্তরে স্থিতিশীল ঈমান সৃষ্টি করা আল্লাহ্‌র কাজ এবং উহা 
করার ক্ষমতা কোন বান্দার নাই। 

কখনও উক্ত শব্দ দ্বারা সত্য প্রকাশ ও উহার ব্যাখ্যাদানের অর্থ গ্রহণ করা হয় । এই অর্থে 
সত্যের দিকে ইঙ্গিত দান ও উহার জন্য দলীল প্রদানই হিদায়েত। আল্লাহ্‌ বলেন £ 

PELL Ble এ|। এন এও “আর নিশ্চয় তোমার পথ প্রদর্শন সরল পথের 
দিকেই।' 

অন্যত্র তিনি বলেন £ 

/2/১519545 ০ 0৪ “তুমি শুধুই সতৰ্বকারী এবং প্রত্যেক জাতির জন্যই 
পথ প্রদর্শক থাকে ৷” 

তিনি আরও বলেন ঃ 

15601 815 এপ SS 2 1৮০5 (219 “ছামূদ জাতিকে আমি 
হিদায়েত দান করিয়াছিলাম। কিন্তু তাহারা হিদায়েতের বদলে অন্ধত্ব পছন্দ করিল।” 

হিরা 


০১১২১। শব্দের “ভাল-মন্দ পথদ্বয়' ই OME SC 
কাছীর (১ম খণ্ড)-_-৩৭ 


www.quraneralo.com 


Contents 
২৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


তাকওয়ার আসল অর্থ হইল খারাপ কাজ হইতে বাচিয়া থাকা ৷ মূলত উহা ছিল (৫33 ও 
২1৪51 কবি নাবেগা বলেন ঃ 
১2৭05 USS AL abl ১১৩ 1৬ nal abi 
“ইনসাফের পতন হইল, যদিও তুমি তার পতন চাও না। অগত্যা আমাদের হাত খানাপিনা 
বাচাইয়াই চলিল।' 
অন্য কবি বলেন- 
১৮৮০ ২৪৫ ০1৬০০ ০১০০৯ cil madd 455৭ 65055 oil 
“সে ওড়না উড়াইয়া সূর্য কিরণ আড়াল করিল এবং এভাবে স্বীয় হাত ও তাল দিয় 
সুন্দরভাবে নিজকে বাচাইল !' 
বর্ণিত আছে, উমর ইবনুল খাত্তাব (রা) উবাই ইব্‌ন কা'ব (রা)-কে ‘তাকওয়া’ সম্পর্কে 
জিজ্ঞাসা করিলে তিনি পাল্টা প্রশ্ন করিলেন, আপনি কি কণ্টকাকীর্ণ পথে চলিয়াছেন? তিনি 
জবাবে বলিলেন-হ্যা। উবাই প্রশ্ব করিলেন-তখন আপনি কি করেন? তিনি উত্তর 
দিলেন-সতর্কতার সহিত কাটার আঁচড় হইতে শরীর ও কাপড় বাঁচাইয়া চলি । উবাই (রা) 
বলিলেন-উহাই তাকওয়া । . 
ইবনুল মু'তায তাহার কবিতায় এই অর্থেই উহা ব্যবহার করেন । যেমন ঃ 
(০৪711 ৩1১ ১১৪০৫৬- ২১০ ৬১৮01 ৫৩ 
Sxl Jil SIH ALS ৮১৮০৪ 
J 91 5১লশটি ০৬০১ 
“ছোট বড় সব পাপ ছাড়, উহাই তাকওয়া । কন্টকাকীর্ণ পথ চলিতে পথিক যে সতর্কতা 
অবলম্বন করে, তাহাই কর । ছোট পাপ উপেক্ষা করিও না। নিশ্চয় ক্ষুদ্র কাকর হইতে পাহাড়ের 
সৃষ্টি" 
একদা আবু দারদা এই চরণ আবৃত্তি করেন ঃ 
[91011 ৯৮1 41-11753 + ie Sule os 
alla Lasl 411) 55৪১৪ * 1753 ৬০০৭৪ ০৯৮] Js 
“মানুষের কামনা যে, তাহার মনস্কাম পূর্ণ হউক। কিন্তু আল্লাহ্‌ যাহা চান না, তাহা হয় 
না। মানুষ বলিতে থাকে, আমার স্বার্থ, আমার সম্পদ । অথচ সকল স্বার্থ ও সম্পদের চাইতে 
তাকওয়া উত্তম ৷” 
সুনানে ইব্‌ন মাজাহ্‌য় আবূ উমামা রো) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূল (সা) বলিয়াছেন £ 
মানুষের সেরা উপকারী তাকওয়া, উহার পর নেককার স্ত্রী। স্বামী তাহাকে দেখিলে তৃপ্ত হয়। 


তাহাকে সে হুকুম করিলে তামিল করে। কোন কসম করিলে তাহা পূর্ণ করে। স্বামীর 
অবর্তমানে তাহার সম্পদ ও নিজের সতীত্কে হেফাজত করে। 


ped 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ২৯১ 


5৫০৯2 21 ক পর্ণ 2 ৯৬৬ পর? 2# 2 EX 
0%85:2386/058901 05815 ভা 645 ৫29 0) 


৩. যারা অদৃশ্য বস্তুর উপর ঈমান আনে এবং তাহারা সালাত কায়েম করে আর আমি 
তাহাদিগকে যে রুষী দিয়াছি তাহা হইতে বিতরণ করে। 

তাফসীর £ হযরত আবদুল্লাহ হইতে পর্যায়ক্রমে আবূল আওয়াস, আবূ ইসহাক, আ'লা 
ইবনুল মুসাইয়াব ইব্‌ন রাফে' ও আবূ জা“ফর আর-রাযী বর্ণনা করেন যে, তিনি 
বলিয়াছেন-সত্যকে স্বীকার করাই ঈমান । আলী ইবৃন তালহা প্রমুখ ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণনা করেন-তাহারা ঈমান আনে অর্থ তাহারা সত্যকে স্বীকার করে। ইমাম যুহরী হইতে 
মুআম্মার বর্ণনা করেন-ঈমান অর্থ আমল করা। রবী ইব্‌ন আনাস হইতে আবূ জা'ফর 
আর-রাষী বলেন-ঈমান আনা অর্থ আল্লাহ্‌কে ভয় করা । 

ইব্‌ন জারীর বলেন-ঈমান বিল গায়েবের উত্তম ব্যাখ্যা ইহাই যে, কথায়, বিশ্বাসে ও 
কাজে উহার পূর্ণ প্রতিফলন। আল্লাহকে ভয় করার যে ঈমান তাহার অর্থ হইল মুখের 
স্বীকৃতিকে কাজে পরিণত করা। ঈমান এমন একটি শব্দ যাহার অর্থ আল্লাহকে, তাহার 
কিতাবকে ও তাহার রাসূলকে বিশ্বাস করা এবং এই বিশ্বাসকে কথায় ও কাজে প্রতিফলিত 
করা। 

আমার মতে, আভিধানিক অর্থে ঈমান হইল নিছক সত্যের স্বীকৃতি বা আস্থা স্থাপন। 
কুরআনেও আল্লাহ্‌ পাক এই অর্থে ঈমান শব্দটি ব্যবহার করিয়াছেন । যেমন তিনি বলেন ৪ 


০১০51115555 4110 2৮৮৭9 “সে আল্লাহ্র উপর এবং ঈমানদারদের উপর 
আস্থা রাখে ।” 


তেমনি তিনি হযরত ইউসুফ (আ)-এর পিতার কাছে তাহার ভাইদের বক্তব্য উদ্ধৃত 
করেন $ 

254০০ ES 51310১০১০০৪ “আপনি আমাদের উপর আস্থা আনিতেছেন 
না। অথচ আমরা সত্যবাদী ছিলাম ।” 

তেমনি আল্লাহ্‌ পাক আমলের সঙ্গে স্বতন্ত্রভাবে ঈমানের উল্লেখ করেন ৪ 

০৯115511191 -55 1545 251 খু। “যাহারা সত্যকে স্বীকার করিয়াছে এবং ভাল 
কাজ করিয়াছে, তাহারা নহে।” 0 

অবশ্য যখন শরীয়তের পরিভাষায় ব্যাপক অর্থে ঈমানের ব্যবহার ঘটে, তখন অন্তরে 
বিশ্বাস করা, মুখে স্বীকার করা ও কাজে পরিণত করার অর্থই প্রকাশ পায়। 

অধিকাংশ ইমামই এই মতের অনুসারী । ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইব্ন হাম্বল, আবূ 
উবায়দা প্রমুখ অধিকাংশ ইমামের ইজমা হইল-“কওল ও আমলই ঈমান এবং উহার,হাস-বৃদ্ধি 
আছে ।' এই মর্মে আমরা বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থের প্রথম ভাগে স্বতন্তরভাবে এই প্রসঙ্গে 
সবিস্তারে আলোচনা করিয়াছি। আল্লাহ্‌ পাকেরই প্রশংসা করি এবং তাহারই কাছে কৃতজ্ঞতা 
স্বীকার করিতেছি। 


Wwww.quraneralo.com 


Contents 


২৯২, 


ঈমানকে যাহারা £5 (ভয়) অর্থে ব্যবহারের পক্ষপাতী তাহারা দলীল হিসাবে আল্লাহ্‌ 
পাকের নিম বাণীসমূহ পেশ করেন 

০০ 2৫১ 3৮৯2 989) ৬ 
করে।” 

তিনি অন্যত্র বলেন ঃ 

০ i 0৯ ২০১০ ০০৯০ ২৯ ১ “যে বা যাহারা অদৃশ্য রহমানকে 
ভয় করিল এবং বিনীত হৃদয়ে উপস্থিত হইল।” 

তাহাদের মতে হ2.১ ভেয়) ঈমান ও ইলমের সারবস্তু। যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

Lal ১০১০ ১৭ 411 ০5১০ U5 “একমাত্ৰ আলিম বান্দারাই আল্লাহ্‌কে ভয় 

করে।” 

তাহাদের একদল বলেন-ঈমানদাররা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে উভয়ভাবে আস্থা স্থাপন করে 
এবং তাহাদের ঈমান মুনাফিকের ঈমানের মত নহে। মুনাফিক সম্পর্কে আল্লাহ্‌ পাক বলেন $ 


& প ৪ ০ পপ ০০৫ পপ 50৪ পু ০৮ প।০০০৪ Len 
51115 8৮075 ৬1115151019 ৮ Col UG রি, 913 


৩! “নিশ্চয় যাহারা তাহাদের অদৃশ্য প্রভুকে ভয় 


EI COO R ie VO 


“তাহারা যখন ঈমানদারদের দেখা পায়, তখন বলে, রানির 
পক্ষান্তরে যখন তাহাদের শয়তান সহচরদের সঙ্গে সংগোপনে মিলিত হয়, তখন বলে, নিশ্চয় 
আমরা তোমাদের সাথে আছি। আমরা ঈমানদারের সহিত ঠান্টাকারী বৈ নহি।” 

তিনি আরও বলেন ঃ 


এ 052 03. হা] 0০০ এর ০8591 88517 
- 9১040 La ও ee TER HUE 
“যখন তোমার নিকট মুনাফিকরা আসে, তখন বলে, নিশ্চয়ই আপনি আল্লাহ্‌র রাসূল । 
আল্লাহ্‌ তো জানেন অবশ্যই তুমি তাহার রাসূল । তাই আল্লাহ্‌ সাক্ষ্য দিতেছেন, নিশ্চয়ই 
মুনাফিকরা মিথ্যাবাদী ৷” 
এই প্রেক্ষিতে আয়াতের অন্তর্গত _,.২ কথাটি J বা অবস্থা প্রকাশের জন্য ব্যবহৃত 
হইয়াছে । অর্থাৎ মানুষ হইতে যাহা অদৃশ্য অবস্থায় বিরাজ করিতেছে। 
অবশ্য এখানে ব্যবহৃত _ 5/1 -এর তাৎপর্য নিয়া পূর্বসূরীদের মধ্যে মতভেদ দেখা 
‘দিয়াছে । মূলত তাহাদের সবগুলি মতই সঠিক । উহার তাৎপর্যের আওতায় সবগুলিই পড়ে। 
আয়াতের _ ১; ১:$-১০১৪ -এর তাৎপর্য সম্পর্কে আবূ জা'ফর আর-রাষী রবী' ইব্‌ন 
আনাঁসের বরাত দিয়া আবুল আলীয়ার এই বর্ণনা উদ্ধৃত করেন ঃ উহার তাৎপর্য হইল আল্লাহ্‌র 
উপর, ফেরেশতার উপর, আসমানী গ্রন্থসমূহের উপর, রাসূলদের উপর, আখিরাতের উপর, 
জাননাত-জাহান্নামের উপর, আল্লাহ্‌র সমীপে উপস্থিতির উপর, মরণোত্তর জীবনের উপর, 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ২৯৩ 


পুনরুথানের উপর, এক কথায় এই সকল অদৃশ্য জিনিসের উপর ঈমান আনা । কাতাদাহ ইব্‌ন 
দুআমাও এই মত পোষণ করেন। 

আস্সুদ্দী আবু মালিক ও আবূ সালেহ হইতে এবং তাহারা ইব্ন আব্বাস ও মুর্রাহ 
আল-হামদানীর বরাতে ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবা হইতে এই বর্ণনা উদ্ধৃত করেন ৪ 
৪. বলিতে বান্দার দৃষ্টির অগোচরে অবস্থিত বস্তু তথা জান্নাত-জাহান্নাম সহ কুরআনে 
বর্ণিত অদৃশ্য বিষয়সমূহকে বুঝায় । 

মুহাম্মদ. ইব্‌ন ইসহাক মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ হইতে, তিনি ইকরামা অথবা সাঈদ 
ইব্‌ন জুবায়র হইতে ও তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ২:৪1: অর্থ আল্লাহ্‌র 
তরফ হইতে যাহা কিছু আসিয়াছে । 

সুফিয়ান আছ ছাওরী আসিম হইতে ও তিনি যর হইতে বর্ণনা করেন £ 5/1 অর্থ 
আল-কুরআন । আতা ইব্‌ন আবূ রুবাহ বলেন-আন্রাহ্‌র উপর যে ঈমান আনে সে অবশ্যই 
অদৃশ্য বস্তুর উপর ঈমান আনিল। ইসমাঈল ইব্‌ন আবূ খালিদ বলেন ? গায়েবের উপর ঈমান 
আনা অর্থ ইসলামের নির্দেশিত অদৃশ্য বস্তুর উপর ঈমান আনা । যায়দ ইবৃন আসলাম বলেন £ 
গায়েবের উপর ঈমান অর্থ তকদীরের উপর বিশ্বাস স্থাপন। এই সকল অভিমত পরস্পর 
সন্নিহিত এবং তাৎপর্যগতভাবে একই ৷ কারণ, উপরোক্ত সকল অদৃশ্য বস্তুর উপর ঈমান আনা 
ওয়াজিব। 

সাঈদ ইব্‌ন মনসূর বলেন-আমার কাছে আবূ মুআবিয়া আ“মাশ হইতে, তিনি আম্মার 
ইবৃন উমায়র হইতে এবং তিনি আব্দুর রহমান ইব্‌ন ইয়াধীদ হইতে বর্ণনা করেন £ 

“আমরা আব্দুল্লাহ ইব্‌ন মাসউদের কাছে বসা ছিলাম । সেখানে রাসূল (সা)-এর 
সাহাবাদের উপর কি কি অবস্থা গিয়াছে তাহার বর্ণনা চলিতেছিল। তখন আব্দুল্লাহ ইব্‌ন 
মাসউদ (রা) বলিলেন-মুহাম্মদ (সা)-এর ব্যাপারটি আমাদের কাছে তো প্রকাশ্য ব্যাপার ছিল। 
মহান অদ্বিতীয় মা'বূদের শপথ! তাহাকে না দেখিয়া যাহারা ঈমান আনিবে, তাহাদের ঈমানের 
চাইতে উত্তম ঈমান কাহারো নহে । অতঃপর তিনি- 


০৮০. “os os. 0 A) ৩৪০০ চে ৩ - occ #8 os 
০415 ০৮০৬৪ ০৪১৭।- ০০২ ৯৯- 42২3 ২208590141১. (01 
Cs এ৯। ১৭৮5 ১১৮৬৪ ১1১ ৩০৩৯৮০০৮৪১০ (ও ৯০৮০৭ ১৬০৩৩ 


॥$ ৩ ০০১০ ৩০ 


55455550546 এ, 3১3৬3 ৫৯ SIL ULL ০০ ০১৭ 
১১%, 1 পৰ্যন্ত তিলাওয়াত করিলেন। 

ইব্‌ন আবূ হাতিম ও ইব্‌ন মারদুবিয়্যা অনুরূপ বর্ণনা করেন। হাকিম তাহার 'মুস্তাদরাক' 
ংকলনে আ'“মাশের সূত্রে উহা বর্ণনা করেন। অতঃপর বলেন, ইমাম বুখারী ও ইমাম 
মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহীহ। অবশ্য তাহারা উহা উদ্ধৃত করেন নাই। 

ইমাম আহমদ উক্ত হাদীসের সম তাৎপর্যের একটি হাদীস বর্ণনা করেন। 'বর্ণনাটি ইবৃন 
মুহায়রীযের। তাহার নিকট হইতে পর্যায়ক্রমে খালিদ ইব্‌ন সুরাইক, আসাদ ইবৃন আব্দুর 
রহমান, আওয়াঈ ও আবুল মুগীরার মাধ্যমে তাহার কাছে পৌছে। ইব্‌ন মুহায়রীয বলেন ঃ 
লজ গাজ না রাসূল (সা) হইতে আপনার শুনা একটি হাদীস আমার কাছে 


www.quraneralo.com 


Contents 


২৯৪ তাফসীরে ইবৃন কাছীর 


বর্ণনা করুন। তিনি বলিলেন, হা! আমি তোমাকে একটি উত্তম হাদীস শুনাইব। আমরা 
একদিন রাসূল (সা)-এর সহিত নাশতা করিতেছিলাম । আমাদের সংগে আবূ উবায়দা ইবনুল 
জার্বাহ। ছিলেন। তিনি আরয করিলেন-'হে আল্লাহ্‌র রাসূল! আমরা আপনার সাক্ষাতে ঈমান 
আনিয়াছি এবং আপনার সঙ্গে থাকিয়া জিহাদ করিয়াছি। সুতরাং আমাদের চাইতে উত্তম কেহ 
হইবে কি? তিনি বলিলেন-হঁযা । তোমাদের পরে যাহারা আমাকে না দেখিয়া ঈমান আনিবে 
তাহারা উত্তম ৷' 

আবু বকর ইবৃন মারদুবিয়্যা ভিন্ন সূত্রে তাহার তাফসীর গ্রন্থে অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেন। 
সালেহ ইব্‌ন জুবায়র হইতে মুআবিয়া ইব্‌ন সালেহ ও আব্দুল্লাহ ইব্‌ন সালেহ এবং আব্দুল্লাহ্‌ 
ইব্‌ন মাসউদ হইতে ইসমাঈল ও আব্দুল্লাহ ইব্‌ন জা'ফর তাহার কাছে উহা বর্ণনা করেন। 
বর্ণনাটি. এই £ 

সালেহ ইব্‌ন জুবায়র বলেন-একদা বায়তুল মুকাদ্দাসে নামায আদায় উপলক্ষে রাসূল 
(সা)-এর সহচর আবু জুমআ আনসারী (রা) আমাদের মাঝে আসিলেন। আমাদের সঙ্গে তখন 
রিজা ইব্‌ন হায়াত (রা) ছিলেন। তিনি যখন আমাদের মধ্য হইতে চলিয়া যাইতে উদ্যত 
হইলেন, আমরাও তাহাকে আগাইয়া দেওয়ার জন্য সঙ্গে গেলাম । তাহাকে আগাইয়া দিয়া যখন 
ফিরিয়া আসিতে উদ্যত হইলাম, তখন তিনি বলিলেন-নিশ্চয় তোমাদিগকে আমি এক 
উদ্দীপনামূলক বিনিময় হিসাবে রাসূল (সা)-এর একটি হাদীস শুনাইতে চাই। আমরা 
বলিলাম-আল্লাহ্‌ আপনাকে রহম করুন। আপনি উহা শুনান। তিনি বলিলেন-আমরা রাসূল 
(সা)-এর সঙ্গে ছিলাম। আমাদের সঙ্গে মু'আয ইব্‌ন জাবাল (রা)-ও ছিলেন। উহা ছিল 
অন্তরঙ্গ পরিবেশে উত্তম সাহচর্য । তাই আমরা বলিলাম-হে আল্লাহ্‌র রাসূল! এমন কোন মানব 
গোষ্ঠী আছে কি যাহারা আমাদের চাইতে বেশী সওয়াবের অধিকারী? আমরা আল্লাহ্‌র উপর 
ঈমান আনিয়াছি এবং আপনার অনুসরণ করিতেছি । তিনি বলিলেন-ইহাতে তোমাদের অসুবিধা 
কি? তোমাদের মাঝে আল্লাহ্‌র রাসূল বিদ্যমান এবং আসমান হইতে অহরহ ওহী নাযিল 
হইতেছে। কিন্তু তোমাদের পরবর্তী যেই মানব গোষ্ঠী উহা গ্রস্থাকারে পাইয়া ঈমান আনিবে 
এবং উহার বিধি-নিষেধ মানিয়া চলিবে, তাহারা তোমাদের দ্বিগুণ সওয়াব পাইবে ।” 

এই হাদীসটি তিনি ভিন্ন সূত্রেও বর্ণনা করেন । যুমরাতা ইব্‌ন রবীআ মারযূফ ইব্‌ন নাফে' 
ইহে, তিনি সালের ইন জুরায়র হতে ও ভিনি আনত হইতে অনুরগ হারাল বমি 
করেন। 

EE জিরা EE TEE হি 
হাদীসবেত্তাদের ভিতর মতান্তর রহিয়াছে। আমি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের প্রথম দিকে উহা 
সবিস্তারে আলোচনা করিয়াছি। পরবর্তীদের প্রশংসা এই বিশেষ ক্ষেত্রেই নির্ধারিত । 
সাধারণভাবে পূর্বসূরীরা উত্তম। 

অনুরূপ আরেকটি হাদীস হাসান ইব্‌ন উরফা আল-আবদী বর্ণনা করেন। তিনি 
তামিমী হইতে, তিনি আমর ইব্‌ন শুআয়ব হইতে, তিনি তাহার পিতা হইতে ও তিনি তাহার 
দাদা হইতে বর্ণনা করেন £ একদা রাসূল (সা) জিজ্ঞাসা করিলেন, তোমাদের নিকট কাহাদের 
ঈমান বিস্ময়কর? সাহাবারা জবাব দিলেন_ফেরেশতাদের । তিনি বলিলেন-তাহাদের ঈমান না 
আনার কোন প্রশ্রই নাই। কারণ, তাহারা আল্লাহ্‌র সমীপে রহিয়াছেন। তাহারা 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ২৯৫ 


বলিলেন-নবীগণের । তিনি বলিলেন-তাহাদের ঈমান না আনার প্রশ্বই আসে না । কারণ 
তাহাদের নিকট ওহী নাযিল হয়। তাহারা বলিলেন-তাহা হইলে আমাদের ! তিনি 
বলিলেন-তোমাদের ঈমান না আনার কি কারণ থাকিতে পারে? আমি স্বয়ং তোমাদের সামনে 
দীপ্যমান। অতঃপর তিনি বলিলেন-জানিয়া রাখ, আমার কাছে তাহাদের ঈমান বিস্ময়কর 
যাহারা তোমাদের পরে আসিবে এবং গ্রস্থাকারে আল্লাহ্‌র কিতাব পাইয়া ঈমান আনিবে ও 
উহার বিধি-বিধান আমল করিবে । 

আবু হাতিম আর রাষী বলেন-আল মুগীরা ইব্‌ন কয়স আল বসরীর হাদীস ‘মুনকার’ 
বলিয়া অভিহিত হয়। 

আমার বক্তব্য এই যে, আবু ইয়ালা তাহার মুসনাদে, ইব্‌ন মারদুবিয়্যাহ তাহার তাফসীরে 
এবং হাকিম তাহার 'মুস্তাদরাক' সংকলনে মুহাম্মদ ইব্‌ন হামিদ হইতে, তিনি যায়দ ইব্‌ন 
আসলাম হইতে, তিনি তাহার পিতা হইতে, তিনি উমর (রা) হইতে ও তিনি রাসূল (সা) 
হইতে অনুরূপ কিংবা উহার কাছাকাছি হাদীস বর্ণনা করিয়াছেন হাকিম উহার সূত্রকে সহীহ 
বলিয়াছেন । তবে সহীহদ্ধয়ে উহা উদ্ধৃত হয় নাই। আনাস ইব্‌ন মালিক (রা) হইতেও “মারফু 
হাদীস’ হিসাবে অনুরূপ বর্ণনা পাওয়া যায়। আল্লাহ্‌ই সর্বজ্ঞ। 

ইব্‌ন আবূ হাতিম বলেন-আমার কাছে আমার পিতা, তাহার কাছে আবদুল্লাহ ইব্‌ন 
মুহাম্মদ আল মুসনাদী তাহার কাছে ইসহাক ইবৃন ইদরীস সরাসরি বর্ণনা করেন.এবং ইবরাহীম 
ইবন জা“ফর ইব্ন মাহমুদ ইব্‌ন সালামা আনসারী ও জা“ফর ইব্‌ন মাহমুদ তাহার দাদী 
বুদায়লা হইতে খরব পৌছান যে, বুদায়লা বলিয়াছেন : ‘আমি জোহর কি আসর নামায হারিছা 
মসজিদে আদায় করিতেছিলাম । ঈলিয়া মসজিদ (বায়তুল মুকাদ্দাস) আমাদের কিবলা ছিল। 
সবেমাত্র দুই রাকাআত পড়িয়াছি, এমন সময় খবর আসিল, রাসূলুল্লাহ্‌ (সা) কিবলা পরিবর্তন 
করিয়া বায়তুল হারামের দিকে মুখ করিয়াছেন। আমরা সঙ্গে সঙ্গে ঘুরিয়া গেলাম । এবং 
মেয়েদের জায়গায় পুরুষ ও পুরুষের জায়গায় মেয়েরা ঠাই নিল। তারপর আমরা বাকী দুই 

ইবরাহীম বলেন-বনূ হারিছার এক ব্যক্তি আমাকে বলিয়াছেন যে, রাসূল (সা) এই খবর 
শুনিয়া বলিলেন-“তাহারাই অদৃশ্য বস্তুর উপর ঈমান আনিল।" 

হাদীসটি একই সূত্রে বর্ণিত বিধায় ‘গরীব’ শ্রেণীভুক্ত । 


৮০৯০ টপ 


ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করেন, ইকামাতে সালাত বলিতে রুকু, সিজদা, 
তিলাওয়াত, খুশু ও কিবলামুখী হওয়া পূর্ণ করাকে বুঝায় । 

কাতাদাহ বলেন-ইকামাতে সালাত হইল উহার ওয়াক্ত, ওযু, রুকু ও সিজদার হেফাজত 
করা। 

মাকাতিল ইব্‌ন হাইয়ান বলেন-সালাত কায়েমের অর্থ হইল উহার ওয়াক্তের হিফাজত, 
উহার জন্য পবিত্রতা অর্জনে পূর্ণতা, উহার রুকু-সিজদা সুসম্পন্ন করা, উহাতে কুরআন 
তিলাওয়াত করা, তাশাহহুদ পড়া ও নবী (সা)- এর উপর দরূদ পাঠ করা। এই হইল 
ইকামাতে সালাত। | 


www.quraneralo.com 


Contents 


২৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 
আলী ইব্‌ন তালহা প্রমুখ ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন- ; 8) (০9 
১১8৯১ অর্থাৎ তাহাদের সম্পদের যাকাত প্রদান করে। 
আস্‌ সুদ্দী আবূ মালিক ও আবূ সালেহ হইতে তাহারা ইব্‌ন আব্বাস (রা) ও মুর্রাহ 
হামদানী হইতে এবং তাহারা রা ইব্‌ন মাসউদ (রা) ও অন্যান্য সাহাবায়ে কিরাম হইতে ।--*9 
258:5 5580) -এর অর্থ বর্ণনা করেন, 'পরিবার-পরিজনের জন্য খরচ করা ।' অবশ্য এই 


অভিমত যাকাত ফরয হওয়ার পূর্বেকার । 

যিহাক হইতে জুয়ায়র বর্ণনা করেন-এখানে “খরচ করা’ অর্থ সামর্থ্যানুযায়ী আল্লাহ্‌র 
ওয়াস্তে দান করা এবং কৃচ্ছুতা অনুসরণ করা । অতঃপর সূরা তওবার সপ্ত আয়াতে নির্ধারিত 
সাদকা ফরয হয় এবং উহার ফলে এই অনির্ধারিত দানের বিধান বাতিল হয়। 

কাতাদাহ বলেন- ১৮৪৮১০০৪৮৪০ ৮৮৭5 অর্থ আল্লাহ্‌ তোমাদিগকে যাহা দান 
করিয়াছেন তাহা সবই খরচ কর। কারণ, এই সম্পদ তোমার কাছে আমানত ও খণস্বরূপ 
আসিয়াছে । হে আদম সন্তান! অচিরেই এই সম্পদ ও তোমার ভিতর বিচ্ছেদ ঘটিবে। 

ইবন জারীর এই অভিমত গ্রহণ করিয়াছেন যে, এই আয়াতাংশ দ্বারা যাকাত ও 
পারিবারিক খরচপত্র উভয়ই বুঝানো হইয়াছে। তিনি আরও বলেন-এই আয়াতের উত্তম ব্যাখ্যা 
হইল পারিবারিক, সামাজিক ও জাতীয় প্রয়োজনের সকল খাতে উহা খরচ করা। 
পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গরীব-দুঃখী ও রাষ্ট্রীয় চাহিদার সকল ক্ষেত্রে খরচের জন্যই 
রি নাজির সির সির ররর মা 
অধিক প্রশংসিত ও উত্তম। 

এ ট্রে আমার বক্তব্য এই যে, আল্লাহ্‌ তা'আলা যে বহুবার সালাতের সাত ইনফাকের 
উল্লেখ করিয়াছেন তাহা এই জন্য যে, সালাত হইল আল্লাহ্‌র প্রতি বান্দার কর্তব্য ও আল্লাহ্‌র 
জন্য নির্ধারিত ইবাদত । আল্লাহ্‌র একত্ব ঘোষণা, তাহার প্রশংসা করা, তাহার উপর নির্ভর করা 
ইত্যাদি উক্ত নির্ধারিত ইবাদতের অন্তর্ভুক্ত । পক্ষান্তরে ইনফাক হইল বান্দার প্রতি বান্দার 
কর্তব্য । আর্থিক সাহায্যের মাধ্যমে বান্দার কল্যাণ সাধনই ইহার লক্ষ্য । এই ক্ষেত্রে উত্তম হইল 
দরিদ্র আত্মীয়-স্বজন, গোত্রীয় লোকজন ও চাকর-চাকরাণীগণ। তারপর পাড়া-প্রতিবেশী ও 
অন্যান্য দেশবাসী । এই ধরনের সকল ওয়াজিব খাত ও যাকাতের ফরয খাত ইনফাক ফী 

এই কারণে সহীহ বুখারী ও সহীহ মুসলিমে হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণিত 
হইয়াছে যে, রাসূল (সা) বলেন-ইসলামের ভিত্তি হইল পাঁচটি যেমন-(১) কলেমা (২) নামায 
(৩) রোযা (8) হজ্জ ও (৫) যাকাত । এই সম্পর্কে বহু হাদীস বর্ণিত হইয়াছে। 

আরবদের পরিভাষায় সালাত অর্থ দোআ । কবি আল আশা বলেন ঃ 

৮১০১১ ৮০০০৪ জী 0137 কো ০৪৭এ। 0১০১ ০০০৯ UH 

 শিিটিওাও 5 es ৮:0৮) ও 55০11661259 

কবি আরও বলেন £ 

(৮৯113 cles এ আও ৮০১০৪০১৯০০০ ০৮৫১৪ ১৪৩ SE 4১৪০ 

Labs ৪০11 mA ০0৩ 0১৭ Aili ৪1০০ sl এ dale 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ২৯৭ 


ইবৃন জারীর দলীল হিসাবে কবি আশার উক্ত পংক্তিগুলি আবৃত্তি করেন। . 

উপরোক্ত পংক্তিগুলিতে কবি দোআ অর্থে সালাত ব্যবহার করিয়াছেন। ইহাই সালাতের 
প্রকাশ্য অর্থ। শরীঅতের পরিভাষায় বিশেষ ওয়াক্তে বিশেষ পদ্ধতিতে বিশেষ বিশেষ শর্ত 

ইমাম ইব্‌ন জারীর বলেন-সালাতকে এই জন্য সালাত বলা হয় যে, মুসন্ত্ী সালাতের 
মাধ্যমে আল্লাহ্‌ তা'আলার নিকট সওয়াব কামনা করে এবং নিজ প্রভুর কাছে স্বীয় প্রয়োজন 
পূরণের জন্য প্রার্থনা করে। 

কেহ কেহ বলেন_ ১.০ শব্দটি +15! (মেরুদণ্ডের উভয় পার্শ্বস্থ শিরাদ্য়) শব্দ 
হইতে উৎপন্ন হইয়াছে। যেহেতু নামাযের ভিতর রুকু সিজদার সময়ে মেরুদণ্ডের দুই পার্থর 
পেছনের অংশকে 1.০ বলা হয়। ইহা বিতর্কিত মত। 

কেহ কেহ উহাকে ০.০1| হইতে উৎপন্ন বলিয়া থাকেন। উহার অর্থ বস্তুর পারস্পরিক 
সংমিশ্রণ বা সংযোজন । যেমন আল্লাহ্‌ বলেন £ 

3 হী 1 ৯/০9 “জঘন্য পাপী ব্যতীত কেহই জাহান্নামে স্থায়ীভাবে সংযুক্ত 
থাকিবে না।" 

কেহ কেহ বলেন, 21. শব্দটি £1.০5 শব্দ হইতে উৎপন্ন হইয়াছে। মানুষ জাহান্নামের 
“তাসলিয়া* (কাষ্ঠ) হইবে। কিন্তু সালাত উহার বিনিময় হইয়া মানুষকে মুক্তি দিবে। কারণ, 
আল্লাহ্‌ বলেন ঃ 

ধা এ 8১5 ১৪০15 4৮৪০০ 455 8৪৮ 01 “নিশ্চয় সালাত 
অনাচার ও পাপ কার্য হইতে বিরত রাখে এবং অবশ্যই আল্লাহ্‌র যিক্র শ্রেষ্ঠতম কাজ ৷” 

মূলত দোআ অর্থের 'সালাত' হইতেই উহার উৎপত্তি। ইহাই স্বাভাবিক ও সুপ্রসিদ্ধ 
অভিমত । আল্লাহই সর্বাধিক জ্ঞাত । 

যাকাত সম্পর্কে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ্‌ শীঘ্রই যথাস্থানে করা হইবে । 


Arid 2 ELA AAA EL ATA AE 0 22 2242 
ত ৬৩ ৩০৩ 07105৬1০70৩ Oo ৩৮০৮ (£) 
| ODORS ৮৪ 5G} 
8. আর যাহারা তোমার ও তোমার পূর্ববর্তীদের নিকট যাহা অবতীর্ণ হইয়াছে তাহার 
‘উপর বিশ্বাস রাখে এবং পরকালের উপর সুদৃঢ় আস্থা স্থাপন করে । 
তাফসীর ঃ ইব্‌ন আব্বাস (রা) বলেন- 01১১1 (59 02111১51155 Says sl 
1:43 ১০ অর্থাৎ আল্লাহ্‌র তরফ হইতে যাহা তোমার নিকট আসিয়াছে ও যাহা তোমার 


পূর্ববর্তী রাসূলদের নিকট আসিয়াছে তাহার উপর ঈমান রাখে এবং রাসূলদের মধ্যে কোন 
হাটি লা হাহা হট হানি ডিন জনিত 


. কাছীর (১ম খণ্ড)-_৩৮ 


www.quraneralo.com 


Contents 


২৯৮ ৃঁ তাফসীরে ইবৃন কাছীর 


লইয়া ঝগড়া করে না। আর ১১৪ ৮৯ ০১১39 অর্থ পুনরুখান, কিয়ামত, জান্নাত, 

জাহান্নাম, হিসাব, মীযান এই সকল কিছুর উপর দৃঢ় আস্থা স্থাপন করে। 

আখিরাতের নাম আখিরাত এই জন্য রাখা হইয়াছে যে, সয়া রর গে 
আসিবে । 

হিরন EET 
সৃষ্টি হইয়াছে। ইহাতে কি পূর্ববর্তী আয়াতে যাহাদের গুণ বর্ণনা করা হইয়াছে তাহাদেরই গুণ 
বর্ণিত হইয়াছে, না অন্য কোন দলের? অন্যদল হইলে তাহারা কাহারা? 

ইবৃন জারীর এই ব্যাপারে তিনটি মত উদ্ধৃত করিয়াছেন। এক, প্রথমে যাহাদের গুণ বর্ণনা 
করা হইয়াছে, দ্বিতীয়বারেও তাহাদেরই গুণ বর্ণিত হইয়াছে। তাহারা হইল সকল স্তরের 
মু'মিন, হোক আরব মু'মিন কিংবা আহলে কিতাব সহ অন্যান্য মু'মিন। এই মতের প্রবক্তা 
হইলেন মুজাহিদ, আবুল আলীয়াহ, রবী‘ ইব্‌ন আনাস ও কাতাদাহ। দুই. তাহারা একই দল 
এবং তাহারা আহলে কিতাবের মু'মিনগণ। প্রথমোক্ত দল ও দ্বিতীয় দলের গুণ বর্ণনার 
মাঝখানে 919 77 


“4040 


5 

“তোমার সর্বোন্নত প্রভুর তাসবীহ পাঠ কর, 3575 
যিনি প্রকৃতি নির্ধারণ করিয়া তদনুসারে পথের দিশা দিয়াছেন এবং যিনি তৃণগুলোর উদ্‌গম 
ঘটাইয়াছেন। অতঃপর উহা কৃষ্ণবর্ণা বশু্ক করিয়াছেন ।” | 

জনৈক কবির কাব্যেও এইরূপ প্রয়োগ রহিয়াছে । যেমন ৪ 

১৯১১] এ 22801 sd pl 0215 rsd 41711 গো 

এখানেও একই মওসুফের বিভিন্ন সিফাতের একটির সহিত অন্যটির সংযোগের জন্য 41 
ব্যবহার করা হইয়াছে। 

তিন. প্রথমোক্ত আয়াতে বর্ণিত গুণাবলীর অধিকারী আরব মুমিনগণ এবং পরবর্তী 
আয়াতে বর্ণিত গুণাবলীর অধিকারী হইল আহলে কিতাব অর্থাৎ ইয়াহুদী ও নাসারা মু'মিনগণ । 
আস্‌ সুদ্দী তাহার তাফসীরে ইব্‌ন আব্বাস (রা), ইব্‌ন মাসউদ (রা) ও অন্যান্য বহু সাহাবার 
এই অভিমত উদ্ধৃত করিয়াছেন। ইবৃন জারীর (র)-ও এই মত গ্রহণ করিয়াছেন। তিনি ইহার 
4 


০2০০০ 


রা রারারাানান রাত 1 
তোমাদের ও তাহাদের উপর যাহা অবতীর্ণ হইয়াছে তাহার উপর ঈমান রাখে । তাহারা 
আল্লাহ্‌কে ভয় করে ।” 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা আল্‌ বাকারা ২৯৯ 
অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


of 9:০৫ los oe 02 o0# os oe 0 প্‌ +o 22 coat 0 Ee 
০8০ 


57158 ০.5 ০:৮০ ss re 0 EE রা 


০ 


নিলে ভাতার MEO TEE TE ORCL 
তাহাদের কাছে (কুরআন) পড়া হয়, তখন বলে, আমরা উহার উপরও ঈমান আনিলাম। উহা 
আল্লাহ্‌র তরফ হইতে প্রেরিত সত্য, আমরা ইহার পূর্বেও মুসলমানই ছিলাম । এই লোকদের 
দ্বিগুণ সওয়াব দেওয়া হইরে। কারণ, তাহারা সহিষ্ণুতা দেখাইয়াছে এবং খারাপটি বদলাইয়া 
ভালটি গ্রহণ করিয়াছে। আর তাহাদিগকে আমি যাহা কিছু রুযী দান করিয়াছি তাহা (আমার 
নির্দেশিত পথে) খরচ করে ।” 

ইহার সমর্থনে সহীহদ্বয়ের শা'বী বর্ণিত হাদীস রহিয়াছে । ইমাম শা'বী আবূ বুরদা হইতে 
ও তিনি আবু মূসা হইতে বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন-তিন দলকে দ্বিগুণ সওয়াব 
দেওয়া হইবে। এক, আহলে কিতাবের যে ব্যক্তি তাহার নবীর উপর ও আমার উপর ঈমান 
আনিয়াছে। দুই, যে গোলাম আল্লাহ্‌র হক ও তাহার মালিকের হক দুইটিই যথাযথভাবে আদায় 
করে। তিন, যে ব্যক্তি নিজ দাসীকে আদব-কায়দা ভালভাবে শিখাইয়া আযাদ করত বিবাহ 
দিয়া দিল। 

ইমাম ইব্‌ন জারীর (র) তাহার মতের সমর্থনে যে দলীল পেশ করিয়াছেন, উহার সহিত 
কুরআনের পূর্বাপর বর্ণনারও সম্পর্ক রহিয়াছে । এই সূরার শুরুতে আল্লাহ্‌ তা'আলা মুমিন ও 
কাফিরের পরিচয় দিয়াছেন । সেখানে যেভাবে তিনি কাফিরের দুই শ্রেণী দেখাইয়াছেন, কাফির 
ও মুনাফিক, তেমনি মু'মিনের দুই শ্রেণী দেখাইলেন-আরব মু'মিন ও কিতাবী মু'মিন। 

এক্ষেত্রে আমার বক্তব্য এই যে, মুজাহিদের অভিমতই সুস্পষ্ট । তিনি ছাওরী হইতে, তিনি 
জনৈক ব্যক্তি হইতে ও তিনি মুজাহিদ হইতে অভিমতটি উদ্ধৃত করেন। তাহা ছাড়া একাধিক 
ব্যক্তি ইব্‌ন আবু নাজীহ্‌্র বরাত দিয়া মুজাহিদের অভিমতটি বর্ণনা করেন। মুজাহিদ বলেন £ 

“সূরা বাকারার প্রথম চারি আয়াতে মু'মিনদের গুণাবলী বর্ণনা করা হইয়াছে, পরবর্তী দুই 
আয়াতে কাফিরের চরিত্র বর্ণনা করা হইয়াছে, পরবতী তের আয়াতে মুনাফিকের পরিচয় প্রদান 
করা হইয়াছে। প্রথম চারি আয়াতে সাধারণত প্রত্যেক মুমিনের গুণাবলী বর্ণনা করা হইয়াছে, 
সে আরবী কি কিতাবী কি আজমী কি মানব কি জ্বিন যাহাই হউক না কেন। উক্ত গুণাবলী 
আলাদা আলাদা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা ঠিক হইবে না। প্রত্যেকের জন্যই উক্ত গুণাবলী 
অপরিহার্য । কারণ, এক দলের জন্য ঈমান বিল গায়েব, সালাত ও যাকাত শর্ত করা হইবে 
এবং রাসূল (সা) এবং পূর্ববর্তী রাসূলদের নিকট অবতীর্ণ কিতাবের উপর ও আখিরাতের উপর 
ঈমান আনা শর্ত করা হইবে না, ইহা ঠিক হইতে পারে না। কারণ আল্লাহ্‌ তা'আলা প্রত্যেক 
মুমিনের জন্য উক্ত গুণাবলীর সবগুলিই শর্ত করিয়াছেন । যেমন তিনি বলেন ঃ 


০4০ ৪০129 ২৬ ESE ose লি es 02:81. ক: পাঠ ৮ 
(0১5০ 515 ০১১ HLS dys 400 1-০০| Il ৮2১4) (2112 
12:০8 টি নিত সি 


www.quraneralo.com 


Contents 


তাফসীরে ইবৃন কাছীর 


৩০০ 


“হে মু'মিনগণ! আল্লাহ্‌, তাহার রাসূল, রাসূলের উপর অবতীর্ণ গ্রন্থ, এমনকি পূর্ববর্তী 
রাসূলগণের উপর অবতীর্ণ গ্রন্থাবলীর উপর ঈমান আন ।” 

তিনি অন্যত্র বলেন £ 
১৫155 ৬ 21 ১৯ A ALY LS Al LS 

১5125000510 HE 0১85 0১০ 058 Lele CL NI 

“আহলে কিতাবদের সহিত উত্তম পন্থায় তর্ক করিও । তবে তাহাদের জালিমদের কথা 
স্বতন্ত্র । তাহাদিগকে এই কথা বল যে, আমাদের উপর যাহা অবতীর্ণ হইয়াছে এবং তোমাদের 
উপর যাহা অবতীর্ণ হইয়াছে, উহার সব কিছুর উপর আমরা ঈমান আনিয়াছি এবং আমাদের 
প্রভু ও তোমাদের প্রভু তো একজনই ৷” 

ভি 

i 

fy Aes BE EEC Ef REE OO 

তো তোমাদের কিতাবেরও সত্যতা ঘোষণা করিতেছে।” 


আল্লাহ্‌ তা'আলা আরও বলেন ৪ 
পল লক চা “eg #03 ৮ চা te of 0 Oo ₹ 2৩০1০ on 
(০১ ০০৯১১1১51১1 DS ভন গনি 15758 DUST Jal 2 এ 


28৮2৫ 


৪5597 
“বল, হে আহলে কিতাব, তোমাদের কোন ভিত্তিই নাই যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, 
ইঞ্জীল ও এখন তোমাদের সম্মুখে যাহা অবতীর্ণ হইল তাহা কায়েম না করিবে।” 
এই সবগুলি একত্র করিয়াও আল্লাহ্‌ তা'আলা মু'মিনদের জানাইয়া দিয়াছেন। তিনি বলেন £ 
54555 dL UE SLE Ho ৮4০ 0১05 Vy bol 
| 03 ১০, এ 3০১১ yy 5453 
“রাসূল তাহার প্রভুর র তরফ হইতে তাহার উপর অবতীর্ণ কিতাবের উপর ঈমান আনিয়াছে 
এবং মু'মিনগণও । রা সকলেই আল্লাহ্র উপর, তাহার ফেরেশতার উপর, তীহার 
কিতাবের উপর ও তাঁহার রাসূলদের উপর ঈমান আনিয়াছে। (তাহারা বলে) আমরা তাহার 
রাসূলদের মধ্যে কোন পার্থক্য সৃষ্টি করি না।” 
95 
- ৪১০ ০৯1 ৩৪৪ SSI My ls 41151951050 ‘আর যাহারা আল্লাহ্র 
‘ উপর ও তাঁহার রাসূলদের উপর ঈমান আনিয়াছে এবং তাহাদের মধ্যে কোন পার্থক্য সৃষ্টি করে 
নাই।” 
_ এই সমস্ত আয়াতে একটি বিষয় প্রমাণিত হয় যে, সকল মু'মিনই আল্লাহ্‌ তা'আলা, 
তাহার রাসূলগণ ও তাহার কিতাবসমূহের উপর ঈমান আনয়ন করিয়া থাকেন। তবে আহলে ' 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩০১ 


কিতাবদ্বয়ের মু’মিনদের বৈশিষ্ট্য রহিয়াছে। কারণ, তাহারা পূর্ববর্তী কিতাবের সকল কিছুর 
উপর যেরূপ ঈমান আনিয়াছিল, তেমনি এই কিতাবের সকল কিছুর উপর ঈমান আনিয়াছে। 
তাই তাহারা দ্বিগুণ সওয়াবের অধিকারী । পক্ষান্তরে অন্য মু'মিনগণ তাহাদের কিতাবের তো 
সকল কিছুর উপর ঈমান আনিয়াছে কিন্তু পুর্ববর্তী কিতাবের উপর মোটামুটিভাবে ঈমান রাখে । 
যেমন-সহীহ বুখারীতে আছে,-'আহলে কিতাব যদি তোমাদের কাছে কিছু বর্ণনা করে তাহা 
হইলে মিথ্যা বলিও না, সত্যও বলিও না। এই কথা বল, আমাদের উপর যাহা অবতীর্ণ 
হইয়াছে এবং তোমাদের উপর যাহা অবতীর্ণ হইয়াছে, আমরা উহার উপর ঈমান রাখি ৷' 

অবশ্য কখনও আবার অন্য মু'মিনেরও মুহাম্মদ (সা)-এর পূর্ণ তম ও ব্যাপকতম ইসলামের 
পূর্ণাঙ্গ অনুসরণের ফলে আহলে কিতাবের দীক্ষিত মু'মিনের চাইতে ঈমানের পাল্লা ভারী হইয়া 
থাকে । তাহার ফলে কিতাবী মু'মিনের প্রাপ্ত দ্বিগুণ সওয়াবও অন্য মু'মিনরা অতিক্রম করিয়া 
থাকে । আল্লাহই সর্বজ্ঞ। 


OCHIAI ft ES 


৫. তাহারা তাহাদের প্রভুর নির্দেশিত হিদায়েতের উপর রহিয়াছে এবং তাহারাই 
সাফল্যমণ্ডিত। 

তাফসীর £ আল্লাহ্‌ পাকের বাণী 4191 অর্থ পূর্বোক্ত গুণাবলী যথা অদৃশ্য বস্তুতে ঈমান, 
সালাত কায়েম, আল্লাহ্‌ প্রদত্ত রুষী বিতরণ, রাসূল (সা) ও পূর্ববর্তী রাসূলদের উপর অবতীর্ণ 
কিতাবসমূহ ও আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস। মূলত হারাম কার্যাবলী হইতে বাচিয়া শেখ কাজ 
করার শক্তি ও যোগ্যতা অর্জনের জন্য উক্ত গুণাবলী অপরিহার্য । আল্লাহ্‌র বাণী (৪- ৮1০ অর্থ 
আল্লাহ্র তরফ হইতে প্রেরিত আলো, বর্ণনা ও পরজ্ঞা। আয়াতাংশ ১১১/$:১]। 145 এ: 
অর্থ ইহ ও পারলৌকিক সাফল্য অর্জন। মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন মুহাম্মদ ইবৃন আবু মুহাম্মদ 
হইতে, তিনি ইকরামা হইতে, তিনি সাঈদ ইব্‌ন জুবায়র হইতে ও তিনি হযরত ইবৃন আব্বাস 
(রা) হইতে বর্ণনা করেন £ 

৫7১ ১০ ০৯ ০৮০ 45451 অর্থাৎ আল্লাহ্‌ প্রেরিত নূর ও উহার ধারক কুরআনের 
উপর স্থিতি লাভ। আর "১ ৮১: ৮৯1। 2৯ 45 অর্থাৎ তাহারা বাঞ্ছিত বস্তু পাইল এবং 
অবাঞ্ছিত বস্তু হইতে রেহাই পাইল। ০ 

ইব্‌ন জারীর বলেন £ (১ ১০ ২৯ = 4:11 -এর তাৎপর্য হইল এই যে, তাহারা 
তাহাদের প্রভুর তরফ হইতে প্রাপ্ত আলো ও দলীলের সাহায্যে দৃঢ়তা সহকারে সঠিক পথে 
চলার শক্তি অর্জন করিয়াছে। আর ১০1 :.| “১ 451 অর্থাৎ তাহারা ক্ষমাপ্রাপ্ত হইয়াছে 
এবং আল্লাহ্‌, রাসূল ও কিতাবের উপর ঈমান আনিয়া নেক আমল করার মাধ্যমে তাহারা যাহা 
কিছু আশা করিয়াছে, তাহা পাইয়াছে। অর্থাৎ জান্নাতের স্থায়ী বাসিন্দা হওয়ার যোগ্যতা লাভ 
করিয়াছে ও আল্লাহ্‌ তাহার দুশমনদের জন্য যে জাহান্নাম তৈয়ার করিয়া রাখিয়াছেন, তাহা 
হইতে রেহাই লাভ করিয়াছে । 


Wwww.quraneralo.com 


Contents 
৩০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন জারীর অন্য এক দলের এই অভিমত উদ্ধৃত করেন যে, 4:1 91 ইঙ্গিতবহ পদটির 
পুনরাবৃত্তিমূলক 1: ১৫৯ ০৫০ এ৭ ও ০৮৯/৮০৭। 5 4%] 9 দ্বারা আহলে 
কিতাবদের ইয়াহুদী মু'মিন ও নাসারা মু'মিনদের দিকে ইঙ্গিত করা হইয়াছে। এই অভিমত যে 
ঠিক নহে, তাহা পূর্বেই বলা হয়াছে। বরং উহা আরবী, আজমী, কিতাবী অকিতাবী সর্বস্তরের 
ঈমানদারের প্রতি ইঙ্গিতবহ। উক্ত অবস্থায় | ১51 ৬১ ৬৮১০৯ ০2341) পূর্বের সহিত 
সম্পর্কহীন হইয়া ‘মুবতাদা’ হিসাবে মারফু' বিশিষ্ট হয় এবং উহার ‘খবর’ হিসাবে “৫ 41১ 
০১৯-১]। আসে । কিন্তু গ্রহণযোগ্য মত আস সুদ্দী উদ্ধৃত করেন। তিনি আবু মালিক 
হইতে, তিনি আবূ সালেহ হইতে, তিনি ইব্‌ন আব্বাস ও মুর্রাহ আল হামদানী হইতে এবং 
তাহারা ইবৃন মাসউদ (রা) ও অন্যান্য সাহাবা হইতে বর্ণনা করেন ৪ ৬১১০৯০ ১৪১11 
০১5 হইল আরব মুমিনগণ এবং ১ 0১510 0 0১105 ১৮০১০ ৮1 
412 হইল কিতাবী মু'সিনগণ এবং উভয় গ্রুপকে একত্র করিয়া বলা হইল ০2 354১1 

SALE ৪ 32 ৩৩ ৪০৪ 

পূর্বেই বলা হইয়াছে, মু'মিনদের জন্য চারি আয়াতে বর্ণিত সকল গুণাবলী সর্বপ্রকারের 
মু'মিনের থাকিতে হইবে । কাতাদাহ, রবী' ইব্‌ন আনাস ও আবুল আলীয়া মুজাহিদ হইতে এই 
অভিমত উদ্ধৃত করিয়াছেন। আন্মাহ্‌ই সর্বজ্ঞ। 
সালেহ আল মিসরী, তাহাকে তাহার পিতা ও তাহাকে ইব্‌ন লাহিআ বলেন-আমাকে 
উবায়দুল্লাহ ইবনুল মুগীরা ও আবুল হায়ছাম সুলায়মান ইবৃন আব্দুল্লাহ হইতে এবং তাহারা 
আবদুল্লাহ ইবৃন উমরের বরাতে নবী করীম (সা) হইতে এই হাদীস শুনান ঃ 

একদিন নবী করীম (সা)-কে বলা হইল-হে আল্লাহ্‌র রাসূল! আমরা কুরআন হইতে 
তিলাওয়াত করি এবং আশাবিত হই। আবার এমন কিছু আয়াত তিলাওয়াত করি যাহাতে 
নিরাশ হইয়া পড়ি। তখন তিনি বলিলেন-আমি কি তোমাদের কাহারা জান্নাতী ও কাহারা 
জাহান্নামী তাহা বলিব? সবাই বলিল, হ্যা, হে আল্লাহ্‌র রাসূল বলুন। তখন তিনি 
“আলিফ-লাম-মীম যালিকাল কিতাবু' হইতে “মুফলিহুন' পর্যন্ত পাঠ করিয়া বলিলেন-ইহারা 
জান্নাতী । আমি আশা করি, তোমরা তাহাদের দলে। অতঃপর তিনি 'ইন্নাল্লাধীনা কাফার' 
হইতে “আযাবুন আজীম' পর্যন্ত পাঠ করিয়া বলিলেন-ইহারা হইল জাহান্নামী । তাহারা ' 
বলিল-হে আল্লাহ্‌র রাসূল! আমরা তাহাদের মত নহি। রাসূলুল্লাহ্‌ (সা) বলিলেন-্যা। 


১৩৩ ৮280৩-5০%১৪৫ঠ%-5868518) 0৭) 
পার্ট ৩০টি 27 


০০৯৮৫% 


৬. নিশ্চয় যাহারা কাফির তাহাদিগকে সতর্ক কর বা না কর একই কথা, তাহারা ঈমান 
আনিবে না। 


Wwww.quraneralo.com 


Contents 


~~ 


সূর৷ আল্‌ বাকার৷ . ৩০৩ 


তাফসীর ৪1১১৫ ১1 ৩। অর্থাৎ সত্য যাহাদের নিকট আচ্ছাদিত রহিয়াছে। আল্লাহ্‌ 


তা'আলা তাহাদের ক্ষেত্রে এই বিধান লিপিবদ্ধ করিয়াছেন যে, তাহাদিগকে সতর্ক করা আর না 
করা সমান কথা, তাহারা কিছুতেই ঈমান আনিবে না। 
যেমন আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলেন $ 
(9১ ০০৯২) 08 LEGAL ঠা? ওভয এ) LS Lele ৯019 
নী জি? 
“নিশ্চয় যাহাদের ব্যাপারে তোমার প্রভুর কথা বাস্তব হইয়া ধরা দিয়াছে, তাহাদের কাছে 
যাবতীয় নিদর্শন হাজির হইলেও তাহারা ঈমান আনিবে না, যতক্ষণ না তাহারা স্বচক্ষে 


যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করিবে।” 
আল্লাহ্‌ পাক আহলে কিতাবের ইসলাম দুশমনদের সম্পর্কে বলেন £ 


১৪19৮ 5 হও এ CLS 1১০31 52511 ০০ ৮০৩ 'আহলে 
কিতাবদের নিকট যদি তুমি সকল প্রমাণাদিও সমুপস্থিত কর, তবু তাহারা কিছুতেই তোমার 
কিবলা অনুসরণ করিবে না।” 

অর্থাৎ যাহার পাপী হওয়ার ব্যাপারটি আল্লাহ্‌ তা'আলার কিতাবে লিপিবদ্ধ হইয়াছে, তাহার 
নেক্কার হওয়ার ভাগ্য হইবে না। তেমনি তিনি যাহার বিভ্রান্তি মঞ্জুর করিয়াছেন, তাহার জন্য 
কেহ পথ প্রদর্শক হইতে পারে না। তাই তাহাদের জন্য তুমি দুঃখ করিও না। তুমি তাহাদের 
কাছে তোমার রিসালাতের জিম্মাদারী আদায় কর। যাহারা তোমার ডাকে সাড়া দিবে, তাহারাই 
সৌভাগ্য লাভ করিবে আর যাহারা সাড়া দিল না, তাহের জন্য দুশ্ত্তাগ্স্ত হইও না। 
“তোমার কাজ আমার বাণী পৌছানো আর আমার কাজ হিসাব-নিকাশ লওয়া। তুমি 
সতর্ককারী মাত্র আর আল্লাহ্‌ তা“আলাই সকল ব্যাপারের অভিভাবক ।” 

হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর বরাত দিয়া 'আলী ইব্‌ন আবূ তালহা আলোচ্য আয়াতের 
তাৎপর্য সম্পর্কে বলেন-রাসূল (সা) চাহিতেন যেন সকল লোক ঈমান আনে এবং তাহার 
নির্দেশিত হিদায়েতের পথ অনুসরণ করে । তাই আল্লাহ্‌ তা'আলা তাহাকে জানাইয়া দিলেন, 
আল্লাহ্‌ পাকের ইলমে হিদায়েত লাভের সৌভাগ্য যাহাদের রহিয়াছে তাহারাই ঈমান আনিবে। 
আর যাহাদের সেই সৌভাগ্য নাই তাহারা ঈমান আনিবে না। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন- আমাকে মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ ইকরামা কিংবা সাঈদ 
ইব্‌ন জুবায়র হইতে ও তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ 1১১৪ ০2১1 ul 
অর্থাৎ তোমার নিকট যাহা অবতীর্ণ হইয়াছে তাহা যাহারা অস্বীকার করে এবং বলে, আমরা 
আমাদের উপর তোমার পূর্বেই যাহা অবতীর্ণ হইয়াছে তাহার উপর ঈমান রাখি । £০ * Is 
১৬৮০১৪৮১৬১৪ ০1 0114553১] অর্থাৎ তাহারা তোমাকে অস্বীকার করিয়া নিজেদের 
কিতাবই অস্বীকার করিয়াছে। কারণ, তাহাদের কিতাবে তোমার উল্লেখ রহিয়াছে। তাহাদের 
নিকট হইতে যে পাক্কা ওয়াদা গ্রহণ করা হইয়াছিল তাহারা তাহার বিরোধী হইয়াছে। তাহারা 
যখন নিজেদের উপর ও তোমার উপর অবতীর্ণ উভয় কিতাব অস্বীকার করিতেছে, তখন 
তাহারা তোমার সতর্কতার প্রতি কি করিয়া কর্ণপাত করিবে? তাহারা তো জানিয়া শুনিয়াই 
কুফরী করিতেছে। 


Wwww.quraneralo.com 


Contents 


৩০৪ তাফসীরে ইবৃন কাছীর 


আবু জা'ফর আর রাষী রবী' ইব্‌ন আনাস হইতে ও তিনি আবুল আলীয়া হইতে বর্ণনা 
করেন-আলোচ্য আয়াতদ্বয় আহযাবের যুদ্ধের সেই সব নেতা সম্পর্কে আসিয়াছে যাহাদের 
সম্পর্কে আল্লাহ্‌ পাক বলেন $ 
+৯- ০19211015৭5 si 155 4111 ass Te 52501 এ]। ৪০০ 
- sles 
“তুমি কি তাহাদের দেখ নাই যাহারা আল্লাহ্‌র প্রদত্ত নি'আমতকে কুফরীর বিনিময়ে বদল 


আলোচ্য আয়াতের অর্থ ‘আলী ইব্‌ন তালহা হযরত ইবৃন আব্বাস (রা) হইতে যাহা বর্ণনা 
করিয়াছেন তাহাই সঠিক ও সুস্পষ্ট । আমি উহা ইতিপূর্বে উদ্ধৃত করিয়াছি। অবশিষ্ট আয়াতের 
তাৎপর্যও উহাতে ব্যক্ত হইয়াছে। আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 

এই প্রসঙ্গে ইব্‌ন আবূ হাতিম একটি বর্ণনা প্রদান করেন। তিনি বলেন-আমাকে আমার 
তাহাকে ইব্‌ন লাহি'আ বলেন-আমাকে উবায়দুল্লাহ ইবনুল মুগীরা ও আবুল হায়ছাম সুলায়মান 
ইব্‌ন আবদুল্লাহ হইতে এবং তাহারা আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে রসূলে পাক (সা) 
সম্পর্কিত নিম্ন ঘটনাটি বর্ণনা করেন ৪ পু 

একদা নবী করীম (সা)-এর কাছে আরয করা হইল-হে আল্লাহ্‌র রাসূল! আমরা 
কুরআনের কিছু আয়াত তিলাওয়াত করিয়া অত্যন্ত আশাবিত হই; আবার কিছু আয়াত 
তিলাওয়াত করিয়া নিরাশ হইয়া পড়ি । তখন তিনি বলিলেন-আমি কি তোমাদিগকে জান্নাতী 
ও জাহান্নামীর পরিচয় দিব? সকলেই বলিল-হ্যা, দিন। তখন তিনি ইন্নাল্লাধীনা কাফার হইতে 
'লাফ্যু'মিনূন' পৰ্যন্ত পাঠ করিয়া বলিলেন-ইহারা জাহান্নামী। তাহারা বলিল- “হে আল্লাহ্র 
রাসূল! আমরা তাহাদের মত নহি ।' তিনি বলিলেন-হ্যা ৷ 

পাক কালামের ১১3১ পূর্বে বিষয়ের তাকীদজনিত বাক্য আর £6১০ ৮1১... 
USI ALLS 71 45১3415 অর্থাৎ তাহারা সর্বাবস্থায়ই কাফির থাকিবে। তাই 
আল্লাহ্‌ ১১৮৭৮: বলিয়া উহাতে তাকীদ সংযোগ করিলেন। ১.4 আবার খবরও 
হইতে পারে। তখন 1১১৫ ১১১: ১1 হইবে মুবতাদা। সেক্ষেত্রে 45১১৮ ০! নি 
CT TT 


2246 8 পরতে পণ 


68258 2/7 চা গে 
দল 14 


৭. হাহা জে দহ গাই জা ছা 
পড়িয়াছে এবং তাহাদের জন্য মহাশাস্তি রহিয়াছে। 


তাফসীর £ আস্‌ সুদ্দী বলেন £ 5111 5 অর্থ আল্লাহ্‌ সীল মারিয়াছেন। কাতাদাহ 
বলেন-তাহাদের উপর শয়তান প্রভাব বিস্তার করায় তাহারা শয়তানের অনুগত হইয়াছে । তাই 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩০৫ 


আল্লাহ্‌ তা'আলা তাহাদের অন্তরে ও কর্ণকৃহরে মোহর লাগাইয়াছেন এবং চক্ষে তাহাদের পর্দা 
পড়িয়াছে। ফলে তাহারা সঠিক পথ দেখিতে পায় না, সঠিক কথা শুনিতে পায় না ও সঠিক 
ব্যাপার বুঝিতে পায় না। 

ইব্‌ন জুরায়জ বলেন-মুজাহিদ বলিয়াছেন, ৮5 ০5 4501 555 অর্থাৎ পাপের কালিমা 
অন্তরের চারিদিক ছাইয়া ফেলিয়াছে। ফলে উহা মোহরের কাজ দিতেছে। ইব্‌ন জুরায়জ 
বলেন-অন্তর ও কর্ণকুহরের জন্য মোহর শব্দ ব্যবহারের প্রচলন রহিয়াছে । ইব্‌ন জুরায়জ আরও 
বলেন-আমাকে আবদুল্লাহ ইবৃন কাছীর বর্ণনা করেন যে, তিনি মুজাহিদকে বলিতে শুনিয়াছেন, 

91১11 শব্দটি ₹--1| হইতে সহজতর ও ৫৮11 শব্দ 3৪1 হইতে সহজতর এবং ২ 

কুরআনে ব্যবহৃত তিন শব্দের ভিতরে কঠিনতর অর্থ প্রকাশ করে। 

আ'মাশ বলেন-মুজাহিদ আমাদিগকে তাহার হাত দেখাইয়া বলিলেন- -অন্তরটিও এইরূপ 
অর্থাৎ হাতের তালুর মতই । যখন বান্দা কোন পাপ করে তখন একটি অঙ্গুলি বন্ধ হইয়া যায়। 
এইভাবে পর পর পাপ করিতে থাকিলে একে একে পাঁচটি আঙ্গুল বন্ধ হইয়া মুষ্টিবদ্ধ হয়। ফলে 
সেই হাতের তালুতে আর কিছুই ঢুকিতে পারে না। ইহাকেই বলে অন্তরে মোহর মারা । 

ইব্‌ন জারীর আবূ কুরাইব হইতে, তিনি ওকী' হইতে, তিনি আ‘মাশ হইতে ও তিনি 
মুজাহিদ হইতে অনুরূপ বর্ণনা শুনান। 

ইব্‌ন জারীর বলেন যে, কেহ কেহ বলেন, ১১ ০15 11:55 বাক্যটির দ্বারা আল্লাহ্‌ 
তা'আলা তাহাদের অহংকার ভরে ঘাড় ফিরানোর খবর দিলেন। সত্যের ডাক শুনিয়াও তাহারা 
দন্তভরে ঘাড় ফিরাইয়া নিল। যেন বলা হয়, অমুক ইহা যেন শুনিতেই পায় না। ইহা তখনই 
বলা হয়, যখন কেহ কথা শুনিতেই রাষী হয় না এবং দন্তভরে অন্যদিকে মুখ ফিরাইয়া রাখে । 

ইব্‌ন জারীর বলেন-উক্ত অভিমত ঠিক নহে। কারণ আল্লাহ্‌ তা'আলা তো খবর দিলেন 
তাহাদের অন্তরে ও কর্ণ কুহরে তাহারই মোহর মারার । ' 

এক্ষেত্রে আমার বক্তব্য এই, ইমাম ইব্‌ন জারীরের এই অভিমত খণ্ডনের জন্য আল্লামা 
যামাখশারী সুদীর্ঘ বহাস করিয়াছেন। তিনি আয়াতটির পাঁচটি ব্যাখ্যা প্রদান করিয়াছেন । উহার 
প্রত্যেকটিই অত্যন্ত দুর্বল। তাহার মু'তাযেলী ধ্যান-ধারণা তাহাকে এই ধরনের ভুল ব্যাখ্যা 
দানে উৎসাহিত করিয়াছে। আল্লাহ্‌ তা আলা স্বয়ং বান্দার অন্তরে মোহর লাগাইলেন ইহা তাহার 
কাছে খারাপ লাগিয়াছে। আল্লাহ্‌ তা'আলা খারাপ কিছু করিতে পারেন না বলিয়া তিনি সেই 
সব ব্যাখ্যার আশ্রয় লইয়াছেন। অথচ তিনি যদি আল্লাহ্‌ তা'আলার এই বাণীগুলি বুঝিতে চেষ্টা 
করিতেন তাহা হইলে অনুরূপ ভুল করিতেন না। যেমন ৪ 


92-0239 


5215 5111 {15115215 (51 “তাহারা যখন অন্তর বাকা করিল তখন আল্লাহ্‌ 
তা'আলাও তাহাদের অন্তর বাকা করিয়া দিলেন।” 
এর রি 


৩০ 


83 


কাছীর (১ম খণ্ড)-_৩৯ 


www.quraneralo.com 


Contents 


৩০৬ তাফসীরে ইবৃন কাছীর 


“আমি তাহাদের অন্তর ও চক্ষু এমনভাবে ফিরাইয়া দেই যেন তাহারা প্রথম হইতেই 
ঈমান আনে নাই এবং তাহাদিগকে তাহাদের অবাধ্যতার ক্ষেত্রে এমন সুযোগ দেই, যেন 
তাহারা উধভ্রান্তের মত চক্কর খাইতে থাকে ।” 

এই ধরনের আয়াতগুলি প্রমাণ করে যে, আল্লাহ্‌ তা'আলা নিজেই অন্তরসমূহে মোহর 
মারিয়াছেন। ফলে তাহারা হিদায়েতপ্রাপ্ত হয় না। ইহাই সঠিক বিচার ৷ যেহেতু সে জানিয়া 
শুনিয়া সত্য ত্যাগ করিয়া বাতিলের অনুসরণ করিতেছে, তাই আল্লাহ্‌ তা'আলা তাহার ব্যাপারে 
ইনসাফ করিয়াছেন । ইহা তাহার কোন খারাপ কাজ নহে, ইনসাফ তো সুন্দর কাজ। তিনি যদি 
এইটুকু জানিতে ও বুঝিতে পারিতেন তাহা হইলে যাহা বলিয়াছেন তাহা বলিতেন না। আল্লাহই 
সর্বজ্ঞ। 

ইমাম কুরতুবী বলেন-উম্মতের ইজমা এই তাৎপর্যের উপরে যে, আল্লাহ্‌ তা'আলা স্বয়ং 
কোন কোন বান্দার সঙ্ঞাত কুফরীর অপরাধে তাহার অন্তরে সীল মারিয়া দেন। যেমন তিনি 
বলেনঃ 

১৯১৫১ ৮4215 4111 ৮৮ 2 “বরং আল্লাহ্‌ তা'আলা তাহাদের কুফরীর কারণে 
তাহাদের অন্তরে ছাপ মারিয়া দেন।” 

তিনি প্রসঙ্গত অন্তর পরিবর্তনের ,$131| 35 হাদীস উদ্ধৃত করেন। ইহাতে বলা 
হইয়াছে-“হে অন্তর পরিবর্তনকারী! তুমি আমার অন্তরকে তোমার দীনের উপর স্থির করিয়া 
দাও।” 

তিনি হযরত হুযায়ফা (রা)-এর হাদীসও উদ্ধৃত করেন। হযরত হুযায়ফা (রা) নবী করীম 
(সা)-এর এই বর্ণনা শুনান $ 

“নবী করীম (সা) বলিয়াছেন, “ফিতনা অন্তরের উপর বেষ্টনীর কাজ করে। উহা প্রভাব 
গ্রহণকারী অন্তরকে ধাপে ধাপে বিন্দু বিন্দু কালো দাগের আস্তরে আবদ্ধ করিয়া দেয়। যে অন্তর 
ফিতনার প্রভাব অস্বীকার করে, উহা সমগ্র অন্তরকে শুভ্র সমুজ্ল করিয়া দেয়। ফলে কোন 
দিনই ফিতনা তাহারা ক্ষতি করিতে পারে না। পক্ষান্তরে ফিতনা গ্রহণকারীরা সেই মসীলিগ্ত 
অন্তরটি উপুড় করা কলসের মত ভাল-মন্দ চিনার ও গ্রহণের সম্পূর্ণ অযোগ্য হইয়া যায়।” 
(অসমাপ্ত) 

ইব্‌ন জারীর বলেন- এই প্রশ্নে আমার কাছে এই হাদীসের বর্ণনাটি যথাযথ মনে হয়। 
আমাকে মুহাম্মদ ইবৃন বিশার, তাহাকে সাফওয়ান ইব্‌ন ঈসা, তাহাকে আজলান কা'কা' 
হইতে, তিনি আবূ সালেহ হইতে এবং তিনি আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন ঃ 

“রাসূল (সা) বলিয়াছেন- কোন মু'মিন যখন একটি পাপ করে, তখন তাহার অন্তরে 
একটি কালো দাগ পড়ে । যদি তওবা করে ও অনুতপ্ত হয়, তখন উহা মুছিয়া যায়। পক্ষান্তরে 
যদি পাপ বাড়িতেই থাকে, তখন কালো দাগ বৃদ্ধি পাইয়া অন্তর গ্রাস করিয়া ফেলে। উহাই 
অন্তরের মরিচা । যেমন আল্লাহ্‌ বলেনঃ 

১৬০০ ISLS Us ৮8 ৮15 917 এ+ 02 9.8 “কখনই তাহা নহে; বরং 
তাহাদের পাপাচারের কারণে অন্তরে তাহাদের মরিচা পড়িয়া গিয়াছৈ।” 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩০৭ 


এই হাদীসটি উক্ত বর্ণনাসহ ইমাম তিরমিযী ও ইমাম নাসাঈ কুতায়বা ও লায়ছ ইব্‌ন 
সা'দ হইতে উদ্ধৃত করেন। উহা ইব্‌ন মাজাহ উদ্ধৃত করেন হিশাম ইবৃন আম্মার হইতে এবং 
তিনি হাতিম, ইসমাঈল ও ওয়ালিদ ইব্‌ন মুসলিম হইতে এবং তাহারা উহা বর্ণনা করেন 
মুহাম্মদ ইব্‌ন আজলান হইতে ৷ ইমাম তিরমিযী হাদীসটিকে “হাসান সহীহ’ বলিয়াছেন। 

ইব্‌ন জারীর বলেন- রাসূল (সা) বলিয়াছেন, পাপ যখন অন্তরে প্রবিষ্ট হয়, তখন অন্তরকে 
তালাবদ্ধ করিয়া দেয়। তখনই উহাতে আল্লাহ্র তরফ হইতে মোহর লাগিয়া যায়। ফলে সেই 
অন্তরে ঈমান প্রবেশের কোন রাস্তা থাকে না । আর কুফরও উহা হইতে বাহির হইতে পারে না। 
ইহাই মোহর লাগানো ও ছাপ মারা যাহা আল্লাহ্‌ তা'আলা es 15 2111 7১ 
৫.০ আয়াতে প্রকাশ করিয়াছেন। 
- মোহর লাগানো ও সীল মারা পাত্র হইতে উহা না ভাঙ্গিয়া যে কোন কিছু ঢুকানো ও বাহির 
করা যায় না, তাহা তো সকলেই দেখিয়া থাকে । তেমনি মোহার লাগানো ও সীল মারা 
অন্তরেও উহার সীল ও মোহর অপসারণ না করা পর্যন্ত ঈমান ঢুকিতে কিংবা কুফর বাহির 
হইতে পারে না। | 

১6৮০15১৮855 55 এর পর পূর্ণ বিরতি হইবে এবং ইহা একটি 
পূর্ণ বাক্য। কারণ মোহর বা সীল শুধু অন্তর ও কর্ণকৃহরের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। 30:২1 
Le VOCE ESN 
দিলারা TEE ভারি আনান 
হইতে বর্ণনা করেন £ ১৫৮০, ৮153 ১6:15 12 111 (55 অর্থ তাহারা বুঝিতে পায় না, 
শুনিতেও পায় না এবং তাহাদের চোখে পর্দা সৃষ্টি করায় তাহারা দেখিতেও পায় না। 

ইব্‌ন জারীর বলেন- আমাকে মুহাম্মদ ইবৃন সা'দ তাহাকে তাহার পিতা, তাহাকে তাহার 
চাচা হুসায়ন ইব্‌ন হাসান তাহার পিতা ও তাহার পিতা তাহার দাদা হইতে এবং তিনি ইব্‌ন 
আব্বাস (রা) হইতে এই বর্ণনা শুনান £ আলোচ্য আয়াতের অর্থ হইল, “আল্লাহ্‌ তাআলা 
তাহাদের অন্তরে ও কর্ণকুহরে মোহর লাগাইয়াছেন এবং তাহাদের চক্ষে পর্দা ফেলিয়াছেন।” 
মুহাম্মদ আল আওয়ার ও তাহাকে ইব্‌ন জুরায়জ বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন £ মোহর 
হইল অন্তর ও কর্ণে এবং পর্দা হইল চক্ষে । যেমন আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলেন ৪ 

08 1০ 2০১3 4011 ৪ 30৪ “আল্লাহ্‌ যদি চাহিতেন তাহা হইলে তোমার অন্তরে 
তিনি মোহর লাগাইয়া দিতেন ।” 

তাই তিনি বলেন, মোহর হইল অন্তর ও কর্ণে এবং চক্ষে হইল পর্দা । 

ইব্ন জারীর বলেন- কেহ কেহ এ. ক্রিয়াকে উহ্য ধরিয়া ৪১২৫ শব্দটিকে নসবযুক্ত 
করেন। যেমন কুরআনের ১১০ ১১৯ আয়াতাংশেও এইরূপ প্রয়োগ দেখা যায়। কবি বলেন ঃ 

(81১2০ 20 0৯ ৩১ ia 51530 255 (5 tile 
এই চরণে (৫2৫, উহ্য থাকিয়া 1১১৮১ ০ -কে নসবযুক্ত করিয়াছে! 


www.quraneralo.com 


Contents 


৩০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 

অন্যত্র কবি বলেন ঃ 

ass Us 14187০- 02৬11 Als) ৪১৪ 

এই চরণে ১৪২০ শব্দ উহ্যা থাকিয়া (=, শব্দকে নসবযুক্ত করিয়াছে। 

সূরার প্রথম চারি আয়াতে মু'মিনদের গুণাবলী বর্ণনা করার পর পরবর্তী আলোচ্য দুই 
আয়াতে কাফিরের পরিচয় তুলিয়া ধরিয়া এখন আল্লাহ্‌ তা'আলা মুনাফিকের অবস্থা বর্ণনা 
করিতেছেন। মুন ৱিকদের: মে থাকে ঈমান ও অন্তরে বিরাজ করে কুরর)। যেহেতু এই 
ব্যাপারটি ধরিতে সাধারণ মানুষের অসুবিধা হয়, তাই ইহার আলোচনা দীর্ঘতর হইয়াছে। 
মুনাফিকের বিভিন্ন চরিত্র ভিন্ন ভিন্ন বক্তব্য ও উপমা দিয়া প্রকাশ করা হইয়াছে। তদুপরি সূরা 
“বারাআত' ও সূরা আল-মুনাফিকুন' মুনাফিকদের ব্যাপারেই অবতীর্ণ হইয়াছে। তাহা ছাড়া 
সূরা ‘নূর’ সহ অন্যান্য সূরায় তাহাদের পরিচয় তুলিয়া ধরা হইয়াছে যেন মু'মিনরা মুনাফিকদের 
সহিত মিশিয়া না যায় এবং তাহাদের প্রতারণা হইতে বাচিয়া থাকিতে পারে। 


মুনাফিকদের পরিচয় ও দৃষ্টান্ত 


০9৫৫ ৩ 


002 AL 5) BHU DUE ORS MGs? (9 
LEA NEAT 


/2 072 7/227 2 LE AEA 1 
১০১০৪ 62৬৫১০৯০৩৫০ 24৮1551551৩ ৬৬৫ (5) 


৮. একদল মানুষ বলে, “আমরা আল্লাহ্‌ ও আখিরাতের উপর ঈমান আনিমাছি'? 
অথচ তাহারা মু'মিন নহে। 

৯. তাহারা আল্লাহ্‌ এবং মু'মিনদেরকে ধোকা ইডি হয়া লাব 
ধোকা দেয়; অথচ তাহারা তাহা বুঝে না। 


তাফসীর ঃ নিফাক হইল খারাপ ভাব লুকাইয়া রাখিয়া ভাল ভাব প্রকাশ করা । উহা কয়েক 
প্রকারের ! এক, বিশ্বাসগত। ইহার অধিকারী জাহান্নামের স্থায়ী বাসিন্দা হইবে। দুই, কর্মগত। 
উহা শ্রেষ্ঠতম পাপ। ইনশাআল্লাহ্‌ যথাস্থানে উহা সবিস্তারে আলোচিত হইবে। 

ইবৃন জুরায়জ বলেন- মুনাফিকের কথা ও কাজ পরস্পর বিরোধী ৷ তাহার বাহিরের সহিত 
ভিতরের মিল নাই। সে মুখে একরূপ, মনে অন্যরূপ । তাহার প্রকাশ্য দিক ও অপ্রকাশ্য দিক 
বিপরীতমুখী । নিফাকের পরিচয়বাহী সূরা মদীনায় অবতীর্ণ হওয়ার কারণ এই যে, মক্কায় 
নিফাক ছিল না। সেখানকার অবস্থা ইহার বিপরীত ছিল। যাহারা ভিতরে মু'মিন ছিল 
তাহাদেরও অনেকে প্রকাশ্যে কুফরী ভাব দেখাইতে বাধ্য হইত। অতঃপর যখন রাসূল (সা) 
মদীনায় হিজরত করিলেন এবং আওস ও খাযরাজ গোত্রের আনসারগণ তাহাদের সঙ্গী হইলেন, 
তখন তাহারা জাহেলী যুগের আরব মুশরিকদের মতই মূর্তিপূজা করিত। মুসলমানদের সঙ্গে 
আহলে কিতাবের ইয়াহুদীগণও পূর্ব পুরুষের রীতির উপর বহাল থাকিয়া চুক্তিবদ্ধ মিত্ররূপে যুক্ত 
টা 
গোত্র বনু নজীর ও বনূ কুরায়জা। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩০৯ 


রাসূল (সা) যখন মদীনায় আগমন করিলেন, আওস ও খাযরাজ গোত্রের অনেকেই তখন 
ইসলাম গ্রহণ করিল । কিন্তু ইয়াহুদী গোত্রসমূহের আব্দুল্লাহ ইব্ন সালাম সহ কম সংখ্যক 
লোকই ইসলাম গ্রহণ করিল। তখনও নিফাক জন্ম নেয় নাই । কারণ, তখনও মুসলমানদের 
এমন প্রভাব-প্রতিপত্তি দেখা দেয় নাই যাহা কাহারও ভয়ের কারণ হইতে পারে। তখনও রাসূল 
(সা) ও তাহার সহচরবৃন্দ ইয়াহুদী গোত্র ও মদীনার পার্শ্ববর্তী আরব গোত্রগুলির সহায়তার 
উপর নির্ভরশীল ছিলেন৷ যখন বদরের গুরুত্বপূর্ণ যুদ্ধ ঘটিয়া গেল এবং আল্লাহ্‌ তা'আলা তাহার 
বাণীর বাস্তবায়ন ঘটাইলেন ও ইসলাম-মুসলিমের মর্যাদা সমুন্নত করিলেন, আব্দুল্লাহ ইব্‌ন 
উবাই ইব্‌ন সলুল তখন মুখ খুলিল। সে মদীনার সর্বাধিক প্রভাবশালী নেতা ছিল। খাযরাজ 
গোত্রের হইয়াও সে জাহেলী যুগে আওস ও খাযরাজ উভয় গোত্রের সরদার ছিল । তাহারা 
এমনকি তাহাকে মদীনার অধিপতি করার খেয়ালে ছিল। ইত্যবসের কল্যাণবাহী ইসলাম 
আসিল । তাহাদের অনেকেই ইসলাম গ্রহণ করিয়া উহাতে নিমগ্ন হইল। ইহাতে তাহার . 
অন্তর্দাহ দেখা দিল। আশাহত হইয়া সে মুসলিম বিদ্বেষী হইল। বদর যুদ্ধ সংঘটিত হইবার পর 
সে ঘাবড়াইল এবং প্রকাশ্যে ইসলাম গ্রহণ করিল। তাহার গোত্রীয় সঙ্গীদেরও সে সেভাবে 
ইসলাম গ্রহণের পরামর্শ দিল। তাহাদের সঙ্গে আহলে কিতাবেরও কিছু লোক মুসলমান হইল । 
এখান হইতেই মদীনা ও উহার আশে পাশের এলাকায় মুনাফিক মুসলমান সৃষ্টি হইল। 

পক্ষান্তরে মুহাজিরদের ভিতরে কোন মুনাফিক ছিল না। তাহারা তো ইসলামের জন্য 
হিজরত করিয়া আসিয়াছেন। ইহা নহে যে, হিজরত করিতে তাহাদিগকে কেহ বাধ্য করিয়াছে। 
তাহারা স্বেচ্ছায় নিজেদের সর্বস্ব ত্যাগ করিয়া আসিয়াছেন।,তাহাদের ঘর-বাড়ী, স্ত্রী-পুত্র, 
সহায়-সম্পদ সকলই বিসর্জন দিয়া আসিয়াছেন শুধু পরকালে আল্লাহ্র কাছে উহার বিনিময় 
লাভের আশায়। ৃ 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন- আমার কাছে মুহাম্মদ ইবৃন আবূ মুহাম্মদ ইকরামা কিংবা 
সাঈদ ইবৃন জুবায়র হইতে ও তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ 

১১০০১০০55১৯ 2৮210 5 LU Cl 0982 ০০ All ১০ অর্থাৎ 
আউস ও খাযরাজ গোত্রের মুনাফিক ও তাহাদের অনুসারীবৃন্দ। 

এভাবেই অন্যান্য ব্যাখ্যাদাতাগণ হইতেছেন আবুল “আলীয়া, আল-হাসান, কাতাদাহ ও 
আস্‌ সুদ্দী। মু'মিনগণ যেন ধোকায় না পড়ে তাই আল্লাহ্‌ তা“আলা মুনাফিকদের ব্যাপারে 
সতর্ক করিয়া দিলেন। মুনাফিকদের আবির্ভাবে মুসলমানরা ভীষণ ফাসাদে পড়িয়া গেলেন। 
যাহাদের ঈমানদার বলিয়া বিশ্বাস হয়, মূলত তাহারাই কাফির, ইহা হইতে বিপদের কথা আর 
কি হইতে পারে? তাই আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াতে জানাইয়া দিলেন যে, তাহারা সামনে 
যতই ঈমানের কথা বলুক, পিছনে তাহারা অন্যরূপ। তিনি অন্যত্র বলেন ৪ 

00 সি 29205401115 আন নি NE 358০0 এ এ 
অর্থাৎ তাহারা এই কথাটি শুধু তোমার সামনে আসিলে বলে, মূলত তাহারা ইহা বলে না। 
তাই তাহারা দুইবার তাকীদমূলক শব্দ ১। ও J ব্যবহার করিয়াছে । তেমনি তাহারা যদিও. 
জোর দিয়া বলে যে, আল্লাহ্‌ ও আখিরাতের উপর তাহারা ঈমান আনিয়াছে, মূলত ইহা সত্য 
নহে। উক্ত আয়াতে যেইভাবে আল্লাহ্‌ তাআলা তাহাদের প্রদত্ত সাক্ষ্যকে মিথ্যা বলিয়া 


Wwww.quraneralo.com 


Contents 


‘৩১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


আখ্যায়িত করিয়াছেন, তেমনি আলোচ্য আয়াতেও তিনি জানাইয়া দিলেন- মূলত তাহারা 
মু'মিন নহে। 

আয়াতাংশ 1:০1 ০541) 2411 ১০১-১% অর্থাৎ তাহারা ভিতরে কুফরী বিশ্বাস নিয়া 
বাহিরে যে ঈমানের কথা বলিতেছে, তাহা এই বোকা ধারণা নিয়া যে, তাহারা আল্লাহ্‌ 
তা'আলাকে ধোঁকায় ফেলিয়া তাহার নিকট হইতে ফায়দা লুটিতে পারিবে । কারণ, মু'মিনদের 
কিছু লোককে এইভাবে ধোকা দিয়া ফায়দা লুটিয়াছে। আল্লাহ্‌ তা'আলা এই প্রেক্ষিতে বলেন ঃ 
নি 9650 ১০১1৯ US £ ১৮৯2১ ad 10552 i 

- ১৮941115০৫9 Ye 

“আল্লাহ্‌ তা'আলা যেদিন তাহাদের সকলকে একত্রিত করিবেন, তখন তাহারা আল্লাহ্‌র 
কাছেও হলফ করিয়া বলিবে, যেভাবে তোমাদের কাছে হলফ করিয়া বলিতেছে। তাহারা মনে 
করিবে, তাহাদের একটা ভিত্তি হইল। জানিয়া রাখ, তাহারাই নিশ্চিতভাবে কাফির ৷” 

তাই তাহাদের ধারণার ভ্রান্তি আল্লাহ্‌ তা'আলা এইভাবে তুলিয়া ধরিলেন- 

০১১৬২০০১০৪১ %। 5৮০১১০১ [59 অর্থাৎ তাহারা এই চাতুর্য দ্বারা নিজেদেরই 
ধোকা দিতেছে, অন্য কাহাকেও নহে। অথচ তাহারা তাহা বুঝিতেছে না। 

আল্লাহ্‌ অন্যত্র বলেন ৪ 

reels 955 211 95308 ১১০ 251 “নিশ্চয় মুনাফিকরা আল্লাহ্‌কে ধোকা 
দেয়, মূলত তাহারা নিজেদেরকেই ধোঁকা দেয়।” 

একদল কিরাআতবিদ ১4১4৯১] 4 ১০১49 পড়েন। অর্থগত দিক হইতে উহাতে 
কোন তারতম্য হয় না। 

ইবৃন জারীর বলেন- যদি কেহ প্রশ্ন তোলে যে, মুনাফিকরা আল্লাহ্‌ এবং মু'মিনদের কি 
করিয়া ধোকা দেয়? তাহারা তো বাচার জন্য মনের বিপরীত কথা মুখে বলিয়া থাকে । জবাবে 
বলা যায়, আরবে বাচার জন্যও যদি কেহ এরূপ বলে তাহাকেও প্রতারক বলিয়া আখ্যায়িত 
করা হয়। সুতরাং ভাষারীতি অনুসারে ঠিকই হইয়াছে। দুনিয়ায় নিরাপত্তার জন্য তাহারা আল্লাহ্‌ 
ও মু'মিনদের প্রতারণামূলক কথা শুনাইতেছে। মূলত উহা তাহাদের পরকালের নিরাপত্তা 
চরমভাবে বিঘ্নিত করিতেছে বিধায় তাহারা নিজেদেরকেই প্রতারিত করিতেছে। তাহারা বাহ্যিক 
ঈমানের কথা বলিয়া আশা করিতেছে, পরকালেও তাহারা পার পাইবে এবং উহার সকল 
সুবিধা ভোগ করিবে। কিন্তু গিয়া দেখিবে সম্পূর্ণ বিপরীত ব্যাপার । আল্লাহ্‌র অসন্তুষ্টি ও কঠিন 
শাস্তি তাহাদিগকে অসহনীয় দুঃখ-দুর্দশার শিকার করিবে । সুতরাং তাহাদের মন যাহা 
বুঝাইয়াছিল তাহা তাহাদের কাছে চরম প্রতারণা হইয়া ধরা দিবে। ভাল আশা করিয়া গিয়া 
মন্দ পাওয়াই তো প্রতারিত হওয়া । খারাপ কাজ করিয়া ভাল আশা করাটাই তো প্রতারণামূলক 
ব্যাপার। এই কারণেই বলা হইয়াছে ঃ 

৩০১৮৪০৪৪৭৪০ J 5৮০১১০, ইবৃন আবূ হাতিম বলেন- আমাদিগকে 
'আলী ইব্ন মুবারক এই খবর পৌছাইয়াছেন যে, যায়দ ইব্‌ন মুবারককে মুহাম্মদ ইবৃন ছওর 
ইব্‌ন জারীর হইতে 5111 ১১০4১ - -এর নিম্ন ব্যাখ্যা উদ্ধৃত করেন ঃ 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩১১ 


4 0৮5১৯ অৰ্থাৎ প্রকাশ্যে ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ বলিয়া বেড়ায় যেন তাহাদের 
জান-মাল রক্ষা পায়, কিন্তু ভিতরে তাহারা বিপরীত বিশ্বাস রাখে।” 

সাঈদ ইব্‌ন কাতাদাহ আলোচ্য আয়াতদ্বয় সম্পর্কে বলেন 8 ‘অনেকের মতেই মুনাফিকের 
মূল চরিত্র হইল কপটতা। অর্থাৎ মুখে স্বীকার করা ও অন্তরে অস্বীকার করা, কথার বিপরীত 
কাজ করা, সকালে এক রকম ও সন্ধ্যায় আরেক রকম হওয়া, জো বুঝিয়া নৌকা ছাড়া এবং 
হাওয়া বুঝিয়া বাদাম উড়ানো ।' 


কত এবার NL 58 পারি 350 ( 
BEES FEY ৮৩৬ i AB SSL (-) 
০025৫ 


১০. তাহাদের অন্তর ব্যাধিগ্রস্ত, আল্লাহ্‌ তা “আলা তাহাদের ব্যাধি বাড়াইয়া দিলেন। 
আর তাহাদের জন্য রহিয়াছে যন্ত্রণাদায়ক শান্তি। কারণ তাহারা মিথ্যা বলিত। 
ও মুরুরা আল-হামদানী হইতে ও তাহারা ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবা হইতে বর্ণনা করেন 
8 6:18 ‘3 অর্থাৎ দ্বিধা-দ্বন্ বা সংশয় এবং ৯১০ 2111 ৯১/১৯ অৰ্থাৎ দ্বিধা-দবন্ব 
বাড়াইয়া দিলেন। 

ইব্‌ন ইসহাক মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ হইতে, তিনি ইকরামা অথবা সাঈদ ইবৃন 
জুবায়র হইতে ও তিনি ইব্‌ন আববাস (রা) হইতে বর্ণনা করেন 8 (১১:৮০ ৫: = অর্থ 
সন্দেহ রোগ । মুজাহিদ, ইকরামা, হাসান বসরী, আবুল আলীয়া, রবী' ইব্‌ন আনাস ও 
কাতাদাহ এই মতই পোষণ করেন। 

ইকরামা ও তাউস বলেন £৬৯১" 75৮৪ ১2 অর্থাৎ রিয়া ইবৃন আব্বাসের বরাতে 
যিহাক বর্ণনা করেন ৪4১০ ০% ', অর্থাৎ নিফাক এবং (০০ 5111 ৯:15, অর্থাৎ 
নিফাক বাড়াইয়া দিলেন। ইহা প্রথমোক্ত ব্যাখ্যার অনুরূপ 

আবদুর রহমান ইব্‌ন যায়দ্‌ ইব্‌ন আসলাম বলেন- ১০০০ 51০5 অৰ্থাৎ দীনি ব্যাধি, 
শারীরিক ব্যাধি নহে। তাহারা মুনাফিক আর তাহাদের ব্যাধি হইল সেই সংশয় যাহা 
তাহাদিগকে ইসলামে ঢুকাইয়াছে। ৯, 411 ৮৯১15 অর্থাৎ তাহাদের ২ ১ (মনঃপীড়া) 
17 


(৫৮৯ | ০১১ রে চি 
“যাহারা মু'মিন, তাহাদের ঈমান বাড়িয়া গিয়াছে এবং তাহারা মহা আনন্দিত। পক্ষান্তরে 


যাহাদের অন্তরে ব্যাধি রহিয়াছে, তাহাদের মনঃপীড়ার সহিত আরও অন্তর্জালা সংযুক্ত 
হইয়াছে।” * 


www.quraneralo.com 


Contents 


৩১২ তাফসীরে ইব্‌ন কাছার 

তিনি বলেন. উহার অর্থ ক্ষতির উপর ক্ষতি এবং ভ্রান্তির উপর ভ্রান্তি । আবদুর রহমান (র) 
ইহাকে *হুস্ন' (ভাল কাজ) বলিয়াছেন। কারণ, উহা যথাযথ কর্মফল পূর্বসূরীদের মত ইহাই। 
আল্লাহ্‌ পাকের কালামে ইহার আরও দলীল আছে। যেমন 8 

১1১35 ality ৪১৬ ০৪9 195521 ০2315 “যাহারা হিদায়েত গ্রহণ করিয়াছে, 
তাহাদের হিদায়েতের মাত্রা বাড়াইয়া দিয়াছেন এবং তাহারা পরহেযগার হইয়াছে” আয়াতাংশ 
০১১১৪০18৮০০ একে ১৯১৫৭ গড়া হয়। মুনাফিকদের এইরূপ দুইটি চরিত্রই ছিল। 
তাহারা নিজেরা তো মিথ্যা বলিত, অপরকেও মিথ্যাবাদী বলিত। 

ইমাম কুরতুবী ও অন্যান্য তাফসীরকার রাসূলুল্লাহ (সা) জানিতে পাইয়াও কেন 
মুনাফিকদের হত্যা করেন নাই, এই প্রশ্নের জবাবে সহীহদ্বয়ে উদ্ধৃত হাদীসটি পেশ করেন। 
উহাতে বর্ণিত আছে, রাসূল (সা) হযরত উমর (রা)-কে বলেন, “মুহাম্মদ তাহার সঙ্গীদের হত্যা 
করেন, এই কথা আরবরা বলাবলি করুক তাহা আমি পছন্দ করি না।' তিনি ভয় পাইতেন যে, 
ইহার ফলে বহু আরব ইসলাম গ্রহণ হইতে বিরত থাকিবে । কারণ, মুনাফিকরা প্রকাশ্যে 
মুসলমান নামে পরিচিত । তাহাদের অন্তরের কুফরী আল্লাহ্‌ তা'আলাই জানেন, সাধারণ মানুষ . 
জানে না। সুতরাং কি কারণে তাহাদের হত্যা করা হইল তাহা বুঝানো কঠিন হইবে । এই ভুল 
বুঝাবুঝির ফলে সাধারণ আরবরা ইসলাম গ্রহণের ব্যাপারে দ্বিধাৱিত হইয়া পড়িবে । তাহারা 
বলিয়া বেড়াইবে, মুহাম্মদ তাহার সঙ্গীদেরও কখন কি কারণে হত্যা করে তাহা কেহ জানিতে 
পারে না। 

ইমাম কুরতুবী বলেন- আমাদের আলিম সম্প্রদায়ের ও অন্যান্য বিশেষজ্ঞের অভিমত 
ইহাই। মুনাফিকদের অন্তরের কলুষতা জানা সত্বেও তিনি তাহাদের সহিত সম্প্রীতি বজায় 
রাখিয়া চলিতেন। ইব্‌ন আতিয়্যা বলেন- ইমাম মালিকের অনুসারীবৃন্দের নীতি ইহাই। মুহাম্মদ 
ইবনুল জুহুম কাজী ইসমাঈল আবহারী ও ইবনুল মাজেশুন এই মতের ভিত্তিতে দলীল পেশ 
করিয়াছেন। একটি দলীল এই, ইমাম মালিক (র) বলেন- রাসূল (সা) উম্মতকে ইহাই 
জানাইয়া দিলেন যে, বিচারক কখনও তাহার জানার উপর ভিত্তি করিয়া রায় দিবে না। 

ইমাম কুরতুবী বলেন- অন্যান্য মাসআলায় মতভেদকারী সর্বস্তরের আলিম এই ব্যাপারে 
একমত যে, বিচারক নিজের অবগতির উপর ভিত্তি করিয়া রায় দিবেন না৷ তিনি বলেন- ইমাম 
শাফেঈ (র)-ও ইহা হইতে দলীল গ্রহণ করিয়াছেন যে, রাসূল (সা) মুনাফিকদের অন্তরের কথা 
জানা সত্বেও মুখে ইসলাম প্রকাশ করায় তাহাদের হত্যা কার্য হইতে বিরত ছিলেন। কারণ, 
বিচার অন্তরের কথার ভিত্তিতে হইবে না, হইবে মুখের কথার ভিত্তিতে । সহীহদ্বয় ও অন্যান্য 
হাদীস সংকলনে ইহার সমর্থনে বহু হাদীস বর্ণিত হইয়াছে। যেমন রাসূল (সা) বলেন ঃ 

“আমি (অবিশ্বাসী) লোকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আদিষ্ট হইয়াছি। যতক্ষণ তাহারা ' 
'লা-ইলাহা ইল্লাল্লাহু’ না বলিবে, ততক্ষণ যুদ্ধ চলিবে। যখন উহা বলিবে, তখন আমার হাত 
হইতে তাহাদের রক্ত ও সম্পদ নিরাপদ হইবে। হ্যা, কিসাসের প্রশ্ন ভিন্ন। আর তাহাদের অন্য 
কোন ব্যাপার থাকিলে উহার হিসাব তাহারা আল্লাহ্‌র কাছে দিবে ।” 

উক্ত হাদীসের তাৎপর্য এই, যখনই কেহ মুখে কলেমা বলিবে, তখন তাহাকে মুসলমান 
ধরা হইবে এবং সে ইসলামী বিধানের আওতায় আসিবে। অন্তরে তাহার যাহাই গ্রাকুক না 
কেন। যদি উহা ভাল হয়, পরকালেও উহার সুফল পাইবে । যদি অন্তর খারাপ হয়, তাহা হইলে 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩১৩ 


দুনিয়ায় মুসলমান হিসাবে বিবেচিত হইয়াও কোন লাভ হইবে না । ক্রুটিপূর্ণ ঈমানের কারণে 
তাহারা চরম শাস্তি পাইবে । যেমন আল্লাহ্‌ বলেন £ 


EA ELBE 542 Cb iC sO LEG Le 
11151 23 ০১৮ CIEE ST 

“(বিপন্ন মুনাফিকরা) মু'মিনদের ডাকিয়া বলিবে, আমরা কি তোমাদের সঙ্গী ছিলাম না? 
তাহারা বলিবে- হ্যা, কিন্তু তোমরাই তোমাদের দ্বিধা-দ্বন্দে রাখিয়া বিপদগ্রস্ত করিয়াছ এবং 
তোমাদের ভ্রান্ত প্রত্যাশা তোমাদিগকে প্রতারিত করিয়াছে। এখন তো আল্লাহ্র ফয়সালা 
আসিয়া গিয়াছে ।” fl 

তাহারা হাশরের মাঠে একত্রে উঠিলেও যখন আল্লাহ্‌র ফয়সালা জারী হইবে, তখন বিচ্ছিনন 
হইয়া পড়িবে । বিভিন্ন হাদীসে আছে, তাহারা মু'মিনদের সহিত আল্লাহ্‌ তা'আলার নিকট 
সিজদাবনত হইতে ব্যর্থ হইবে । 

একদল অবশ্য বলেন- যেহেতু রাসূল (সা) বিদ্যমান ছিলেন, তাই তাহাদের ক্ষতি সাধনের 
সুযোগ ছিল না বিধায় তাহাদের নিফাক জানা সত্বেও হত্যা করা হয় নাই। কিন্তু নবী করীম 
(সা)-এর পরে অবস্থা অন্যরূপ বিধায় যাহাদের নিফাক প্রকাশ হইয়া যাইবে এবং সকল 
মুসলমানও জানিতে পাইবে, তাহাদিগকে হত্যা করিতে হইবে। ইমাম মালিক (র) বলেন- 
রাসূলুল্লাহ (সা) যুগের মুনাফিকরা এই যুগের কাফির । 

এক্ষেত্রে আমার বক্তব্য এই £ কোন মুসলমানের কুফরী প্রকাশ পাইলে, তাহার হত্যার 
ব্যাপারে আলিমদের বিভিন্ন মত রহিয়াছে । তাহাকে কি তওবা করিতে বলা হইবে, না সঙ্গে 
সঙ্গে হত্যা করা হইবে? তাহার কুফরী কি একবার প্রকাশ পাইলেই হইবে, না বারংবার প্রকাশ 
পাইতে হইবে? তাহার স্বতঃস্র্তভাবে ইসলামে প্রত্যাবর্তন কিংবা ভয়ে ইসলামে প্রত্যাবর্তন, 
ইহার কোন্টির কি বিধান? এইরূপ বিভিন্ন প্রশ্নের সমাধানের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিমত 
রহিয়াছে। উহা তাফসীরে আলোচনার স্থান নহে। ফিকাহ গ্রন্থই উহা আলোচনার উপযুক্ত স্থান। 


জরুরী আলোচনা 

যাহারা বলেন, রাসূল (সা) কিছুসংখ্যক মুনাফিক সম্পর্কে অবহিত ছিলেন, তাহাদের দলীল 
হুযায়ফা ইব্‌ন ইয়ামান (রা)-এর হাদীস। উহাতে চৌদ্দজনের কথা বলা হইয়াছে। তাহারা 
তবৃক যুদ্ধের সময়ে রাসূলুল্লাহ (সা)-কে গভীর অন্ধকারে কূপে. ফেলিয়া হত্যার ষড়যন্ত্র 
করিয়াছিল । আল্লাহ্‌ তা'আলা ওহীর মাধ্যমে এই ষড়যন্ত্র ফাস করিয়া দেন। হুযায়ফা (রা)-কে 
তাহাদের নাম জানানো হইয়াছে । তবে উপরে বর্ণিত হিকমতের কারণেই হয়ত তাহাদের হত্যা 
করা হয় নাই, কিংরা অন্য কারণেও হইতে পারে। আল্লাহই সর্বজ্ঞ। তাহাদের ছাড়া অন্য 
মুনাফিকদের সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


0০ পপ ope ১৬ ৩. নারি ক LO “6 পু 9 গনিত + ৪5 « 
৮5541 ০515১ ২০৮11 Jal ০১ sla ১০1১531০৭৬৯ ey 


সির nate ° ৬ “0 53 
কাছীর (১ম খণ্ড)_-৪০ 


Wwww.quraneralo.com 


Contents 
৩১৪ তাফসীরে ইব্ন কাছীর 


“তোমাদের চতুল্পার্শ্বে আরব মুনাফিকরা রহিয়াছে, মদীনার নিফাক বিশিষ্টরাও রহিয়াছে। 
তুমি তাহাদিগকে চিন না, আমি চিনি ৷” 

অন্যত্র তিনি বলেন ৪ 
০১০ ৩৩ ১১৯৯৮০০২৯০০ bool 809 kan A উ৫ 
EAT ARS CA CL সপ 915 492০ Si 4০ 
হইলে অবশ্যই আমি ইহার প্রতিকার করিব । ফলে তাহাদের নগণ্য লোকই মদীনায় তোমার 
কাছে ঠাই পাইবে। তাহারা অভিশপ্ত। যেখানেই যাইবে পাকড়াও হইবে এবং ঢালাওভাবে হত্যা 
করা হইবে ।” 

এই আয়াত প্রমাণ করে যে, রাসূল (সা) তাহাদিগকে সরাসরি চিনিতেন না। তবে 
তাহাদের বর্ণিত চরিত্রাবলীর আলোকে তিনি কিছু কিছু লোককে চিহ্নিত করিয়াছেন । যেমন 
আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

-055]1 ১৯] RE pals 68০০৪৫4508৭ 215 
- তাহাদের কথা ও কাজে চিনিতে পারিবে ।” 

সর্বাধিক খ্যাত মুনাফিক হইল আব্দুল্লাহ ইবৃন উবাই ইব্‌ন সলূল ৷ যায়দ ইব্ন আরকাম 
(রা) মুনাফিক সম্পর্কিত আয়াতের গুণাবলীর আলোকে তাহার ব্যাপারে রাসূল (সা)-কে 
সাক্ষ্যদান সত্বেও রাসূল (সা) অন্যান্য সাহাবা সহ তাহার জানাযা আদায় করেন। একদা হযরত 
উমর (রা) তাহার ব্যাপারে পদক্ষেপের প্রশ্ন তুলিলে রাসূল (সা) বলিলেন- “আরবরা বলাবলি 
করিবে যে, মুহাম্মদ তাহার সঙ্গী হত্যা করে, আমি ইহা পছন্দ করি না।' অন্য রিওয়ায়েতে 
আছে- তাহার ব্যাপারে পদক্ষেপ নেয়া বা না নেয়ার অধিকার আমাকে দেওয়া হইয়াছে । আমি 
পদক্ষেপ না নেয়া পছন্দ করিয়াছি।' আরেক রিওয়ায়েতে আছে ৪ আমি যদি জানিতাম, তাহার 
জন্য সত্তর বারের বেশী ক্ষমা চাহিলে সে ক্ষমা পাইবে, 7557) 

3 >» ৩ পট ৮৮ $) নি 4৫ REL 28d In 
ERAS DESIG SIH 55950) 

GRESSION ( 

১১. আর যখন তাহাদিগকে বলা হয়, SEE ta রত তাহারা 
বলে, আমরা তো মীমাংসাকারী ।" 

১২. খবরদার! নিশ্চিতভাবে তাহারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তাহারা তাহা বুঝে না। 


তাফসীর ঃ আস্‌ সুদ্দী তাহার তাফসীর গ্রন্থে আবূ মালিক হইতে তিনি আবূ সালেহ 
হইতে, তিনি ইবৃন আব্বাস ও মুর্রাতৃত তাইয়েব আল হামদানী হইতে এবং তাহারা ইব্‌ন 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩১৫ 


মাসউদ ও অন্যান্য সাহাবা (রা) হইতে বর্ণনা করেন, ৮৪ 35 3061 423 315 
০৮1০5 ৯5155119115 ১০১১ অর্থাৎ মুনাফিকবৃন্দ আর ১৯১ ৪1385 Y 
কুফরী ও নাফরমানী কাজ। 

আবু জা'ফর রবী" ইব্‌ন আনাস ও তিনি আবুল আলীয়া হইতে বর্ণনা করেন 31319 
০১ ৪185 2 ২৪] অর্থাৎ পৃথিবীতে নাফরমানী ছড়াইও না। তাহাদের কাজটি ছিল 
আল্লাহ্‌র নাফরমানী করা । কারণ, পৃথিবীতে যাহারা আল্লাহ্‌র নাফরমানী করে তাহারাই ফাসাদ 
সৃষ্টি করে। মূলত আল্লাহ্‌র কথা শুনা ও মানার ভিতরেই পৃথিবীর শান্তি শৃঙ্খলা নিহিত। 

রবী' ইব্‌ন আনাস ও কাতাদাহরও এই মত । ইব্‌ন জুরায়জ মুজাহিদ হইতে বর্ণনা করেন ৪ 
১০১ ৪৪ 19০85 7৫1 5555 1519 অর্থাৎ যখন তাহারা আল্লাহ্‌র নাফরমানী করিয়া 
ফিরে, তখন তাহাদিগকে বলা হয়, এই সকল কাজ করিও না। তাহারা জবাবে বলে, ‘আমরা 
তো হিদায়েতের উপর থাকিয়া মীমাংসাকারীর কাজ করিতেছি ।” 

ওয়াকী', ঈসা ইব্‌ন ইউনুস ও ইছাম ইব্‌ন আলী আ'“মাশ হইতে, তিনি মিনহাল ইব্‌ন 
আমর হইতে, তিনি উব্বাদ ইব্‌ন আব্দুল্লাহ আল আসাদী হইতে ও তিনি হযরত সালমান 
ফারসী (রা) হইতে বর্ণনা করেন ৪ তিনি আলোচ্য প্রথম আয়াত সম্পর্কে বলেন, এই আয়াতের 
চরিত্র সম্পন্ন লোক পরে আর আসে নাই। 
ইব্‌ন শরীক, তাহাকে তাহার পিতা আ“মাশ হইতে ও তিনি যায়দ ইব্‌ন ওহাব প্রমুখ হইতে ও 
তাহারা সালমান ফারসী (রা) হইতে আলোচ্য প্রথম আয়াত সম্পর্কে এই বর্ণনা উদ্ধৃত করেন ঃ 
তাহারা আর আসে নাই। 
_ ইব্‌ন জারীর বলেন- সালমান (রা) হয়ত ইহাই বুঝাইতে চাহিয়াছেন যে, উক্ত আয়াতে 
বর্ণিত চরিত্রের অধিকারী মহা ফাসাদ সৃষ্টিকারী মুনাফিক নবী করীম (সা)-এর যমানায় ছিল। , 
আমাদের যমানায় সেইরূপ জঘন্য চরিত্রের লোক অনুপস্থিত । 

ইব্‌ন জারীর আরও বলেন- মুনাফিকরা আল্লাহ্‌র নাফরমানী করিয়া পৃথিবীতে ফাসাদ সৃষ্টি 
করে । তাহাদের সংশয়, তাহাদের অবৈধ কার্যকলাপ, বৈধ ও অপরিহার্য কাজ বর্জন এবং দীনের 
মৌলিক ধ্যান-ধারণায় সন্দেহ পোষণ ইত্যাদিই মস্ত ফাসাদ সৃষ্টিকারী । কারণ, মৌলিক বিশ্বাসে 
সংশয়ীদের কোন আমলই কবুল হয় না। তজ্জন্য চাই শর্তহীন দৃঢ় বিশ্বাস । তাহারা নিজেদের 
সংশয়ী মন লইয়া মু'মিনদের ব্যাপারে ভ্রান্ত প্রচারণা চালায় । কাফির বন্ধুদের কাছে মুমিনদের 
গোপন ব্যাপারগুলি ফাস করিয়া দেয়। এই সব হইল জঘন্য ফাসাদের কাজ। সুযোগ মাত্রই 
তাহারা মুমিনদের ভিতরে থাকিয়া তাহাদের সর্বনাশ সাধন করে। অথচ এই কাজগুলিকে 
তাহারা মনে করে, খুব ভাল কাজ করিতেছে, মু'মিন ও কাফিরের বিরোধে আপোষ মীমাংসার 
কাজ করিতেছে। 

হাসানও তাহাই বলেন। তিনি বলেন, পৃথিবীতে ফাসাদ সৃষ্টির বড় কাজই হইল কোন 
মু'মিনের কাফিরের সহিত বন্ধুত্ব রাখা । যেমন আল্লাহ বলেন ঃ 
১৯০ ৩০০ ১৪ ১০521 ০954১9৮৮5৮5 


(a0 ats পপ 


Wwww.quraneralo.com 


Contents 


৩১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


“কাফিররা পরস্পর বন্ধু। তোমরাও যদি তাহা না হও (বরং মু'মিন ও কাফিরে বন্ধুত্ব 
স্থাপন কর) তাহা হইলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হইবে এবং উহা হইবে মস্ত বড় ফাসাদ।” 

ভাঁহ জাল্ভাহ ডা সাজান ওজারিরন রহ নক করিনা হরেন ভিতর 
eal ৩৩০ ১৪ LT 52১ 2]1 1558 1৮৮০ ০ oe Te 

৮০5 Btls রত al 1১1৯5 01 el 
“হে মুমিনগণ । তোমরা মু'মিন ভিন্ন কোন কাফিরকে বন্ধু বানাইও না। তোমরা কি চাও, 
তিনি অন্যত্র বলেন £ 
- 1১১74] ৯5 13041 ০০ JET এ১এ। ৩৪ Sala Ul 

“নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে ঠাই পাইবে। কখনও তাহাদের জন্য তুমি 
মদদগার পাইবে না।” 

মুনাফিকদের মৌখিক ঈমান যেহেতু মু'মিনদিগকে ধোকায় ফেলে, তাই নিফাকের ফাসাদ 
সুস্পষ্ট । কারণ, তাহারা প্রতারণামূলক চটকদার কথা বলিয়া মুমিনদের ভুলায় এবং মু'মিনদের 
ভিতরের কথা নিয়া কাফির বন্ধুদের বন্ধুত্ব রক্ষা করে। যদি তাহারা পূর্বাবস্থায় বহাল থাকিয়া 
থাকে, তাহা হইলে তো তাহাদের ক্ষতি ভয়াবহ । পক্ষান্তরে যদি তাহারা ইখলাসের সহিত 
ঈমান আনিয়া থাকে এবং কথা ও কাজে এক হয়, তাহাতেও তাহারা কাফিরের সহিত বন্ধুত্বের 
কারণে কল্যাণ ও মুক্তি পাইবে না। তাই আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

০৮৯/০০০ ০৯১0০৪। 15115 ০০) ৬৪ SY ১৫1 45 5/9 অর্থাৎ আমরা 
মু'মিন ও কাফিরের সেতুবন্ধ হিসাবে কাজ করিতেছি যেন উভয় দলের মধ্যে আপোষ ও শাস্তি 
বজায় রাখিতে পারি । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক মুহাম্মদ ইবৃন আবু মুহাম্মদ হইতে, তিনি ইকরামা অথবা সাঈদ 
ইব্‌ন জুবায়র হইতে, তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে আলোচ্য আয়াতের নিম্নরূপ তাৎপর্য 
বর্ণনা করেন ৪ 

অর্থাৎ আমরা মুমিন ও আহলে কিতাব এই দুই সম্প্রদায়ের মধ্যে আপোষ চাহিতেছি। 
ইহার জবাবেই আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

৩১১৯2 ১913 ০১০৯৯]। 5 69] %1 “খবরদার! নিশ্চিতভাবে তাহারাই ফাসাদ 
সৃষ্টিকারী, কিন্তু তাহারা তাহা বুঝিতেছে না।” 

অর্থাৎ জানিয়া রাখ, তাহারা যাহাকে নির্ভরযোগ্য ভাবিতেছে এবং যে কাজকে আপোষের 
কাজ মনে করিতেছে, উহাই আসলে ফাসাদের মূল। কিন্তু তাহাদের বোকামীর কারণে তাহারা . 
উহার ফাসাদ হওয়াটা ঠিক পাইতেছে না। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩১৭ 
AAS LEBIBDG ও চকে 018 0) 
০০১০৭ EAA) ৮৩25) 

১৩. আর যখন তাহাদিগকে বলা হয়, “অন্যান্য লোকের মত তোমরাও ঈমান আন। 


তাহারা বলে, “নির্বোধদের মত কি আমরাও ঈমান আনিব?’ জানিয়া রাখ, তাহারাই 
নির্বোধ । কিন্তু তাহারা তাহা জানে না। 


তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা বলেন, যখন মুনাফিকদিগকে বলা হয়, অন্যান্য লোক 
যেইভাবে আল্লাহ্র উপর, ফেরেশতার উপর, কিতাবের উপর, রাসূলের উপর, মরণোত্তর 
পুনরুথানের উপর, এক কথায় জান্নাত-জাহান্নাম ইত্যাদি যত কিছু মু'মিনদিগকে জানানো 
হইয়াছে উহার সকল কিছুর উপর ঈমান আনিয়াছে, তোমরাও সেইভাবে ঈমান আন এবং 
আল্লাহ্র রসূলের অনুগত হইয়া শরীআতের সকল বিধি-নিষেধ মানিয়া চল, তখন তাহারা 
বলে, আমরা কি নির্বোধদের (সাহাবায়ে কিরামের) মত ঈমান আনিব (আল্লাহ্‌র লা'নত 
হউক)? | 

আবুল ‘আলীয়া ও আস্‌ সুদ্দী অনুরূপ ব্যাখ্যা নিজ নিজ তাফসীর গ্রন্থে ইবৃন আব্বাস (রা), 
ইব্‌ন মাসউদ (রা) ও অন্যান্য সাহাবায়ে কিরাম হইতে উদ্ধৃত করিয়াছেন। রবী' ইব্‌ন আনাস, 
আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম প্রমুখ অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করেন। তাহারা আরও 
হইব? 

«2৪. শব্দের বহুবচন ৮৪... যেমন +:৫৯ শব্দের বহুবচন *।৫৯ এবং +-1- শব্দের 
বহুবচন ॥. (= “সফীহ' শব্দের অর্থ নির্বোধ, দুর্বল চিন্তা ও ভাল-মন্দ সম্পর্কে ন্যুনতম জ্ঞানের 
অধিকারী । এই কারণেই আল্লাহ্‌ তা'আলা নারী ও বালকদিগকে “সুফাহা' আখ্যা দিয়াছেন। 
যেমন তিনি বলেন ঃ 

Lala ০৫৭ 1111 2 1০201 01951 281 1553599 “নির্বোধদের হাতে 
তোমাদের সম্পদ দিও না যাহা আল্লাহ্‌ তা'আলা তোমাদের জীবন ধারণের জন্য সৃষ্টি 
করিয়াছেন ।” . 

সর্বস্তরের আলিম এখানে 'সুফাহা' অর্থ করিয়াছেন নারী ও বালক। আল্লাহ্‌ তা'আলা 
মুনাফিকদের উত্তরে তাহাদের ব্যবহৃত শব্দটিই ফেরত দিয়াছেন। পরত্তু 7৫8. ১১ ০41 91 
বলিয়া অত্যধিক জোরের সহিত নির্বুদ্ধিতাকে তাহাদের মধ্যেই সীমাবদ্ধ করিয়া দিলেন, 17 
১1 বলিয়া তিনি জানাইয়া দিলেন, তাহাদের নির্বুদ্ধিতা এমনই চরম যে, তাহাদের 
নিজেদের অবস্থা সম্পর্কেও খবর নাই । ফলে তাহারা অন্ধত্রে চূড়ায় পৌছিয়াছে এবং হিদায়েত 
হইতে বহু দূরে চলিয়া গিয়াছে। 


Wwww.quraneralo.com 


৬, 


Contents 


৩১৮ তাফসীরে ইব্ন কাছীর 
(1 5৩-9585 BLAS 1513 ECG Pal ces O08) 
| O08 ৫ [ভি Cvs as 


রি টি ১ 2৮ পা (০) 

১৪. যখন তাহারা মুমিনদের সহিত মিলিত হয়, তাহারা বলে, “আমরা মু'মিন ।' 
আর যখন তাহারা তাহাদের শয়তান নেতাদের সহিত সংগোপনে মিলিত হয়, তখন বলে, 
নিশ্চয় আমরা তোমাদের সঙ্গী, আমরা কেবল তামাশা করিতেছি। . 

১৫. আল্লাহ তা*'আলাও তাহাদের সহিত তামাশা করিতেছেন এবং তাহাদের 
নাফরমানীর রশি টিল দিয়াছেন যেন তাহারা উদভ্রান্তের মত ঘুরপাক খায়।” 

তাফসীর £ আল্লাহ্‌ তা'আলা বলেন, যখন উক্ত মুনাফিকরা মু'মিনগণের সহিত সাক্ষাৎ 
করে, তখন বলে, আমরা ঈমান আনিয়াছি, অথচ তাহাদের অন্তর নিফাক, জালিয়াতি ও 
কপটতাপূর্ণ থাকে এবং মু'মিনদের কাছে প্রতারণামূলকভাবে ঈমানের কথা, বন্ধুত্বের কথা ও 
সংহতির কথা বলে। তাহাদের উদ্দেশ্য হইল মু'মিনদের সুযোগ-সুবিধা ও গনীমতের সম্পদে 
শরীক হওয়া । ৫১১/১১ ৬1113 1915 অর্থাৎ চলিয়া গেলে এবং একান্তে মিলিত হইলে । 
এখানে 1১২ ব্যবহৃত হইয়াছে 153১... অর্থে এবং || -এর সহিত ৭৯১5 হইয়াছে। 
ফলে গোপন দায়িত্ব পালনের পর প্রত্যাবর্তনের অর্থ প্রকাশ করিতেছে। অবশ্য কেহ কেহ | 
এখানে অর্থে ব্যবহৃত হইয়াছে বলিয়া অভিমত প্রকাশ করিয়াছেন। তবে প্রথম মতটিই 
উত্তম । ইমাম ইব্‌ন জারীরের বক্তব্য তাহাই। 

আস্‌ সুদ্দী আবূ মালিক হইতে বর্ণনা করেন, 191২ অর্থ | ৯.০ (গমন করে) এবং 
453০১5, অর্থ ইয়াহুদী ও মুশরিক সর্দার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আস্‌ সুদ্দী তাহার 
হামদানী এবং তাহারা ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবায়ে কিরাম (রা) হইতে বর্ণনা করেন ৪ 
১4:০৩ ৮1119151915 অর্থাৎ কাফির নেতৃবৃন্দের নিকট যখন যায়। 

যিহাক হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ Egil JUTE 
অর্থাৎ যখন তাহারা তাহাদের সঙ্গীদের সহিত মিলিত হয়। তাহারাই তাহাদের কুমন্ত্রণাদাতা 
শয়তান । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক মুহাম্মদ ইবৃন আবু মুহাম্মদ হইতে, তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে 
বর্ণনা করেন ঃ ৫44০৪ 11115 1১13 অর্থাৎ ইয়াহুদী। তাহারাই রাসূল (সা)-এর 
রিসালাত প্রাপ্তি ও ওহী মিথ্যা বলিয়া থাকে। 

মুজাহিদ বলেন ৪ £৫১১৮৯ ০119 191 দ্বারা তাহাদের মুনাফিক ও মুশরিক 
" সহচরবৃন্দের কথা বুঝানো হইয়াছে। 
কাতাদাহ বলেন £ [4-৮০5 ০! 15815 বনিয়া তাহাদের মুশরিক ও পাগিষ্ 
: নেতাদের কথা বুঝানো হইয়াছে। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩১৯ 


আবু মালিক, আবুল আলীয়া, আস্‌ সুদ্দী রবী' হরর রা রা 
করিয়াছেন। 

ইব্‌ন জারীর বলেন, পথভ্রষ্টকারী সকল কিছুকেই শয়তান বলা হয়। উহা জ্বিনও হইতে 
পারে, মানুষও হইতে পারে । যেমন আল্লাহ্‌ বলেন ৪ 
০০৮ পীর ১119১০১০225 9০০ ০5559 Che এ 

-17552 JH GAS A 

“এভাবেই প্রত্যেক নবীর জন্য আমি জিন ও মানব শয়তানকে দুশমন বানাইয়া দেই। 
তাহারা একদল অপর দলের ভিতর কথা ছড়ায় এবং চটকদার'কথা বলিয়া ধোকা দেয়।” 

আল্‌ মুসনাদে আবূ যর (রা) হইতে বর্ণিত আছে- নবী করীম (সা) বলেন, আমরা জ্বিন ও 
ইনসান শয়তান হইতে আশ্রয় চাহিতেছি। আমি প্রশ্ন করিলাম, হে আল্লাহ্র রাসূল! ইনসানও 
কি শয়তান হয়? তিনি বলিলেন, হ্যা । 

51 আয়াতাংশ সম্পর্কে মুহাম্মদ ইব্‌ন ইসহাক মুহাম্মদ ইবৃন আবু মুহাম্মদ হইতে, 
তিনি ইকরামা কিংবা সাঈদ ইব্ন জুবায়র হইতে ও তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করেন £ উহার তাৎপর্য হইল, তোমরা যাহার উপর আছ, আমরাও তাহার উপর আছি। আর 
১৯১১৫১০ ০৯০ 0৯৪ -এর তাৎপর্য হইল, সেই সম্প্রদায়ের সহিত আমরা শুধু তামাশা 
করিতেছি বা খেলা করিতেছি। 

যিহাক ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণনা করেন ৪ 
১১১১৬৯৮০০৯০ ৮০৪ 1 অর্থাৎ “রাসূলের সহচরদের সহিত হাসি-তামাশা 
করিতেছি।' রবী" ইব্‌ন আনাস এবং কাতাদাহও এই ব্যাখ্যা বর্ণনা করেন। 
এরা ALG 
বলেন- তি জি রজত OE CG 
১০১ ১০০৯১ Ck 5 ১23 ০৪৪৬০] ০৩৪ ৪]। 85 ০9 
52775217555 
দি... ৮০951815525 21145 bl 
“মুনাফিক নর-নারী সেই দিন মু'মিনদিগকে বলিবে, একটু আস্তে চল, তোমাদের আলোকে 
আমাদিগকেও চলিতে দাও । জবাবে বলা হইবে, তোমাদের পিছনে দেখ, সেখান হইতে আলো 


নাও । তাহারা পিছনে দেখা মাত্র উভয়ের মাঝখানে দেয়াল দীড়াইয়া যাইবে । উহার অভ্যন্তর 
ভাগে থাকিবে রহমত ও বহির্ভাগে থাকিবে আযাব ।” 


তিনি অন্যত্র বলেন £ 
58৩৪ 08 এ ৩ ১০৫)৫৪ 2 52215 ৬:২৯ পভ ০4 পনি ৮৩ 2 পণ 
51517 


www.quraneralo.com 


Contents 


৩২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


“আর অবিশ্বাসীরা কখনও যেন ধারণা না করে যে, তাহাদের কল্যাণের জন্য আমি 
তাহাদিগকে সময় সুযোগ দিতেছি; আমি তো তাহাদিগকে পাপ বৃদ্ধির সুযোগ দিতেছি।” 

এইসব আয়াত এবং অনুরূপ অন্যান্য আয়াতে কাফির ও মুশরিকদের সহিত আল্লাহ্‌ 
তা'আলার “ইস্তিহযার” ঠান্টার) স্বরূপ বর্ণনা করা হইয়াছে। ইহার বিভিন্ন ব্যাখ্যা প্রদান করা 
হইয়াছে। এই প্রসঙ্গে ২১১ ৯...- ১৫০ - ২২: ইত্যাদি পরিভাষা ব্যবহৃত হইয়াছে। ইব্‌ন 
জারীর বলেন £ একদল বলেন, ৫5১৫: বলা হইয়াছে মুনাফিকদের সতকীর্করণের জন্য । 
তাহাদের পাপাচারকে ভর্তসনা করার জন্যই অনুরূপ পরিভাষার প্রয়োগ ঘটিয়াছে। ইব্‌ন জারীর 
আরও বলেন, ধোকা বা উপহাস শব্দটির ব্যবহার এইভাবে ঘটিয়াছে যে, কোন ধৌকাবাজ 
ধোকা দিতে ব্যর্থ হইয়া পাকড়াও হইলে যেমন পাকড়াওকারী বলিয়া থাকে, ধোকা দিতে 
আসিয়া তুমি নিজেই ধোকা খাইলে, ইহাও তেমনি। কেহ উপহাস করিতে গিয়া নিজেই 
উপহাসের পাত্র হইলে যাহা হয়, ইহাও তাহাই । এই আলোকেই আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

০১১৫০]। EU 8111 0৫০9 15১55 “আর তাহারা কুটচক্রান্ত করিল এবং 
আল্লাহ্‌ তাহাদের কুটচক্রান্ত ব্যর্থ করিলেন। অনন্তর আল্লাহ্‌ তা'আলা সর্বোত্তম কুটচক্র 
প্রতিবিধায়ক |” 

আল্লাহ্‌ তা'আলার 'ইস্তিহযা'-ও এই অর্থে। কারণ, মকর বা ইস্তিহযা আল্লাহ্‌ পাকের কাজ 
নহে। আল্লাহ্‌ পাকের কাজ উহার প্রতিবিধান করা । এই প্রতিবিধান করাটাই তাহাদের জন্য 
উক্ত অর্থ প্রদান করিতেছে। 

অন্য একদল বলেন- আল্লাহ্‌ তা'আলার বাণী 58: 6১৫ 211 70৯5 (9 
US ও ₹₹০9৬ Ay 441 9৯০৭১ Spgs 401 ০১০৪৮০ UI 
কিংবা ₹৫---.১৪ 4411 ৬.১ অথবা অনুরূপ কোন বাণী মুলত প্রতিকার প্রতিবিধান অর্থে 
আসিয়াছে। তাহাদের উক্ত কার্যাবলীর যথাবিহীত শাস্তি তাহারা ভোগ করিবে, ইহাই উক্ত 
আয়াতসমূহের তাৎপর্য । একই শব্দের দুই অর্থে ব্যবহারের নজীর কুরআনে অন্যত্র বিদ্যমান । 
যেমন (৫1১০ ১৮ ২১০ পঠিই কিংবা 4215155598 ৫251 ৪ আয়াতদয়ে 
প্রথমোক্ত শব্দদ্বয়ের অর্থ জুলুম ও দ্বিতীয়োক্ত শব্দদ্বয়ের অর্থ ইনসাফ । এখানে 2... ও ১19১০ 
পাশাপাশি দুইবার ব্যবহৃত হইয়া দুই অর্থ প্রকাশ করিতেছে । এই ধরনের শব্দগুলি কুরআনে 
প্রয়োগভেদে ভিন্ন অর্থ প্রকাশ করে। 

ইব্‌ন জারীর আরও বলেন- একদল লোক বলেন, আলোচ্য আয়াত আল্লাহ্‌ তা'আলার 
তরফ হইতে মুনাফিকদের ব্যাপারে খবর হিসাবে অবতীর্ণ হইয়াছে। উহাতে তাহারা কি 
করিতেছে এবং উহার স্বাভাবিক ফল তাহারা কি পাইবে তাহা বলা হইয়াছে। তাহা এই যে, 
মুহাম্মদ ও তাহার উপর অবতীর্ণ ওহী মিথ্যা বলিয়া বিশ্বাস করিতেছি। তবে আমরা তাহাদের 
কাছে গিয়া যাহা বলিয়াছি তাহা ঠাট্টা হিসাবে বলিয়াছি। তাই আল্লাহ্‌ তা'আলা জানাইলেন, 
ভরিয়া সিভি রিও ভারা ভিউ বডি ডো 
$ | 


www.quraneralo.com 


Contents 


সূরা আল বাকারা ৩২১ 


হউন 


অবশেষে ইবন জারীর উক্ত শব্দাবলীর ব্যাখ্যা প্রসঙ্গ বলেন- ধোকা, উপহাদ, 
খেল-তামাশা, কুটচক্রন্ত ইত্যাদি শা্দিক অর্থে আল্লাহ পাকের তরফ তইতে ব্যবহার হইতে 
পারে না। ইহা সর্বসম্মত অভিমত ৷ হ্যা, উহা প্রতিদান, প্রতিবিধান ও জবাব অর্থে পরোক্ষভাবে 
ব্যবহৃত হওয়ায় দোষ নাই। তিনি বলেন- আমার এই বক্তব্যের সমর্থনে ইবৃন আব্বাস 
(রা)-এর বর্ণনা পাওয়া যায়। আমাকে আবু কুরায়ব, তাহাকে আবূ উসমান, তাহাকে বাশার 
আবু রওক হইতে এবং আবূ রওক যিহাক হইতে ও যিহাক ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা! 
করেন ৪ ৫: ১৫- ৭41 অর্থাৎ ‘তাহাদের তামাশার প্রতিদানমূলক তামাশা । ৮৪ 
5৮৪০১১ 1453৮ আয়াতাংশ সম্পর্কে আস্‌ সুদ্দী আবূ মালিক হইতে, তিনি আবু সালেহ 
হইতে, তিনি মুর্রা আল হামদানী হইতে ও তিনি ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবা (রা) হইতে 
বর্ণনা করেন £ 

উহার তাৎপর্য হইল, তাহাদিগকে ঢিল দেওয়া, সময় দেওয়া ৷ সুজাহিদ বলেন- 
তাহাদিগকে বাড়াইয়া দেওয়া । যেমন আল্লাহ্‌ বলেন ৪ 


3১ SIA antl ৩৯৮৩ ৩০ ১৭ ৮২৬০১৪০৮০০৯ 


০ ০১৬৮৪০ 
“তাহারা কিভাবে যে, তাহাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আমি বাড়াইয়া দিতেছি 
তাহাদের কল্যাণের জন্য? বরং তাহারা বুঝিতেছে না।” 
অতঃপর তিনি বলেন ৪ | 
৩৩ 9০৩৯ MI “শীঘ্রই আমি এমনভাবে রশি টান দিব যে, 
তাহারা কোথা হইতে কি হইল তাহা জানিতেই পাইবে না।” 
একদল বলেন, পাপের বর্ণনার পরে নি'আমাত লাভের বর্ণনা মূলত দিনার 
ব্যবস্থা। যেমন আল্লাহ্‌ বলেন ৪ 


Us 1৬-৮৪131 ৮২ ৮৮0৫৩ ০121250১৯53 5135550519০ Cali 


Bliss pA MG ERAS 

“যখন তাহারা সকল উপদেশ ভুলিয়া যায়, তখন সকল সুযোগ-সুবিধার দুয়ার আমি 

খুলিয়া দেই । যখন তাহারা ইহাতে উল্লসিত হয়, অমনি অকস্মাৎ তাহাদিগকে পাকড়াও করি। 
ফলে তাহারা হতভম্ভ হয়।” 


অতঃপর বলেন £ 
Ll 2১ এ ৮৮৯05 1১15 52311 7১৪11? ০৯15 0৮৪৪ “এইভাবে জালিম 
জাতির সমূলে উচ্ছেদ ঘটে এবং সমস্ত প্রশংসা নিখিল সৃষ্টির প্রতিপালক একমাত্র আল্লাহ্‌ 
২ তা'আলার জন্যই ।” 


ইব্‌ন জারীর বলেন- সঠিক ব্যাখ্যা এই, ‘আমি তাহাদিগকে পাপ পথে সুযোগ দিয়া 
বিভ্রান্তির চরমে পৌছার জন্য বাড়াইয়া দিব। 


কাছীর (১ম খও্)--৪১. 


Wwww.quraneralo.com 


Contents 


এ২২ তাঁফসীরে ইবন কাছীর 


যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

৩৪০০ GES Do DL ০৫ CD HEH ও 
EEL 

“আমি তাহাদের অন্তর ও দৃষ্টিসমূহ বিপরীতমুখী করিয়া দিব, কারণ তাহারা শুরু হইতেই 
ঈমান আনে নাই এবং তাহাদিগকে লাগামহীন করিব যেন তাহাদের সীমালজ্বনের ক্ষেত্রে 
তাহারা ঘুরপাক খাইয়া মরে ।” 

৩৮১৪। অর্থ কোন কিছুতে সীমালজ্ঘন করা । যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

২2১৮৯11৪11৯ ৪৭11 ০৫৮ ৮০ "পানি যখন সীমা ছাড়াইল, তখন 
তোমাদিগকে আমি নৌকায় তুলিলাম।” 

ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করেন 8 4০2 ৫23৮ ৮৪ অর্থ তাহারা 
অনুরূপ ব্যাখ্যা দান করেন। আবুল "আলীয়া, কাতাদাহ, রবী' ইব্‌ন আনাস, মুজাহিদ, আবূ 
মালিক ও আব্দুর রহমান ইব্‌ন যায়দ, অনুরূপ ব্যাখ্যা প্রদান করেন এবং বলেন-তাহাদের 
কুফরী ও গোমরাহীর আবর্তে তাহারা পেরেশান হইয়া ঘুরিয়া মরিবে। 


ইব্‌ন জারীর বলেন £ «|| অর্থ বিভ্রান্তি । যখন কেহ পথ হারায়, তখন বলা হয় «০ 
(৯১০ ৮৫০ বল ০ ভাবে বিভ্র তত হহয়াছে। 

তিনি আরও বলেন বিডি ০৮2১৮ ৮৪ অর্থ তাহারা তাহাদের বিভ্র স্তি, কুফরী, 
ইতরামী ও হিংসার পংকিলতায় নিমজ্জিত হইয়া মাথা খুঁড়িয়া মরিবে এবং বাহির হইয়া আসার 
পথ খুঁজিয়া পাইবে না। কারণ, আল্লাহ্‌ তা'আলা তাহাদের অন্তরে মোহর মারিয়াছেন, তদুপরি 
সীল লাগাইয়াছেন। তাহাদের চোখ পর্দা পড়িয়া অন্ধ হওয়ায় হিদায়েতের পথ দেখিতে পায় না 
ও সঠিক পথের সন্ধান পায় না। 

কেহ কেহ বলেন, ১০ হইল চোখের অন্ধত্ব ও «০ হইল অন্তরের অন্ধত্ব । কালামে 
পাকে অন্তরের অন্ধত্ব জন্য ৮০ -ও ব্যবহৃত হইয়াছে। যেমন ঃ 

3 AT এত 205 SEAT লয় ও 

“অনন্তর নিশ্চয় তাহাদের চোখ অন্ধ হয় নাই, অন্ধ হইয়াছে তাহাদের বুকে লুকানো 
অন্তরগুলি।” . 
. এক্ষেত্রে আমার বক্তব্য এই, 'আমহুন' শব্দের বহুবচন 'উমহুন' এবং চূড়ান্ত বহুবচন হইল 
'উমাহাউ'। যেমন কাহারও উট নিরুদ্দেশ হইলে বলা হয় ০৫-৯1। «431 _.৯১ তাহার উট 
হারাইয়া গিয়াছে। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩২৩ 


es 54705 ৬০০০৬ ০৬৬৪ ALS AC NMS (37) 
০ ২৪৬৫০ ১৬ 


১৬. উহারাই হিদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করিল । তাই তাহাদের বাণিজ্য 
লাভজনক হইল না এবং তাহারা পথপ্রাপ্ত হইল না। 
তাফসীর $ হযরত ইব্‌ন মাসউদ (রা) ও অন্যান্য সাহাবায়ে কিরাম (রা) হইতে 
পর্যায়ক্রমে ইব্‌ন আব্বাস (রা) ও মুর্রা আল-হামদানী, আবূ সালেহ, আবূ মালিক ও তাহার 
নিকট হইতে আস্‌ সুদ্দী নিজ তাফসীর বর্ণনা করেন। 

5১510 8155119৮955 54511 41 অর্থ ৪ 'উহারা গোমরাহী গ্রহণ করিল ও 
হিদায়েত বর্জন করিল ।' হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইবৃন জুবায়র 
কিংবা ইকরামা, মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ ও ইব্‌ন ইসহাক বর্ণনা করেন। 

০১৫1018115০ এ ০১3৫ এন অর্থ £ ঈমানের বিনিময়ে কুফরী খরীদ করা। 


মুজাহিদ বলেন ঃ ঈমান আনিয়া পুনরায় কাফির হইল। 

কাতাদাহ বলেন £ সুপথ ছাড়িয়া যাহারা ভ্রান্তপথ পছন্দ করিল। 

কাতাদাহর এই বক্তব্যের সহিত আল্লাহ্‌ পাকের এই আয়াতের মিল রহিয়াছে ৪ 

০৪4৫1 515 এ] Nl এলেও 59০5 Ll “অথচ ছামূদ গোত্রকে আমি 
হিদায়েত দান করিয়াছিলাম ৷ অতঃপর তাহারা হিদায়েত ছাড়িয়া অন্ধত্ব পছন্দ করিল ।” 

এই ব্যাপারে তাফসীরকারদের মূল বক্তব্য পূর্বেই বর্ণিত হইয়াছে। তাহা এই £ মুনাফিকরা 
হিদায়েতের বদলে গোমরাহী গ্রহণ করিল। তাহারা সত্য পথের বিনিময়ে ভ্রান্তপথ কিনিল। 
মূলত (১৫10 81551 19১5৭ ০১301 3595 আয়াতের অর্থ ইহাই যে, ত তাহারা 
হিদায়েতের মূল্যে গোমরাহী কিনিল। এইদল ঈমান আনয়নকারী মুনাফিক হইতে পারে, 
বেঈমান মুনাফিকও হইতে পারে। ঈমান আনিয়া ঈমানের বদলে আবার কুফরী ক্রয়কারীদের 
সম্পর্কে আল্লাহ্‌ বলেন £ 

৮৮515 03581841812 40 UI “ইহা এই জন্য যে, ত তাহারা ঈমান 
আনিয়া আবার কাফির হইল । তাই তাহাদের অন্তরসমূহে সীল মারিয়া দেওয়া হইল।” 

মুনাফিকদের আরেকদল হইল যাহারা হিদায়েতের উপরে গোমরাহীকে প্রাধান্য দিয়া 
তাহাই অনুসরণ করিতেছে। মোটকথা তাহাদের বিভিন্ন শ্রেণী রহিয়াছে। তাই আল্লাহ্‌ বলেন, 
TE 15:14 (০ 9১১৯৪ ৬.০১ 1০৪ অৰ্থাৎ এই ব্যবসায়ে তাহারা মুনাফা পাইল 

এবং তাহাদের ছলাকলা তাহাদিগকে সঠিক পথের সন্ধান দিতে ব্যর্থ হইল। 

ইব্‌ন জারীর বলেন-আমাকে বশীর, তাঁহাকে ইয়াধীদ, তাহাকে কাতাদাহর বরাতে সাঈদ 
বর্ণনা করেন-কাতাদাহ বলিয়াছেন £ আল্লাহ্র কসম! তোমরা অবশ্যই দেখিতেছ, তাহারা 
সঠিক পথ ছাড়িয়া ভুল পথে চলিয়া গিয়াছে, দল ছাড়িয়া তাহারা বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছে, 


Wwww.quraneralo.com 


Contents 


৩২৪ তাফসীরে ইবন কাছীর 
নিরাপত্তা ছাড়িয়া তাহারা বিপদ মাথায় লইয়াছে, সুন্নাত ছাড়িয়া তাহারা বিদআত অনুসরণ 
করিয়াছে ইত্যাদি । কাতাদাহ হইতে পর্যায়ক্রমে সাঈদ, ইয়াধীদ ইব্‌ন যরী' ও ইব্‌ন আবু 
হাতিমও এই বর্ণনা শুনান। 


পাপা ওপার ৩ 


23)1-65 TI LEI LICE le SE sf SSE 2162 
NER 
0 OBESE GLARE 0) 


১৭. তাহাদের উপমা হইল সেই দলের মত, যে দলটি আগুন জ্বালাইল ৷ অতঃপর 
যখন দলটির চতুর্দিক আলোকিত হইল, আল্লাহ্‌ তা'আলা তখন সেই আলো তুলিয়া 
নিলেন, আর তাহাদিগকে অন্ধকারে ছাড়িয়া দিলেন, তাহারা দেখিতে পাইতেছে না। 

১৮. তাহারা বধির, বোবা, অন্ধ, ফিরিতেও পারিতেছে না। 


তাফসীর £ আরবী ভাষায় 1১, -কে J: বলা হয়। উহার বহুবচনে J! হয়। আল্লাহ্‌ 
পাক বলেন ঃ 

০1] 1 (৫1255 Lay lil (৮:০১ 00531 459 “আর এই সকল উপমা 
যাহা মানুষের জন্য উপস্থাপিত হয় তাহা আলিমগণ ছাড়া কেহ বুঝিতে পায় না।” 

যাহারা হিদায়েতের বিনিময়ে গোমরাহী ক্রয় করিয়াছে, আল্লাহ্‌ তা'আলা তাহাদের অবস্থা 
প্রকাশের জন্য এই উপমা প্রদান করিয়াছেন। তাহারা যেন দৃষ্টিশক্তির বিনিময়ে অন্ধত্ব ক্রয় 
করিল। ইহা যেমন এক ব্যক্তি আগুন জ্বালাইয়া চতুর্দিক আলোকিত করিয়া আশে পাশের সব 
কিছু দেখিতেছিল। তারপর হঠাৎ আগুন নিভিয়া গেল। ফলে সে অধিকতর অন্ধকারে নিপতিত 
হইল । এখন আর কিছুই দেখিতে পায় না। তাই পথও চলিতে পারে না। এই অবস্থায় সে যেন 
বোবা, বধির ও অন্ধের মত যথাবস্থায় দণ্ডায়মান রহিল। যেখান হইতে আসিয়াছে সেখানেও 
ফিরিয়া যাইতে পারিতেছে না। 

ঠিক এই অবস্থাই মুনাফিকদের তাহারা হিদায়েতের আলো বিক্রয় করিয়া গোমরাহীর 
অন্ধকার ক্রয় করিয়াছে। সঠিক পথের চাইতে ভ্রান্তপথ পছন্দ করিয়াছে। এই উপমা প্রমাণ 
করে যে, তাহারা ঈমান আনয়নের পর পুনরায় কাফির হইয়াছে । আল্লাহ্‌ তা'আলা অন্য 
আয়াতে তাহা উল্লেখ করিয়াছেন । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 

আমি যাহা বর্ণনা করিলাম, তাহা ইমাম রাষী তাহার তাফসীরে আস্‌ সুদ্দীর বরাত দিয়া 
বর্ণনা করিয়াছেন। তিনি বলেন-এখানে ব্যবহৃত উপমাটি অত্যন্ত যথাযথ হইয়াছে। কারণ, 
তাহারা ঈমান' আনিয়া প্রথমে আলো অর্জন করিল। পরবর্তীকালে নিফাক অনুসরণ করিয়া 
আলো হারাইয়া অন্ধকারে নিমজ্জিত হইল। অর্থাৎ তাহারা চরম পেরেশানারীর মধ্যে হাবুডুবু 
খাইতে লাগিল। কারণ দীনের ক্ষেত্রে পেরেশানীর চাইতে বড় পেরেশানী আর কিছুই নাই। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল রাকারা ৩২৫ 


ইব্‌ন জারীর মনে করেন, এই উপমার উপমিত মুনাফিকগণ কখনই ঈমান আনে নাই । 
তাহার দলীল এই আয়াত £ 


. ১১০৯০০৪55১১ 7৮103 400 Bol 0982 ০০ nll os 
এখানে আল্লাহ্‌ তা'আলা জানাইয়া দিলেন যে, মুনাফিকগণ আদৌ মু'মিন নহে। সুতরাং 
আসলে সঠিক ব্যাপার এই যে, আল্লাহ্‌ তা'আলা এই উপমা তাহাদের নিফাক ও কুফর 
উভয় অবস্থার জন্য তুলিয়া ধরিয়াছেন। সুতরাং তাহাদের সাময়িক ঈমান অর্জনের ব্যাপারটির 
ইহাতে কোন অন্তরায় দেখা দেয় না। পরে অবশ্য এই ঈমান বিলুপ্ত হইয়াছে এবং তাহাদের 
অন্তরে সীল মারা হইয়াছে। ইব্‌ন জারীর প্রাসঙ্গিক এই আয়াতটি উদ্ধৃত করেন নাই । যেমন ঃ 

08386 reli ole abl 14S 0515১০1$%2 4015 “তাহা এই জন্য 
যে, তাহারা ঈমান আনিয়া পুনরায় কাফির হইল, তাই তাহাদের অন্তরে সীল মারা হইল, তাই 
তাহারা বুঝিতে পায় না।” 

এই কারণেই অনুরূপ উপমা আসিয়াছে । তাৎপর্য এই, মুখে কলেমা আওড়াইয়া তাহারা 
দুনিয়ার জীবন আলোকিত করিল । কিন্তু কিয়ামতের দিন কঠিন শাস্তির অন্ধকারে তাহারা 
নিমজ্জিত হইবে । তেমনি দলকে বহুবচনের বদলে একবচনে ব্যবহারও ঠিক হইয়াছে । কারণ, 
কুরআনের অন্যত্রও এরূপ ব্যবহার দেখা যায়। যেমন ৪ 


Slt ১০ এত লি না ১১৬ আল! ০১৮৪১ ME 
অর্থাৎ তাহাদের চোখ ছানাবড়া হওয়ায় মনে হইতেছে তাহাদের উপর মৃত্যু চাপিয়া 
বসিয়াছে। এখানেও বহুবচনের বিনিময়ে একবচন ব্যবহৃত হইয়াছে । দলের একজনকে বলিয়া 
পূর্ণ দলকে বুঝানোর অন্যতম নজীর এই £ 
০৯1৩ ১০৮৫ 1 2১৮29 7৫81৯. “তোমাদের সৃজন ও পুনরুথান একজনের 
সৃজন ও পুনরুথানের মতই ৷” 
তিনি অন্যত্র বলেন £ 
1১0 Lane ali J (২১/৯৯2 নি)5১১০।। 1১12. 32301 এ 
“তাহাদের ‘তাওরাত’ বহনের উপমা হইল গাধার বোঝা বহনের মত ।” 
একদল বলেন- 102 ১৪৬১০॥ 3৫] J মূলত ছিল ১34) Loss os 4১০ 
1) 4353০! অপর দল বলেন-অগ্নি প্রোজ্জলক এখানে দলের পক্ষ হইতে আগুন জ্বালাইল। 
আরেক দল বলেন- $১! এখানে ৩১4। অর্থ প্রকাশের জন্য আসিয়াছে। যেমন কবি বলেন £ 
JES 7115 15511 এএ PUA. als cli ০০৮৯ sly 
এই প্রসঙ্গে আমার বক্তব্য হইল এই, আলোচ্য আয়াতেও দেখিতে পাই আল্লাহ্‌ তা'আলা 
একবচন ব্যবহার করিয়া বহুবচনের অর্থ গ্রহণ করিয়াছেন । তাই তিনি একবচনে ৩,১.৩| (3 


www.quraneralo.com 


Contents 


৩২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 
. 4১৯০৭ এর জবাবে বহুবচনে ৯১৮১ 441 ১3 ব্যবহার করিয়াছেন। তেমনি 4৫759 
০১০০৬ ০০১৮ "5 আয়াতাংশেও বহুবচনই ব্যবহৃত হইয়াছে। তেমনি ৮, « ৫১ ০ 
এর পর ১৬৯১: 143 ব্যবহার করা হইয়াছে আরবী ভাষায় এই ধরনের বাক্য সর্বাধিক 
আলংকারিক বলিয়া বিবেচিত। আয়াতাংশ 1১:৮১ 4/1 ০3 অর্থ যেই আলো তাহাদের কল্যাণ 
সাধন করিতেছিল তাহা তুলিয়া লওয়া হইল এবং তাহাদের জন্য অবশিষ্ট রহিল ক্ষতিকর ধোঁয়া 
ও দহন। আর ৩% :৮৯ ০৪53 অর্থাৎ যেই সংশয়, কুফর ও নিফাকের অন্ধকারে তাহারা 
ছিল আবার সেইখানেই নিক্ষিপ্ত হইল। ১১০১১ অর্থাৎ এখন আর তাহারা কল্যাণের পথ 
দেখিতে পায় না, উহা চিনিতেও পারে না। এই চরম দুর্গত অবস্থায় তাহারা ০ অর্থাৎ 
কল্যাণের কথা শুনিতে পায় না, ++ অর্থাৎ তাহারা কল্যাণের কোন কথা বলিতে পারে না, 
< অর্থাৎ তাহারা বিভ্রান্তির অন্ধকারে থাকায় কল্যাণের পথ দেখিতে পায় না। এই অবস্থায় 
আল্লাহ্‌ বলেন ৪ - 

all lil Cas 9015 7০151 ৮৮১5৪ USL “অবশ্য 
তাহাদের চোখ অন্ধ হয় না, অন্ধ হইয়াছে তাহাদের বুকে নিহিত অস্তরসমূহ ৷” 

সুতরাং ১5৯32১ অর্থাৎ তাহারা যেই সত্য পথে ছিল উহাতে আর ফিরিয়া যাইতে 
_ পারিতেছে না । কারণ, সুপথের বিক্রয়মূল্যে তাহারা বিপথ ক্রয় করিয়াছে। 


আমাদের বক্তব্যের সমর্থনে পূর্বসূরীদের বক্তব্য 

ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবা (রা) হইতে পর্যায়ক্রমে ইব্‌ন আব্বাস (রা) ও মুর্রা 
আল হামদানী, আবূ সালেহ ও আবূ মালিকের বর্ণনার বরাতে আস্‌ সুদ্দী তাহার তাফসীরে 
বর্ণনা করেন £ $125 ০2:০1 (15 অর্থাৎ মদীনায় দলে দলে লোক যখন নবী করীম 
(সা)-এর নিকট ইসলাম গ্রহণ করিল, তখন তাহারাও ইসলামে প্রবেশ করিল । অতঃপর 
তাহারা মুনাফিক হইল । এই ব্যাপারটি সেই ব্যক্তির মত যে লোক আগুন জ্বালাইয়া চারিদিক 
আলোকময় করত ভাল-মন্দ দেখিয়া নিজেকে বাঁচাইয়া চলার ব্যবস্থা করিল। হঠাৎ আগুন 
নিভিয়া গেল। এখন আর সে ভাল-মন্দ দেখিতে পায় না এবং নিজেকে বীচাইয়াও চলিতে পারে 
না। মুনাফিকদের এই দশা । তাহারা শির্কের অন্ধকারে নিমজ্জিত ছিল। যখন ইসলাম গ্রহণ 
করিল, ভাল, মন্দ, হালাল, হারাম সবকিছু চিনিতে পাইল । তারপর আবার যখন কাফির হইল, 
ভাল, মন্দ ও হালাল, হারাম বোধ হারাইল। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বলেন-নূর হইল তাহাদের মুখে উচ্চারিত ঈমানের 
কথা এবং জুলমাত হইল তাহাদের মুখের কুফরী ও নিফাকের বাক্যাবলী। তাহারা হিদায়েতে 
ছিল এবং পরে তাহারা পথ হারাইয়াছে। 
" মুজাহিদ বলেন £ £125 5,20:51 1515 বলিতে মু'মিনের সঙ্গে হিদায়েতের দিকে 
তাহাদের অগ্রসর হওয়াকে বুঝায় । 

আতা আল খোরাসানী বলেন- 15 55০ 031 ১৪০৫ "5, আয়াতাংশ হইল 
মুনাফিকদের উদাহরণ । তাহারা বাহ্যিক দৃষ্টিতে ভাল-মন্দ দেখে ও চিনে বটে; কিন্তু অন্তর্দৃষ্টি 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩২৭ 


অন্ধ হওয়ায় তাহা কবুল করিতে পারে না। ইকরামা, হাসান, সুদ্দী, রবী+, ইবান প্রমুখ হইতে * 
ইবৃন আবূ হাতিম অনুরূপ ব্যাখ্যা উদ্ধৃত করেন। 

আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলামও আলোচ্য আয়াতাংশের অনুরূপ ব্যাখ্যা দান 
করেন। তিনি প্রসঙ্গত আরও বলেন-যখন তাহারা ঈমান আনিল, তাহাদের অন্তরে ঈমানের 
আলো জ্বলিল, যেভাবে আগুন জ্বালাইলে চারিদিক আলোকিত হয়। তারপর যখন কাফির 
হইল, আল্লাহ্‌ তা'আলা তাহাদের ঈমানের আলো বিলুপ্ত করিলেন, যেভাবে আগুন নিভিয়া 
গেলে আলো বিলুপ্ত হয় । ফলে তাহারা অন্ধকারে পতিত হইয়া কিছুই দেখিতে পাইল না। 

ইব্‌ন জারীরের বক্তব্যের সমর্থনে হযরত আব্বাস রো) হইতে একটি বর্ণনা 'আলী ইব্‌ন 
আবূ তালহা উদ্ধৃত করেন। তিনি বলেন আলোচ্য উপমাটি আল্লাহ্‌ পাক মুনাফিকদের জন্য 
প্রদান করিয়াছেন । তাহারা মুখে ইসলামের কথা বলিয়া মুসলমানরূপে গণ্য হয়। তাহাদের 
সমাজে বিবাহ-শাদী করে। তাহাদের সম্পত্তির ওয়ারিস হয় । তাহাদের গনীমতের মালের অংশ 
পায়। যখন মুনাফিকদের মৃত্যু হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ্‌ তা'আলা তাহার এই সন্মান ও অধিকার 
লোপ করেন। ঠিক আগুন নিভিয়া গেলে যেভাবে আলো লোপ করা হয় তেমনি। 

আবুল ‘আলীয়া হইতে পর্যায়ক্রমে রবী' ইব্‌ন আনাস ও আবু জাফর আর রাযী বর্ণনা 
করেন-আলোচ্য উপমার তাৎপর্য এই যে, আগুন নিভিয়া গেলে যেভাবে আলো চলিয়া যায়, 
তেমনি মুনাফিকের ঈমানের আলো কুফরীতে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়। যখন 
মুনাফিক মুখে কলেমা লা-ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, তখন সে আলো পায়। যখন আবার 
সংশয় জাগে, অমনি অন্ধকারে নিক্ষিপ্ত হয়। 

যাহ্হাক বলেন 1৯০: 511 ০১ অর্থাৎ তাহারা ঈমানের কথা বলিয়া যে নূর অর্জন 
করিয়াছিল তাহা আল্লাহ্‌ তুলিয়া নেন। 

আবদুর রাষ্যাক মা'মারের বরাতে কাতাদাহ হইতে বর্ণনা করেন £ ৫5311 1854 ৯৫1৯০ 
1A LL ali 1905 5৪০ আয়াতের তাৎপর্য এই যে, কলেমা লা-ইলাহা 
ইল্লাল্লাহ তাহাদিগকে আলো জোগাইল। দুনিয়ায় মু'মিন সাজিল। উহার ফলে তাহাদের 
পানাহার জুটিল। তাহাদের বিবাহ-শাদীর ব্যবস্থা হইল । জীবন-সম্পদের নিরাপত্তা হইল । যখন 
মারা যাইবে, আল্লাহ্‌ তা'আলা সেই আলো কাড়িয়া নিয়া তাহাদিগকে চরম অন্ধকারে নিক্ষেপ 
করিবেন। ফলে তাহারা কিছুই দেখিতে পাইবে না। 

উক্ত আয়াত সম্পর্কে সাঈদ কাতাদাহ হইতে বর্ণনা করেন £ মুনাফিকরা 'লাইলাহা 
ইল্লাল্লাহ’ বলিয়া দুনিয়ার জীবন আলোকময় করে। মু'মিনদের সঙ্গে বিবাহ-শাদী করে। 
তাহাদের গনীমতের সম্পদের ভাগ পায়। তাহাদের সম্পত্তির ওয়ারিস হয়। তাহাদের হাতে 
জান-মাল নিরাপত্তা পায়। মৃত্যুর সঙ্গে সঙ্গে মুনাফিক এই পার্থিব আলো হইতে বঞ্চিত হয়। 
কারণ, তাহার অন্তরে ঈমান নাই । তাহার আমলও সঠিক নহে। 


_ ইবৃন আব্বাস (রা) হইতে “আলী ইব্‌ন আবূ তালহা বর্ণনা করেন ৪ ০৮০0০৪16০55 
১৩০ অর্থাৎ মৃত্যুর পরবর্তী আযাবের অন্ধকারে । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইবৃন জুবায়র কিংবা ইকরামা, মুহাম্মদ ইব্‌ন 
মুহাম্মদ ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেন 8 cult EE EE অর্থাৎ তাহারা কুফরীর 


Wwww.quraneralo.com 


Contents 


টা তাফসীরে ইব্‌ন কাছীর 


POG 


অপ্ধকার ছাড়িয়া ঈমানের আলোকে আসিয়া সব কিছু দেখিতে পাইতেছিল। অতঃপর আবার 
কুফরী ও নিফাক গ্রহণ করিয়া সেই আলো নিভাইয়া দিল ! ফলে হিদায়েতের পথ দেখিতে পায় 
না এবং সত্যের উপর কায়েম হইতে পারিতেছে না। 

আস্‌ সুদ্দী তাহার তাফসীরে স্বসনদে বর্ণনা করেন- ০৮ ৪৯ ৫১5ও অর্থাৎ তাহাদের 
নিফাকীর অন্ধকারে । 

হাসান বসরী বলেন- ৩১৮০০৪৪০০০৮ ০৯1৫4১59 অৰ্থাৎ মৃত্যুর পর মুনাফিকদের 
পদ আমলগুলি অন্ধকার হইয়া দেখা দিবে। কোন নেক আমল সে পাইবে না যাহা প্রমাণ দিবে 
যে, সে কলেমা-গো ছিল। আস্‌ সুদ্দী স্বসনদে বর্ণনা করেন 1২৮০ অর্থাৎ তাহারা 
বধির, বোবা ও অন্ধ ৷ 

EE 

ইব্‌ন আব্বাস (রা) হইতে 'আলী ইবৃন আবূ তালহা বর্ণনা করেন ৪ ৮০ 4; ০ অর্থাৎ 
তাহারা হিদায়েতের কথা শুনে না, সুপথ দেখে না এবং উহা বুঝেও না। আবুল আলীয়া ও 
কাতাদাহ ইব্‌ন দুআমাও এই মত ব্যক্ত করেন। 

০১৯১১ ৮৫ আয়াতাংশ সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা) বলেন, হিদায়েতের পথে 
ফিরিবে না। রনী' ইব্‌ন আনাসও অনুরূপ বলেন। 

আস্‌ দুদ্দী স্বসনদে বলেন- ১৯,৯১:% ₹$% অর্থাৎ তাহারা ইসলামে ফিরিয়া আসিবে না। 
৮০৯১১ সম্পর্কে কাতাদাহ বলেন-তাহারা তওবা করিবে না আরউপদেশও লাভ করিবে না। 


(৪০ পপর ১৫৮১৫ রে 
2১5 ৩০/৬৭০৬ Ls MINE CLS (১৭) 


Lod 
পর পা 


৮ Es 4 hl ১৩০39522286 
9৮584315852 10০066৮20020856 BNE 0০) 


৬৪45191৪১০০ 2৮৯১3645018 ৮ এ 


১৫ 
A AE 


১৯. “অথবা আকাশের মেঘ-বৃষ্টির মত যাহাতে অন্ধকার, বজ্ব ও বিদ্যুৎ বিদ্যমান । 
তাহারা মৃত্যুর (বজ্র) ভয়ে কানে আঙ্গুল দেয়। আর আল্লাহ্‌ তা'আলা কাফিরদিগকে 
বেষ্টন করিয়া আছেন। 

-২০. যখন বিদ্যুৎ চমকায়, তাহাদের চোখের জ্যোতি লইয়া যায় । যখন আলো দেয় 
তখন তো চলে, আধার হইয়া গেলেই দীড়াইয়া থাকে। আল্লাহ্‌ যদি চাহিতেন, অবশ্যই 
তাহাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি লোপ পাইত। নিশ্চয়ই আল্লাহ্‌ তা*আলা সকল কিছুর উপর 
ক্ষমতাবান ।” 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩২৯ 


তাফসীর ৪ ইহা মুনাফিকদের দ্বিতীয় শ্রেণীর জন্য দ্বিতীয় উপমা ৷ এই শ্রেণীর মুনাফিকরা 
কখনও ইসলামকে সত্য ভাবে, কখনও সংশয়ে ভোগে । তাহাদের অন্তরসমূহ দ্বিধা-দ্বন্দে ও 
বিশ্বাস-অবিশ্বাসে দোদুল্যমান। =]! অর্থ বৃষ্টি। ইব্‌ন মাসউদ, ইবৃন আব্বাস, অন্যান্য 
“আতিয়া আওফী, “আতিয়া খোরাসানী, আস্‌ সুদ্দী ও রবী' ইবৃন আনাস এই মত ব্যক্ত 
করিয়াছেন। 
যিহাক বলেন, _.১.০1| অর্থ মেঘ। কিন্তু বৃষ্টি অর্থই খ্যাত হইয়াছে। উহা আকাশ 
অন্ধকারাচ্ছন্ন অবস্থায়ই বর্ষিত হয়। অন্ধকারাচ্ছন্নতাই সংশয়, অবিশ্বাস ও দ্বিধা-দ্বন্ব । ০) অর্থ 
বজ্র, যাহার গর্জন অন্তরে ভয়ের উদ্রেক করে। মুনাফিকদের জন্য অত্যধিক ভীতিগ্রদ ও কম্পন 
সৃষ্টিকারী । যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন £ Mle ২৯2০০ 48 ০৯৯০০৯৪ “তাহারা ভাবে, 
প্রত্যেকটি বনুই তাহাদের উপর পড়িবে।' আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
HOE ERLE HE ays লে ক 0০ ১৮৮৯৪ 
5811 ঠি 25 9 বাদ 
“তাহারা আল্লাহ্‌র নামে শপথ করিয়া বলে, অবশ্যই তাহারা তোমাদের লোক । অথচ 
তাহারা তোমাদের লোক নহে। অধিকন্তু তাহারা বিভেদ সৃষ্টিকারী দল। যদি তাহারা আশ্রয় 
পাইত, পাইত কোন গুহা কিংবা প্রবেশস্থল, সেইদিকে ছুটিয়া যাইত এবং উহাতেই ঢুকিয়া 
পড়িত।” 


১২15 অর্থ বিদ্যুৎ ঝলক যাহা এই শ্রেণীর মুনাফিকের অন্তরে মাঝে মধ্যে চমকায় 
অর্থাৎ ঈমানের আলো দেখা দেয় ৷ তাই আল্লাহ্‌ তা'আলা বলেন- 


(জিন OEE 9 ০111 ১০ rel A reli ১৮৮৯ 
অর্থাৎ এই অবস্থায় তাহারা মৃত্যুভয়ে ভীত হইয়া পড়ে। মৃত্যু তখন তাহাদের কাছে 
বজ্বতুল্য মনে হয়। তাহারা কানে আঙ্গুল দিয়া মরণোত্তর জীবনের সুকঠিন শাস্তির কথা 
এড়াইতে চায়। অথচ আল্লাহ্র অসীম ক্ষমতা ও ইচ্ছার বাহিরে যাইবার কোন ক্ষমতাই 
তাহাদের নাই। আল্লাহ্‌ তাআলা অন্যত্র বলেন ঃ 
105 ০2২5 ৩3104 0501 Mo Ty ১০১৪-১ ৬১০৭ আজে Ys 
৫5৩ 3 
5125 
“তুমি কি ফিরআউন ও ছামূদের বাহিনীর ঘটনা শুনিয়াছ? তাহারা অবিশ্বাসী থাকিয়া 
ডি ভি ৮ ব্রি হামযা ছা হযে হাতা বিবির 
রাখিলেন।” 
এইরূপ এক প্রসঙ্গেই তিনি বলেন £ ৮৮১৮০: ৯৮১১ ৪৮1 44৪ 


কাছীর (১ম খণ্ড)__-৪২ . Www.quraneralo.com 


Contents 


৩৩০ 


অর্থাৎ সেই (ঈমানী) বিদ্যুতের কাঠিন্য ও শক্তি তাহাদের চোখে অন্ধকার নামাইয়া আনে। 
আর তাহাদের দুর্বল দৃষ্টিশক্তি ও শিথিল ঈমান তাহা সহ্য করিতে পারে না। 

ইবন আববাস (রা) হইতে ‘আলী ইব্‌ন আবূ তালহা বর্ণনা করেন 8 31 345 
১০.-৭। ১৮১ অর্থাৎ কুরআনের সুস্পষ্ট আয়াতে মুনাফিকদের নাম না বলিলেও তাহাদের 
সকল পরিচয় ও চক্রান্ত তুলিয়া ধরায় তাহারা চোখে অন্ধকার দেখিতেছে। 

ইব্‌ন ইসহাক বলেন-আমাকে মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ ইকরামা অথবা সাঈদ ইব্‌ন 
জুবায়র হইতে, তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪১ 5১01 342 
৮১১..০%। অর্থাৎ সত্যের অত্যুজ্জল আলোর ঝলকানি । যখন উহা-চমকায় তখন চলে আর 
যখন লোপ পায় তখন থমকিয়া দীড়ায়। মানে, যখন ঈমানের আলো জাগে এবং সেই 
আলোকে কোন আমল দেখে তো উহা অনুসরণ করে। কিন্তু যখন আবার সংশয় মাথাচাড়া 
দেয়, তখন অন্ধকার দেখিতে পায় এবং কিংকর্তব্যবিমূঢ় হইয়া থামিয়া যায়। 

ইব্‌ন আববাস রো) হইতে ‘আলী ইব্‌ন তালহা বর্ণনা করেন 81:3৮, ৮4101 Lk 
4১১ অর্থাৎ মুনাফিকরা যখন ইসলামের বিজয় দেখিতে পায়, তখন নিশ্চিন্ত মনে আগাইয়া 
আসে । আর যখন ইসলামের উপর কোন বিপদাপদ দেখে, অমনি থমকিয়া দাড়ায় এবং 
কুফরীর দিকে প্রত্যাবর্তন করে । যেমন আল্লাহ্‌ বলেন £ 

(5১0 ০১ হল 9১৮৮৯ 5 VL ৮০ play 

“একদল লোক (ইসলামের) কিনারায় দাড়াইয়া আল্লাহ্‌র ইবাদত করে। যখন তাহারা 
ভাল অবস্থা দেখে তখন নিশ্চিন্ত হয়।” . 

ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইবৃন জুবায়র কিংবা ইকরামা, মুহাম্মদ ইব্‌ন 
আবু মুহাম্মদ ও ইব্‌ন ইসহাক বর্ণনা করেন ৪ 

- 1১০05 62151151105 45195০26171 Lal অর্থাৎ যখন সত্য চিনিতে 
পায়, তখন তাহা নিয়া কথা বলে এবং অনুসরণও করে। কিন্তু যখন তাহাদের সংশয়ী মন 
কুফরের দিকে ঝুঁকিয়া পড়ে, তখন হতভম্ব হইয়া দীড়াইয়া যায়। 

আবুল আলীয়া, হাসান বসরী, কাতাদাহ, রবী' ইব্‌ন আনাস ও আস্‌ সুদ্দী নিজস্ব সনদে 
সাহাবায়ে কিরাম হইতে উহার অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করেন। ইহাই সঠিক ও সর্বাধিক পরিচিত 
ব্যাখ্যা। আল্লাহ্‌ সর্বজ্ঞ । 

কিয়ামতের দিনেও আল্লাহ্‌ তা'আলা ঈমানদারগণকে প্রত্যেকের ঈমান অনুসারে নূর বা 
আলো প্রদান করিবেন। তাহারা নিজ নিজ প্রাপ্ত নূরের আলোকে পথ চলিবে । নূরের কম বেশীর 
উপর চলার দ্রুততা ও মন্থরতা নির্ভর করিবে। একদল এমন হইবে যাহারা কখনও আলো 
পাইবে, কখনও অন্ধকারে থাকিবে । একদল পথ চলিতে চলিতে হঠাৎ থামিয়া যাইবে । খালেস 
মুনাফিকরা আদৌ আলো পাইবে না ! তাহাদের ঈমানের নুর তখন নির্বাপিত থাকিবে। 

যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
১০৭০০০০1515 ৩ 8০10 95৮ 85০11115855 

৮1519০591৮7) 3 1১৯১। 42 ০6১9) 


www.quraneralo.com 


Contents 


সূরা আল বাকারা ৩৩১ 


“সেইদিন মুনাফিক নর-নারীরা ঈমানদারগণকে বলিবে আমাদিগকেও একটু দেখ, 
তোমাদের আলোতে আমাদিগকেও চলিতে দাও । বলা হইবে, তোমরা তোমাদের পিছনে 
ফিরিয়া আলো জোগাড় কর।" 

মু'মিনদের সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলেন 3 
১4245 0 ১1১৮ ০৮০৪১০১৮০০০ ১০১৭ ১০ Bs 

পীর 1552 55-এঙ 228 

“সেইদিন ঈমানদার নর-নারী দেখিতে পাইবে, তাহাদের সামনে ও ডানে শুধু আলো আর 
আলো ছড়াইয়া রহিয়াছে। আজ তোমাদের জন্য সুখবর । তাহা হইল নিম্নভাগে ঝর্ণাধারা 
প্রবহমান জান্নাত ৷” | 

আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
০০ ০4?+০+ | ০ - 022033 ০:০০৮০।০০১ ৫৪5 চি ০৪০,৮০৮ 

(so ৩ “2 গত এটি পপ৩,০ ৫ পপ ০ পপ ০ ০৭ সা A লাগ ০৫৩ 

১2১৪০598০15 এ 42551328504 Sl 0) 5515528০475 

“সেইদিন আল্লাহ্‌ তা'আলা নবী ও ঈমানদারগণকে লাঞ্ছিত করিবেন না। তাহাদের সামনে 
ও ডাইনে নূর ছড়াইয়া থাকিবে। তাহারা বলিবে, হে আমাদের পরোয়ারদিগার! আমাদের নূর 
পরিপূর্ণ করিয়া দাও এবং আমাদিগকে ক্ষমা কর। নিশ্চয় তুমি সকল কিছুর উপর ক্ষমতাবান। 


প্রাসঙ্গিক হাদীসসমূহ 
সাঈদ ইব্ন আবূ আরুবা কাতাদাহ হইতে বর্ণনা করেন ৪ ১০% /০11 (৪১5 9, 
০১৭৯] আয়াতটি সম্পর্কে নবী করীম সো) বলিয়াছেন- মু'মিনদের কাহারাও নূর এত 
বেশী হইবে যে, মদীনা হইতে এডেন পর্যন্ত স্থান আলোকময় হইবে । কাহারও নূর আবার এত 
কম হইবে যে, শুধু দুই কদম স্থান আলোকিত হইবে । ইব্‌ন জারীর ও ইব্‌ন আবূ হাতিম 
ইমরান ইবৃন দাউদ আল কাত্তান হইতে ও তিনি কাতাদাহ হইতে অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেন। 
মিনহাল ইব্‌ন আমর কায়স ইবনুস সুকান হইতে, তিনি আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) 
হইতে বর্ণনা করেন ঃ প্রত্যেক ঈমানদারকে তাহার ঈমান অনুপাতে নূর প্রদান করা হইবে। 
কেহ একটা খেজুর বৃক্ষ আলোকিত করার মত নূর পাইবে । কেহ আবার তাহার বৃদ্ধাঙ্গুলি 
পরিমাণ নূর পাইবে যাহা কখনও জ্লিবে, কখনও নিভিবে। 
তিনি মিনহাল হইতে অনুরূপ বর্ণনা করেন। 
মুহাম্মদ আত্‌ তানাফেী ও তাহাকে ইব্‌ন ইদরীস বলেন-আমার পিতা মিনহাল ইব্‌ন আমর 
হইতে, তিনি কায়স, ইবনুস সুকান হইতে ও তিনি আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা 
করেন 8 ১৫54১! ১-০ ০২-2 7৯০৯১ অর্থাৎ নিজ নিজ আমল মোতাবেক । কেহ পথ চলিবে 


www.quraneralo.com 


Contents 
৩৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


পাহাড় পরিমাণ নূর সামনে নিয়া, কেহ খেজুর গাছ পরিমাণ নূর নিয়া এবং ন্যুনতম পরিমাণ 
হইবে একটি বৃদ্ধাঙ্গুলির সমান নূর। কখনও উহা প্রোজ্জল হইবে, কখনও উহা নির্বাপিত 
হইবে। 

ইব্‌ন আবূ হাতিমও বলেন-আমাকে মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল আল-আহমাধী, তাহাকে আবু 
ইয়াহিয়া আল হাম্মানী, তাহাকে উকবা ইবনুল য্যাকজান, তাহাকে ইকরামা এবং তিনি ইব্‌ন 
আববাস (রা) হইতে বর্ণনা করেন-কিয়ামতের দিন এমন কোন তাওহীদ বিশ্বাসী হইবে না 
যাহাকে নূর দেওয়া হইবে না। তবে মুনাফিকের নূর নির্বাপিত হইবে, উহা দেখিয়া মু'মিনরা 
ঘাবড়াইয়া গিয়া বলিয়া উঠিবে-হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য পূর্ণ নূর প্রদান করুন। 

আয্‌ যিহাক ইব্‌ন মুযাহিম বলেন-কিয়ামতের দিন দুনিয়ায় ঈমানদার বলিয়া পরিচিত ছিল 
এমন প্রত্যেক ব্যক্তিকেই নূর দেওয়া হইবে। কিন্তু যখন পৎপ্রান্তে পৌছিবে, তখন মুনাফিকের 
নূর নিভিয়া যাইবে । তখন ঈমানদারগণ ঘাবড়াইয়া বলিবে-হে আমাদের প্রতিপালক প্রভু! 
আমাদিগকে পূর্ণ পথ চলিবার নূর প্রদান করুন। 

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে স্থিরিকৃত হইল যে, মানুষ কয়েক শ্রেণীতে বিভক্ত। 
খালেস মু'মিন। সূরা বাকারার প্রথম চারি আয়াতে তাহাদের পরিচয় দেওয়া হইয়াছে। খালেস 
কাফির । তাহাদের বর্ণনা পরবর্তী দুই আয়াতে প্রদত্ত হইয়াছে মুনাফিক । তাহারা দুই শ্রেণীর । 
খালেস মুনাফিক । আগুন জ্বালানোর উপমা দিয়া তাহাদের পরিচয় তুলিয়া ধরা হইয়াছে । 
দবিধাগ্রস্ত মুনাফিক । কখনও ঈমানের আলোকে প্রদীপ্ত হয়, কখনও কুফরীর অন্ধকারে নিমজ্জিত 
হয়। তাহাদিগকে বজ্র ও বিদ্যুতের উপমা দিয়া চিহ্নিত করা হইয়াছে। প্রথমোক্ত দলের অবস্থা 
হইতে তাহাদের মুনাফেকীর অবস্থা লঘুতর । 

এই বর্ণনার সহিত সূরা নূরের বর্ণনার কোন কোন দিকের মিল রহিয়াছে । সেখানে 
মু'মিনদের উপমা বর্ণনা করা হইয়াছে। মুমিনের অন্তরে আল্লাহ্‌ তা'আলা যে হিদায়েতের নূর 
সৃষ্টি করিয়াছেন, উহাকে কাচের চিমনী পরিবৃত্ত প্রদীপের সহিত উপমা দিয়াছেন এবং সেইটিকে 
উপমা দিয়াছেন উজ্জ্বল নক্ষত্রের সহিত। উহাই মু'মিনের অন্তরের যথার্থ রূপ । দীপ্ত ঈমান ও 
নির্ভেজাল পরিচ্ছন্ন শরীঅতের স্থায়ী প্রভাব উহাকে অনুরূপ করিয়াছে। শীঘ্রই এই ব্যাপারে 
ইনশাআল্লাহ্‌ বিস্তারিত আলোচনা আসিতেছে । 

অতঃপর সেই সব কাফির বান্দার উপমা প্রদান করা হইয়াছে, যাহারা মনে করে 
তাহাদেরও ধর্মীয় ভিত্তি রহিয়াছে । আসলে তাহাদের কোনই ভিত্তি নাই। তাহারাই 'জাহিলে 
মারার পাট ডেল ভারে জারাহ বান । 
৭] ০০131 ৬১৯ cs ০৭) ২৮০৯৫ এ ০1৮ CHILLI 4S ১15 


0 ৯১০ 
... কাফিরদের আমলগুলি হইল মরীচিকার মত। তৃষ্ণার্ত ব্যক্তি দেখিয়া পানি মনে করে। 
যখন কাছে আসে, তখন কিছুই পায় না।” 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা কাফিরের দ্বিতীয় দলের উপমা দিলেন। তাহারা হইল নির্ভেজাল 
মূর্খ । | 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৩৩ 


5516 ee e-toc ss ee ogee 


55151755555 1 


AE GLEAN TE OE EEE 1) ». 

“অথবা সেই গভীর সমুদ্র গর্ভের অন্ধকারের মত ঢেউয়ের পর ঢেউয়ে যাহার উপরিভাগ 
আচ্ছন্ন রহিয়াছে এবং তাহার উপরে কালো মেঘ, আঁধারের উপর জীধার-হাত বাহির করিলেও 
দেখা যায় না। আল্লাহ্‌ যাহাকে আলো যোগান নাই, তাহার কোন আলো থাকে না।” 

কাফিরকে এখানে দুইভাগে বিভক্ত করা হইয়াছে। অনুসৃত কাফির ও অনুসারী কাফির। 
সুরা হজ্জের শুরুতে তাহাদের বর্ণনা রহিয়াছে। যেমন ঃ 


- 25355828275 পু 40 0435০ এ তা 
“একদল মানুষ না জানিয়া আল্লাহ্‌র ব্যাপারে দ্বন্দ্ব সৃষ্টি করে এবং অন্ধভাবে প্রতি ক্ষেত্রে 


বিতাড়িত শয়তানকে অনুসরণ করে ।” 

অতঃপর তিনি বলেন ৪ 

A LS VY ৩১৯১০০৮১৪৭4 ০৪ ০০০ 2 pli Sn 

“একদল মানুষ না জানিয়া আল্লাহ্‌র ব্যাপারে ঝগড়া করে। না তাহারা হিদায়েতের উপর 
আছে, না আছে তাহাদের কোন আলোদায়ক গ্রন্থ ৷” 

সুরা ওয়াকিআর শুরুতে ও শেষভাগে তিনি মু'মিনদের শ্রেণীভাগ দেখাইয়াছেন। এই সূরায় 
মদে ররর কমা বারি বাররারও সতহত হয়া 
আবরার । 

এসব আয়াতের সারকথা হইল এই £ মু'মিন দুই শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী হইলেন 
'মুকার্রাবীন' বা আল্লাহ্‌র নৈকট্য লাভকারী প্রিয় বান্দাগণ। দ্বিতীয় শ্রেণীতে আছেন ‘আবরার’ 
বা সাধারণ স্তরের নেককার বান্দাগণ। তেমনি কাফিররাও দুই শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী 
হইল কুফরের দিকে আহবানকারী বিশিষ্ট কাফির দল। দ্বিতীয় শ্রেণীতে রহিয়াছে কুফর 
অনুসরণকারী সাধারণ কাফিররা । মুনাফিকদেরও দুই শ্রেণী রহিয়াছে। প্রথম শ্রেণীর মুনাফিক 
সেই সব কট্টর মুনাফিক যাহাদের অন্তরে ঈমানের লেশমাত্র নাই । দ্বিতীয় শ্রেণীর মুনাফিকের 
অন্তরে কিছু ঈমান থাকিলেও নিফাকের সকল চরিত্র তাহাদের মধ্যে বিদ্যমান । যেমন বুখারী ও 
মুসলিম শরীফে আবদুল্লাহ ইবৃন উমর (রা) হইতে বর্ণিত রহিয়াছে ৪ 

“মহানবী (সা) বলিয়াছেন-তিনটি চরিত্র যাহার মধ্যে রহিয়াছে সে কট্টর মুনাফিক । আর 
যাহার মধ্যে উহার একটি চরিত্র পাওয়া যাইবে, সে তাহা বর্জন না করা পর্যন্ত তাহাকে 
মুনাফিক চরিত্রের লোক বলিতে হইবে । সেই চরিত্র তিনটি হইল (১) যখন সে কথা বলে 
মিথ্যা বলে (২) যখন সে অঙ্গীকার করে, ভঙ্গ করে (৩) যখন সে আমানত রাখে, খেয়ানত 
করে।' 


Wwww.quraneralo.com 


Contents 


৩৩৪ 


এই হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, মানুষের মধ্যে যেমন ঈমানী চরিত্র বিদ্যমান থাকে, 
তেমনি মুনাফিকী চরিত্রও বিদ্যমান থাকিতে পারে। ইহা যেমন আকীদা-বিশ্বাসে দেখা দিতে 
পারে, তেমনি দেখা দিতে পারে আমল-আখলাকে । কুরআন পাকের বিভিন্ন আয়াত দ্বারা ইহাই 
প্রমাণিত হয় এবং পূর্বসূরী আলিমগণ এই অভিমতই পোষণ করিতেন। ইতিপূর্বে এই ব্যাপারে 
কিছুটা আলোকপাত করা হইয়াছে এবং ভবিষ্যতে উহা ইনশাআল্লাহ্‌ সবিস্তারে আলোচনার ইচ্ছা 
রহিল । 

হযরত আবু সাঈদ (রা) হইতে যথাক্রমে আবূ নযর ও আবূ মুআবিয়া, শায়বান, লায়ছ, 
আমর ইবৃন মুর্রাহ, আবুল বুখতারী ও ইমাম আহমদ বর্ণনা করেন $ 

“মহানবী (সা) বলিয়াছেন-মানুষের আত্মা চারি শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণীর আত্মা 
প্রদীপের মত উজ্জ্বল এবং হীরকের মত স্বচ্ছ ধবধবে । দ্বিতীয় শ্রেণীর আত্মা আবৃত ও রুদ্ধ। 
তৃতীয় শ্রেণীর আত্মা অন্ধত্রে রোগে আক্রান্ত ও চতুর্থ শ্রেণীর আত্মা ঈমান ও নিফাকের 
সংমিশ্রণে ঘোলাটে বর্ণ প্রথম শ্রেণীর আত্মা মু'মিনদের যাহা ঈমানের নূরে দীপ্ত-সমুজ্বল। 
দ্বিতীয় শ্রেণীর আত্মা কাফিরদের যাহাতে আলো প্রবেশের কোন পথ নাই। তৃতীয় শ্রেণীর আত্মা 
কট্টর মুনাফিকদের যাহা ইসলামের আলো পাইয়াও প্রত্যাখ্যান করিয়াছে। চতুর্থ শ্রেণীর আত্মা 
সাধারণ মুনাফিকদের যাহাতে ঈমানের আলো ও কুফরীর অন্ধকারের সংমিশ্রণ ঘটিয়াছে। 
ঈমানের উদাহরণ হইল সেই সবুজ শসাটি যাহা পবিব্রতম পানির আদ্রতা লাভ করিয়া দিন দিন 
বৃদ্ধি প্রাপ্ত হইতে থাকে । আর মুনাফিকীর উদাহরণ হইল সেই বিষ ফৌড়া বা ক্ষতস্থানটি যাহা 
হইতে অহরহ পুঁজ ও রক্ত প্রবাহিত হয়। সুতরাং এই দুইটি মৌল জিনিসের মধ্যে যেইটি 
.বিজয়ী হয়, সেইটি অপরটির উপর প্রভাব বিস্তার করিয়া থাকে ।' উক্ত হাদীসের সনদ বিশুদ্ধ ও 
উত্তম। 

উপরোক্ত আয়াতে আল্লাহ্‌ পাক বলেন ঃ 

০১৪ পভ 08 15 বি 91৯০০, 16 CAL LFS, 

অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি হরণ করিয়া 
তাহাদিগকে বধির ও অন্ধ করিয়া রাখিতে পারেন। অবশ্যই আল্লাহ্‌ তা'আলা সকল কিছুর উপর " 
ক্ষমতা রাখেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে যথাক্রমে ইকরামা বা সাঈদ ইব্‌ন জুবায়র, মুহাম্মদ ইবৃন আবু 
“মুহাম্মদ, ও ইবৃন ইসহাক বর্ণনা করেন 8 

হযরত ইব্‌ন আব্বাস রো) U০ 14০... 20 {| 21819 আয়াতাংশের 
্‌ ব্যাখ্যায় বলিয়াছেন যে, সত্যের পরিচয় পাইয়াও যখন তাহারা উহা বর্জন করিল, তখন আল্লাহ্‌ 
ইচ্ছা করিলে তাহাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি হরণ করিতে পারেন। আর (৫.1: 2112 
৯৯৯৪ ৮৬ এর মর্ম সম্পর্কে তিনি বলেন যে, আল্লাহ্‌ শাস্তিদান কিংবা ক্ষমা প্রদর্শন উভয় . 
ব্যাপারেই পূর্ণ ক্ষমতাবান। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৩৫ 


ইমাম ইবৃন জারীর বলেন £ “আল্লাহ্‌ পাক এখানে নিজেকে সব কিছুর উপর ক্ষমতাবান 
বলিয়া এই কারণে উল্লেখ করিয়াছেন যে, মুনাফিকগণ যেন তাহার শাস্তি প্রদানের সম্ভাবনায় 
ভীত হইয়া পথে আসে । তাহার শাস্তি যে তাহাদিগকে চতুর্দিক হইতে বেষ্টন করিয়া রহিয়াছে 
তাহা তিনি এখানে তাহাদের অবহিত করিলেন। সঙ্গে সঙ্গে তিনি যে তাহাদের অন্ধ ও বধির 
করার ক্ষমতা রাখেন তাহা স্মরণ করাইয়া দিয়া তাহাদিগকে ভীতি প্রদর্শন করিয়াছেন । এখানে 
১৪০৪ শব্দ ১45 অর্থে ব্যবহৃত হইয়াছে। যেমন 1০ বলিয়া ১1. অর্থ গ্রহণ করা হয়।' 

ইব্‌ন জারীর ও তাহার অনুসারী ব্যাখ্যাকারগণ বলেন-আলোচ্য আয়াতের উদাহরণ দুইটি 

দ্বারা এক শ্রেণীর মুনাফিকের কথাই বুঝানো হইয়াছে। এখানে Lidl ০৩ আনব 
ভরাট TEN অর্থে ব্যবহৃত হইয়াছে। 

যেমন কালামে মজীদের- 

1১584 91 51 ১৫১০ (০5 23 (তাহাদের পাপ ও কুফরী অনুসরণ করিও না।) 

আয়াতে 51 শব্দ 'ও' বা 'এবং' অর্থে ব্যবহৃত হইয়াছে । অথবা এই আয়াতে 9| শব্দটি 
“ইচ্ছা' ও 'মর্জী" অর্থে ব্যবহার করা হইয়াছে। অর্থাৎ মুনাফিকদের জন্য বর্ণিত উদাহরণদ্বয়ের 
তোমার ইচ্ছা মাফিক প্রথম উদাহরণ অথবা দ্বিতীয় উদাহরণ বর্ণনা কর। 

ইমাম কুরতুবী বলেন-এখানে $। শব্দটি ‘সমতুল্য’ অর্থে ব্যবহৃত হইয়াছে। যেমন আরবী 
ভাষায় বলা হয়, ০১১৬ ০০! 91 ৮! ১] (হাসানের নিকট উপবিষ্ট হওয়া ইব্‌ন 
সিরীনের নিকট বসার সমতুল্য ।) আল্লামা যামাখশারীও এই ব্যাখ্যা প্রদান করিয়াছেন। 
সেক্ষেত্রে অর্থ দাড়ায়, উহাদের জন্য এই দুই উদাহরণের যেইটিই ব্যবহার কর, করিতে পার। 
কারণ, একটি অপরটির সমতুল্য এবং উভয়টিই তাহাদের জন্য যথার্থ। 

আমার (ইব্‌ন কাছীরের) মতে উদাহরণগুলির প্রত্যেকটি মুনাফিকদের শ্রেণী অনুসারে 
প্রযোজ্য হইবে । কেননা তাহাদের অবস্থাভেদে তাহারা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত । যেমন আল্লাহ্‌ 
তা'আলা সূরা তওবায় ॥৫১০9- ৫৫০১-৫59 বলিয়া উহাদের বিভিন্ন শ্রেণীর অবস্থা ও 
চারিত্রিক বিভিন্নতা তুলিয়া ধরিয়াছেন। সুতরাং উপরোক্ত উদাহরণদ্বয় উহাদের দুই শ্রেণীর 
অবস্থা ও চরিত্রের সহিত সাদৃশ্য রাখে । যেমন সূরা নূরে অনুসারী কাফির ও অনুসৃত কাফিরের 
বর্ণনা প্রথমে 2232 -+1১-.4₹41-,5115584 ০2৬15 (কাফিরদের কাজ মরুর বুকের মায়া 
মরীচিকার মত) আয়াতে এবং পরে 7৮] ১, 4,০০1 "9 (অথবা সমুদ্রের উত্তাল 
তরঙ্গমালার মধ্যকার প্রগাঢ় অন্ধকারের মত) আয়াতে প্রদান করা হইয়াছে। সুরা নূরের এই 
আয়াতদ্বয়ের প্রথম আয়াতে নেতৃস্থানীয় অনুসৃত কাফিরের উদাহরণ বর্ণনা করা হইয়াছে এবং 
দ্বিতীয় আয়াতে গণ্মুর্খ অনুসারী কাফিরের উদাহরণ পেশ করা হইয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


রঃ 'গফসীরে ইবন কাছীর 
তাওহীদের প্রমাণ 

তে Ss GN HEE GM (05৩1০ ()) 

৩৮৪ 


A 2/ 


AVES ELLE Ss ০০১৯ 202৫5 (YY) 


Ed 


0G EST SIS 2h DES. ESNet, £520 


২১. হে মানব! তোমরা ইবাদত কর সেই প্রতিপালকের যিনি তোমাদিগকে ও 
তোমাদের পূর্বপুরুষগণকে সৃষ্টি করিয়াছেন; হয়ত তোমরা মুত্তাকী হইতে পারিবে। 

২২. অনন্তর তিনিই পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ স্বরূপ 
গড়িয়াছেন এবং আকাশ হইতে পানি বর্ষণ করিয়া তোমাদের জীবিকার জন্য ফল-মূল 
উৎপাদন করেন। অতএব জানিয়া শুনিয়া কাহাকেও আল্লাহ্র সমকক্ষ করিও না। 

তাফসীর ঃ উপরোক্ত আয়াতে আল্লাহ্‌ পাক তাহার একত্ব ও প্রভুত্রে বর্ণনা দিয়াছেন। 
বদান্যতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করিয়াছেন । তিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য নানাবিধ নি'আমাত 
দান করিয়া তাহাদিগকে ধন্য করিয়াছেন । পৃথিবীকে বিছানার মত আরামদায়ক করিয়া উহার 
বিভিন্নস্থানে পাহাড়-পর্বত স্থাপন পূর্বক সুস্থির ও অবিচলরূপে প্রতিষ্ঠিত করিয়াছেন। তেমনি 
আকাশকে তিনি তাহাদের জন্য ছাদরূপে গড়িয়া রাখিয়াছেন। তাই আল্লাহ্‌ তা'আলা কুরআন 
পাকের অন্যত্র বলেন ঃ 

Ure (এ 5525 (৮৮১০ i LULL (এও “আমি আকাশকে 
সুরক্ষিত ছাদরূপে গড়িয়া রাখিয়াছি। অথচ তাহারা উক্ত নিদর্শনাবলী হইতে ঘাড় ফিরাইয়া 
নেয়।” 

পূর্বোক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা আকাশ হইতে পানি বর্ষণ বলিতে ভূ-পৃষ্ঠের প্রয়োজনের 
সময় মেঘ হইতে বৃষ্টি বর্ষণের কথা বুঝাইয়াছেন। তিনি মেঘ হইতে বারি সিঞ্চনের সাহায্যে 
ক্ষেত-খামারের ফসল ও বাগ-বাগিচায় ফল-মূল উৎপন্ন করেন। উহাই মানবকুল ও পশুপাখীর 
জীবিকায় পরিণত হয় । এই ব্যাপারটি কুরআন মজীদের বিভিন্ন স্থানে উল্লেখিত হইয়াছে । যেমন 
আল্লাহ্‌ পাক বলেন ঃ 


উনি Lal, Lael ie ৯৬ 
bd ৩০ LIE ME ENG Oba (85955 


“তিনিই তোমাদের জন্য পৃথিবীকে সুস্থিররূপে প্রতিষ্ঠিত করিয়াছেন এবং আকাশকে 
গড়িয়াছেন ছাদরূপে। অতঃপর তোমাদিগকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করিয়াছেন । আর বিভিন্ন 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৩৭ 


ভাল ভাল সুস্বাদু খাবার সরবরাহ করিয়াছেন । এই হইলেন তোমাদের আল্লাহ্‌ ৷ অনন্তর বড়ই 
মেহেরবান সেই নিখিল সৃষ্টির মহান প্রতিপালক ।” . 

বস্তুত এই সকল আয়াতের সারকথা হইল যে, আল্লাহ্‌ তা'আলাই একমাত্র সৃষ্টিকর্তা ও 
রিধিকদাতা ৷ সমগ্র বিশ্বময় বসবাসকারী জীবকুল ও ছড়ানো সীমাহীন সম্পদের একমাত্র প্রভৃতু 
ও মালিকানা তাহারই । সুতরাং তিনিই ইবাদত লাভের একমাত্র অধিকারী এবং অন্য কাহারও 
ইহাতে বিন্দুমাত্র অংশ নাই । তাই আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াতে নির্দেশ দিলেন ৪ 

১১৭০০ ০০০ 51950 ab Ns 951 “সুতরাং তোমরা জানিয়া শুনিয়া কাহাকেও ' 
আল্লাহ্‌ তা'আলার অংশীদার বানাইও না।” 

বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে £ ইব্‌ন মাসউদ (রা) বলেন-আমি 
জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্‌র রাসূল! আল্লাহ্‌ তা“আলার কাছে সর্বাপেক্ষা বড় পাপ কোন্টি? 
- , রাসূল (সা) জবাব দিলেন-আল্লাহ্‌ তা'আলার সহিত কাহাকেও অংশীদার করা এবং কোন দিক 
নিন নি 

তেমনি মু'আয (রা) হইতে বর্ণিত হইয়াছে ৪ 

নবী করীম (সা) প্রশ্ন করিলেন-তোমরা জান কি, বান্দার কাছে আল্লাহ্‌ তা'আলার বড় 
দাবী কি? অতঃপর বলিলেন-তাহা হইল একমাত্র তাহারই ইবাদত করা এবং কোনভাবেই 
কাহাকেও তাহার অংশীদার না করা৷ 

অন্য এক হাদীসে বর্ণিত হইয়াছে ৪ নবী করীম (সা) বলিয়াছেন-তোমরা কখনও এইরূপ 
বলিও না, আল্লাহ্‌ ও অমুক যাহা চাহেন, বরং এইরূপ বল, “যাহা আল্লাহ্‌ চাহেন’ অথবা “যাহা 
অমুক চাহেন।' | 

তোফায়েল ইবৃন সাখবারাহ (উন্মুল মু'মিনীন আয়েশা সিদ্দীকার বৈপিত্রেয় ভাই) হইতে 
যথাক্রমে রবী‘ ইব্‌ন হারাশ, আব্দুল মালিক ইব্‌ন উমায়র ও হাম্মাদ ইবৃন সালামা বর্ণনা করেন ৪ 

তোফায়েল ইবৃন সাখবারাহ বলেন-আমি একদিন স্বপ্নে একদল লোক দেখিতে পাইয়া প্রশ্ন 
করিলাম-তোঁমরা কাহারা? তাহারা জবাব বলিল-আমরা ইয়াহুদী। অতঃপর আমি প্রশ্ন 
করিলাম-তোমরা উযায়রকে আল্লাহ্‌র পুত্র বল কেন? তাহারা পাল্টা প্রশ্ন করিল-*তোমরা 
‘আল্লাহ্‌ যাহা চাহেন ও মুহাম্মদ যাহা চাহেন: বল কেন? অতঃপর আরেকদল লোক দেখিতে 
পাইয়া প্রশ্ন করিলাম-তোমরা কাহারা? তাহারা জবাবে বলিল-আমরা খৃস্টান । আমি প্রশ্ন 
করিলাম-তোমরা ঈসা (আ)-কে আল্লাহ্‌র পুত্র বল কেন? তাহারা পাল্টা প্রশ্ন করিল-তোমরা 
আল্লাহ্‌ ও মুহাম্মদ যহা চাহেন' বল কেন? অতঃপর সকাল বেলা আমি কয়েকজনকে এই স্বপ্নের 
কথা বলিলাম এবং রাসূলুল্লাহ (সা)-এর নিকট আসিয়া সম্পূর্ণ স্বপ্ন বিবৃত করিলাম । রাসূল 
(সা) জিজ্ঞাসা করিলেন-তুসি এই স্বপ্ন আর কাহাকেও শুনাইয়াছ? আমি বলিলাম-হ্য। । তখন 
তিনি আল্লাহ্‌ তা'আলার প্রসংশা করিয়া উপস্থিত সকলকে বলিলেন-এই বালক একটি স্বপ্ন 
দেখিয়াছে, আমি উহা তোমাদিগকে জানাইতেছি। তাহা এই, তোমরা এমন সব কথা বলিয়া 
থাক যাহা তোমাদেরকে বলিতে নিষেধ করা হইয়াছে । সুতরাং “আল্লাহ্‌ ও মুহাম্মদ যদি 
চাহেন'-এমন কথা আর কখনও বলিও না। পক্ষান্তরে এইরূপ বল-'একমাত্র আল্লাহ্‌ পাকের 
যাহা মজী হয়।' 
কাছীর (১ম খণ্ড)__৪৩ 


www.quraneralo.com 


Contents 
শুত৮ তাফসারে ইব্‌ন কাছীর 


ইবৃন মারদুবিয়্যা আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হাম্মাদ ইবন সালমাহ হইতে অনুরূপ হাদীস 
বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্‌ন মাজাহও আবদুল মালিক ইবৃন উমায়র হইতে বর্ণিত উক্ত সনদে 
অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে যথাক্রমে ইয়াধীদ ইবনুল আসিম ও আল্‌ আযলাহ ইব্‌ন 
আবদুল্লাহ আলকিন্দী ও সুফিয়ান ইবৃন সাঈদ আছছাওরী বর্ণনা করেন £ 

এক ব্যক্তি নবী করীম (সা)-কে বলিল-'আল্লাহ্‌ ও আপনি যাহা চাহেন।' তখন নবী করীম 
(সা) বলিলেন-তুমি কি আমাকে আল্লাহ্‌র সমতুল্য করিয়াছ?বরং এইরূপ বল, “একমাত্র 
আল্লাহ্‌ যাহা চাহেন।' 

ইব্‌ন মারদুবিয়্যাও এই হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম নাসাঈ, ইবৃন মাজাহ ও ঈসা 
ইব্‌ন ইউনুসও আযলাহ হইতে বর্ণিত সনদে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন । উল্লিখিত 
হাদীসসমূহে আল্লাহ্‌ পাকের একত্বের উপর জোর দেওয়া হইয়াছে এবং তাহার সহিত কাহাকেও 
সমতুল্য অংশীদার বানাইতে নিষেধ করা হইয়াছে। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে যথাক্রমে সাঈদ ইবৃন জুবায়র, ইকরামা, মুহাম্মদ ইব্‌ন আৰু 
মুহাম্মদ ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেন ঃ 

'ইব্ন আব্বাস (রা) বলেন-আল্লাহ্‌ পাক ১%, 1:51 ১০৮| ($% আয়াতটি 
কাফির ও মুনাফিক উভয় গ্রুপের জন্য নাযিল করিয়াছেন। উহাতে বলা হইয়াছে ‘তোমাদের 
প্রতিপালক শুধু ও তোমাদেরই সৃষ্টিকর্তা নহেন, এমনকি তোমাদের পূর্ব পুরুষদেরও সৃষ্টিকর্তা । 
সুতরাং তাহার সহিত কোন দিক দিয়া কাহাকেও শরীক করিও না এবং এককভাবে তীহারই 
প্রভৃত্‌ স্বীকার কর।' 

yal 5855 1941 41151455295 আয়াতের ব্যাখ্যা ইব্‌ন আববাস (রা) হইতে 
এইরূপ বর্ণিত হইয়াছে যে, ‘আল্লাহ্র সহিত অন্য কাহাকেও শরীক করিও না এবং কাহাকেও 
তাহার সমতুল্য ভাবিও না। কারণ, তাহারা তোমাদের ক্ষতি বা উপকার কোনটাই করিতে 
পারে না। তাহারা তোমাদের প্রতিপালকও নহে এবং তোমাদিগকে ও অন্যান্যকে জীবিকাও 
সরবরাহ করিতে পারে না। তোমরাও একথা ভালভাবেই জান। তোমরা ইহাও ভাল করিয়া 
জান যে, আল্লাহ্র রাসূল তোমাদিগকে যে নির্ভেজাল একতৃবাদের আহ্বান জানাইতেছেন, 
তাহার সত্যতা সম্পর্কে লেশমাত্র সন্দেহের অবকাশ নাই ।” 

কাতাদাহও আলোচ্য আয়াতের অনুরূপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন। হযরত ইব্‌ন আব্বাস 
(রা) হইতে যথাক্রমে ইকরামা, শাবীব ইব্‌ন বাশার, আবু আসিম, আবূ যিহাক ইবৃন মুখাল্লাদ, 
আবূ আমর, আহমদ ইব্‌ন আমর ইব্‌ন আবূ আসিম ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন ৪ 

০1251 4111:155১.9 আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইবৃন আব্বাস (রা) বলেন-রাতের 
আঁধারে কীকর বিছানো পথে চলমান পিপীলিকার চাইতেও শির্ক অতিশয় গুপ্ত ও সূক্ষ্ম জিনিস। 
মানুষ বলিয়া থাকে, “আল্লাহ্র কসম ও তোমার জীবনের কসম! এই কুকুরটি না থাকিলে 
আমার ঘরে চোর আসিত এবং ঘরে হাসগুলি না থাকিলে সবকিছু চুরি হইয়া যাইত, ইত্যাদি । 
এইগুলি শিরিকী কথা এবং আল্লাহ্‌র সহিত শরীক করার শামিল। “যাহা আল্লাহ্‌ চাহেন ও যাহা 
তুমি চাহ'-এই ধরনের বাক্যও শিরিকী বাক্য এবং তাওহীদের পরিপন্থী । ‘আল্লাহ্‌ না হইলে 
এবং তুমি না হইলে (আমার সর্বনাশ হইত)'-এইরূপ কথাও শিরিকী কথা। 


wWww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৩৯ 


হাদীস শরীফে বর্ণিত আছে যে, এক ব্যক্তি নবী করীম (সা)-কে ‘আল্লাহ্‌ যাহা চাহেন এবং 
আপনার যাহা মজী হয়’ বলিলে তিনি প্রশ্ন করিলেন-তুমি কি আমাকে আল্লাহ্‌র সমতুল্য মনে 
কর? 

অপর এক হাদীসে বর্ণিত হইয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন-আল্লাহ্‌র সহিত 
কাহাকেও শরীক না করিলে তোমরা উত্তম জাতি । কিন্তু তোমরা এইরূপ বলিয়া থাক যে, 
‘আল্লাহ্‌ যাহা চাহেন ও অমুকে যাহা চাহেন ।' ইহা শিরিকী বাক্য । 

আবুল আলিয়্যা বলেন-“আল্লাহ্‌র সহিত তোমরা কাহাকেও শরীক করিও না এবং 
কাহাকেও তাহার সমতুল্য ভাবিও না।' 

রবী' ইব্‌ন আনাস, কাতাদাহ, সুদ্দী, আবূ মালিক, ইসমাঈল ইবৃন আবূ খালিদ প্রমুখ 
মনীষীগণ অনুরূপ কথাই বলিয়াছেন। 


মুজাহিদ ১১ 15 ৮5১0 10151 all sla ১53.4 আয়াতের ব্যাখ্যায় 
বলিয়াছেন-'আল্লাহ্‌ তা'আলা যে একক ও অদ্বিতীয় সত্তা এবং কোন দিক দিয়া কেহ তাহার 
সমকক্ষ নহে, একথা তাওরাত ও ইঞ্জীল পাঠ করিয়াও তোমরা জানিতে পাইয়াছ। সুতরাং 
জানিয়া শুনিয়া কাহাকেও তাহার শরীক করিও না ।” 

ইমাম আহমদ বলেন-আমার কাছে আফ্ফান, তাহার কাছে আবূ খলফ মুসা ইব্‌ন খলফ, 
তাহার কাছে ইয়াহিয়া ইব্‌ন আবু কাছীর, তাহার কাছে যায়দ ইব্‌ন সালাম তাহার দাদা আর 
হারিছুল আশআরী হইতে বর্ণনা করেন £ 

“মহানবী (সা) বলিয়াছেন-আন্লাহ্‌ পাক ইয়াহিয়া ইবৃন যাকারিয়া আ)-কে তাহার নিজের 
আমলের ও বনী ইসরাঈলদের আমল করাবার জন্য পাচটি কাজের আদেশ দিয়াছিলেন। হযরত 
ইয়াহিয়া (আ) বেখেয়ালে তাহা বনী ইসরাঈলদের জানাইতে বিলম্ব করায় হযরত ঈসা (আ) 
তাহাকে বলিলেন, আল্লাহ্‌ পাক আপনার চলার ও বনী ইসরাঈলদের চালাবার জন্য যে পাচটি 
কাজের নির্দেশ দিলেন, তাহা তো এখনও আপনি তাহাদের জানাইলেন না। উহা কি আমি 
তাহাদের জানাইব? তিনি বিব্রত হইয়া বলিলেন, আমিই জানাইব। আপনি জানাইলে আমার 
ভয় হয়, আমার উপর আযাব আসিবে, হয়তো যমীন আমাকে গ্রাস করিয়া নিবে। অতঃপর 
ইয়াহিয়া আ) বনী ইসরাঈলদের বায়তুল মুকাদ্দাসে সমবেত হওয়ার আহ্বান জানাইলেন উহা 
জনসমাগমে পরিপূর্ণ হইল। তখন তিনি মিম্বরে উপবিষ্ট হইয়া আল্লাহ্‌ তা'আলার প্রশংসা জ্ঞাপন 
ও গুণগান করিয়া বলিলেন-আল্লাহ্‌ পাক আমার ও তোমাদের অনুসরণের জন্য পাঁচটি কাজের 
নির্দেশ প্রদান করিয়াছেন । 

প্রথম কাজটি হইল, একমাত্র আল্লাহ্‌ তাআলার ইবাদত করিবে এবং কাহাকেও তাহার 
সহিত শরীক করিবে না। ইহার উদাহরণ হইল এই যে, এক ব্যক্তি রৌপ্য বা স্বর্ণের বিনিময়ে 
একটি ভৃত্য ক্রয় করিল এবং তাহাকে আয়-উপার্জনের কাজে নিয়োগ করিল। কিন্তু সে 
উপার্জিত সম্পদ নিজ প্রভুর বদলে অন্যকে দেয়। তোমরা কি ভূত্যটির এই আচরণে সন্তুষ্ট 
হইতে পার? তাই যেই আল্লাহ্‌ তা'আলা তোমাদের সৃষ্টি করিয়া জীবিকার ব্যবস্থা করিতেছেন, 
তোমরা কেবল তাহারই ইবাদত কর এবং তাহার সহিত কাহাকেও শরীক করিও না। দ্বিতীয় 
কাজটি হইল নামায কায়েম করা নামাযে যতক্ষণ পর্যন্ত বান্দা এদিক-সেদিক না তাকায়, 
ততক্ষণ আল্লাহ্‌ তা'আলা তাহার চেহারার দিকে তাকাইয়া থাকেন। সুতরাং তোমরা 


Wwww.quraneralo.com 


Contents 
৩৪০ "ভাফসীরে ইবন কাষ্টার 


এদিক-ওদিক ন! তাকাইয়া মনোযোগের সহিত নামায পড়িবে ।.তৃতীয় নির্দেশ হইল, তোমরা 
রোয। রাখিবে। ইহার উদাহরণ হইল এই যে, এক ব্যক্তির নিকট একটি মিশকের পাত্র 
রহিয়াছে এবং তাহার সঙ্গীরা উহা হইতে সুঘাণ লাভ করিতেছে । তেমনি রোযাদারের মুখ 
হইতে আল্লাহ্‌ তা'আলা মিশক হইতেও বেশী সুঘ্বাণ লাভ করেন। আল্লাহ্‌ পাকের চতুর্থ নির্দেশ 
হইল দান-সাদকা করা। ইহার উপমা এই যে, এক ব্যক্তিকে গলায় রশি লাগাইয়া হত্যা করার 
জন্য লইয়া যাওয়া হইতেছে । তখন সে তাহার যাহা কিছু সম্পদ আছে তাহা মুক্তিপণ হিসাবে 
দিয়া নিজের প্রাণ বাচাইল। তোমাদের প্রতি পঞ্চম নির্দেশটি হইল সর্বদা আল্লাহ্‌ পাকের যিকির 
করা। ইহার উদাহরণ হইল এইরূপ যে, এক ব্যক্তি তাহার পশ্চাতে দ্রুতগতিতে ছুটিয়া আসা 
শত্রুর হাত হইতে বাঁচার জন্য একটি সুরক্ষিত দুর্গে আশ্রয় নিয়া প্রাণে বাচিল। মানুষ আল্লাহ্‌র 
যিকিরে মশগুল হইলে শয়তানের আক্রমণ হইতে এইভাবে রক্ষা পাইয়া থাকে । 
বর্ণনাকারী বলেন, অতঃপর মহানবী (সা) বলিলেন-আমিও তোমাদের এমন পাঁচটি 
কাজের আদেশ দিতেছি যাহা আল্লাহ্‌ পাক আমাকে করিবার জন্য নির্দেশ দিয়াছেন । উহা হইল 
ংঘবদ্ধ থাকা, নেতার কথা শ্রবণ করা, নেতার অনুগত হওয়া, আল্লাহ্‌র জন্য হিজরত করা ও 
আল্লাহ্‌র পথে জিহাদ করা । যে ব্যক্তি সংঘবদ্ধতা ছাড়িয়া এক বিঘত দূরে সরিল, সে তাহার 
গর্দান হইতে ইসলামের রজ্জু ছুঁড়িয়া ফেলিল। অবশ্য ফিরিয়া আসিলে অন্য কথা । যে ব্যক্তি 
জাহিলিয়াতের পথে ডাকিবে, সে জাহান্নামের জ্বালানীতে পরিণত হইবে । সাহাবারা প্রশ্ন 
করিলেন-হে আল্লাহ্‌র রাসূল? যদি সে নামায রোযা করে, তবুও? মহানবী (সা) জবাব 
দিলেন-হ্যা, যদিও সে নামায রোযা করে এবং নিজেকে মুসলমান ভাবে, তবুও । আল্লাহ্‌ পাক 
মুসলমানদের যেভাবে মুসলিম, মু'মিন, আল্লাহ্‌র বান্দা ইত্যাদি নামে সম্বোধন করিয়াছেন, 
তোমরাও তাহাদের সেই সব নামে সম্বোধন করিবে । কখনও জাহিলী নামে ডাকিবে না ।' 
মুহাদ্দিসগণ হাদীসটিকে “সহীহ-হাসান' বলিয়াছেন। এই হাদীস দ্বারা তাওহীদ প্রমাণিত 
হয়। ইহাতে বলা হইয়াছে, “আল্লাহ্‌ তা'আলা যেহেতু তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন এবং 
রিযিকের ব্যবস্থা করিতেছেন, সুতরাং তোমরা কেবলমাত্র আল্লাহ্‌ তা“আলারই ইবাদত করিবে 
এবং তাহার সহিত কাহাকেও শরীক করিবে না।' 
ইমাম রাহী সহ অনেক তাফসীরকার এই হাদীস দ্বারা আল্লাহ্‌ তাআলার অস্তিত্‌ প্রমাণ 
করিয়াছেন। উর্ধ্বজগত ও নিম্ন জগতের সৃষ্টিকুল, সৃষ্টিকুলের আকৃতি-প্রকৃতির অশেষ বৈচিত্র্য, 
বিশ্বপ্রকৃতি ও উহার সুশৃঙ্খল রীতি-নীতি এবং অজস্র কল্যাণকর ব্যবস্থাপনা মহাকুশলী 
সৃষ্টিকর্তার কুদরত ও হিকমতের নিদর্শনরূপে সর্বত্র বিরাজমান । 
ইমাম রাষী বলেন ৪ জনৈক নিরক্ষর আরবের কাছে আল্লাহ্‌র অস্তিত্বের প্রমাণ চাওয়া হইলে 
সে উত্তর দিল, না দেখিয়া যেভাবে আমরা উটের অস্তিত্ব এবং পায়ের দাগ দেখিয়া আগন্তকের 
আগমনের কথা বুঝিতে পাই, সেভাবেই গ্রহ-নক্ষত্রপূর্ণ আকাশ, বৈচিত্র্য বিমণ্ডিত পৃথিবী ও 
তরঙ্গায়িত সমুদ্রের লীলাখেলা দেখিয়া আল্লাহ্‌র অস্তিত্ব উপলব্ধি করি। 
ইমাম রাধী আরও বলেন £ বাদশাহ হারুন অর রশীদ ইমাম মালিক (র)-এর নিকট 
আল্লাহ্‌র অস্তিত্বের প্রমাণ জানিতে চাহিলে তিনি জবাব দিলেন-মানুষের ভাষা, কণ্ঠস্বর ও সুর 
বৈচিত্র্যের মধ্যেই আল্লাহ্‌র অস্তিত্বের প্রমাণ বিদ্যমান | 
তেমনি ইমাম আবু হানীফা (র)-কে কতিপয় নাস্তিক আল্লাহ্‌র অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করিলে 
' তিনি জবাব দিলেন-'এসব কথা এখন রাখ। আমি এখন অন্য এক চিন্তায় নিমগ্ন । একদল 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল বাকারা র ০৪১ 


লোক বলিয়া গেল, বাণিজ্যিক মালামাল বোঝাই বিরাট এক নৌকা আপন হইতেই চলিতেছে , 
এবং সমুদ্রের উত্তাল তরঙ্গমালা নির্বিঘ্নে অতিক্রম করিয়া যাইতেছে । অথচ উহার কোন চালক 
নাই?" প্রশ্নুকারী নাস্তিকগণ বলিল, আপনি কি চিন্তায় অধথা সময় নষ্ট করিতেছেন? কোন জ্ঞানী 
লোকের পক্ষে কি এমন কথা বলা সম্ভব’ এত বড় নৌকা তরঙ্গসংকুল সমুদ্রে নাবিক ছাড়া কি 
করিয়া চলিতে পারে? তখন ইমাম আবু হানীফা (ব) বলিলেন, তোমাদের জ্ঞানের কথা ভাবিয়। 
আমারও অনুশোচনা জাগে । একটি নৌকা যদি নাবিক ছাড়া না চলিতে পারে, তাহলে এই 
বিশাল ভূমণ্ডল, আকাশমগ্ডলী ও উহার অসংখ্য সৃষ্টিকুল কি করিয়া পরিচালক ছাড়া 
সুশৃঙ্খলভাবে চলিতে পারে? জানিয়া রাখ, সেই পরিচালকই হইলেন নিখিল সৃষ্টির ত্রষ্টা ও 
নিয়ন্ত্রক আল্লাহ্‌ তা'আলা । নাস্তিকরা তাহার জবাবে বিস্মিত ও হতভন্ত হইল এবং জবাবের 
সারবস্তা ও সত্যতা উপলব্ধি করিয়া মুসলমান হইয়া গেল। 

ইমাম শাফেঈ (র)-এর কাছে এই ব্যাপারে প্রশ্ন করা হইলে তিনি জবাব দিলেন-তুত 
গাছের পাতা এক, তার রং এক, স্বাদ এক. রসও এক ৷ গরু ছাগল, হরিণ, মাকড়, মক্ষিকা, 
গুটি পোকা ইত্যাকার বহু প্রাণী ও কীট-পতঙ্গ উহার পাতা খায় ও রস পান করে। অথচ গুটি 
পোকা দেয় রেশম, মক্ষিকা দেয় মধু, ছাগল-গরু দেয় দুধ ও গোবর এবং হরিণ মিশ্ক উপহার 
দেয় । একই পাতায় এভাবে বিভিন্ন উপাদান সৃষ্টির পেছনে কি কোন কুশলী স্রষ্টার অস্তিত্‌ 
অনুভূত হয় না? তিনিই আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ্‌ তা'আলা! ৷ 

ইমাম আহমদ ইবৃন হাম্বল (র)-এর নিকট এক সময় আল্লাহ্‌র অস্তিত্বের পক্ষে যুক্তি দাবী 
করা হইলে তিনি জবাব দিলেন-মনে কর, এখানে এমন একটি সুদৃঢ় দুর্গ রহিয়াছে যাহার 
কোন দরজা-জানালা নাই। এমনকি কোন ছিদ্রও নাই। দুর্গটির বহির্ভাগ রৌপ্যের ও 
ভ্যত্তরভাগ স্বর্ণের প্রভায় দীপ্যমান। ডান-বাম ও উপর-নীচ সব দিক দিয়াই দুর্গটি আবদ্ধ । 
উহাতে জীব-জানোয়ার তো দূরের কথা, বায়ুও প্রবেশ করিতে পারে না। হঠাৎ উহার একটি 
দেয়াল ভাঙ্গিয়া পড়িল। অমনি উহা হইতে চক্ষু-কর্ণ বিশিষ্ট সুন্দরকায় এমন একপ্রাণী বাহির 
হইল যাহারা কণ্ঠে রহিয়াছে মন ভুলানো মিষ্টি মধুর কল-কাকলী । বলতো সেই আবদ্ধ দুর্গে 
সৃষ্ট এই জীবের কোন স্রষ্টা রহিয়াছেন কিনা? সেই সৃষ্টিকর্তাই হইলেন মানব সত্তার অতীত এক 
মহান সত্তা । তাহার ক্ষমতা ও শক্তি কি সীমিত, না সীমাহীন? তিনি অসীম ক্ষমতার 
অধিকারী । 

ইমাম সাহেব ডিমকে দুর্গের সহিত তুলনা করিয়াছেন। আন্নাহ্‌্র অস্তিত্বের পক্ষে ইহা 
একটি বড় প্রমাণ । আবূ নুআস (র)-এর কাছে আল্লাহ্‌র অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন তোলা হইলে তিনি 
জবাব দিলেন-_ 


তুল ০০ ০৬০৪ dll ৮১৮০ Le UG! ও11-১015 ০৯০৯ ০৮৪০ bls 
০০-০1-48৮5 ১১:91) লিও 1৪ এলিপশি1 FAM ৯ 1৯৩ slat 
Leb dowd adil 
আকাশ হইতে বারিবর্ষণ, উহা দ্বারা ধরার বুকে ফসল, ফলমূল ও গাছপালা-তরুলতার 


জন্মলাভ ও কচি-কচি ডগায় নানাবিধ ফুলের সমারোহ আল্লাহ্র অস্তিত্ব ও একত্বের অকাট্য 
প্রমাণ । | 


www.quraneralo.com 


Contents 


৩৪২ তাফসীরে ইব্ন কাছীর 


ইবনুল মু’তায বলেন- 

২21 4 ০৮০ ৫ ৬১ এই ০১৯৯৪ ৮৪০৫ 01 41 1 on Sle li 
« এ৯১1৬ 4১] ২9০ ০৪ 

“আল্লাহ্‌র অস্তিত্ব অস্বীকার ও তাহার বিরুদ্ধাচরণের কথা ভাবিলে মনে বিস্ময় সৃষ্টি হয়। 
মানুষ কতই না বেপরোয়া হওয়ার প্রয়াস চালায় । অথচ তাহার আশে পাশের প্রত্যেকটি বস্তুই 
আল্লাহ্র অস্তিত্ব ও একত্রে সাক্ষ্য দিতেছে । 

মহামানবগণ বলিয়াছেন-আকাশমগুলীর দিকে দৃষ্টিপাত কর এবং উহার উচ্চতা ও প্রশস্ততা 
এবং হাতে বিচরণশীল সমুজ্জল গ্রহ-নক্ষত্রের দিকে তাকাও । এদিক-সেদিক প্রবহমান 
নদ-নদীগুলি পর্যবেক্ষণ কর। দেখ, উহারা কিভাবে স্বীয় স্রোতধারার মাধ্যমে ক্ষেত-খামারের 
ফসল আর বাগ-বাগিচার গাছপালা ও ফল-মূলের তৃষ্ণা মিটাইয়া যমীনকে সবুজ শ্যামল 
করিয়া তোলে। ক্ষেত্র-খামার ও বাগিচার ফসল ও ফল-মূলের দিকে তাকাইয়া দেখ, উহারা 
কিভাবে একই পানির কল্যাণে বিচিত্র রং, রূপ, ঘ্রাণ, স্বাদ লাভ করিতেছে । এমনকি সেইগুলির 
উপকারীতায়ও রহিয়াছে অশেষ বৈচিত্র। বস্তু জগতের বৈচিত্র্য বিমপ্তিত এই সৃষ্টিকুল তাহাদের 
ভাষায় প্রতিনিয়ত জানাইতেছে যে, তাহাদের এক মহান কুশলী সৃষ্টিকর্তা রহিয়াছেন এবং সেই 
সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয় বলিয়াই এত সুশৃঙ্খল ও সুবিন্যস্তভাবে সব কিছু চলিতেছে । এইসব 
সৃষ্টি প্রত্যেকটি দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তির সামনে আল্লাহ্‌র অশেষ মহত্ত, অসীম ক্ষমতা, 
অপরিসীম দয়া ও অনাবিল প্রেম-শ্রীতি ও ভালবাসার অনুপম ও অত্যুজ্ছল নিদর্শন তুলিয়া 
ধরিতেছে। তাহার এতসব নজীরবিহীন নি“আমাত কি তীহার সীমাহীন বদান্যতার পরিচয় দেয় 
না? আমরা কায়মনে বিশ্বাস করি, তিনি ব্যতীত আর কোন প্রতিপালক নাই । তিনিই আমাদের 
সৃষ্টিকর্তা । তিনিই আমাদের উপাস্য প্রভু । তিনিই আমাদের একমাত্র রক্ষক ও ব্রাণকর্তা। তাই 
তিনি ব্যতীত আর কোন সত্তা আমাদের অবনত মস্তকে প্রদত্ত সিজদা লাভের যোগ্য নহে। হে 
দুনিয়ার মানুষ! আমি একমাত্র তাহারই দয়ার উপর নির্ভরশীল । আমার যাহা কিছু আশা ভরসা 
একমাত্র তাহারই কাছে। আমার মাথা অবনত করা ও উত্তোলন করা একমাত্র তাহারই 
দরবারে। আমার সকল প্রত্যাশা তাহারই কৃপার সহিত সংশ্লিষ্ট । তাহারই দয়া ও অনুগ্রহের 
আশায় কেবলমাত্র তাহারই নাম জপনা করিতেছি । 


ঠা 
০৪১৩৪ ১৯-৪৯-৬৫৬৩ ৩০৬৬৪ IB RIO OY) 


| পাতা 
৫ ৮:০9 ১79 ৩ রা 


১১৪৫4 নীল 2 IGS 


৬৮ ৮0125 EHIME পর তি (12) 
OLD Silt 


Wwww.quraneralo.com 


N Contents + 


সূরা আল বাকারা ৩৪৩ 


২৩. আমি আমার বান্দার উপর যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমাদের সন্দেহ 
সৃষ্টি হইয়া থাকিলে, তোমরা উহার অনুরূপ কোন সূরা আনয়ন কর। তোমাদের কথার 
সত্যতা প্রমাণের জন্য আল্লাহ্‌ ব্যতীত তোমাদের অন্য যত প্রভু আছে তাহাদেরও ডাকিয়া 
লও । 

২৪. তারপরও যদি না পার এবং কখনই পারিবে না, তখন সেই আগুনকে ভয় কর 
যাহার ইন্ধন হইবে মানুষ ও প্রস্তর । উহা কাফিরদের জন্যই প্রস্তুত করা হইয়াছে। 


তাফসীর ঃ তাওহীদ ও একত্বাদের আলোচনার পর আল্লাহ্‌ পাক তাহার রাসূলের 
রিসালাত এবং নবৃওতের সত্যতা ও শুদ্ধতা প্রথাসিদ্ধ পন্থায় প্রতিষ্ঠিত করিয়াছেন। তাই তিনি 
কাফিরদের সম্বোধন করিয়া বলিতেছেন, আমার বান্দা মুহাম্মদের প্রতি আমি যে কুরআন 
অবতীর্ণ করিয়াছি, তাহা সম্পর্কে তোমাদের যদি সংশয় সৃষ্টি হইয়া থাকে যে, উহা আল্লাহ্‌র 
কথা নহে, মুহাম্মদ নিজেই উহার রচয়িতা, তাহা হইলে কুরআনের কোন সুরার মত একটি 
সুরা রচনা করিয়া তোমরা দেখাও । এই ব্যাপারে তোমরা আল্লাহ ব্যতীত যে কোন ব্যক্তি বা 
শক্তির সাহায্য গ্রহণ করিতে পার। কিন্তু তোমরা সমবেত প্রচেষ্টা দ্বারাও তাহা পারিবে না। 

ইব্‌ন আব্বাস (রা) উপরোক্ত আয়াতের ১.1১৫% শব্দের ব্যাখ্যায় বলিয়াছেন, শব্দটির 
অর্থ হইল ‘তোমাদের সাহায্যকারী” অর্থাৎ তোমাদের সাহায্যকারীগণকে অনুরূপ সূরা প্রণয়নের 
কাজে ডাক। 

আবু মালিকের উদ্ধৃতি দিয়া সুদী বলিয়াছেন, শব্দটির অর্থ হইল তোমরা যাহাদিগকে 
আল্লাহ্‌র অংশীদার বানাইয়াছ, তাহাদিগকে ডাক । অর্থাৎ অন্য যতসব সহায়তাকারী তোমাদের 
রহিয়াছে তাহাদেরকে, এমনকি আল্লাহ্‌ ব্যতীত তোমাদের যে সকল মাবুদ রহিয়াছে 
তাহাদিগকেও ডাকিয়া সকলে মিলিয়া অনুরূপ একটি সূরা তৈরি কর। 

উক্ত শব্দের ব্যাখ্যায় মুজাহিদ বলিয়াছেন, ইহা দ্বারা আরবী ভাষাবিদ পন্তিত ও আরবের 
শাসকবর্গকে বুঝানো হইয়াছে। অর্থাৎ তোমরা তোমাদের কবি-সাহিত্যিক ও 
কর্ণধার-পরিচালক মণ্ডলীকে এই কাজে সাহায্যের জন্য ডাকিয়া লও.। কিন্তু ডাকিলেও লাভ 
হইবে না, সূরা তো দূরের কথা, একটি লাইনও রচনা করিতে সক্ষম হইবে না। 

58 


Ct NEUE জিত রাতারাতি 
চাইতে অধিক পথ প্রদর্শনকারী কোন কিতাব আল্লাহ্‌র নিকট হইতে নিয়া আস। আমিও সেই 
কিতাবকে অনুসরণ করিব ।” 


আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ঃ 
১৯০০ ৬ 3811155480৭ ১০৫০ baits Sh i pl 3৪ 
Ee 


Wwww.quraneralo.com 


Contents 


৩৪৪ তাফনীরে ইবন কাছীর 
“হে নবী! জানাইয়া দাও, সমগ্র মানুষ 'ও জিন সম্পৃদায় একত্রিত হইয়াও যদি কুরআনের ' 
ন্যায় গ্রন্থ রচনায় নিয়োজিত হয়, তবুও অনুরূপ গ্রন্থ রচনা করিতে পারিবে না। যদিও সকলের 
সমবেত প্রচেষ্টা উহাতে নিয়োজিত হয়।” 

আল্লাহ্‌ পাক সূরা হুদে ঘোষণা করেন £ 


১৪৪০০, কত 


১০1৮৪০১৪৪৯৯ পুউনল৬০ল ক ৯৪০০৯ ৯১৯৪ উপ 


“তাহারা কি বলিতেছে যে, তুমি নিজেই এই কুরআন রচনা করিয়াছ? তুমি বল, তোমরা 
উহার মত দশটি সুরা রচনা করিয়া দেখাও এবং সেই কাজে আল্লাহ্‌ ব্যতীত যদি কেহ ক্ষমতা 
রাখে, তাহাকেও ডাকিয়া লও-যদি তোমাদের দাবী সত্য হইয়া থাকে ।” 

আল্লাহ্‌ পাক সূরা ইউনুসে বলেন £ 


| 2:52 5 


০৫০০০ ৩৩ ৮০ 9৮০০ L 94০ 58০46 et ক পল 
43৭ ox ১৭) G2 ০৯1 ৭401 ১১১ ১০৭ ০৪০৯৫ ০ 1৪11 1১৯ lS ay 


1953 08 ০1১১] ১1582 ol dd ০৩০ 2৪ অলি | Joti 


-১২৪০৮০ ও / এ ১১০১০ 5৮4 ১০159 Ue ৯১৩০৪ 

“এই কুরআন আল্লাহ্‌ ছাড়া অন্য কাহারও মনগড়া রচনা নহে। পরত্তু ইহা পূর্বে অবতীর্ণ 
কিতাবসমুহকে সত্যায়িত করে। আর ইহা সবিস্তারে বর্ণিত কিতাব । নিখিল সৃষ্টির 
প্রতিপালকের তরফ হইতে অবতীর্ণ এক সংশয় মুক্ত কিতাব। তাহারা কি ইহাকে মিথ্যা 
বলিতেছে? তুমি বল, কুরআনের অনুরূপ একটি সূরা তৈরি করিয়া দেখাও । আল্লাহ্‌ ব্যতীত যদি 
কাহারও ক্ষমতা থাকে তাহাকেও ডাকিয়া যদি পার তাহা হইলেও তোমাদের দাবীর সত্যতা 
প্রমাণ কর।” ' 

এই ধরনের আয়াত প্রথমে মক্কায় অবতীর্ণ হইয়া মক্কাবাসীকে জব্দ করিয়া কুরআন ও 
কুরআনের নবীর বিশুদ্ধতা ও সত্যতা প্রমাণ করে। অতঃপর মদীনায়ও একই উদ্দেশ্যে আলোচ্য 
আয়াত অবতীর্ণ হয়। 

আয়াতটির অন্তর্গত «1৯, শব্দের সর্বনাম দ্বারা কি বুঝানো হইয়াছে তাহা লইয়া মতভেদ 
রহিয়াছে । এক দলের মতে এই সর্বনাম দ্বারা কুরআনকে বুঝানো হইয়াছে । তখন আয়াতের 
অর্থ এই দাড়ায় কুরআনের সূরার মত কোন সূরা রচনা করিয়া দেখাও ৷’ অপর দল বলেন, উক্ত 
সর্বনামটি দ্বারা মহানবী (সা)-কে বুঝানো হইয়াছে। সেক্ষেত্রে অর্থ দীড়ায়-“মুহাম্মদের মত 
নিরক্ষর ব্যক্তির পক্ষে যদি এরূপ সূরা তৈরি করা সম্ভব হয়, তাহা হইলে তোমরাও করিয়া 
দেখাও ।' 
'* প্রথম অভিমতের প্রবক্তা হইলেন মুজাহিদ ও কাতাদাহ রে)। ইব্‌ন জারীর, তাবারী, 
যামাখশারী, ইমাম রাষী প্রমুখ ব্যাখ্যাকারগণ এই মতই গ্রহণ করিয়াছেন। হযরত উমর, ইব্‌ন 
মাসউদ, ইব্‌ন আব্বাস (রো) ও হাসান বুসরী (র) সহ অধিকাংশ বিশেষজ্ঞ হইতেও এই 
অভিমতেরই সমর্থন মিলে । 


www.quraneralo.com 


Contents 


পুরা আল পাকার! 28৫ 


প্রথমোক্ত অভিমতের প্রাধান্য লাভের আরও কারণ আছে । এক, ইহা দ্বারা এককভাবে ও 
সমবেতভাবে উভয় পন্থায়ই সকলের প্রতি চ্যালেঞ্জ প্রদান করা হয়। এক্ষেত্রে শিক্ষিত 
অশিক্ষিতের যেমন পার্থক্য করা হয় নাই, তেমনি পার্থক্য করা হয় নাই আহলে কিতাব-গায়ের 
আহলে কিতাবেরও । সুতরাং ইহা নিরক্ষরদের প্রতি চ্যালেঞ্জের তুলনায় ব্যাপক ও সার্বজনীন । 
দুই. উপরোক্ত অনা আয়াতে ‘অনুরূপ দশটি সূরা রচনা করিয়া দেখাও' বাক্যাংশটিও প্রমাণ করে 
যে, উক্ত সর্বনামটির ইঙ্গিত কুরআনের প্রতি, মুহাম্মদের প্রতি নহে। তিন, কুরআনের এই 
বারংবার চ্যালেঞ্জে আরবী ভাষাবিদ, কবি, সাহিত্যিক যাহার সাহায্য নিয়া সম্ভব তাহাদের 
সকলকেই শামিল করার আহ্বান জানানো হইয়াছে। তাই ইহা বিশেষ শ্রেণীর চ্যালেঞ্জ নহে; 
বরং সর্বশ্রেণীর মানুষের প্রতি সর্বকালের জন্য সার্বিক চ্যালেঞ্জ । ফলে বারংবার ইহার উল্লেখ 
আসিয়াছে এবং পরিশেষে সুস্পষ্ট ভাষায় জানাইয়া দেওয়া হইয়াছে,তোমরা পার নাই আর 
কখনও পারিবে না।' মূলত মক্কা ও মদীনার তদানীন্তন সুধীমণ্ডলী চরম বিরোধী মনোভাব 
রাখিয়াও এই চ্যালেঞ্জের জবাব দিতে শোচনীয়ভাবে ব্যর্থ হইয়াছে। কুরআন কিংবা উহার দশটি 
সূরা অথবা উহা ক্ষুদ্রতম সূরাটির কোন আয়াতের অনুরূপ কিছু রচনা করিতেও অপারগ 
রহিয়াছে। তাই আল্লাহ্‌ তা'আলা 1১15 1 (কখনই পারিবে না) ঘোষণা দ্বারা চ্যালেঞ্জের 
পসংহার টানিলেন। 

15153 ১1 শব্দে ব্যাকরণবিধি অনুসারে ভবিষ্যৎ কালের নিশ্চিত না সূচক (২3515 ৮৬১) 
অব্যয় ১] ব্যবহৃত হইয়াছে। ইহা কুরআন পাকের অন্যতম মু'জিযা। একমাত্র কুরআনই 
নির্দ্বিধায় সর্বকালের স্বীয় অবিসংবাদিতার ঘোষণা দিতে পারে। কারণ, একমাত্র আল্লাহ্‌ ছাড়া - 
অতীত, বর্তমান ও ভবিষ্যতে এইরূপ রচনা কখনও কাহারো পক্ষে সৃষ্টি করা সম্ভবপর নহে। 
নিখিল সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা তাহার রচনার সমকক্ষ কিছু রচনা করা কোন সৃষ্টির পক্ষে কি 
করিয়া সম্ভব হইবে? কুরআন নিয়া যাহারা গবেষণা ও চিন্তা-ভাবনা করিয়াছে, তাহারা 
5 SO LU FUN ARAL 
আত্মিক স্বরূপ উভয় দিক দিয়াই ইহা অতুলনীয় ও অবিসংবাদিত ৷ তাই আল্লাহ্‌ বলেন 

ASS উপ 52 নক hl এ lis. পদ কিতাব 
যাহার আয়াতগুলি প্রথমে দৃঢ়ভিত্তিতে প্রতিষ্ঠিত করা হইয়াছে। অতঃপর মহাজ্ঞানী ও মহাসংবাদ 
দাতার তরফ হইতে উহার বিশদ রূপ দান করা হইয়াছে।” 

তাই কুরআনের ভাষা অত্যন্ত সুসংবদ্ধ ও উহার মর্ম অতিশয় ব্যাপক ও সুদৃরপ্রস্বারী । ভাব 
ও ভাষা উভয় দিক দিয়াই উহা নজীরবিহীন ও বিস্ময়কর। সমগ্র জগত উহার সমকক্ষতার 
ক্ষেত্রে চূড়ান্ত অপারগতার স্বীকৃতি প্রদান করিয়াছে। উহাতে একদিকে যেমন অতীতের ইতিহাস 
যথাযথভাবে উপস্থাপিত হইয়াছে, তেমনি অপরদিকে ভবিষ্যতে অনুষ্ঠিতব্য ঘটনাবলীও 
সুস্পষ্টভাবে চিহ্নিত হইয়াছে। ন্যায়-অন্যায় ও ভাল-মন্দ সম্পর্কিত সকল কিছুই সুনিপুণভাবে 
উহাতে সন্নিবেশিত হইয়াছে । তাই আল্লাহ্‌ পাক ঘোষণা করিলেন £ 

১৮০5 ০855০ 49০ ৰ ২০০০৩ “তোমার প্রতিপালক তাহার বাণীকে সত্য ও 
সঙ্গতভাবেই পূর্ণাঙ্গতা দান করিয়াছেন।” 

অর্থাৎ সংবাদদাতা হিসাবে সত্য সংবাদ ও বিধান দাতা হিসাবে ন্যায়ানুগ বিধান প্রদান 
করিয়াছেন। ইহার প্রতিটি বিষয়ই সত্য ও ন্যায়ের মানদণ্ড ও পথ প্রদর্শক। ইহাতে কোন .. 
কাছীর (১ম খণ্ড)_-৪3 


Wwww.quraneralo.com 


Contents 


৩৪৬ তাফসারে ইবন কাছীর 


রূপকথা, কিংবদন্তী ও কিংবা কাল্পনিক মিথ্যাচারের লেশমাত্র নাই । মিথ্যা ও কল্পনার ছড়াছড়ি 
ছাড়া কবিদের কাব্যগাথা রচিত হয় না। উহা ছাড়া নাকি তাহাদের কবিতা-কাব্যের আকর্ষণ 
উৎকর্ষ সৃষ্টি হয় না। তাই জনৈক কবি বলেন £ 43541 «১৯51 

অর্থাৎ কল্পনাপ্ৰসূত মিথ্যার প্রলেপ যত বেশী থাকিবে, কবিতার সৌন্দর্য, কমনীয়তা, মাধুর্য 
ও মাদকতা ততই বিকশিত হইবে ও পাঠককুলের কাছে তত বেশী সমাদৃত হইবে । উহার 
অবর্তমানে কবিতা হইবে নিষ্প্রাণ ও ব্যর্থ। তাই বড় বড় কবিরা বিরাট বিরাট কাব্য নারীর 
রূপ-গুণকীর্তন, পানীয় ও পানপাত্রের বিবরণ, উট-ঘোড়ার সৌন্দর্য বর্ণনা, ব্যক্তি বিশেষের 
প্রশংসা অর্চনা, যুদ্ধ বিগ্রহের লোমহর্ষক কাহিনী ও বিস্ময়কর চাতুর্যকলা কিংবা ভীতিপ্রদ 
রোমাঞ্চকর গল্প-গুজবে ভরপুর । উহা দ্বারা কবির শিল্প সৌকর্য ও অন্তলীণ মনোবিকারের 
বহিঃপ্রকাশ ঘটে বটে; কিন্তু মানব সমাজ আদৌ উপকৃত হয় না। গোটা কাব্যের দু'একটি 
পংক্তি ছাড়া সবটুকুই অর্থহীন প্রলাপে পর্যবসিত হয় । ৰ 

পক্ষান্তরে আল্-কুরআনের আগাগোড়া অত্যন্ত উচুমানের বাকভঙ্গী ও অতুলনীয় 
ভাষালংকারে সমুজ্জ্বল ও অনুপম উপমায় সুষমামন্তিত প্রতীয়মান হইবে । আরবী ভাষায় সুপণ্ডিত 
ও গভীর দৃষ্টিসম্পন্ন মনীষী মণ্ডলীই কেবল কুরআনের ভাষাশৈলী ও ভাব সম্পদের গভীরে প্রবেশ 
করিতে সমর্থ। কুরআন যখন কোন সংবাদ পরিবেশন করে, হউক তাহা দীর্ঘ কিংবা হুস্ব, 
একবারের জায়গায় যদি তাহা বারংবারও বলা হয়, তথাপি উহার স্বাদ ও মাধুর্যে বিন্দুমাত্র 
ব্যত্যয় ঘটে না। যতই পাঠ করিবে ততই যেন অনির্বচণীয় এক স্বাদে চিত্ত উত্তরোত্তর আপ্লুত 
*হইয়াই চলিবে । উহার পৌনঃপুনিক পাঠে যেমন সাধারণ পাঠকের ধৈর্যচ্যুতি ঘটে না। তেমনি 
অসাধারণ পাঠকরাও বিন্দুমাত্র অস্বস্তিবোধ করেন না। 

আল-কুরআনের সতর্ক বাণী ও ভীতি প্রদর্শনমূলক বক্তব্যসমূহ অবলোকন ও অনুধাবন 
করিলে সুকঠিন মানবাত্মা তো দূরের কথা, সুদৃঢ় পর্বতমালা পর্যন্ত সন্ত্রস্ত ও প্রকম্পিত না হইয়া 
পারে না। তেমনি উহার আশ্বাসবাণী ও পুরস্কার বিবরণী অবলোকন ও অনুধাবন করিলে অন্ধ 
মনের বন্ধ দুয়ার প্রলুব্ধ ও উন্মুক্ত হইয়া যায়, রুদ্ধ কর্ণ কুহরও প্রত্যাশ্যার পদধ্বনি শুনিতে পায় 
আর মৃত অন্তরাত্মা ইসলামের অমিয় সুধা পানের জন্য ব্যাকুল হইয়া উঠে। এই সব কিছু 
মিলিয়া অজান্তে হৃদয়রূপ বেতারযন্ত্রে বাজিয়া ওঠে আরশের আকাশ বাণীর প্রচারিত আল্লাহ্‌ 
প্রেমের মন মাতানো রাগ-রাগিণীর সুমধুর সুর লহ্রী | এখানে কয়েকটি আয়াত উদাহরণ স্বরূপ 
পেশ করিতেছি। যেমন উদ্দীপক বাণী £ 

- OL AK 0 25৯ ৪৭ ৮৪ ১৭৫1 0১2১5 9৩ 

তাহা কেহই জানে না।” 

অথবা ৪, 


sao Boe 


bl 5০1 (৫2 ily ae HT এও i 46৯৪ Lc (3 
“উহাতে (জান্নাতে) মনের চাহিদা মিটানো আর নয়নের পরিতৃপ্তি লাভের সমস্ত ব্যবস্থাই 
বিদ্যমান । সেখানে তোমাদের অবস্থান হইবে চিরন্তন" 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৪৭ 


কিংবা ভীতিপ্রদ বক্তব্য ঃ 
ll ০০৯৫০ তি 1৮৭5 “ভূখণ্ডের কোন এক দিক তোমাদের সহ 
ধ্বসিয়া যাওয়া সম্পর্কে তোমরা কি নিশ্চিন্ত হইয়া গেলে?” 
অথবা ৪ 
7৮০1 nls EEE ৬৪ 1 চর Re | is rl Lal ৬৪ ০১০1 
0535 পর Gal Una le 44 01 42০] এ ১০ 
“তোমরা কি উর্ধজগতের সেই প্রবলতম সত্তার ব্যাপারে নির্ভিক হইলে, যিনি 
তোমাদিগকে অকস্মাৎ ভূমি সহ ধ্বসাইয়া দিবেন? তোমরা কি মহাকাশের সেই মহাপ্রতাপাবিত 
সত্তার ব্যাপারে বেপরোয়া হইলে, যিনি মহাশূন্য হইতে কষ্কর বৃষ্টি বর্ষণ করিবেন? শীঘ্রই এই 
সতর্কতার তাৎপর্য হৃদয়ঙ্গম করিবে ।” 
কিংবা ইশিয়ারীমূলক ৪ 
4০১৬১10১১51 988 “আমি প্রত্যেককেই পাপের জন্য পাকড়াও করি।” 
অথবা ৪ 


(০2৫১০ il Ue ASL pA Mi ১3০৭৯ (০ 9 | ০০1 


টিক দি 

“তুমি কি দেখ নাই আমি বেশ কয়েক বৎসর তাহাদিগকে ফায়দা লুটিবার সুযোগ দিয়াছি। 

অতঃপর তাহাদের সামনে প্রতিশ্রুত ব্যাপার হাজির হইয়াছে । তখন ভোগ-বিলাসের উপকরণ 
তাহাদের কোন উপকারে আসে নাই।” 

. আল-কুরআনকে এইভাবে ভাব ও ভাষায় সুসমৃদ্ধ ও সুসজ্জিত করা হইয়াছে। ইহার বিষয় 
বৈচিত্র্য বিস্ময়কর । ভাষালংকারের ওজ্ভ্বল্য, উপদেশের প্রাচ্য, যুক্তি প্রমাণের অজন্রতা ও 
তত্তজ্ঞানের বহুলতা কুরআনকে গ্রন্থ জগতে অবিসংবাদীতা দান করিয়াছে । বিধি-নিষেধের 
বাণীসমূহকে অত্যন্ত ন্যায়ানুগ, কল্যাণকর, আকর্ষণীয় ও প্রভাবময় করা হইয়াছে । ইব্‌ন মাসউদ 
(রো) সহ অনেক বিশেষজ্ঞ মনীষী বলিয়াছেন-“ইয়া আইউহাল্লাধীনা আমানৃ* শুনার সঙ্গে সঙ্গে 
মনোযোগের সহিত কান পাতিয়া পরবর্তী বক্তব্য শুন। কারণ, উহার পর হয় কোন কল্যাণের 
পথে ডাকা হইবে, নয় তো কোন অকল্যাণ হইতে বিরত থাকার নির্দেশ দেওয়া হইবে । 

আল্লাহ্‌ পাক বলিয়াছেন ঃ 
4০1০5 LA USL RL oe PALL BAG Pats 
5 SSS ll 05559৯৮৭8৯5 ভিত ESL 
(আল-কুরআন) তাহাদিগকে ন্যায় কাজের নির্দেশ দেয় ও অন্যায় কাজ করিতে নিষেধ 


করে এবং তাহাদের জন্য পবিত্র বস্তুসমূহ বৈধ করে ও অপবিত্র বস্তুসমূহ অবৈধ করে আর 
পায়ের বেড়ী ও গলার ফাস হইতে তাহাদিগকে মুক্তি দেয় ।' 


Wwww.quraneralo.com 


Contents 


৩৪৮ তাফসীরে ইবন কাছীর 
আল-কুরআনের কিয়ামত সম্পর্কিত আয়াতসমূহ সেই দিনের বিভীষিকাময় বর্ণনা, 
জারাতের সীমাহীন নুখ-স্বাচ্ছন্দ্যের বিবরণ, জাহান্নামের অপরিসীম দুঃখ দুর্দশার চিত্র, 
নেককারদের বিভিন্ন লোভনীয় পুরস্কার ও বদকারদের নানাবিধ ভয়াবহ শাস্তি, পার্থিব জগতের 
সহ্য়-স্ম্পদ ও সুখ-স্বাস্থন্দ্যের অসারতা ও পারলৌকিক জীবনের সুখ-স্থাচ্ছন্দ্যের অবিনশ্বরতা 
ইত্যাকার শিক্ষা ও কল্যাণনূলক আলোচনায় ভরপুর । এই সব বর্ণনা মানুষকে ন্যায়ের পথে 
উদ্বুদ্ধ করে, হৃদয়কে সন্ত্রস্ত ও বিগলিত করে এবং শয়তানের প্ররোচনাসৃষ্ট অন্তরের কালিমা 
বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে $ মানুষের 
আস্থা লাভের জন্য প্রত্যেক নবীকে কিছু কিছু মু'জিযা দান করা হইয়াছে। আমার মু'জিযা হইল 
আল-কুরআন । তাই আমি আশা রাখি যে, অন্যান্য নবীর তুলনায় আমার উম্মতের সংখ্যা 
অধিক হইবে । (কারণ, অন্যান্য নবীর মু'জিযা তাহাদের ইন্তেকালের সঙ্গে সঙ্গে বিলুপ্ত 
হইয়াছে। পক্ষান্তরে আল-কুরআন মহানবী (সা)-এর ইন্তেকালের পরেও বর্তমান রহিয়াছে এবং 
কিয়ামত পর্যন্ত উহা বহাল থাকিবে ।) 
উপরোক্ত হাদীসে মহানবী (সা)-এর উক্তি "আমার মু'জিযা হইল আল্লাহ্‌র প্রত্যাদেশ'-এর 
' তাৎপর্য এই যে, তাহাকে প্রদত্ত আল-কুরআন সর্বকালের সকল মানুষের কাছে অবিসংবাদী 
গ্ন্থরূপে বিরাজ করিবে । কোন কালের কোন মানুষই ইহার শ্রেষ্ঠত্বের কাছে মাথা নত না 
করিয়া পারিবে না। এই অদ্বিতীয় বৈশিষ্ট্য আর কোন আসমানী গ্রন্থের ক্ষেত্রে পাওয়া যায় না। 
তাই আল-কুরআন যুগে যুগে মহানবী (সা)-এর নবূওতকেও সত্যায়িত করিয়া চলিবে। অবশ্য 
আল কুরআন ছাড়াও মহানবী (সা)-এর অন্যান্য মু'জিযা রহিয়াছে। আল্লাহ্‌ই সর্বজ্ঞ। 
আল-কুরআনের অবিসংবাদী শ্রেষ্ঠতৃ প্রমাণের জন্য আহলে সুন্নত ওয়াল জামায়াত ও 
মু'তাযিলা শান্ত্রবিদগণ অনেক যুক্তি প্রমাণ তুলিয়া ধরিয়াছেন। তাহাদের বক্তব্যের সারকথা 
হইল এই, কুরআন মুলতই সৃষ্টিকর্তার অবতীর্ণ কিতাব বিধায় কোন সৃষ্টির পক্ষে উহার মত 
কিছু রচনা করা সাধ্যাতীত ব্যাপার। তাই উহার অপ্রতিদন্দীতা সুপ্রমাণিত সত্য । পক্ষান্তরে বদি 
তর্কের খাতিরে মানিয়া লওয়া হয় যে, কুরআন স্রষ্টার অবতীর্ণ গ্রন্থ নহে, তাই উহার মত কিছু 
রচনা করা কোন সৃষ্টির পক্ষে সম্ভব, তাহা হইলেও কুরআনের বারংবার চ্যালেঞ্জ সত্তর উহার . 
কট্টর বিরোধীরাও অদ্যাবধি উহার মত কিছু রচনা করিতে চরম অপারগতা প্রকাশ করায় 
কুরআনের অপ্রতিদ্বন্দীতা সুপ্রমাণিত সত্যে পরিণত হইল । ইমাম রামী এই প্রসঙ্গে কুরআনের 
ক্ষুদ্রতর সূরা “আল আস্র'-এর অনুরূপ কিছু রচনা করিতেও বিরুদ্ধবাদীদের ব্যর্থতার কথা 
সবিস্তারে উল্লেখ করিয়াছেন। 


আলোচ্য ১১৮৯9 ০4411255553 আয়াতাংশের (২১১৪১ শব্দের, ১ অক্ষরটি যবর 
দিয়া পাঠ করা হয়। তাই ইহার অর্থ হইতেছে যাহা দ্বারা অগ্নি গ্রজবলিত করা হয়।' যেমন 
কাষ্ঠ । কুরআন পাকের অন্য আয়াতে বলা হইয়াছে ঃ 


+ Cbs কিনি 153 9৮৮41 ৮০ "জালিমগণ জাহান্নামের কাষ্ঠে পরিণত 
হইবে৷” 


www.quraneralo.com 


Contents 


সুরা আল্‌ বাকারা ৩৪৯ 
১৫ ৮09৮5 CA ই Coa 15 ৯০ ১১৮০ ০55 
5১0১8 yas ls 211 ০৯৪ 

“তোমরা এবং তোমাদের উপাস্যমগ্ডলী অবশ্যই জাহান্নামের কাষ্ঠে পরিণত হইবে। 
তোমরা সকলেই উহাতে নিক্ষিপ্ত হইবে । তোমাদের উপাস্যরা যথার্থ প্রভু হইলে কখনই 
জাহান্নামে নিক্ষিপ্ত হইত না অথচ উহারা হইবে জাহান্নামের চিরস্থায়ী, বাসিন্দা 1” 

এখানে 5২৯ বলিতে সুকঠিন বিশাল কালো গন্ধক পাথরকে বুঝানো হইয়াছে। উহা 
দ্বারা অগ্নি প্রজবলিত করা হইলে উহার উত্তাপ তীব্রতর ও স্থায়ী হয়। ইহা হইতে আল্লাহ্‌ পাক 
আমাদিগকে রক্ষা করুন। 
মায়মূন ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন মাসউদ রো) হইতে বর্ণনা করেন 8 ৪ )/| অর্থ 
বিরাট কালো গন্ধক পাথর । আল্লাহ্‌ পাক আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির সময়ই কাফিরদের 
জন্য উহা সৃষ্টি করিয়া প্রথম আসমানে রাখিয়া দিয়াছেন ।' ইব্‌ন জারীরও একই ভাষায় হাদীসটি 
বর্ণনা করেন। আবু হাতিমও উহা উদ্ধৃত করেন। হাকিম স্বীয় 'মুস্তাদরাক'-এ উহা বর্ণনা করিয়া 
বলেন £ হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তমাফিক হইয়াছে । 

আস্‌ সুদ্দী আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে আবূ মালিক, আবূ সালেহ, ইব্‌ন আব্বাস 
ও মুর্রাহ ইব্‌ন মাসউদ ও একদল সাহাবা (রা) হইতে ধারাবাহিকভাবে বর্ণিত একটি হাদীস 
উদ্ধৃত করেন। উহাতে বলা হয়-আয়াতাংশের অর্থ হইল, “তোমরা সেই অনলকুণ্ড হইতে 
বাচিয়া থাক যাহার ইন্ধন হইবে মানুষ ও পাথর।” এখানে পাথর বলিতে কালো গন্ধক 
পাথরের কথা বুঝানো হইয়াছে । উহা দ্বারা আগুন প্রজ্লিত করিয়া শাস্তি দেওয়া হইবে। 

মুজাহিদ বলেন £ মৃত লাশের দুর্গন্ধের চাইতেও গন্ধক পাথরের দুর্গন্ধ তীব্রতর হইবে। 

আবূ জা“ফর ইব্‌ন আলী বলেন ৪ এখানে পাথর ছারা গন্ধক পাথর বুঝানো হইয়াছে। 

ইব্‌ন জুরায়জ বলেন £ জাহান্নামে কালো গন্ধক পাথর থাকিবে । আমাকে আমর ইব্‌ন 
দীনার বলিয়াছেন-ইহা দ্বারা বিশাল কালো গন্ধক পাথরের কথা বলা হইয়াছে। 

একদল ব্যাখ্যাকার বলেন £ ৪.১.৯। বলিতে মূর্তি ও প্রতিমায় ব্যবহৃত পাথরের কথা 
বলা হইয়াছে। যেমন আল্লাহ্‌ বলেন ৪ 


of 06 


ই Oo ‘নিশ্চয় তোমরা এবং আল্লাহ্‌ ব্যতীত 


তোমাদের অন্যান্য উপাস্য প্রভুরা জাহান্নামের কাষ্ঠ হইবে ।” 

Eos নাউ ক ইসরা এই অভিমতের প্রবক্তা । তাহারা 
উভয়ই এই ব্যাখ্যাকে প্রাধান্য দিয়াছেন। তাহারা বলেন-গন্ধক পাথর দ্বারা আগুন জ্বালানো 
কোন নতুন কথা নহে। সুতরাং এখানে প্রতিমা ও দেব-দেবীর আকার বিশিষ্ট পাথর হওয়াই 

ক 

অবশ্য তাহাদের এই যুক্তি যথাযথ নহে । কারণ, গন্ধক পাথরের জ্বালানো আগুন অন্যান্য 
বস্তুর সাহায্যে জ্বালানো আগুনের তুলনায় অনেক বেশী তীব্র । উহার উত্তপ্ততা ও দহন ক্ষমতা 
সর্ধাধিক। সুতরাং প্রথমোক্ত অন্যান্য ব্যাখ্যাকারের অভিমতই গ্রহণযোগ্য । মূলত আয়াতের 


www.quraneralo.com 


Contents 
৩৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


উদ্দেশ্য হইল জাহান্নামীদের জন্য প্রজবলিত অগ্নির উত্তপ্ততা ও দহন ক্ষমতার তীব্রতা বর্ণনা করা । 
সেক্ষেত্রে প্রতিমা-মূর্তির সাধারণ পাথরের চাইতে গন্ধক পাথর বহুগুণ বেশী কার্যকর । তাই ' 
প্রথমোক্ত ব্যাখ্যাই যুক্তিযুক্ত । আল্লাহ্‌ পাক বলেন £ 


1১..১৯ 0১১ ২০৯ Ll ০৮০০০৮০০০০০ তখন আমি 


উহা বাড়াইয়া দেই ৷” 

ইমাম কুরতুবীও এই মতকে প্রাধান্য দিয়াছেন। তাঁহার মতে এখানে সেই পাথরকেই 
বুঝানো হইয়াছে যাহা আগুনের তীব্রতা ও দহন ক্ষমতা বৃদ্ধির জন্য কার্যকর । কারণ, 
জাহান্নামীদেরকে কঠোর শান্তিদান এখানে উদ্দেশ্য । এই ব্যাপারে মহানবী (সা)-এর নিকট 
হইতে বর্ণিত অনেক হাদীস পাওয়া যায়। একটি হাদীস এই ৪ 

UI ৪ ১5 44 ইহার অর্থ দুইরূপ বর্ণিত হইয়াছে। এক. “মানুষকে কষ্টদায়ক 
প্রত্যেকেই জাহান্নামে যাইবে ।” দুই. ‘জাহান্নামে প্রত্যেক শ্রেণীর কষ্টদায়ক বস্তু থাকিবে ।' অবশ্য 
হাদীসটি ক্রটিমুক্ত ও সুপরিচিত নহে। 

০১1] 5০1 আয়াতাংশের তাৎপর্য হইল এই যে, জাহান্নাম কাফিরদের জন্য তৈরি 
করিয়া রাখা হইয়াছে । এখানে ০,৬০। এর অন্তর্গত সর্বনামটির ইঙ্গিত সুস্পষ্টতই মানুষ ও 
পাথর দ্বারা প্রজ্বলিত জাহান্নামের দিকে । অবশ্য উক্ত সর্বনামটি পাথরের স্থলাভিষিক্তও হইতে 
পারে। তখন অর্থ দাড়ায়, পাথরগুলি কাফিরদের শাস্তি প্রদানের জন্য তৈরি করিয়া রাখা 
হইয়াছে। ইব্‌ন মাসউদ (রা) হইতে অনুরূপ একটি বর্ণনা পাওয়া যায়। মূলত এই অর্থ দুইটির 
মধ্যে কোন পার্থক্য নাই। একটি অপরটির পরিপূরক ও পরস্পর অঙ্গাঙ্গীভাবে জড়িত । আগুন 
ছাড়া যেমন পাথর জ্বলে না, তেমনি পাথর ছাড়া আগুনের দহন ক্ষমতা বাড়ে না। সুতরাং উভয় 
বস্তুইও কাফিরদের কঠোর শাস্তি বিধানের জন্য সৃষ্টি করা হইয়াছে। ইব্‌ন ইসহাক এই মর্মে 
একটি হাদীস মুহাম্মদ, ইকরামা, সাঈদ ইব্‌ন জুবায়র ও ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিক 
সূত্রে বর্ণনা করেন। ইব্‌ন আব্বাস রো) ০১১৪1] ১০ -এর ব্যাখ্যায় বলেন-কাফিরদের 
জন্য সেইগুলি প্রস্তুত রাখা হইয়াছে। 

আলোচ্য আয়াতাংশ দ্বারা আহলে সুন্নত ওয়াল জামায়াতের ইমামগণ প্রমাণ দেন যে, 
‘সৃষ্টির সূচনাকাল হইতেই জাহান্নাম তৈরি করিয়া রাখা হইয়াছে।” জাহান্নাম যে বাস্তব আকারে 
বর্তমানে রহিয়াছে তাহার প্রমাণ অনেক হাদীস দ্বারাই পাওয়া যায়। যেমন-জান্নাত ও 
জাহান্নামের ঝগড়ার বর্ণনা, জাহান্নামের প্রার্থনা মোতাবেক উহাকে বৎসরে শীত ও গ্রীষ্মে দুই 
বার শ্বাস-প্রশ্বাস গ্রহণের অনুমতি প্রদানের বর্ণনা ইত্যাদি । ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণিত 
এক হাদীসে আছে, আমরা একটি বিকট শব্দ শুনিয়া মহানবী (সা)-এর নিকট উহার কারণ 
জিজ্ঞাসা করায় তিনি বলেন £ | 

ইহা সত্তর বৎসর পূর্বে জাহান্নামের উদ্দেশ্যে নিক্ষিপ্ত পাথরের জাহান্নামে পতিত হওয়ার 
আওয়াজ ।” তেমনি সূর্যগ্রহণ ও চন্্রগ্রহণের কিংবা মি“রাজের ঘটনাবলী বর্ণনামূলক 
' হাদীসসমূহেও প্রমাণ মিলে যে, আল্লাহ্‌ পাক জান্নাত ও জাহান্নাম তৈরি করিয়া রাখিয়াছেন। 
তবে মু'তাধিলাগণ অজ্ঞাতবশত ইহা স্বীকার করে না। অবশ্য স্পেনের কাজী মান্যার ইবৃন 
সাঈদ আল বানুতী ইহা স্বীকার করিয়াছেন । মু'তাযেলী হইয়াও তিনি জান্নাত-জাহান্নাম বর্তমান 
থাকিবার অভিমত সমর্থন করিয়াছেন। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৫১ 


বিশেষ জ্ঞাতব্য 

এত ৬১ ১১৮০৫ "+543 আলোচ্য আয়াতাংশ ও সূরা ইউনুসের 54842 ১০ ৪১১০ 
আয়াতাংশের বক্তব্য হইতেই বুঝা যায় যে, কুরআনের এই চ্যালেঞ্জ উহার ছোট বড় যে কোন 
সূরার বেলায়ই প্রযোজ্য । কারণ, ব্যাকরণবিদদের মতে শর্তের সহিত অনির্দিষ্ট বিশেষ্য যুক্ত 
হইলে উহার যে কোন অংশের ক্ষেত্রেই উহা প্রযোজ্য, বিশেষ ক্ষেত্রে আবদ্ধ থাকে না । সুতরাং 
ছোট বড় সকল সূরাই যে অবিসংবাদিতার দাবীদার তাহা প্রমাণিত হইল । তাই এই ব্যাপারে 
ব্যাখ্যাকারগণ শ্রেণী নির্বিশেষে মতৈক্য পোষণ করেন। 

ইমাম রাযী তাহার তাফসীর গ্রন্থে প্রশ্নোত্তর পদ্ধতিতে উহার মীমাংসা প্রদান করেন। তিনি 
বলেন ঃ যদি প্রশ্ন করা হয় যে, 185 ১৪০০ 1১5 চ্যালেঞ্জের আওতায় সূরা আল্‌ 
আসর, সূরা কাওসার ও সূরা কাফিরূন-এর মত ক্ষুদ্র সূরা শামিল করা হইলে এই ধরনের 
কিংবা উহার কাছাকাছি সূরা রচনা করা কোন মানুষের পক্ষে সম্ভব হইতে পারে। সেক্ষেত্রে 
এগুলিকে চ্যালেঞ্জের অন্তর্ভুক্ত করা দীনের উপর অপবাদ চাপানোর নামান্তর নহে কি? ইহার 
জবাবে আমাদের বক্তব্য এই যে, এই সকল সূরা যদি ভাষালংকারের বিচারেও শ্রেষ্ঠত্‌ বজায় 
রাখিয়া চলে তাহা হইলেও আমাদের দাবীর সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট । অবশ্য এই জবাব 
আমাদের নিকট দুর্বলতর বিবেচিত হইতে পারে । উহার আরেক জবাব হইল এই, যদি তাহা 
সম্ভব বলিয়া আপাতত মানাও হয়, তথাপি উহার চরম বিরুদ্ধবাদীরাও উহা করিতে চূড়ান্তভাবে 
ব্যর্থ হওয়ায় আমাদের দাবীর সত্যতা প্রতিষ্ঠিত হইয়াছে । আমাদের প্রধান যুক্তি হইল এই যে, 
ষ্টার ছোট বড় কোন বাণীর সমকক্ষ বাণী সৃষ্টি করা কোন সৃষ্টির পক্ষে আদৌ সম্ভব নহে। 

ইমাম শাফেঈ (র) বলেন, মানুষ যদি শুধু সূরা আল্‌ কাওসার নিয়া চিন্তা-ভাবনা করে 
তাহা হইলেই কুরআনের যে কোন অংশের অবিসংবাদী হওয়া সম্পর্কে তাহারা নিশ্চিত হইতে 
পারে। আমর ইবনুল আস (রা) হইতে আমাদের কাছে এই বর্ণনা পৌছিয়াছে যে, তিনি 
ইসলাম গ্রহণের পূর্বে একদল প্রতিনিধিসহ মুসায়লামাতুল কায্যাবের কাছে গিয়াছিলেন। 
মুসায়লামা তাহাকে প্রশ্ন করিল-তোমাদের মক্কার বন্ধুর নিকট সদ্য কি কোন ওহী নাযিল 
হইয়াছে? তিনি জবাব দিলেন-হ্যা, তাহার নিকট অত্যন্ত অলংকারপূর্ণ এক অনুপম সুরা 
অবতীর্ণ হইয়াছে। সে প্রশ্ন করিল-উহা কি? তিনি জবাবে সুরা আল্‌ কাওসার পাঠ করিলেন। 
সে কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল-আমার উপরও তন্ধপ একটি সূরা নাযিল হইয়াছে। তিনি প্রশ্ন 
করিলেন-তাহা কোন সূরা? সে জবাবে পাঠ করিল ৪ 


- iis ০]১০/এ- ১০০ ০১৭1 ৩৮০1 Lt ১৪৮০ ১৪৩ 


হা GTR NRO I TR 
1” 

উহা পাঠান্তে সে জিজ্ঞাসা করিল-সূরাটি কিরূপ হে আমর! তিনি জবাব দিলেন-আল্লাহ্‌র 
কসম! তুমি অবশ্যই জান যে, আমি নিশ্চয়ই তোমাকে মিথ্যাবাদী বলিয়া জানি । 


Wwww.quraneralo.com 


Contents 


৩৫ 
প ১১৫১5৫১৫৪৬৮ sy IGA GH ES (০) 
sts) Gus 2532511506৮: 89] 


পা ১০1 ৩৯ 22 5৮ / ₹ 2৫ 5৬ 224 পপ ৪ রি 
০০১৬১৯ 3০2১৬5 Erb ৪5১৩ Jer ls 
২৫. যাহারা ঈমানদার ও নেক কাজ করিয়াছে, তাহাদিগকে সেই জান্নাতের সুসংবাদ 
দাও যাহার নিম্নভাগে বর্ণাধারা প্রবহমান । যখন তোমাদিগকে উহা হইতে ফলমূল খাইতে 
দেওয়া হইবে, তখন বলিবে, ইহা তো আমাদিগকে পূর্বেও দেওয়া হইত; দৃশ্যত 
তাহাদিগকে পূর্বানুরূপ ফলমূলই দেওয়া হইবে । সেখানে তাহাদের জন্য পৃত-পবি্ স্ত্রীগণ 
রহিয়াছে এবং তাহারা সেখানে অনন্তকাল অবস্থান করিবে । 
তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা তাহার ও রসূলের দুশমনদের কুফরী ও নিফাকের জন্য 
নির্ধারিত কঠোর শাস্তি ও লাঞ্ছনার বর্ণনা প্রদানের পরক্ষণেই স্বীয় বন্ধুদের ঈমানদারী ও নেক 
আমলের অশেষ মর্যাদা ও পুরস্কারের বর্ণনা প্রদান করিতেছেন। এই কারণেই কুরআন পাক 
“মাছানী' নামে অভিহিত বলিয়া একদল আলিম অভিমত প্রকাশ করেন। এই অভিমতটি 
সঠিক । আমি যথাস্থানে সবিস্তারে ইহা আলোচনা করিব। উহাতে দেখাইব, কুরআনে সাধারণত 
ঈমানের পাশাপাশি কুফরীর, সৎ কাজের পাশাপাশি অসৎ কাজের, ভালর পাশাপাশি মন্দের, 
জান্নাতের পাশাপাশি জাহান্নামের এক কথায় পরস্পর বিপরীত বিষয়গুলি পাশাপাশি উল্লেখ করা 
হইয়াছে। 
আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলেন-“নেককার ঈমানদারদের খবর দাও, তাহাদের 
জন্য রহিয়াছে পাদদেশে ঝর্ণাধারা প্রবহমান জান্নাত" এখানে জান্নাতের অবস্থান ও উহার কিছু 
পরিচয় তুলিয়া ধরা হইয়াছে। বলা হইয়াছে, উহার বাগ-বাগিচা ও ঘর-বাড়ী বিরাজমান এবং 
সেইগুলির পাদদেশে বর্ণাধারা প্রবহমান রহিয়াছে । 
হাদীস শরীফে বর্ণিত আছে-জান্নাতের পাদদেশে প্রবহমান নহরগুলি (লেকের মতই) 
অগভীর হইবে, আর হাউজে কাওছারের দুই তীরে লালা-মতির গড়া বিরাট প্রাসাদ সাজানো 
রহিয়াছে। উহার মাটি মিশৃকে আশ্বরের সুগন্ধে ভরপুর । উহার পথে বিছানো কীকরগুলো হইল 
লাল-জহরত, পান্না-ছুন্নি সদৃশ । আমরা আল্লাহ্‌র কাছে উহার প্রত্যাশী । তিনি পরম করুণাময় 
ও অশেষ দানশীল। 
ইব্‌ন আবু হাতিম বলেন-আমাকে রবী“ ইব্‌ন সুলায়মান বর্ণনা করেন, তাহাকে আসাদ 
ইব্‌ন মূসা, তাহাকে আবূ ছওবান, তাহাকে আতা ইব্‌ন কুর্রা ও তাঁহাকে আব্দুল্লাহ ইব্‌ন জমরা 
হযরত আবু হরায়রা (রা) হইতে এই হাদীসটি শুনান £ 
“রাসূলুল্লাহ. (সা) বলিয়াছেন, রি নহরগুলি টিলার তলদেশ কিংবা মিশকের 
পাহাড়ের পাদদেশে হইতে প্রবাহিত হয় 
আবু হাতিম আরও বলেন-আমাদের নিকট আবু সাঈদ ওয়াকী' আ"মাশ হইতে, তিনি 
আবদুল্লাহ ইব্‌ন মুর্রাহ হইতে ও তিনি মাসরূক হইতে এই হাদীসটি শুনান ৪ জান্নাতের 
নদী-নালা মিশকের পাহাড় হইতে প্রবাহিত হইতেছে। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা l ৩৫৩ 


0০৪ ০ SS 15৯15150505 ১০০৪ ১০ ০৮৮০ 135, lS {< আয়াতের ব্যাখ্য। 
প্রসঙ্গে আল্লামা সুদ্দী তাহার তাফসীর গ্রন্থে হযরত ইবৃন মাসউদ (রা) ও একদল সাহাবা হইতে 
পর্যায়ক্রমে মুর্রাহ, ইব্‌ন আব্বাস, আবূ সালেহ ও আবূ মালিক বর্ণিত এই বর্ণনাটি উদ্ধৃত 
করেনঃ 

“পূর্বেও আমাদিগকে ইহা দেওয়া হইয়াছে"-কথাটির তাৎপর্য এই যে. পার্থিব জগতের 
ফল-মূলের অনুরূপ ফলমূল জান্নাতে পাইয়া তাহারা বলিবে, ইহা তো আমরা দুনিয়াতে ও 
পাইয়াছিলাম । কাতাদাহ এবং আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলামও এই ব্যাখ্যা প্রদান 
করেন। ইব্‌ন জারীরও এই ব্যাখ্যা সমর্থন করেন। ' 

৩৩ ০০৪)০ ১11১৪ 1১10 আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে ইকরামা বলেন-ইহার 
অর্থ হইল, ‘গতকাল যাহা পাইয়াছিলাম, আজও তাহাই পাইলাম ।" রবী' ইবৃন আনাস এই 
ব্যাখ্যার সমর্থক। উহার ব্যাখ্যায় মুজাহিদ বলেন-ইহা পূর্বের মতই দেখায় ।' ইব্‌ন জারীরও এই 
ব্যাখ্যা সমর্থন করেন। অন্যান্য ব্যাখ্যাকার বলেন, জান্নাতে প্রদত্ত ফলমূলের পারস্পরিক সাদৃশ্য 
এত বেশী থাকিবে যে, ভিন্ন ভিন্ন ফলমূল দেখিয়াও জান্নাতীরা বলিবে, ইহাতো পূর্বেও পাইয়াছি। 

(40:55 155519 আয়াতাংশ সম্পর্কে সুনায়দ ইবৃন দাউদ বলেন-আমাদের কাছে 
মাসীসার শায়েখ আওযাঈর বরাতে ইয়াহিয়া ইব্‌ন কাছীরের এই বর্ণনাটি শুনান ৪ 
জান্নাতীগণকে খাঞ্চাপূর্ণ আহার্য দান করা হইলে উহা ভক্ষণ করিবে। অতঃপর অন্য আহার্য 
প্রদান করা হইলে তাহারা বলিবে, এই বস্তুই তো আমাদিগকে পূর্বে দেওয়া হইত। তখন 
ফেরেশতাগণ বলিবেন-আকার-আকৃতি একরূপ হইলেও স্বাদ ও প্রকৃতি ভিন্ন। 

ইমাম আবু হাতিম বলেন-আমাদিগকে আমার পিতা, তাহাকে সাঈদ ইব্‌ন সুলায়মান ও 
তাহাকে আমির ইব্‌ন ইয়াসাফ ইয়াহিয়া ইবৃন কাছীর হইতে এই বর্ণনা শুনান £ জান্নাতের তৃণ 
হইবে জাফরানী রঙের এবং উহার টিলাগুলি মিশকের ঘাণে ভরপুর হইবে । গেলমানগণ খাঞ্চা 
ভরা ফল-মূল লইয়া জান্নাতীদের কাছে ঘুরিতে থাকিবে । জান্নাতীরা উহা হইতে আহার 
করিবে। দ্বিতীয়বার অনুরূপ ফল-মূল লইয়া আসিলে তাহারা বলিবে, ইহাতো তোমরা একটু 
আগেই আমাদিগকে খাওয়াইয়াছ। তখন গেলমানরা বলিবে-ইহা খাইয়া দেখুন, রঙ-রূপ এক 
দেখা গেলেও স্বাদ-স্বরূপ সম্পূর্ণ ভিন্ন। ৮৫/--.:-০ (5: 15591, -এর তাৎপর্য ইহাই। 

15551571093 প্ৰসঙ্গে আবু জা'ফর রাষী রবী' ইব্‌ন আনাসের বরাত দিয়া আবুল 
আলীয়া হইতে বর্ণনা করেন £ ‘জান্নাতের ফলমূলসমূহ বাহ্যিক দৃষ্টিতে পরস্পর সাদৃশ্যপূর্ণ 
হইলেও স্বাদ হইবে সম্পূর্ণ ভিন্নতর ৷' ইব্‌ন আবূ হাতিম, রবী" ইব্‌ন আনাস ও সুদ্দী হইতেও 
অনুরূপ বর্ণনা পাওয়া যায়। ও | 

উক্ত আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে ইমাম ইব্ন জারীর সুদ্দীর সনদে বর্ণিত একটি হাদীস 
উদ্ধৃত করেন । ইব্‌ন মাসউদও একদল সাহাবা হইতে পর্যায়ক্রমে মুর্রাহ, ইব্‌ন আব্বাস, আবু 
সালেহ, আবু মালিক ও সুদ্দীর বরাতে বর্ণনা করেন $ জান্নাতী ফলমূলের পারস্পরিক সাদৃশ্যতা 
হইবে বাহ্যিক সিন স্বাদ-প্রকৃতির নহে। ইব্‌ন জারীর এই মতই গ্রহণ 
করিয়াছেন। 
কাছীর (১ম খণ্ড)_-৪৫ 


www.quraneralo.com 


Contents 


৩৫৪ তাফসীরে ইবন কাছীর 

ইকরামা বলেন-বেহেশতের ফলমূল দুনিয়ার ফলমূলের সহিত দৃশ্যত সামঞ্জস্যপূর্ণ হইবে 
বটে, কিন্তু দুনিয়ার ফলমূলের চাইতে বেহেশতের ফলমূল অনেক উত্তম হইবে। 

সুফিয়ান ছাওরী আ'মাশ হইতে, তিনি আবূ জবিয়ান হইতে ও তিনি ইবৃন আববাস (রা) 
হইতে বর্ণনা করেন £ "দুনিয়ার কোন বস্তুই জান্নাতের কোন বস্তুর মত হইবে না, কেবলমাত্র 
নাম ছাড়া । অন্য এক হাদীসেও ইহার সমর্থন মিলে । উহাতে বলা হইয়াছে, "দুনিয়ার কোন 
বস্তুই জান্নাতে পাওয়া যাইবে না, শুধু উহার নাম পাওয়া যাইবে ।" বর্ণনাটি আবু মু'আবিয়া 
হইতে ছওরী ও ইবৃন আবূ হাতিমের মাধ্যমে ইবন জারীর উদ্ধৃত করেন। আলোচ্য আয়াতাংশ 
প্রসঙ্গে আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম বলেন-জান্নাতীরা দুনিয়ার ফলমূলের মতই 
জান্নাতী ফলমূল দেখিয়াও বলিতে পারিবে, উহা আঙ্গুর, ইহা আপেল ইত্যাদি । তাই তাহারা 
বলিবে, ইহাতো আমরা দুনিয়াতেও খাইয়াছি। সুতরাং জান্নাতের ফলমূল দৃশ্যত দুনিয়ার 
ফলমূলের মতই হইবে, তবে স্বাদ হইবে ভিন্নতর । , 

১১৪৮5 01951458781 আয়াতাংশ প্রসঙ্গে ইব্‌ন আব্বাস (রা)-এর বরাত দিয়া ইবন 
আবূ তালহা বলেন- জান্নাতের দম্পতি সর্বপ্রকার অপবিত্রতা ও কষ্ট হইতে মুক্ত হইবে । মুজাহিদ 
বলেন ঃ তাহারা খতুত্রাব, মল-মুত্র, সর্দি-কাশি, বীর্য-প্রসৃতি ইত্যাকার সকল ঝঞ্চাট হইতে 
মুক্ত থাকিবে । কাতাদাহ বলেন- জান্নাতের দম্পতিগণ দৈহিক ও আত্মিক সর্ববিধ অপবিভ্রতা 
হইতে মুক্ত থাকিবেন। তিনি অপর এক বর্ণনায় বলেন ৪ তাহাদের খতুত্রাব কিংবা' অন্য 
কোনরূপ কষ্ট-ক্লেশ থাকিবে না। আতা, হাসান, ধিহাক, আবূ সালেহ, আতিয়্যা ও সুদ্দী প্রমুখ 
হইতেও অনুরূপ বর্ণনা পাওয়া যায়। 

ইব্‌ন জারীর বলেন- আমার কাছে ইউনুস ইব্‌ন আবদুল আ'লা ও ইব্‌ন ওহাব আব্দুর 
রহমান ইব্‌ন যায়দ ইবৃন আসলাম হইতে বর্ণনা করেন ৪ জান্নাতের হুরগণ এমন পৃত-পবিত্র 
হইবেন যে, তাহাদের কখনও খাতুস্রাব হইবে না। হযরত হাওয়া (আ)-কে তদ্রুপ সৃষ্টি করা 
হইয়াছিল। তাই তিনি আল্লাহ্‌র নাফরমানী করিলে আল্লাহ্‌ পাক তাহাকে বলেন ঃ আমি 
তোমাকে জান্নাতে পৃত-পবিত্র করিয়া সৃষ্টি করিয়াছিলাম। শীঘ্রই তোমাকে এই (গন্দম) বৃক্ষের 
মতই খতু গ্রভাবাধীন ও ফলপ্রসূ করিব। অবশ্য হাদীসটি অত্যন্ত দুর্বল গেরীব)। 

হাফিজ আবূ বকর ইবৃন মারদুবিয়্যাহ বলেন ৪ নবী করীম (সা) হইতে পর্যায়ক্রমে আবু 
সাঈদ খুদরী (রা), আবূ নাজরাহ, কাতাদাহ, শু“বা আবদুল্লাহ ইব্‌ন মুবারক, আব্দুর রায্যাক 
ইব্‌ন উমর আল বাধীঈ, মুহাম্মদ ইব্‌ন উবায়দ আলকিন্দী, আহমদ ইব্‌ন মুহাম্মদ আল খাওয়ারী 
ও জা“ফুর ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন হরবের বর্ণিত একটি হাদীস ইবরাহীম ইব্‌ন মুহাম্মদ আমাদের 


এই হাদীসটিও সনদের দিক দিয়া দুর্বল (গরীব)। অবশ্য হাকিম স্বীয় 'মুস্তাদরাক' 
সংকলনে মুহাম্মদ ইবৃন ইয়াকুব, আল হাসান ইব্‌ন আলী ইব্‌ন আফ্ফান ও মুহাম্মদ ইবৃন 
উবায়দের ধারাবাহিক সনদে উক্ত হাদীস উদ্ধৃত করিয়া বলেন- হাদীসটি ইমাম বুখারী ও 
মুসলিমের শর্তানুযায়ী বিশুদ্ধ । কিন্তু, তাহার এই দাবী পর্যালোচনা সাপেক্ষ বটে । কারণ, আব্দুর 
রায্যাক ইবৃন আমর আল বাযীঈ বলিয়াছেন, এই হাদীসের অন্যতম রাবী আবূ হাতিম ইবৃন 
হিব্বান আল্‌ বুস্তীর বর্ণনাকে দলীল হিসাবে গ্রহণ করা বৈধ নহে। ৃ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৫৫ 


এ ক্ষেত্রে আমার বক্তব্য এই যে, এই হাদীসের বর্ণনার সহিত ইতিপূর্বে উদ্ধৃত কাতাদার 
বর্ণিত হাদীসের সুস্পষ্ট মিল রহিয়াছে। ১১-10-৮৫5৪ ১% আয়াতা আয়াতাংশের মর্ম হইল এই, 
জান্নাতীরা উহাতে অনন্তকাল অবস্থান করিবে এবং ইহাই সৌভাগ্যের পূর্ণতা বটে। এই স্থানের 
মতই ইহার নিয়ামতসমূহও চিরস্থায়ী । এখানে মৃত্যু ও বিলুপ্তির বিভীষিকা চিরতরে অন্তর্হিত 
জান্নাতীগণ এই স্থান ও ইহার নিয়ামত হইতে কখনও বঞ্চিত হইবে না। এখানে অনন্তকাল 
পর্যন্ত তাহারা অজস্র নিয়ামত ভোগ করিতে থাকিবে । মহা মহীয়ান আল্লাহ্‌ তা'আলার দরবারে 
আমাদের একান্তিক প্রার্থনা, ০০০০০০০০০১০ 
অসীম দয়ালু ও অপরিসীম দাতা । 


কুরআনে প্রদত্ত উপমা ও ইহার প্রতিক্রিয়া 
0১645 8224৬৯৮6552 40610) 
ঠা নি রি নান ১৮৫৫৮ rr ৩৬৫৩ 264 ০ ০৪৫১৮%৫১। 
1১111900558 ১৫৮ Ges ors a SORES 


6018০804185 i 22 G৫ রি 25465670548 | 
টিটি রিনি টো (wv) 
0 032A তি 92৩ 3 ৫০ 


২৬. নিশ্চয় আল্লাহ্‌ তাআলা মশা কিংবা তদুর্ধ্ব কিছু ছারা উদাহরণ দিতে লজ্জা পান 
না। অনন্তর যাহারা ঈমানদার, তাহারা জানেন, নিশ্চয় উহা তাহাদের প্রভুর তরফ হইতে 
আগত সত্য । পক্ষান্তরে যাহারা কাফির, তাহারা বলে, এই (তুচ্ছতম) উদাহরণ পেশের 
ভিতর আল্লাহ্‌র কি অভিপ্রায় রহিয়াছে? (এইভাবে) অনেককে উহা দ্বারা পথভ্রষ্ট রাখেন ও 
অনেককে আবার পথপ্রাপ্ত করেন । মূলত ফাসিকগণ ব্যতীত কাহাকেও পথভ্রষ্ট রাখেন না। 

২৭. তাহারাই আল্লাহ্‌র সহিত সুদৃঢ় ওয়াদা করিয়া উহা ভঙ্গ করিয়াছে এবং আল্লাহ্র 
নির্দেশিত সম্পর্ক ছিন করিয়াছে ও পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিয়াছে। তাহারাই নিশ্চিত 
ক্ষতিগ্রস্ত ।' 

তাফসীর ঃ ব্যাখ্যাকার আস্‌ সুদ্দী তাহার তাফসীর গ্রন্থে ইব্‌ন মাসউদ ও একদল সাহাবা 
(রা) হইতে মুর্রা, ইব্‌ন আব্বাস, আবূ সালেহ ও আবূ মালিকের পর্যায়ক্রমিক একটি বর্ণনা 
উদ্ধৃত করেন। উহাতে বলা হয়- মুনাফিকদের উপমা প্রসঙ্গে আল্লাহ্‌ পাকের অবতীর্ণ। ১৫15০ 
6 ১৪৬১০০ SHI ০০ আয়াত ও ৮১ 49 Ll ০০ FA আয়াত 
সম্পর্কে মুনাফিকরা প্রশ্ন তুলিল, মহান আল্লাহ্‌ কখনও এই সব নগণ্য ও ক্ষুদ্ৰ উপমা পেশ 
করিতে পারেন না। এই প্রশ্নের জবাবেই উপরোক্ত আয়াতদ্বয় অবতীর্ণ হয় । 


www.quraneralo.com 


Contents 


৩৫৬ তাফসীরে ইবন কাছীর 


মুআম্মার ও কাতাদাহর উদ্ধৃতি দিয়া আবদুর রাষ্যাক বলেন ঃ 

আল্লাহ্‌ পাক যখন পাক কালামে মাকড়শা ও মশা-মাছির উপমা পেশ করেন, তখন 
মুশরিকগণ বলিল, আল্লাহ্‌র কালামে মাকড়শা ও মশা-মাছির মত ক্ষুদ্র কীট-পতংগের উপমা 
দেওয়া হইবে কেন? তখন আল্লাহ্‌ পাক Lay be ১৩০ ৯৮৯ ০ কন 4151 
(৫৪5 (৪ আয়াত নাযিল করেন! 

কাতাদাহর বরাত দিয়া সাঈদ বলেন- আল্লাহ্‌ পাক সত্য প্রকাশের জন্য ছোট বড় যে কোন 

বস্তুর উল্লেখ করিতে সংকোচ বোধ করেন না। পাক কালামে মাকড়শা ও মশার উল্লেখ করা 
ইক এহেন ক্ষুদ্র LEE EE 
অভিপ্রায় থাকিতে পারে? তখন আল্লাহ্‌ তা'আলা ।* ১, ০2৯ ১1 ০৯৯৪ 411 91 
(৫358 5৯ 8:০5? আয়াত নাযিল করেন। 

(আমার বক্তব্য) পুর্বোল্লেখিত কাতাদাহর বর্ণনা দ্বারা বুঝা যায় যে, এই আয়াত মক্কায় 
অবতীর্ণ হইয়াছে । আসলে তাহা ঠিক নহে। পরে কাতাদাহর উদ্ধৃতি দিয়া সাঈদ যাহা বর্ণনা 
করেন তাহাই সঠিক মনে হইতেছে। আল্লাহ্‌ই সর্বজ্ঞ। 

ইব্‌ন জারীরও মুজাহিদের বরাতে কাতাদাহ হইতে বর্ণিত দ্বিতীয় ভাষ্যের অনুরূপ ভাষ্য 
বর্ণনা করিয়াছেন। ইব্‌ন আবু হাতিম বলেন- হাসান ও ইসমাঈল ইব্‌ন আবু খালিদ হইতেও 
সুদ্দী ও কাতাদাহর অনুরূপ ভাষ্য বর্ণিত হইয়াছে। 

আলোচ্য আয়াত প্রসঙ্গে আবু জা“ফর রাষী রবী“ ইব্‌ন আনাসের উদ্ধৃতি দিয়া বলেন- 
আল্লাহ্‌ পার্থিব ভোগ বিলাসমত্ত দুনিয়াদার লোকদিগকে সতর্ক করার জন্য এই উদাহরণ পেশ 
করেন যে, মশা যতক্ষণ উপবাস থাকে, ততক্ষণ উহা বাচিয়া থাকে এবং যখনই সে আহার 
করিয়া মোটা-তাজা হয়, তখনই তাহার মৃত্যু হয়। উপমাটির তাৎপর্য এই যে, দুনিয়াদার মানুষ 
ভোগ-বিলাসে মত্ত থাকিয়া যখন ফুলিয়া ফাঁপিয়া মোটা-তাজা হইতে থাকে, তখন অকস্মাৎ 
তাহাদের উপর আল্লাহ্র গজব পতিত হয়। 

যেমন আল্লাহ্‌ বলেন ৪ ৮৮514 ও ০০152116515 0১৯55915585 Cs Ci Cali 
‘যখন তাহারা আমার উপদেশের কথা ভুলিয়া যায়, তখন তাহাদের জন্য আমি প্রত্যেকটি বস্তুর 
দ্বার উন্মুক্ত করিয়া দেই ৷' 

ইব্‌ন জারীরও অনুরূপ বর্ণনা করেন। ইব্‌ন আবু হাতিম, রবী" ইবৃন আনাস ও আবুল 
আলীয়া হইতে আবূ জা“ফর বর্ণিত হাদীসেও অনুরূপ অভিমতের সমর্থন মিলে। 

আলোচ্য আয়াতের শানে নুযুল নিয়া যে বিভিন্ন মত দেখা যায়, তাহার কোন্টি সত্য তাহা 
আল্লাহ্‌ পাকই ভাল জানেন। তবে ইব্‌ন জারীর সুদ্দীর বিবরণকেই গ্রহণ করিয়াছেন। কারণ, 
তাহার বর্ণনা পূর্ববর্তী আয়াতের সহিত সামঞ্জস্যপূর্ণ পরিলক্ষিত হয়। বস্তুত উক্ত আয়াতাংশের 
অর্থ হইল, আল্লাহ্‌ তা'আলা ছোট বড় যে কোন বস্তু দ্বারা উপমা পেশ করিতে সংকোচ বোধ 
করেন না। কেহ কেহ বলিয়াছেন, আল্লাহ্‌ তা'আলা তাহা বর্ণনা করিতে ভীত হন না। 

এই আয়াতাংশে 4 শব্দটি স্বল্পতা প্রকাশার্থে ব্যবহৃত হইয়াছে। আরবী ব্যাকরণের 
১ >= অর্থ হইল ‘আমি অবশ্যই খুব অল্প মারিব।” সুতরাং এখানে দ্বারা ক্ষুদ্রকায় বস্তু 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা 'আল বাকারা 5৫৭ 


বুঝানো হইয়াছে । অথবা এখানে ২০9০ শব্দটি অনির্দিষ্ট বিশেষ্য এবং ২.০: শব্দটি উহার 
বিশেষণরূপে আসিয়াছে । ইবৃন জরীরের মতে এখানে _ শব্দটি (+০5০ ৯! (সংযোজক 
বিশেষ্য) এবং হ.১৯.১ শব্দটি তদনুসারে হরকত গ্রহণ করিয়াছে। আরবী ভাষায় 5 ও 
*শব্দদ্বয় নিজ নিজ অবস্থানুসারে «০ -কে হরকত প্রদান করে । কারণ, উহা কখনও 
১১৫১হয় এবং কখনও আবার «$১০-« হয়। হাস্সান বিন ছাবিতের একটি পংক্তিতে উহার 
ব্যবহার লক্ষ্যণীয় ঃ 
-001৮৯ dl ৮৯০ 0০৪৪ ০০ 15 ১০৯৪ তি AS 

(মুহাম্মদ (সা)-এর জন্য ভালবাসায় আমাদের অন্তর যে পরিপূর্ণ, অন্যান্যের উপর 
. আমাদের মহত্ত ও শ্রেষ্ঠত প্রমাণের জন্য ইহাই যথেষ্ট ।) 

কাহারও মতে, এখানে জেরদায়ক শব্দ উহ্য থাকায় ₹.০১*: জবর বিশিষ্ট হইয়াছে । মূল 
বাক্যটি এইরূপ ছিল 8 (৫858 1০ La 03205 ১৬০ 

ব্যাকরণবিদ কাসাঈ ও ফার্রা এই অভিমত পোষণ করেন। যিহাক ও ইবরাহীম ইব্‌ন 
আবলাহ পেশ দিয়া £5৯১ পড়েন। ইব্‌ন জিন্নীর মতে ২.১ সংযোজক বিশেষ্য 4 -এর 
41.০হিসাবে বিরাজ করিতেছে । যেমন কালামে পাকে আছে £ ১০৯! Ss 51০ Las 
'পুণ্যবানকে পূর্ণ প্রতিদান দেওয়া হইবে ।" 

সিবৃওয়াই বলেন, এখানে ।_ শব্দটি (5311 শব্দের সমার্থক । সুতরাং ইহার অর্থ এই 
দাড়ায়, ‘সমালোচক তোমার নিকট যাহা বলে আমি তদ্রুপ নহি!" 

বস্তুত এখানে (435 3 -এর অর্থ সম্পর্কে দুইটি মত দেখা যায়। প্রথম মত হইল এই, 
ক্ষদ্রতা ও তুচ্ছতার দিক দিয়া ইহা হইতেও ক্ষুদ্রতর ও তুচ্ছতর বস্তুর উপমা দিতেও আল্লাহ্‌ 
তা'আলা সংকোচ বোধ করেন না। যেমন কেহ কাহারও কৃপণতা বা নীচতা সম্পর্কে কোন. 
উপমা পেশ করিলে শ্রোতারা বলিয়া উঠে, সেই ব্যক্তি উহার চাইতেও অধম। কাসাঈ, আবৃ 
উবায়দুল্লাহ প্রমুখ এই অভিমতের প্রবক্তা । হাদীস শরীফেও £.=$ শব্দ ব্যবহৃত হইয়া অনুরূপ 
অর্থ প্রদান ফরিয়াছে। মহানবী (সা) বলেন ঃ 

০৮০ ২2১১১ 06৮০ SUS ull Las 0 dle ০১৪15541০1৪] 

(পার্থিব জগতের মূল্য আল্লাহ্‌ তা'আলার নিকট যদি মশার একটি ডানা সমতুল্য হইত, 
তাহা হইলেও তিনি কাফিরদিগকে উহার এক গ্রাস পানিও পান করিতে দিতেন না।) 

দ্বিতীয় মত অনুসারে অর্থ দাড়ায় এই যে, আল্লাহ্‌ তা'আলা ক্ষুদ্রতম মশা হইতে শুরু 
করিয়া উপরের যে কোন বস্তুর উপমা দিতে লজ্জিত হন না। এই মতটির প্রবক্তা হইলেন 
কাতাদাহ ও ইব্‌ন দুআমা। আল্লামা ইব্‌ন জারীরও এই মত পছন্দ করিয়াছেন। মুসলিম শরীফে 
উদ্ধৃত হযরত আয়েশা সিদ্দীকা (রা)-এর বর্ণিত এক হাদীসে এই মতের সমর্থন মিলে। 
মহানবী (সা) বলেন ঃ 


(6245 ০০৯০৩ ৯১৭ 0৪ 44 ৯০৫ 3106৬৪1২৫৯০ JUL ১15০ ০০৭ 
- ১ 


www.quraneralo.com 


Contents 


৩৫৮ তাফসীরে ইব্‌ন কাছার 


(কোন মুসলমান একটি কাটা বিদ্ধ হইলে কিংবা উহা হইতে কোন বড় আগাত পাইলে 
উহার বিনিময়ে তাহার গুনাহ মার্জনা হয় এবং আল্লাহ্র দরবারে তাহার মর্যাদা বৃদ্ধি পায়।) 
০ ই শি 
মোটিকখ। ৬৬ আগাতাংশের ভাব্পর্ব হইল এই বে ন1হ তাআলা মন কিংবা উতম 
ছোট ও বড় যে কোন বস্তুর সাহায্যে উপমা পেশ করিতে দ্বিধাবিত হন না। যেমন তিনি অন্যত্র 
বলেনঃ 
alt OE 510 
is . ও ESE tale 1১ ৬ de EE Ee 


2 020 ৮০ 


- Plain, ll ns 4৯০ 


না পেশ করা হইতেছে, মনোযোগ দিয়া শুন। আল্লাহকে ছাড়িয়া 
তোমরা .যাহাদিগকে প্রভু বলিয়া ডাকিতেছ, তাহারা সকলে একত্রিত হইয়াও একটি মাছি সৃষ্টি 
করিতে পারিবে না। তেমনি মাছি তাহাদের কিছু ছিনাইয়া নিলেও তাহারা উহা ফেরৎ আনিবার 
ক্ষমতা রাখে না। বান্দা যেমন দুর্বল, 47757 


৮ (2 IBS SpA এদিন এ 411 ০১১০০০19১১৪ ১91 ০৪০ 
০৪৮০০ ৫০০০১, 45 ০০৩ ০ Ao পপ 


Loyal সিন রা ০১৪৫] এ এল asl ul 
নিরদাারি সেন তন 
মাকড়শার বানানো আশ্রয়গৃহটি অবশ্যই সর্বাধিক নাজুক । তাহারা যদি ইহা জানিত ৷) 
তিনি আরও বলেন ঃ 


পঠ৩ তক 


ty eH . ০5 RUE এ 
টি 282 LL LEU. 03855 ld 
ssl 2 lil ০৪1৪ MEH LCL ০755১00৮০০1 
5 HCE LUNES SE LES ELAM 3 

‘তোমরা কি দেখ নাই কিভাবে আল্লাহ্‌ তা'আলা উদাহরণ পেশ করেন? কলেমা তায়্যিবা 
যেন একটি পবিত্র বৃক্ষ উহার শিকড় সুপ্রতিষ্ঠিত ও শাখা-প্রশাখা নভোমণ্ডলী জুড়িয়া রহিয়াছে। 
আল্লাহ্‌র ইচ্ছায় প্রতি মুহূর্তে উহা ফল দান করে। আল্লাহ্‌র এই উপমা প্রদান মানুষের উপদেশ 
গ্রহণের জন্য । তেমনি অপবিত্র কলেমার উপমা হইল একটি অপবিত্র বৃক্ষ। উহা ভূমির উপরে 
ভাসমান। উহার কোনই স্থিরতা নাই। আল্লাহ্‌ তা'আলা ঈমানদারগণকে দুনিয়া ও আখিরাতে 
সুদৃঢ় বক্তব্যের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং জালিমদিগকে পথভ্রষ্ট রাখেন। আল্লাহ্‌র যেমন ইচ্ছা 
তেমনই করেন।' 

অন্যত্র তিনি বলেন £ 

rd se ১৯ শি Te ‘5 ১5০ || ১০ 'আল্লাহ্‌ তা'আলা এমন এক 
পরাধীন ভূত্যের উপমা পেশ করিলেন, স্বেচ্ছায় যাহার কিছুই করার ক্ষমতা নাই।" 


www.quraneralo.com 


Contents 


সুরা আল্‌ বাকারা ৩৫৯ 
তিনি আরও বলেন ঃ 


50০ ০ UG yp atte ৪ uc FF ece soos Is og sis ee 
LEE lt LE 
‘আল্লাহ্‌ পাক দুই ব্যক্তির উদাহরণ পেশ করিতেছেন। একজন বোবা ও বধির; সে কিছু 
করিতে পারে না, প্রভুর উপর বোঝা হইয়া আছে। অন্যজন ভাল কাজ করে ও ভাল কাজের 
নির্দেশ দেয় । উভয় কি সমান হইতে পারে?" 
তিনি অন্যত্র বলেন £ 


০ ৮০ % 2:9০ ৮০১০৩ 02 %০০০ ৩ $£ 45 


25 05 এ লা আপন Us ০ 2 0৯৬ ০০২০০২১১১৮৮ ৫৫1 ৮১০ 

SUES 055 
‘তোমাদের জন্য আল্লাহ্‌ পাক তোমাদের দ্বারাই উদাহরণ পেশ করিতেছেন । আমি 
তোমাদিগকে যে সম্পদ দান করিয়াছি, তোমাদের ভূত্যগণকে কি উহার অংশীদার মনে কর?’ 


অন্যত্র তিনি বলেন ঃ 


2 


LSU এ eT ০৮5 “আল্লাহ্‌ তা'আলা সেই ব্যক্তির 
উদাহরণ পেশ করিতেছেন, যাহার সমমানের অনেক ঝগড়াটে অংশীদার রহিয়াছে ৷' 

তিনি আরও বলেন ঃ 

০১] Yi (1০2 Ley ১৭] 02১৯৪ ৭৪১০ 55 “এইসব উদাহরণ আমি 

মানুষের জন্য তুলিয়া ধরিয়াছি। তবে আলিম ছাড়া উহা কেহ বুঝিতে পারে না।" 

আল-কুরআনে আরও অজস্র উদাহরণ বিদ্যমান। প্রথম যুগের কোন এক মনীষী 
বলিয়াছেন, আমি কুরআনের কোন উপমার তাৎপর্য অনুধাবনে ব্যর্থ হইলে অনুশোচনায় কীদিয়া 
ফেলি । কারণ, আল্লাহ্‌ পাক বলিয়াছেন, এইসব উদাহরণ আমি মানুষের জন্য পেশ করিয়াছি 
বটে। কিন্তু আলিম ছাড়া কেহ উহা বুঝিতে পারিবে না। 

(৪৯১ Ut Un 0 ১৮০ ০৮ ঢা ৯ 400 | আয়াত প্রসঙ্গে 
মুজাহিদ বলেন ঃ ঈমানদারগণ আল্লাহ্‌ তা'আলার যে কোন ছোট বড় উদাহরণের উপর ঈমান 


রাখে এবং উহা আল্লাহ্র তরফ হইতে প্রদত্ত বলিয়া বিশ্বাস করে । সেই সব উদাহরণ দ্বারা 
আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে পথ প্রদর্শন করেন। 

6 ১৭ ৯) : Salis "75! 32341 (5% আয়াত প্ৰসঙ্গে কাতাদাহ বলেন $ 
‘ঈমানদারগণ জানে যে, এই উপমা তাহাদের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ হইয়াছে ।' 
মুজাহিদ, হাসান ও রবী' ইব্‌ন আনাস অনুরুপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন। আবুল আলীয়া উক্ত 
আয়াত সম্পর্কে বলেন £ ঈমানদারগণ জানে যে, উহা আল্লাহ্র তরফ হইতে প্রদত্ত সঠিক 
উপমা। 

চা, 68511 01 1 BL ১৬1৯৪৪1১০৪৫ ৬০১/51, আয়াতাংশের অনুরূপ 


আয়াত সূরা মুদ্দাচ্ছিরেও আসিয়াছে। 


www.quraneralo.com 


Contents 


তাফসীরে ইব্‌ন কাছীর 


ILD 
আল্লাহ্‌ পাক বলেন $ 
০০১] ১, y। দি 15158 2১১০ 3) Ll ১৮৯০০ ৯ 053 
DELAY CO Lill eo On 2১]। [09535 এ 51 ll চি 31:54 
১৮৮১০ ০৯১ বা < = ১৯৯১ এ ১৯০১১, এ] Le ১২১ 
+ a চা le 35০ PA 
“আমি জাহান্নামীদেরকে ফেরেশতা মুক্ত রাখি নাই এবং উহাদের সংখ্যাকে কাফিরদের 
দুর্ভাবনার ব্যাপারে পরিণত করিয়াছি। আহলে কিতাবগণও ইহা বিশ্বাস করে এবং 
ঈমানদারগণের ঈমান আরও বৃদ্ধি করে। এই বিষয়ে আহলে কিতাব ও ঈমানদারগণের কোন 
সংশয় নাই । কিন্তু ব্যাধিগ্রস্ত অন্তরের লোক ও কাফিররা প্রশ্ন তোলে, এই উপমা দ্বারা আল্লাহ্‌ 
তা'আলা কি বুঝাইতে চাহেন? এইভাবে আল্লাহ্‌ তা'আলা যাহাকে ইচ্ছা পথভ্রষ্ট রাখেন এবং 


যর রহিল নিবি জিন আনত 
জানা নাই।' 

SALARY es Lal nk G49 1১45৫ <১ | আয়াত ত সম্পর্কে 
আস্‌ সুদ্দী তাহার তাফসীর থে ইব্‌ন মাসউদ ও একদল সাহাবা (রা) হইতে পর্যায়ক্রমে 
মুর্রাহ, ইবৃন আব্বাস, আবূ সালেহ ও আবূ মালিক বর্ণিত এক হাদীস উদ্ধৃত করেন। উহাতে 
বলা হয় £ আয়াতে ‘বহু লোককে পথভ্রষ্ট রাখেন' বক্তব্যটি মুনাফিকদের জন্য ব্যবহৃত হইয়াছে। 
তেমনি ‘বহু লোককে পথ প্রদর্শন করেন' বক্তব্যটি দ্বারা ঈমানদারগণকে বুঝানো হইয়াছে। 
আল্লাহ্‌ প্রদত্ত উপমাকে মিথ্যা জানার দরুন উহাদের ভ্রান্তি বাড়িয়া যায় এবং উহাদের অন্তরের 
ব্যাধি পূর্ণত্ব প্রাপ্ত হয়। ফলে উহারা অধিকতর বিভ্রান্ত হয়। পক্ষান্তরে আল্লাহ্‌র দেওয়া উপমা 
বিশ্বাস করায় ঈমানদারগণের ঈমানে সংযোজন ঘটে এবং তাহাদের ঈমান প্রবলতর হয় । ফলে 
তাহারা আরও পথপ্রাপ্ত হয়। ইহাই আল্লাহ্‌ তা'আলার ভ্রান্ত করা ও পথ দেখানোর তাৎপর্য । 
আলোচ্য আয়াতের 'ফাসিক ব্যতীত কাহাকেও পথভ্রষ্ট রাখেন না’ বক্তব্যটিও মুনাফিকদের 
উদ্দেশ্যে ব্যবহৃত হইয়াছে। 

১৪:৪৪] খ। 44০৪৫ Uy আয়াতাংশ প্রসঙ্গে আবুল আলীয়া বলেন £ ফাসিক 
বলিতে মুনাফিকদের বুঝানো হইয়াছে। রবী' ইব্‌ন আনাসও এই অভিমত প্রকাশ করেন। 
মুজাহিদের বরাত দিয়া ইবৃন জুরায়জ হযরত ইব্‌ন আব্বাস. (রা) হইতে বর্ণনা করেন ৪ এখানে 
ফাসিক অর্থ কাফির । কারণ, এই উপমার তাৎপর্য তাহারা বুঝিয়াও অস্বীকার করিতেছে। 

১৪০৪) সি! La ৮5 আয়াতাংশ সম্পর্কে কাতাদাহ বলেন ৪ আল্লাহ্‌ পাকের 
উপমা শুনিয়াও তাহারা মানে না বলিয়া ফাসিক আখ্যা পাইয়াছে। তাহাদের ফাসেকী কার্যের 
' দরুন তাহাদিগকে পথভ্রষ্ট রাখা হইয়াছে। 

ইব্‌ন আবূ হাতিম বলেন £ আমাকে আমার পিতা, ত তাহাকে ইসহাক ইব্‌ন সুলায়মান, 
তাহাকে আবু সিনান, তাহাকে আমর ইব্‌ন মুর্রাহ, তাহাকে মাসআব ইব্‌ন সা'দ ও তাহাকে 


Wwww.quraneralo.com 


Contents . 


সূরা আল্‌ বাকারা ৩৬১ 


তাহার পিতা সা'দ এই বর্ণনা শুনান যে, | ৮১১৫ ৯: আয়াতাংশ দ্বারা খারেজী ' 
সম্প্রদায়কে বুঝানো হইয়াছে। 

শু'বা আমর ইবৃন মুর্রাহ হইতে, তিনি মাসআব ইব্‌ন সা'দ হইতে ও তিনি সা'দ হইতে 
বর্ণনা করেন- $3.০ 4১4১০ 411 45 0১8 5১541 আয়াতাংশ দ্বারা হরুরীয়াগণকে 
বুঝানো হইয়াছে? 

সা‘দ ইব্‌ন আবূ ওয়াকাসের সূত্রে বর্ণিত উক্ত হাদীসের সনদ যদিও শুদ্ধ, তথাপি 
ব্যাখ্যাটিকে শাব্দিক বলা যায় না, উহাকে মর্মগত ব্যাখ্যা বলা যাইতে পারে। কারণ, 
নাহরাওয়ানে যাহারা হযরত আলী (রা)-এর দল ত্যাগ করিয়া খারেজী হইল, তাহারা উক্ত 
আয়াত অবতীর্ণ হওয়ার পর আবির্ভূত হইয়াছে। সুতরাং এই আয়াতের মাধ্যমে খারেজীদের গুণ 
ও বৈশিষ্ট্য পাওয়া যাইতে পারে বটে, কিন্তু ইহার শানে নুযূল খারেজীরা নহে। ইমামের 
আনুগত্য পরিত্যাগ ও শরীয়ত প্রতিষ্ঠার দায়িত্ব বর্জনের কারণে তাহাদিগকে উক্ত আয়াতের 
হুকুমের অন্তর্ভুক্ত করা যাইতে পারে। আর এই কারণেই তাহাদিগকে খারেজী বলা হয়। 
আভিধানিক অর্থে আনুগত্য হইতে যাহারা খারিজ হয় তাহাদিগকে খারেজী বলে। আরবী 
পরিভাষায় “ফাসিক' অর্থও আনুগত্য মুক্ত । উপরের খোসার বন্ধন মুক্ত হইয়া যখন শীস বাহির 
হয়, তখন আরবগণ বলেন, ০৪..$ তাই আরবী ভাষায় ইদুরকে ২৪... বলা হয়। কারণ, 
ইহা মাটির আবরণ ভেদ করিয়া বাহিরে আসিয়া মানুষের ক্ষতি করে। 

বুখারী ও মুসলিম শরীফে হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত হাদীসে আছে, নবী করীম 
(সা) বলেন ঃ 
৪১৪1১ ১১11৩ 51১৯3 ০১1১৯117১1১ Jl ৪ 005৪2 ০1৬৪ ০০৬ 

- ১৬৪1৪ এও 

“পাচ শ্রেণীর অনিষ্টকর জীব হারাম শরীফে কিংবা বাহিরে যেখানে পাইবে হত্যা করিবে। 
উহা হইল কাক, চিল, বিচ্ছু, ইদুর ও কালো কুকুর ৷” 

এই হাদীসের আলোকে বুঝা যায়, কাফির, নারি পানী রনী জাতির 
পরিভাষার অন্তর্ভুক্ত । তবে কাফিরের পাপ ও অত্যাচার অধিক প্রকট ও প্রবল । তাই আলোচ্য 
আয়াতে ফামিক বলিতে কাফিরগণকেই বুঝানো হইয়াহে। পরবর্তী আয়াতে বত শখাবলী ও 
এ নি M EL 


তব / ৪ 


ERO রি হিরা? হীন 

“যাহারা আল্লাহ্‌র সহিত অঙ্গীকার করার পর উহা ভঙ্গ করে ও আন্মাহ্‌ পাক যে সম্পর্ক 
বহাল রাখার নির্দেশ দেন তাহা ছিন্ন করে এবং ভূঁ-পৃষ্ঠে ফিতনা-ফাসাদ সৃষ্টি করে তাহারাই 
ক্ষতিগ্ৰস্ত ৷' | 
উপরে বর্ণিত বিশেষণগুলি কেবল কাফিরদেরই বৈশিষ্ট্য । মু'মিনদের বৈশিষ্ট্য ইহার 


. বিপরীত । . 
কাছীর (১ম খণ্)--৪৬ 


www.quraneralo.com 


Contents 


৩৬২ | তাফসীরে ইব্‌ন কাছীর 


যেমন আল্লাহ্‌ বলেন ৪ 
KIL Lbs এন ১৪ ০০৫ উল ০০ 2 আল 0১৮ না শিস ১০৪ 
০১০ ০2১113- নি তারা নর রা 
টি ৮০১৯] 7৮50৮8৯51৮5 উদ এল ঢা 9 201 ৮০0০ 
75201155141 ০০15 Shi lis ১0০ এ কহ ৮৪৪০ ১৪5 

2011 ৮৯০০9 Called এএ৬ ৬০০০৩ এ 9554825 

“যে ব্যক্তি তোমার প্রভুর নিকট হইতে তোমার কাছে অবতীর্ণ বাণীকে সত্য বলিয়া জানে, 
সে কি এই ব্যাপারে অন্ধ ব্যক্তির সমান হইতে পারে? শুধুমাত্র জ্ঞানীগণই উপদেশ গ্রহণ করে। 
বহাল রাখে এবং তাহাদের প্রতিপালককে ভয় করে ও সন্ত্রস্ত থাকে কঠিন শাস্তির ভয়ে...... 
পক্ষান্তরে যাহারা আল্লাহ্‌কে প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহ্‌র নির্দেশিত সম্পর্ক ছিন্ন করে 
এবং ভু-পৃষ্ঠে ফিতনা-ফাসাদ সৃষ্টি করে, তাহারাই অভিশপ্ত আর তাহাদের জন্য রহিয়াছে বড়ই 
নিকৃষ্ট নিরাস ৷' 

এই আয়াতে কাফিরদের যে অঙ্গীকার ভঙ্গের কথা বলা হইয়াছে তাহা কোন্‌ অঙ্গীকার উহা 
লইয়া মতভেদ রহিয়াছে। একদল বলেন- আল্লাহ্‌ তা'আলা তাহার নবীর মাধ্যমে অবতীর্ণ 
কিতাবে মানুষকে যে সৎ কাজের নির্দেশ ও অসৎ কাজের নিষেধাজ্ঞা প্রদান, করিয়াছেন, তাহা 

অপর দল বলেন, এখানে অঙ্গীকার ভঙ্গকারী ফাসিক বলিতে আহলে কিতাবের কাফির ও 
মুনাফিকদের বুঝানো হইয়াছে। কারণ, তাহারা তাওরাত-ইনজীলের বিধান মানিয়া চলার 
অঙ্গীকার করিয়াছিল । উহাতে মুহাম্মদ (সা)-এর আবির্ভাবের পর তীহাকে ও তাহার উপর 
অবতীর্ণ গ্রন্থকে মানিয়া চলার নির্দেশ রহিয়াছে। কিন্তু তাহার আবির্ভাবের পর তীহাকে 
ভালভাবে চিনিতে পারিয়াও মানিয়া নেয় নাই । ইহাকেই বলা হইয়াছে অঙ্গীকার ভঙ্গ করা । 

ইব্‌ন জারীর এই অভিমত পছন্দ করিয়াছেন। মাকাতিল ইবৃন হাইয়ানও এই অভিমত 
সমর্থন করিয়াছেন। 

তৃতীয় দল বলেন- এখানে অঙ্গীকার ভঙ্গকারী ফাসিক বলিতে সকল কাফির, মুশরিক ও 
মুনাফিকদের বুঝানো হইয়াছে, কোন শ্রেণী বিশেষকে বুঝানো হয় নাই। কারণ, সকল মানুষের 
নিকট হইতে আল্লাহ্‌র একক প্রভুতৃকে মানিয়া চলার অঙ্গীকার নেওয়া হইয়াছিল। অথচ উহারা 
প্রাকৃতিক জগতের অজস্র নিদর্শন ও নবী রাসূলদের প্রদর্শিত অসংখ্য মু'জিযা দেখিয়াও আল্লাহ্‌র 
একক প্রভূত মানিয়া নেয় নাই ৷ ইহাই অঙ্গীকার ভঙ্গ করা ।. 

মাকাতিল ইব্‌ন হাইয়ানের একটি বর্ণনা এই মতকে সমর্থন করে। ইমাম রাধীও এই 
মতের দিকে ঝুঁকিয়াছেন। তিনি বলেন, আমাকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ্‌ কোন্‌ জিনিসের 
অঙ্গীকার নিয়াছেন? তাহার জবাবে বলিব, মানুষের জ্ঞানজগতে আল্লাহ্‌র একত্ববাদের যে প্রমাণ 
নিহিত রহিয়াছে, মানুষ তাহা মানিয়া চলিবে, এই অঙ্গীকারই আল্লাহ্‌ তা'আলা মানুষের নিকট 
হইতে গ্রহণ করিয়াছেন। 


Wwww.quraneralo.com 


Contents 


যেমন আল্লাহ্‌ বলেন ঃ 

bs iL Gs ০০৭50 ০০ £৯৪5 "তাহারা নিজেদের অনুকূলে 
নিজেরাই সাক্ষী হইয়াছিল। প্রশ্ন করা হইল- আমি কি তোমাদের প্রতিপালক নহি? সকলেই 
জবাব দিল- হ্যা !' 

অতঃপর তাহাদিগকে যত কিতাব প্রেরণ করা হইয়াছে, তাহাতেও অঙ্গীকার নেওয়। 
হইয়াছে এবং বলা হইয়াছে ঃ 

৮৩4৫১ 31 ০: 15591 তোমরা আমাকে প্রদত্ত অঙ্গীকার পূরণ কর, আমিও 
তোমাদিগকে প্রদত্ত অঙ্গীকার পূরণ করিব ।' 

চতুর্থ দল বলেন- আলোচ্য আয়াতে অঙ্গীকার ভঙ্গের ভাষ্য দ্বারা পৃথিবীতে আসার আগে 
মানুষের রূহসমূহ হইতে যে অঙ্গীকার আল্লাহ্‌ তা'আলা গ্রহণ করিয়াছিলেন, উহা ভঙ্গের কথা 


তাহাদের নিকট হইতে তাহার একক প্রভৃতৃ মানিয়া লওয়ার অঙ্গীকার নেন। তিনি বলেন £ 


80 ০০ 5 2০5৯৮৮ উ FOU bs OD ১৪19 
51215105502. 

‘অনন্তর তোমার প্রভু আদমের পৃষ্ঠদেশে তাহার বংশাবলী থাকা অবস্থায় তাহাদের নিকট 
হইতে অঙ্গীকার নিয়াছিলেন আর নিজেদের অঙ্গীকারের সাক্ষী তাহারা নিজেরাই ছিল- আমি 
কি তোমাদের প্রতিপালক নহি? তাহারা সকলেই জবাব দিল- হ্যা, আমরা সাক্ষ্য দিতেছি 
(তুমিই আমাদের একমাত্র প্রতিপালক প্রভু) ।' 

সুতরাং অলোচ্য আয়াতে এই অঙ্গীকার ভঙ্গের কথাই বলা হইয়াছে। মাকাতিল ইব্‌ন 
হাইয়ান এই মতকেও সমর্থন করিয়াছেন। ইব্‌ন জারীর তাহার তাফসীরে উপরে বর্ণিত সকল 
মতই উদ্ধৃত করিয়াছেন। 


3115401০০05 ALES 87 এ ০ ১৮০৪৬ ০ 
IE EIS 05582 eas 

আয়াত প্রসঙ্গে আবূ জা“ফর রাধী রবী' ইব্‌ন আনাস ও আবুল আলীয়ার উদ্ধৃতি দিয়া বর্ণনা 
করেন ৪ জারি হা নর কত ওযায ডর ফর! নমামিকাদের কাজ আর যয়া ডকায়া এরি হর 
নিম্নবর্ণিত ছয়টি চরিত্র । 

তাহারা বিজিত অবস্থায় থাকিলে £ এক. কথা বলিলে মিথ্যা বলে। দুই. ওয়াদা করিলে 
তাহা ভঙ্গ করে৷ তিন. আমানত রাখিলে খিয়ানত করে। 

তাহারা বিজয়ী অবস্থায় থাকিলে $ চার. আল্লাহ্‌কে প্রদত্ত অঙ্গীকার ভঙ্গ করে। পীচ. 
১7825 55755 
চি 
বলিয়া জানার পর উহাকে অস্বীকার ও অমান্য করাই হইতেছে অঙ্গীকার ভঙ্গ করা। 


www.quraneralo.com 


Contents 


৩৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


Leys 01 lll ৮ ৮5 ১৮৮৮৪০১ আয়াতা আয়াতাংশের মর্ম হইতেছে রক্ত সম্পর্কের 


Lae Ete Ta Gi 
EU UT 


নিও দেন রা 
ছিন্ন করার আশু সম্ভাবনা নয় কি?' 

ইব্‌ন জারীর এই ব্যাখ্যাকেই প্রাধান্য দিয়াছেন। অবশ্য উক্ত আয়াতের ব্যাখ্যায় ইহাও বলা 
হয় যে, উহার বক্তব্য বিশেষ ধরনের সম্পর্ক বা অবস্থার সহিত সম্পৃক্ত নহে, বরং উহা 
সাধারণভাবে প্রযোজ্য । আল্লাহ্‌ পাক যত কিছুর সহিত সম্পর্ক বজায় রাখার নির্দেশ দিয়াছেন, 
উহার সহিত সম্পর্ক ছিন্ন করিয়া আল্লাহ্‌ পাকের নির্দেশ অমান্য করাই এই আয়াতের তাৎপর্য। 

০১১--।৯1। 7৯ আয়াতাংশের ব্যাখ্যায় মাকাতিল ইব্‌ন হাইয়ান বলেন £ তাহারা 
পরকালে ক্ষতিগ্রস্ত হইবে। যেমন কুরআন পাকের অন্যত্র বলা হইয়াছে ঃ 

oul se pls 25411 1$1 4:41 ‘তাহাদের জন্য রহিয়াছে অভিসম্পাত ও নিকৃষ্ট 
নিবাস।' | 

যিহাকের বর্ণনা, ইব্‌ন আব্বাস বলিয়াছেন- কুরআন পাকে মুসলমান ব্যতীত অন্যান্যদের 
যেখানেই ১১১৭ (ক্ষতিগ্রস্ত) বলিয়াছে, সেখানে কাফেরদিগকেই বুঝানো হইয়াছে । আর 
যেখানে উহা মুসলমানদের জন্য ব্যবহৃত হইয়াছে, সেখানে পাপী মুসলমানকে বুঝানো 
হইয়াছে। 

১১০. 5 49 আয়াতাংশ প্রসঙ্গে ইবন জারীর বলেন, »..। শব্দের বহুবচন 
১৮৮এএঅর্থ তাহারা নিজেদের ক্ষতিসাধন করিয়াছে। কারণ, ত তাহারা নশ্বর পৃথিবীর লালসায় 
নিমজ্জিত ও আল্লাহ্‌ তা'আলার অনন্তকালীন রহমত হইতে নিজদিগকে বঞ্চিত করিয়াছে। 
যেমন কেহ ব্যবসায়ে নামিয়া মূলধন নষ্ট করিলে কিংবা উহাতে ঘাটতি সৃষ্টি করিলে বলা হয় 
যে, সে ক্ষতিগ্রস্ত হইয়াছে। তেমনি পরকালের পুঁজি আল্লাহ্র রহমত হইতে কাফির ও 
মুশরিকরা নিজদিগকে বঞ্চিত করিয়া ক্ষতিগ্রস্ত হইয়াছে । এই ধরনের ক্ষতিগ্রস্তকে আরবী 
ভাষায় 1). - 1১1১৩ - ১৮০৯১ ১৯২ শব্দমালায় ভূষিত করা হয়। কবি জারীর ইব্‌ন 
আতিয়্যার কবিতায় আছে ৪ 

৭১৪1155137৪ ১3৩1 *: 451 ০0৭] Alb Sl 

'কর্কশভাষী সর্বদাই ক্ষতিগ্রস্ত হর । কারণ, মানব জাতির সন্তান-সন্ততিকে দাসরূপেই সৃষ্টি 

করা ইইয়াছে।' 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৬৫ 


পুনজীৰ্বনের প্রমাণ 
৫ > ১৬ 2 4 > 2° ৮৮3৩ nd ৫১৫১2৮৫৫ ১০৮ ৯১ 
৮৯১৯ FE ০৫ 2৫৬22 54০ ১৮৫ (YA) 


০052 


১৪৫১৫ 


টি Os 


₹-২৮, EEE HOE SEI 2  ( 

তিনিই তোমাদিগকে প্রাণ দান করিয়াছেন। তিনি আবার তোমাদিগ্‌কে মৃত করিবেন এবং 
রর মলা কাহাল লা 
করিবে। 


তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা স্বীয় অস্তিতৃ, মহাপরাক্রম; অসীম ক্ষমতা 
এবং সৃষ্টিকুলের স্রষ্টা ও নিয়ন্তা হওয়ার যুক্তি-প্রমাণ পেশ করিয়াছেন। তিনি ইরশাদ করেন $ 
তোমরা. কিরূপে সেই আল্লাহ্‌র অস্তিত্ব ও অপরিসীম ক্ষমতাকে অস্বীকার করিবে কিংবা তাহার 
অংশীদার বানাইয়া উপাসনা করিবে, যিনি তোমাদিগকে অস্তিত্বহীন অবস্থা হইতে অস্তিত্বান 
রর তির অভিতুযাহ করিয়া রিনি জতত্যান করের লরি উমা 
অন্যত্র তিনি বলেন $ 


0১-৯8-০৬০০) 19815 pi GSMS a pl ed ১5 a Pith of 

, - ০১১০ 
্‌ ‘তাহারা কি কোন বস্তু ছাড়াই সৃষ্টি হইয়াছে, না তাহারা নিজেরাই নিজেদের স্্টা? 
৪ লারা নাহার 
করিতেছে না।'- .. 

তিনি অন্যত্র বলেন £ 

SE 0555503১5০4 SEs 3041 UE 335 নি মানুষের 
জন RY জর তপু 1 
কুরআনে এরূপ আরও বহু আয়াত বিদ্যমান । আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে 
আবুল আহওয়াস, ০০০০০555088 হাশরের ময়দানে কাফিরদের 
বক্তব্য- 

(0 09403558059 ১০ (০ 51003 (হে আমাদের 
প্রতিপালক। আমাদিগকে দুইবার মৃত করিয়াছ এবং দুইবার জীবিত করিয়াছ। তাই আমরা 
আমাদের অপরাধ স্বীকার করিতেছি) এবং আলোচ্য 5০০ 5 SUG 61 5, | 
৫:১১? আয়াতাংশের বক্তব্যে পূর্ণ সামঞ্জস্য রহিয়াছে। ইবৃন জুরায়জ আতা হইতে ও 
তিনি আববাস (রা) হইতে বর্ণনা করেন যে, তি তিনি 2৫০০১ ১১৮0510151 285 
৯ জয়ার ব্যায় বলেন ভোমরা তোমাদের পিতার পৃষ্দেশে মৃতবৎ ছিলে, 


Wwww.quraneralo.com 


Contents 


৩৬৬ তাফসীরে ইবৃন কাছীর 


তখন তোমরা কোন বস্তুই ছিলে না। অতঃপর আল্লাহ্‌ পাক তোমাদিগকে সৃষ্টি করিলেন। 
৮০১৮ 
le 
ইব্‌ন আব্বাস (রা)-এর উদ্ধৃতি দিয়া যিহাক বর্ণনা করেন £ ০৯২] ০৭ 0০ 
০৪৭০৯] (৮৮১1০ -আয়াতে মর্ম হইতেছে এই যে, তোমরা সৃষ্টি করার পূর্বে মাটি ছিলে 
অর্থাৎ মৃত ছিলে। অতঃপর তোমাদিগকে সপ্রাণ সৃষ্টি করা হইল। ইহা:তোমাদের প্রথম জীবন। 
অতঃপর তোমাদের মৃত 'করা হইবে এবং তোমরা কবরে যাইবে । ইহা তোমাদের দ্বিতীয় মৃত্যু ৷ 
' অবশেষে পুনরুথান দিবসে তোমাদিগকে পুনরায় জীবিত করা হইবে'। ইহা হইল তোমাদের 
ডিনার তারার এহ রমন নিজ রি 
কথা উল্লেখ করিয়াছেন। 

আল্লামা সুদ্দী আবূ মালিক হইতে, তিনি আবূ সালেহ হইতে, তিনি ইব্‌ন আব্বাস ও 
মুর্রাহ হইতে এবং তাহারা ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবা (রা) হইতে ধারাবাহিক সনদে 
এবং আবুল আলীয়া, আল্‌ হাসান, মুজাহিদ, কাতাদাহ, আবূ সালেহ, যিহাক ও আতা আল 
খোরাসানী হইতে তাহাদের স্ব-স্ব সনদে আলোচ্য আয়াতের উপরোক্ত ব্যাখ্যা বর্ণনা করেন। 
সুদ্দী ও আবু সালেহের উদ্ধৃতি দিয়া সুফিয়ান ছাওরী আলোচ্য আয়াত প্রসঙ্গে বলেন- কবরে 
তোমাদিগকে জীবিত করিবেন, আবার মৃত.করিবেন। 

ইব্‌ন জারীর ইউনুস হইতে, তিনি ইব্‌ন ওহাব হইতে ও তিনি অন্দুর রহমান ইবৃন যায়দ 
ইব্‌ন আসলাম হইতে ধারাবাহিক পনদে বর্ণনা করেন- আল্লাহ্‌ তাআলা মানুষকে প্রথম বাবা 
আদমের পৃষ্ঠদেশে সৃষ্টি করেন। সেখানে তিনি তাহাদের নিকট হইতে আনুগত্যের স্বীকৃতি 
নেন। অতঃপর তাহাদিগকে মৃত করেন। অতঃপর মাতৃগর্ভে তাহাদিগকে সৃষ্টি করেন। অতঃপর 
তাহাদিগকে মৃত্যু দান করেন। বিচার দিবসে আবার তাহাদিগকে পুনরুজ্জীবিত করিবেন। 
ইহাই আল-কুরআনের ১১০ (৮১৯1 ১55৮1 5০1 (859 15105 আয়াতে বর্ণিত 
হইয়াছে। অবশ্য এই হাদীসটি ও পূর্বোক্ত হাদীসটি সনদের বিচারে ‘গরীব’ শ্রেণীভুক্ত । আলোচ্য 
আয়াত প্রসঙ্গে ইবৃন মাসউদ, ইব্‌ন আব্বাস (রা) ও একদল তাবেঈনের যে সব বর্ণনা উদ্ধৃত 
করা হইয়াছে উহাই সঠিক ও বিশুদ্ধ । তাহাদের বর্ণনার সহিত নিম্ন আয়াতের মিল রহিয়াছে। 
আল্লাহ্‌ বলেন ৪ 

4০৪ ৪58 হব] 75৭৮1 ৫০ 9১০2 86৯ 401 এ 

'তুমি বল, আল্লাহই তোমাদিগকে সপ্রাণ করিয়াছেন, অতঃপর তোমাদিগকে নিষ্প্রাণ 
করিখেন। অতঃপর তোমাদিগকে কিয়ামতের দিন একমত করিবেন সেই দিনটি সম্পর্কে 
কোনই সন্দেহ নাই।' 

পরকদেরউগাস বরকে রা ডালা মৃত বলেন 


১৮৮১০ Llc ০৮৯ 9555 ০১1১০] ডিহারা সবাই মৃত, কেহই জীবিত নহে। 
উহাদের বোধশক্তি বলিতেও কিছু নাই।' 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৬৭ . 
আল্লাহ্‌ পাক ভূমির জীবন-মৃত্যু সম্পর্কে বলেন £ 
SEU 2০১ LS is CAST ৪ El ASD 
‘আর তাহাদের জন্য মৃত-অনুর্বর ভূমিতেও নিদর্শন রহিয়াছে। উহাকে আমিই জীবিত-উর্বর 


ভূমি করিয়াছি এবং উহা হইতে বীজ-ফসলাদি উৎপন্ন করিয়াছি। তাহা হইতে সকলে আহার 
করে।' 


EEE RATE STE GAGES 20৭) 

১০6০82৯৮৫৮০ 
২৯. তিনিই তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করিয়াছেন। অতঃপর তিনি 
উর রর নারির রর 
সর্ববিষয়ে সবিশেষ অবহিত । | 
উর জাতাতা রর লন 
ধারা বর্ণনার মাধ্যমে স্বীয় অসীম সৃজন কৌশল ও গোটা সৃষ্টি বিন্যাস ও নিয়ন্ত্রণের অপরিসীম 


ক্ষমতার প্রমাণ তুলিয়া ধরেন। অতঃপর আলোচ্য আয়াতে ভূমণ্ডল ও নভোমগুলের সৃষ্টিতত্ব ও 
উহাতে বিরাজমান বস্তুকুলকে স্বীয় অস্তিত্ব ও অসীম ক্ষমতার দ্বিতীয় প্রমাণ হিসাবে তুলিয়া 
ধরেন। 

আলোচ্য আয়াতে আল্লাহ্‌ পাক বলেন, পৃথিবীতে যাহা কিছু আছে সবই তিনি তোমাদের 
স্বার্থে সৃষ্টি করিয়াছেন। পৃথিবীর সৃষ্টি পূর্ণতায় পৌছাইয়া তিনি নভোমণ্ডলের দিকে মনোনিবেশ 
করেন এবং সপ্ত আকাশের বিন্যাস ঘটান। ৫55! অর্থ ইচ্ছা করিলেন বা মনোনিবেশ 
করিলেন। উহার «1. হইল ৮11 এবং ৬+ অর্থ বিভক্ত ও বিন্যস্ত করা । আয়াতাংশ্রে 
অর্থ দীড়াইল, তিনি উহাকে সপ্ত আকাশে বিভক্ত ও বিন্যস্ত করিলেন। এখানে দ.......| শব্দটি 
০.৯ ১/শ্রেণীবাচক বিশেষ্য)। তাই উহা দ্বারা আকাশমণ্ডলী বা সপ্ত আকাশের কথা 
বুঝানো হয়। 1০, ০১ 0; 3 বলিয়া তিনি জানাইয়া দিলেন, ত তাহার জ্ঞান সৃষ্টি জগতের 
প্রতিটি বস্তুকে বেষ্টন করিয়া রহিয়াছে এবং আসমান যমীন সকল কিছু সম্পর্কেই তিনি পুরাপুরি 
অবহিত রহিয়াছেন। তিনি কুরআন পাকের অন্যত্র বলেন £ 31 ১০155 91 অর্থাৎ যিনি 
সৃষ্টিকর্তা তিনি কি অনবহিত ও বেখবর থাকেন? 

সূরা 'হা-মীম' এ আলোচ্য আয়াতের ব্যাখ্যা রহিয়াছে। যেমন $ 


টিভি ভর ৬32 ৮:2৮ রি জে জীতী হী OR BS এটির নে রজত এ রতি লা উজলট ৫ ৪ 
লে রা ররর 


পপ 0 


www.quraneralo.com 


Contents 


৩৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


2০ ও এ এ al pS এন] 99০ ০৭ হল) 51958 
৮১০ ০৯৮০৯৪৪০৯০৮ ES EGE GSC 241 SU Ud UES 
Eh SEs 6 (২১০1 ৮7598 ৮5 ৬৯০ ১১৭৪2 ৪ 13৮ 

pl ll 52285 ০০15 ৬৪৯৩ ভে 
‘তুমি বল, তোমরা কি সেই মহান সত্তার অস্তিত্ব অস্বীকার করিতেছ কিংবা তাহার 
অংশীদার দাড় করাইতেছ যিনি দুই দিনে/পৃথিবী সৃষ্টি করিয়াছেন? তিনিই তো নিখিল সৃষ্টির 
প্রতিপালক । তিনি পাহাড় গাড়িয়া ভূপৃষ্ঠ স্থিতিশীল করিয়াছেন এবং পৃথিবীকে নানাবিধ দ্রানে 
ধন্য করিয়াছেন। অতঃপর চারিদিনে উহা বিন্যস্ত করিয়া উর্বরা শক্তি দিয়াছেন। জিজ্ঞাসুদের জন্য 
উহাতে সন্তোষজনক সমাধান রহিয়াছে । অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করিলেন। 
তখন আকাশ ছিল বাম্পাকার। তিনি আকাশ ও পৃথিবীকে বলিলেন- ইচ্ছায় কি অনিচ্ছায় 
আমার পরিকল্পিত রূপ পরিগ্বহ কর। তাহারা বলিল- আমরা স্বেচ্ছায় বাস্তব রূপ গ্রহণ 
করিতেছি। এইভাবে দুই দিনে অকাশকে সপ্ত খণ্ডে বিভক্ত ও বিন্যস্ত করা হইল এবং প্রত্যেক 
আকাশের কাজ নির্ধারণ করিয়া দেওয়া হইল। পৃথিবীর নিকটবর্তী আকাশকে নক্ষত্ররাজি দ্বারা 
সুসজ্জিত করা হইল এবং শয়তানের অনাচার প্রতিরোধের জন্য প্রহরার ব্যবস্থা হইল। এই 
হইল সেই মহাপরাক্রমশালী সর্বজ্ঞ সত্তার সুপরিকল্পিত ব্যবস্থাপনা ।' 
এই আয়াতে বুঝা যায় যে, আল্লাহ্‌ তা'আলা তাহার সৃষ্টি পরিকল্পনার সূচনা করিয়াছেন 
পৃথিবী সৃষ্টি দ্বারা । অতঃপর সপ্ত আকাশ সৃষ্টির পরিকল্পনাকে বাস্তবায়িত করিয়াছেন। যে কোন 
স্থাপত্য শিল্পের. নিয়মই হইল এই যে, সর্বপ্রথম সৌধের নিম্নভাগের ভিত্তি স্থাপন করা । অতঃপর 

. সৌধের উপরিভাগের কাজে হাত দেওয়া । আল্লাহ্র এই সৃষ্টি পরিকল্পনাও অনুরূপভাবে 
বাস্তবায়িত হইয়াছে। ব্যাখ্যাকারগণ এই আয়াতের তদ্রুপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন। এই 
ব্যাপারে যথাস্থানে সবিস্তারে আলোচনা করার ইচ্ছা রহিল। এই প্রসঙ্গে আল্লাহ্‌ পাক অন্যত্র 
বলেনঃ | 
UE by BL URL i Ua stall pl পরেও উহ ২ 
Ue ss 0০৮০ Ue EA LSS CUB La aI ALLS EST 

E MALY < Cli ali JL 

. ‘তোমাদিগকে সৃষ্টি করা কঠিন, না আকাশ বানানো কঠিন? আল্লাহ্‌ পাক উহার ব্যাপ্তিকে 

সুউচ্চ করিয়া উহাকে সুবিন্যস্ত করিয়াছেন। উহা হইতে দিবা-রাত্রি সৃষ্টি করিয়াছেন । অতঃপর 

পৃথিবীকে বিন্যস্ত করিয়াছেন এবং উহা হইতে পানির প্রস্ববণ ও গাছ-পালার উদ্ভব ঘটাইয়াছেন। 

বিভিন্ন স্থানে পাহাড়-পর্বত স্থাপন করিয়াছেন। ইহা সবই তোমাদের ও তোমাদের পশুকুলের 
প্রয়োজনের বস্তু ।' | 

এই আয়াত দ্বারা বুঝা যায় যে, আল্লাহ্‌ তা'আলা তাহার সৃজন কার্যের সূচনা আকাশ দ্বারা 


করিয়াছেন। বাহ্যত এই আয়াত ও আলোচ্য আয়াতের বক্তব্য বিপরীতমুখী দেখা যায় । মূলত 
দুই আয়াতে কোন বৈপরীত্য নাই৷ কারণ, আমাদের আলোচ্য আয়াতের ১ সংযোজন শব্দটি 


Wwww.quraneralo.com 


i 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৬৯ 


১৯(সংবাদমূলক বক্তব্য)-এর সহিত সংশিষ্ট 5 (ক্রিয়া)-এর সহিত নহে। অর্থাৎ 
-৯৮-০হইয়াছে , = -এর সহিত, এ» ও -এর সহিত নহে। সুতরাং এখানে ১ ১ খবর 
পরিবেশনের সংযোগ রক্ষা করিতেছে, পূর্বাপর নির্ধারক হিসাবে কাজ করে নাই ! আরবীতে ০৪ 
শব্দের নিছক সংযোগ কাজে ব্যবহৃত হওয়ার প্রচলন রহিয়াছে ॥ যেমন কবি বলেন ঃ 
১৬৯ 41113 ০৪ ২৮০০ ২৪ 0) * ১৯১। 4৮০ eS ১০ | এ৪ 

(যে লোক নেতা হইয়াছে, তাহার পিতাও নেতা ছিল, আর ইহার পূর্বে তাহার পিতামহও 
নেতা ছিল, তাহাকেই বল ৷) ৃ 

উক্ত চরণে ॥4 শব্দটি পূর্বাপর না বুঝাইয়া নিছক সংযোগ রক্ষা করিয়াছে ও পুরানুকরমিক 
নেতৃত্বের খবর পরিবেশনের কাজ দিয়াছে। ৃ 

একদল ব্যাখ্যাকার আয়াতদ্বয়ের আপাত বৈসাদৃশ্য দূরীকরণার্থে বলেনঃ এই আয়াতে 
পৃথিবীর সম্প্রসারণ ও বিন্যাস কার্ষের বিবরণ দেওয়া হইয়াছে। উহা সৃষ্টির কথা বলা হয় নাই। 
সুতরাং আমাদের আলোচ্য আয়াতে প্রথমে পৃথিবী সৃষ্টি করিয়া পরে আকাশ সৃষ্টি এবং এই 
আয়াতে উহার পর পৃথিবীকে পরিপূর্ণরূপে বিন্যস্ত করা বুঝা যাইতেছে । ফলে কোন বৈপরীত্য 
ঘটিতেছে না।- ৃ | 

কেহ কেহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার পরপরই উহার সংস্থাপন কার্য করা 
হয়। এই অভিমতটি হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইবৃন আবু তালহা বর্ণনা করেন। 

আস্‌ সুদ্দী স্বীয় তাফসীরে ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবা (রা) হইতে পর্যায়ক্রমে 
মুর্রাহ, ইব্‌ন আব্বাস, আবূ সালেহ ও আবূ মালিক হইতে বর্ণনা করেন- সৃষ্টির পূর্বে আল্লাহ 
তা'আলার আরশ পানির উপর সংস্থাপিত ছিল। পানির পূর্বে আল্লাহ্‌ পাক কোন বস্তুই সৃষ্টি 
করেন নাই সুতরাং সৃজন পরিকল্পনা বাস্তবায়নের জন্য সর্বপ্রথম তিনি পানি হইতে বাষ্প সৃষ্টি 
করিলেন। উহা ক্রমান্বয়ে উর্ধ্বলোকে উদিত হইল এবং উদিত বাষ্প ছাদরূপ পরিগ্হ করিয়া 
আকাশে পরিণত হইল । এইজন্য উহার নাম হইল *!_.... (উধ্বলোক)। অতঃপর পানি 
শুকাইয়া একটি ভূখণ্ড দেখা দিল। তখন উহাকে সপ্তখণ্ডে বিভক্ত করা হইল ৷ রবি-সোম দুই 
দিনে এই সপ্তখ সৃষ্টি হইল। অতঃপর পৃথিবীকে সেই মৎসের উপর স্থাপন করা হইল যাহার 
বর্ণনা সূরা ‘নূন ওয়াল কলম'-এ আসিয়াছে। মৎসটি পানির উপর এবং পানির নীচে সকাত 
জাতীয় পদার্থ বা পরিচ্ছন্ন মৃত্তিকা শিলা বিদ্যমান। মৃত্তিকা শিলার ধারক হইলেন ফেরেশতা ৷ 
ফেরেশতা দণ্ডায়মান প্রস্তরের আস্তরের উপর এবং প্রস্তরের আস্তরটি বায়ুমণ্ডলের উপর ভাসমান 
রহিয়াছে। লুকমান হাকীম এই প্রস্তর আস্তরের কথাই বলিয়াছেন। উহা আকাশ কিংবা পৃথিবীর 
কোথাও স্থাপিত নহে। মৎসটি নড়াচড়া করা মাত্র পৃথিবী কম্পিত হয় এবং ভূমিকম্প সৃষ্টি হয়। 
তাই পৃথিবীকে পাহাড় চাপা দেওয়া হইল । ফলে পৃথিবী সুস্থির হইল। পর্বত তাই পৃথিবীর 
. কাছে নিজের বড়াই করিয়া থাকে। 

আল্লাহ্‌ পাক বলেন ঃ 

১৫ 45 01 { 2419 ৮৯১১ ০৪ 01-9 আর পৃথিবীকে হিরভবে পরতিডিত 
রাখার জন্য পর্বতমালা স্থাপন করিয়াছি।" 
কাছীর (১ম খণ্ড)__৪৭ | 


Wwww.quraneralo.com 


Contents 


৩৭০ তাফসীরে ইবৃন কাছীর 


পাহাড়-পর্বত, ফল-মূল, প্রাণীকুল, গাছপালা ইত্যাদি যাহা কিছু পৃথিবীর জন্য প্রয়োজন 
ছিল, সব কিছু তিনি মঙ্গল-বুধ এই দুই দিনে সৃষ্টি করিয়াছেন। এই কথাই আল্লাহ্‌ তা'আলা 
হা-মীম সূরা হইতে ইতিপূর্বে উদ্ধৃত- 

৮1531 4] 015৩ ১৪০৪৪ ৪০০১৬ GE SAL ১১১৪২] ৫৯০ ৩৩ 
(525 4555 4555 bo পিস Us 3857 উস US আয়াতে প্রকাশ 
করিয়াছেন। অতঃপর ($5151 (453 ১5১ আয়াতাংশে গাছপালা-তরুলতা ও উহার 
উপরিভাগস্থ বস্তুসমূহ সৃষ্টির কথা বলিয়াছেন। এই সব সৃষ্টি করিতে যে মোট চারদিন লাগিয়াছে 
তাহা তিনি ব্যক্ত করিলেন ১১ প1১- 721 ২5251 ৩৪ আয়াতাংশের মাধ্যমে । 
আলোচ্য ১5 এ 454 এ। 4১০০ {5 আয়াতাংশের ধোয়া বা বাষ্প হইল পানির 
নিঃশ্বাস। উহা দ্বারা প্রথমে এক আকাশ ও পরে উহা হইতে সপ্ত আকাশ সৃষ্টি হইয়াছে। এই 
কাজ বৃহস্পতি-শুক্র দুই দিনে সম্পন্ন হইয়াছে। যেহেতু আকাশ ও পৃথিবীর সমগ্র সৃষ্ট বস্তুকে 
আল্লাহ্‌ তা'আলা শুক্রবারে একত্রিত করিয়াছেন, তাই উহার নাম ইয়াওমুল জুমুআ হইয়াছে। 

[8১০1 ০০৮০৭ 9 ২৮৪ ৬৯৩ আয়াতাংশের মর্ম এই যে, আল্লাহ্‌ পাক প্রত্যেক 
আকাশে ফেরেশতা, নদ-নদী, বরফের পাহাড় ও নানাবিধ অজানা বস্তু সৃষ্টি করিয়াছেন। 

অতঃপর তিনি পৃথিবীর নিকটতর আকাশকে নক্ষত্ররাজি দ্বারা সুসজ্জিত করিয়া এক দিকে 
আকাশ ও পৃথিবীর শোভা বর্ধন ও অন্যদিকে শয়তানের অনাচার হইতে উর্ধ্বলোককে 
তরক্ষণের ব্যবস্থা করিয়াছেন। আল্লাহ্‌ তাহার পরিকল্পিত বস্তুসমূহ সৃষ্টি শেষে স্বীয় আরশের ' 
দিকে মনোনিবেশ করিলেন। যেমন তিনি বলেন $ 


SEA এত SS AU 2০৭ ৩৪ ০৮০10 Sill GE ‘আকাশ ও 

পৃথিবীর সৃষ্টি কাজ ছয় দিনে সম্পন্ন করিয়া তিনি আরশের উপর মনোনিবেশ করিলেন ।” 

তিনি আরও বলেন $ 

> ০৮০০ US lll a (এই 028 985 0855 (২১৮৫ “আকাশ ও পৃথিবী 
উভয়ই বাষ্প ছিল। অতঃপর আমি উভয়কে পৃথকভাবে বিন্যস্ত করিয়াছি। অনন্তর আমি প্রত্যেক 
বস্তুকে পানি দ্বারা সপাণ করিয়াছি।” 

ইব্‌ন জারীর বলেন- আমাকে মুছান্না, তাহাকে আব্দুল্লাহ ইব্‌ন সালেহ, তাঁহাকে আবু 
মা‘শার, সাঈদ ইবৃন আবু সাঈদ হইতে, তিনি আবদুল্লাহ ইব্‌ন সালাম হইতে এই বর্ণনা শুনান ঃ 
আল্লাহ্‌ তা'আলা রবিবার সৃষ্টি কাজ আরম্ভ করেন এবং রবি-সোম দুইদিনে পৃথিবীর সপ্তখণ্ড সৃষ্টি 
করেন। পর্বতরাজি ও জীবিকার শক্তি ও উপকরণ সৃষ্টি করেন মঙ্গল-বুধ দুই দিনে । বৃহস্পতি ও 
শুক্রবারে সপ্ত আকাশ সৃষ্টি করেন। শুক্রবার দিন শেষভাগে তিনি অবসর হইলেন। তখনই 
কালবিলম্ব না করিয়া আদমকে সৃষ্টি করিলেন। সৃষ্টির এই শেষ সময়টিতেই সৃষ্টি ধ্বংসের 
* কিয়ামত সংঘটিত হইবে ৷ 

2 ৬2৯১১ ৬৪ 05 315 ৬। +৯ আয়াত প্রসঙ্গে মুজাহিদ বলেন ৪ আকাশ 
সৃষ্টির আগে আল্লাহ তা'আলা পৃথিবী সৃষ্টি করেন। পৃথিবী সৃষ্টির পর উহা হইতে ধোয়া উথিত 
হয়। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৭১ " 


7৮55 
চিনি বলেত EE 
প্রমাণ করে, আকাশের পূর্বে পৃথিবী সৃষ্টি হইয়াছে। সূরা সাজদার আয়াতেও তাহাই বলা 
হইয়াছে। যেমন ঃ 


5101501495৯ oes A ০৯০৪ GE SHU, ০১৪৪] El এ 

Us Sy Us UUs 08255 ১৮ nls) UE B23 oll lS 
১৯০ (৯3 lt ৪11 ৪৬৮০৭ (৪5451 ০০ তা ২৮01 5৪ (৫9151 
নিল ALAS lh Csi Gi ৮15১8 31153 ১০১1১১৯]ও 141 0085 


॥ 


85171758115555-51521 4০8০০৮১৯৮০৪ ০৯৪৮৭ 


পানা ১2১০] ১2585 5119 ৮1৯৯3 ৩ clo 
উপরোক্ত আয়াতসমূহ প্রমাণ করে, পৃথিবী নভোমগুলীর আগে সৃষ্টি করা হইয়াছে। 
আলিমদের ভিতর এই ব্যাপারে কোন মতভেদ নাই । কেবলমাত্র ইব্‌ন জারীর কাতাদাহর 
একটি বর্ণনা উদ্ধৃত করিয়াছেন, যাহাতে বলা হইয়াছে যে, পৃথিবীর আগে নভোমণ্ডলী সৃষ্টি করা 
হইয়াছে। কুরতুবী তাহার তাফসীরে এই ব্যাপারে মন্তব্য করা হইতে বিরত রহিয়াছেন। কারণ 
অন্য আয়াতে বলা হইয়াছে ঃ 
(621 Abi yd 06৫৮৮ Dy - ACS call pl (23 al nail 
Ue sl Ui ০১৯1-১৮৯5 015 ০৮৫ ০১০৯1৩০২৮৯০ ES 
- alti 0209 
তাই তাহারা বলেন, এখানে সুস্পষ্টত বলা হইয়াছে, আকাশের পরে পৃথিবীর বিন্যাস সাধন 
করা হইয়াছে। বুখারী শরীফে বর্ণিত আছে, ইব্‌ন আব্বাস (রা)-এর কাছে হুবহু এই প্রশ্ন 
তোলা হইলে তিনি বলেন- আকাশের আগে পৃথিবী সৃষ্টি করা হইয়াছে। অবশ্য পৃথিবীর বিন্যাস 
সাধন করা হইয়াছে আকাশ সৃষ্টির পরে। পূর্ববর্তী ও পরবর্তী কালের বহু আলিম এই প্রশ্নের 
অনুরূপ জবাবই প্রদান করিয়াছেন। আমিও সূরা নাযিআর ব্যাখ্যার ক্ষেত্রে ইহা লিপিবদ্ধ 
করিয়াছি। বিন্যাসের কথাটি আল্লাহ্‌ তা'আলার বক্তব্যে সবিস্তারে বলা হইয়াছে। যেমন £ ' 


(২/,)1 JUnit eyes els lie 0917 AS এ৫1 ৬৬৪ 231 

এখানে বিন্যাসের ব্যাখ্যায় বলা হইয়াছে, পৃথিবীর আভ্যন্তরীণ উর্বরা শক্তিকে সক্রিয় 
করিয়া জীবন ও জীবিকা সৃষ্টির ব্যবস্থা করা হইয়াছে। প্রথমে পৃথিরীর সৃষ্টিসমূহকে পূর্ণতা দান 
করা হইয়াছে। অতঃপর পৃথিবীর বুকে পানির প্রস্রবণ ঘটাইয়া উর্বরা শক্তিকে চাঙ্গা করা 
হইয়াছে এবং জীবিকার জন্য বিবিধ প্রকারের রঙ-বেরঙের গাছ-পালা, ফল-ফসল সৃষ্টি করা 
হইয়াছে। তেমনি আবার আসমানের বিন্যাস সাধন করা হইয়াছে। উহাকে নক্ষত্র ও গ্রহ-উপগ্রহ 
দ্বারা সুসজ্জিত করা হইয়াছে। এই ব্যাপারে আল্লাহ্‌ই সর্বাধিক জ্ঞাত । 


www.quraneralo.com 


Contents 


তনহ তাফসীরে ইবন কাছীর 


ইব্‌ন আবু হাতিম ও ইব্‌ন মারদুবিয়্যা স্ব স্ব তাফসীরে এই সব আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে 
মুসলিম শরীফ ও নাসাঈ শরীফে বর্ণিত হাদীস উদ্ধৃত করিয়াছেন । ইব্‌ন জুরায়জের সনদে উহা 
বর্ণিত হইয়াছে। 
সালামার গোলাম আব্দুল্লাহ্‌ ইব্‌ন রাফে'হইতে ও তিনি আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা করেন ঃ 

“রাসূল (সা) আমার হস্ত ধারণ করিয়া বলিলেন- আল্লাহ্‌ তা'আলা শনিবার মাটি সৃষ্টি 
করিলেন, রবিবারে পাহাড় সৃষ্টি করিলেন, সোমবারে গাছ-পালা সৃষ্টি করিলেন, মঙ্গলবারে 
অপ্রিয় বস্তু সৃষ্টি করিলেন, বুধবারে আলো সৃষ্টি করিলেন, বৃহস্পতিবারে প্রাণীকুল সৃষ্টি করিলেন 
এবং আদমকে শুক্রবার আসরের পর সৃষ্টি করিলেন। উহা ছিল শুক্রবার দিবসের শেষ প্রহর 
অর্থাৎ আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়!” 

সহীহ মুসলিমের শর্তে হাদীসটি “গরীব' শ্রেণীভুক্ত । আলী ইবনুল মাদীনী হাদীসটির 
নির্ভরযোগ্যতা সম্পর্কে প্রশ্ন তুলিয়াছেন। ইমাম বুখারী ও কতিপয় হাদীস সংরক্ষকও একই 
অভিমত ব্যক্ত করিয়াছেন। তাহারা উহাকে কা“বের বক্তব্য বলিয়া স্থির করিয়াছেন । আবু 
হুরায়রা (রো) কা“ৰ আল-আহবার হইতে উহা শুনিয়াছেন। কোন কোন বর্ণনার সহিত ইহার 
কিছু কিছু সাদৃশ্য থাকার কারণে হাদীসটিকে “মারফৃ' করিয়া ফেলিয়াছেন। ইমাম বায়হাকী এই 
অভিমত লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। 


৬0০498৫৫555 365৬0)720 SEG OES 0০) 


2 ৬৫৩৫ 2৩ ১ 


SE ৮60৫ তত চা রি এপার [১৬ 
90০৮4157585 75406 MAI Gtr 
০ জি 51 


৩০. অনন্তর তোমার প্রভু ফেরেশতাদের সমাবেশে যখন বলিলেন, নিশ্চয় আমি 
পৃথিবীতে খলীফা সৃষ্টি করিতে যাইতেছি, তাহারা বলিল, আপনি কি তাহাদিগকে সৃষ্টি 
করিবেন যাহারা সেখানে ফিতনা-ফাসাদ করিবে ও রক্তপাত ঘটাইবে? অথচ আমরাই .তো 
আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনা করিতেছি। তিনি (তোমার প্রভু) বলিলেন, নিশ্চয় 
আমি তাহাও জানি যাহা তোমরা জান না। 

তাফসীর ৪ আল্লাহ্‌ তা'আলা বনী আদমের উপর অজস্র অনুগ্রহ প্রদর্শন করিয়াছেন । এখানে 
, তিনি তাহার প্রিয়তম রাসূলের নিকট অন্যতম অনুগ্রহের সংবাদ পরিবেশন করিতেছেন। তাহা 
হইল আদম সৃষ্টির প্রাক্কালে তিনি তাহার সর্বোচ্চ পরিষদের বিষয়টি যথারীতি উত্থাপন ও 
পর্যালোচনা করিয়া প্রস্টিকে সর্বাধিক গুরুত্ব ও মর্যাদা প্রদান করিয়াছেন। : 


চা 005 ১19 অর্থাৎ হে মুহাম্মদ! তুমি সেই দিনের কথা স্মরণ কর, যেদিন 
মানব সৃষ্টি গ্রসঙ্গটি আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাদের সামনে উত্থাপন করিলেন এবং তাহা লইয়া 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৭৩ 


ফেরেশতাদের সহিত তাহার বাদানুবাদ হইল । অতঃপর তুমি তোমার জাতির কাছে এইসব 
ঘটনা বর্ণনা কর। 

ইব্‌ন জারীর বলেন- আরবী ভাষাবিদ আবূ উবায়দা মনে করেন, উক্ত বাক্যে ১ শব্দটি 
অতিরিক্ত ও অপ্রয়োজনীয় । আসল বাক্যটি হইবে 23139 । 

অতঃপর ইব্‌ন জারীর আবু উবায়দার উক্ত বক্তব্য প্রত্যাখ্যান করেন। ইমাম কুরতুবী বলেন, 

সকল তাফসীরকারই আবু উবায়দার বক্তব্য প্রত্যাখ্যান করিয়াছেন। আয্‌ যুজাজ বলেন, ইহা 
আবু উবায়দার চরম দুঃসাহস ও ধৃষ্টতা । £5+4১ ১১০,% ৫ 4. :%। অর্থাৎ তাহারা যুগ 
যুগ ধরিয়া বংশ ও গোত্র পরম্পরায় একে অপরের স্থলাভিষিক্ত হইয়া চলিবে। 

যেমন আল্লাহ্‌ পাক অন্যত্র বলেন ৪ 

23 23১১৯ ৫৭৯ 5211 ৯৯ ‘তিনিই তোমাদিকে (পোলানুক্রমে) পৃথিবীর 
উত্তরাধিকারী বানাইবেন।” তিনি অন্যত্র বলেন 8 

০০) 784৯ 741৯2 “অনন্তর তিনি তোমাদিগকে পৃথিবীর খলীফা বানাইবেন।” 

তিনি অন্যত্র বলেন £ 

5১৮৯2 aN ১ ESC Cl ০ “15 ১1 “যদি আমি ইচ্ছা করিতাম, 
অবশ্যই তোমাদের স্থলে ফেরেশতা সৃষ্টি করিতাম যেন তাহারা পৃথিবীতে খিলাফত করে।” 

তিনি আরও বলেন ঃ 

7৯১০৫ ১ 4৯ ‘তাহাদের পরে অন্যদল খিলাফত করিল ।' ‘খলীফা’ শব্দটিকে 
“খুলাইফা' পড়ার ব্যাপারটি খুবই বিরল । আল্লামা যামাখশারী প্রমুখ উহার উল্লেখ করিয়াছেন। 
যায়দ ইব্‌ন আলী হইতে ইমাম কুরতুরী অনুরূপ পাঠের একটি বর্ণনা উদ্ধৃত করিয়াছেন। 

‘খলীফা’ পরিভাষাটি শুধুমাত্র হযরত আদম (আ)-এর জন্য নির্দিষ্ট নহে। অবশ্য 
' তাফসীরকারদের একদল এই অভিমত পোষণ করেন। ইমাম কুরতুবী ইব্‌ন আব্বাস ও ইব্‌ন 
মাসউদ (রা) সহ সকল ব্যাখ্যাকারদের বরাত দিয়া অনুরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন বটে: 
কিন্তু উহা বিতর্কিত মত। অধিকাংশের মতে পরিভাষাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হইয়াছে। 
: ইমাম রাষী তাহার তাফসীরে এই মত ব্যক্ত করিয়াছেন। অন্যান্য -তাফসীরকারও এই মত 
সমর্থন করিয়াছেন । 

প্রকাশ্যত বুঝা যায়, ‘খলীফা’ বলিতে শুধুমাত্র আদম (আ)-কে বুঝানো হয় নাই ; বরং 
আদম জাতিকে বুঝানো হইয়াছে। কারণ, ফেরেশতারা ফিতনা-ফাসাদ ও রক্তারক্তির কথা 
বলিয়া বনী আদমের কথাই বুঝাইয়াছেন, হযরত আদম (আ)-এর কথা বুঝান নাই। 

এখন প্রশ্ন জাগে, তাহারা উহা বুঝিলেন কি করিয়া? জবাবে বলা যায়, হয় তাহারা বিশেষ 
তাহারা উহা বুঝিয়া লইয়াছেন। কারণ, আল্লাহ্‌ তা'আলা মানব সৃষ্টির উপাদান হিসাবে বিশেষ 
পদ্ধতিতে প্রস্তুত মাটির কথা উল্লেখ করিয়াছেন। সুতরাং অনুরূপ মাটির সৃষ্ট মানুষের স্বভাব 
যাহা হইতে পারে তাহাই ফেরেশতারা ব্যক্ত করিয়াছেন । কিংবা যেহেতু মানুষকে খলীফা বলা 
হইয়াছে। খলীফার কাজ হইল ঝগড়া-বিবাদের মীমাংসা করা এবং রক্তারক্তি ও অন্যায়-অনাচার 


Wwww.quraneralo.com 


Contents 


৩৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


রোধ করা । সুতরাং ফেরেশতারা বুঝিতে পারিয়াছেন যে, আদম সন্তানদের ভিতর সেই সব 
কার্য সংঘটিত হইবে। 

ইমাম কুরতুবী বলেন, ইহাও হইতে পরে যে, তাহরা ইহার পূর্বেকার জাতির উপর কিয়াস 
করিয়া উহা উপলব্ধি করিয়াছেন। আমি একটু পরেই এতদসম্পর্কিত তাফসীরকারদের বিভিন্ন 
মত সবিস্তারে আলোচনা করিব। 

এই প্রসঙ্গে ফেরেশতারা যাহা কিছু বলিয়াছেন, তাহা প্রতিবাদের জন্য নহে; বনী আদমের 
প্রতি ঈর্ধার কারণেও নহে। কোন কোন তাফসীরকার সেরূপ ধারণার শিকার হইয়াছেন । কারণ, 
আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে সৃষ্টিই করিয়াছেন এরূপ স্বভাবের করিয়া যে, আল্লাহ্‌ তা'আলার 
অনুমতি ছাড়া তাহারা কখনও তাহার সামনে মুখ খোলেন না। এখানেও যখন তাহাদিগকে 
জানানো হইল নতুন সৃষ্টির কথা, তখন সে ব্যাপারে তাহাদের স্বভাবতই সব কিছু জানার 
কৌতুহল জাগিয়াছিল। 

কাতাদাহ বলেন, তাহারা যে বনী আদমের ঝগড়া-ফাসাদ ও রক্তারক্তির আগাম কথা 
উত্থাপন করিলেন, তাহা উক্ত সৃষ্টির তত্ব ও রহস্য উদ্ঘাটনের জন্য করিয়াছেন। তাহারা যেন 
বলিতে চাহিয়াছেন, হে আমাদের প্রতিপালক প্রভু! তাহাদিগকে সৃষ্টির করার পেছনে আপনার 
কোন্‌ উদ্দেশ্য রহিয়াছে যে, আপনি তাহাদের ফাসাদ ও রক্তারক্তি সম্পর্কে জানা সত্তেও 
তাহাদিগকে সৃষ্টি করিবেন? যদি আপনার উদ্দেশ্য হয় ইবাদত, তাহা হইলে কি আমাদের 
ইবাদতে কোন ক্রটি পরিলক্ষিত হইয়াছে? 

তাই ফেরেশতাদের ৮:41 ৯.9 18258 ০8৪ ৮০ (633 ০৯5 প্রশ্নের জবাবে 
আল্লাহ্‌ পাক জানাইলেন, ১1529 17 15151 অর্থাৎ তোমরা যে সব খারাপ দিক উল্লেখ 
করিয়াছ, উহা ছাড়া অনেক ভাল দিক রহিয়াছে যাহা শুধু আমিই জানি, তোমরা জান না। আমি 
অনতিকাল পরেই তাহাদের ভিতর নবী সৃষ্টি করিব, তাহাদের মধ্য হইতে রাসূল মনোনীত 
করিব, তাহাদের মধ্যে সিদ্দীক, শহীদ, নেককার, আবিদ, যাহিদ, আওলিয়া, আবরার, 
মুকার্রাব, আলিম, আল্লাহ্ভীরু, আল্লাহ্‌ প্রেমিক প্রভৃতি সৃষ্টি হইবে । 

সহীহ হাদীসে রহিয়াছে যে, যখন ফেরেশতারা বান্দার আমল লইয়া উর্বজগতে আল্লাহ 
পাকের দরবারে পৌছেন, তখন আল্লাহ পাক সব কিছু জানা সত্তেও প্রশ্ন করেন- আমার 
বান্দাদিগকে কোন্‌ অবস্থায় রাখিয়া আসিয়াছ? তাহারা সমস্বরে জবাবে বলেন- আমরা গিয়া 
তাহাদিগকে নামাযে পাইয়াছি এবং আসার সময় নামাযে রাখিয়া আসিয়াছি। ইহার কারণ এই 
যে, তাহারা একদল ফজরে আসে এবং আসরে চলিয়া যায় এবং অন্যদল আসরে আসে এবং 
ফজরে চলিয়া যায়। যেমন রাসূল (সা) বলেন ৪ 

ld fleece J SE Nea 

অর্থাৎ আল্লাহ পাকের দরবারে রাতের আমল দিনের আগহেঁ এবং দিনের আমল রাতের 
আগেই পৌছিয়া থাকে। 
'_ আল্লাহ পাকের জবাব ১০15 5 51 11 -এর ইহাই যথাযথ তাফসীর । 
তে উহার তাফসীর এই যে, আদম জাতিকে সৃষ্টি করার পিছনে আমার ব্যাপক 


ও হিকমত রহিয়াছে । তোমরা যাহা বলিয়াছ, উহা ছাড়া আরও যে অজস্্ ভাল দিক 
রে 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৭৫ 


বাক্যাংশের জবাবে আল্লাহ পাক ১১5১ (5151 বলিয়াছেন। অর্থাৎ তোমরা 
ইবাদতের কথা বলিতেছ, অথচ তোমাদের বড় আবেদ ইবলীসের খবর তোমরা রাখ না। 
একদল তাফসীরকার বলেন, ফেরেশতাদের উভয় বক্তব্যের জবাবে আল্লাহ্‌ তা'আলা :5 
১5 % ৮5 11 বলিয়াছেন। কেননা উক্ত পূর্ণ বক্তব্যে বনী আদমের স্থলে তাহাদের 
পৃথিবীতে বসবাসের অভিলাষ ব্যক্ত হইয়াছে। তাই আল্লাহ তা'আলা বলিলেন, তোমরা 
আকাশের উপযোগী এবং আকাশে অবস্থানই তোমাদের জন্য মঙ্গলজনক । অথচ তোমরা তাহা 
বুঝিতে পাইতেছ না। ইমাম রাধী প্রদত্ত কতিপয় ব্যাখ্যার ইহা অন্যতম ৷ আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 


ইব্‌ন জারীর বলেন- আমাকে আর হাসান ইবৃন আল কাসিম, তাহাকে হাজ্জাজ, জারীর 
ইব্‌ন হাযেম ও মুবারক হইতে তাহারা হাসান ও আবূ বকর হইতে ও তাহারা কাতাদাহ হইতে 
বর্ণনা করেন £ FY 

Es a3 ০৪45 0 sll 005 018 2 অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা 
ফেরেশতাগণকে বলিলেন- আমি ইহা করিতে যাইতেছি। অন্য কথায় তিনি কি করিতে মনস্থ 
করিয়াছেন, তাহাদিগকে তাহা অবহিত করিলেন মাত্র । 

ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন - আস্‌ সুদ্দী বলেন, আদম সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদের 
অভিমত চাওয়া হইয়াছে। কাতাদাহ হইতেও অনুরূপ বক্তব্য পাওয়া যায়। 

উপরোক্ত ব্যাখ্যাদ্বয়ের মধ্যে আমার মতে প্রথমটিই উত্তম ৷ আল্লাহ্‌ সর্বজ্ঞ । 

০৯:১২ ৩৪ -এর ব্যাখ্যায় ইবৃন আবূ হাতিম বলেন- আমাদিগকে আমার আব্বা, 
হইতে বর্ণনা করেন ৪ 

“রাসূল (সা) বলিয়াছেন, মক্কা হইতে পৃথিবীর বিস্তার শুরু হইয়াছে। মক্কার ঘরে প্রথম 
তাওয়াফ করেন ফেরেশতাগণ । তখন আল্লাহ্‌ তা'আলা বলেন- আমি পৃথিবীতে খলীফা 
বানাইতে চাই অর্থাৎ মন্কায়।” 

হাদীসটি মুরসাল। উহার সূত্রও দুর্বল । উহাতে 'মুদরাজ' বিদ্যমান। অর্থাৎ বর্ণনার ভিতর 
“অর্থাৎ মক্কায়” কথাটি বর্ণনাকারীর নিজস্ব । আল্লাহ সর্বজ্ঞ । ইহা সুস্পষ্ট যে, “আরদ' শব্দটির 
অর্থ ব্যাপক। 

২8:42 শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে আস্‌ সুদ্দী তাহার তাফসীরে আবূ মালিক হইতে, তিনি আবু 
সালেহ হইতে, তিনি ইব্‌ন আব্বাস হইতে, তিনি মুরুরাহ আল হামদানী হইতে এবং তিনি 
ইব্‌ন মাসউদ ও একদল সাহাবা (রা) হইতে নিম্ন বর্ণনাটি উদ্ধৃত করেন £ 

“আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাগণকে বলিলেন, নিশ্চয় আমি পৃথিবীতে খলীফা সৃষ্টি করিতে 
যাইতেছি। তখন ফেরেশতারা বলিলেন- হে আমাদের প্রতিপালক! সেই খলীফা কিরূপ হইবে? 
তিনি বলিলেন- “তাহার সন্তান-সন্ততি হইবে এবং তাহারা ঝগড়া-ফাসাদ ও হিংসা-বিভেদে 
লিপ্ত হইয়া একে অপরকে হত্যা করিবে ।” 


www.quraneralo.com 


Contents 


৩৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইব্‌ন জারীর বলেন, এই প্রেক্ষিতে আয়াতের ব্যাখ্যা হইবে এই যে, ‘খলীফা’ 
জ্ন-ইনসানের ভিতর আল্লাহ্‌র প্রতিনিধি হিসাবে তাহার বিধান মোতাবেক ইনসাফ কায়েম 
করিবেন । তাই প্রথম খলীফা হইলেন আদম (আ) এবং পরবর্তী খলীফারা হইলেন তাহার 
সেইসব উত্তরাধিকারী যাহারা আল্লাহ্র বিধান মতে বনী আদমের ভিতর ইনসাফের অনুশাসন 
কায়েম করিবেন। পক্ষান্তরে যাহারা হিংসা-বিভেদ ও রক্তারক্তি অনুসরণ করিবে, তাহারা 
আল্লাহ্‌র খলীফা হওয়ার যোগ্যতা হারাইবে। 

ইব্‌ন জারীর বলেন, এখানে আল্লাহ্‌ তা'আলার ব্যবহৃত ‘খলীফা’ শব্দের অর্থ হইল যুগের 
পর যুগ ধরিয়া বংশ পরম্পরায় একে অপরের স্থলাভিষিক্ত হইয়া চলা । তিনি বলেন ২3:4২ 
শব্দটি £1: ওযনে সৃষ্ট । অর্থ হইল স্থলাভিষিক্ত বা উত্তরাধিকারী । কেহ যদি কোন ব্যাপারে 
কাহারও পরে তাহার স্থলাভিষিক্ত হয়, তাহা হইলে বলা হয়, অমুক অমুকের খলীফা হইয়াছে। 
যেমন আল্লাহ্‌ তাআলা সম্প্রদায়গত খিলাফত প্রসঙ্গে বলেন £ 


১১৫৮২৪০০৫2৮ 2১৬৯১ ০০ ১৯০৪ ও ০8295 SUS ১ অতঃপর 
তোমাদিগকে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছি এই জন্য যে, তোমরা কি কাজ কর তাহা 
দেখিব” 

এই কারণেই শাসকবর্গের প্রধান ব্যক্তিকে ‘খলীফা’ বলা হয়। কারণ, তিনি পূর্ববর্তী শাসক 
প্রধানের স্থলাভিষিক্ত হন। তিনি পূর্ববর্তী শাসকের দায়িত্ব পালন করেন বলিয়া তাহাকে খলীফা 
বলা হয়। 

ইব্‌ন জারীর বলেন- 5১4১ ১১১) ০30০ 591 আয়াত প্ৰসঙ্গে মুহাম্মদ ইব্ন 
. ইসহাক বলিতেন, ‘এখানে আল্লাহ পাক বলেন যে, পৃথিবীতে তাহারা একের পর এক বসবাস 
. করিবে এবং পৃথিবী আবাদ করিবে, অথচ তাহারা তোমাদের কেহ নহে!’ 
ইব্‌ন আম্মারা, আবূ রওক হইতে, তিনি যিহাক হইতে ও তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে এই 
বর্ণনা শুনান ৪ 

‘ইব্‌ন আব্বাস (রা) বলেন, পৃথিবীতে প্রথম বসবাসকারী সম্প্রদায় হইল জ্বিন জাতি। 
তাহারা অবশেষে পৃথিবীতে ফিতনা-ফাসাদ সৃষ্টিকরিল এবং রক্তপাত ঘটাইয়া চলিল। এমনকি 
পরস্পর ব্যাপক হত্যাকাণ্ডে লিপ্ত হইল । তিনি বলেন, আল্লাহ্‌ তা'আলা তখন ইবলীসের নেতৃত্বে 
একটি বাহিনী পাঠাইলেন তাহাদিগকে ধংস করার জন্যে ফলে ইবলীস ও তাহার সঙ্গীরা 
তাহাদিগকে পাইকারীভাবে হত্যা করিল। অল্প সংখ্যক জ্বিন সমুদ্রের নির্জন দ্বীপে ও পাহাড়ের 
নির্জন গুহায় আত্মগোপন করিয়া বাচিয়া গেল। অতঃপর আদম জাতিকে সৃষ্টি করিলেন এবং 
বিশেষভাবে তাহাদিগকে পৃথিবীর বাসিন্দা করিলেন । তাই আল্লাহ্‌ তা'আলা ঘোষণা করিলেন $ 


22১০০ ৪043 
সুফিয়ান আছ ছাওরী আতা ইবৃন সায়েব হইতে ও তিনি ইব্‌ন ছাবিত হইতে বর্ণনা করেনঃ 
5591 LLG Us Lt LS ৫5 2৪00522৯১০৪ ০৪৭৩ ০ 
আয়াত দ্বারা মূলত বনী আদমকেই বুঝানো হইয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৭৭ 


আবদুর রহমান ইব্‌ন যায়দ ইবৃন আসলাম বলেন ঃ আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাগণকে 
বলিলেন- আমি পৃথিবীতে নতুন এক মাখলুক সৃষ্টি করিতে মনস্থ করিয়াছি এবং সেখানে 
তাহাকে আমার বানাইব। তখন শুধু ফেরেশতারাই তাহার সামনে মাখলুক হিসাবে 
ছিলেন। কিন্তু পৃথিবীতে সেরূপ কোন মাখলুক ছিল না। তাই ফেরেশতারা আরয করিলেন, 

21551 এ ক Lk ০০ 2 ৩৯৯৭ 

ইতিপূর্বে আস্‌ সুদ্দীর বর্ণনা উদ্ধৃত হইয়াছে তিনি ইব্‌ন আববাস, ইব্‌ন মাসউদ ও অন্যান্য 
সাহাবা (রা) হইতে বর্ণনা করিয়াছেন, আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাগণকে আদম সন্তানরা কি 
করিবে না করিবে তাহা জানাইলে তখন তাহারা উপরোক্ত বক্তব্য পেশ করেন। 

কিছু আগেই যিহাকের এক বর্ণনায় বলা হইয়াছে, তিনি ইবুন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করেন যে, যেহেতু জিন জাতি পৃথিবীতে ফাসাদ ও রক্তারক্তি সৃষ্টি করিয়াছিল, তাই তাহার 
উপর কিয়াস করিয়া ফেরেশতারা উপরোক্ত বক্তব্য পেশ করেন। ূ 

ইব্‌ন আবূ হাতিম বলেন £ আমাকে আমার পিতা, তাহাকে আলী ইব্‌ন মুহাম্মদ 
আত্তানাফেসী, তাহাকে আবু মু'আবিয়া, আ'মাশ হইতে, তিনি বুকায়ের ইবনুল আখনাস 
হইতে, তিনি মুজাহিদ হইতে ও তিনি আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) হইতে বর্ণনা করেন- বনী 
আদমের আগমনের আগে দুই হাজার বৎসর কাল জ্বিন জাতি পৃথিবীতে বসবাস করে। 
অতঃপর তাহাদের ভিতর ফিতনা-ফাসাদ ও রক্তারক্তি সৃষ্টি হওয়ায় আল্লাহ্‌ তা'আলা তাহার 
ফেরেশতা বাহিনী পাঠাইলেন। তাহারা তাহাদিগকে ব্যাপকভাবে ধ্বংস করিলেন এবং অবশিষ্টরা 
সমুদ্রের নির্জন দ্বীপে গিয়া আত্মগোপন করিল। তখন আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাগণকে বলিলেনঃ 
28:45 ১০,১ ০৪ 4.৯ | উহার প্রেক্ষিতে ফেরেশতারা প্রশ্ন করিলেন $ | 
LLL 5 85 9০ 05৪ 2১51 জবাবে আল্লাহ্‌ তা‘আলা বলিলেন ৪ (৮১ 
৩৬০০৪ দে শি | 

HE 2331 A UAL হইতে ১৮৮১৪ Ls pel এ! পৰ্যন্ত আয়াতের 
ব্যাখ্যা প্রসঙ্গে আবুল আলীয়া বলেন, আল্লাহ্‌ তা'আলা মঙ্গলবার ফেরেশতা, বুধবারে জ্বিন ও 
শুক্রবারে আদমকে সৃষ্টি করেন? জ্বিন জাতি যখন বিদ্রোহী হইল, তখন ফেরেশতাগণ পৃথিবীতে 
অবতরণ করিয়া তাহাদিগকে হত্যা করিলেন। কারণ পৃথিবীকে তাহারা ফাসাদপূর্ণ করিয়াছিল। 
তাই তাহারা উহার প্রেক্ষিতে আল্লাহ তা'আলার সমীপে আরয করিলেন- আপনি কি পৃথিবীতে 
এমন জাতি সৃষ্টি করিবেন যাহারা জন জাতির মত ফিতনা-ফাসাদ সৃষ্টি করিবে এবং তাহাদের 
মতই রক্তপাত ঘটাইবে? 

ইবৃন আবূ হাতিম বলেন £ আমাকে হাসান ইব্‌ন মুহাম্মদ ইবনুস সাবাহ, তাহাকে সাঈদ 
ইব্‌ন সুলায়মান, তাহাকে মুবারক ইব্‌ন ফুষালা ও তাহাকে আল-হাসান বর্ণনা করেন যে, 
ফেরেশতাগণকে আল্লাহ্‌ তা'আলা £ ৯:12 ১১৮১ ৪৫1০ ৯ | বক্তব্য দ্বারা ইহাই 
বুঝাইয়াছেন যে, ‘নিশ্চয় আমি ইহা করিতে যাইতেছি।' ফলে তাহারা তাহাদের প্রভুর কথার 
উপর ঈমান আনিল। তখন তাহাদিগকে কিছু ইল্ম দান করা হইল এবং কিছু ইল্ম হইতে 
তাহাদিগকে দূরে রাখা হইল। তাই তাহারা প্রাপ্ত ইল্‌মের ভিত্তিতে আরয করিলেন, 


পপ ০ ০০ “0 ০2০০ “0 ENE 
= Flas las sgt Sod pal 0551 
2 - EA শপ 


কাছীর (১ম খণ্ড)__৪৮ 


Wwww.quraneralo.com 


Contents 


৩৭৮ তাফসীরে ইবৃন কাছীর 


তখন আল্লাহ্‌ পাক জবাব দিলেন 8 ১০153 [5 7121 il 

আল-হাসান বলেন- জ্বিন জাতি পৃথিবীতে ফাসাদ ও রক্তপাত ঘটাইয়াছিল। তাই আল্লাহ্‌ 
তা'আলা তাহাদের অন্তরে এই কথা উদ্রেক করিলেন যে, শীঘ্রই উহা আবার ঘটিবে। সুতরাং 
তাহারা যাহা জানিত, তাহাই মুখে প্রকাশ করিল। 
১ এ। ৯559 (55৪ আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণনা করেন- আল্লাহ্‌ তা'আলা 
ফেরেশতাগণকে এই জ্ঞান দান করিয়াছেন যে, পৃথিবীতে বসবাসকারী সৃষ্ট জীবেরা ফাসাদ ও 
রক্তারক্তি করিবে । এই কারণেই তাহারা উক্ত প্রশ্ন তুলিতে পারিয়াছিলেন। 
ইবনুল মুবারক মারূফ অর্থাৎ ইব্‌ন খুরবূজ আল মক্কী হইতে এবং তিনি আবু জা'ফর মুহাম্মদ 
ইব্‌ন আলী হইতে বর্ণনাকারীর বরাতে বর্ণনা করেন যে, আবূ জা“ফর বলেন ৪ 

“আস সাজল' নামক এক ফেরেশতা আছেন! তাহার দুই সহচর হইলেন হারূত ও 
মারূত। তাহারা প্রতিদিন তিনবার লাওহে মাহফুজের দিকে তাকাইবার অনুমতি ছিল । একদিন 
তিনি এমন সময়ে দৃষ্টিপাত করিলেন যখন তাহার জন্য অনুমতি ছিল না। তখন তিনি আদম 
সৃষ্টি ও সংশ্লিষ্ট ব্যাপারসমূহ অবলোকন করিলেন এবং সংগোপনে হারূত-মারতকে উহা জ্ঞাত 
করিলেন। অতঃপর যখন আল্লাহ্‌ তাআলা ফেরেশতাদের কাছে আদম সৃষ্টির অভিপ্রায় ব্যক্ত 
করিলেন, তখন তাহারা দুইজন উক্ত প্রশ্ন উথাপন করেন। হাদীসটি 'গরীব'। 

আবূ জাফর মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন আল হুসাইন আল-বাকেরের বর্ণনা হিসাবে যদি 
ইহাকে শুদ্ধও বলা হয়, তথাপি বলিতে হয়, তিনি আহলে কিতাব হইতে উহা বর্ণনা 
করিয়াছেন। সুতরাং উহাতে ক্রুটি থাকা স্বাভাবিক | তাই উহা প্রত্যাখ্যান করা অপরিহার্য । 
আল্লাহই সর্বজ্ঞ ৷ 

তাহা ছাড়া এই বর্ণনায় দেখা যায়, প্রশ্বকারী ফেরেশতা ছিলেন মাত্র দুইজন । উহা 
আয়াতের তাৎপর্যের পরিপন্থী । ফলে উহা অধিকতর অগ্রহণযোগ্য । কারণ, আয়াত হইতে বুঝা 
যায়, সমবেত সকল ফেরেশতাই প্রশ্ন তুলিয়াছিলেন। ইব্‌ন আবূ হাতিমের এক বর্ণনায়ও ইহাই 
প্রমাণিত হয়। 

ইব্‌ন আবূ হাতিম বলেন, আমাকে আমার পিতা, তাহাকে হিশাম ইবৃন আবু উবায়দাহ্‌, 
তাহাকে আবদুল্লাহ ইবৃন ইয়াহিয়া ইবৃন আবূ কাছীর এই বর্ণনা শুনান যে, আমি আমার 
পিতাকে বলিতে শুনিয়াছি, প্রশ্নুকারী ফেরেশতার সংখ্যা ছিল দশ হাজার। সহসা আল্লাহর তরফ 
হইতে আগুন আসিয়া তাহাদিগকে জ্বালাইয়া ফেলিল। . . 

_ এই বর্ণনা ও পূর্ব বর্ণনাটির মত্‌ ইসরাঈলী বর্ণনা । তাই উহা গ্রহণের অযোগ্য । আল্লাহই 

সবজ্ঞ। 
ৃ ইব্‌ন জুরায়জ বলেন- একদল ন্যাখ্যাকার বলেন যে, আল্লাহ্‌ ফেরেশতাদের আদম সৃষ্টি 
হইতে উদ্ভূত সকল পরিস্থিতি বর্ণনার পর তাহাদিগকে আলোচনা করার অনুমতি দিলে তাহারা 
উক্ত বক্তব্য উত্থাপন করেন। তাহারা সবিশ্ময়ে প্রশ্ন করেন, হে আমাদের প্রতিপালক! আপনি 
তাহাদের সৃষ্টিকর্তা হওয়া সত্তেও তাহারা কি করিয়া আপনার নাফরমান সাজিবে? এরূপ 
নাফরমান জাতিকে আপনি কেন সৃষ্টি করিবেন? তখন আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে এই জবাব 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকার ৩৭৯ 


দিয়া আশ্বস্ত করিলেন যে, তোমরা তাহাদের বিষয়ে কিছু কথা জানিয়া থাকিলেও অনেক কিছুই 
তোমরা জান না। আমি তাহাদের বিষয়ে তোমাদের চাইতে অনেক বেশী কিছু জানি। তাহাদের 
ভিতর অনেক অনুগত বান্দাও সৃষ্টি হইবে। 

ইব্‌ন জারীর বলেন, অপর একদল ব্যাখ্যাকার বলেন যে, ফেরেশতারা এই ব্যাপারে 
অজানা বিষয় জানার 'জন্য উক্ত প্রশ্ন উত্থাপন করিয়াছিলেন। তাহারা যেন বলিলেন-. হে 
আমাদের প্রতিপালক! আমাদিগকে সম্যক অবহিত করুন । সুতরাং ইহা অস্বীকারের উদ্দেশ্যে 
নহে; বরং অবগতির উদ্দেশ্যে । ইব্‌ন জারীর এই মতটি পছন্দ করিয়াছেন। কাতাদাহ হইতে 
সাঈদ বর্ণনা করেন. আল্লাহ্‌ পাকের বক্তব্য ১১ 8 Je A 5851010400৪ EE 
515 আদম সৃষ্টির ব্যাপারে ফেরেশতাদের মতামত যাচাইয়ের জন্য ব্যক্ত করা হইয়াছে। 
তাই তাহারা 22241 (13:59 (০১১০১, ১০145 0৭৯91 এই অভিমত ব্যক্ত করিলেন। 
কারণ, তাহারা জানিতেন, আল্লাহ্‌ পাকের নিকট ফিতনা-ফাসাদ ও খুন-খারাবীর চাইতে ঘৃণ্য 
কাজ আর কিছুই নাই। পক্ষান্তরে তাহার প্রিয় কাজ হইল ইবাদত । তাই তাহারা “১১১ 
1 ১48১5 ১০০১, ০৯১ বলিয়া তাহাদের বক্তব্যের উপসংহার টানিলেন। আল্লাহ্‌ 
তা'আলা জবাবে বলিলেন ১০154 1০ ₹151 159 নিশ্চয় আমি তাহাও জানি যাহা তোমরা 
জান না। অর্থাৎ আল্লাহ পাকের ইলমে রহিয়াছে যে, এই ‘খলীফা’ হইতে আখিয়া, রাসূল, 
নেককার ইত্যাকার জান্নাতী লোক সৃষ্টি হইবে। 

তিনি আরও বলেন, ইবৃন আববাস (রা) হইতে আমাদিগকে নিম্নোক্ত বর্ণনা শুনানো 
হইয়াছে। তিনি বলিয়াছেন ৪ 

“ফেরেশতারা যখন বলিলেন যে, আল্লাহ্‌ তা'আলা আমাদের চাইতে কোন মর্যাদাশীল ও 
উত্তম জীব সৃষ্টি করেন নাই এবং আমাদের চাইতে তাঁহার কোন সৃষ্টিই জ্ঞানী নহে, তখন 
আল্লাহ্‌ তা'আলা আদমকে সৃষ্টি করিয়া তাহাদিগকে পরীক্ষায় ফেলিলেন। আল্লাহ্‌ তা'আলা 
সকল সৃষ্টিকেই এরূপ পরীক্ষায় ফেলেন-_ যেমন আসমান ও যমীনকেও তিনি আনুগত্যের 
পরীক্ষার সম্মুখীন করিয়াছিলেন। আল্লাহ পাক তাই বলিলেন ঃ 

৯ 0951 (015 (411 Le yb 1558। “(হে আকাশ ও পৃথিবী!) ইচ্ছায় হউক 
কি অনিচ্ছায়, আনুগত্য কর। তাহারা বলিল, আমরা স্বেচ্ছায় অনুগত হইলাম ৷” 

ক, ৮৯৯৪ 0:০১ 9৯১ আয়াত সম্পর্কে কাতাদাহ হইতে মুআন্মারের 
সূত্রে আবদুর রায্যাক বর্ণনা করেন ঃ তাসবীহ বলিতে তাসবীহ পাঠ এবং তাকদীস বলিতে 
সালাত বুঝিতে হইবে। ্‌ 
হইতে, তাহারা ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবা (রা) হইতে বর্ণনা করেন ঃ 

এ ০১৪১৩ ৬৬৯৯৮ ০১ ০৯০ অর্থাৎ ফেরেশতারা বলিতেছেন, আপনার জন্য 
আমরা সালাত আদায় করিতেছি । 

উক্ত আয়াতের তাৎপর্য সম্পর্কে মুজাহিদ বলেন £ আমরা আপনার মহত্ব ও শ্রেষ্ত্‌ বর্ণনা 
করিতে ছি। 


www.quraneralo.com 


Contents 


৩৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


যিহাক বলেন- তাকদীস অর্থ পবিত্রতা বর্ণনা । 4] 8 1১৯১ ৮৮:০১ ০৯১ 
আয়াতের তাৎপর্য সম্পর্কে মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন, অর্থাৎ আমরা আপনার নাফরমানী 
করিতেছি না এবং আপনার অপছন্দনীয় কোন কাজ করিতেছি না। 

ইব্‌ন জারীর বলেন, তাকদীস অর্থ মহত্ব ও পবিত্রতা বর্ণনা করা । উহা হইতেই তাহাদের 
বক্তর্য 'সুবুহুন কুদ্দুসুন' এর উৎপত্তি হইয়াছে। সুববৃহুন অর্থ তাহার নিফলুষতা বর্ণনা এবং 
কুদ্দুসুন অর্থ তাহার পবিত্রতা ও মহত্ব বর্ণনা । এই কারণে পবিত্র ঘরকে “বায়তুল মুক্কাদাস' বলা 
হয়। সুতরাং ফেরেশতাদের বক্তব্য 21১১ ০১০১ ০৯১9 অর্থ মুশরিকরা আপনার নামের 
সহিত যে সব কথাগুলি যুক্ত করিতেছে, উহা হইতে আমরা আপনার নিফলুষতা ও বিমুক্ততা 
বর্ণনা করিতেছি। আর 41 343% অর্থ কাফিররা আপনার অস্তিত্ব ও গুণাবলীর সহিত যে 
নীচ ধ্যান-ধারণা ও ইতর আচার-আচরণমূলক কথাবার্তার সংযোজন ঘটাইতেছে, তাহা হইতে 
আমরা আপনার পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করিতেছি। 

সহীহ মুসলিমে হযরত আবূ যর (রা) হইতে বর্ণিত আছে যে, রাসূল (সা)-কে এক ব্যক্তি 
প্রশ্ন করিল, উত্তম বাক্য কোন্টি? তিনি জবাবে বলিলেন- আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাদের জন্য 
যাহা পছন্দ করিয়াছেন তাহাই উত্তম এবং তাহা হইল- “সুবহানাল্লাহ ওয়া বিহামদিহী'। 

আবদুর রহমান ইব্‌ন কারাত হইতে ইমাম বায়হাকী বর্ণনা করেন- “মি'রাজের রাত্রিতে 
রাসূল (সা) উর্ধ্বাকাশে যে তাসবীহ শুনিয়াছেন তাহা হইল- 'সুবহানাল আলিয়্যিল আ'লা, 
সুবহানাহু ওয়া তা'আলা ।' 

5৮254 5 78 190 003 আয়াত সম্পর্কে কাতাদাহ বলেন- তীহার ইলমে এই 
কৃথা বিদ্যমান ছিল যে, এই খলীফার মধ্য হইতে নবী-রাসূল, নেককার বান্দা ও জান্নাতী লোক 
সৃষ্টি হইবে। | 

উক্ত আয়াতের রহস্যাবলী সম্পর্কে ইব্‌ন মাসউদ, ইব্‌ন আব্বাস ও অন্যান্য সাহাবা (রা) 
এবং তাবেঈন রে) যাহা কিছু বলিয়াছেন শীঘ্রই তাহা আলোচিত হইবে । 

ইমাম কুরতুবী প্রথম এই আয়াতের ভিত্তিতে “খলীফা' নির্বাচনকে ওয়াজিব বলিয়াছেন । 
খলীফার কাজ হইবে জনগণের ঝগড়া-বিবাদের মীমাংসা করা ও তাহাদের বিরোধ-বিসম্বাদ দূর 
করা । তাহা ছাড়া মজলুমের সহায়তা করা, দণ্ডবিধি চালু করা, অন্যায়-অনাচার বিলোপ করা 
ইত্যাকার গুরুত্বপূর্ণ কার্যসমূহ খলীফা ছাড়া কেহ করিতে পারে না। ওয়াজিব কার্য সম্পাদনের 
জন্য যে ব্যবস্থাপনা অপরিহার্য শর্ত হইয়া দাড়ায় তাহাও ওয়াজিব। 

আহলে সুন্নত ওয়াল জামাআতের একদল বলেন- ইমামত কুরআন সুন্নাহ দ্বারা নির্ধারিত 
হইতে হইবে । হযরত আবূ বকর (রা)-এর ইমামত সেইভাবে নির্ধারিত হইয়াছে। তাহা ছাড়া 
স্বয়ং রাসূল (সা) তাহাকে নামাযের ইমামত দিয়া সেই ইঙ্গিত প্রদান করিয়াছেন। তাই 
অপরদল বলেন, রাসূলে খোদা (সা)-এর ইঙ্গিতও খিলাফত লাভের জন্য দলীল হইতে পারে। 
অথবা খলীফায়ে রাসূল যাহাকে মনোনীত করেন, তিনি খলীফা হইতে পারেন। হযরত আবু 
বকর (রা) হযরত উমর ফারূক (রা)-কে মনোনীত করেন। অথবা নেককারদের শূরা দ্বারা 
নির্বাচিত হইতে পারেন। যেমন উমর ফারূক (রা) ছয়জন প্রধান সাহাবার শূরা মনোনীত 
করিয়াছিলেন এবং তাহারা হযরত উসমান রো)-কে খলীফা নির্বাচন করেন। অথবা জাতির . 
'আহলুল হল ওয়াল আকদ' অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিবর্গের বাইয়াত গ্রহণ কিংবা তাহাদের প্রদত্ত 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৮১ 


দায়িত্বের বলে যে কোন একজনের বাইয়াত গ্রহণের দ্বারা খলীফা নির্বাচিত হইতে পারে। যেমন 
হযরত আলী (ক) সেইভাবে খলীফা নির্বাচিত হইয়াছেন। যখন এইভাবে কেহ খলীফা 
নির্বাচিত হন, তখন অধিকাংশ ইমামের মতে তাহার আনুগত্য ওয়াজিব হইয়া যায়। ইমামুল 
হারামাইন বলেন, ইহার উপর উম্মতের ইজমা হইয়া গিয়াছে। আল্লাহই সর্বজ্ঞ । যদি কেহ 
জবরদস্তি মাধ্যমে খিলাফতের মসনদ অলংকৃত করেন, তাহা হইলেও উম্মতের এঁক্য বহাল 
রাখা ও রক্তারক্তি হইতে উম্মতকে রক্ষার জন্য তিনি বৈধ খলীফা হিসাবে স্বীকৃত হইবেন। 
ইমাম শাফেঈ এই মতের সপক্ষে দলীল পেশ করিয়াছেন। 

খিলাফত বৈধ হবার জন্য কি সাক্ষী প্রয়োজন? এই প্রশ্নে ইমামদের ভিতর মতভেদ দেখা , 
দিয়াছে। একদল বলেন, সাক্ষী শর্ত নহে। অপরদল বলেন, সাক্ষী শর্ত, তবে দুইজন সাক্ষীই 
যথেষ্ট । 

আল জুবাঈ বলেন, চারিজন সাক্ষী এবং প্রস্তাবক ও প্রস্তাবিত লইয়া মোট ছয়জন বিশিষ্ট 
ব্যক্তির উপস্থিতি ওয়াজিব। তাহার দলীল হইল হযরত উমর (রা)-এর মনোনীত ছয় সদস্য 
বিশিষ্ট মজলিসে শূরা। সেখানে চারিজন সাক্ষী ছিলেন, তাহা ছাড়া ছিলেন প্রস্তাবক আবদুর 
রহমান ইব্‌ন আওফ ও প্রস্তাবিত হযরত উসমান (রা)। এই মতটি বিতর্কিত। আল্লাহই ভাল 
জানেন। 

খলীফা হওয়ার জন্য ওয়াজিব হইল পুরুষ হওয়া, বয়স্ক হওয়া, বুদ্ধিমান হওয়া, মুসলমান 
হওয়া, ইনসাফগার হওয়া, মুজাহিদ হওয়া, দূরদর্শী হওয়া, যুদ্ধোপযোগী স্বাস্থ্যবান ও সিদ্ধান্ত .. 
গ্রহণক্ষম সুস্থ বুদ্ধিসম্পন্ন হওয়া। ইহাই বিশুদ্ধ মত। কেহ কুরায়শ হওয়া শর্ত করিয়াছেন 
নি NRO CEO সারি 
ইহা শিয়া ও রাফেজীদের প্রদত্ত শর্ত । 

ইমাম বা খলীফা যদি কোন পাপ কার্য করেন, তাহা হইলো কিন্ত কে দাত কা 
হইবে? ইহা লইয়াও মতভেদ সৃষ্টি হইয়াছে । বিশুদ্ধ মত ইহাই যে, হত জায় কযা! 
কারণ, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন. ঃ 

- ০০৯১৪ ৭০৪ ds Se 095515১৫15১ ৩। ২। 

অর্থাৎ আল্লাহ্‌ পাকের নির্দেশিত প্রমাণের ভিত্তিতে সুস্পষ্ট কাফির হিসাবে না দেখা পর্যন্ত 
তোমরা খলীফার আনুগত্য মানিয়া চল। 

খলীফা নিজে কি পদত্যাগ করিতে পারেন? এই ব্যাপারেও মততেদ রহিয়াছে ইমাম 
হাসান (রা) স্বেচ্ছায় পদত্যাগ করিয়া হযরত মুআবিয়া (রা)-এর নিকট খিলাফতের দায়িত্ব 
অর্পণ করিয়াছিলেন। কিন্তু তাহা তিনি বিশেষ কারণে করিয়াছিলেন এবং উহা প্রশংসিত ছিল। 
একই সঙ্গে দুইজন খলীফা হওয়া কিংবা দুইয়েরও অধিক হওয়া বৈধ নহে। কারণ, রাসূল (সা) 


2০৫০০ 0004 15037553০82 91 এ পিই 05৮13 Sel ০ 
অর্থাৎ যে ব্যক্তি তোমাদের ভিতর আসিয়া এক্য বিনষ্টকারী কার্যকলাপের নির্দেশ দেয়, 
তাহাকে হত্যা কর, সে যেই হউক না কেন। 
ইহাই অধিকাংশের মত। ইমামুল হারামাইনকে বাদ দিল ইহার উপর উদভের ইজমা 
প্রমাণিত হয় । 


www.quraneralo.com 


Contents 


৩৮২ তাফসীরে ইবৃন কাছীর 


কারামাতীরা বলেন, একই সঙ্গে দুইজন খলীফা থাকা বৈধ । যেমন একই সঙ্গে হযরত 
আলী (রা) ও হযরত মুআবিয়া (রা) খলীফা ছিলেন এবং উভয়ের আনুগত্য ওয়াজিব ছিল। 
একই সঙ্গে যখন একাধিক নবীর অবস্থান বৈধ ছিল, তখন একাধিক খলীফার অবস্থানও বৈধ। 
কারণ, নবৃওত তো সর্বসম্মতভাবেই খিলাফতের চাইতে বেশী মর্যাদা রাখে। 

আবূ ইসহাক হইতে ইমামুল হারামাইন বর্ণনা করেন- তিনি দুই খলীফার যুগপৎ খিলাফত 
বৈধ বলিয়াছেন এই শর্তে যে, রাষ্ট্র খুব বড় হইবে ও অনেক এলাকার সন্নিবেশ ঘটিবে এবং 
দূরত্বের কারণে এক খলীফার পক্ষে উহা পরিচালনা করা দুরূহ হইয়া পড়িবে। 

মিসরের ফাতেমী খিলাফত ও স্পেনের উমাইয়া খিলাফত! আমি ইনশাআল্লাহ্‌ “ কিতাবুল 
আহকাম'-এর শেষভাগে ইহা সবিস্তারে আলোচনা করিব । 


2৮505 OES SID SS ee 5৬624 প55 () 
Gs SLI 

oa 4৬১৬৪০৩৪)৫ eS onli (ry) 
OST SOE ACTER TEI LSTON (rY) 
০ (86455856০৫৮) 


৩১. অনন্তর তোমার প্রভু আদমকে সমস্ত কিছুর নাম শিখাইলেন। অতঃপর 
ফেরেশতাদের সামনে সেই সব বস্তু পেশ করিলেন এবং বলিলেন, আমাকে এইগুলির নাম 
বল, যদি তোমরা (পূর্ব বক্তব্যে) সত্যবাদী হইয়া থাক। | 

৩২. তাহারা বলিল, তুমি পবিত্র, তুমি যতটুকু বিদ্যা দান করিয়াছ তাহা ছাড়া তো 
আমাদের কোন বিদ্যা নাই, তুমিই সর্বজ্ঞ ও শ্রেষ্ঠতম কুশলী । ; 

৩৩. তোমার প্রভু বলিলেন, হে আদম! তাহাদিগকে এইগুলির নাম বল; যখন সে 
নাই যে, নিশ্চয় আমি আকাশ ও পৃথিবীর সমস্ত অদৃশ্য বস্তুর খবর রাখি এবং তোমরা 
যাহা প্রকাশ কর কিংবা গোপন রাখ, তাহাও ভালভাবে জানি ।' 

তাফসীর ৪ এখানে আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাদের উপর আদমের শ্রেষ্ঠত্বের কথা তুলিয়া 
'ধরিয়াছেন। বিদ্যায় আদমের কাছে ফেরেশতারা হার মানিয়াছেন। বস্তু নিচয়ের পরিচয় দিতে 
ফেরেশতারা অপারগ হইলে আদম তাহাদিগকে শিখাইয়া দিয়া শিক্ষাগুরুর মর্যাদায় 
বৈশিষ্ট্যমন্তিত হইলেন। 

এই বৈশিষ্ট্য লাভের ঘটনাটি ঘটিয়াছে ফেরেশতাদের আদমকে সস্ত্ত্রমে প্রতি জানাবার 

' পরে। তথাপি পরের ঘটনাটি আল্লাহ্‌ তা'আলা এই জন্য আগে উল্লেখ করিলেন যে, 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৮৩ 


ফেরেশতারা যে জ্ঞানের সীমাবদ্ধতার কারণেই আদম সৃষ্টির রহস্য বুঝিতে ব্যর্থ হইয়া প্রশ্ন 
তুলিয়াছিলেন এবং আল্লাহ্‌ তা'আলা জবাবে তাহাদের জ্ঞানের যে সীমাবদ্ধতা নির্দেশ করিলেন, 
তাহার যথার্থতা প্রমাণ করা। আল্লাহ্‌ তা'আলা এই ঘটনার মাধ্যমে ফেরেশতাদের বুঝাইয়া 
দিলেন যে, তাহার সৃষ্ট খলীফা জ্ঞানের ক্ষেত্রে তাহাদের উপর শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী । 

(৫4 ০০ ১০155 আয়াতাংশ সম্পর্কে আস্‌ সুদ্দী হযরত ইবৃন আব্বাস (রা) 
ইতি জনে রকি বর্বর ভিভিতে বানি: তিনি বলিয়াছেন, আল্লাহ্‌ তা'আলা আদম 
(বো)রে তাহার দান তির তারের ভয় এরং তাতো ভার তায় মথাগারা। 
ঘোড়া, উট ইত্যাদি শিক্ষা দিলেন। 

ইবৃন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করেন 1৫1৫ ০০4 ১1:15 অর্থাৎ যেই সব 
নাম দ্বারা মানুষ একে অপরকে ও জীব-জন্তুর বিভিন্ন শ্রেণীকে চিনিতে-পারে এবং আসমান, 
যমীন, ভূ-ভাগ, সমুদ্র, ঘোড়া, গাধা, ইত্যাদির পরিচয় লাভ করে, ০০০১4 
আদমকে শিক্ষা দিলেন। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে মাসউদ ইব্‌ন মা“বাদ, তাহার নিকট হইতে আসিম ইব্‌ন 
কুলাইব এবং তাহার নিকট হইতে ইব্‌ন আবূ হাতিম ও ইব্‌ন জারীর বর্ণনা করেন ঃ sell, 
(<9 অর্থাৎ আল্লাহ্‌ তা‘আলা তাহাকে যাবতীয় আসবাবপত্র ও হাড়ি-পাতিলের নাম 
শিখাইলেন । এমনকি উদরোৎসারিত মরুৎ পর্যন্ত বাদ যায় নাই । 

মুজাহিদ বলেন ৪ (41৫ ০,9 ১51 :457, অর্থাৎ তাহাকে তিনি পশু-পাখী সহ সকল 
কিছুর নাম শিখাইলেন। 

সাঈদ ইব্ন জুবায়র, কাতাদাহ প্রমুখ পূর্বসূরীরা উক্ত আয়াতাংশের তাৎপর্য সম্পর্কে বলেন- 
যাবতীয় কিছুর নাম শিখাইলেন। 

রবী' আশ্‌ শামী বলেন- EE ESTE TEI RETO TY 
তাহার সকল সন্তান-সন্ততির নাম শিখাইল্নে। 

ইবৃন জারীরের অনুসৃত অভিমত হইল: এই যে, আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে সকল 
ফেরেশতার ও তাহার সকল সন্তান-সন্ততি নাম শিখাইয়াছেন। কারণ 1৫:০১ 1 
আয়াতাংশে ॥ সর্বনামটি বিবেক বুদ্ধিসম্পন্ন জীবের জন্য ব্যবহৃত হয়। তাই তিনি উক্ত 
অভিমতকে প্রাধান্য দিয়াছেন। 

অবশ্য ১4 সর্বনাম শুধু জ্ঞান-বুদ্ধিসম্পন্ন জীবের জন্য নির্দিষ্ট, তাহা জরুরী নহে। 
বুদ্ধি-বিবেকহীন প্রাণী বা বস্তুও উহার অন্তর্ভুক্ত হইতে পারে। আরবী ভাষায় 'তাগলীব' হিসাবে 
তাহা করা হয়। যেমন আল্লাহ্‌ পাক বলেন ৪ 


৪ 2৪৯৩ হপ% Ld I LL. 0 2 ১৩ La yt Se abd te Ed 
০০৯৭০ 02 ৯453 45552 ভি EES ৬০ PES তি ০০ SIS GE lly 
£& (০০ ৩ NEA #4 ৪2০ ৩ ০৪ %৭ ০ oso oso ০৭৪ 1 
ET ER ER ER 


4৯92. 


-১এ৪ ০১৮ 


Wwww.quraneralo.com 


Contents 


৩৮৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


“আল্লাহ্‌ তা'আলা সকল প্রাণী সৃষ্টি করিয়াছেন পানি হইতে । উহাদের এক শ্রেণী পেটে ভর 
দিয়া চলে, অন্য শ্রেণী চলে দুই পায়ে ভর করিয়া এবং এক শ্রেণী চার পায়ে চলে । আল্লাহ যাহা 
যেরূপ ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা সকল কিছুর উপর ক্ষমতাবান।” 

আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) +$-০১০ এর স্থলে 6০১০ পাঠ করিতেন । উবাই ইব্‌ন কাব 
(রা) উহাকে ($.০১০ পাঠ করিতেন অর্থাৎ নাম সংশ্লিষ্ট বস্তুসমূহ । 

বিশুদ্ধ মত ইহাই যে, আল্লাহ্‌ তা'আলা আদমকে সকল কিছুর নাম, শ্রেণী, গুণাবলী ও 
কার্যকলাপ সম্পর্কে অবহিত করিলেন । যেমন ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন, উদরোৎসারিত 
মরুৎ পর্যন্ত বাদ পড়ে নাই। অর্থাৎ প্রত্যেক প্রাণী, বস্তু, শ্রেণী ও তাহাদের ছোট-বড় সর্ববিধ 
কার্যকলাপ সম্পর্কে তাহাকে জ্ঞান দান করা হইয়াছে। 

এই কারণেই ইমাম বুখারী তাহার সহীহ সংকলনের “তাফসীর' অধ্যায়ে উক্ত আয়াতের 
ব্যাখ্যা প্রসঙ্গে নিম্নোক্ত হাদীসসমূহ উদ্ধৃত করিয়াছেন । 

আমাকে মুসলিম ইবৃন ইবরাহীম, তাহাকে হিশাম, কাতাদাহ হইতে ও তিনি আনাস ইব্‌ন 
মালিক হইতে বর্ণনা করেনঃ 

“রাসূল (সা) বলিয়াছেন- আল্লাহ্‌ তা'আলা বলিলেন, ‘আমার খলীফা ।' 

আমাকে ইয়ামীদ ইবৃন যরী', তাহাকে সাঈদ, কাতাদাহ হইতে এবং তিনি আনাস ইব্‌ন 
মালিক রো) হইতে বর্ণনা করেনঃ 
. রাসূল (সা) বলিয়াছেন- কিয়ামতের দিন মুমিনগণ সমবেত হইয়া বলাবলি করিবে, কেহ 
যদি আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ করিত। এতদুদ্দেশ্যে তাহারা আদম 
(আ)-এর কাছে গিয়া বলিবে- আপনি মানব জাতির পিতা । আল্লাহ পাক আপনাকে নিজের 
হাতে গড়িয়াছেন। তাহার ফেরেশতারা আপনাকে সিজদা করিয়াছেন। তিনি আপনাকে সকল 
কিছুর নাম শিখাইয়াছেন। সুতরাং আমাদের জন্য আপনার প্রভুর কাছে সুপারিশ করুন; অন্তত 
এখানে যেন আমরা শান্তিতে থাকিতে পারি। তিনি বলিবেন, এখানে আমি তোমাদের কাজে 
আসিব না। তখন তিনি নিজের পাপ স্মরণ করিয়া লজ্জিত হইবেন । অতঃপর বলিবেন, তোমরা 
নূহ আ)-এর কাছে যাও। তাহাকে. আল্লাহ্‌ তা'আলা প্রথম রাসূল করিয়া দুনিয়াবাসীর কাছে 
পাঠাইয়াছেন। তখন তাহারা তাহার কাছে আসিবে । তিনিও বলিবেন, এখানে আমি তোমাদের 
কোন কাজে আসিব না। তিনি নিজেই না জানিয়া আল্লাহ্‌র কাছে পুত্রের জন্য সুপারিশের ভুলটি 
স্মরণ করিয়া লজ্জিত হইবেন। তাই তিনি বলিবেন- তোমরা খলীনুল্লাহ্র কাছে যাও। তাহারা 
তাহার কাছে আসিলে তিনিও বলিবেন- এখানে আমি তোমাদের কোন কাজে আসিব না। বরং 
তোমরা মুসা (আ)-এর কাছে যাও । তাঁহার সহিত আল্লাহ্‌ পাক সরাসরি কথা বলিয়াছেন এবং 
তাহাকে তাওরাত দান করিয়াছেন! তখন তাহারা তাহার নিকট যাইবে । তিনিও বলিবেন, 
এখানে তোমাদের জন্য আমি উপযুক্ত নহি এবং তিনি হত্যার অপরাধ ছাড়াই এক ব্যক্তিকে 
হত্যার জন্য নিজ প্রভুর কাছে লজ্জিত হইবেন। তখন তিনি বলিবেন, তোমরা ঈসা (আ)-এর 
কাছে যাও। তিনি একাধারে আবদুল্লাহ, রাসূলুল্লাহ, কলেমাতুল্লাহ ও রূহুল্লাহ। অতঃপর তাহারা 
তাহার কাছে যাইবে । তিনিও বলিবেন, এখানে তোমাদের জন্য.আমি নহি। তোমরা আল্লাহর 
বান্দা মুহাম্মদ (সা)-এর কাছে যাও। আল্লাহ তাহার পূর্বাপর অপরাধ মাফ করিয়া দিয়াছেন। 
অতঃপর তাহারা আমার কাছে আসিবে । তখন আমি আমার প্রভুর অনুমতি গ্রহণের জন্য 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৮৫ 


যাইব ৷ তিনি আমাকে শাফাআতের জন্য অনুমতি প্রদান করিবেন । আমি যখন আমার প্রভুর 
সন্দর্শন লাভ করিব, সঙ্গে সঙ্গে সিজদারত হইব এবং তাহার মী মোতাবেক প্রার্থনা করিব । 
অতঃপর বলা হইবে- মাথা উঠাও। এবারে দাবী পেশ কর, মঞ্জুর হইবে; বক্তব্য পেশ কর, 
শোনা হইবে এবং শাফাআত কর, কবূল হইবে। তখন মাথা তুলিব । অতঃপর তাহারই প্রদত্ত 
শিক্ষানুসারে তাহার প্রশংসা বর্ণনা করিব । তারপর আমি শাফাআত করিব । উহা সীমিত 
সংখ্যায় মঞ্জুর হইবে৷ তাহাদিগকে আমি জান্নাতে পৌছাইব। আবার প্রভুর দরবারে আসিয়া 
সিজদাবনত হইব । তিনি অনুমতি দিলে পুনরায় শাফাআত করিব। তখন সীমিত সংখ্যক লোক 
মুক্তি পাইবে । তাহাদিগকে জান্নাতে পৌছাইয়া তৃতীয়বার প্রভুর দরবারে ফিরিয়া আসিব । 
তখনও অনুরূপ হইবে। চতুর্থবার আসিয়া সকলকেই মুক্ত করিব। অবশেষে কেবল তাহারাই 
জাহান্নামে থাকিবে যাহাদিগকে কুরআন গতিরোধ করিবে। অর্থাৎ কুরআন অস্বীকার করায় যে 
সব কাফির-মুশরিকের জন্য জাহান্নামের স্থায়ী বাসিন্দা হওয়া ওয়াজিব হইয়াছে। 

ইমাম বুখারী পূর্বোক্ত আয়াতাংশ প্রসঙ্গে উপরোক্ত হাদীসদ্বয় পেশ করিয়াছেন। ইমাম 
মুসলিম ও ইমাম নাসাঈ হিশাম ইব্‌ন আবূ আব্দুল্লাহ আদ্‌ দস্তওয়াইর বরাতে কাতাদাহ হইতে 
উহা বর্ণনা করেন। ইমাম মুসলিম, ইমাম নাসাঈ ও ইব্‌ন মাজাহ সাঈদ ইব্‌ন আবূ আরূবার 
সনদেও কাতাদাহ হইতে উক্ত বর্ণনা উদ্ধৃত করেন। 

এই দীর্ঘ হাদীসটি এখানে উদ্ধৃত করার উদ্দেশ্য শুধু রাসূলুল্লাহ্‌ (সা)-এর এই বক্তব্যটুকু £ 
SSS daly ois LLG AO ৩৪ 3০] ০১৭৯৪৯৪7০ sss 

Leh IS laud sale 

(অতঃপর তাহারা আদম (আ)-এর নিকট আসিয়া বলিল, আপনি মানব জাতির পিতা । 
আপনাকে আল্লাহ্‌ তা'আলা স্বহস্তে সৃষ্টি করিয়াছেন। তাহার ফেরেশতারা আপনাকে সসম্তরমে 
* প্রণতি জানাইয়াছেন। আল্লাহ্‌ তা'আলা আপনাকে সকল কিছুর পরিচয় শিখাইয়াছেন।) 

এই হাদীস প্রমাণ করে যে, আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে সৃষ্টি জগতের সকল কিছুরই 
পরিচয় দিয়াছেন। অতএব তিনি বলিলেন 8'54+১.-01 4০ ₹$:০০ 2১ অর্থাৎ নামপদবাচ্য 
সকল কিছুই। যেমন আবদুর রায্যাক মুআন্মারের সনদে কাতাদাহ হইতে বর্ণনা করেন- 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা নামপদবাচ্য সকল কিছুই ফেরেশতাদের সামনে পেশ করিলেন 
অতঃপর বলিলেন 8 ১৪১০ ৮25৫ 101 535 ০৮ ০৮51 (যদি সত্যবাদী হইয়া 
থাক, এইগুলির নাম বল।) | 
আব্বাস ও মুর্রা হইতে, তাহারা ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবা (রা) হইতে বর্ণনা করেন $ 

(৫ 21৮ 75 ০57 আল্লাহ্‌ তা'আলা আদমকে সমথ সৃষ্টির পরিচয়, জানাইয়া পরে 
উহা ফেরেশতাদের সামনে পেশ করিলেন। | 

ইব্‌ন জুরায়জ বলেন- “অতঃপর নাম নির্দেশিত সৃষ্টিসমূহ ফেরেশতাদের সামনে পেশ 
করিলেন ।' 
হাজ্জাজ, জারীর ইব্‌ন হাযিম ও মুবারক ইবৃন ফুযালা হইতে, তাহারা আবূ বকর আল-হাসান 
: কাছীর (১ম খণ্ড)__৪৯ 


www.quraneralo.com 


Contents 


৩৮৬ তাফসীরে ইবৃন কাছীর 
ও কাতাদাহ হইতে বর্ণনা করেন ঃ তাহাকে তিনি সকল কিছুর নাম শিখাইয়াছেন এবং 
পিটার ডেল ত্র ত ভি তারার £ যিকর যর! 

১২৪4৯ ১555 ১1 আয়াতাংশ সম্পর্কে এই সনদেই আল-হাসান ও কাতাদাহ বলেন, 
আমি এমন কোন কিছু সৃষ্টি করি নাই যাহা সম্পর্কে তোমাদের ভালভাবে জানা নাই। তথাপি 
যদি তোমরা (তোমাদের প্রকাশিত অভিমতে) সত্য হইয়া থাক, তাহা হইলে সেইগুলির নাম 
বল। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করেন ৪ 25 ১1 অর্থ ‘যদি 
তোমাদের এই জানা সত্য হয় যে, আমি পৃথিবীতে “খলীফা" সৃষ্টি করিব না।” . 

ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবা (রা) হইতে ক্রমাগত ইবন আব্বাস (রা) ও মুর্রা, আবু 
দি আত্‌ রিতু ট বৃ যা কঃ 
১৪০৯ ০554 5 অর্থাৎ বনী আদম পৃথিবীতে ঝগড়া-ফাসাদ ও রক্তারক্তি করিবে 


বলিয়া তোমরা যে ধারণা করিয়াছ, তাহাতে যদি তোমরা সত্য হও। 

ইব্‌ন জারীর বলেন- এই ব্যাপারে হযরত ইবৃন আব্বাস (রা)-এর বিশ্লেষণই উত্তম । তিনি 
ইহার তাৎপর্য সম্পর্কে বলেন ঃ 

“হে বক্তব্য পেশকারী ফেরেশতাবৃন্দ! তোমরা যে বলিলে, বনী আদম পৃথিবীতে 
ফিতনা-ফাসাদ রক্তারক্তি করিবে এবং বনী আদমের বদলে তোমাদের মধ্য হইতে খলীফা : 
বানাইলে তাহার অনুগত থাকিয়া ইবাদত বন্দেগী করিবে, তাহা যদি সত্য হয়, তাহা হইলে 
তোমাদের সামনে পেশকৃত বন্তুসমূহের নাম-পরিচয় বল। তোমরা এইগুলি সদা সর্বদা দেখা 
সত্তেও যদি এই জ্ঞাত বস্তুসমূহের পরিচয় দিতে ব্যর্থ হও, তাহা হইলে যেই ভাবী কার্যাবলী 
তোমরা জ্ঞাত নহ, তাহা সম্পর্কে তোমাদের বক্তব্য কি করিয়া সত্য হইতে পারে? 

আল্লাহ্‌ তা'আলার এই প্রচ্ছন্ন ধমকের সঙ্গে সঙ্গে ফেরেশতারা সমস্বরে বলিয়া উঠিলেন ঃ 


1৩৯11 1501 50 ht (১৮০15 9110 7153 in অর্থাৎ হে 
সর্ববিষয়ের জ্ঞানাধার! হে সমগ্র সৃষ্টি ও কার্যাবলীর শ্রেষ্ঠতম কুশলী! তুমি যাহাকে ইচ্ছা জ্ঞান 
দান কর ও যাহাকে ইচ্ঘ বঞ্ধিত রাখ। এই ব্যাপারে তোমার হিকমতই অতুলনীয় ও নযায়ানগ। 

ইহা ফেরেশতাদের তরফ হইতে আল্লাহ্‌ তা'আলার পবিত্রতা ও নিফনুষতা বর্ণনামূলক _ 
রক্তব্য। ইহার তাৎপর্য এই যে, তাহার মর্জী ছাড়া তাহার সার্বিক জ্ঞানের কিছুমাত্রও কেহ অর্জন 
করিতে পারে না এবং তিনি যাহা শিখান নাই, তাহা কেহ শিখিতে পারে না। তাই তাহারা 
5 

Sl 1 SS এ ৮৮5 05 41 (এ ey ১১০ ইব্ন আব্বাস রো) 
হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন আবু মুলাইকা, হাজ্জাজ, হাফস ইবৃন গিয়াস, আবু সাঈদ আল 
আশাজ্জ ও ইবৃন আবু হাতিম বর্ণনা করেন £ . 
| ০১১০৭ সম্পর্কে ইবৃন আব্বাস (রা) বলেন- উহা আল্লাহ পাকের সর্ববিধ গর্হিত 
ব্যাথার হইতে পবিত্রতা বর্ণনামূলক শব্দ । হযরত উমর (রা) একদিন সহচর পরিবেষ্টিত হযরত 
আলী (রো)-কে জিজ্ঞাসা করিলেন- 'লাইলাহা ইল্লাল্লাহ’ অর্থ তো জানি, কিন্তু ‘সুবহানাল্লাহ’ 
অর্থ কি? আলী কে) উত্তর দিলেন- উহা আল্লাহ্‌ তা'আলার নিজের জন্য মনোনীত একটি 
বাক্য উহা পাঠ করাকে তিনি অত্যন্ত পছন্দ করেন। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৮৭ 


বর্ণনা করেন- এক বক্তি মায়মূন ইব্‌ন মিহরানকে ‘সুবহানাল্লাহ’ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি 
বলেন- 5559 
18177755515 ol JU 
- ১৬৪ ৪১ ও 090 lel ১৪০৭ ০৮০০। i pel 

" আয়াতের তাৎপর্য সম্পর্কে যায়দ ইব্‌ন আস্লাম বলেন- অর্থাৎ তুমি জিবরাঈল, তুমি 
মিকাঈল, তুমি ইসরাফীল, এইরূপ সমস্ত কিছুর নাম বলিতে গিয়া এমনকি কাকের নাম পর্যন্ত 
বলিলেন। 
. Ul i ১0) আয়াতাংশ প্রসঙ্গে মুজাহিদ বলেন- কবুতর ও কাক 
হইতে আরন্ত করিয়া সমস্ত কিছুর নাম বলিলেন। সাঈদ ইব্‌ন জুবায়র, আঁল-হাসান ও কাতাদাহ 
হইতেও অনুরূপ বর্ণনা পাওয়া যায়। 

বস্তুসমূহের নাম পরিচয় শিক্ষা দানের ফলে যখন আদম (আ)-এর মর্যাদা ফেরেশতাদের 
উপরে প্রতিষ্ঠিত হইল, তখন আল্লাহ্‌ তা'আলা বলিলেন ঃ 


LEE 055 95০৮5 বিনও ১০১৪০ ৬৮৮০৭ কউ গল? (510 05171 
টিবি 
চির দূরর রন আমি দৃশ্য কি অদৃশ্য, গোপন কি 
রিনিতা রি রাম রি 
০৪ 9241 11 £ CU ১8102 ১৫৯ 13 “আর যদি তুমি প্রকাশ্যে কিছু বল, 
তাহা হইলে অবশ্যই তিনি অন্তর্নিহিত গোপন কথাও জানিতে পাইবেন। 
তেমনি হুদহুদ পাখি সম্পর্কে সংবাদ প্রদান প্রসঙ্গে আল্লাহ্‌ তাআলা সুলায়মান (আ)-কে 
বলিলেন ঃ 
৬৬১১০ SING Sail + ES 


০529 পি 


35০01 ১০৮০] 050 25 এ 2] 9 Ui ১৫০ ly 

“তাহারা কি সেই আল্লাহর উদ্দেশ্যে সিজদাবনত হইবে না যিনি নভোমণ্ডল ও পৃথিবীতে 
লুকায়িত বস্তুর প্রকাশ ঘটাইয়াছেন এবং তোমরা যাহা প্রকাশ কর কিংবা গোপন রাখ তাহা 
যিনি জানেন। আল্লাহ ছাড়া কোন মা“বৃদ নাই ৷ তিনি মহান আরশের অধিপতি 1” 

কেহ কেহ বলেন 8 ৬০55 ৮2৫ 159 ১১১3১ 11519 অর্থাৎ আমি যাহা উল্লেখ 
করি নাই বেরং গোপন রাখিয়াছি)। 

ইব্‌ন আব্বাস রো) হইতে যিহাক বর্ণনা করেন £ ১৫ 053 3015 all, 
৩৬২১ অর্থাৎ আমি প্রকাশ্য ব্যাপারের মতই গোপনীয় ব্যাপার জানি। ইবলীস তাহার 
অন্তরে যে দন্ত ও অহংকার লুকাইয়া রাখিয়াছে তাহা আমি জানি। 


www.quraneralo.com 


Contents 


তাফসীরে ইব্‌ন কাছীর ' 


55155775559 মুর্রা, আবু 
সালেহ, আবু মালিক ও আস্‌ সুদ্দী বর্ণনা করেন ঃ 

ফেরেশতাদের বব +১ ২. (১১ ১০, ০৫১3 0:৯9 হইল তাহাদের 
প্রকাশ্য কথা এবং ইবলীসের অন্তরে থে অহংকার নিহিত রহিয়াছে তাহাই গোপন কথা। 

সাঈদ ইব্‌ন জুবায়র, মুজাহিদ, আস্‌ সুদ্দী, যিহাক ও ছাওরী উক্ত আয়াতের অনুরূপ 
তাৎপর্য ব্যক্ত করিয়াছেন; ইবৃন জারীর এই অভিমতই পছন্দ করিয়াছেন। 
বিজ্ঞ ও মর্যাদাবান আল্লাহ পাকের আর কোন সৃষ্টি নহে'- ফেরেশতাদের এই আলোচনাই হইল 
উক্ত আয়াতে উল্লেখিত গোপন কথা । 

রবী' ইব্‌ন আনাসের বরাতে আবূ জা'ফর আর-রাযী বলেন- উক্ত আয়াতের প্রকাশ্য কথা 
হইল, “আপনি কি তাহাদিগকে সৃষ্টি করিবেন যাহারা পৃথিবীতে খগড়-ফাসাদ ও রক্তারক্তি 
করিবে?’ পক্ষান্তরে উহার গোপন কথা হইল ফেরেশতাদের এই আলোচনা-আল্লাহ্‌ তা'আলার 
এমন কোন সৃষ্টি নাই যাহারা আমাদের চাইতে জ্ঞানী ও মর্যাদাবান ।' অবশেষে তাহারা জানিতে 
পাইলেন যে, আল্লাহ আদম (আ)-কে তাহাদের চাইতে জ্ঞানী ও মর্যাদাবান করিয়াছেন। 

ইব্‌ন জারীর বলেন- আমাকে ইউনুস ও তাহাকে ইব্‌ন ওহাব, আবদুর রহমান ইবৃন যায়দ 
ইব্‌ন আসলাম হইতে ফেরেশতা ও আদম (আ) সম্পর্কিত কাহিনী প্রসঙ্গে বর্ণনা করেন যে, 
‘আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাগণকে বলিলেন, যেভাবে তোমরা বস্তু নিচয়ের নামসমূহ জান না, 
তেমনি তোমরা বনী আদমের ঝগড়া-ফাসাদের ব্যাপারটি জানিলেও তাহাদের মধ্যে যে বহু 
অনুগত বান্দা হইবে তাহা তোমরা জান না। কারণ, নাফরমানীর ব্যাপারটি তোমাদিগকে 
জানিতে দিলেও ফরমাবরদারীর দিকটা তোমাদের কাছে গোপন রহিয়াছে। 

যায়দ ইব্‌ন আসলাম আরও বলেন- আল্লাহ্‌ তা'আলা আগেই নাফরমানদের ব্যাপারে 
সিদ্ধান্ত করিয়া রাখিয়াছেন ঃ - 

4118 আনাই টো) বির 
ইনসান দ্বারা -জাহান্নাম পূর্ণ রুরিব।”, 

অথ ফেরেশতারা ভারত জানিতে রা ভতাগর রি ভাতালা তাক মাহী রর 
করিয়াছেন তাহা দেখিতে পাইয়া আদমের শ্রেষ্ঠত্ব মানিয়া লইলেন। 

ইব্‌ন জারীর বলেন £:১45 (০7151 এই ব্যাপারে ইব্‌ন আব্বাস (রা)-এর অভিমতই 
উত্তম । তিনি বলেন- অর্থাৎ আমি আমার আসমান ও যমীনের সকল গায়বী ব্যাপারে ইলমের 
সাহায্যে তোমরা যাহা বলিয়াছ আর. যাহা গোপন করিয়াছ, সকল কিছুই ভালভাবে জানিয়াছি। 
বনী আদমের যে নাফরমানীর কথা বল তাহা যেমন জানি, তেমনি জানি তোমাদের মধ্যকার 
ইবলীসের নাফরমানী ও অহংকারের কথাও। তিনি আরও বলেন ঃ 
ূ ইবলীসের গোপন মনোভাবটি সকলকে জড়াইয়া বলার রীতি আরবী ভাষায় বিদ্যমান ৷ 
তাহারা দলের দু'একজন নিহত কিংবা পরাজিত হইলে বলে $০১৯) J 53, 

“তেমনি আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ ০/০৯| ₹ 1১০ ০১৭০২ asl ০ | “নিশ্চয় 
তোমাকে যাহারা হুজরার-পিছন হইতে ডাকে ।” i 

এখানে উদ মার একজন। তিনি বনু জের লোক । সেইভাবে 5০ টি 
৩৬৪৫ 5 আয়াতটিও শুধু ইবলীসের জন্য ব্যবহৃত হইয়াছে। 


www.quraneralo.com 


Contents 
সূরা আল্‌ বাকারা ৩৮৯ 


শয়তানের অহংকার ও পতন 
SIE CALS ASEAN ৬ ১$ (5) 
0/2 1 
০০৯১৯৩1০৪০৫ 


৩৪. অতঃপর যখন আমি ফেরেশতাগণকে বলিলাম, “আদমকে সিজদা কর", তখন 
ইবলীস ভিন্ন সকলেই সিজদা করিল । সে দম্তভরে অস্বীকার করিল এবং কাফিরদের 
অন্তর্ভুক্ত হইল। 

তাফসীর ৪ এখানে আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে যে শ্রেষ্ঠতম সৃষ্টির মর্যাদা দিয়া বনী 
আদমের উপর বিরাট অনুগ্রহ করিয়াছেন তাহাই বর্ণিত হইয়াছে । ফেরেশতাগণের প্রতি আদম 
(আ)-কে সিজদা করার নির্দেশ প্রদানের মাধ্যমে আল্লাহ্‌ তা'আলা বনী আদমকে এই মর্যাদায় 
ভূষিত করিয়াছেন। বহু হাদীসেও এই ব্যাপারটি বর্ণিত হইয়াছে । উপরে আলোচিত 
শাফাআতের হাদীসেও এবং ঘটনার উল্লেখ রহিয়াছে । হযরত মুসা (আ) সম্পর্কিত নিম্ন 
হাদীসটিতেও উহা বর্ণিত হইয়াছে 8 
৬ 42৮০0] 0৮18 Ld 44803 lanl sd 7১1 vl ৩ 

- El .. .. 4345১ 41 ২৯০৩ 4৯৩১ ০৮৭ Cig ০৪৪ 41411 4৪15 gl 


(প্রভু হে! আমাকে আদম (আ)-কে দেখান যিনি নিজেকে ও আমাদের সকলকে জান্নাত 
হইতে বাহির করিয়াছেন। যখন তাহারা একত্রিত হইলেন তখন মূসা (আ) বলিলেন, আপনি 
সেই আদম (আ) যাহাকে আল্লাহ্‌ তা'আলা স্বহস্তে সৃষ্টি.করিয়া তাহাতে রূহ ফুঁকিয়া দিয়াছিলেন 
এই তাহার ফেরেশতারা তাহাকে সিজদা করিয়াছিলেন? .... আল-হাদীস)। 

ইনশাআল্লাহ কিছু পরে হাদীসটি সবিস্তারে আলোচিত হইবে। ইব্‌ন জারীর বলেন $ 
রউফ হইতে, তিনি যিহাক হইতে ও তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন- ইবলীস 
ফেরেশতাদেরই একটি গোত্রতুক্ত ছিল। তবে তাহারা ছিল আগুনের সৃষ্টি । এই গোত্রটিকে জ্বিন 
বলা হইত। তাহার নাম ছিল হারিছ। সে জান্নাতের খাজাঞ্চী ছিল। তিনি আরও বলেন, এই 
গোত্র ছাড়া অন্য সব ফেরেশতারা ছিলেন নূরের সৃষ্টি । কুরআনে বর্ণিত জ্বিনরা অগ্নিশিখা হইতে 
সৃষ্টি। উহা উর্ধ্বগামী হয় এবং প্রজ্বলিত আগুন হইতে উদ্গত হয়। পক্ষান্তরে মানুষ মাটির 
সৃষ্টি। পৃথিবীতে প্রথম বাসিন্দা ছিল জ্বিন জাতি। তাহারা পৃথিবীতে যখন চরম ফিতনা-ফাসাদ 
ও রক্তারক্তি সৃষ্টি করিল এবং মারামারি কাটাকাটিতে লিপ্ত হইল, তখন আল্লাহ্‌ তা'আলা 
তাঁহার ফেরেশতা বাহিনীর সঙ্গে সদলবলে ইবলীসকেও পাঠাইলেন। ইবলীসের দলও জ্বিন 
ছিল। তাহারা যুদ্ধ করিয়া পৃথিবীর জ্বিন জাতিকে ধ্বংস করিল এব? অবশিষ্টরা সমুদ্রের নির্জন 
দ্বীপে ও পাহাড়ের গুহায় পালাইয়া প্রাণ বাচাইল। এই বিজয় ইবলীসের মনে অহংকার সৃষ্টি 


Wwww.quraneralo.com 


Contents 


৩৯০ তাফসীরে ইব্‌ন কাছীর 


করিল। সে মনে মনে বলিল, আমি যাহা করিলাম তাহা আর কেহ কখনও করিতে পারে নাই। 
আল্লাহ্‌ তা'আলা তাহার মনের এই অবস্থা জানিতে পাইলেন। কিন্তু ফেরেশতাগণকে তাহা 
জানান নাই । তখন আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাগণকে বলিলেন £ 
te [২ ১ ৪০১ 9১1 আমি পৃথিবীতে খলীফা সৃষ্টি করিতে যাইতেছি।) 
ফেরেশতারা জবাবে বলিলেন £ 
০০৩ ৩৯ ০৪০59 54901304508 5৮8 ১০ ৪৪ ১৯৪ 
(LE ole Mt Clg 75৪11 
“আপনি কি পৃথিবীতে তাহাদিগকে সৃষ্টি করিবেন যাহারা পৃথিবীতে ফাসাদ ও রক্তপাত 
ঘটাইবে, যেভাবে জ্বিন জাতি ঘটাইয়াছে? অথচ আমরা তো তাহাদিগকে শায়েস্তা করার জন্যই 
এখানে প্রেরিত হইয়াছি। | 
আল্লাহ্‌ তা'আলা প্রত্যুত্তরে বলিলেন 8 ১৮৭1১5 9 57151 / অর্থাৎ আমি ইবলীসের 
অন্তরের খবব রাখি যাহা তোমরা জান না। তাহার অন্তর দম্ভ ও অহংকারে পূর্ণ হইয়াছে। 


অতঃপর তিনি আদম সৃষ্টির জন্য মাটি আনিতে বলিলেন। আল্লাহ্‌ তা'আলা আদমকে 


'লািব' মাটি দ্বারা সৃষ্টি করিলেন। 'লাধিব' বলা হয় পবিত্র ছানা মাটিকে । মাটিকে ছানিয়া 
খামীরার মত আঁটালো ও শক্ত করাকে 'হামাইম মাসনূন' বলা হয়। আল্লাহ্‌ তা'আলা সেই 
দিলেন। তখন ইবলীস আসিয়া তাহাকে লাথি মারিয়া ওলট-পালট করিয়া দেখিত যে, কোথাও 
ফাঁপা রহিয়াছে কিনা । যেহেতু উহা ৮১81৫ ০1০ ১ ছিল অর্থাৎ দোআঁশ মাটির গড়া 
পাত্রবৎ ছিল, তাই উহা আঘাত পাইয়া আওয়াজ করিত। তখন ইবলীস উহার মুখ দিয়া ঢুকিয়া 
মলদ্বার দিয়া বাহির হইত এবং মলদ্বার দিয়া ঢুকিয়া মুখ দিয়া বাহির হইত। অতঃপর বলিত, 
তুমি কোন বস্তুই নহ। কারণ, তোমাকে নগণ্য এঁটেল মাটি দ্বারা সৃষ্টি করা হইয়াছে । আমি যদি 
তোমার উপর কর্তৃত্ব পাই, তাহা হইলে অবশ্যই আমি তোমাকে অমান্য করিব । অতঃপর যখন 
আল্লাহ তাহার ভিতর প্রাণ প্রবিষ্ট করাইলেন, উহা যেহেতু মাথার দিক হইতে প্রবিষ্ট হইয়াছে, 
তাই পূর্ণ দেহ তখনও সক্রিয় হয় নাই। শুধু সর্বাঙ্গে গোশৃত ও রক্ত সৃষ্টি হইতেছিল। যখন প্রাণ 
নাভি পর্যন্ত পৌছিল, তখন আদম (আ) নিজ দেহের দিকে তাকাইয়া অবাক হইলেন এবং 
তখনই উঠার জন্য চেষ্টা করিলেন, কিন্তু তাহা পারিলেন না। তাই আল্লাহ্‌ তাআলা বলেন £ 
২১২০ ০0১3] 2৮4 ও “মানুষ বড়ই তাড়াহুড়া প্রিয় সৃষ্টি ।” (১৭ ৪-১১) অর্থাৎ 

ভাল-মন্দ কোন ক্ষেত্রেই তাহার ধৈর্য থাকে না। 

অবশেষে যখন সর্বাঙ্গে প্রাণ সঞ্চারিত হইল, তখন তিনি হাচি দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ 
. পাকের ইঙ্গিত 'আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন” বলিলেন। জবাব আল্লাহ পাক বলিলেন, 

'য্যারহামুকাল্লাহু য়্যা আদম ।' 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা ইবলীস ও তাহার সঙ্গী ফেরেশতাগণকে (আকাশে অবস্থানকারী 
ফেরেশতাগণকে নহে) হুকুম দিলেন- ‘আদমকে সিজদা. কর।' তখন ইবলীস ছাড়া সকল 
ফেরেশতাই সিজদা করিলেন, শুধু ইবলীস দন্তভরে উহা অস্বীকার করিল। যখন তাহার অন্তরে 


www.quraneralo.com 


“ক লা 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৯১ 


অহংকার ও বড়াই জাগ্রত হইল, তখন সে বলিল, আমি তাহাকে সিজদা করিব না। আমি তো 
তাহা হইতে উত্তম। আমি তাহার বয়ঃজ্যেষ্ঠ। সৃষ্টির দিক দিয়াও আমি অধিক শক্তিশালী । 
তাহাকে মাটি ছারা সৃষ্টি করা হইয়াছে এবং আমাকে সৃষ্টি করা হইয়াছে আগুন দ্বারা। আর 
আগুন মাটি হইতে শক্তিশালী । 

ইবলীস যখন সিজদা দিতে অস্বীকার করিল, আল্লাহ্‌ তা'আলা তখন তাহাকে ইবলীস 
বলিয়া আখ্যা দিলেন অর্থাৎ সমস্ত কল্যাণ হইতে বিদূরিত ও বঞ্চিত করিলেন। অনন্তর তাহার 
নাফরমানীর শাস্তিস্বরূপ তাহাকে বিতাড়িত শয়তানে পরিণত করিলেন। | 

অতঃপর এইসব বস্তু ইবলীসের সঙ্গী অগ্নিসৃষ্ট ফেরেশতাদের সামনে পেশ করিয়া আল্লাহ্‌ 
তা'আলা বলিয়াছেন, “আমি পৃথিবীতে খলীফা সৃষ্টি করিব না, তোমাদের এই ধারণা যদি সত্য 
হয়, তাহা হইলে এইগুলির নাম বল !' 

উক্ত ফেরেশতারা যখন জানিতে পাইলেন যে, না জানিয়া শুনিয়া ভবিষ্যতের গায়বী কথা 
বলায় আল্লাহ্‌ তা'আলা নারাজ হইয়াছেন, তখন তাহারা সবাই বলিলেন- আল্লাহ ছাড়া কেহ 
গায়বী কথা জানে এরূপ অপবিত্র ধারণা হইতে আমরা আপনার পবিত্রতা ঘোষণা করিতেছি। 
মূলত আপনি যাহা শিখাইয়াছেন তাহা ছাড়া আমাদের অন্য কোন জ্ঞাননাই। আপনি তো যাহা 
শিখাইবার তাহা আদমকে শিখাইয়াছেন। তখন তিনি বলিলেন- হে আদম, তাহাদিগকে 
এইগুলির নাম বলিয়া দাও। যখন আদম (আ) সেইগুলির নাম বলিয়া দিলেন, তখন আল্লাহ্‌ 
তা'আলা বলিলেন- হে প্রশ্নরকারী ফেরেশতাকুল! আমি কি বলি নাই যে, আমি আসমান 
যমীনের সকল গায়েবী খবর খুব ভালভাবেই জানি এবং আমি ছাড়া তাহা আর কেহ জানে না। 
তাই তোমরা যাহা প্রকাশ কর তাহা যেমন জানি, নি ad ih Lh EAL 
তাহাও। অর্থাৎ ইবলীসের অন্তর্নিহিত দম্ভ ও অহংকারের খবরও রাখি। 

RE CS SEN তে MEE SEE TER 
মশহুর তাফসীরে এই সনদে হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে হাদীস বর্ণিত হইয়াছে। 

আস্‌ সুদ্দী তাহার তাফসীরে আবূ মালিক হইতে, তিনি আবূ সালেহ হইতে, তিনি ইব্‌ন 
আব্বাস ও মুর্রা হইতে, তাহারা ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবা (রা) হইতে বর্ণনা করেন 3. 

“আল্লাহ্‌ তা'আলা যখন তাহার পছন্দনীয় সৃষ্টি সম্পন্ন করিয়া আরশে সমাসীন হইলেন, 
তখন ইবলীসকে আসমান ও যমীনের আধিপত্য প্রদান করিলেন। সে ফেরেশতা ছিল। 
জান্নাতের খাজাঞ্চীখানার দায়িত্ব তাহার উপ ন্যস্ত ছিল বলিয়া তাহাকে জ্বিন বলা হইত ৷ এই 
বিশাল দায়িতৃভার তাহার অন্তরে এই গর্ব সৃষ্টি করিল যে, ফেরেশতাদের উপর তাহার শ্রেষ্ঠত্ব 
রহিয়াছে বলিয়াই আল্লাহ্‌ তা'আলা তাহাকে এত বড় দায়িত্ব দিয়াছেন। অন্তর্যামী ইহা জানিতে 
পাইয়া ফেরেশতাগণকে ডাকিয়া বলিলেন- অবশ্যই আমি পৃথিবীতে খলীফা সৃষ্টি করিব। 
তীহারা প্রশ্ন করিলেন, প্রভু হে, সেই খলীফা কিরূপ হইবে? তিনি বলিলেন, তাহার 
সন্তান-সন্ততি হইবে, তাহারা পারস্পরিক হিংসায় লিপ্ত হইয়া একে অপরকে হত্যা করিবে । 
তাহারা তখন বলিলেন, পরোয়ারদেগার, আপনি কেন এরূপ ফাসাদ ও রক্তারক্তি সৃষ্টিকারী 
খলীফা পৃথিবীতে পাঠাইবেন? আমরাই তো আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনার জন্য 
রহিয়াছি। তিনি বলিলেন, নিশ্চয় আমি তাহাও জানি যাহা তোমরা জান না। অর্থাৎ তোমাদের 
ইবলীসের অবস্থাও জানি। | 


Wwww.quraneralo.com 


Contents 


৩৯২ তাফসীরে ইব্‌ন কাছীর 


অতঃপর আল্লাহ তা'আলা পৃথিবী হইতে মাটি আনার জন্য জিবরাঈল (আ)-কে 
পাঠাইলেন। পৃথিবী বলিল, তুমি আমাকে মাটি কমাইয়া সংকুচিত করিবে, ইহা হইতে 
আল্লাহর কাছে পানাহ্‌ চাই। তখন জিবরাঈল (আ) মাটি না নিয়া ফিরিয়া আসিলেন এবং 
আরয করিলেন, পরোয়ারদেগার, পৃথিবী তোমার কাছে পানাহ্‌ চাওয়ায় আমি তাহাকে পানাহ্‌ 
দিয়াছি। অতঃপর আল্লাহ্‌ তাআলা মিকাঈল (আ)-কে পাঠাইলেন। তাহার কাছেও পৃথিবী 
অনুরূপ বলায় তিনিও ফিরিয়া আসিলেন এবং জিবরাঈল (আ)-এর মত একই ওজর পেশ 
করিলেন । অতঃপর মালিকুল মউত আযরাঈল (আ)-কে পাঠানো হইল । তাহার কাছেও পৃথিবী 
পূর্বানুরূপ বলিল। তখন তিনি বলিলেন, “আমিও আল্লাহ্‌ তা'আলার কাছে তাহার হুকুম পালন 
না করিয়া ফিরিয়া যাওয়া হইতে পানাহ চাহিতেছি। এই বলিয়া তিনি পৃথিবীর বিভিন্ন স্থানের 
লাল, সাদা, কালো ইত্যাদি রঙের মাটি একত্র করিয়া লইয়া 'গেলেন। এই কারণে আদম 
সন্তানগণ বিভিন্ন রঙের হইয়াছে। 

অতঃপর মাটিক ছানিয়া খামীরা বানানো হইল এবং ফেরেশতাগণকে বলা হইল- আমি 
মাটি দ্বারা মানুষ গড়িতেছি। যখন সঠিকভাবে গড়া হইবে এবং উহাতে আমি প্রাণ সঞ্চার 
করিব, তখন তোমরা উহাকে সিজদা করিবে । আয়াত £ 
119556০৬৮০০ ০০৮০97৮১58৮ আও ও 

[ও | - ১৯ 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা নিজ হাতে আদমকে গড়িলেন। উদ্দেশ্য ইবলীস যেন আদম 

সৃষ্টির ব্যাপার লইয়া কোনরূপ অহংকারের সুযোগ না পায় । আদমের দেহ গড়িয়া চল্লিশ বছর . 
রাখিয়াছিলেন। ফেরেশতারা তাহা “দেখিয়া চমকিয়া উঠিল। তাহাদের মধ্যে ইবলীস বেশী 
অস্থির হইল। সে যখন উহার পাশ দিয়া যাইত, তখন আঘাত করিত । সঙ্গে সঙ্গে উহা 
পাতিল, হাঁড়ির মত আওয়াজ করিত। তখন সে বলিত, মাটি ছানিয়! ইহা কি বস্তু বানানো 
হইয়াছে? অতঃপর সে উহার মুখ দিয়া ঢুকিয়া পশ্চাৎদ্বার দিয়া বাহির হইত। অতঃপর 
ফেরেশতাগণকে বলিত, ইহা হইতে ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের প্রভু অভাবমুক্ত এবং 
ইহা পেট সর্বঘ্। যদি আমি ইহার উপর আধিপত্য লাভ করি, তাহা হইলে ধ্বংস করিয়া 
ফেলিব। 

অতঃপর যখন আল্লাহ্‌ তা'আলা আদমের দেহে প্রাণ সঞ্চারের ইচ্ছা করিলেন, তখন 
ফেরেশতাগণকে বলিলেন- যখন আমি উহাতে আমার প্রাণ হইতে প্রাণ সঞ্চার করিব, তখন 
তোমরা উহাকে সিজদা করিবে । যখন উহার রূহ মস্তিষ্কে প্রবিষ্ট হইল, তখন আদম হাচি 
দিলেন। তখন ফেরেশতারা তাহাকে 'আলহামদু লিল্লাহ' বলিতে বলিলেন, তিনি আলহামদু 
লিল্লাহ বলিলেন। আল্লাহ্‌ তা'আলা বলিলেন- য়্যারহামুকা রববুকা। যখন তাহার চক্ষুদয়ে প্রাণ 
, সঞ্চারিত হইল, তখন তিনি বেহেশতের ফল-মূল দেখিতে পাইলেন। যখন তাহার পেটে প্রাণ 
প্রবিষ্ট হইল, তখন ক্ষুধার্ত হইয়া জান্নাতের ফল-মূল খাইতে উদ্যোগী হইলেন। অথচ তখনও 
তাহার পদদ্বয়ে প্রাণ সঞ্চারিত হয় নাই। তাই আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 


১4০ ৮০ ০১ 5 (মানুষকে তাড়াহুড়া-প্রিয় করিয়া গড়া হইয়াছে।) 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা . ৩৯৩ 


তখন একমাত্র ইবলীস ছাড়া সকল ফেরেশতা সিজদা করিলেন। সে দম্ভভরে অস্বীকার ' 
করিল এবং কাফির হইল । আল্লাহ্‌ তা'আলা তাহাকে জিজ্ঞাসা করিলেন- আমার নির্দেশ সত্বেও 
কোন্‌ বস্তু তোমাকে আমার স্বহস্তে গড়া সৃষ্টির উদ্দেশ্যে সিজদা হইতে বিরত রাখিয়াছে? সে 
জবাব দিল- আমি তাহা হইতে উত্তম । তুমি যাহাকে মাটি দিয়া গড়িয়াছ, তাহাকে আমি 
সিজদা করিতে পারি না। আল্লাহ্‌ তা'আলা তখন তাহাকে বলিলেন £ 

41 5583 5% 4১১ ০১৯ (জান্নাত হইতে বাহির হইয়া যাও। উহা তোমার জন্য 
নহে।) 

তারপর বলিলেন £ 

০৯৪০০ ১০০ ১৮3 (5 ৮55 3। (জান্নাতে থাকিয়া যদি তুমি বড়াই 
কর, তাহা হইলে বাহির হইয়া যাও এবং লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হও।) : 

অতঃপর তিনি আদম (আ)-কে সকল কিছুর পরিচয় শিখাইয়া সেইগুলি ফেরেশতাদের 
নিকট পেশ করিয়া বলিলেন- বনী আদম দুনিয়াতে শুধু ফিতনা-ফাসাদ আর খুন-খারাবী 
করিবে, তোমাদের এই জানা যদি সত্য হয় তাহা হইলে এইগুলির পরিচয় দাও। 

তখন তাহারা বলিলেন- আপনি পবিত্র । আপনি যাহা শিখাইয়াছেন তাহা ছাড়া আমাদের 
আর কোন বিদ্যা নাই। নিশ্চয় আপনি সর্বজ্ঞ ও শ্রেষ্ঠতম কুশলী । 

আল্লাহ্‌ তা'আলা তখন বলিলেন, হে আদম! তুমি তাহাদিগকে এইগুলির পরিচয় বলিয়া 
দাও। যখন সে তাহাদিগকে উহা বলিয়া দিল, তখন তিনি ফেরেশতাদিগকে বলিলেন- আমি কি 
তোমাদিগকে বলি নাই যে, নিশ্চয় আমি আসমান যমীনের অদৃশ্য খবর রাখি এবং তোমরা 
যাহা প্রকাশ কর ও গোপন রাখ, সকল কিছুই আমি ভালভাবে জানি । 

বর্ণনাকারী বলেন- তাহাদের প্রকাশ্য কথা হইল, 'আপনি কি পৃথিবীতে তাহাদিগকে সৃষ্টি 
করিবেন যাহারা ফাসাদ ও রক্তারক্তি করিবে?' আর তাহাদের অপ্রকাশ্য কথা হইল ইবলীসের 
অন্তরে লুকানো অহংকার । 

আস্‌ সুদ্দীর তাফসীরে উক্ত সাহাবায়ে কিরামের বরাতে উদ্ধৃত এই হাদীসটি মশহুর বটে; 
কিন্তু ইহার ভিতর কিছু কিছু ইসরাঈলী বর্ণনা রহিয়াছে। সম্ভবত ইহাতে “মুদরাজ' অর্থাৎ 
বর্ণনাকারীর কিছু বক্তব্যও প্রবিষ্ট হইয়াছে যাহা সাহাবাদের বক্তব্য নহে। অথবা উহা পূর্ববর্তী 
কোন গ্রন্থ হইতে তাহারা গ্রহণ করিয়াছেন। হাকিম তাহার 'মুস্তাদরাক' সংকলনে একই সনদে 
উহা উদ্ধৃত করিয়া বলিয়াছেন- হাদীসটি বুখারীর শর্ত পূরণ করিয়াছে। 

মোটকথা আল্লাহ্‌ তা'আলা যখন আদম (আ)-কে সিজদা করার জন্য ফেরেশতাগণকে 
নির্দেশ দিলেন, তখন ইবলীসও সেই নির্দেশের আওতায় ছিল। যদিও সে নূরসৃষ্ট ফেরেশতা ছিল 
না। তথাপি ফেরেশতাদের এক গোত্রতুক্ত ছিল এবং কার্যত তাহাদের সদৃশ ছিল। সুতরাং উক্ত 
নির্দেশ তাহার ক্ষেত্রেও প্রযোজ্য ছিল এবং এই কারণেই তাহার নির্দেশ অমান্যটি নিন্দনীয় 
হইয়াছে। এই ব্যাপারে ইনশাআল্লাহ $১) ১ ৮০ ওল ১ ১০৩৮ ০০2 | 
আয়াতের তাফসীরে আমি সবিস্তারে আলোচনা করিব। 

এই কারণে মুহাম্মদ ইবৃন ইসহাক খাল্লাদ হইতে, তিনি আতা হইতে, তিনি তাউস হইতে 
ও তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ 'ইবলীস নাফরমান হওয়ার আগে ফেরেশতা 
কাছীর (১ম খণ্ড)__৫০ 


Wwww.quraneralo.com 


Contents 


৩৯৪ তাফসীরে ইবন কাছীর 


ছিল। তাহার নাম ছিল আযাষীল। তবে সে পৃথিবীর বাসিন্দা ছিল। ইলম ও ইজ্জতের 
ফেরেশতাকুল শ্রেষ্ঠ ছিল। ইহাই তাহাকে অহংকারী করিল । ফেরেশতাদের জিন গোত্রে সে জন্য 
নিয়াছে। 

অন্য এক রিওয়ায়েতেও খাল্লাদ আতা হইতে, তিনি তাউস হইতে, তিনি মুজাহিদ হইতে 
ও তিনি আব্বাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করেন। 
উবায়দ অর্থাৎ ইবনুল আওয়াম, সুফিয়ান ইব্‌ন হুসাইন হইতে, তিনি ইয়ালী ইব্‌ন মুসলিম 
হইতে, তিনি সাঈদ ইব্‌ন জুবায়র হইতে ও তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন ৪ 
ইবলীসের নাম ছিল আযাষীল। সে ফেরেশতাদের সর্দার ও চারিপাখা বিশিষ্ট ছিল। অতঃপর 
ইবলীস হইল । 

সুনায়দ হাজ্জাজ হইতে ও তিনি ইব্‌ন জুরায়জ হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) 
বলিয়াছেন ঃ ইবলীস ফেরেশতাদের সর্বমান্য সর্দার ছিল। সে বেহেশতের কোষাধ্যক্ষ ছিল। 
আসমান-যমীনের উপর তাহার পূর্ণ আধিপত্য ছিল। 

যিহাক ও অন্যান্য বর্ণনাকারীও হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে অনুরূপ বর্ণনা করেন। 

আত তাওআমার ভৃত্য সালেহ ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন- ফেরেশতাদের 
জ্বিন নামে একটি গোত্র আছে। ইবলীস সেই গোত্রের ফেরেশতা । আসমান ও যমীনে তাহার 
আধিপত্য ছিল । যখন সে নাফরমান হইল, তখন আল্লাহ্‌ তা'আলা তাহা লোপ করিয়া তাহাকে 
বিতাড়িত শয়তানে পরিণত করিলেন। 

এই বর্ণনাটি ইব্‌ন জারীরের। সাঈদ ইব্‌ন মুসাইয়্যেব হইতে কাতাদাহ বর্ণনা করেন- 
ইবলীস পয়লা আকাশের ফেরেশতাদের সর্দার ছিল। 
আওফ হইতে, তিনি আল হাসান হইতে বর্ণনা করেন- ইবলীস কখনও ফেরেশতা ছিল না।' 
মাটির সৃষ্টি আদমের মতই সে হইল অগ্নিসৃষ্ট জিন। অর্থাৎ মানুষ যেরূপ ফেরেশতা নহে, জ্িনও 
তেমনি ফেরেশতা নহে। | 

আল-হাসান হইতে ইহা বিশুদ্ধ সূত্রে. বর্ণিত। আবদুর রহমান ইব্‌ন যায়দ আসলামও 
অনুরূপ বর্ণনা করেন। 

শহর ইবৃন হাওশাব বলেন- ফেরেশতারা যেই দ্বিন জাতিকে ধ্বংস করিয়াছে, ইবলীস 
তাহাদেরই একজন । ফেরেশতারা তাহাকে লুকাইয়া আসমানে লইয়া গিয়াছিল। ইবৃন জারীরও 
ইহা বর্ণনা করেন। 

সুনায়দ ইব্‌ন দাউদ বলেন- আমাকে হাশিম, তাহাকে আবদুর রহমান ইবৃন ইয়াহিয়া, দা 
ইব্‌ন নুসায়র ও উসমান ইব্‌ন সাঈদ ইব্‌ন কামিল হইতে, তাহারা সা'দ ইব্‌ন মাসউদ হইতে 
বর্ণনা-ক্রেন যে, তিনি বলেন £ 

“ফেরেশতারা যখন.জ্বিনদের সহিত লড়াই করিতেছিল, ইবলীস তখন শিশু ছিল। তখন 
ফেরেশতারা তাহাকে সঙ্গে নিয়া গেলেন যেন সে তাহাদের সংশ্রবে ইবাদতগার হয়। কিন্তু 
আদমকে যখন সিজদা করার হুকুম আসিল, তখন সে অস্বীকার করিয়া বসিল। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৯৫ 


তাই আল্লাহ্‌ তা'আলা বলিলেন £ 

১৯০. 5 ১1 91 (ইৰলীস ছাড়া (সকলেই সিজদা করিল) । সে ছিল ভিন) 

ইব্‌ন আব্বাস (রা) হইতে ক্রমাগত ইকরামা, জনৈক ব্যক্তি, শরীক, আবু আসিম, মুহাম্মদ 
ইবৃন সিনান ও ইবৃন জারীর বর্ণনা করেন ঃ 

“আল্লাহ্‌ তা'আলার সৃষ্ট এক শ্রেণীকে তিনি নির্দেশ দিলেন, আদমকে সিজদা করার জন্য । 
তাহারা অস্বীকার করিলে তিনি আগুন পাঠাইয়া তাহাদিগকে ভস্মীভূত করিলেন। অতঃপর 
আরেকদল সৃষ্টি করিয়া তাহাদিগকেও অনুরূপ আদেশ করায় তাহারাও অস্বীকার করিল । তাই 
তাহাদিগকেও আগুনে ভস্মীভূত করা হইল । অবশেষে তাহাদিগকে আবার সৃষ্টি করিয়া অনুরূপ 
আদেশ করিলে তাহারা সকলেই সিজদা করিল। শুধু ইবলীস অস্বীকার করিল। মূলত সে 
অস্বীকারকারী সৃষ্টিরই একজন ছিল। 

এই হাদীসটি শুধু ‘গরীব’ই নহে, ইহার সূত্র ও ক্রটিপূর্ণ। এই সনদে একজন অজ্ঞাতনামা 
বর্ণনাকারী রহিয়াছে। এই ধরনের সুত্র কখনও দলীল হইতে পারে না। আল্লাহ্‌ সর্বজ্ঞ। 

ইব্‌ন আবূ হাতিম বলেন- আমাকে আবূ সাঈদ আল আশাজ্জ, তাহাকে আবূ উসামা, 
তাহাকে সালেহ হাইয়ান ও তাহাকে আবদুল্লাহ ইব্‌ন বুরাইদা বলেন ঃ 

১+১৪৩। ০০ 314 অৰ্থাৎ যাহারা অস্বীকার করিয়া ভন্মীভূত হইয়াছে। 

আবুল আলীয়া হইতে রবী ও তাহার নিকট হইতে আবু জামির (রা) বলেন $ 

১+৫। ১ 98 অর্থাৎ নাফরমানদের একজন 
| ১০৮ এ। ১ 30৫০ আয়াতাংশের তাৎপর্য সম্পর্কে আস্‌ সুদী বলেন- সেইদিন 
যাহাদিগকে আল্লাহ্‌ তা“আলা ধ্বংস করেন নাই তাহারা এবং তাহাদের পরবর্তী বংশধরগণ। 

মুহাম্মদ ইব্‌ন কা'ব আল-করযী বলেন- আল্লাহ্‌ তাআলা ইবলীসকে প্রথমে কুফরীর উপরে 
সৃষ্টি করেন। অতঃপর ফেরেশতার সাহচর্ষে ভাল কাজ করে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহাকে 
মূল অবস্থায় ফিরাইয়া দেন। তাই আল্লাহ্‌ তা'আলা বলিলেন ৪ ০৮৪। ০ 043 অর্থাৎ সে 
আগেও কাফির ছিল। 

ry ১৮৯৭ হব এন] Cl Sr আয়াত সম্পর্কে কাতাদাহ বলেন- আনুগত্য ছিলু 
আল্লাহর জন্য এবং সিজদা ছিল আদমের জন্য । ফেরেশতাগণকে দিয়া সিজদা করাইয়া আল্লাহ্‌ 
আদমকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করিলেন । একদল বলেন- উক্ত সিজদা ছিল সম্মানের সিজদা 
উর নিত 

1১. ৫] 1১১ nad 15 43321 ৮৪১3 ‘সে (ইউসুফ) তাহার পিতামাতাকে 
সিংহাসনে উঠাইল এবং তাহারা সকলেই সিজদাবনত হইল ।" 

এই সিজদা অতীতের উম্মতদের জন্য শরীয়তসম্মত ছিল । আমাদের এই উম্মতের জন্য 
উহা নিষিদ্ধ হইয়াছে। 

মু'আয (রা) বলেন- সিরিয়ায় গিয়া দেখিলাম, EE TE RE নি 
ব্যক্তিবর্গকে সিজদা দানের প্রচলন রহিয়াছে। তাই বলিলাম- ইয়া রাসূলাল্লাহ! সিজদা লাভের 


www.quraneralo.com 


Contents 


৩৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


বেশী যোগ্য তো আপনি ৷ রাসূল (সা) বলিলেন- না । যদি আমি মানুষের জন্য মানুষকে সিজদা 
দান বৈধ করিতাম, তাহা হইলে স্ত্রীর জন্য স্বামীকে সিজদা দানের নির্দেশ দিতাম । কারণ, সে 
অধিকতর হকদার ৷ 

ইমাম রাষী উপরোক্ত ব্যাখ্যাকেই প্রাধান্য দিয়াছেন। একদল বলেন- সিজদা ছিল আল্লাহ্‌ 
তা'আলার জন্য এবং আদম (আ)-কে কিবলা বানানো হইয়াছিল । যেমন আল্লাহ্‌ পাক বলেন ঃ 

১০০৭১এ। 451 ৯৬/০৭।১৪| (সূৰ্য চলিয়া পড়িলে নামায পড় 1) 

অবশ্য এই উপমাটি প্রশ্নাতীত নহে। মূলত প্রথম মতটিই উত্তম । আদমকে সিজদা দেওয়া 
হইয়াছে সম্মান প্রদর্শন ও প্রণতি জ্ঞাপনের জন্য এবং উহার মাধ্যমে আল্লাহ্‌র ইবাদত সম্পন্ন 
হইয়াছে। ইমাম রাযী তাহার তাফসীরে এই মতটির উপর জোর দিয়াছেন এবং বিপরীত মত 
দুইটিকে দুর্বল প্রতিপন্ন করিয়াছেন । কারণ, কিবলা বানানোর মধ্যে মর্যাদা প্রকাশের ব্যাপার 
অনুপস্থিত ৷ দ্বিতীয়ত, শুধুমাত্র বিনয় প্রকাশের জন্য মাটিতে মাথা ঠেকানোর ব্যাপারটিও দুর্বল। 

AS 25 SLES চিএ 22 ০44 115: আয়াত সম্পর্কে কাতাদাহ 
বলেন- আল্লাহ্‌ তা'আলা আদমকে যে মর্যাদা দান করিলেন, আল্লাহ্‌র দুশমন ইবলীসের উহাতে 
হিংসার উদ্রেক হইল। সে বলিল £ আমি অগ্রিসৃষ্ট আর সে হইল মৃত্তিকাসৃষ্ট । আদি পাপ হইল 
অহংকার । অহংকারের কারণেই সে আদমকে সিজদা করিতে অস্বীকার করিল । 

আমি বলি সহীহ হাদীসে আছে £ | 

৮25 ৬৯ ৩১০৯ ৩৭ হি JU কও ৩৪ 0৩ ০০ LA 4৯৭ ২ 

অর্থাৎ যাহার অন্তরে সরিষা বরাবর অহংকার আছে সে বেহেশতে যাইবে না। 

ইবলীসের অন্তর কুফর, হিংসা ও অহংকারপূর্ণ ছিল। এই কারণেই সে আল্লাহর রহমতের 
দরবার হইতে বিতাড়িত হইল। ৃ 

কোন কোন আরবী ভাষাবিদ বলেন £ ৬2১৭] ১০ 3৮53 অর্থাৎ ১ চির 
৩2১2530401 (সে কাফির হইল) ৷ যেমন আল্লাহ্‌ তা'আলা বলেন £ ৩৪১৪, 11 ৩ 1৪ (সে 
নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হইল) কিংবা 7, ০101] ০ 545 (তাহা হইলে তোমরা 
আত্মপীড়ক হইবে)। কবি বলেন ঃ | 

(6--১ SIS 505A + 4004 ৮৮113 lg 

এখানেও ৮.০ অর্থে -.১(4 লওয়া হইয়াছে। 

ইব্‌ন ফাওরাক বলেন- উহার তাৎপর্য হইল এই যে, তাহার কুফরী আল্লাহ্র ইলমে 
বিদ্যমান ছিল। ইমাম কুরতুবী এই মতটিকে প্রাধান্য দিয়াছেন এবং এখানে তিনি একটি 
* মাসআলার উল্লেখ করিয়াছেন। আমাদের আলিমগণ বলেন £ নবী ছাড়া যাহারা কারামাত ও 
অলৌকিক ব্যাপার প্রদর্শন করিয়া থাকে, তাহা তাহাদের ওলী হওয়ার দলীল হয়: না। কোন 
কোন সূফী ও রাফেযী বিপরীত মত পোষণ করেন। তেমনি অলৌকিক ব্যাপার প্রদর্শন ঈমানের 
_ পরিপূর্ণতারও দলীল নহে। ইবলীস বহু অলৌকিক ক্ষমতার অধিকারী হইয়াও কাফির ছিল। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৯৭ 


এক্ষেত্রে আমার অভিমত হইল- এই ওলী ছাড়াও অন্য কেহ অলৌকিক ব্যাপার প্রদর্শন 
করিতে পারে। এমনকি কাফির, ফাসিক দ্বারাও উহা সম্ভব । ইব্‌ন সাইয়াদ কাফির হইয়াও তাহা 
করিয়াছিল। | 

6585 ০০51 ৩ 29: 5.8 আয়াতটি নাযিল হইলে রাসূলুল্লাহ সো) 
উহা প্রকাশ না করিয়া ইব্‌ন সাইয়াদকে প্রশ্ন করিলেন- বল তো আমার অন্তরে কি লুকানো 
রহিয়াছে? সে তক্ষুণি জবাব দিল “আদ্‌ দুখু'। তেমনি সে যখন ত্রুন্ধ হইত তখন তাহার দেহ 
স্ফীত হইয়া পথ রুদ্ধ করিয়া-ফেলিত। আবদুল্লাহ ইব্ন উমর (রা) তাহাকে হত্যা করেন। বহু 
হাদীস দ্বারাও প্রমাণিত যে, দজ্জাল অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী হইবে । তাহার 
নির্দেশে আকাশ বৃষ্টি বর্ষণ করিবে, পৃথিবী শস্য উৎপন্ন করিবে, খনিগুলি খনিজদ্রব্য উৎক্ষিপ্ত 
করিবে, এমনকি সে এক যুরককে হত্যা করিয়া পুনজীবিত করিবে ইত্যাদি । 

ইউনুস ইব্‌ন আব্দুল আ'লা আস্‌ সদফী বলেন, ইমাম শাফেঈ (র)-কে বলিলাম যে, লায়ছ 
ইব্‌ন সাদ বলেন- তুমি যদি কোন ব্যক্তিকে পানির উপর দিয়া হাটিতে কিংবা হাওয়ায় উড়িতে 
দেখ, তাহা হইলেও কুরআন সুন্নাহর সহিত তাহার কার্যকলাপ না মিলাইয়া উহাতে মুগ্ধ হইও 
না। ইমাম শাফেঈ (র) বলিলেন- লায়ছ ইব্‌ন সা'দ রে) ঠিকই বলিয়াছেন, তবে কিছু কম 
বলিয়াছেন। 

ইমাম রাধী প্রমুখ সিজদাকারীগণ সম্পর্কে আলিমদের দুইটি মত উদ্ধৃত করিয়াছেন। 
আদম (আ)-কে সিজদা দানের নির্দেশ কি শুধু পৃথিবীর ফেরেশতাগণের জন্য নির্দিষ্ট ছিল, না 
আকাশ ও পৃথিবীর সকল ফেরেশতার জন্য ছিল? যদিও একদল আলিম শুধু পৃথিবীর 
ফেরেশতাদের জন্য উক্ত নির্দেশ নির্দিষ্ট বলিয়া অভিমত ব্যক্ত করিয়াছেন, তথাপি উহা দুর্বল 
অভিমত ৷ পাক কালামের প্রকাশ্য বক্তব্য সকল ফেরেশতাকে উক্ত নির্দেশের অন্তর্ভুক্ত করিয়াছে । 
যেমন ঃ 

il | Sani কত kn] সীল (একমাত্র ইবলীস ছাড়া সকল 
ফেরেশতাই সমবেতভাবে সিজদা প্রদান করিয়াছে।) 

উক্ত নির্দেশটি ব্যাপক হওয়ার পক্ষে চারিটি যুক্তিযুক্ত কারণ রহিয়াছে। আল্লাহ্‌ই সর্বজ্ঞ। 


আদম (আ)-এর পরীক্ষা ও পদশ্থলন 

১৫৫৩ 2, 23 24 2 2 34122 ‘24 রর 
৩৪০০৩৪১৬০৩৬ ৪৮5 53650286850) 

Ed | 1: পা 
- রি ১8১ = 1০984 9 1১০ 
299৬26৬65৩6 OP 
> Gn, £272 ১৩৫৭2 ১৫ £০ Ed 
Oz) EEE ANG PAIN GY 


www.quraneralo.com 


Contents 
৩৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


৩৫. আমি বলিলাম, “হে আদম! তুমি সন্ত্রীক জান্নাতে বসবাস কর ও মুক্তভাবে 
তোমাদের যাহা ইচ্ছা উহা হইতে ভক্ষণ কর। তবে এই গাছটির কাছেও যাইও না। তাহা 
হাইলে তোমরা আত্মগীড়কদের দলভুক্ত হইবে ।' 

৩৬. অতঃপর শয়তান তাহাদের পদঙ্খলন ঘটাইল । অবশেষে তাহাদিগকে তাহাদের 
নিবাস হইতে বহিষ্কার করিল। আমি বলিলাম, ‘তোমরা সকলেই পরস্পর শত্ররূপে 
ভর সর NLR সি 
নির্ধারিত হইল ৷’ 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে কিরূপ মর্যাদা দিয়াছিলেন, এখানে সেই 
সংবাদ প্রদান করেন। আদম (আ)-কে আল্লাহ্র নির্দেশে ইবলীস ছাড়া সকল ফেরেশতাই 
সিজদা করিলেন। অতঃপর তিনি আদম (আ)-এর সন্ত্রীক অবস্থানের জন্য জান্নাত নির্ধারণ 
করিলেন এবং জান্নাতের যেখান হইতে যাহা ইচ্ছা মুক্তভাবে খাওয়ার জন্য অনুমতি দিলেন যেন. 
যত যাহা ইচ্ছা তৃপ্তি মিটাইয়া খাইতে পারে। 

হাফিজ আবু বকর ইব্‌ন মারদুবিয়্যা মুহাম্মদ ইবন ঈসা আদ দামেগানী হইতে, তিনি 
সালাম ইব্‌ন ফযল হইতে, তিনি মিকাঈল হইতে, তিনি লায়ছ হইতে, তিনি ইবরাহীম 
আততায়মী হইতে, তিনি তাহার পিতা হইতে ও তিনি আবূ যর (রা) হইতে বর্ণনা করেন £ 

আবূ যর (রা) বলেন- আমি প্রশ্ন করিলাম, হে আল্লাহর রাসূল, আদম (আ) কি নবী 
ছিলেন? তিনি জবাব দিলেন- হ্যা, তিনি নবী ও রাসূল ছিলেন। আল্লাহ্‌ তা'আলা তাহার সহিত 
প্রকাশ্যে সরাসরি কথা বলিতেন। যেমন ৪ £%৯11 ৯১) 391 এ (তুমি ও তোমার স্ত্রী 
জান্নাতে বসবাস কর।) | 

আদম (আ) কোন্‌ জান্নাতে ছিলেন তাহা লইয়া মতভেদ দেখা দিয়াছে । সেই বেহেশত কি 
আকাশে বিদ্যমান, না পৃথিবীর কোথাও? অধিকাংশের মত উহা আকাশে । ইমাম কুরতুবী 
মু'তাষিলা ও কাদরিয়াদের মত উদ্ধৃত করিয়া বলেন- উহা পৃথিবীতে । 'ইনশাআল্লাহ সূরা 
আ'রাফে শীঘ্রই উহার সবিস্তার আলোচনা আসিতেছে। 

আয়াতের বর্ণনাভঙ্গী বলিয়া দিতেছে, জাম (আ)-এর বেহেশতে প্রবেশের আগেই হাওয়া 
(আ)-কে সৃষ্টি করা হইয়াছে। মুহাম্মদ ইব্‌ন ইসহাক উহার ব্যাখ্যাদান প্রসঙ্গে বলেন- আল্লাহ্‌ 
তা'আলা ইবলীসকে অভিশপ্ত করার পর আদম (আ)-এর দিকে মনোনিবেশ করিলেন। তিনি 
তাহাকে সকল কিছুর নাম পরিচয় জ্ঞাত করিলেন। অতঃপর বলিলেন- তাহাদিগকে এইগুলির 
নাম বলিয়া দাও... ইত্যাদি । বর্ণনাকারী বলেন- অতঃপর আদমকে তন্দ্রাচ্ছন্ন করা হইল এবং 
তাহার 'বাম পাঁজর হইতে একখানা 'হাড় নিয়া সেই স্থানটি গোশ্তপূর্ণ করা হইল। তখনও 
‘আদম নিদ্িত' ছিলেন। ইত্যবসরে উক্ত হাড় দ্বারা তাহার স্ত্রী হাওয়া (আ)-কে সৃষ্টি করা হইল 
এবং তাহাকে যথাযথ রূপ দান করা হইল যেন আদম তাহার সাহচর্যে পরিতৃপ্ত থাকেন। যখন 
তাহার তন্ত্রাচ্ছন্নতা কাটিল এবং নিদ্রা হইতে জাগ্রত হইলেন, তখন হাওয়া (আ)-কে তাঁহার 
পাশে উপবিষ্ট দেখিলেন। সঙ্গে সঙ্গে তিনি বলিলেন আমার গোশত, আমার রক্ত ও আমারান্ত্ী। 
- এই সব-বক্তব্য আহলে-কিতাব ও আহলে ইলম যথা ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ হইতে 
সংগৃহীত হইয়াছে। আল্লাহই সৰ্বজ্ঞ। 


Wwww.quraneralo.tom 


Contents 


সূরা আল্‌ বাকারা ৩৯৯ 


তাহাকে দেখিয়া তিনি তৃপ্ত হইলেন । আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে বিবাহ বন্ধনে আবদ্ধ 
করিলেন । তাই তিনি প্রকাশ্যে ঘোষণা করিলেন- হে আদম, তুমি সন্ত্রীক জান্নাতে বসবাস কর 
এবং সেখান হইতে যাহা খুশী খাও । তবে এই গাছটির কাছেও যাইও না। তাহা হইলে 
জালিমদের অন্তর্ভুক্ত হইবে। 

একদল বলেন, আদমের জান্নাতে প্রবেশের পর হাওয়াকে সৃষ্টি করা হইয়াছে । যেমন আস্‌ 
হইতে, তিনি ইব্‌ন মাসউদ ও অন্যান্য সাহাবা (রা) হইতে বর্ণনা করেন- ইবলীসকে জান্নাত 
হইতে বহিষ্কার করা হইল এবং আদমকে জান্নাতে রাখা হইল । তিনি সেখানে নিঃসঙ্গ চলাফেরা 
করিতেন, সাহচর্য ও তৃপ্তি দানের জন্য কোন স্ত্রী ছিল না। একবার গভীর নিদ্রামগ্ন হইলেন এবং 
জাগিয়া তাহার মাথার পাশেই এক নারীকে বসা দেখিতে পাইলেন। তাহাকে আদমেরই 
গাজরের হাড় হইতে আল্লাহ্‌ তা'আলা সৃষ্টি করিয়াছেন। আদম (আট) তাহাকে প্রশ্ন করিলেন, 
তুমি কে? হাওয়া (আ) বলিলেন- নারী । আদম (আ) প্রশ্ন করিলেন- কেন তোমাকে সৃষ্টি করা 
হইল? হাওয়া (আ) বলিলেন- আমার দ্বারা তৃপ্তি লাভের জন্য । 

যেসব ফেরেশতারা ঘটনা প্রত্যক্ষ করিতেছিলেন, তাহারা প্রশ্ন করিলেন- হে আদম! উহার 
নাম কি? তিনি বলিলেন- হাওয়া । তাহারা বলিলেন- হাওয়া কেন হইল? তিনি জবাব দিলেন- 
উহা (=) জীবিত কিছু হইতে সৃষ্টি বিধায় এই নাম হইয়াছে - 

আল্লাহ্‌ তা'আলা তখন বলিলেন ঃ 

1.0 51257 ডু SE CLS EAT 58৭ POL 

১০511 ১২৯ 05985 95 অর্থাৎ আদমের জন্য আল্লাহ্‌র তরফ হইতে ইহা ছিল পরীক্ষা। 
আব্বাস (রা) হইতে এই হাদীস বর্ণনা করেন যে, আদম (আ)-এর জন্য যে গাছ নিষিদ্ধ হইল, 
তাহা আঙ্গুর গাছ। সাঈদ ইব্‌ন জুবায়র আস্‌ সুদ্দী, আশ শা'বী, জা'দাহ ইব্‌ন হুবায়রাহ ও ' 
মুহাম্মদ ইব্‌ন কয়সও এই মত পোষণ করেন। 
হইতে এবং তাহারা ইবৃন মাসউদ ও একদল সাহাবা (রা) হইতে বর্ণনা করেন- নিষিদ্ধ বৃক্ষটি 
হইল আঙ্গুর বৃক্ষ । ইয়াহুদীদের ধারণা- নিষিদ্ধ গাছটি গম গাছ। 

ইব্‌ন জারীর ও ইব্‌ন আবূ হাতিম বলেন £ আমাদিগকে মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল ইব্‌ন 
সামারা আল আহমাসী, তাহাকে আবু ইয়াহিয়া, তাহাকে আবূ নযর আবূ উমর আল খারায- 
ইকরামা হইতে, তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ হিরন রি 
গাছ। 

ইব্‌ন আববাস (রা) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইব্‌ন জুবায়র, মিনহাল ইব্‌ন আমর, 
আল-হাসান ইবৃন আম্মারা, ইবনুল আয়নিয়া ও আব্দুর রাষ্যাক বর্ণনা করেন- উহা সরিষা গাছ। 
ও তিনি ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন- উহা গম গাছ। 


www.quraneralo.com 


Contents 


. 800 তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহাকে আল কাসিম, তাহাকে বনু তমীমের এক ব্যক্তি বর্ণনা করেন £ 

ইব্‌ন আববাস (রা) আবুল জুলদকে প্রশ্ন লিখিয়া পাঠাইলেন যে, কোন্‌ গাছ আদমের জন্য 
নিষিদ্ধ ছিল এবং কোন্‌ গাছের কাছে গিয়া তিনি তওবা করেন? তিনি জবাবে লিখিয়াছেন- 
প্রথমটি হইল সরিষা গাছ আর দ্বিতীয়টি হইল যয়তুন গাছ। 

হাসান বসরী, ওহাব ইবৃন মুনাব্বিহ, আতিয়া আল আওফী, আবূ মালিক, মুহারিব ইব্‌ন 
দিছার ও আব্দুর রহমান ইব্‌ন আবু লায়লাও অনুরূপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক কোন এক ইয়ামানবাসী হইতে ও তিনি ওহাব ইব্‌ন মুনাব্বিহ 
হইতে বর্ণনা করেন- উহা গম গাছ। তবে উহা জান্নাতের বিশেষ ধরনের গম গাছ। 

সুফিয়ান ছাওরী হেসীন হইতে ও তিনি আবূ মালিক হইতে বর্ণনা করেন- উহা খেজুর 
গাছ। 
. মুজাহিদের বরাত দিয়া ইবৃন জারীর বলেন, উহা তীন গাছ। কাতাদাহ ও ইব্‌ন জুরায়জও 
অনুরূপ বলিয়াছেন। 

রবী ইবৃন আনাসের বরাতে আবুল আলীয়া হইতে আবূ জাফর আর-রাযী বলেন- উহা 
সেই বৃক্ষ যাহার ফল খাইলে অপবিত্রতা সৃষ্টি হয় এবং জান্নাতে অপবিভ্রতা নিষিদ্ধ । 

আবদুর রায্যাক বলেন- আমাকে উমর ইব্‌ন আবদুর রহমান ইবৃন মিহরান বলেন £ আমি 
ওহাব ইব্‌ন মুনাব্বিহকে বলিতে শুনিয়াছি যে, আল্লাহ্‌ তা'আলা আদম (আ)-কে সন্ত্রীক 
বেহেশতে বসবাসের অনুমতি দিয়া যে গাছটির ফল খাইতে নিষেধ করিলেন, উহা শাখা-প্রশাখা 
বিশিষ্ট গাছ ছিল এবং ফেরেশতারা উহার ফল খাইয়া অমরত্ব লাভ করিত। 

উক্ত গাছ সম্পর্কে তাফসীর গ্রন্থসমূহে উপরোক্ত ছয়টি মত দেখা যায়। ইমামুল আল্লামা 
আবূ জা'ফর ইব্‌ন জারীর (র) বলেন ৪ সঠিক কথা এই আল্লাহ্‌ তা'আলা আদম-হাওয়া 
(আ)-কে জান্নাতের নির্দিষ্ট একটি গাছের ফল খাইতে নিষেধ করিয়াছিলেন এবং তাহারা তাহা 
খাইয়াছিলেন। সেইটি কোন্‌ গাছ তাহা আমরা জানি না। কারণ, আল্লাহ্‌ তা'আলা কুরআনে 
এমন .কোন প্রমাণ রাখেন নাই যদ্ৰারা বান্দারা উহার নাম জানিতে পারে। এমনকি সহীহ 
হাদীস হইতেও উহার প্রমাণ মিলে না। অবশ্য কেহ বলেন, গম গাছ; কেহ বলেন, আঙ্গুর গাছ; 
কেহ বলেন তীন গাছ ইত্যাদি। সুতরাং উহার যে কোন একটি হইতে পারে । তবে উহা জানিয়া 
যেমন কোন উপকার হয় না, তেমনি না জানিলেও কোন ক্ষতি হয় না। আল্লাহই সর্বজ্ঞ। ইমাম 
রাষী এইভাবে তাহার তাফসীরে সংশয়ের সমাধান পেশ করিয়াছেন এবং ইহাই সঠিক কথা । 
yi {2 14451105105 আয়াতাংশের এ সর্বনামটি দ্বারা বেহেশত বুঝানো যাইতে 
পারে। তখন উহার অর্থ দাড়ায় .=$15 অর্থাৎ শয়তান তাহাদিগকে বেহেশতচ্যুত করিল। 
আসিম অনুরূপ পাঠ করিতেন। অথবা উহা দ্বারা নিকটতম বিশেষ্যটি বুঝানো যাইতে পারে। 
তাহা হইল 5,2 তখন অর্থ দীড়ায়, সেই গাছের কারণে তাহারা বেহেশতচ্যুত হইল ।.যেমন 
আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলিয়াছেন ৪ এ ৩ ০১০ এ$৪ এখানেও সর্বনাম কারণের সাথেই 
সংযুক্ত হইয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪০১ 


তাই আল্লাহ্‌ তা'আলা বলিলেন £ 
«১১10৫514৯৯৪ অর্থাৎ সুশোভন পরিচ্ছদ, আরামপ্রদ বাসস্থান, সুস্বাদু আহার্য 
ও সর্বাধিক সুখকর দ্রব্য হইতে তাহারা বঞ্চিত হইল 


রিড EC (5 
০:১৯ অর্থাৎ অবস্থান, জীবিকা ও জীবন সীমিত ও নির্দিষ্ট হইবে। তারপর কিয়ামত সংঘটিত 
হইবে। 
. পূর্বসূরী তাফসীরকার আস্‌ সুদ্দী, আবুল আলীয়া, .ওহাব ইব্‌ন মুনাব্বিহ প্রমুখ বিভিন্ন 
সনদে ইসরাঈলী বর্ণনা হইতে সাপ-ইবলীসের চমকপ্রদ কিসসা, ইবলীসের কৌশলে বেহেশতে 
প্রবেশ ও কুমণ প্রদানের কাহিনী সবর বিবৃত করিয়াছেন ইনশাল্লাহ আমি উহা সুর 
আ'রাফে বর্ণনা করিব। আল্লাহ পাক তওফীক দিবার মালিক । 

ইব্‌ন আবু হাতিম বলেন- জা়াকেআিনী জাজ উহাকে জী 
হইতে ও তিনি উবাই ইব্‌ন কা'ব হইতে বর্ণনা করেন 8 ্‌ 

“উবাই ইব্‌ন কা'ব বলেন- রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন যে, আল্লাহ্‌ তা'আলা .আদম 
(আ)-কে দীর্ঘদেহী ও সতেজ খেজুর বৃক্ষের মত দীর্ঘ ঘন কেশ বিশিষ্ট করিয়া গড়িয়াছেন। 
যখন তিনি নিষিদ্ধ ফল ভক্ষণ করিলেন, তখন আল্লাহ্‌ তাহাদের আচ্ছাদন উন্ুক্ত করিলেন। 
সেদিন প্রথম তাহার নগ্রতা প্রকাশ পাইল । যখন তিনি তাহা দেখিতে পাইলেন, তখন লজ্জায় 
জান্নাতে ছুটাছুটি শুরু করিলেন। ফলে তাহার দীর্ঘচুল গাছে জড়াইয়া গেল৷ তিনি যখন উহা 
ছাড়াইবার জন্য টানাটানি করিতেছিলেন, তখন আল্লাহ্‌ তা'আলা তাহাকে বলিলেন- হে আদম! 
ইডি গারো টড পাল হতেছ? ভি সহ অর্ধ হিরন: " হে জামার পরিপাক! 
তাহা নহে, আমি লজ্জায় পালাইয়া ফিরিতেছি। এ 
ভীহাকে সুলায়মান ইবন মনসুর ইব্‌ন আম্মার, তাহাকে আলী ইব্‌ন আসিম- সাঈদ হইতে তিনি 
রিবন রানির বররন উর হারা 
বলেন? 

রাসূল (সা) বনিয়াছেন- জলা রর নর হন ES 
তখন জান্নাতের গাছের সহিত তাহার চুল জড়াইয়া গেল। অমনি গায়বী আওয়াজ হইল- হে 
আদম। আমার নিকট হইতে পালাইতেছ? তিনি বলিলেন- আপনার লক্ষ পালাইেছি। তখন 


,. + আল্লাহ পাক বলিলেন- হে আদম! তুমি আমার প্রতিবেশ হইতে বাহির হইয়া যাও। আমার 


ইজ্জতের কসম! আমার নাফরমান আমার প্রতিবেশী হইতে পারে না। তোমার মত আদম সৃষ্টি 
করিয়া যদি আমি পৃথিবী ভরিয়াও ফেলি আর তাহারা সবাই তোমার মত নাফরমান হয়, তাহা 
হইলে আমি তাহাদিগকে নাফরমানের নিবাসে ঠাই দেব ।” 

হাদীসটি 'গরীব' be ROG nies DLL 
ইব্‌ন কাব (রা)- -এর সাক্ষাৎকার অসম্ভব মনে করা হয়। : 


কাছীর (১ম খণ্ড)__৫১ 


www.quraneralo.com 


Contents 


৪০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


হাকিম বলেন- আমাকে আবু বকর ইব্‌ন বাকবিয়া, মুহাম্মদ ইবৃন আহমদ ইব্‌ন নযর 
হইতে, তিনি মু'আবিয়া ইবন আমর হইতে, তিনি আম্মারা ইব্‌ন আবূ মুআবিয়া আল বাজালী 
হইতে, তিনি যায়েদাহ হইতে, তিনি সাঈদ 'ইবৃন জুবায়র হইতে'ও তিনি ইব্‌ন আব্বাস (রা) 
হইতে বর্ণনা করেন ঃ 

‘হযরত ইবৃন আব্বাস (রা) বলেন- আদম (আ) আসর হইতে মাগরিব পর্যন্ত যতটুকু 
সময় ততটুকু জান্নাতে ছিলেন।' 

হাকিম বলেন, যদিও বুখারী মুসলিমে হাদীসটি উদ্ধৃত হয় নাই, তথাপি তাহাদের 
শর্তানুযায়ী উহা বিশুদ্ধ । 

আবদুর রহমান ইব্‌ন হুমায়দ তাহার তাফসীরে উল্লেখ করেন- আমাকে রওহ, হিশাম 
হইতে, তিনি আল হাসান হইতে বর্ণনা করেন £ SOUT লিন 
বছর জান্নাতে ছিলেন। 

রবী" ইবৃন আনাস হইতে আবূ জাফর আর রাধী বর্ণনা করেন £ আদম (আ) নয় কি দশ 
ঘটিকায় জান্নাত হইতে বহি্গত হন। তাঁহার হাতে ছিল জান্নাতী বৃক্ষের একটি শাখা ও মাথায় 
ছিল জান্নাতী পাতায় গড়া তাজ। 

১১১ (৪৮০ 19৮০৯| আয়াতাংশের ব্যাখ্যায় আস্‌ সুদ্দী বলেন ৪ “তাহারা সবাই 
পৃথিবীতে অবতরণ করিলেন । আদম (আ) “হাজরে আসওয়াদ’ ও জান্নাতের গাছের পাতা নিয়া 
ভারত উপমহাদেশে অবতরণ করেন। তিনি উক্ত গাছের পাতা ভারতময় ছড়াইয়া দেন। উহা 
হইতেই সুগন্ধী পাতার গাছ জন্ম নেয়। জান্নাত ত্যাগের সময় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি সেই 
পাতাগুলি ছিড়িয়াছিলেন। 

ইমরান ইব্‌ন সায়নিয়া আতা ইবনুস সায়েব হইতে, তিনি সাঈদ ইব্‌ন জুবায়র হইতে ও 
তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন £ 

‘আদম (আ) ভারত উপমহাদেশের 'দহনা" নামক স্থানে অবতরণ করেন ।' 

ইব্‌ন আবূ হাতিম বলেন- আমাকে আবূ যরআ, তাহাকে উসমান ইব্‌ন আবূ শায়বা, 
তাহাকে জারীর, আতা হইতে, তিনি সাঈদ হইতে ও তিনি ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা 
করেন £ ‘আদম (আ) মন্ধা ও তায়েফের মধ্যবর্তী, “দহনা' নামক স্থানে অবতরণ করেন।' 

হাসান বসরী (র)-এর সনদে ইব্‌ন আবূ হাতিম বলেন ঃ ‘আদম (আ) ভারতে, হাওয়া 
(আ) জিদ্দায় ও ইবলিস বসরার কাছাকাছি দস্তামিসানে ও সাপটি ইস্পাহানে অবতরণ করে ।' 
হইতে ও তিনি ইব্‌ন উমর (রা) হইতে বর্ণনা করেন ৪ 

“আদম (আ) সাফায় ও হাওয়া (আ) মারোয়ায় অবতরণ করেন।” 

রিজা ইব্‌ন সালমাহ বলেন £ SE ON GUE ETE EI 
ইবলীস আকাশের দিকে মাথা.তুলিয়া আঙ্গুল মটকাইতে মটকাইতে অবতরণ করিল ।" 

আবদুর রায্যাক বলেন যে, মুআম্মার বলিয়াছেন- আমাকে আওফ, কুসামা ইব্‌ন যুহায়র 
হইতে ও তিনি আবূ মূসা হইতে বর্ণনা করেন ঃ "আল্লাহ্‌ তা'আলা যখন আদম (আ)-কে 
জান্নাত হইতে নামাইয়া দিলেন, তখন তাহাকে সকল কারিগরী বিদ্যা শিখাইয়া দিলেন এবং. 


* www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪০৩ 


পথের সম্বল হিসাবে বেহেশতের কিছু ফলমূল দিলেন উহা দুনিয়ার ফলমূলের মতই ছিল। 
তবে দুনিয়ার ফল নষ্ট হয়, উহা নষ্ট হয় না৷’ 
ইমাম যুহরী আব্দুর রহমান ইব্‌ন হরমুয়ুল আ'রাজের সনদে আবু হুরায়রা (রা)-এর বর্ণনা 
উদ্ধৃত করেন। তিনি বলেন £ 
রাসূল (সা) বলিয়াছেন, “সর্বোত্তম দিন শুক্রবার । সেইদিন আদম (আ)-কে সৃষ্টি করা 
হইয়াছে, সেইদিন তাহাকে বেহেশতে রাখা হইয়াছে এবং সেইদিনই তাহাকে বেহেশত হইতে 
বাহির করা হইয়াছে।' মুসলিম ও নাসাঈ হাদীসটি উদ্ধৃত করিয়াছেন। 
আর্‌ রাধী বলেন- এই আয়াতটিতে নাফরমানের জন্য বিভিন্ন কঠোর সতর্কবাণী রহিয়াছে। 
কারণ, প্রথমত লক্ষ্যণীয় যে, আদম (আ)-এর একটিমাত্র পদশ্থলনের জন্য কত বড় শাস্তি 
প্রদান করা হইল । তাই কবি বলেন $ 
১১৮১০ Lil 1৯৮5৩ + dns iil 
১:৮1 ১৬৪ ০০১৪ ০011 0১১ +» Asc ০৭৯ 
২৯1৩ ৮১১৩2 0১১1 11 ৮4 ৯0551 0১৯ ০৪৯ ৭০ ৮৮৬০ 
অর্থাৎ হে দৃষ্টিসম্পন্ন ব্যক্তি! চোখ খুলিয়া সজাগ দৃষ্টিতে ঘটনা প্রবাহ হইতে শিক্ষা গ্রহণ 
কর। পাপের পর পাপ করিয়া চলিতেছ আর জান্নাতের সাফল্য অর্জনের আশা করিতেছ? 
তোমার প্রভু এত প্রিয় আদমকে একটি মাত্র পাপের জন্য জান্নাত হইতে তাড়াইয়া দিলেন। 
. ইবনুল কাইয়্যেম বলেন ৪ 
Mes 0১591 dls সঃ ৪০৩ JA 9১০1] li) 
অর্থাৎ তুমি কি দেখিতেছ, এখানে আমরা শত্রুর হাতে বন্দী রহিয়াছি? এখন দেখ, কখন 
আমরা নিরাপদে আমাদের স্বদেশে ফিরিতে পারি। 
আর-রাযী বলেন যে, ফতহুল মুসেলী বলিয়াছেন £ “আমরা জান্নাতের বাসিন্দা ছিলাম, 
শয়তান আমাদিগকে বন্দী করিয়া দুনিয়ায় আনিয়াছে। তাই এখানে আমাদের জন্য দুঃখ-দুশ্চন্তা 
ছাড়া আর কিছুই নাই। যতদিন আমরা যেখান হইতে বহিষ্কৃত হইয়াছি সেখানে ফিরিয়া না 
যাইব, ততদিন আমাদের শান্তি নাই ।' 
জমহুর উলামা বলেন যে, আদম (আ)-কে আসমানে অবস্থিত বেহেশতে রাখা হইয়াছিল, 
তাহা হইলে ইবলীস কি করিয়া আবার সেখানে প্রবেশ করিল? উহার এক জবাব হইল এই- 
আদম (আ) যে বেহেশতে ছিলেন উহা পৃথিবীতেই ছিল। আকাশে নহে। আমাদের 
“আল-বিদায়া-নিহায়া' কিতাবে তাহা সবিস্তারে আলোচিত হইয়াছে । জমহুর উলামার পক্ষ 
হইতে উহার কয়েকটি জবাব দেওয়া হইয়াছে। এক, বৈধ ও সম্মানজনকভাবে তাহার জান্নাতে 
প্রবেশ নিষিদ্ধ ছিল বটে, অবৈধ চোরাপথে অবমাননাকরভাবে প্রবেশ সম্ভব ছিল । তাই তাওরাতে 
দেখিতে পাই, ইবলীস সাপের. মুখে লুকাইয়া জান্নাতে ঢুকিয়াছে। একদল বলেন, জান্নাতের 
দরজার বাহির্রে থাকিয়া আদমকে কুমন্ত্রণা দিয়াছে। অন্য দল বলেন- সে পৃথিবীতে থাকিয়াই 
আদম-হাওয়াকে জান্নাতে কুমন্ত্রণা দিয়াছে । যামাখশারী প্রমুখ এই জবাব দিয়াছেন। ইমাম 
কুরতুবী এই প্রসঙ্গে সাপ ও উহা হত্যা সম্পর্কিত বেশ কিছু হাদীস একত্র করিয়াছেন। 
হাদীসগুলি উত্তম ও কল্যাণপ্রদ। 


Wwww.quraneralo.com 


Contents 


808 | তাফসীরে ইব্‌ন কাছীর 


আদম (আ)-এর তাওবা 


6 ও রও 


fe NER 4 NE EE ৯ চস BE OV) 
৩৭. ‘অতঃপর আদম তাহার প্রভুর নিকট হইতে কয়েকটি কথা শিখিল, তারপর 
তাহার তওবা কবুল হইল । নিশ্চয় তিনি সর্বাধিক মার্জনাকারী, শ্রেষ্ঠতম দয়ালু? 


তাফসীর ঃ উক্ত কথা কয়টি সম্পর্কে কেহ কেহ বলেন, কালাম পাকের নিম্ন আয়াতেই 
উহার ব্যাখ্যা রহিয়াছে 

UT 25 চি (0৮5 EE 01৩ ৮০৪১1 ০০4 05 YU 

অর্থাৎ তাহারা দুইজন বলিল, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের উপর জুলুম 
করিয়াছি । যদি তুমি ক্ষমা না কর ও দয়া না কর, তাহা হইলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের 
দলভুক্ত হইব ৷ 

মুজাহিদ, সাঈদ ইব্‌ন জুবায়র, আবুল আলীযা, রবী" ইবন আনাস, আল-হাসান, 
কাতাদাহ, মৃহাম্মদ ইব্‌ন কা'ব আল করধী, খালিদ ইব্‌ন মা'দান, আতা আল-খোরাসানী ও 
আব্দুর রহমান ইবৃন যায়দ ইবন আসলাম “কালিমাতিন'-এর অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন । 

বনু তামীমের এক ব্যক্তির সনদে আবু ইসহাক আস সাবীঈ বর্ণনা করেন যে, উক্ত ব্যক্তি 
. বলেন £ আমার কাছে ইব্‌ন আব্বাস (আ) আসিলে আমি জিজ্ঞাসা করিলাম, আদম (আ)-কে 
তাহার প্রভু কোন্‌ কথা শিখাইয়াছিলেন? তিনি বলিলেন- হজ্জ সম্পর্কিত কথা ! 

সুফিয়ান ছাওরী বলেন, আব্দুল আযীয ইব্‌ন রখী' বলিয়াছেন, উবায়দ ইব্‌ন উমায়র হইতে 
এক ব্যক্তি বর্ণনা করেন (অন্য রিওয়ায়েতে মুজাহিদ) যে, তিনি বলেন £ 

‘আদম (আ) বলিলেন- হে আমার প্রতিপালক! আমি যে ভুল করিয়াছি তাহা কি আমার 
সৃষ্টির পূর্বেই আপনি লিপিবদ্ধ করিয়াছিলেন, না আমি আমার তরফ হইতে নিজেই এই 
অপরাধের সূত্রপাত করিয়াছি? আল্লাহ্‌ পাক জবাব দিলেন- উহা তোমার সৃষ্টির পূর্বেই লিপিবদ্ধ 
ছিল। আদম (আ) বলিলেন- আপনি যেহেতু উহা লিপিবদ্ধ করিয়াছেন, তি OL a 
১০০০০০০০০১7 


এ এব 25 0 ০ 


আস সুন্দী এক ব্যক্তির সনদে ইবৃন আব্বাস (রা)-এর এই বর্ণনা উদ্ধৃত করেন £ 

আদম (আ) বলিলেন- “হে আমার প্রতিপালক! আপনি কি নিজ হাতে আমাকে গড়েন 
নাই? উত্তর আসিল- হ্যা । অতঃপর প্রশ্ন করিলেন- আপনার প্রাণ হইতে কি আমার প্রাণ 
ফুঁকিয়া দেন নাই? উত্তর আসিল- হ্যা । আবার প্রশ্ন করিলেন- আমি হাছি দিলে আপনি কি 
‘য়্যারহামুকুমুল্লাহ’ (আল্লাহ্‌ তোমাকে রহম করিবেন) বলেন নাই এবং আপনার সেই রহম কি 
আপনার গযব অতিক্রম করে নাই? উত্তর আসিল- হ্যা । প্রশ্ন করিলেন- আমি যে ইহা করিব, 
তাহা কি আপনি পূর্বে লিখিয়া রাখেন নাই? উত্তর আসিল- LA 
৪ তাহা হইলে কি আপনি আবার আমাকে জান্নাতে ঠাই দিবেন? উত্তর 

-হ্যা। 


www.quraneralo.com 


সুরা আল্‌ বাকারা 8০৫ 

আল আওফী, সাঈদ ইবৃন জুবায়র ও সাঈদ ইবন মাবাদও হযরত আব্বাস (রা) হইতে 
অনুরূপ বর্ণনা করেন । হাকিমও তাহার মুস্তাদরাকে সাঈদ ইবৃনে জুবায়রের সনদে ইবৃন আব্বাস 
(রা) হইতে অনুরূপ বর্ণনা উদ্ধৃত করেন । তিনি বলেন, যদিও সহীহদ্বয়ে উহা উদ্ধৃত হয় নাই, 
তথাপি উহার সূত্র সহীহ । আস্‌ সুদ্দী ও আতিয়্যা আল আওফীও অনুরূপ ব্যাখ্যা প্রদান 
করিয়াছেন! ইব্‌ন আবু হাতিম এই প্রসঙ্গে তাহার কাছাকাছি একটি হাদীস বর্ণনা করিয়াছেন ৷ 
তিনি বলেন ৪ * 

আমাকে আলী ইব্‌ন আল হুসাইন ইব্‌ন আশকাব, তাহাকে আলী ইব্‌ন আসিম- সাঈদ 
ইব্‌ন আবু আরূবা হইতে, তিনি কাতাদাহ হইতে, তিনি আল-হাসান হইতে ও তিনি উবাই 
ইবৃন কাব (রা) হইতে বর্ণনা করেন $ 

রাসূলুল্লাহ (সা) বলেন- আদম (আ) বলিলেন, হে প্রভু, আমি যদি তওবা করি, তাহা 
হইলে কি আপনি আমাকে জান্নাতে ফিরাইয়া নিবেন? প্রভু বলিলেন- হ্যা । এই প্রেক্ষিতেই 

হাদীসটি গরীব ৷ উহাতে ছিব্নসুত্রতা বিদ্যমান । 

le 058 অপু 5০০ 9 9 এও আয়াত সম্পর্কে আবুল আলীয়া হইতে রবী' 
ইব্‌ন আনাসের সনদে আবু জা“ফর আব্বাসী বর্ণনা করেন ৪ 

“আদম (আ) যখন অপরাধ করিয়া ফেলিলেন, তখন বলিলেন, “হে আমার প্রতিপালক! 
যদি তওবা করিয়া ঠিক হই, তাহা হইলে কি করিবেন? তিনি বলিলেন- তখন তোমাকে 
জান্নাতে নিব ।” এই সেই কথাগুলি ৷ ইহা ছাড়াও নিম্ন আয়াতটি উহার অন্তর্ভুক্ত £ 


If ৩ চি <1 (5? রি চির LT ২১৭ us eA FY EY 11 তি YL 
উক্ত আয়াত সম্পর্কে মুজাহিদ হইতে ইব্‌ন নাজীহ বর্ণনা করেন যে, উক্ত কলেমাগুলি 
নিম্নরূপ ৪ 


(আয় আল্লাহ্‌! তুমি ছাড়া কোন মা'বুদ নাই। তুমিই পবিত্র । প্রশংসা তোমারই, আমি 
আমার উপর জুলুম ক্রিয়াছি। অনন্তর তুমি আমাকে মার্জনা কর, নিশ্চয় তুমি সর্বোত্তম 
মার্জনাকারী ৷ আয় আল্লাহ্‌! তুমি ছাড়া কোন প্রভু নাই; তোমারই পবিত্রতা ও প্রশংসা বর্ণনা 
করি, আমি আমার উপর অত্যাচার করিয়াছি। অতএব তুমি আমাকে দয়া কর, নিশ্চয় তুমি 
সর্বোত্তম দয়ালু । আয় আল্লাহ্‌! তুমি ছাড়া কোন উপাস্য নাই। পবিত্রতা ও প্রশংসা তোমারই । 
আমি আত্মপীড়ক হইয়াছি। তুমি আমার তওবা কবুল কর, নিশ্চয় তুমি শ্রেষ্ঠতম তওবা 


কবুলকারী ৷) 


Wwww.quraneralo.com 


Contents 


৪০৬ তাফসীরে ইৰ্ন কাছীর 


(০১01, "1,511 25 {51 অর্থাৎ নিশ্চয় তিনি তাহাকে ক্ষমা করেন যে ব্যক্তি তাহার 
কাছে ক্ষমা চায় ও তাহার নিকট ফিরিয়া আসে। 

যেমন আল্লাহ্‌ পাক বলেন £ 

১১:০০ ১5 EL 25 001 এর হর হরি তেন 
আল্লাহ্‌ তা'আলা বান্দাগণের তওবা কবৃল করেন? 

তিনি অন্যত্র বলেন £ 
8০ 212 9 ১5 ০০5 'যে ব্যক্তি পাপ কাজ করিয়াছে কিংবা আত্মপীড়ন 
করিয়াছে! 

তিনি আরও বলেন £ 

০০০, 43 ০5 “যে ব্যক্তি তওবা করিয়াছে এবং ভাল কাজ করিয়াছে" 

উক্ত আয়াতসমূহ প্রমাণ দেয় যে, আল্লাহ্‌ তা“আলা পাপ মার্জনা করেন, তওবাকারীর তওবা 
কবুল করেন এবং ইহা সৃষ্টির উপর তাহার করুণা ও বান্দার উপর তাহার অনুগ্রহ । তিনি ছাড়া 
কোন প্রভু নাই। তিনিই একমাত্র তওবা কবৃলকারী ও শ্রেষ্ঠতম দয়ালু। 


SEIS SEES GG এত ৪৬ 0৭ 
| নল মি ৮ 
5G Cs rhe GE 2764 রা 
৩৮. আমি বলিলাম, ‘তোমরা সকলেই উহা (জান্নাত) হইতে নামিয়া যাও। অতঃপর 
অবশ্যই তোমাদের নিকট আমার হিদায়েত পৌছিবে। অনন্তর যাহারা আমার হিদায়েত 
অনুসরণ করিল, তাহাদের না পরকালের কোন ভয়ের কারণ আছে, না তাহারা (ইহকালে) 
দুশ্চিন্তাগ্রস্ত হইবে ।' 
৩৯. পক্ষান্তরে যাহারা কুফরী করিল এবং আমার বাণীসমূহকে মিথ্যা বলিল, ভারা 
নরক সহচর; তথাার তাহারা চিরবাসিন্দা । 
তাফসীর ৪ আদম, হাওয়া ও ইবলীসকে উর্ধজগত হইতে পৃথিবীতে নামাইয়া দেওয়ার 
সময়ে কি বলিয়া সতর্ক করা হইয়াছিল, আল্লাহ্‌ তা'আলা এখানে সেই তথ্য পরিবেশন 
করিতেছেন। এই সতর্কতার লক্ষ্য হইল তাহাদের সন্তান-সন্ততি। নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা 
শীঘ্রই তাহাদের নিকট কিতাব নাযিল করিবেন ও নবী-রাসূল পাঠাইবেন। 
আবুল আলীয়া বলেন £ (৪২৪1 অর্থাৎ নবী-রাসূল, কালাম ও নিদর্শনাবলী । 
মুকাতিল ইবৃন হাইয়ান বলেন £ (৪44! অর্থাৎ মুহাম্মদ (সা)। আল-হাসান বলেন £ 
এ! অর্থাৎ আল-কুরআন । এতদুভয় মতই বিশুদ্ধ এবং আবুল আলীয়ার মতটি ব্যাপক 
অর্থবোধক ৷ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪০৭ 


৬৮ ৮৩ ০৯ অর্থাৎ যে ব্যক্তি আমার অবতীর্ণ কিতাবসমূহ ও প্রেরিত 
নবী-রাসূলগণকে অনুসরণ করিল । +৫/০ ৪৬৯ ১৮3 অর্থাৎ আখিরাতের ব্যাপারসমূহে 
তাহাদের ভয় নাই। 

০১১১৯ ৯১৩ অর্থাৎ পৃথিবীতে যাহা হারায় তাহার জন্য তাহাদের দুশ্চিন্তা দেখা দেয় 
না। সূরা 'ত্বা-হা'য় আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 
১০১০৯ ৮৮১৪5৩২০১০৭ এ এ এ I 

- 99 ০০52 SG ৪০৪ তে 

“তিনি বলিলেন, তোমরা উভয় একত্রে নামিয়া যাও পরস্পর শত্ররূপে । অতঃপর অবশ্যই 
তোমাদের কাছে আমার হিদায়েত পৌছিবে। যে ব্যক্তি হিদায়েত অনুসরণ করিল, সে পথ 
হারাইবে না, কষ্টেও পড়িবে না ।' 

ইব্‌ন আব্বাস (রা) বলেন- উক্ত আয়াতে J.5, অর্থ দুনিয়ায় পথভ্রষ্ট হইবে না এবং 
৪২১ অর্থ আখিরাতে কষ্টে পড়িবে না। 

তিনি অন্যত্র বলেন £ 


৩৫১9 0 


ES CEES হত তাহার জন্য জীবিকা সংকীর্ণ হইবে এবং 
কিয়ামতের দিন তাহারা অন্ধে পরিণত হইবে!’ 
ঠিক এইভাবেই আল্লাহ্‌ তা'আলা এখানেও বলিলেন ৪ 


- 3১৯ Ui ১০। ৮ 4৭9০9 ইবি 1১১৪৫ SENN 


অর্থাৎ জাহান্নামের স্থায়ী বাসিন্দা হইবে এবং উহা হইতে কখনও যুক্তি পাইবে না, উহাতে 
স্বস্তিও পাইবে না। রি 

এই প্রসঙ্গে ইব্‌ন জারীর একটি হাদীস উদ্ধৃত কুরিয়াছেন। উহা দ্বিমুখী সূত্রের । তিনি আবু 
সালামা সাঈদ ইব্‌ন ইয়ামীদ হইতে, তিনি আবু নাযরাতুল মানজার ইব্‌ন মালিক ইব্‌ন 
কিতআহ হইতে ও তিনি সাঈদ (সা'দ ইব্‌ন মালিক ইবৃন সিনান আল-খুদরী) হইতে বর্ণনা 
করেনঃ j 
রাসূল (সা) বলিয়াছেন, স্থায়ী জাহান্নামীরা সেখানে জীবন্ত অবস্থায় কাটাইবে। কিন্তু 
যাহারা পাপের কারণে সাময়িক দোযখে যাইবে, তাহাদের উপর মৃত্যুর যবনিকাপাত ঘটিবে 
যতক্ষণ না শাফাআতের মাধ্যমে মুক্তিলাভ ঘটে । 

দ্বিতীয় ৮১| শব্দের ব্যবহার দ্বারা মূলত প্রথমবার হইতে ব্যতিক্রমধর্মী বক্তব্য পেশ করা 
হইয়াছে । একদল মনে করেন, উহা তাগাদা ও জোর দেওয়ার জন্য ব্যবহৃত হইয়াছে । যেমন, 
কাহাকেও জোর দিয়া উঠিতে বলিলে বলা হয়, উঠ। অন্যদল বলেন, প্রথম 4(_৯। বলা 
হইয়াছে জান্নাত হইতে পৃথিবীর আকাশে নামার জন্য এবং দ্বিতীয় ৮:4! বলা হইয়াছে, 
পৃথিবীর আকাশ হইতে পৃথিবীতে নামার জন্য৷ প্রথম মতটিই বিশুদ্ধ । আল্লাহ্‌ই সর্বজ্ঞ। 


Wwww.quraneralo.com 


Contents 


৪০৮ ' তাফসীরে ইব্‌ন কাছীর 


বনী ইসরাঈল প্রসঙ্গ 


S638 fs CBI (ex ১820 Bal Gx (£-) 


294 2 


০০ ১2695 
195০2 SAUTE Gs ৫) 
93266 ৫0) Es CATES 


৪০. “হে বনী ইসরাঈল! আমি তোমাদিগকে যেসব নিয়ামত প্রদান করিয়াছি তাহা 
স্মরণ কর। আর আমাকে প্রদত্ত অঙ্গীকার পূর্ণ কর, আমিও তোমাদিগকে প্রদত্ত প্রতিশ্রুতি 
lili) Me ak LLU BRIANA 

‘আর তোমরা আমার অবতীর্ণ সেই গ্রন্থের উপর ঈমান আন যাহা তোমাদের 
রে রিনি লারা 
আয়াতকে তোমরা নগণ্য মূল্যে বিক্রি.করিও মা। তোমরা বিশেষভাবে আমার ব্যাপারে 
সতর্ক হও ৷’ | 

তাফসীর £ এখানে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলগণকে ইসলাম গ্রহণ ও হযরত মুহাম্মদ 
(সা)-এর আনুগত্য করার জন্য নির্দেশ দিতেছেন। তিনি ইয়াহুদীগণকে বনী ইসরাঈল বলিয়া 
সম্বোধন করত তাহাদিগকে পূর্বপুরুষের স্মৃতিচারণার মাধ্যমে সত্যানুসরণের জন্য উদ্বুদ্ধ 
করিতেছেন। তাহাদের পূর্ব পুরুষ ইসরাঈল অর্থাৎ হযরত ইয়াকুব (আ) আল্লাহ্র নবী ছিলেন। 
' তাই বলা হইতেছে, হে আল্লাহ্র অনুগত নেককার বান্দার সন্তানগণ! তোমরাও তোমাদের 
পিতৃপুরুষের মত সত্যানুসারী হও । যেমন বলা হয়, হে ভদ্রলোকের সন্তান, জদ্রজনোচিত কাজ 
কর; অথবা হে বীরের পুত্র! বীরের মত বাঁতিলের বিরুদ্ধে লড়াই কর; কিংবা হে আলিম তনয়! 
ইলম হাসিল কর ইত্যাদি। 

এই ধরনের বজ্তব্যই আল্লাহ্‌ তা'আলা অন্য প্রদান করেন ৪: 

1১১,1১০ 0৫ Ll rss Le lS ১০ 8295 নূহ তাহার সহিত যাহাদিগকে 
হত! ইহারা তাহাত্দরই বংশধর। নিশ্চয়ই সে অত্যন্ত কৃতজ্ঞ বান্দা 

। 

ইয়াকুব (আ)-এর অপর নাম ইসরাঈল । আবূ দাউদ তায়ালিসীর এক রিওয়ায়েত হইতে 
_ তাহা প্রমাণিত হয়। 

তিনি বলেন- আমাদিগকে আব্দুল হামিদ ইব্‌ন বাহরাম, তাহাকে শহর ইব্‌ন হাওশাব, 
তাহাকে হযরত আব্দুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন যে, “একদল ইয়াহুদী রাসূল (সা)-এর 
নিকট উপস্থিত হইলে তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন- ইয়াকুব (আ)-ই যে ইসরাঈল 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪০৯ 


তাহা কি তোমরা জান? তাহারা জবাব দিল- আল্লাহ্‌র শপথ! আমরা তাহা জানি। নবী করীম 
(সা) বলিলেন- হে আল্লাহ্‌! আপনি সাক্ষী থাকুন। 

আ'“মাশও ইসমাঈল ইব্‌ন রিজা' হইতে, তিনি ইব্‌ন আব্বাসের মুক্ত গোলাম উমায়র 
হইতে ও তিনি আব্দুল্লাহ ইব্‌ন আব্বাস রো) হইতে অনুরূপ বর্ণনা করেন। 5০৯১ । SES) 
1:15 ৮৮591 (1 আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে মুজাহিদ বলেন- নি‘আমাতসমূহ বলিতে 
এখানে উল্লেখিত ও অনুল্লেখিত সকল নিআমতের কথা বুঝানো হইয়াছে। যেমন, পাথর হইতে 
ঝরনা নির্গত হওয়া, মান্না-সালওয়া অবতীর্ণ হওয়া, ফিরাউন গোষ্ঠীর দাসত্ব হইতে মুক্তি পাওয়া 
ইত্যাদি। 

আবুল আলীয়া বলেন- নি'আমতসমূহ হইতেছে তাহাদের মধ্য হইতে বহু নবী ও রাসূলের 
আবির্ভাব ও তাহাদের উপর অবতীর্ণ গ্রস্থাবলী । | 

আমি বলিতেছি, তাহার এই ব্যাখ্যা হযরত মূসা (আ)-এর নিম্ন বক্তব্যের সহিত সঙ্গতিপূর্ণ ৪ 
119 EL KDE 05 2৫ এছ ও 2 401 ০০০1১৫৯7581 

| - ০:৮০) ০৪ al Se ML 

“হে আমার জাতি! তোমাদিগকে প্রদত্ত আল্লাহ্র নি'আমাতসমূহ স্মরণ কর। তিনি 
তোমাদের ভিতর হইতে নবী সৃষ্টি করিয়াছেন এবং অনেককে বাদশাহ বানাইয়াছেন। আর তিনি 
তোমাদিগকে যত কিছু প্রদান করিয়াছেন তাহা সৃষ্টি জগতের আর কাহাকেও প্রদান করা হয় 
নাই।' 

অবশ্য তাহাদের নি'আমাত লাভের এই অনন্য শ্রেষ্ঠত্ব তাহাদের কালেই সীমিত ছিল। 

1১1০ il dl (৮৮৮৮ 1১481 আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে মুহাম্মদ ইব্‌ন 
ইস্হাক মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদের বরাতে ইকরামা কিংবা সাঈদ ইবৃন জুবায়র হইতে ও 
তিনি ইব্‌ন আব্বাস (রো) হইতে বলেন- অর্থাৎ ফিরাউন ও তাহার সম্প্রদায়ের দাসতৃ ও 
নিপীড়ন হইতে তোমাদের পূর্বপুরুষ তথা তোমাদিগকে যে মুক্তি দান করা হইয়াছে, আমার 
সেই নি'আমতের কথা স্মরণ কর। - 

1৫০৪১ ৪1 ৬4৪১ 15291 অৰ্থাৎ নবী মুহাম্মদ (সা)-এর আগমনের পর তাহাকে 
সত্য জানিয়া তাহার অনুসারী হওয়ার জন্য আমি তোমাদের নিকট হইতে যে অঙ্গীকার গ্রহণ 
করিয়াছিলাম, তাহা পালন কর। কারণ, তোমাদের মধ্যকার বাড়াবাড়ি ও পাপাচার বিলুপ্ত 
করার জন্যই তাঁহাকে পাঠানো হইল। তাহাকে অনুসরণের মাধ্যমে তোমরা সকল অভিশাপ 
হইতে মুক্তি পাইবে । 

হাসান বসরী রে) বলেন- আল্লাহ্‌ তা'আলাকে প্রদত্ত তাহাদের অঙ্গীকার নিম্ন আয়াতে 
বর্ণিত হইয়াছে ঃ 


লিপ্ত ররর চে ৫ ৩ চে ০ পাত পু ও 55 Leaded 
01৩ 0০৪১ ie Sl 01 
২৯৮১১১০৪ প্রি এও BE 0 255০0 ০ 561 8০ ০20 
কাছীর (১ম খণ্ড)__৫২ 


Wwww.quraneralo.conm 


57892. 


৪১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


০ (৪৮৯5 ৫৯ ESN EL নি VVC EN HY 
- UE (৬০৯০ 

‘আর আল্লাহ্‌ অবশ্যই বনী ইসরাঈল জাতি হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছেন এবং আমি 
তাহাদের মধ্য হইতে বারজন আহবায়ক প্রেরণ করিয়াছিলাম । অনন্তর আল্লাহ্‌ বলিলেন £ নিশ্চয় 
নবীদের প্রতি ঈমান আন। তাহাদিগকে মানিয়া চল এবং আল্লাহ্‌র পথে কর্জে হাসানা দাও। 
তাহা হইলে আমি অবশ্যই তোমাদের পাপ মোচন করিব আর নিশ্চয়ই তোমাদিগকে এমন 
জান্নাতে প্রবেশ করাইব যাহার নীচে ঝরনা ধারা প্রবহমান রহিয়াছে ।' 

অন্যরা বলেন- তাওরাতে তাহাদের নিকট হইতে প্রতিশ্রুতি গ্রহণ করা হইয়াছে যে, 
‘শীঘ্রই ইসমাঈলের বংশ হইতে একজন মহান পয়গম্বর প্রেরিত হইবেন ও তাহাকে তোমাদের 
সকল শাখার লোকদের মানিয়া চলিতে হইবে । তাহাকে তোমাদের যাহারা মানিয়া লইবে 
তাহাদের সকল পাপ মাফ করা হইবে এবং তাহাদিগকে জান্নাত প্রদান করা হইবে । অধিকন্তু 
তাহারা দ্বিগুণ ফল পাইবে ।" উহা দ্বারা মুহাম্মদ (সা)-কে বুঝানো হইয়াছে। 

ইমাম রাযী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কিত বহু নবী রাসূলের ভবিষ্যদ্বাণী উদ্ধৃত 
করিয়াছেন। 

আবুল আলীয়া বলেন- $১৫ 1১5919 অর্থাৎ দীন ইসলাম অনুসরণ করার জন্য 
বান্দাগণের নিকট হইতে তাহার গৃহীত অঙ্গীকার ৷ 

ইব্‌ন আববাস (রা) হইতে যিহাক বলেন- ++: -1 অর্থাৎ আমি তোমাদের উপর 
সন্তুষ্ট হইব ও তোমাদিগকে জান্নাতে প্রবেশ করাইব। 

সুদ্দী, যিহাক, আবুল আলীয়া ও রবী‘ ইব্‌ন আনাসও অনুরূপ ব্যাখ্যা প্রদান করেন। 

১১৯০৯১০৪4৭1 অর্থাৎ বিশেষভাবে আমাকে ভয় কর। আবুল আলীয়া, সুদ্ধী, রবী 
ইব্‌ন আনাস ও কাতাদাহ এই ব্যাখ্যা বর্ণনা করেন। 

০১৯১০০৪4215 আয়াতাংশে ব্যাখ্যা প্রসঙ্গে ইব্‌ন আব্বাস (রা) বলেন- তোমাদের 
পূর্বপুরুষের উপর যেইরূপ বানরে পরিণত করা ইত্যাকার আযাব নাযিল করিয়াছিলাম তদ্রপ 
আযাব আমি তোমাদের উপরেও নাধিল করিতে পারি, এই ভয় তোমাদের অবশ্যই থাকা চাই। 
প্রথমে উৎসাহ দান ও শেষে ভীতি প্রদর্শনের রীতি এখানে লক্ষ্যণীয় । 

আল্লাহ্‌ তা'আলা তাহাদিকে একদিকে উৎসাহ প্রদান ও অন্যদিকে ভীতি প্রদর্শনের মাধ্যমে 
সত্যের দিকে আহবান করিতেছেন যেন তাহারা রাসূল (সা)-এর অনুগত হয় এবং কুরআনের 
উপদেশ, বিধি-নিষেধ ও উহার খবরাখবরের সত্যতা মানিয়া লয়। আল্লাহ্‌ তাআলা যাহাকে 
ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। তাই তিনি বলিলেন $ (118০4 ON EE LES CC 
১৫০ অর্থাৎ উম্মী আরবী নবী মুহাম্মদ (সা)-এর উপরে আমার অবতীর্ণ আল-কুরআন মানিয়া 
লও। কারণ, মুহাম্মদ (সা) সুসংবাদদাতা, সতর্ককারী ও উজ্জ্বলতম জ্যোতিষ্ক। তিনি আল্লাহ্‌র 
তরফ হইতে সত্যবাণী লাভ করিয়াছেন। উহা তখন পর্যন্ত প্রচলিত আসমানীগ্রন্থ তাওরাত ও 
ইঞ্জীলের সত্যতা ঘোষণা করিতেছে । 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা 8১১ 


১০০ YEE ০12 15:51 আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে আবুল আলীয়া (র) 
বলেন- অর্থাৎ হে পূর্ব-গ্রন্থানুসারীবৃন্দ! এখন আমি যাহা নাযিল করিলাম তাহার উপর ঈমান 
আন । উহা তো তোমাদের ধর্মগ্রন্থকেও সত্য বলিয়া সাক্ষ্য দিতেছে। তিনি এই জন্য অনুরূপ 
আহবান জানাইলেন যে, তাওরাত ও ইঞ্জীলে তাহারা মুহাম্মদ (সা)-এর নাম পর্যন্ত লিপিবদ্ধ 
দেখিতে পাইয়াছে। | 

মুজাহিদ, রবী' ইব্‌ন আনাস ও কাতাদাহ হইতেও উক্ত আয়াতের অনুরূপ ব্যাখ্যা বর্ণিত 
হইয়াছে। 

A J 15582 আমতা সম্পর্কে একদল আরবী ভাষাবিদ বলেন" অর্থাৎ উহা 


অস্বীকারকারীদের প্রথম দল তোমরা হইও না । 

ইব্‌ন আব্বাস (রা) বলেন- যেহেতু তোমাদের নিকট কুরআন ও মুহাম্মদ (সা) সম্পর্কে যে 
খবর রহিয়াছে তাহা অন্য কাহারও কাছে নাই, তাই এতদসত্ত্েও তোমরা উহা অস্বীকার করিয়া 
প্রথম শ্রেণীর কাফির হইও না। 

আবুল আলীয়া বলেন- আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন, তোমাদের পূর্ব-গ্রস্থানুসারীদের মধ্য 
হইতে তোমরা যেহেতু প্রথম মুহাম্মদ (সা)-এর প্রেরিত হবার সংরাদ পাইয়াছ। তাই তোমরা 
তাহাকে প্রথম অস্বীকারকারী দল হইও না। 

আল-হাসান, সুদ্দী ও রবী“ ইব্‌ন আনাসও অনুরূপ বলেন। ইব্‌ন জারীর বলেন- উক্ত 
আয়াতাংশের শব্দের সর্বনামের ইঙ্গিত কুরআনের দিকে। কারণ পূর্বোন্লেখিত 5, 
০%1বাক্যাংশে কুরআনের কথাই বলা হইয়াছে। সুতরাং এখানে মুহাম্মদ (সা)-কে নয় বরং 
কুরআনকে অস্বীকার করার দিকে ইঙ্গিত করা হইয়াছে। 

মূলত উভয় অভিমতই বিশুদ্ধ। কারণ, মুহাম্মদ (সা) ও কুরআন পরস্পর অবিচ্ছেদ্য । 
একটিকে অস্বীকার করার অর্থ অপরটিকেও অস্বীকার করা । যে ব্যক্তি মুহাম্মদ (সা)-কে 
অস্বীকার করিল, সে কুরআনকেই অস্বীকার করিল । তেমনি যে ব্যক্তি কুরআন অস্বীকার করিল, 
সে মুহাম্মদ (সা)-কেই অস্বীকার করিল। 

<; 1১৪৫ 01 অর্থাৎ বনী ইসরাঈলদের মধ্যে প্রথম কাফির দল। কারণ, আরবের 
কুরায়র্শ ও অন্যান্য গোত্রের কুফরীর কথা পূর্বেই বলা হইয়াছে। তাই এখানে বনী ইসরাঈলের 
কুফরীর প্রসঙ্গ উত্থাপন করা হইয়াছে। বিশেষত মদীনার প্রতিবেশী ইয়াহুদীগণের কথা বলা 
হইয়াছে। কারণ, কুরআনে তাহাদিগকে সামনে রাখিয়াই আহবান জানান হইয়াছে। তাহারা 
সেই সত্যের আহবান প্রত্যাখ্যান করিয়াছে । সুতরাং তাহাদের জাতির ভিতরে তাহারাই প্রথম 
সত্য প্রত্যাখ্যানকারী দলে পরিণত হইল। 

১45 0০৪ ৮805 19:১2:53 অর্থাৎ নগণ্য পার্থিব লালসা ও আবেগ অনুভূতির 
বিনিময়ে তোমরা আমার রাসূল ও অবতীর্ণ অমূল্য বাণীর উপর ঈমান আনা হইতে বিরত হইও 
না। কারণ, পার্থিব স্বার্থ তো ক্ষণস্থায়ী ও লয়শীল। পক্ষান্তরে আমার বাণী অবিনশ্বর ও স্থায়ী 
সত্য। 

আব্দুল্লাহ ইবনুল মুবারক আব্দুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন জাবিরের বরাতে হারূন ইব্‌ন 
ইয়াধীদ হইতে বর্ণনা করেন যে, হাসান বসরী (র)-কে ১,13 128 সম্পর্কে জিজ্ঞাসা করা 
হইলে তিনি বলেন-দুনিয়া ও তার ক্ষণস্থায়ী বুসমূহই হইল 'ছামানান কালীলা' (নগণ্য মূল্য)। 


Wwww.quraneralo.com 


Contents 


৪2২ 


০7০৩ পক 


নীরা 
অর্থ দুনিয়া ও তার লোভ-লালসা। 

আস সুদ্দী বলেন- উক্ত আয়াতাংশে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন, তোমরা নগণ্য লালসার 
শিকার হইয়া আল্লাহ্‌র বাণী গোপন করিও না। এই লালসাই 'ছামান' (মূল্য)। 

রবী* ইবন আনাসের বরাতে আবুল আলীয়া হইতে আবূ জাফর বর্ণনা করেন- উক্ত 
পার্থিব স্বার্থ গ্রহণ করিও ন|।" বর্ণনাকারী বলেন, তাহাদের আদি গ্রন্থেও ইলমের বিনিময় গ্রহণ 
বনী আদমের জন্য নিষিদ্ধ করা হইয়াছে। 

একদল উহার ব্যাখ্যা দিতে গিয়া বলেন- উহার তাৎপর্য এই যে, বয়ান, দরস, কিংবা 
মানব কল্যাণের ইলমের বিনিময় গ্রহণ অবৈধ ৷ তেমনি নগণ্য ও অস্থায়ী পার্থিব সুযোগ-সুবিধা 
ও নেতৃত্ব-কর্তৃত্ব হাসিলের জন্য ইলম গোপন করাও অবৈধ। 

আবু দাউদে আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, রাসূল (সা) বলেন, যে আল্লাহ্‌র 
সন্তুষ্টি অর্জন ভিন্ন অন্য কোন পার্থিব স্বার্থে শিক্ষা দান করে, সে কিয়ামতে জান্নাতের গন্ধমাত্রও 
পাইবে না। 

বিনিময় নিয়া শিক্ষা দানের প্রশ্নে ইহা ঠিক যে, বিনিময় নির্ধারণপূর্বক শিক্ষা দান অবৈধ। 
তবে হ্যা, বায়তুলমাল হইতে যদি শিক্ষাদানে সার্বক্ষণিক প্রয়োজনের খাতিরে কাহাকেও তাহার 
প্রয়োজনীয় ভাতা প্রদানপূর্বক নিয়োজিত করা হয়, তাহা বৈধ হইবে। যেহেতু উহা প্রত্যেক 
শিক্ষকের প্রয়োজন ভিত্তিক ভাতা, তাই উহা নির্ধারিত ভাতারূপে গণ্য নহে। ইমাম মালিক, 
ইমাম শাফেঈ, ইমাম আহমদ ও অধিকাংশ আলিমের মত ইহাই। 

বুখারী শরীফে আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণিত এক হাদীসে সূরা ফাতিহা পড়ে সর্পদষ্ট 
ব্যক্তিকে ঝাড়-ফুঁক করার বিনিময়ে কিছু বকরী লাভের ঘটনা প্রসঙ্গে রাসূল (সা) বলেন £ 

4111 54054 1১৯1 4245 53151 ৯1 ৪। তোমরা যত কিছুর বিনিময় গ্রহণ কর, 
আল্লাহ্র কিতাব তাহার মধ্যে সর্বাধিক হকদার ।' তেমনি এক বিবাহের মহরানা নির্ধারণের 
বেলায় নবী করীম (সা) পাত্রের জ্ঞাত কুরআন মজীদ পাত্রীকে শিক্ষাদানকেই মহরানা সাব্যস্ত 
করে বলেন £ 

1১৪11 ০০ 4০ ৮০ (৪৫৩৯৩) এই সব হাদীসও উক্ত মাযহাবের সপক্ষে দলীল। 

পক্ষান্তরে উবাদা ইব্‌ন সামিতের হাদীছে দেখা যায়, তিনি আহলে সুফ্ফার একজনকে কিছু 
কুরআন শিক্ষাদানের হাদিয়াস্বরূপ একটি তীর গ্রহণ সম্পর্কে নবী করীম (সা)-কে জিজ্ঞাসা 
করায় তিনি বলেন £ 
এ Ul ০০ ০০৩৪ 5৮০ 51 ০৯৯। | যদি তুমি আগুনের তীর গলায় 
জড়িত হওয়া পছন্দ কর, তাহা হইলে উহা গ্রহণ কর।' সঙ্গে সঙ্গে তিনি উহা বর্জন করেন। 
হাদীসটি আবূ দাউদে বর্ণিত হইয়াছে। উহাতে উবায় ইবনে কা“বের অনুরূপ একটি মারফ্‌' 
হাদীসও বর্ণিত হইয়াছে। যদি উহার সনদ-বিশুদ্ধ হয়, তাহা হইলে আবূ উমর ইব্‌ন 
আবুল্লাহসহ বহু আলিম উহার ভিন্নরপ ব্যাখ্যা প্রদান করেন। যদি কেহ আল্লাহ্‌র ওয়াস্তে শিক্ষা 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা 8১৩ 


দান করে, তাহা হইলে সওয়াবই তাহার কাম্য হইবে এবং নগণ্য পার্থিব স্বার্থের বিনিময়ে 
অমূল্য সওয়াব নষ্ট করা তাহার জন্য জায়েয হইবে না । পক্ষান্তরে যদি কেহ শুরুতেই পার্থিব 
স্বার্থের জন্য শিক্ষাদান করে, তাহা হইলে তাহার জন্য উহা গ্রহণ করা বৈধ । উবাদা ইব্‌ন 
সামিতের হাদীস প্রথম ক্ষেত্রে ও আবূ সাঈদ খুদরী ও সহলের হাদীস দ্বিতীয় ক্ষেত্রে প্রযোজ্য । 
আল্লাহই সর্বাধিক জ্ঞাত। 

SILL 015 আয়াতাংশ সম্পর্কে ইব্‌ন আবূ হাতিম উমর আদ্‌ দাওরী হইতে, তিনি 
আবূ ইসমাঈল আল মুআদ্দাব হইতে, তিনি আসিমুল আহওয়াল হইতে, ৮ 
হইতে ও তিনি তলক ইবৃন হাবীব হইতে বর্ণনা করেন £ 

“তাকওয়া হইল আল্লাহ্র রহমতের আশায় আল্লাহ্র নূরের আলোকে আল্লাহর 
1 
আলোকে বাচিয়া থাকা ।' 


. ১5805 0213 ভারা রা 
কথা বলার ও রাসূল (সা)-এর বিরোধিতার ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করিতৈছেন। 


57244 


০০১৮৬৪৩৬স্]। ।৮০৬$০১৪৩৪৩৫৯।৯৮৩শ (EY) 
রাগ 56565)1551569815$ি(6) 


৪২. “আর তোমরা সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করিও না এবং যে সহ্য তোমরা 
জান তাহা গোপন করিও না। 

৪৩. অনন্তর তোমরা সালাত কায়েম কর ও যাকাত দাও এবং কুক পরদানকারীদের 
সহিত রুকু‘ দাও । 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা এখানে ইয়াহদীগণকে সত্যকে মিথ্যার সহিত মিশ্রিত করার 
সংকল্প পরিহারের জন্যে নির্দেশ প্রদান করিতেছেন। সত্যকে গোপন্‌ করিয়া মিথ্যা প্রচারের যে 
০০০ 
হইয়াছে।, 

৩৬০ টি Sal (১৪১4১518511 1১-..42 3 আয়াতে আল্লাহ্‌ 
তা'আলা বনী ইসরাঈলগণকে সত্য ও মিথ্যা একই সঙ্গে চালাইতে নিষেধ করিয়াছেন এবং 
সত্যকে তৃলিয়া ধরার জন্য নির্দেশ দিতেছেন। 

ইব্‌ন আববাস (রা) হইতে যিহাক বর্ণনা করেন JL 1 1০15 2 অর্থাৎ 
হকের সহিত বাতিল ও সত্যের সহিত মিথ্যাকে মিশাইও না । ' 

উক্ত আয়াতাংশ সম্পর্কে আবুল আলীয়া বলেন আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন, ‘তোমরা 
হককে বাতিলের সহিত মিশাইও না এবং মুহাম্মদ (সা)-এর উম্মতের কাছে সঠিক উপদেশ 
উপস্থাপন কর ।? 

সাঈদ ইব্‌ন জুবায়র ও রবী" ইবৃন আনাস হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


8১৪ ‘তাফসীরে ইবৃন কাছীর 


॥  কাতাদাহ বলেন ৪ ১০015 3৯11৬০5552৩ অর্থাৎ ইয়াহুদী ও নাসারার ধর্মমতকে 
ইসলামের সহিত মিলাইও না। অথচ তোমরা জান যে, ইসলাম আল্লাহ্র দীন এবং ইয়াহুদী ও 
নাসারা ধর্মমত তাহাদের মনগড়া ধর্মমত, আল্লাহ্‌র দীন নহে। 

হাসান বসরীও উহার অনুরূপ ব্যাখ্যা প্রদান করেন। ইবৃন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে 
ইকরামা কিংবা সাঈদ ইব্‌ন জুবায়র, মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা 
করেন £ 

১১০ 551, (১01 1925$ অর্থাৎ তোমাদের কাছে আমার রাসূলের যে পরিচয় 
রহিয়াছে তাহা লুকাইও না। কারণ, তোমরা তোমাদের কাছে অবতীর্ণ কিতাবে উহা লিপিবদ্ধ 
দেখিতে পাইতেছ।. আবুল আলীয়াও উক্ত আয়াতাংশের অনুরূপ ব্যাখ্যা প্রদান করেন। 

মুজাহিদ, সুদ্দী, কাতাদাহ ও রবী" ইব্‌ন আনাস বলেন ৪ ৯11 | 585 অর্থাৎ মুহাম্মদ' 
(সা)-এর পরিচয় । 
আমি বলিতেছি। | 535 শব্দটি যেমন জযমযুক্ত হইতে পারে, তেমনি নসবযুক্তও 
হইতে পারে। অর্থাৎ ইহা ও উহা একত্র করিও না। যেমন বলা হয়, মাছ খাইও না এবং দুধ 
পান কর। 

আল্লামা যামাখশারী বলেন, ইব্‌ন মাসউদের কুরআন পঠনে 3-]| ১৪59 রহিয়াছে। 
অর্থ দাড়ায়, তোমাদের সত্য গোপন করার অবস্থায়। পরবর্তী অংশ হইবে ৮15 ১2১13 
৯৯41অর্থাৎ যে অবস্থায় তোমরা সত্য জানিতেছ। তখন উহার অর্থ দুইরূপ হইতে পারে। এই 
সত্য গোপনের বিরাট ক্ষতি তোমাদের জানা আছে। ইহার ফলে মানুষ বিভ্রান্ত হইয়া জাহান্নামে 
নিক্ষিপ্ত হইবে । তোমরা উহা প্রকাশ করিলে মানুষ সহজেই পথ প্রাপ্ত হইত। অথচ তোমরা 
সত্য গোপন করিয়া মিথ্যা প্রকাশের দ্বারা সত্যানুসারীর বিপরীত কাজ করিতেছ। এইভাবে 
তা যার যত সরি 

Ere 15419 85৫91115219 $9০1 1১৭১৪ আয়াত সম্পৰ্কে মাকাতিল 
বলেন- ১1০|| EE EEO EIA 5 চলর 
সহিত নামায পড়ার নির্দেশ দিলেন। তেমনি $54%11 1941 অর্থাৎ তিনি তাহাদিগকে মুহাম্মদ 
70727 ৮০19 4015 

১:,৫১।।অর্থাৎ তিনি তাহাদিগকে উম্মতে মুহাম্মদীর সহিত রুকু প্রদান করিতে বলিতেছেন। 
মোটকথা, আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন যে, তাহাদের সহিত থাক ও তাহাদের হইয়া যাও। 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইবৃন তালহা বলেন- যাকাতের ভিতর আল্লাহ্‌র ইবাদত 
ও ইখলাস দুই জিনিসই আছে। 

' ইব্‌ন আববাস (রা) হইতে পর্যায়ক্রমে ইকরামা, আবূ জানাব ও ওয়াকী' বর্ণনা করেন যে, 
তিনি বলেন- দুইশত বা ততোধিক দিরহামের জন্য যাকাত ওয়াজিব । 

আল-হাসান হইতে মুবারক ইব্‌ন ফুযালা বলেন- যাকাত ফরয এবং কোন আমলই 
কল্যাণকর হয় না যাকাত ও নামায ছাড়া । 


www.quraneralo.com 


Contents 

সূরা আল্‌ বাকারা 8১৫ 
আবু শায়বা, DUN LL UA UL LU bi 

০১৮০৮ ০০ ০154") অর্থাৎ মুমিনদের অন্তর্ভুক্ত হইয়া তাহাদের ভাল ভাল কাজ যথা 
নামায, তাহা 

উক্ত আয়াত দ্বারা বহু উলামায়ে কিরাম জামাআতের নামাযকে ওয়াজিব প্রমাণ করিয়াছেন। 
“আল আহকামুল কবীর’ কিতাবে ইনশাআল্লাহ্‌ আমি উহা সবিস্তারে আলোচনা করিব । ইমাম 
কুরতুবী জামাআত ও ইমামত সম্পর্কে চমৎকার আলোচনা করিয়াছেন । 


৫658910728৩ 5319546556৬ ১৯৫1 (£5) 
০05 ১ 


“তোমরা মানুষকে পুণ্য কাজের নির্দেশ দিতে, আর তোমরা নিজেরাই উহা 
২৮154৮৬78৮৮ ১1৮ 1৮৬ 
না?’ 

তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন- হে পূর্ব-ন্থানুসারীবৃন্দ! তোমাদের জন্য ইহা কি 
করিয়া শোভনীয় হইতে পারে যে, অপরকে তোমরা ভাল কাজ করার নির্দেশ দিতেছ, আর 
তোমরা নিজেরা তাহা বিস্মৃত হইয়া চলিতেছ? অথচ তোমরা অহরহ কিতাব পড়িয়া ভাল 
করিয়াই জানিতেছ যে, এই ধরনের নাফরমানীর জন্য কত ভয়াবহ পরিণতি রহিয়াছে। 
তোমরা যে ভুলগুলি করিতেছ তাহা কি ভোমরা বুঝিতে পাইতেছ না? তোমাদের দৃষ্টির 
হওয়া আর অন্ধ থাকার মধ্যে তো কোনই তারতম্য নাই । 

কাভাদাহ্‌ হইতে সারের সনদে আবদুর রায্যাক উত আয়াত সপর্ে এ ব্যাটা 
প্রদান করেন। 

ELE 0১০55 5 Ail 59৮০ আয়াতাংশ সম্পর্কে তিনি বলেন- বনী 
ইসরাঈলগণ অন্যকে আল্লাহ্‌ তা'আলার ইবাদত করিতে ও তাহাকে ভয় করিয়া চলিতে নির্দেশ 
দিত ও ভাল কাজ করার জন্য উপদেশ দিত । অথচ তাহারা আল্লাহ্র নির্দেশ অমান্য 
করিতেছিল। তাই আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে তিরস্কার করিলেন। 

সুদ্দী ও ইব্‌ন জুরায়জ বলেন- "0, 41 ১১51 অর্থাৎ বনী ইসরাঈল ও 
মুনাফিকগণ মানুষকে নামায-রোযা করিতে বলিত এবং মানুষকে মুখে ভাল ভাল কাজ করার 
জন্য আহবান জানাইত। তাই আল্লাহ্‌ তা“আলা তাহাদিগকে তিরস্কার করিয়া বলিতেছেন- 
তোমরা যাহা কিছু আদেশ করিতেছ তাহা তো তোমাদের বেশী করিয়া করা উচিত। 

১ 5+:৮১5$ আয়াতাংশ সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা) হইতে ক্রমাগত সাঈদ 
ইব্ন জুবায়র কিংবা ইকরামা, মুহাম্মদ ও মুহাম্মদ ইবৃন ইসহাক বলেন- অর্থাৎ তোমরা নিজেরা 
উহা করিতেছ না। 

১৬৪55 981 < 3555 24%, অর্থাৎ তোমাদের নবীর ব্যাপারে ও তাওরাতের 
ব্যাপারে মানুষকে কুফরী করিতে নিষেধ করিতেছ। অথচ তাওরাতেই তোমাদের নিকট হইতে 


Wwww.quraneralo.com 


Contents 


৪১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আমার পরবর্তী রাসূল ও কিতাবের উপর ঈমান আনার যে প্রতিশ্রুতি গ্রহণ করা হইয়াছে, সেই 
ব্যাপারে তোমরাই কুফরী করিতেছ। প্রতিশ্রুতি ভঙ্গ করিয়া তোমরা তোমাদের জ্ঞাত বিষয় 
লইয়া ঝগড়া করিতেছ। 

OHNE EE ES জানিনা 
তোমরাই লোকদিগকে মুহাম্মদ (সা)-এর দীন গ্রহণের ও সালাত কায়েমের জন্য বলিয়া এখন 
নিজেরা তাহা করিতেছ না। | 

আবূ কুলাবা হইতে যথাক্রমে আইয়ুব সাখতিয়ানী, মুখাল্লাদ ইবনুল হুসাইন, আসলামুল 
হরমী, আলী ইবনুল হাসান ও আবূ জাফর জারীর বলেনঃ ্‌ 

< SIS El ELE 03৮53 4 7151 ১১০51 আয়াতাংশ 
প্রসঙ্গে আবূ দারদা (রা) বলিয়াছেন- যতক্ষণ পর্যন্ত মানুষ নিজ প্রবৃত্তি ও আল্লাহ্‌র শত্রুর সহিত 
শক্রতায় লিপ্ত না হয়, ততক্ষণ পর্যন্ত সে যথার্থ বিজ্ঞ হইতে পারে না। 

উক্ত আয়াতাংশ সম্পর্কে আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম বলেন- উহাতে সেই 
সকল ইয়াহুদীর নিন্দা করা হইয়াছে যাহাদের কাছে কোন লোক কিছু ঘুষ ছাড়া অন্যায়ভাবে 
কিছু পাওয়ার জন্য ফতোয়া চাহিলে তখন ন্যায়ভাবে ফতোয়া দান করিত। 

মোটকথা, এখানে আল্লাহ্‌ তা'আলা তাহাদের এই সকল ছল-চাতুরীর নিন্দা করিয়া 
তাহাদিগকে সতর্ক হইতে এবং তাহাদের প্রদত্ত উপদেশ প্রথমে নিজেদের আমল করিতে নির্দেশ 
দিতেছেন। সুতরাং ইহা দ্বারা আমর বিল মা'রফ বা ন্যায় কাজের নির্দেশ দানকে নিন্দনীয় বলা 
. হয় নাই। বরং ন্যায় কাজের নির্দেশদাতারা নিজেরাও যেন ন্যায় কাজের অনুসরণ করিয়া চলে 
তাহার উপর জোর দেওয়া হইয়াছে। নিজেরা আমল না করিয়া অপরকে নির্দেশ দানকেই 
এখানে নিন্দনীয় বলা হইয়াছে। 

মূলত ন্যায় কাজের নির্দেশ দান শুধু ভাল কাজই নহে। পরস্তু প্রত্যেক আলিমের জন্যে উহা 
ফরয । তবে আলিমদের জন্যে উত্তম হইল, যাহা তাহারা নির্দেশ দিবে তাহা অবশ্যই নিজেরা 
আমল করিবে এবং উহার বিপরীত কাজ তাহারা করিবে না। যেমন শুআয়ব (আ) বলিয়াছেন ঃ 


Es oe Jl ৬ Eh ou 


রানি | 
ইচ্ছা আমার নাই । আমি তো আমার সাধ্যানুসারে তোমাদের শুধু সংশোধন চাহিতেছি। আল্লাহ্‌ ' 
দিবার a al Sd il Gall 
তাহারই সমীপে ফিরিয়া যাইব ।” 

তাই আমর বিল মা'রফের প্রত্যেকটি কাজই ওয়াজিব। আমল না করিলে উহা করা যায় 
, না.তাহা নহে। পূর্বসূরী ও উত্তরসূরী আলিমদের সঠিক অভিমত ইহাই । অবশ্য একদল আলিম 
বলেম- কোন পাপীর পুণ্যের নির্দেশ দান ঠিক নহে। এই মতটি দুর্বল এবং উপরোক্ত আয়াত 
হইতে তাহাদের দলীল গ্রহণও দুর্বলতামুক্ত নহে। উহাতে তাহাদের মতের সমর্থন নাই। বিশুদ্ধ 
মত ইহাই যে, আলিম ব্যক্তি ন্যায় কাজ না করিলেও ন্যায়ের নির্দেশ দিবে এবং অন্যায় কাজ 
করিলেও অন্যায় কাজে নিষেধ করিবে । তাহাতে অন্তত একটির জন্য সওয়াব পাইবে । 


Wwww.quraneralo.com 


Contents 


৪১৮ | তাফসীরে ইব্‌ন কাছীর 


তাহা বলি না । আমি কাহাকে ইহাও বলি না যে, নিশ্চয়ই আপনি সর্বোত্তম ব্যক্তি, যদি তিনি 
আমার আমীরও হন. অতঃপর তিনি বলেন, আমি রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি ঃ 
‘কিয়ামতের দিন এক ব্যক্তিকে জাহান্নামে নিজ নাড়িভূঁড়ির চতুল্পার্শ্বে প্রদক্ষিণ করিতে দেখা . 
গেল। গাভী যেইভাবে উহার খুঁটির চারিপাশে ঘুরিতে থাকে উহাও তদ্রুপ মনে হইতেছিল। 
তখন অন্যান্য জাহান্নামীরা তাহাকে জিজ্ঞাসা করিল- আপনার কি হইল? আপনি তো 
আমাদিগকে ভাল কাজের জন্য উপদেশ দিতেন এবং মন্দ কাজ হইতে বিরত থাকিতে 
বলিতেন। সে উত্তর দিল- আমি তোমাদিগকে ভাল কাজ করিতে বলিয়া নিজে উহা করিতাম 
না। তেমনি তোমাদিগকে খারাপ কাজ ছাড়িতে বলিলেও নিজে উহা ছাড়িতাম না।' 

বুখারী ও মুসলিমেও সুলায়মান ইবৃন মিহরানুল আ'মাশ হইতে অনুরূপ হাদীস বর্ণিত 
হইয়াছে। 

ইমাম আহমদ বলেন- আমাকে সাইয়ার ইব্‌ন হাতিম, তাহাকে জা“ফর ইবৃনে সুলায়মান 
ও তাহাকে ছাবিত হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন- ‘আল্লাহ্‌ 
তা“আলা কিয়ামতের দিন সাধারণ মুসলমানগণকে এমন অনেক ব্যাপারে ক্ষমা করিবেন, যে 
সব ব্যাপারে আলিমগণকে ক্ষমা করিবেন না।' কোন কোন আছারেও বর্ণিত হইয়াছে যে, 
আল্লাহ্‌ তা'আলা আলিমগণ হইতে সত্তর গুণ বেশী ক্ষমা করিবেন জাহিলগণকে । কারণ, 
আলিম ও জাহিল কখনও এক নহে। স্বয়ং আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ 

21191 KEE Cdl aly ০215 ০৬০০০ 92301 ৯০০০ ০৯ US 

“বলিয়া দাও, আলিম ও গায়ের আলিম কি সমান? নিঃসন্দেহে জ্ঞানীরাই উপলব্ধি করে । 
০... ইবৃন আসাকির-ওয়ালিদ ইবৃন উকবার জীবন চরিতে নবী করীম (সা)-এর একটি বর্ণনা 
“ “উদ্ধৃত করেন। নবী করীম (সা) বলেন £ একদল জান্নাতী একদল জাহান্নামীকে দেখিয়া 
' বলিবে- তোমরা"কেন জাহান্নামী হইয়াছ ? আল্লাহ্‌র কসম ! তোমাদের শিক্ষা না পাইলে 
আমরা জান্নাতী হইতে পারিতাম না। তাহারা জবাব দিল- 'আমরা যাহা বলিতাম তাহা 
করিতাম না ।' 

ইব্‌ন জারীর তাবারীও আহমদ ইব্‌ন ইয়াহিয়া আল খুববাস আর রামলী হইতে, তিনি 
যুহায়র ইব্‌ন উব্বাদ আর রাওয়াসী হইতে, তিনি আবূ বকর আয যাহির আব্দুল্লাহ্‌ ইব্‌ন হাকীম 
হইতে, তিনি ইসমাঈল ইব্‌ন আবূ খালিদ হইতে; তিনি আশৃশাবী হইতে তিনি ওলীদ ইবৃন 
উঁকবা হইতে ও তিনি নবী করীম (সা) হইতে উক্ত হাদীস বর্ণনা করেন। 

ইব্‌ন আব্বাস রো) হইতে যিহাক বর্ণনা করেন, এক ব্যক্তি আসিয়া ইব্‌ন আব্বাস 
(রো)-কে বলিল £ হে ইব্‌ন আব্বাস! আমি ‘আমর বিল মা“রূফ ও নাহী আনিল মুনকার'-এর 
দায়িত্ব পালন করিতে চাই। তিনি প্রশ্ন করিলেন- তুমি কি সেই স্তরে পৌছিয়াছ ?. সে বলিল- 
উহা আমার আকাঙ্খা। তিনি বলিলেন- যদি তুমি কুরআনের তিন আয়াতের মর্মে পাকড়াও 
হবার ভয় না রাখ, তাহা হইলে করিতে পার সে প্রশ্ন করিল উহা কোন্‌ কোন্‌ আয়াত ? তিনি 
বলিলেন ঃ - 

এক. SL ০১০৪৩ ১৭০ ০০০) ০১০০5 

RET FO 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪১৭ 


সাঈদ ইব্‌ন জুবায়র (রা) হইতে রবীআর সূত্রে মালিক (র) বলেন- যে ব্যক্তি ন্যায় 
কাজের নির্দেশ দিল ও অন্যায় কাজে বাধা দিল, সে তা আমল না করিলেও উক্ত ওয়াজিবের 
' সওয়াব পাইল। কিন্তু যে ব্যক্তি আমলও করিল না এবং আমলের জন্যে উপদেশও দিল না সে 
তো কিছুই পাইল না । যে ব্যক্তি কিছুই পাইল না সে কি ঠিক কাজ করিল? 

আমি বলিতেছি- আলিমের জন্য আমল না করিয়া উপদেশ দান নিন্দনীয় । কারণ, তাহারা 
জানিয়া বুঝিয়া উহার বিপরীত করিতেছে। গায়ের আলিম ও আলিম এক নহে। তাই হাদীসেও 
এই ব্যাপারে কঠিন সতর্কবাণী উচ্চারণ করা হইয়াছে । আবুল কাসিম আত্‌ তাবারানী তাহার 
“মু'জামুল কবীর’ সংকলনে নিম্ন হাদীসটি উদ্ধৃত করেন ৫ 

জুন্দুব ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে যথাক্রমে আবূ তামীমাহ আল হুযায়ফা, আ'মাশ, 
আহমদ ইবনুল মাতালী আদ্দামেশকী বর্ণনা করেন, নবী করীম (সা) বলিয়াছেন £ যে আলিম 
নিজে নেক কাজ করে না, অথচ অপরকে নেক কাজের সবক দেয়, তাহার উদাহরণ হইল সেই 
প্রদীপ যাহা অপরকে আলো দেয়, অথচ নিজে জুলিয়া পুড়িয়া ছারখার হইয়া যায়। 

এই হাদীসটি গরীব। কারণ, হা যকত মরার নানি 1 দমি অকন হয হাল 
তাহার মুসনাদ সংকলনে অপর একটি হাদীস উদ্ধৃত করেন। তাহা এই ৪ 

আনাস ইবৃন মালিক (রা) হইতে যথাক্রমে আলী ইবৃন যায়দ ইবৃন যায়দ (ইবৃন জুদআন), 
হাম্মাদ ইবৃন সালমাহ ও ওয়াকী' বর্ণনা করেন, রাসূল (সা) বলিয়াছেন- মি“রাজের রাত্রে আমি 
একদল লোকের আগুনের কাচি দ্বারা ওষ্ঠ কর্তন করিতে দেখিলাম । আমি জিজ্ঞাসা করিলাম, 
ইহারা কাহারা? উত্তর আসিল, আপনার উম্মতের দুনিয়াদার বক্তাগণ। তাহারা মানুষকে নেক 
কাজের নির্দেশ দিত। কিন্তু নিজেরা উহা করিত না। অথচ তাহারা কিতাব পড়িত, তাহারা কি 
উহা বুঝিত না? - 

আব্দ ইব্‌ন হুমায়দ তীহার মুসনাদ ও তাফসীরে উক্ত হাদীস আল-হাসান ইব্‌ন মূসা ও 
হাম্মাদ ইবৃন সালমার সনদে উদ্ধৃত করেন। হাম্মাদ ইব্‌ন সালমা হইতে ইয়াধীদ ইব্‌ন হারূনও 
উহা বর্ণনা করেন। ইবন মারদুবিয়্যাও মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ ইব্‌ন ইবরাহীম হইতে, তিনি 
ইবৃন ইবরাহীম হইতে, তিনি আমর ইব্‌ন কায়স হইতে, তিনি আলী ইব্‌ন যায়দ হইতে, তিনি 
মামা হইতে ও তিনি হযরত আনাস (রা) হইতে উক্ত হাদীস বর্ণনা করেন। উহাতে শুধু “হে 
জিবরাঈল’ কথাটি সংযোজিত হয়। 

ইব্‌ন হাব্বান তাহার ‘সহীহ’ সংকলনেও উহা উদ্ধৃত করেন। ইব্‌ন হাতিম ও ইব্‌ন 
মারদুবিয়্যা উহা পুনঃ হিশাম আদ্‌ দাস্তোয়ায়ী হইতে, তিনি মুগীরা (ইবৃন হাবীব) হইতে, তিনি 
মালিক ইব্‌ন দীনার হইতে, তিনি ছুমামা হইতে ও তিনি মালিক ইব্‌ন আনাস রো) হইতে উক্ত 
হাদীস বর্ণনা করেন। ইমাম আহমদ আরও একটি হাদীস উদ্ধৃত করেন। তাহাকে ইয়ালী ইব্‌ন 
উবায়দ ও তাহাকে আ'মাশ উহা আবু ওয়ায়েল হইতে বর্ণনা করেন। আবু ওয়ায়েল বলেন- 
উসামা (রা)-কে জিজ্ঞাসা করা হইল, আপনি হযরত উসমান (রা)-কে কিছু বলেন না কেন? 
আমি তখন তাহার পিছনে বসা ছিলাম। তিনি জবাব দিলেন- তোমরা অবশ্যই দেখিতেছ যে, 
আমি তাহাকে কিছু বলি না, বরং তোমাদের সকলের কথা শুধু শুনিতেছি। তবে তাঁহার ও 
আমার ভিতরে যাহা আলোচনা হবার তাহা হয়। আমি অবশ্য যাহা জানিতে পাই সঙ্গে সঙ্গেই 


কাছীর (১ম খণ্ড)__৫৩ 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা | EA 8১৯ 

তিন, ১৬ 3 J En HE SELENE 

অতঃপর প্রশ্ন করিলেন- 'তুমি কি এইগুলি সম্পর্কে নিশ্চিত হইয়াছ? সে জবাব দিল না। 
তখন বলিলেন- তাহা হইলে নিজের ব্যাপারেই সেই দায়িত্‌ শুরু কর।' ইব্‌ন মারদুবিয়্যা 
তাহার তাফসীরে উক্ত বর্ণনাটি উদ্ধৃত করেন। 
আবদুল্লাহ্‌ ইব্‌ন খারাশ, তাহাকে আওয়াব ইব্‌ন হাওশাব, তাহাকে মুসাইয়্যেব ইবৃন রাফে' ও 
তাহকে ইবৃন উমর (রা) বলিয়াছেন যে, রাসূল (সা) বলেন ৪ “ যে ব্যক্তি মানুষকে কোন কথা 
বা কাজে আহ্বান জানায়, অথচ সে নিজে উহা করে না, সে যতক্ষণ পর্যন্ত সেই কথা বা কাজ 
নিজে বাস্তবায়িত না করে, ততক্ষণ সে আল্লাহ্র অসন্তোষ বহন করিয়া চলে ।' হাদীসটির সনদ 
দুর্বল। | 
ইবরাহীম নাখঈ বলেন- আমি উক্ত তিন আয়াতের কিস্সাটি অবশ্যই অপছন্দ করি। 

সবর ও সালাতের গুরুত্ব 
২:৮৩ 5158 বর এ 24070457 EAS 2 ASU Aaa? (£0) 
১৫৯৯৯ NASD ANG FN sl 
২ 22 CETL TLE প0১20৩ 254 পা ১12 পাঠে ৬ 
00D Hl rel ras a 81 ORE Gh (EV 

৪৫. আর তোমরা সালাত ও সবরের সাহায্যে আমরা মদদ চাও এবং-নিশ্চয় 
আল্লাহ্ভীরু ছাড়া উহা অবশ্যই কঠিনতম কাজ । 

৪৬. আল্লাহ্ভীরুগণ মনে করে, নিশ্চয় তাহারা তাহাদের প্রভুর সহিত মিলিত হইবে 
ও নিশ্চয়ই তাহারা তাহার কাছে ফিরিয়া যাইবে ।" ্‌ ‘ 

তাফসীর ঃ এখানে আল্লাহ্‌ তা'আলা তাহার বান্দাগণকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের 
জন্য সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনার জন্য নির্দেশ দিতেছেন। এই আয়াতের ব্যাখ্যা 
ও সালাতের মাধ্যমে মদদ চাও। সবর কি? বলা হইল, সিয়াম । মুজাহিদ এই ব্যাপারে দলীল 
পেশ করেন। কুরতুবী প্রমুখ বলেন- তাই রমযান মাস ধৈর্যের মাস বলিয়া খ্যাত । হাদীসেও 
এইরূপ বক্তব্য পাওয়া যায়। . | 

সুফিয়ান ছাওরী আবূ ইসহাক হইতে, তিনি জরী' ইব্‌ন কুলায়ব হইতে, তিনি বনূ সলীমের 
এক ব্যক্তি হইতে ও তিনি নবী করীম (সা) হইতে বর্ণনা করেন £ নবী করীম সো) বলেন, 
“সাওম সবরের অর্ধেক ৷' | 

একদল বলেন- সবর অর্থ পাপ হইতে নিজকে বিরত রাখা । উহার ফলে ইবাদত আদায় ও 
উহার শ্রেষ্ঠরূপ সালাত সহজতর হয়। 

ইব্‌ন আবূ হাতিম বলেন- আমাকে আমার পিতা তাহাকে আব্দুল্লাহ ইব্‌ন হামযাহ ইব্‌ন 


ইসমাঈল তাহাকে ইসহাক ইব্‌ন সুলায়মান আবূ সিনান হইতে, তিনি উমর ইবৃন খাত্তাব (রা) 
হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন £ সবর দুই ধরনের । বিপদে সবর । উহা ভাল । তবে উত্তম 


Wwww.quraneralo.com 


Contents 


8২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


হইল হারামে সবর ৷ ইব্‌ন আবূ হাতিম বলেন- অনুরূপ বর্ণনা হাসান বসরী হইতেও পাওয়া 
গিয়াছে। 
মুবারক বর্ণনা করেন- সবর অর্থ যাহা কিছু ঘটে আল্লাহ্র তরফ হইতে ঘটে বলিয়া বান্দা উহা 
হষ্টচিত্তে মানিয়া লয় এবং উহার জন্য আল্লাহ্‌র কাছে পুরস্কার আশা করে। কারণ যে ব্যক্তি 
বিপদে অস্থির হইয়া পড়ে তাহারও শেখ পর্যন্ত ধৈর্যধারণ ছাড়া পথ থাকে না। 1১,519 
51/5 ১5০. আয়াতাংশ সম্পর্কে আবুল আলীয়া বলেন- সবর হইল আল্লাহ্‌র মজীর 
উপর তাহাকে খুশি করার জন্য ধৈর্যধারণ । জানিয়া রাখ, উহাও আল্লাহ্‌র আনুগত্য । তেমনি 
সালাত হইল আল্লাহ্‌র নির্দেশাবলী পালনে দৃঢ়তা অর্জনের শ্রেষ্ঠতম সহায়ক। কারণ, আল্লাহ্‌ 
বলেন £ 
UE ph eis ইন 085 লও তে Uno Ce 
ধা dn 8315 ১১], 

“তোমার নিকট আল-কিতাবের যাহা অবতীর্ণ হইয়াছে তাহা তিলাওয়াত কর ও সালাত 
কায়েম কর। নিশ্চয় সালাত নিষিদ্ধ ও নির্লজ্জ কাজ হইতে ফিরাইয়া রাখে এবং অবশ্যই 
আল্লাহ্‌র যিকির শ্রেষ্ঠতম ৷' 

ইমাম আহমদ বলেন- আমাকে খলফ ইবনুল ওলীদ, তীহাকে ইয়াহিয়া ইবৃন যাকারিয়া 
দাওলী হইতে বর্গনা করেন যে, তিনি বলেন $ হুযায়ফার ভাই আবদুল আযীয বলেন যে, 
ইরা ভুরি ‘রাসূল (সা) কোন কাজে পেরেশান হইলে নামায 
পড়িতেন।' ৮7. 
আবু দাউদ মুহাম্মদ ইবন ঈসা হইতে, তিনি থাকারিয়া হইতে, তিনি ইকরামা ইব্‌ন আম্মার 
হইতে অনুরূপ বর্ণনা করেন। শীঘ্রই তাহা সবিস্তারে আলোচিত হইবে। 

ইব্‌ন জারীরও ইবৃন জুরায়জ হইতে, তিনি ইকরামা হইতে, তিনি আশার হইতে, তিনি 
মুহাম্মদ ইব্‌ন আবূ উবায়দ ইব্‌ন আবূ কুদামা হইতে, তিনি আবদুল -আযীয ইবনুল ইয়ামান ও 
তিনি হুযায়ফা (রা) হইতে বর্ণনা করেন- EU ORO রাহি 
হইতেন, তখন নামাযে দাড়াইতেন। . . 

একদল বর্ণনাকারী হযাযফার ভাই আব্দুল আধীযের বরাতে নবী করীম (সা) হইতে উহা 
মুরসালরূপে বর্ণনা করেন। | 

ভাবিনি -এ বলেন- আমাকে সহল ইব্‌ন 
উসমান আল-আসকারী ইয়াহিয়া ইব্‌ন যাকারিয়া ইবৃন আবূ যায়দাহ হইতে একটি হাদীস বর্ণনা 
করেন । ইয়াহিয়া বলেন ঃ আমাকে ইকরামা ইবৃন. আম্মার মুহাম্মদ ইবৃন আব্দুল্লাহ আদ দাওলী 
হইতে, তিনি আবদুল আযীয হইতে ও তিনি হুযায়ফা (রা) হইতে বর্ণনা করেন- “আহযাবের 
রাত্রিতে আমি নবী করীম (সা)-এর নিকট প্রত্যাবর্তন করিলাম । তিনি চাদর গায়ে জড়ানো 
ও অবস্থায় তখন নামাযে নিরত ছিলেন। যখনই কোন কাজে তিনি দুশ্চিত্তা্স্ত হইতেন, নামাযে 
দাড়াইতেন। 


Wwww.quraneralo.com 


Contents 


& 


সূরা আল্‌ বাকারা ৪২১ - 


তিনি আরও বলেন, আমাকে আব্দুল্লাহ ইব্‌ন মু'আয, তাহাকে তাহার পিতা, তাহাকে শু“বা 
আবূ ইসহাক হইতে, তিনি হারিছা ইব্‌ন মাযরাব হইতে ও তিনি আলী (রা) হইতে বর্ণনা 
করিয়াছেন যে, তিনি বলেন, আমি বদরের রাত্রে রাসূল (সা) ছাড়া তোমাদের সকলকেই 
নিদ্রামগ্ন দেখিলাম । রাসূল (সা) সকাল পর্যন্ত নামাযে নিরত ছিলেন । 

ইব্‌ন জারীর বলেন ঃ রাসূল (সা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি একবার আবু হুরায়রা 
(রা)-এর নিকট গিয়া দেখিলেন, তিনি পেট কচলাইতেছেন। রাসূল (সা) প্রশ্ন করিলেন, (২ 
১১১ “তোমার কি পেট ব্যথা করিতেছে। তিনি বলিলেন- হ্যা । রাসূল (সা) বলিলেন ওঠ, 
নামায পড় । নিশ্চয় নামায রোগ প্রতিষেধক । 

ইব্‌ন জারীর বলেন- আমাকে মুহাম্মদ ইবনুল ফযল ও ইয়াকুব ইবনে ইবরাহীম, 
তাহাদিগকে ইব্‌ন আলীয়া, তাহাকে আয়নিয়া ইবৃন আব্দুর রহমান তাহার পিতা হইতে বর্ণনা 
করেন ঃ 

“ইব্‌ন আব্বাস (রা) এক সফরের সময় তাঁহার ভাই কুছামের মৃত্যুর খবর শুনিতে 
পাইলেন। সঙ্গে সঙ্গে তিনি 'ইন্নালিল্লাহ' পড়িয়া পথিপার্থে উট থামাইয়া দুই রাকআত নামায 
আদায় করিলেন । নামাযের বৈঠকে তিনি দীর্ঘক্ষণ কাটাইলেন। নামায শেষে তিনি সওয়ারীর 
দিকে যাবার পথে পাঠ করিলেন £ 


০৪ ১১১0০158159 ৩৫ 1651) - sot 1$ ৬ ০2 0:17 0 Ls 
সুনায়দ হাজ্জাজের সনদে ইব্‌ন জুরায়জ হইতে বর্ণনা করেন ১৮: ily 
£51। অর্থাৎ সালাত ও সবর আল্লাহ্‌র রহমতের সহায়ক । আর ₹১*..51 4% বাক্যাংশের 
'হা' সর্বনামটি মুজাহিদের মতে “সালাত' শব্দের দিকে ইঙ্গিত প্রদান করে। ইব্‌ন 'জারীরও এই 
মত গ্রহণ করেন। 
অবশ্য উহা বাক্যের মর্ম ২2--+১4। শব্দের দিকেও ইঙ্গিত হইতে পারে। যেমন কারূনের 
ঘটনা বর্ণনা প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ | | 
UU ae Sa AS এত ols SL lit sl এ el 00৪3 
bsnl Yl AGLY', 
জ্ঞানপ্রাপ্ত ব্যক্তিগণ বলিল, তোমাদের জন্য আক্ষেপ'। ঈমানদার নেককাক্ধদের জন্য আল্লাহ্‌র 
পুরস্কার উত্তম । ধৈর্যশীলগণ ব্যতীত উহার সাক্ষাৎ পাইবে না।' 
অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলেন ৪. 
০০০ এ BELT A 0 ৬৪ 2541 8৩2০৯ ৪৯০৪৩ 
3581 8812 15519১2০০১2] AGL ey - 2455 
-2১০95৯ 
“ভাল ও মন্দ সমান হইতে পারে না। মন্দের জবাব ভাল দিয়া দাও। তাহা হইলে তোমার 


ও তাহার ভিতর চরম শত্রুতা থাকিলেও পরম বন্ধুত্ব সৃষ্টি হইবে। ধৈর্যশীল ও ভাগ্যবানগণ 
ব্যতীত উহার সন্ধান পাইবে না।" 


Wwww.quraneralo.com 


Contents 


৪২২ তাফসীরে ইব্‌ন কাছীর 


এতদুভয় ক্ষেত্রেই 1১131, শব্দের এ সর্বনামটি £০511 শব্দের প্রতিনিধিত্ব করিতেছে। 
অর্থাৎ যে 'উপদেশ' দেওয়া হইয়াছে, উহা পালন করা ধৈর্যশীল ও ভাগ্যবান ছাড়া সম্ভবপর নহে। 

যাহা হউক, উভয় অবস্থায়ই 'ইন্নাহা লাকাবীরাতুন" অর্থ আল্লাহ্ভীরু ছাড়া অন্যদের জন্য 
উহা কঠিন ও কষ্টকর কাজ। ইব্‌ন আব্বাস (রা) হইতে ইব্‌ন আবু তালহা বর্ণনা করেন, 
'খাশি'ঈন' অর্থ আল্লাহ্‌র অবতীর্ণ বিধানের সত্যায়ক দল। মুজাহিদ বলেন- খাশি“ঈন হইল 
যথার্থ মু'মিনগণ। আবুল আলীয়া বলেন- “খাশি'ঈন' অর্থ খাইফীন. (সন্্রস্তগণ)।. মুকাতিল ইব্‌ন 
হাইয়ান বলেন- 'খাশি'ঈন' অর্থ বিনয়ীগণ। যিহাক বলেন- “ইন্নাহা লাকাবীরাতুন' অর্থাৎ 
অবশ্যই উহা দুর্বহ। তবে যাহারা সত্যানুসারী, বিনয়ী ও আল্লাহ্ভীরু তাহাদের জন্য উহা ভারী 
কাজ নহে । কারণ, তাহাদের সামনে প্রতিশ্রুতি ও হুঁশিয়ারি বিদ্যমান । এই তাৎপর্যটি হাদীসের 
সহিত সঙ্গতিপূর্ণ। যেমন, রাসূল (সা)-কে উক্ত ভারী কাজ সম্পর্কে প্রশ্ন করা হইলে তিনি 
বলেন, ‘নিশ্চয় যাহার জন্য আল্লাহ্‌ উহা সহজ করেন শুধু তাহার জন্যই সহজ ।' 

ইব্‌ন জারীর বলেন- আলোচ্য আয়াতের তাৎপর্য হইল, ‘হে আহলে কিতাবের পাদ্রীবৃন্দ! 
তোমরা আল্লাহ্‌র আনুগত্য গ্রহণ ও. অনাচার-ব্যভিচার বিদূরক সালাত কায়েমের মাধ্যমে 
আল্লাহ্‌র মদদ কামনা কর। কারণ, উহাই আল্লাহ্‌র নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের পথ । তবে উহার 
জন্য তোমাদিগকে আল্লাহ্ভীরু, বিনয়ী ও নিবেদিত প্রাণ হইতে হইবে ।' তিনি আরও বলেন- 
যদিও আয়াতটি বনী ইসরাঈলগণকে সতর্ক করার জন্য অবতীর্ণ হইয়াছে, তথাপি উহার 
তাৎপর্য সকলের জন্য সমান প্রযোজ্য ৷ বিশেষ উদ্দেশ্যে অবতীর্ণ হইলেও উহা ব্যাপক অর্থ প্রদান 
করিতেছে। 

্‌ ০৩৮৯ 4০1 1515715895 14 ০৮:৮০ 513 আয়াতটি পূৰ্ব আয়াতের 
সম্পূরক । অর্থাৎ সালাত কিংবা অসিয়ত বড়ই কঠিন শুধু সেই সকল আল্লাহ্ভীরুর জন্য সহজ 
যাহারা বিশ্বাস করে যে, অবশ্যই তাহারা তাহাদের প্রভুর সম্মুখীন হইবে এবং অবশ্যই তাহার 
নিকট ফিরিয়া যাইবে । অন্য কথায়, তাহারা জানে যে, কিয়ামতের দিন তাহাদিগকে আল্লাহ্‌র 
সমীপে সমবেত হইতে হইবে এবং তাহাদের কার্যকলাপ তাহার নিকট পেশ করা হইবে। 
অতঃপর তদনুযায়ী তাহাদের বিচারকার্য সম্পাদিত হইবে । যখন তাহারা পরকাল ও ফলাফল 
সম্পর্কে বিশ্বাসী হইল, তখন স্বভাবতই তাহাদের জন্য ইবাদত করা ও অন্যায় হইতে বিরত 
থাকা সহজতর হইয়া গেল। 

০৬১১ শব্দের অর্থ সম্পর্কে ইব্‌ন জারীর (র) বলেন- আরবরা “বিশ্বাস ও 'ধারণা' 
দু'টোর জন্যই ‘জনুন’ শব্দ ব্যবহার করে। এইরূপ দ্যর্থবোধক শব্দের একটি উদাহরণ হইল 
২3..০অর্থাৎ আলো ও অন্ধকার । তেমনি (১ )..০ শব্দটি বাদী ও বিচারক উভয় অর্থে ব্যবহৃত 
রি রনি রি 

ত বলেন ৪ 


syd ০১০] Spl E22 SHU IB ০৪ 
_ এখানে 'জানু' অর্থ দৃঢ় বিশ্বাস করা । কবি উমায়ের ইবৃন তারিক বলেন ঃ 
La GE Sl ভা এটাও কিঃ ৪1৪ ৮৮০৬৪ 13১৯৪ 00 
এখানে ‘আজ জান্নো" অর্থ দৃঢ় বিশ্বাস। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪২৩ 


ইব্‌ন জারীর বলেন- কবিদের কবিতায়ও ‘জানুন’ অর্থ 'একীন' লওয়া হইয়াছে। তাই 
উহার অর্থ শুধুই “ধারণা' মাত্র নহে। জ্ঞানীদের জন্যে এতটুকু কথাই যথেষ্ট । আল্লাহ্র কালামেও * 
অনুরূপ অর্থ গ্রহণ করার নজীর আছে। যেমন £ 

(২5195 ol bs 001 5০১2১০] 6!) 'পাপীগণ যখন জাহান্নাম দেখিল 
_ তখন বিশ্বাস করিল যে, তাহারা উহাতে নিপতিত হইবে ৷' 

অতঃপর ইব্‌ন জারীর বলেন- আমাকে মুহাম্মদ ইব্‌ন বিশার, তাহাকে আবূ আলিম, 
তাহাকে সুফিয়ান জাবির হইতে, তিনি মুজাহিদ হইতে বর্ণনা করেন- কুরআনের প্রত্যেকটি 
অর্থই 'একীন' বা দৃঢ় বিশ্বাস। তিনি আরও বলেন- আমাকে মুছান্না, তাহাকে ইসহাক, 
তাহাকে আবু দাউদ আল জবরী সুফিয়ান হইতে, তিনি ইব্‌ন আবূ নাজীহ হইতে ও তিনি 
মুজাহিদ হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ ০০০০০ অর্থ প্রদান 
করে। সনদটি সহীহ । 

আবু জা'ফর আররাযী রবী“ ইব্‌ন আনাস হইতে ও তিনি আবুল আলীয়া হইতে বর্ণনা 
করেন- আলোচ্য আয়াতে উল্লেখিত .১ অর্থ একীন। ইব্‌ন আবূ হাতিম বলেন- মুজাহিদ, 
আসুসুদ্দী, রবী" ইব্‌ন আনাস ও কাতাদাহ উক্ত শব্দের অনুরূপ অর্থ বর্ণনা করেন। উক্ত আয়াত 
সম্পর্কে সুনায়দ হাজ্জাজের সনদে ইব্‌ন জুরায়রের এই বর্ণনা উদ্ধৃত করেন ৪ 

১1557 9 ১৮০৮০ oll অর্থাৎ তাহারা জানে যে, নিশ্চয়ই তাহারা 


তাহাদের প্রভুর সম্মুখীন হইবে । আব্দুর রহমান ইব্ন যায়দ ইবৃন আসলামও উহার অনুরূপ 
বাখ্যা দান করেন । এই সে আমার বা এই যে io ডি 


করি নাই? Eb SA SOU HE ET VEEL TNS ba 
তুমি আমার সম্মুখীন হইবে? সে বলিবে- না । তখন আল্লাহ্‌ বলিবেন- তুমি যেভাবে আমাকে 
ভুলিয়াছিলে, আজ আমি তেমনি তোমাকে ভুলিব। 'নাসুল্লাহা ফানাসিয়াহুম' আয়াতের ব্যাখ্যায় 
শীঘই এই প্রসঙ্গটি ইনশাআল্লাহ্‌ সবিস্তারে আলোচিত হইবে । 


বনী ইসরাঈলের নি‘আমত প্রাপ্তি 


৫৬8 ৩৩ ডি 2০55 0৮96 ৫9 


০ | 
৪৭. “হে বনী ইসরাঈল সম্প্রদায়! তোমাদের উপর অবতীর্ণ নি'আমতরাজীর কথা 
স্মরণ কর। অনন্তর নিশ্চয় আমি নিখিল সৃষ্টির উপরে তোমাদিগকে মর্যাদা দিয়াছিলাম ।" 


তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল জাতিকে তাহাদের 
পূর্ব-পুরুবদের প্রতি ইতিপূর্বে প্রদত্ত নিআমতের কথা স্মরণ করাইয়া দিতেছেন। তিনি যে সকল 
নি'আমাত প্রদান করিবার মাধ্যমে তৎকালীন জাতিসমূহের উপর তাহাদিগকে শ্রেষ্ঠত্ব প্রদান 


Wwww.quraneralo.com 


Contents 


8২৪ তাফসীরে ইবৃন কাছীর 
করিয়াছিলেন, সেইগুলির কথাও তাহাদিগকে স্মরণ করাইয়া দিতেছেন। লোকদের হিদায়েতের 
জন্য প্রেরণ করা এবং তাহাদের প্রতি বিপুলসংখ্যক আসমানী কিতাব নাযিল করা- উক্ত 
নি'আমাতসমূহের মধ্যে অতি গুরুত্বপূর্ণ নি'আমাত। 

বনী ইসরাঈল জাতিকে যে আল্লাহ্‌ তা'আলা তৎকালীন অন্যান্য সকল জাতির উপর শ্রেষ্ঠত্ব 
প্রদান করিয়াছেন, নিয়োভ জাযাতসমূহের তাহ বর্ধিত হইয়াছে। আরাম আদা বরের + 

Saddle ple 515 AGS, ১319 'আর আমি নিশ্চয় জ্ঞানের প্রাধান্য দ্বারা 
তাহাদিগকে (তৎকালীন) অন্য সকল জাতির উপর মনোনীত করিয়াছি 

তিনি অন্যত্র বলেন £ 


এটার ডে ওকি ৪০425057308 ০১১০ 5১5 


-১১/] 39159158270 005 ৫১০ EES 

‘আর (সেই সময়ের কথা স্মরণ-যোগ্য) যখন মূসা তাহার জাতিকে বলিল- হে আমার 
জাতি! তোমাদের প্রতি প্রদত্ত আল্লাহ্র নি“আমাতকে তোমরা স্মরণ কর। যখন তিনি তোমাদের 
মধ্য হইতে বিপুল সংখ্যক লোককে নবী বানাইয়াছেন, তোমাদিগকে রাজ্য-পরিচালক 
বানাইয়াছেন এবং অন্য কোন জাতিকে যাহা প্রদান করেন নাই, তাহা তোমাদিগকে প্রদান 
করিয়াছেন।' | 

আবুল আলীয়া হইতে ধারাবাহিকভাবে রবী‘ ইব্ন আনাস ও আবূ জা’ফর রাষী "1 
৬৮০১ ৬০ ₹৫১1৮১এই আয়াতাংশের ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন যে, আবুল আলীয়া 
বলেন- “আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে রাজ্য শাসনের ক্ষমতা, যোগ্যতা ও সুযোগ, রাসূলগণ 
এবং আসমানী কিতাবসমূহ প্রদান করিবার মাধ্যমে তৎকালীন অন্যান্য জাতির উপর 
তাহাদিগকে শ্রেষ্ঠত্ব প্রদান করিয়াছিলেন। প্রত্যেক যুগেই 1.০ অর্থাৎ লোক সমাজ, জাতি বা 
শ্রেণী থাকে । বনী ইসরাঈল জাতিকে আল্লাহ্‌ তা“আলা তৎকালীন অন্য সকল জাতির উপর 
শ্েষ্ঠত্‌ প্রদান করিয়াছিলেন" মুজাহিদ, রবী" ইব্ন আনাস, কাতাদাহ এবং ইসমাঈল ইবৃন আবু 
খালিদ হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। . 

'বনী ইসরাঈল জাতিকে আল্লাহ্‌ তা'আলা সর্বযুগের অন্য সকল জাতি বা উম্মতের উপর 
শ্রেষ্ঠত্‌ প্রদান করিয়াছিলেন’ উপরোক্ত আয়াতাংশের এইরূপ অর্থ করা সঠিক নহে। বরং তিনি 
তাহাদিগকে শুধু তৎকালীন অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব প্রদান করিয়াছিলেন- উহার এইরূপ 
অর্থ করাই সঠিক ও নির্ভুল। কারণ, নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ 
মুজতাবা (সা)-এর উদ্মাত যে কোন যুগের অন্য উম্মত অপেক্ষা শ্রেষ্ঠতর, তাহা সর্বজনবিদিত ও 
প্রমাণিত সত্য । আল্লাহ্‌ তা'আলা বলেন.ঃ 


| 1 


oe ocr 


হিরা EE EEN লি 
লওয়া হইয়াছে ।.তোমরা সৎ কার্ধের নির্দেশ দান করিবে এবং অসৎ কার্য হইতে বিরত 


www.quraneralo.com * 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪২৫ 


. রাখিবে। আর তোমরা আল্লাহ্‌র প্রতি ঈমানে দৃঢ় ও অবিচল থাকিবে । অন্যান্য আসমানী 
কিতাব প্রাপ্তগণ যদি ঈমান আনে, তবে উহা তাহাদের জন্যে কল্যাণকর ও মঙ্গলজনক হইবে ।' 

সাহাবী হযরত মুআবিয়া ইবৃন হায়দাতুল কুশায়রী (রা) হইতে ‘মুসনাদ’ এবং 'সুনান' 
শ্রেণীর হাদীস সংকলনসমূহে বর্ণিত হইয়াছে ঃ নবী করীম (সা) বলিয়াছেন- “তোমরা হইতেছ 
সত্তরতম উন্মাত। আল্লাহ্র নিকট তোমরা সকল উম্মাতের মধ্যে শ্রেষ্ঠতম উন্মাত ।' 

উপরোক্ত বিষয়ে বিপুল সংখ্যক হাদীস বর্ণিত রহিয়াছে। :..২৮১1 ২1 ০১ (৮১৫ 
১০০১ এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে সেগুলি আলোচিত হইবে। | 

কেহ কেহ বলেন, ‘আলোচ্য আয়াতাংশে বনী ইসরাঈল জাতির যে শ্রেষ্ঠত্বের কথা বর্ণিত 
হইয়াছে, উহা শুধু বিশেষ কোন দিক দিয়া সেই যুগের সব জাতির উপর তাহাদের শ্রেষ্ঠত্ব 
উহা দ্বারা কোনক্রমে প্রমাণিত হয় না যে, তাহারা সর্বদিক দিয়া সর্বযুগের অন্য সকল জাতি 
অপেক্ষা শ্রেষ্ঠতম ছিল ।' ইমাম রাষী উপরোক্ত ব্যাখ্যা উল্লেখ করিয়াছেন । তবে উহা গ্রহণযোগ্য 
নহে। 

কেহ কেহ আবার বলেন- বনী ইসরাঈল জাতি সর্বযুগের সর্বজাতির উপরই শ্রেষ্ঠত্ব লাভ 
করিয়াছে। কারণ, আল্লাহ্‌ তা'আলা তাহাদের মধ্য হইতে বিপুল-সংখ্যক ব্যক্তিকে নবুওতের 
মহা-সম্মানে সম্মানিত করিয়াছেন।' ইমাম কুর্তুবী স্বীয় তাফসীরে উপরোক্ত ব্যাখ্যা উল্লেখ 
করিয়াছেন । তবে উক্ত ব্যাখ্যা গ্রহণযোগ্য নহে । কারণ, সকল জাতি কথাটি ব্যাপক । অথচ বনী 
ইস্রাঈল জাতির সৃষ্টির পূর্বে আগত নবী হযরত ইব্রাহীম (আ) ছিলেন তাহাদের সকল নবী 
অপেক্ষা শ্রেষ্ঠতর। আবার তাহাদের আগমনের পর আগত নবী মুহাম্মদ মুস্তাফা (সা) ছিলেন 
সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি । তিনি হইতেছেন দুনিয়া ও আখিরাতে সর্বকালের সর্বদেশের 
সমগ্র মানব জাতির শ্রেষ্ঠতম সৃষ্টি । আল্লাহ্‌ তা'আলার শান্তি ও রহমতের ধারা তাঁহার প্রতি 
বর্ষিত হউক। 
685505085৬6 ORO ০৫55 ৬55 (£4) 
" (2322/3232 2>/ 2 +, ৫8 

০০১০০৪১৪৪৪৫৩০৪৪ SEH 

8৮. TNE Oe AS BIEN een 
কাহারও জন্য কোন সুপারিশ কবূল হইবে না; কাহারও কোনরূপ বিনিময় গৃহীত হইবে 
না; এমনকি তাহারা কোনই সাহায্য পাইবে না। 

তাফসীর ঃ পূর্বোক্ত আয়াতে বনী ইসরাঈল জাতিকে প্রদত্ত নি'আমাত বা দানসমূহের কথা 
তাহাদিগকে স্মরণ করাইয়া দিবার পর আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা“আলা কিয়ামতের দিনের 
দীর্ঘ ও কঠোর শাস্তির ব্যাপারে তাহাদিগকে সতর্ক করিয়া দিতেছেন। আয়াতে তিনি 
বলিতেছেন- কিয়ামতের দিনে কেহ কাহারো সামান্যতম উপকারও করিতে পারিবে না। কেহ 


কাহারো জন্যে সুপারিশও করিতে পারিবে না। কোনোরূপ মুক্তিপণের বিনিময়ে কাহাকেও 
দোযখের আযাব হইতে মুক্তি প্রদান করা হইবে না। আর অন্য কোনো উপায়েও কেহ সাহায্য 


কাছীর (১ম খণ্ড)_৫৪ 


Wwww.quraneralo.com 


Contents 


৪২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


পাইবে না। অতএব সেই দিন তথা সেই দিনের আযাব সম্বন্ধে তোমরা সতর্ক হও এবং উহা 
হইতে মুক্তি পাইবার জন্যে মহাসত্য তথা কুরআন মজীদ ও মুহাম্মদ (সা)-এর প্রতি ঈমান 
আনয়ন করো । 

(4১-৯১-৯০০০ ১০১০ ৪১৯5৪ অর্থাৎ কেহ কাহারো কোনো উপকার করিতে পারিবে 
না। এইবপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ 

/1 7 ১ ১1)359 “কোনো বোঝাবহনকারী অপরের বোঝা বহন করিবে না।' 


০৪০৯ S330 

তিনি আরো বলিতেছেন £ 

4১2 015 ১০৭৫76১91৮9 94 ‘সেই দিন প্রত্যেক মানুষের নিজেরই এইরূপ 
মহা-গুরুতপূর্ণ কার্য থাকিবে যাহা তাহাকে অপরের কথা ভাবিতে অবকাশ দিবে না।" 

তিনি আরো বলিতেছেন £ 


“2 Boor 


oa GIGI ols ১০ এডি ১৯৩4 Lays IAAT SS EE CL 
১8১8858115০ চি 


“হে লোকসকল! স্বীয় প্রতিপালক প্রভুকে তোমরা ভয় করো এবং যেদিন না পিতা স্বীয় 
পুত্রকে আর না পুত্র স্বীয় পিতাকে কোনোরূপ উপকার করিতে পারিবে, সেই দিনকে ভয় করো । 


শেষোক্ত আয়াত দ্বারা সুস্পষ্টরূপে প্রমাণিত হইতেছে যে, কিয়ামতের মি 
কেহ কাহারো কোনোরূপ উপকার করিতে পারিবে না। 

টানি হালা রর রা 
গৃহীত হইবে না। এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 

LL 25855 7৫৯85 [ও “অতএব, সুপারিশকারীগণের সুপারিশ তাহাদের 
কোনো উপকার করিতে পারিবে না।, 

75৬ 
পা আর না আছে নো অনেক 

গিনি 339 অর্থাৎ কাহারো নিকট হইতে কোনরূপ মুক্তিপণও গ্রহণ করা হইবে 
না এবং উহার বিনিময়ে কাহাকেও মুক্তি প্রদান করা হইবে না। 

এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন 8 
০2081621559 নি 1১8৫ 08311 ৪। 
টি দি টনি 
. “যাহারা সত্যকে প্রত্যাখ্যান করিয়াছে এবং সত্যের প্রত্যাখ্যানকারী থাকিয়াই মরিয়াছে, 
তাহাদের কেহ পৃথিবীর সমপরিমাণ স্বর্ণও যদি মুক্তিপণ হিসাবে প্রদান করিতে চাহে, তথাপি 
উহা তাহার নিকট হইতে গ্রহণ করা হইবে না।' | 


Wwww.quraneralo.com 


Contents 
সূরা আল্‌ বাকারা i ৪২৭: 
তিনি আরো বলিতেছেন $ 
১০511554155 ছি? (০১৯০ ০০১৫ ৩1 ১119১84 02301 ৪| 
রি ৮ Ps olde 
“যাহারা কাফির হইয়াছে, তাহারা কিয়ামতের দিনের আযাব হইতে মুক্তি পাইবার 
বিনিময়ে প্রদান করিবার জন্য যদি পৃথিবীর সমুদয় বস্তু এবং তৎসহ উহার সমপরিমাণ আরো 
সম্পদ তাহাদের অধিকারে আসিয়া যায়, তথাপি উহা তাহাদের নিকট হইতে গৃহীত হইবে না। 
আর তাহাদের জন্য রহিয়াছে যন্ত্রণাদায়ক শাস্তি ।' 
তিনি আরো বলিতেছেন ঃ 
(6১০ ১১১,৮০0 ০০০ ৩15 “সে (কাফির) যদি সম্ভাব্য সকল মুক্তিপণ প্রদান 
করিতে চাহে, তথাপি উহা তাহার নিকট হইতে গৃহীত হইবে না।' 
তিনি অন্যত্র বলিতেছেন ঃ 
১1০ A LEST AE A চে 225 1৮০ LEY ৮910 
- ০৯ ০০১৩ 
‘অতএব, আজ তোমাদের নিকট হইতে (মুনাফিকদের নিকট হইতে) আর অন্য 
কাফিরদের নিকট হইতে কোনরূপ মুক্তিপণ গৃহীত হইবে না। তোমাদের বাসস্থান হইতেছে 
দোযখ । উহাই তোমাদের বন্ধু ও সঙ্গী । আর উহা বড়ই নিকৃষ্ট বাসস্থান! 
আলোচ্য আয়াতের তাৎপর্য এই যে, আহ্‌লে কিতাবগণ যদি আল্লাহ্‌ তা'আলার রাসূলের 
প্রতি ঈমান না আনে, তাহাকে যে হিদায়েত দিয়া তিনি পাঠাইয়াছেন, উহার প্রতি যদি তাহারা 
অনুগত না হয় এবং এই অবস্থায়ই যদি তাহারা কিয়ামতে আল্লাহ্‌র সম্মুখে উপস্থিত হয়, তবে 
না কোন আত্মীয়ের আত্মীয়তা আর না কোন প্রতাপশালী ব্যক্তির সুপারিশ তাহাদিগকে কোনরূপ 
উপকার করিতে পারিবে । অনুরূপভাবে তাহাদের নিকট হইতে কোনরূপ মুক্তিপণ,.হউক না 
উহা পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ, তাহাও গৃহীত হইবে না। অনুরূপভাবে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা 
বলিয়াছেন ঃ | 


50559 SY 4১৪ 6১29 Pe এআ ও 314৪ ১০০ সেই দিনের আগমনের পূর্বেই 
(তোমরা আমার পক্ষ হইতে প্রদত্ত নি'আমাতসমূহের একাংশ অপরের জন্যে আল্লাহ্‌র পথে ব্যয় 
কর।) যেদিন না কোনরূপ ক্রয়-বিক্রয়, না কোনরূপ বন্ধুত্ব আর না কোনরূপ সুপারিশ কার্যকর 
থাকিবে । তিনি আরো বলিয়াছেন ৪ 


0539 ns LY মি “যেদিন না কোন ক্রয়-বিক্রয় আর না কোন বন্ধুত্ব কার্যকর 
হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ ইব্‌ন জুরায়জ, হাজ্জাজ ও 


সুনায়দ ০০ 14৮০ ১$১১৪ এই আয়াতাংশের ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন ঃ হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলেন- ০ অর্থাৎ বিনিময়; মুক্তিপণ । সুদ্দী বলেন- কোনরূপ ০ 


Wwww.quraneralo.com 


Contents 


৪২৮ তাফসীরে ইবৃন কাছীর 


(মুক্তিপণ)-ই আল্লাহ্‌ তা“আলাকে J (ন্যায় বিচার) হইতে বিরত রাখিতে পারিবে না। ' 
কাফির ব্যক্তি পৃথিবীর সমপরিমাণের স্বর্ণও যদি স্বীয় মুক্তির বিনিময়ে দিতে চাহে, তথাপি উহা 
গৃহীত হইবে না ৷" 

আব্দুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলামও অনুরূপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন । আবুল 
আলীয়া হইতে ধরাবাহিকভাবে রবী“ ইবৃূন আনাস ও আবূ জা“ফর রাযী L4১০ 1৪3১ 
০এই আয়াতাংশের ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন ঃ আবুল আলীয়া বলেন- 4 অর্থ মুক্তিপণ । 
ইব্‌নে আবূ হাতিম বলেন- আবূ মালেক, হাসান, সাঈদ ইবৃন জারীর, কাতাদাহ এবং রবী" 
ইব্‌ন আনাস হইতেও উক্ত শব্দের উপরোক্তরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে । আবদুর রাষ্যাক 
বলেন- হযরত আলী রো) হইতে ধারাবাহিকভাবে ইব্রাহীম তার্মীর পিতা, ইবরাহীম 
তায়ূমী, আ“মাশ ও সুফিয়ান সাওরী আমার নিকট এক দীর্ঘ হাদীসের সহিত বর্ণনা করিয়াছেন £ 
হযরত আলী রো) বলেন- ৪১.০1| এবং 44) শব্দের তাৎপর্য হইতেছে যথাক্রমে নফল 
ইবাদত ও ফরয ইবাদত ৷ উমায়র ইব্‌ন হানী হইতেও ধারাবাহিকভাবে উসমান ইব্‌ন আবুল 
আতিকাহ্‌ ও ওলীদ ইব্‌ন মুসলিম অনুরূপ তাৎপর্য বর্ণনা করিয়াছেন। তবে এই ক্ষেত্রে উক্ত 
শব্দের এরূপ তাৎপর্য গ্রহণযোগ্য নহে। আলোচ্য আয়াতাংশের যে ব্যাখ্যা ইতিপূর্বে বর্ণিত 
হইয়াছে, উহাই সঠিক ও গ্রহণযোগ্য । নিম্নোক্ত হাদীস দ্বারাও আলোচ্য আয়াতাংশের পূর্বোক্ত 
ব্যাখ্যা সমর্থিত হইয়াছে ৪ উমাইয়া বংশীয় জনৈক সিরীয় বুযুর্গ আমর ইব্‌ন কায়স মুলাঈ, 
ইমাম. ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন £ একদা নবী করীম (সা) জিজ্ঞাসিত হইলেন- হে 
আল্লাহ্‌র রাসূল! 1-1| কি? তিনি বলিলেন, 4১৬11 হইতেছে ২2,511 (মুক্তিপণ)। 

০১০১৪ 7৯১৩ অর্থাৎ কেহই তাহাদের প্রতি সহৃদয় হইয়া তাহাদিগকে সাহায্য করিবে 
না এবং আল্লাহর আযাব হইতে মুক্তি দিবে না। ইতিপূর্বে বর্ণিত হইয়াছে যে, কিয়ামতের দিনে 
কোন আত্মীয় বা প্রতাপান্বিত ব্যক্তি তাহাদের প্রতি সদয় হইয়া তাহাদিগকে কোনরূপে, উপকৃত 
করিতে পারিবে না। তাহাদের নিকট হইতে কোনোরপে মুক্তিপণও গৃহীত হইবে না। এই 
সকল পন্থায় উপকৃত হইবার জন্য তাহাদিগকে সুযোগ প্রদান করা হইতেছে তাহাদিগের প্রতি 
কৃপা-প্রদর্শন। আর তাহাদের, প্রতি কোনোরূপ কৃপা-প্রদর্শনই করা হইবে না। না তাহারা 
নিজেরা নিজেদের আর না অপরে তাহাদের কোনো উপকার বা সাহায্য করিতে পারিবে । 
এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ 

১532 উঠ ১০০ <] 05৪ ‘অতএব, তাহার জন্যে না কোনো ক্ষমতাবানের ক্ষমতা আর 
না কোনো সাহায্যকারীর সাহায্য থাকিবে ।" অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা কাফিরদের ব্যাপারে 
কোনোরূপ মুক্তিপণ বা সুপারিশ গ্রহণ করিবেন না। তাই কোনো মুক্তিদাতা কোনো কাফিরকে 
তাহার আযাব হইতে ছাড়াইয়া আনিতে পারিবে না। ফলে কেহ তাহার আযাব হইতে রেহাই 
পাইবে না । সেদিন কেহ কোনো কাফিরকে আল্লাহ্‌র আযাব হইতে বাঁচাইয়া নিজের আশ্রয়ে 
রাখিবে,না আর রাখিবার ক্ষমতাও কাহারো থাকিবে না। এই সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা 
বলিতেছেন ঃ | | 
J < ১১০7, ১১22 9৯5 ‘তিনি আশ্রয় দিয়া থাকেন; তাহার বিরদ্ধে কাহাকেও 
আশ্রয় দেওয়া সম্ভবপর নহে।' | 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ‘ ৪২৯ 


তিনি আরও বলেন ঃ 

১1 253 ও ৬ 22135 CHOY ay “সেই দিন না আল্লাহ্‌ তা'আলার ৷ 
শাস্তির সমতুল্য শান্তি কেহ প্রদান করিবে আর না তাহার বীধনের ন্যায় বাধন কেহ দিতে 
পারিবে ।' তিনি আরো বলিতেছেন £ 

১৯০৬ (৫৯057 ১১:5৪ <] (এ তোমাদের কী হইল যে, (আজ) 
পরস্পরকে সাহায্য করিতেছ না? বরং আজ তাহারা অনুগত ও আত্মসমর্পণকারী সাজিয়াছে। 

তিনি আরও বলিতেছেন ঃ 

42858158075 558 

‘তাহারা আল্লাহ্‌কে ত্যাগ করিয়া যাহাদিগকে অন্তরঙ্গ বন্ধু ও উপাস্যরূপে গ্রহণ করিয়াছিল, 
(আজ) তাহারা তাহাদিগকে কোনো সাহায্য করিতেছে না? কেন আজ তাহারা তাহাদের নিকট 
হইতে উধাও হইয়াছে? i 

১৮241১59581 ৮০ এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবৃন আব্বাস (রা) হইতে যিহাক 
বর্ণনা করিয়াছেন যে, হযরত ইবৃন আব্বাস (রা) বলেন- “উহার অর্থ হইতেছে, আজ তোমরা 
(কাফিরদের কৃত্রিম বন্ধুরা) আমার আযাব হইতে কাফিরদিগকে কেনো বাচাইতেছ না? 
অসম্ভব! অসম্ভব!! উহা তোমাদের পক্ষে সম্ভবপর নহে।' 

ইমাম ইব্‌ন জারীর ১১১-::১১ এই আয়াতাংশের ব্যাখ্যায় বলিয়াছেন- সেইদিন 
যেইরূপ তাহাদের জন্যে কোনো সুপারিশকারী থাকিবে না এবং তাহাদের নিকট হইতে কোনো 
মুক্তিপণ গ্রহণ করা হইবে না, সেইরূপে কোনো সাহায্যকারী তাহাদিগকে সাহায্য করিতে 
আগাইয়া আসিবে না। সেইদিন পারস্পরিক বন্ধুত্ব, উৎকোচ, সুপারিশ এবং সাহায্যের সকল 
পথ রুদ্ধ হইয়া যাইবে। সেইদিন মহাপরাক্রমশালী ও মহা ন্যায়-বিচারক আল্লাহ্‌ তা'আলাই 
চিত জারা 
পরিবর্তে উহার বহুগুণ পুরস্কার প্রদান করিবেন। 

EEE EEE db SDS রি রী 

- SILL pl Ue SOLAS 2005-55-05 = 

‘থামাও তাহাদিগকে! তাহাদিগকে নিশ্চয় জওয়াবদিহী করিতে হইবে । তোমাদের কী হইল 
থে, ভোমরা পরষ্পরাকে সাহায্য করিতেছ না? বরং আজ তাহারা অনুগত ও আবাসমর্র্ণকারী । 


পট ৩০৪ ৬ Ts ১০১০৪ 2s. ১5242546312 
০৯১৩৩ DIATE ১5891 62 42৫ 513 (£4) 


০2৮1 5 Lo পপি ৩ SESE পেত ১4৫ রড 
১9১৫৮ পাঠাও পরপর ৩ পাঠ প্র ৮2১৫ 2 রি 
2৩ 20৮8০ 5 নি 35: [50 *) 
| ১1222 


০১5 


Wwww.quraneralo.com , 


Contents 


৪৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


৪৯. (সেদিনের কথা স্মরণ কর) যখন আমি তোমাদিগকে ফিরাউন গোত্র হইতে মুক্তি 
দিলাম ৷ তাহারা তোমাদিগকে নৃশংস শাস্তি দিত। তোমাদের পুত্রগণকে হত্যা করিত ও 
কন্যাগণকে জীবিত রাখিত। ইহার ভিভর তোমাদের জন্য তোমাদের প্রভুর পক্ষ হইতে 
বিরাট পরীক্ষা ছিল। 

৫০. যখন আমি তোমাদের জন্য নদীকে বিভক্ত করিয়া তোমাদিগকে উদ্ধার করিলাম 
ও ফিরাউন গোষ্ঠীকে নিমজ্জিত করিলাম, তখন তোমরা তাহা প্রত্যক্ষ করিতেছিলে। 


তাফসীর $ আলোচ্য আয়াতদ্বয়ে আল্লাহ্‌ তা“আলা ফিরাউনের নৃশংসতম লোমহর্ষক 
অত্যাচার হইতে বনী ইসরাঈল জাতিকে মুক্ত করিবার কথা তাহাদিগকে স্মরণ করিয়া 
দিতেছেন। ফিরাউন বনী ইসরাঈল জাতির সদ্যপ্রসূত পুত্র-সন্তানদিগকে হত্যা করিত এবং 
তাহাদের কন্যা-সন্তানদিগকে জীবিত থাকিতে দিত। ইহা ছিল বনী ইসরাঈল জাতির প্রতি 
আপতিত এক মহাবিপদ । হযরত মুসা (আ)-এর নেতৃত্বে বনী ইসরাঈল জাতিকে নির্বিঘ্নে 
সমুদ্র অতিক্রম করাইয়া এবং ফিরাউন ও তদীয় লোক-লঙ্করকে উহাতে ডুবাইয়া মারিয়া 
আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল জাতিকে এই মহাবিপদ হইতে মুক্ত করেন। 

বনী ইসরাঈল জাতির উপর ফিরাউনের পক্ষ হইতে উপরোক্ত হিংস্রতম অত্যাচার নামিয়া 
আসিবার পশ্চাতে একটা স্বপ্ন সক্রিয় ছিল। একদা ফিরাউন স্বপ্নে দেখিল- “বায়তুল-মুকাদ্দাস 
হইতে একটা অগ্নিপিও বহির্গত হইয়া মিসর-দেশীয় ফিরাউন বংশীয় কিবৃতি লোকদের গৃহে 
গৃহে প্রবেশ করিল। উহা বনী-ইসরাঈল জাতির লোকদের গৃহে প্রবেশ করিল না ।' ফিরাউনের 
স্বপ্ন ব্যাখ্যাকারীগণ তাহাকে বলিল- “উক্ত স্বপ্নের অর্থ এই যে, বনী ইসরাঈল গোত্রের একটা 
লোকের হাতে একদা তাহার রাজত্ব ধ্বংস হইয়া যাইবে!’ স্বপ্রদর্শণে এবং ব্যাখ্যা শ্রবণে 
ফিরাউন অত্যন্ত ভীত হইয়া পড়িল স্বপ্নের ব্যাখ্যাকারীগণ কর্তৃক তাহার নিকট উহার ব্যাখ্যা 
-.ঈরের্ণিত হইবার পরে লোকদের মধ্যে এই কথা ছড়াইয়া পড়িল যে, “বনী ইসরাঈল জাতি 
১ ১ তাহাদের মধ্যে এক ব্যক্তি আবির্ভূত হইবার অপেক্ষায় রহিয়াছে। তাহার নেতৃত্বে তাহারা 
নির্যাতন হইতে মুক্তি লাভ করিয়া স্বাধীনতা ও সম্মানের অধিকারী হইবে ।' ফিতনা-ফাসাদ 
সম্পর্কিত হাদীছে উপরোক্ত ঘটনা বর্ণিত রহিয়াছে। “সূরা তৃ-হা'-এর ব্যাখ্যায় ইনশা আল্লাহ্‌ 
উহা বর্ণিত হইবে। যাহা হউক, অতঃপর ফিরাউন বনী ইসরাঈল গোত্রের নবজাত পুত্র 
সন্তানদিগকে হত্যা করিতে এবং কন্যা সন্তানদিগকে জীবিত ছাড়িয়া দিতে আদেশ দিল। সে 
রা পানির জা হযরত এবি যিযুত্ 
করিতেও আদেশ দিল। 

‘আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা ফিরাউনের বনী ইসরাঈল গোত্রের পুত্র-সন্তানদিগকে 
হত্যা করিবার এবং তাহাদের কন্যা-সন্তানদিগকে জীবিত থাকিতে দিবার ঘটনাকে তাহাদের 
উপর নিপতিত বিপদের ব্যাখ্যা হিসাবে উল্লেখ করিয়াছেন । পক্ষান্তরে সূরা ইব্রাহীমে উহাকে 
তাহাদের উপর নিপতিত বিপদ হইতে পৃথক ও স্বতন্ত্র বিপদ হিসাবে উল্লেখ করিয়াছেন। 
 সুরা-ইবরাহীম-এ আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন £ 


(৫9০০ LEECH বা ১5! 85 


‘তাহারা তোমাদের উপর জঘন্যতম নির্যাতন ও উৎগীড়ন চালাইত, তোমাদের ' 
পুত্র-সম্তানদিগকে মারিয়া ফেলিত এবং তোমাদের কন্যা সন্তানদিগকে জীবিত থাকিতে দিত।' 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা 8৩১ 


'সূরা-কাসাস'-এ ইনশাআল্লাহ্‌ এতদসম্পর্কিত ব্যাখ্যা আসিবে । আল্লাহই সাহায়ক ও 
সাহায্যকারী । 

১ 9.১ অর্থাৎ- তাহারা অত্যাচার ও নিপীড়ন চালাইত। আবু-উবায়দাহ্‌ উহার এরূপ 
অর্থই বর্ণনা করিয়াছেন । আরবরা বলে 2... 51. «০. সে তাহার গায়ে অত্যাচারের চিহ্ন 
লাগাইয়া দিয়াছে, সে তাহার উপর অত্যাচার চালাইয়াছে' । কবি আমর ইব্‌ন কুল্ছুম বলেন £ 

(৫১ wlll ১০০ 41127110515) 
[৪ ৫৮11 ১৪১ 91 0221 

“বাদশাহ্‌ যখন প্রজাবর্গের উপর অত্যাচার ও নিপীড়ন চালায়, আমরা তখন কোনক্রমে 
অত্যাচার ও নিপীড়ন চালাইতে দিব না।' 

কেহ কেহ বলেন- ১৬, ১... অর্থাৎ তাহারা স্থায়ী ভাবে অত্যাচার চালাইত। আরবগণ . 

বলে- ১:5! {২5০ চারণভূমিতে স্থায়ীভাবে বিচরণশীল ছাগ-পাল। ইমাম কুরতুবী উহার 
এরূপ অর্থ উল্লেখ করিয়াছেন। 
' নি'আমাত-বিশেষকে স্মরণ করিবার জন্যে তাহাদিগকে নির্দেশ দিয়াছেন। তাই তিনি আলোচ্য 
আয়াতে ফিরাউন কর্তৃক বনী ইসরাঈল গোত্রের পুত্র সন্তানদের নিহত হইবার এবং তাহাদের 
কন্যা সন্তানদের জীবিত পরিত্যক্ত হইবার ঘটনাকে ফিরাউনের নৃশংসতম অত্যাচার ও 
নিপীড়নের ঘটনার ব্যাখ্যা হিসাবে বর্ণনা করিয়াছেন। পক্ষান্তরে, সূরা-ইবরাহীমের আয়াত 
বিশেষে. আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল জাতির প্রতি প্রদত্ত নি'আমাতসমৃহ-ত্াহাদিগ্ুরে রণ, 
করাইয়া দিতে আদেশ করিয়াছেন। তাই, তিনি পরবর্তী আয়াতে বনী ইসরাঈলের 
পুত্র-সন্তানদিগকে ফিরাউনের হত্যা করিবার এবং তাহাদের কন্যা-সন্তানদিগকে জীবিত 
রাখিবার ঘটনাকে তাহার নৃশংসতম অত্যাচার ও নিপীড়নের ঘটনা হইতে পৃথক ও স্বতন্ত্র ঘটনা 
হিসাবে বর্ণনা করিয়াছেন। যাহাতে তাহাদের প্রতি প্রদত্ত আল্লাহ্‌ তা'আলার একাধিক নিয়ামত 
বিবৃত হইতে পারে। 

০০১৪ (ফিরাউন) শব্দটি মিশরের প্রত্যেক কাফির সুমাটের সাধারণ নাম বা উপাধি। 
সে 315 (অমালীক) বংশীয়। এই বংশীয় লোকগণ আমালীকা নামে পরিচিত । অনুরূপভাবে 
১০০৪ (কায়সার) শব্দটি সিরিয়াসহ রোমক সাম্রাজ্যের প্রত্যেক কাফির সম্রাটের সাধারণ নাম 
বা উপাধি । তেমনি ১. (কিস্রা) শব্দটি প্রত্যেক পারস্য সম্রাটের সাধারণ নাম বা উপাধি। 
অনুরূপভাবে 5 (তুব্বা) শব্দটি ইয়ামান দেশের প্রত্যেক কাফির সম্রাটের সাধারণ নাম বা 
উপাধি। তদ্রুপ ই নোজাশী) শব্দটি হাবশ (আবিসিনিয়া) দেশের প্রত্যেক সম্রাটের 
সাধারণ নাম বা উপাধি। অনুরূপভাবে ০১০৮, (বোতলীয়ূস) শব্দটি ভারতীয় উপ-মহাদেশের 
প্রত্যেক সম্বাটের সাধারণ নাম বা.উপাধি। 

যাহা হউক, হযরত মূসা (আ)-এর সমসাময়িক ফিরাউনের নাম ছিল ১১1 ১1) 
ull 2! ৮০০৯ (ওয়ালীদ ইব্‌ন মুসআব ইব্‌ন রাইয়ান)। কেহ কেহ বলেন- তাহার 


www.quraneralo.com 


Contents 


৪৩২ তাফসীরে ইব্‌ন কাছীর 


নাম ছিল মুস্‌আব ইব্‌ন রাইয়ান। সে ছিল আমালীক ইব্‌ন আওদ ইব্‌ন ইরাম ইব্‌ন সাম ইব্‌ন 
নৃহ-এর বংশধর ৷ তাহার উপনাম ছিল আবু মুর্রা। মূলত সে ছিল পারস্য দেশীয় ইসতাখার 
হইতে আগত। দে মাহা হউক, তাহার প্রতি আল্লাহ্‌র লা'নত নিপতিত হউক। 

985 5 ১৩ ০১০১4431550 এই আয়াতাংশের ব্যাখ্যায় ইমাম ইব্‌ন জারীর 
বলেন ঃ 'ফিরাউনের লোকজনের অমানুষিক নির্যাতন হইতে তোমাদের পিতৃ-পুরুষদিগকে 
আমার যুক্তি প্রদান করিবার কাজ তোমাদের প্রতি আমার এক মহা নি'আমাত ও উপকার ৷' 
উক্ত অংশের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবু তালুহা বর্ণনা 
করিয়াছেন, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন- ‘এ স্থলে *১_|। শব্দটির তাৎপর্য হইতেছে 
‘নিয়ামত দান ও উপকার ৷’ মুজাহিদ, আবুল আলীয়াহ, আবূ মালিক, সুদ্দী প্রমুখ ব্যক্তিগণও 
উহার অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। 

*১-4| শব্দটির আভিধানিক অর্থ হইতেছে ১2331 (পরীক্ষা করা)। বিপদ-আপদ এবং 
নি'আমাত ও সুখ শাস্তি- ইহাদের যে কোনোটি দিয়া আল্লাহ্‌ মানুষকে পরীক্ষা করিতে পারেন। 
আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

2১৪ ANG 7১17 SL, ‘আর আমি তোমাদিগকে বিপদ-আপদ ও সুখ-শান্তি 
উভয় দারা পরীক্ষা করিয়া থাকি। এইগুলি পরীক্ষার মাধ্যম 

তিনি আরো বলেন ৪ 

ur ll - ০5510 LiL, 1 ‘তাহারা অবাধ্যতা হইতে 
ফিরিয়া আসিবে, এই আশায় আমি তাহাদিগকে ধ্বর্ষ-বৈভব এবং অমঙ্গল-অকল্যাণ উভয়ের 
দ্বারা পরীক্ষা করিয়াছি ৷' 

ইমাম ইব্‌ন জারীর বলেন- অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আরবরা কাহাকেও অমঙ্গল ও 
বিপদ-আপদে পতিত করিবার অর্থে বলিয়া থাকে- ০১০১ ১১31১ 45৬15 (আমি তাহাকে 
বিপদে ফেলিয়াছি ও বিপদে ফেলিব।) পক্ষান্তরে, কাহাকেও শান্তি ও কল্যাণ প্রদান করিবার 
অর্থে তাহারা বলিয়া থাকে- «21, 

১3 ০১৫1512154441 অর্থাৎ আমি তাহাকে শাস্তি ও কল্যাণ দান করিয়াছি, শা 
ও কল্যাণ দান করিব। (দেখা যাইতেছে- এই অর্থে অসমাপিকা ক্রিয়া হিসাবে ,১.১। ও »১, 
এই উভয় শব্দই ব্যবহৃত হইয়া থাকে ।) আরো দেখা যাইতেছে £১, শব্দটি কাহাকেও 
বিপদাপন্ন করা, কাহাকেও শান্তি দান করা, উভয় অর্থেই ব্যবহৃত হইয়া থাকে। কৰি যুহায়র 
ইব্‌ন আবু সালমা বলেন ৪ এ 

Hl Hace A ats 
৬১০৬] 9541 ১১৯ LaASU 


‘তাহারা দুইজনে তোমাদের প্রতি যে সদ্ব্যবহার করিয়াছেন, উহার বিনিময় আল্লাহ্‌ তা'আলা 
তাহাদিগকে মঙ্গল দান করুন এবং তিনি যে নি'আমাত ও মঙ্গল দ্বারা বান্দাকে পরীক্ষা করিয়া 
থাকেন, তাহাদিগকে সেই নি'আমাত ও মঙ্গল দান করুন !' 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৩৩ 


ইমাম ইব্‌ন জারীর বলেন- 'এইস্থলে কবি উভয় অর্থেরই সমাবেশ ঘটাইয়াছেন। কারণ, 
তিনি বলিতেছেন- আল্লাহ্‌ তা'আলা যে নি“আমাত দ্বারা বান্দাকে পরীক্ষা করিয়া থাকেন, 
ভা দুটা? সাতার বারন 

কেহ কেহ বলেন ৮০ ৫, ১ ০921515589 এই আয়াতাংশের ১:০ *১4 শব্দ 
সমষ্টি দ্বারা আল্লাহ্‌ তা'আলা ফিরাউনের পক্ষ হইতে বর্নী ইসরাঈল জাতির প্রতি আপতিত সেই 
মহা বিপদের অর্থাৎ তাহাদের পুত্র-সন্তানদিগকে হত্যা করা ও কন্যা সন্তানদিগকে জীবিত 
থাকিতে দেওয়ার প্রতি ইঙ্গিত প্রদান করিতেছেন । ইমাম কুরতুবী বলেন £ ১ শব্দের শেষোক্ত 
ব্যাখ্যাই হইতেছে অধিকাংশ তাফসীরকারকৃত ব্যাখ্যা”। শেষোক্ত ব্যাখ্যা অনুযায়ী আলোচ্য 
আয়াতাংশের তাৎপর্য হইতেছে- “আর উহাতে তোমাদের প্রতি তোমাদের প্রভুর তরফ হইতে 
আগত মহাবিপদমূলক পরীক্ষা নিহিত ছিল।' 0. 

221 Sl এ] ০৯০] (৪৮৪৩ অ অর্থাৎ ফিরাউনের হাত হইতে আমি 
তোমাদিগকে মুক্ত করিবার পরও মূসা (আ)-এর সহিত তোমাদের দেশ ত্যাগ করিবার কালে 
আমি সমুদ্রের পানিকে তোমাদের জন্য বিভক্ত করিয়া দিয়াছিলাম। এই বিষয়টি আল্লাহ্‌ 
তা'আলা অন্যান্য স্থানে বিশদভাবে বর্ণনা করিয়াছেন। সূরা শুআরা'তে উহা বিশদরূপে বর্ণিত 
হইয়াছে। সংশ্লিষ্ট স্থানসমূহে উহা আল্লাহ চাহেন তো বিস্তারিতভাবে আলোচিত হইবে । 

£0253 অৰ্থাৎ. আমি, তোমাদিগকে তাহাদের হাত হইতে মুক্ত করিয়াছিলাম, 
তোমাদের ও তাহাদের মধ্যে প্রতিবন্ধকতার দুর্লংঘ প্রাচীর স্থাপন করিয়াছিলাম এবং 
তাহাদিগকে সমুদ্রে ডুবাইয়া মারিয়াছিলাম । তোমরা উহা স্বচক্ষে প্রত্যক্ষ করিতেছিলে- যাহাতে 
উহা তোমাদের অন্তরকে অতিশয় তৃপ্ত ও আনন্দিত এবং তোমাদের. শক্রুদিগকে চরমভাবে 
অপমানিত ও লাঞ্চিত করে। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় আমর ইব্র্ন মায়মূন আওদী হইতে ধারাবাহিকভাবে আবূ 
ইসহাক হামদানী, মুআম্মার ও আবদুর রায্যাক বর্ণনা করিয়াছেন যে, আমর ইব্‌ন মায়মূন 
বলেন- ‘হযরত মূসা (আ)-এর বনী ইসরাঈল জাতিকে সঙ্গে লইয়া মিশর ত্যাগ করিবার 
সংবাদ ফিরাউনের কানে পৌছিবার সঙ্গে সঙ্গে সে স্বীয় লোকজনকে আদেশ দিল-রাত্রিতে 
মোরগ ডাকিবার সঙ্গে সঙ্গে মূসা ও তাহার লোকজনের পশ্চাদ্ধাবনের উদ্দেশ্যে তোমাদিগকে 
রওয়ানা হইতে হইবে । সেইদিন রাত্রিতে মোরগ ডাকিবার সঙ্গে সঙ্গে তাহার লোকজন জাগিয়া 
উঠিল। সে একটি ছাগল যবাই করিয়া লোকদিগকে আদেশ করিল, আমি এই ছাগলের কলিজা 
ভক্ষণ শেষ করিবার পূর্বেই ছয় লক্ষ কিবৃতীকে আমার পার্শ্বে সমবেত দেখিতে চাই। আদেশ 
অনুযায়ী তাহার ছাগ-যকৃৎ ভক্ষণ শেষ হইবার পূর্বেই কিবৃতি বংশীয় ছয় লক্ষ লোক তাহার 
চতুষ্পার্থে সমবেত হইল । এদিকে হযরত মূসা (আ) দরিয়ার নিকট পৌছিলে যুশা' ইবৃন নূন 
নামক তাহার জনৈক সঙ্গী বলিল- আপনার প্রভু আমাদিগকে কোন্‌ দিকে অগ্রসর হইতে 
বলিয়াছেন? তিনি দরিয়ার প্রতি ইঙ্গিত করিয়া বলিলেন- ‘তোমার সম্মুখ দিকে ।' ইহাতে 
লোকটি স্বীয় অশ্বকে জোর করিয়া সমুদ্রে প্রবেশ করাইল। উহা তাহাকে লইয়া সমুদ্রের 
তলদেশে পৌছিল। অতঃপর উহা তাহাকে লইয়া প্রত্যাবর্তন করিলে সে পুনরায় হযরত মূসা 


কাছীর (১ম খণ্ড)-_৫৫ 


www.quraneralo.com 


Contents 


8৩৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


(আ)-কে বলিল, ‘হে মূসা! আপনার প্রভু আমাদিগকে কোন্দিকে অগ্রসর হইতে আদেশ 
করিয়াছেন? আল্লাহ্র কসম! আপনি মিথ্যা বলেন নাই; আপনি মিথ্যা বলেন নাই ।” এইরূপে 
সে তিনবার সমুদ্রের তলদেশে অশ্ব নামাইয়া প্রত্যাবর্তন করিল। অতঃপর আল্লাহ্‌ তা'আলা 
হযরত মূসা (আ)-এর নিকট ওহী পাঠাইলেন, 'তুমি স্বীয় লাঠি দিয়া সমুদ্রের পানিকে আঘাত 
করো।' তিনি তাহাই করিলেন। সমুদ্রের পানি বিভক্ত হইয়া গেল। পানির প্রত্যেকটি ভাগ 
বিরাট পর্বতের ন্যায় উচ্চ হইয়া গেল। হযরত মূসা (আ) সঙ্গীগণসহ সমুদ্র পার হইয়া গেলেন। 
ফিরাউন সদলবলে হযরত মূসা (আ) ও তীহার সঙ্গীদের পশ্চাতে চলিল। হযরত মূসা (আ) ও 
তাহার সঙ্গীদের সমুদ্র অতিক্রম করিবার পর সে তাহার দলবল যখন সমুদ্রের মধ্যে আসিয়া 
গেল, 2 পরস্পর মিলিত করিয়া দিলেন। 


“০০০০০ 


এই আয়াতাংশে বিবৃত হইয়াছে।' পূর্বসূরী একাধিক ব্যাখ্যাকারও অনুরূপ ঘটনা বর্ণনা 
করিয়াছেন। যথাস্থানে উহা আলোচিত হইবে৷ 

হাদীস শরীফে বর্ণিত হইয়াছে যে, বনী ইসরাঈল সহ হযরত মূসা (আ)-এর সমুদ্র পার 
হইবার উপরোক্ত ঘটনা আশুরার দিনে অর্থাৎ মুহাররম মাসের দশ.তারিখে ঘটিয়াছিল। হযরত 
ইবন জুবায়র, আইউব, আব্দুল ওয়ারেছ, আফ্ফান ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন, ‘নবী 
করীম (সা) মদীনায় আগম করিয়া দেখিতে পাইলেন যে, ইয়াহুদীগণ ‘আশুরা’র দিনে রোযা 
রাখে। তিনি তাহ্বদের নিকট জিজ্ঞাসা করিলেন- কোন্‌ উপলক্ষে তোমরা এই দিনে রোযা 
রাখ। তাহারা বলিল- এই দিন একটি শুভ দিন। এইদিনে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল 
জাতিকে ফিরাউনের*হাত হইতে মুক্তি দিয়াছেন। হযরত মূসা (আ) সেই উপলক্ষে এই দিনে 
রোযা রাখিতেন। '্নবী করীম (সা) বলিলেন- হযরত মূসা (আ)-এর সহিত যতটুকু ঘনিষ্ঠ 
সম্পর্ক তোমাদের 'ব্রহিয়াছে, তদপেক্ষা অধিকৃতর ঘনিষ্ঠ সম্পর্ক আমার রহিয়াছে। এই বলিয়া 
নবী করীম সো) নিজে আশুরার রোযা রাখিলেন এবং সাহাবীদিগকে এঁদিনে রোযা রাখিতে 
আদেশ দিলেন।': 

ইমাম বুখারী;*্ইমাম মুসলিম, ইমাম নাসাঈ এবং ইমাম ইব্‌ন মাজাহ উক্ত হাদীসকে 
উপরোক্ত রাবী আইউব সাখৃতিয়ানী হইতে অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্নরূপে অধস্তন 
সনদাংশে বর্ণনা করিয়াছেন।. 

হযরত আনাস রো) হইতে ধারাবাহিকভাবে ইয়াযীদ রক্কাশী, যায়দুল আমীয়্যা, সালাম 
ইব্‌ন সালীম, আবূ রবী' ও আবূ ইয়া'লা -মুসেলী বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) 
বলিয়াছেন- আল্লাহ্‌ তা'আলা আশুরায় .অর্থাৎ মুহাররম মাসের দশ তারিখে বনী ইসরাঈল 
জাতির জন্যে সমুদ্রের পানিকে বিভক্ত করিয়া দিয়াছিলেন।' উক্ত হাদীস সনদের দিক দিয়া 
দুর্বল। কারণ, উহার অন্যতম রাবী যায়দুল আমীয়্যা একজন দুর্বল রাবী । তাহার উস্তাদ 
ইয়াধীদ র্ধাশী তদপেক্ষা অধিকতর দুর্বল রাবী। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৩৫ 


বনী ইসরাঈলের অবাধ্যতা 
৫৫1 ৫2৫ LAA পাত রাকিব 5 
fs 6১50204215৩ 17426 05291১5০৩55 (5১) 


29111 
০০১৮৮ 
০0১7 19৭ রি ৫১৬৬ রশ (32৫4 (৫69 (০1) 


১৫৫1 ৫0৬): < 265) 22 (518) (০ 1) 
৫১. আমি যখন মৃসাকে চল্লিশ রজনীর প্রতিশ্রুতি দিলাম, অতঃপর তোমরা বাছুর 
পুজক হইয়াছ: ফলে আত্মপীড়ক ছিলে । 
৫২. অতঃপর ইহা সত্তেও আমি তোমাদিগকে ক্ষমা করিয়াছি যেন তোমরা কৃতজ্ঞ 
হও। | 
৫৩. তারপর আমি মূসাকে হক ও বাতিলে পার্থক্য সৃষ্টিকারী গ্রন্থ প্রদান করিয়াছি যেন 
তোমরা পথপ্রাপ্ত হও । 


তাফসীর £ আলোচ্য আয়াতত্রয়ে আল্লাহ্‌ তাআলা বনী ইসরাঈল জাতির প্রতি প্রদত্ত 
কতগুলি নিআমতের কথা তাহাদিগকে স্মরণ করাইয়া দিতেছেন। হযরত মূসা (আ) যখন 
আল্লাহ্‌ তা'আলা কর্তৃক নির্ধারিত চল্লিশ দিন ব্যাপী মুরাকাবা তথা অনন্য সাধনা সম্পাদন 
করিতে যান, তখন তাহারা বাছুর-পূজায় লিপ্ত হইয়া পড়ে । আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে ক্ষমা 
করিয়া দেন। তিনি তাহাদিগকে হিদায়েতের জন্যে হযরত মূসা (আ)-এর প্রতি তাওরাত 
কিতাব নাযিল করেন। এই. সকল দানই ছিল তাহাদের প্রতি প্রদত্ত আল্লাহ্‌ তা'আলার 
নি'আমাত। আল্লাহ্‌ তা'আলার নির্দেশে হযরত মূসা (আ)-এর মুরাকাবা তথা অনন্য সাধনায় 
রত হইবার ঘটনা এবং তাহার উপর তাওরাত নাযিল হইবার ঘটনার উভয়ই ঘটিয়াছিল বনী 
ইসরাঈল সহ হযরত মুসা (আ)-এর দরিয়া পার হইবার ঘটনার পর। সূরা আ'রাফ-এর 
তলার 
আল্লাহ্‌ তা'আলা নির্দেশ প্রদান করিবার কথা বর্ণিত হইয়াছে ৪. 

১০ মেন 9 হা 0585 ০১০০ 72 নারির 
রাত্রি নির্ধারিত করিয়া দিয়াছিলাম এবং তৎসহ দশ রাত্রিকে যুক্ত করিয়াছিলাম।” 

কেহ কেহ বলেন- উক্ত চল্লিশ রাত্রি ছিল পূর্ণ যিল-কাদা মাস ও যিল-হাজ্জ মাসের প্রথম 
দশ দিন। তাওরাত নাযিল হইবার ঘটনা যে হযরত মূসা (আ)-এর নদী পার হইবার পর 
ঘটিয়াছিল, আ'রাফে উল্লেখিত ঘটনা পরম্পরা দ্বারা তাহা প্রমাণিত হয়। এতদ্যতীত নিমোক্ত 
আয়াত দ্বারাও উহা প্রমাণিত হয়। 


Wwww.quraneralo.com 


Contents 


৪৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর ' 
০1 NN ১2০1 CEA ০০ ১ SES Le CST 
09583521491 ৮৯০5 ৪০৯৩ 

“আর পূর্ববর্তী জাতিসমূহকে ধ্বংস করিয়া দিবার পর মুসাকে কিতাব প্রদান করিয়াছিলাম । 
উহা ছিল লোকদের জন্যে জ্ঞানদায়ক বাক্যাবলী. হিদায়েত ও রহমাত।' এই আশায় যে, তাহারা 
উপদেশ গ্রহণ করিবে ।' 

১08০8]15 CUS এন CSI আও অর্থাৎ আমি মুসাকে নিশ্চয় সত্য-মিথ্যার 
পার্থক্য প্রদর্শনকারী তাওরাত কিতাব প্রদান-করিয়াছিলাম। এইস্থলে 241 ও ১৪১৪]| 
উভয় শব্দের তাৎপর্য একই অর্থাৎ তাওরাত কিতাব | কেহ কেহ বলেন, ১০৪১০] শব্দের পূর্বে 
অবস্থিত এ বর্ণটি অতিরিক্ত। প্রকৃতপক্ষে 503,51 শব্দটি: পূর্ববর্তী _/5৫1| শব্দটির 
বিশেষণরূপে ব্যবহৃত হইয়াছে।' উক্ত ধারণা অগ্রহণযোগ্য । কেহ কেহ,বলেন- উভয় শব্দের 
পদবাচ্য এক হইলেও দ্বিতীয়টি প্রথমটির সহিত সংযোজক"; অব্যয়-দ্বারা সংযোজিত 34২ 
হইয়াছে।-একই পদবাচ্যের নির্দেশক একাধিক সমার্থক শব্দের একটিকে অপরটির সহিত 
সংযোজক অব্যয় _$৮,1| 3১৯ দ্বারা সংযোজিত করিবার প্রক্রিয়া সাহিত্য ক্ষেত্রে বহুল 


প্রচলিত । কবি বলেন ৪ | পি এ 
০০৯০৭ ভাপ 
EEE RE HE ািত । 
সে তাহার (সেই মহিলাটির) কথাকে.মিথ্যা ও অসত্য বলিয়া দেখিতে পাইল ।' 
২১৬৫ এবং ৩.৯ শব্দদবয় সমার্থক শব্দ । কবি এখানে সংযোজক. অব্যয় দ্বারা উহাদের 
নিউজ বিন রর 
ও ALS AIDE 
| TMA Ee 
অহী লা নল বদ ক হট ইন 
ভালো। হিন্দের অনুপস্থিতির কারণে বিরহ ও বিচ্ছেদ নামিয়া আসিয়াছে ' 
[. ঞ৮,|| এবং ২4। উভয় সমার্ক শব্দ ।'কৰি-এইস্থলে সুযোজক অব্যয় দ্বার ইহাদের 
একটিকে অপরটির সহিত সংযোজিত করিয়াছেন । কবি আন্তরা বলেনঃ 
টি 459৩5০৩০৪৯১? 
ৃ 51111 ০০ ১৪৪1৩ ssl Hl 
‘আমি তো বসত বাটির পুরাতন ধ্বংসাবশেষ দেখিয়া বাচিয়া আছি। উন্মে- হায়ছম নামীয় 
সে ্‌ 
০1৯৪] এবং 955581 শব্দদবয় সমার্থক শব্দ । কবি এই স্থানে সংযোজক অব্যয় দ্বারা 
উহার একটিকে অপরটির সহিত সংযোজিত করিয়াছেন। 


রদ 


EE 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা . 
৫] ১2 শোন ১ E2432 11 5 22 2% L220 4 £ 
025145৬80৫4 ি6১25১455)৬5 0905 (5) 
৮৫ শর্ট ৬5, EG? 4 ১টি ৮22৫ ১০ Ol 1 
৩৬৫৬৬ HE OS CBI SN BASS 
J 22 6G 90৫ ৫6 স্‌ রব 
০2৯9 LENA 84৮2 
৫৪. অতঃপর যখন মূসা তাহার জাতিকে বলিল, হে জাতি, নিশ্চয় তোমরা গো-বৎস 
পূজা করিয়া আত্মপীড়ক হইয়াছে । তাই তোমরা পরস্পরকে হত্যা করার মাধ্যমে নিজ 
প্রভুর নিকট তওবা কর। তোমাদের প্রভুর নিকট ইহাই তোমাদের জন্য কল্যাণপ্রদ। 
অতঃপর প্রভু তোমাদের তওবা কবূল করিলেন । নিশ্চয় তিনি সর্বাধিক ক্ষমাশীল ও বড়ই 
মেহেরবান। | 
তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা“আলা বনী ইসরাঈল জাতির গো-বৎস পূজার 
প্রায়শ্চিত্তের বর্ণনা প্রদান করিয়াছেন। 
হযরত হাসান বসরী রে) L851 44 El 7582 pl ৮০৮০ ০৪ 9৩ 
1৯৮11 ১৫১১ আয়াতাংশের ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন £ বনী ইসরাঈল জাতির অন্তরে 
গো-বৎস পূজার প্রবণতা যখন দৃঢ়ভাবে শিকড় গাড়িয়া বসিয়াছিল, তখনই হযরত মুসা (আ) 
মূসা (আ)-এর উপরোক্ত সতর্ক বাণী উচ্চারিত হইবার পর তাহারা স্বীয় পাপাচারের বিষয় 
অনুশোচনা করিয়াছিল এবং আল্লাহ্‌ তা“আলার নিকট বিনীতভাবে ক্ষমা প্রাপ্তির জন্যে আকুল 
আবেদন জানাইয়াছিল। নিম্নোক্ত আয়াতে তাহাদের এই তওবা ও ইস্তিগফারের বিষয় বর্ণিত 
হইয়াছে £ 
৫০০৮০ ৯1805 সিকি ৪4855 এ ১০০০৮ 
“আর যখন তাহারা অনুশোচিত হইল এবং বুঝিতে পারিল যে, তাহারা বিপথগামী হইয়া 
গিয়াছে, তখন বলিল- আমাদের প্রভু যদি আমাদের প্রতি কৃপা প্রদর্শন না করেন এবং 
আমাদিগকে ক্ষমা না করেন, তবে আমরা অনিবার্যরূপে চরম ক্ষতিগ্রস্ত হইব ।” 
আবুল আলীয়া, সাঈদ ইব্‌ন জুবায়র ও রবী“ ইব্‌ন আনাস বলেন- অর্থাৎ “তোমরা স্বীয় 
সৃষ্টিকর্তার নিকট তওবা করো।" আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি, তোমরা স্বীয় সৃষ্টিকর্তার 
নিকট তওবা করো- এই কথা দ্বারা বনী ইসরাঈল জাতিকে হযরত মূসা (আ) এই বিষয়ের 
প্রতি ইঙ্গিত দান করিয়াছিলেন যে, স্বীয় সৃষ্টিকর্তাকে পরিত্যাগ করত তাহার সৃষ্টিকে পূজা 
করিয়া তোমরা জঘন্যতম পাতকে পতিত হইয়াছ। এখন উহার পুজা ত্যাগ করিয়া সেই 
মহাপ্রভু সৃষ্টিকর্তার দিকে ফিরিয়া আস, তাহার নিকট তওবা কর এবং তাহার ইবাদত করো ।” 
হযরত ইব্‌ন আববাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জারীর, কাসিম ইবৃন আবূ 
আইউব, আসবাগ ইব্‌ন যায়দ আল আর্রাক ও ইয়াধীদ ইব্‌ন হারূন- এই অভিন্ন উর্ধ্বতন 
সনদাংশে এবং বিভিন্ন রূপ অধস্তন সনদাংশে ইমাম নাসাঈ, ইমাম ইব্‌ন জারীর এবং ইমাম 


Wwww.quraneralo.com 


Contents 


৪৩৮ তাফসীরে ইব্ন কাছীর 
ইব্‌ন আবু হাতেম বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন- আল্লাহ্‌ তা'আলা 
বলিলেন, তাহাদের তওবা এই যে, তাহারা প্রত্যেকেই স্বীয় পিতা বা পুত্র যাহাকেই পাইবে, 
তাহাকেই কোনরূপ দয়াপ্রদর্শন ব্যতিরেকেই হত্যা করিবে । তাহারা তাহাই করিল। তাহাদের 
গুনাহের খবর হযরত মূসা (আ) ও হারূন (আ)-এর নিকট সম্পূর্ণরূপে প্রকাশিত না হইয়া 
থাকিলেও যেহেতু উহা আল্লাহ্‌ তা'আলা যে নির্দেশ প্রদান করিলেন, তাহা তাহারা পালন 
করিল। আল্লাহ্‌ তা'আলা হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয় শ্রেণীর লোকদের গুনাহই মাফ করিয়া 
দিলেন।' উক্ত হাদীস ফিতনা সম্পর্কিত দীর্ঘ হাদীস বিশেষের একটা অংশ মাত্র। সূরা ত্বাহা-এর 
ব্যাখ্যায় উহা আল্লাহ্‌ চাহেন তো সম্পূর্ণরূপে বর্ণিত হইবে। | 

হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, আবু সাঈদ, সুফিয়ান ইব্‌ন 
উয়ায়না, ইবরাহীম ইব্‌ন বাশৃশার, আবদুল করীম ইব্‌ন হায়ছাম ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা 
করিয়াছেন যে, হযরত ইব্ন আব্বাস (রা) বলেন- হযরত মুসা (আ) আল্লাহ্‌ তা'আলার 
নির্দেশে স্বীয় লোকদের প্রতি পরস্পরকে হত্যা করিতে নির্দেশ দিলেন। যাহারা গো-বৎস পূজায় 
লিপ্ত হইয়াছিল, তাহাদের নিকট তাহার নির্দেশ প্রদানের সংবাদ পৌছিলে তাহারা একত্রে বসিয়া 
উক্ত নির্দেশ কার্যকর করিবার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করিল। যাহারা গো-বৎস পূজা হইতে পবিত্র 
ছিল, অতঃপর তাহারা তরবারি হস্তে ধারণ করত অপরাধীদিগকে হত্যা করিতে লাগিল। এই 
সময়ে ঘন অন্ধকার তাহাদিগকে ছাইয়া ফেলিয়াছিল। অন্ধকার কাটিয়া গেলে তাহারা দেখিতে 
পাইল, সত্তর হাজার লোক নিহত হইয়াছে। যাহারা নিহত হইল এবং যাহা বাচিয়া রহিল 
তাহাদের উভয় শ্রেণীর লোকদের জন্যেই আল্লাহ্‌ তা'আলার দরবায়ে তওবা মঞ্জুর হইল। 

সাঈদ ইব্‌ন জুবায়র এবং মুজাহিদ হইতে ধারাবাহিক ভাবে কাসেম ইব্‌ন আবু বোর্রা ও 
ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্‌ন জুবায়র এবং মুজাহিদ বলেন- আল্লাহ্‌ 
তা'আলার নির্দেশের পর বনী ইসরাঈল জাতির লোকেরা আপন পর নির্বিশেষে তরবারি দ্বারা 
পরস্পরকে হত্যা করিতে লাগিল। এক সময়ে হযরত মুসা (আ) স্বীয় বস্ত্র দ্বারা ইঙ্গিত করত 
হত্যাকার্য বন্ধ করিবার জন্যে তাহাদিগকে নির্দেশ দিলেন। তাহারা অস্ত্র ফেলিয়া দিল। দেখা 
গেল সত্তর হাজার লোক নিহত হইয়াছে। আল্লাহ্‌ তা'আলা ওহীর মাধ্যমে হযরত মূসা 
(আ)-কে জানাইয়া দিয়াছিলেন- আর নহে, তুমি স্বীয় কর্তব্য সম্পন্ন করিয়াছ। এই সময়েই 
হযরত মুসা (আ) স্বীয় বস্তু দ্বারা ইশারা করত হত্যাকার্য বন্ধ করিবার জন্যে বনী ইসরাঈলদের 
প্রতি নির্দেশ দিয়াছিলেন। হযরত আলী (রা) হইতেও অনুরূপ বিবরণ বর্ণিত হইয়াছে। 

কাতাদাহ বলেন- “বনী ইসরাঈল জাতির প্রতি কঠোর নির্দেশ প্রদত্ত হইল। নির্দেশ অনুযায়ী 
তাহারা ছোরা দিয়া পরস্পরকে হত্যা করিতে লাগিল। তাহাদের শাস্তি ও প্রায়শ্চিত্ত আল্লাহ্‌ 
তা'আলার দরবারে গৃহীত হইল। অতঃপর তাহাদের হস্ত হইতে ছোরাসমূহ ভূমিতে পতিত 
হইল । এইভাবে হত্যা প্রক্রিয়া বন্ধ হইল। জীবিত ব্যক্তিগণের জন্যে আল্লাহ্‌ তা'আলার দরবারে 
তওবা এবং নিহত ব্যক্তিদের জন্যে শাহাদত লিখিত হইল!’ | 

হাসান বসরী বলেন- ‘এক সূচিভেদ্য অন্ধকার বনী ইসরাঈল জাতিকে ছাইয়া ফেলিল। 
তাহারা পরস্পরকে হত্যা করিতে লাগিল । এক সময়ে অন্ধকার তিরোহিত হইয়া গেল। উক্ত 
হত্যাক্রিয়া তাহাদের জন্যে আল্লাহ্‌ তা'আলার নিকট তওবা.হিসাবে গৃহীত হইল ৷' 

সুদ্দী বলেন- ‘আল্লাহ্‌র তরফ হইতে নির্দেশ আসিবার পর অপরাধী ও নিরপরাধ সকলেই . 
" তরবারি দ্বারা পরস্পরকে হত্যা করিতে লাগিল। অপরাধী ও'নিরপরাধ উভয় শ্রেণীর সকল 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা 8৩৯ 


নিহত ব্যক্তিই আল্লাহ্‌ তা'আলার নিকট শহীদ বলিয়া পরিগণিত হইল । ইহাতে বনা ইসরাঈল 

জাতি সম্পূর্ণরূপে ধ্বংস হইবার উপক্রম হইল । এই সময়ে হযরত মুসা (আ) ও হযরত হারুন 

(আ) দোয়া করিলেন - হে প্রভু! বনী ইসরাঈল জাতিকে ধ্বংস করিয়া দিয়াছ। হে প্রভু! অবশিষ্ট 

লোকদিগকে তুমি বাঁচাও ৷' ইহাতে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে অস্ত্র সংবরণ করিতে আদেশ 

দিলেন এবং তাহাদের তওবা কবুল করিনেন। অপরাধী ও নিরপরাহী উতর শ্রেমীর লোকদের 

মধ্য হইতে যাহারা নিহত হইল, তাহারা শহীদ বলিয়া আল্লাহ্‌ তা'আলার নিকট পরিগণিত 
রা নারির তাহাদের গুনাহ মাফ হইয়া গেল। 


১১11 এ 19511 ৬৯ 291 0835 59০3 এই আয়াতাংশে তাহাদের তওবা কবুল 


হইবার ঘটনাই বিবৃত হইয়াছে। 

যুহ্রী বলেন- “বনী ইসরাঈল জাতির প্রতি যখন পরস্পরকে হত্যা করিবার নির্দেশ আসে, 
তখন তাহারা হযরত মুসা (আ) সহ ময়দানে সমবেত হইয়া একে অপরকে তরবারি ও ছোরা 
দ্বারা হত্যা করিতে লাগিল। এই সময়ে হযরত মূসা (আ) হাত উঠাইয়া আল্লাহ্‌ তা'আলার 
দরবারে দোয়া করিতে ছিলেন। এক সময়ে তাহাদের কেহ কেহ ঝিমাইয়া পড়িলে তাহারা 
হযরত মুসা (আ)-এর হস্ত ধারণ করত উহাতে ঝুলিয়া পড়িয়া অত্যন্ত কাকুতি-মিনতি সহকারে 
তাহাকে বলিল- হে আল্লাহর নবী! আমাদের জন্যে দোয়া করুন! তাহারা এইরূপ করিতে 
থাকিলে এক সময় আল্লাহ্‌ তা“আলা তাহাদের তওবা কুবল করিলেন এবংতাহাদের পরস্পরের 
হাতকে পরস্পর হইতে বিরত ও অক্ষম করিয়া দিলেন। তাহারা স্বীয় হস্ত হইতে অস্ত্র ফেলিয়া 
দিল। এই গণহত্যা কার্যে বনী ইসরাঈল এবং হযরত মূসা (আ) বিমর্ষ ও মর্মাহত হইয়া 
পড়িলেন। ইহাতে আল্লাহ্‌ তা“আলা হযরত মূসা (আ)-এর নিকট ওহী পাঠাইলেন ' হে মূসা! 
তুমি কেনো চিন্তাঘিত হইয়া পড়িয়াছ? ইহাদের মধ্য হইতে যাহারা নিহত হইয়াছে, তাহারা 
WELL LG OU USL dled LEBEL lh 
রহিয়া গিয়াছে, আমি তাহাদের তওবা কবূল করিয়াছি। ইহাতে বনী ইসরাঈল এবং হযরত 
মূসা (আ) আনন্দিত হইলেন।' ই ইন জাীর উপরোভ নও রী হইত বর্ন 
করিয়াছেন । 

ইরা আট EL SRL HRA 
বিশেষ সাধনা ব্রত পালন সমাপ্ত করত) বনী ইসরাঈল জাতির নিকট প্রত্যাবর্তন করিবার এবং 
বণী ইসরাঈল কর্তৃক পূজিত গো-বৎসটি পোড়াইয়া উহাকে দরিয়ায় নিক্ষেপ করিবার পর স্বীয় 


জাতি হইতে মনোনীত কিছু সংখ্যক লোক সঙ্গে লইয়া আল্লাহ্‌ তা'আলার নিকট দোয়া পেশ . 


করিবার এবং তাহার নিকট হইতে নির্দেশ লাভ করিবার নিমিত্ত নির্দিষ্ট স্থানের দিকে রওয়ানা 
হইলেন ৷ ইত্যবসরে বজ্রপাত (২3০..০) তাহাদিগকে ধ্বংস করিয়া দিল । আল্লাহ্‌ তা'আলা 
পুনরায় তাহাদিগকে জীবিত করিলেন । হযরত মূসা (আ) বনী ইসরাঈল জাতির গো-বৎস 
পূজার কারণে আল্লাহ্র নিকট তাহাদের জন্যে ক্ষমার আবেদন জানাইলেন। আল্লাহ্‌ তা'আলা 
বলিলেন- তাহারা পরস্পরকে হত্যা করিলে তাহাদের তওবা কবুল এবং অপরাধ মার্জনা হইতে 
পারে। এতত্তিন্ন অন্য কোনো পন্থায় তাহাদের তওবা কবুল এবং অপরাধ মার্জনা হইবে না।" 
ইবৃন ইস্হাক বলেন- আমার নিকট বর্ণিত হইয়াছে যে, ইহাতে বনী ইসরাঈল জাতি 
হযরত মূসা (আ)-কে বলিল- “আমরা ধৈর্য সহকারে আল্লাহ্‌র নির্দেশ পালন করিব।' হযরত 


www.quraneralo.com 


Contents 


8৪০ “তাফসীরে ইবৃন কাছীর 


মূসা (আ) আদেশ দিলেন- যাহারা গো-বৎস পূজা করে নাই, তাহারা গো-বৎসপৃজকদিগকে 
হত্যা করিবে ।' ইহাতে তাহারা উন্ক্ত প্রান্তরে সমবেত হইল এবং লোকেরা তাহাদের গর্দানে 
তলোয়ার চালাইতে লাগিল । বিপুল সংখ্যক লোক নিহত হইবার কারণে হযরত মূসা (আ) 
বিমর্ষ ও বিষণ্ন হইয়া পড়িলেন। নারী ও শিশুগণ তাহার নিকট আসিয়া কাঁদিতে লাগিল। 
তাহারা আল্লাহ্‌র নিকট ক্ষমা চাহিতে লাগিল। আল্লাহ্‌ বনী ইসরাঈল জাতির তওবা কবুল 
করিলেন এবং তাহাদিগকে মাফ করিয়া দিলেন । হযরত মূসা (আ) তলোয়ার চালানো বন্ধ 
করিতে আদেশ দিলেন। ফলে তলোয়ার চালানো বন্ধ হইল।” 
আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম বলেন- হযরত মূসা (আ) স্বীয় জাতির নিকট 

প্রত্যাবর্তন করত তাহাদিগকে গো-বৎসপৃজায় লিপ্ত দেখিয়া বলিলেন, তোমরা স্বীয় প্রভুর 
প্রতিশ্রুতির (আযাবের) দিকে অগ্রসর হও । উল্লেখ্য যে, মাত্র সত্তর জন লোক গো-বৎস পূজা 
হইতে বিরত ও পবিত্র থাকিয়া হযরত হারূন (আ)-এর সঙ্গে রহিয়া গিয়াছিলেন। হযরত মূসা 
(আ)-এর কথায় অপরাধীগণ বলিল- হে মূসা! তওবার কি কোনো পথ নাই? তিনি বলিলেন- 
হ্যা, আছে। তোমরা একে অপরকে হত্যা করিবে। ইহাই তোমাদের সৃষ্টিকর্তার নিকট 
তোমাদের জন্যে কল্যাণকর । ইহাতে তিনি তোমাদের দিকে করুণা দৃষ্টি নিক্ষেপ করিবেন এবং 
তোমাদের গুনাহ মাফ করিবেন। তিনি নিশ্চয় তওবা কবৃলকারী, কৃপাপরায়ণ। তাহারা একে 
অপরের উপর তরবারি ও ছোরা চালাইতে লাগিল। এই সময়ে তাহাদের উপর ঘুটঘুটে 
অন্ধকার নামিয়া আসিয়াছিল। তাহারা অন্ধকারে হাতড়াইয়া একে অপরকে ধরিয়া হত্যা করিতে 
লাগিল। লোকেরা অন্ধকারে নিজেদের অজ্ঞাতে স্বীয় পিতা ও স্বীয় ভ্রাতাকেও হত্যা করিতে 

_ লাগিল । তাহারা উচ্চস্বরে বলিতেছিল, যে ব্যক্তি আল্লাহ্‌র নিকট ধৈর্য ও আনুগত্য গৃহীত না 
হওয়া পর্যন্ত ধৈর্যধারণ এবং আনুগত্য প্রদর্শন করিয়া যাইবে, তাহার প্রতি আল্লাহ্‌ কৃপা প্রদর্শন 
করুন! এইরূপে যাহারা জীবিত রহিল, তাহাদের তওবা কবুল হইল ।' অতঃপর আবদুর রহমান 
ইব্‌ন যায়দ ইব্‌ন আস্লাম নিম্নাক্ত আয়াতাংশ তিলাওয়াত করিয়া শুনাইয়াছেন ৪ 


০.2 5 এ ক 45 পপ পপ 
৮১৯৮ 29511 ALI Cle এ 


১৫ (64222 পর্ণ পাতা 1 ১) 2222 রা 
His ASS CERT HL A OSD SS 4১ con ) 
৫ GIES I 


‘CC 0 EES AS EG YS AOAC (০৭) 

১ আর যখন তোমরা বলিলে, “হে মূসা! আল্লাহকে প্রকাশ্যে না দেখিয়া আমরা 

কিছুতেই ঈমান আনিব না, তখন তোমাদের উপর বজ্রপাত হইল এবং তোমরা উহা 
প্রত্যক্ষ করিতেছিলে। 

৫৬. মৃত্যুর পর পুনরায় ভোমাদিগকে জীবন দান করিলাম যেন তোমরা কৃতজ্ঞ হও। 


তাফসীর £ঃ আলোচ্য আয়াতদ্বয়ে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল জাতির প্রতি প্রদত্ত তাহার 
আরেক নিআমতের কথা তাহাদিগকে স্মরণ করাইয়া দিতেছেন। বনী ইসরাঈল জাতি আল্লাহ্‌ 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা 88১ 


তা‘আলাকে চর্ম-চক্ষু দ্বারা প্রত্যক্ষ করিতে চাহিয়াছিল। তাহারা হযরত মূসা (আ)-কে 
বলিয়াছিল যে, তাহারা চর্ম-চক্ষু দ্বারা আল্লাহকে না দেখিলে হযরত মূসা (আ)-এর কথা বিশ্বাস 
করিবে না। তাহাদের এই দাবী ছিল সম্পূর্ণ অসম্ভব ও অযৌক্তিক । কারণ, চর্ম চক্ষু দ্বারা 
আল্লাহ্‌কে প্রত্যক্ষ করা কাহারো পক্ষে সম্ভবপর নহে। তাহাদের অবাধ্যতা ও অযৌক্তিক দাবী 
জ্ঞাপনের কারণে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে মৃত্যু দিলেন। অতঃপর হযরত মূসা (আ)-এর 
তা'আলার এক বিরাট দান। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন 
আব্বাস রো) বলেন- ১০৫৯ 4411৪ ০১৯ এই আয়াতাংশের অন্তর্গত ৪১৫৯ শব্দের অর্থ 
হইতেছে- প্রকাশ্যভাবে, চর্ম চক্ষু দ্বারা ।' হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে 
আবুল ফুআয়ূরিছ আব্বাস ইবৃন ইসহাক ও ইবরাহীম ইবৃন তিহমানও উক্ত শব্দের উপরোক্তরূপ 
অর্থ বর্ণনা করিয়াছেন । কাতাদাহ এবং রবী" ইব্‌ন আনাসও অনুরূপ অর্থ বর্ণনা করিয়াছেন। 

রবী' ইব্‌ন আনাস হইতে আবূ জাফর বর্ণনা করিয়াছেন যে, রবী“ ইব্‌ন আনাস বলেন- 
'হযরত মুসা (আ) আল্লাহ্‌ তা'আলার সহিত কালাম করিবার উদ্দেশ্যে গমন করিবার কালে 
বনী ইসরাঈল জাতির মধ্য হইতে সত্তর জন লোককে নিজের সহিত লইবার জন্যে মনোনীত 
করিয়াছিলেন। তাহারা যথাসময়ে তাহার সহিত গন্তব্যস্থলে গমন করিল । এক সময়ে তাহারা 
একটি কালাম শুনিতে পাইল । ইহাতে তাহারা বলিল, আমরা আল্লাহ্‌কে প্রত্যক্ষরূপে চর্ম-চক্ষু 
দ্বারা না দেখিলে তোমার কথা বিশ্বাস করিব না। অমনি একটি বিকট শব্দ তাহাদের কানে 
আসিল । উহাতেই তাহারা মৃত্যুমুখে পতিত হইল ।" 

পবিত্র মক্কায় বক্তৃতা প্রদান করিবার কালে মারওয়ান ইব্‌ন হাকাম একদা বলেন £ 
০ :855505 এই আয়াতাংশের অন্তর্গত হ৪ হ৪০.০11 শব্দের অর্থ হইতেছে আকাশ হইতে 
আগত ধ্বনি বা শব্দ। সুদ্দী বলেন- উহার অর্থ হইতেছে অগ্নি । 

উর্ওয়া ইব্‌ন রোয়েম ১:৮5 ১4 এই আয়াতাংশের ব্যাখ্যায় বলেন- তাহাদের 
একাংশ মরিয়া গিয়াছিল এবং আরেকাংশ উহাদের মৃত্যু প্রত্যক্ষ করিয়াছিল। অতঃপর মৃত্যুপ্রাপ্ত 
ব্যক্তিগণ পুনজীবিত হইয়াছিল। তৎপর দ্বিতীয়াংশ মরিয়া গিয়াছিল এবং পুনজীবিত প্রথমাংশ 
উহাদের মৃত্যু প্রত্যক্ষ করিয়াছিল ! এইরূপে দুই দলেরই প্রত্যেকে পালাক্রমে অপরের মৃত্যু 
প্রত্যক্ষ করিয়াছিল। 
আগত আগুনে মরিয়া যাইবার পর হযরত মুসা (আ) আল্লাহ্‌ তা'আলার নিকট কীদিয়া কাদিয়া 
দোয়া করিতে লাগিলেন । তিনি বলিতে লাগিলেন- প্রভু হে! আমি স্বজাতির নিকট ফিরিয়া গিয়া 
55755455554 
আরো বলিলেন ৪ 

8005 0 EP OR 1 ভি 
তুমি চাহিলে পূর্বেই তো তাহাদিগকে এবং আমাকে ধ্বংস করিয়া দিতে পারিতে। 

আমাদের মধ্য হইতে নিরবে বাতি যে পাপ করিয়াছে উহার কারণে তুমি কি আমাদিগকে 
ধ্বংস করিয়া দিবে?' 


কাছীর (১ম খণ্)__৫৬ 


Wwww.quraneralo.com 


Contents 


88২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইহাতে আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আ)-এর নিকট এই মর্মে ওহী পাঠাইলেন যে, 
‘ইহারাও গো-বৎস পূজায় লিপ্ত হইয়াছিল ।' অতঃপর তিনি তাহাদিগকে পুনজীবিত করিলেন। 
পুনজীবিত হইবার পর এই সকল লোক পৃথিবীতে চলাফেরা করিয়াছিল এবং জীবন-যাপন 
করিয়াছিল। তাহারা কিরূপে জীবিত থাকিয়া পৃথিবীতে চলাফেরা করিতেছে একে অপরকে 
দেখিয়া তাহা ভাবিয়া তাহারা অবাক হইত ।” অতঃপর সুদ্দী ০৫5১, ০৫১০ 4, 
৮11 এই আয়াত তিলাওয়াত করিয়া বলেন- উহাতে তাহাদের প্রতি প্রদত্ত উপরোক্ত নিআমতের 
কথা আল্লাহ্‌ তা'আলা বর্ণনা করিয়াছেন । 

রবী' ইব্‌ন আনাস বলেন- তাহাদের মৃত্যু ছিল তাহাদের পাপের কারণে তাহাদের প্রতি 
আল্লাহ্‌ তা'আলা কর্তৃক আরোপিত শাস্তি। উক্ত শান্তি ভোগ করিবার পর দুনিয়াতে তাহাদের 
জন্যে নির্ধারিত বয়স পূর্ণ করিবার প্রয়োজনে তাহারা পুনজীবিত হইয়াছিল । কাতাদাহও অনুরূপ 
ব্যাখ্যা প্রদান করিয়াছেন। 

মুহাম্মদ ইবৃন ইসহাক হইতে ধারাবাহিকভাবে সালমা ইব্‌ন ফযল, মুহাম্মদ ইবৃন হামীদ ও 
ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন, মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন- ‘হযরত মূসা (আ) বনী 
ইসরাঈল জাতির নিকট প্রত্যাবর্তন করত তাহাদিগকে গো-বৎস পূজায় লিগু দেখিয়া, স্বীয় 
ভ্রাতা হযরত হারূন (আ) ও সামেরী নামীয় গো-বৎস পূজার প্ররোচক ব্যক্তিকে যাহা বলিবার 
তাহা বলিয়া এবং পূজিত গো-বৎসকে পোড়াইয়া দরিয়ায় নিক্ষেপ করিয়া তাহাদের মধ্য হইতে 
শীর্ষস্থানীয় সত্তর ব্যক্তিকে মনোনীত করত তাহাদিগকে বলিলেন- তোমরা আল্লাহর নিকট চল; 
স্বীয় অপরাধের জন্যে তাহার নিকট তওবা কর এবং যাহারা এই স্থানে থাকিয়া যাইতেছে, 
তাহাদের জন্যেও আল্লাহ্‌ তা'আলার নিকট মাগফিরাত প্রার্থনা কর। তোমরা রোযা রাখ, 
শরীরকে পাক কর এবং কাপড়কে পবিত্র কর।' তাহারা তাহার আদেশ পালন করিল । তিনি 
তাহাদিগকে লইয়া সিনাই অঞ্চলের তুর পর্বতের দিকে রওয়ানা হইলেন। আল্লাহ্‌ তা'আলা 
_ তাহাকে এইস্থানে নির্দিষ্ট সময় ধরিয়া (চল্লিশ দিন ধরিয়া) বিশেষ ইবাদাতে লিপ্ত থাকিতে 
আদেশ দিয়াছিলেন। উক্ত আদেশ পালন করিবার নিমিত্তই তিনি সেই স্থানের দিকে রওয়ানা 
হইলেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, আল্লাহ্‌ তা'আলার তরফ হইতে আদেশ না পাইয়া তিনি 
উক্ত স্থানে উপস্থিত হইতেন না । উক্ত সম্তষ ব্যক্তি পথিমধ্যে তাহাকে বলিল- হে মুসা! আমরা 
স্বকর্ণে স্বীয় প্রভুর কালাম শুনিতে চাই। তুমি তোমার প্রভুর নিকট আমাদের ইচ্ছা পূরণ 
করিবার জন্যে দাবী জানাইবে । হ্যরত মূসা (আ) বলিলেন- আমি ইহা করিব । যখন তিনি 
পর্বতের নিকটে পৌছিলেন, তখন এক খণ্ড মেঘ তাহার মাথার উপর আসিল । অতঃপর উহা 
সমগ্র পর্বতকেও আচ্ছন্ন করিয়া ফেলিল। হযরত মূসা (আ) পর্বতের মধ্যে চলিয়া গেলেন। 
তিনি সঙ্গীদিগকে তাহার নিকটে যাইতে বলিলেন। আল্লাহ্‌ তা'আলা যখন হযরত মুসা 
(আ)-এর সহিত কথা বলিতেন, তখন তাহার ললাটদেশে একটি প্রশস্ত আল্লাহ্‌ প্রদত্ত জ্যোতি 
বা নূর পতিত হইত. উক্ত জ্যোতির প্রতি দৃষ্টি নিক্ষেপ করা কোন মানুষের পক্ষে সম্ভবপর ছিল 
. না। তিনি নিজের সম্মুখে পর্দা টানিয়া দিলেন। তাহার সঙ্গীগণ তাহার নিকটে চলিয়া গেল। 
তাহারা মেঘের ছায়ার তলে পৌছিয়া সিজদায় রত হইল। এই অবস্থায় তাহারা আল্লাহ্‌ 
তা'আলা তাহাকে কোন্‌ কার্য করিতে আদশে করিতেছেন, কোন্‌ কার্য করিতে নিষেধ 
করিতেছেন; বলিতেছেন- ইহা কর; উহা করিও না। কালাম শেষ হইবার পর হযরত মুসা 
(আ)-এর মাথার উপর হইতে মেঘ সরিয়া গেল এবং তিনি সঙ্গীদের নিকট ফিরিয়া আসিলেন। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা 88৩ 


তাহারা তাহাকে বলিল- আমরা আল্লাহকে চর্ম-চক্ষে না দেখিয়া তোমার কথায় বিশ্বাস করিব 
না । ইহাতে তাহাদের উপর বজ্র পতিত হইয়া তাহাদের সকলকে ধ্বংস করিয়া দিল । হযরত 
মূসা (আ) আল্লাহ্‌ তা'আলার নিকট কাকুতি-মিনতি সহকারে দোয়া করিতে লাগিলেন। তিনি 
আরয করিলেন- প্রভু হে! আমাদের মধ্য হইতে নির্বোধ ব্যক্তিগণ যে অপরাধ করিয়াছে, তজ্জন্য 
তুমি কি আমার অনুগামী এই সকল শীর্ষস্থানীয় ব্যক্তিদিগকে ধ্বংস করিয়া দিতে পারিতে ৷ 
আমি যাহাদিগকে সংগে লইয়া আসিয়াছিলাম, তাহাদের কেহই জীবিত নাই। বনী ইসরাঈল 
_ কথা বিশ্বাস করিবে? তাহারা ভবিষ্যতে কোন বিষয়ে কি আমাকে বিশ্বাস করিবে? প্রভু হে 

আমরা তোমার নিকট তওবা করিতেছি ।: তিনি এইরূপে আল্লাহ্‌ তা'আলার দরবারে কান্নাকাটি 
ও কাকুতি-মিনতি করিতে লাগিলেন। তাহার দোয়ায় আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে পুনজীবিত 
করিলেন । হযরত মুসা (আ) আল্লাহ্‌ তা'আলার নিকট বনী ইসরাঈল জাতির পক্ষে তাহাদের 
গো-বৎস পূজার অপরাধ ক্ষমা করিবার জন্যে আবেদন জানাইলেন। আল্লাহ্‌ তা'আলা বলিলেন- 
তাহারা পরস্পর পরস্পরকে হত্যা করিলে একমাত্র সেই অবস্থায় তাহাদের অপরাধের মার্জনা 
হইতে পারে। 

ইসমাঈল ইব্ন আবদুর রহমান আস্‌ সুদ্দী বলেন- “বনী ইসরাঈল জাতি পরস্পর 
পরস্পরকে হত্যা করিবার মাধ্যমে তাহাদের গো-বতস পূজার মহাপাতক হইতে তওবা করিবার 
এবং আল্লাহ্‌ তা'আলা তাহাদের সেই তওবা কবুল করিবার পর আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা 
(আ)-কে নির্দেশ দিলেন- তিনি যেন বনী ইসরাঈল জাতির সকল লোককে লাইয়া তাহার 
নিকট উপস্থিত হয়। তাহারা তথায় গো-বৎস পূজা এবং হযরত মূসা (আ)-এর প্রতি ভীতি 
প্রদর্শনের জন্যে আল্লাহ্‌ তা'আলার নিকট ক্ষমা চাহিবে। হযরত মূসা (আ) উক্ত নির্দেশ 
মুতাবিক তাহাদের মধ্যে হইতে সত্তর জন লোককে বাছিয়া নিজের সম্মুখে আনিলেন। তাহারা 
স্বীয় অপরাধের জন্যে ক্ষমা চাহিবে এই উদ্দেশ্যে তিনি তাহাদিগকে সঙ্গে লইয়া আল্লাহর 
দরবারে রওয়ানা হইলেন।" অতঃপর সুদ্দী পূর্বোক্ত বর্ণনার অনুরূপ বর্ণনা প্রদান করিয়াছেন । 

উপরোল্লেখিত বর্ণনাসমূহ দ্বারা প্রমাণিত হয় যে, এ] ০০০01 ৮০৮০2 ili 93 
ট1| এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল জাতির স্বচক্ষে আল্লাহ দর্শন সম্পর্কিত 
অযৌক্তিক ও অসম্ভব দাবীর কথা উল্লেখ করিতেছেন । অবশ্য সমগ্র বনী ইসরাঈল জাতি আল্লাহ্‌ 
তা'আলাকে চর্ম চক্ষে দেখিবার জন্যে দাবী জানাইয়াছিল এবং জিদ ধরিয়াছিল- উক্ত আয়াতের 
এইরূপ ব্যাখ্যা খুব কম তাফসীরকারই বর্ণনা করিয়াছেন। অধিকাংশ তাফসীরকার বলিয়াছেন 
যে, উক্ত আয়াতে যাহাদের উপরোক্ত অযৌক্তিক জিদ ও দাবীর কথা বর্ণিত হইয়াছে, তাহারা 
ছিল হযরত মূসা (আ) কর্তৃক মনোনীত ও আল্লাহর নিকট উপস্থাপিত সত্তর জন শীর্ষস্থানীয় বনী 
ইসরাঈল গোত্রীয় লোক । 

ইমাম রাধী স্বীয় তাফসীর গ্রন্থে এই স্থলে একটি অদ্ভূত কথা বর্ণনা করিয়াছেন তিনি 
উপরোক্ত সত্তর ব্যক্তি সম্বন্ধে বর্ণনা করিয়াছেন যে, “তাহারা পুনজীবিত হইবার পর হযরত মুসা 
(আ)-কে বলিল- ওহে মূসা! তুমি আল্লাহর কাছে যাহা চাও, তিনি তাহাই তো তোমার জন্য 
মঞ্জুর করিয়া থাকেন। তুমি দোয়া কর যেন তিনি আমাদিগকে নবী বানাইয়া দেন। হযরত মুসা 
. (আ) তাহাই করিলেন এবং আল্লাহ্‌ তা'আলা তাহার দোয়া কবুল করিলেন ।” 


www.quraneralo.com 


Contents 


888 তাফসীরে ইবৃন কাছীর 


ইমাম রাধী কর্তৃক বর্ণিত উপরোক্ত বর্ণনা মোটেই গ্রহণযোগ্য নহে। কারণ, হযরত মূসা 
(আ)-এর যুগে তাহার ভাই হযরত হারূন (আ) এবং অতঃপর হযরত যূশা' ইব্‌ন নূন (আ) 
LL REL KUN AE nH AOA ED NL 
১১452 সত্তর ব্যক্তি 
স্বচক্ষে আল্লাহকে দেখিয়াছিল।' তাহাদের উক্ত জরা RI 
স্বয়ং হযরত মূসা (আ) আল্লাহ্‌ তা'আলার নিকট এরূপ আবেদন জানাইয়া বিফল মনোরথ 
হইয়াছিলেন। এমতাবস্থায় সেই সত্তর জন লোক কিরূপে উহা লাভ করিতে পারে? 
আলোচ্য আয়াতদ্বয়ের ব্যাখ্যার আর একটা দিক রহিয়াছে। আবদুর রহমান ইবৃন যায়দ 
ইব্‌ন আসলাম আলোচ্য আয়াতছয়ের ব্যাখ্যায় বলেন- ‘হযরত মূসা (আ) তাওরাত কিতাবসহ 
বনী ইসরাঈল কওমের নিকট ফিরিয়া গিয়া তাহাদিগকে গো-বৎস পূজায় লিপ্ত দেখিয়া নির্দেশ 
দিলেন যেন তাহারা পরস্পর পরস্পরকে হত্যা করে। তাহারা তাহাই করিল । আল্লাহ তাহাদের 
তওবা কবুল করিলেন। অতঃপর তিনি তাহাদিগকে বলিলেন- এই হইতেছে আল্লাহর কিতাব 
তাওরাত। উহাতে আল্লাহ্‌ তা'আলা কতগুলি কার্য সম্পাদন করিবার জন্যে তোমাদের প্রতি 
আদেশ প্রদান করিয়াছেন এবং কতগুলি কার্য হইতে বিরত থাকিবার জন্যে তোমাদিগকে নির্দেশ 
প্রদান করিয়াছেন ।' তাহারা বলিল- তোমার কথা কে মানিবে? আমরা যতক্ষণ না স্বচক্ষে 
আল্লাহকে প্রত্যক্ষ করিব, ততক্ষণ তোমার কথা মানিব না। তিনি আমাদের সম্মুখে উপস্থিত 
হুইয়া বলিলেন- ইহা আমার কিতাব, তোমরা উহাকে আকড়াইয়া ধর।' ওহে মূসা! আল্লাহ্‌ 
তা'আলা যেরূপেঞ্তোমার সহিত কথা বলিয়া থাকেন, সেইরূপে আমাদের সহিত কথা বলেন 
না কেন?' উক্ত ঘটনা বর্ণনা করিবার পর আবদুর রহমান ইব্‌ন যায়দ ইবৃন আসলাম "১০ 1 
252 ৭15১5 ৯০ 00 এই আয়াতাংশ তিলাওয়াত করিয়া শুনাইয়াছেন। আবদুর রহমান 
ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম বলেন, তাহাদের কথায় তাহাদের উপর আল্লাহর গযব নামিয়া 
আসিল। বস্ত্রপাতে তাহাদের সকলের মৃত্যু ঘটিল। অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে 
পুনজীবিত করিলেন।' উক্ত ঘটনা বর্ণনা করিবার পর আবদুর রহমান ইবৃন যায়দ ইব্‌ন আসলাম 
১১০৫5 মন] ৮4০১, ০ ১৫৮১১ ০, 7৯ এই আয়াত তিলাওয়াত করিয়া 
শুন৷ংয়াছেন। | 
আবদুর রহমান ইব্‌ন যায়দ ইবৃন আসলাম বলেন- “অতঃপর হযরত মূসা (আ) 
তাহাদিগকে বলিলেন- তোমর। আল্লাহর কিতাবকে আকড়াইয়া ধর। তাহারা বলিল- না; 
আমরা উহা মানিব না।" হযরত মূসা (আ) বলিলেন-. তোমাদের কি হইল? তাহারা বলিল, 
আমাদের কি. হইবে? আমাদের এই হইয়াছে যে, আমরা মৃত্যুর পর পুনজীবিত হইয়াছি। 
হযরত মূসা (আ) পুনরায় বলিলেন- তোমরা আল্লাহর কিতাবকে আকড়াইয়া ধর। তাহারা 
উত্তর দিল, না; আমরা উহা মানিতে পারিব না। ইহাতে আল্লাহ্‌ তা'আলা একদল ফেরেশতা 
পাঠাইলেন। তাহারা তাহাদের উপর পর্বত উঠাইয়া ধরিলেন। 

উপরোক্ত বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে, বনী ইসরাঈল জাতি পুনজীবিত হইবার পরও 
তাহাদের প্রতি শরীআতের আদেশ- নিষেধ প্রযুক্ত হইয়াছিল। ফকীহ মাওয়াদী এই বিষয়ে বিজ্ঞ 
ব্যক্তিগণের পরস্পর বিরোধী দুইটি অভিমত উল্লেখ করিয়াছেন ঃ 

(১) যেহেতু তাহাদের সম্মুখে আখিরাতের বিষয়সমূহ তথা অদৃশ্য বিষয় পরিষ্কার হইয়া 
দেখা দিয়াছে, তাই তাহাদের প্রতি শারীআতের আদেশ-নিষেধ প্রযুক্ত হইবার পক্ষে কোন যুক্তি 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা আল্‌ বাকারা 88৫ 


ছিল না । অদৃশ্য বিষয়সমূহ তাহাদের সম্মুখে সুপরিস্ফুট হইয়া দেখা দিবার পর উহা তাহাদের 
বিশ্বাস করার কোন সার্থকতা বা মূল্য ছিল না বিধায় তাহাদের পরীক্ষা শেষ হইয়া গিয়াছিল। 
এমতাবস্থায় দীনের প্রতি অনুগত হইবার জন্যে তাহাদের প্রতি আদেশ প্রদান করা অযৌক্তিক ও 
অনর্থক ছিল। এইরূপ অযৌক্তিক ও অনর্থক আদেশ প্রদান আল্লাহ করেন নাই, করিতে পারেন 
না। 

(২) 'যেহেতু জ্ঞান সম্পন্ন কোন ব্যক্তিই দীন ও শরীঅতের প্রযোজ্যতা হইতে মুক্ত থাকিতে 
পারে না, পারা অযৌক্তিক । তাই তাহারাও পুনজীবিত হইবার পর দীন ও শারীঅত পালন 
করিবার জন্যে আদিষ্ট হইয়াছিল- আদিষ্ট হওয়া যুক্তিসঙ্গতও ছিল।' ইমাম কুরতুবী বলেনঃ 
উপরোক্ত দুইটি অভিমতের শেষোক্ত অভিমতই সঠিক ও সমর্থনযোগ্য। কারণ, বনী 
ইসরাঈলের মৃত্যুর পর তাহাদের সম্মুখে অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়সমূহ পরিস্ফুট হইয়া দেখা 
দেওয়া এইরূপ কোন ঘটনা নহে, যাহার কারণে তাহারা দীন তথা শারীঅতের বাধ্যবাধকতা 
হইতে অব্যাহতি পাইতে গারে। ইতিপূর্বে তাহারা অতিশয় গুরুত্বপূর্ণ অলৌকিক অনেক ঘটনা 
প্রত্যক্ষ করিয়াছিল। তখনও তাহারা দীন ও শরীআতের বাধ্যবাধকতা হইতে অব্যাহতি পায় 
নাই।"দীন ও শারীআত তখনও তাহাদের প্রতি প্রযোজ্য ছিল এবং উহার প্রতি অনুগত হইবার 
ও হারা যা চহিনারিজানো যাহ ভাতায়ার পাত হন হাহাযা জামিঃ ভিন 
ইমাম ফুরতুবীর উপরোজ যুক্তির সারবস্া স্পষ্ট । আল্লাহই সর্বশ্রেষ্ঠ রানী । Cu 


৬০১ রত ৰ 328 ॥ (15৫ ৫৮৫ বেন 6485৬ 
০ OE | রনির 


6৭. “অনন্তর আমি তোমাদের উপর মেঘ দ্বারা ছায়া পদ, কুরিয়াছিলাম এবং 
মান্না-সালওয়া অবতীর্ণ করিয়াছিলাম। তোমাদিগকে আমি যেঁ পবিত্র রিযিক. প্রদান 
কয়া হা বয়! তাহার রামুর হারা অত্যাচার কালে মহ বরং তাহারাই 
নিজেদের উপর অত্যাচার করিতেছিল।! -" 


তাফসীর ঃ পূর্ববর্তী আয়াতে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল হইতে স্বীয় শাস্তি প্রত্যাহার 
করিয়া লইবার..বিষয় উল্লেখ করিবার পর আলোচ্য আয়াত ও তৎপূরবর্তী. আয়াতসমূহে 
তাহাদের প্রতি প্রদত্ত বিভিন্ন নি'আমাত সম্পর্কে বর্ণনা করিয়াছেন। 

0511 ০ (11%, অর্থাৎ আমি তোমাদের মাথার উপর মেঘমালা রাখিয়া 
তোমাদিগকে ছায়া প্রদান করিয়াছিলাম । | 

০৬২৪ শব্দটি 244% শব্দের বহুবচন। উহার অর্থ মেঘ। যেহেতু মেঘ আকাশকে আচ্ছন্ন 
করিয়া ফেলে, তাই মেঘকে £২2 (আচ্ছাদক) বলা হয় । 

বনী ইসরাঈল জাতিকে আল্লাহ্‌ তা'আলা “তীহ' মরু প্রান্তরে প্রথর রৌদ্র হইতে বাচাইবার 
জন্যে শুভ্র মেঘমালা দ্বারা ছায়া প্রদান করিয়াছিলেন। আলোচ্য আয়াতাংশে তাহাই বিবৃত 
হইয়াছে। 


www.quraneralo.com 


Contents 
- 88৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


৮ ইমাম নাসায়ী প্রমুখ হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে গোলযোগ ও বিপদ-আপদ 
সম্পর্কিত হাদীসে বর্ণনা করিয়াছেন। উহাতে হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন- “অতঃপর 
আল্লাহ্‌ তা'আলা “তীহ' নামক মরু প্রান্তরে মেঘমালা দ্বারা তাহাদের মাথার উপর ছায়া প্রদান 
করিলেন। ইমাম ইব্‌ন আবূ হাতিম বলেন £ হযরত ইব্‌ন উমর (রা), রবী’ ইবৃন আনাস, আবু 
মাজলায, যিহাক এবং সুদ্দী হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। হাসান বসরী এবং 
কাতাদাহ বলেন ঃ বনী ইসরাঈল জাতিকে প্রখর রৌদ্র হইতে বাচাইবার জন্যে আল্লাহ্‌ তা'আলা 
বনভূমিতে তাহাদের মাথার উপর মেঘমালা দিয়া ছায়া প্রদান করিয়াছিলেন ।' ইমাম ইব্‌ন 
জারীর বলেন, অন্য এক দল ব্যাখ্যাকার বলিয়াছেন- বনী ইসরাঈলের প্রতি ছায়া প্রদানকারী 
মেঘমালা আকাশে সাধারণত দৃশ্যমান মেঘমালা অপেক্ষা অধিকতর শীতল ও আরামদায়ক 
ছিল।' 
হাতিম আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন যে, মুজাহিদ বলেন, আলোচ্য 
আয়াতাংশে উল্লেখিত মেঘমালা আকাশে দৃশ্যমান মেঘমালা ছিল না। বরং উহা ছিল সেই 

মেঘমালা যাহার মধ্যে থাকিয়া কিয়ামতের দিনে আল্লাহ্‌ তা'আলা আগমন করিবেন। পৃথিবীতে 
হা হাহা বর তায নাউ যা যা 
প্রদান করেন নাই !' 

আবু হুযায়ফা হইতে ধারাবাহিকভাবে মুছান্না ইব্‌ন ইবরাহীম, ইমাম ইবন ইবরাহীম ও 
ইমাম ইব্‌ন জারীর অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন 
আবু নাজীহ, সুফিয়ান ছাওরী প্রমুখ বর্ণনা করিয়াছেন ৪ আল্লাহ্‌ তা'আলা সম্ভবত বুঝাইতে 
চাহিয়াছেন যে, উক্ত মেঘমালা সাধারণত দৃশ্যমান মেঘমালা ছিল না; বরং উহা এই সকল মেঘ 
হইতে অধিকতর সুদৃশ্য, সুন্দর ও আরামদায়ক ছিল।" আল্লাহই শ্রেষ্ঠতম জ্ঞানী । 

হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিক সনদে ইবৃন জুরায়জ; হাজ্জাজ ইব্‌ন মুহাম্মদ 
"ও জুনায়দ স্বীয় তাফসীর গ্রন্থে বর্ণনা করিয়াছেন, হযরত ইব্‌ন আব্বাস রো) বলেন- আলাচ্য 
আয়াতে যে মেঘমালার বিষয় উল্লেখিত হইয়াছে, উহা ছিল আকাশে সাধারণত দৃশ্যমান 
মেঘমালা অপেক্ষা অধিকতর শীতল ও আরামদায়ক । নিম্নোক্ত আয়াতে যে মেঘমালার' কথা 
নে নারি 


ভি নাভি রাহ আগা এ জেরে 
মেঘমালার ছায়ায় পরিবৃত অবস্থায় তাহাদের নিকট আগমন করিবেন? 

হযরত ইবৃন আব্বাস (রা) আরও বলেন- উক্ত মেঘমালার মধ্যে থাকিয়াই বদরের যুদ্ধের 
দিন ফেরেশতাগণ আগমন করিয়াছিলেন। তিনি আরো বলেন, উক্ত মেঘমালা “তীহ' মরু 
| প্রান্তরে বনী ইসরাঈলের সহিত ছিল। | 


ssl NNT ‘মান্না ও 
সালওয়া’ নাযিল করিয়াছিলাম। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল বাকারা 88৭ 


|| শব্দের ব্যাখ্যা 


‘মান্না’ কি বস্তু? এই সম্বন্ধে তাফসীরকারগণ বিভিন্নরূপ কথা ব্যক্ত করিয়াছেন । হযরত 

ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা বর্ণনা করিয়াছেন £ =! (আল-মান্ন) 
হইতেছে এক প্রকারের বস্তু, যাহা বনী ইসরাঈলের জন্যে রাত্রিতে বৃক্ষপত্রে পতিত হইত । 
তাহারা সকাল বেলায় উহার কাছে গিয়া যতটুকু ইচ্ছা খাইত। মুজাহিদ বলেন ৪ | 
হইতেছে ভক্ষণোপযোগী আটালো বৃক্ষ নির্যাস। ইক্রামা বলেন ৪ || হইতেছে আকাশ 
হইতে পতিত এক প্রকারের শিশির বিন্দুবৎ বস্তু । উহার স্বাদ ফলের গাড় রসের স্বাদের ন্যায় ৷” 
সুদ্দী বলেন এ! এক প্রকারের খাদ্য বা পানীয়, যাহা বনী ইসরাঈলের জন্যে আকাশ হইতে 
আদা গাছের পাতায় পতিত হইত কাতাদাহ বলেন £ ৬11 হইতেছে এক প্রকারের আহার্য, 
বনী ইসরাঈল জাতির লোকদের গৃহের ছাদের উপর তুষারের ন্যায় পতিত হইত ৷ উহা দুগ্ 
অপেক্ষা শুভ্রতর এবং মধু অপেক্ষা মিষ্টতর ছিল। উহা ভোর বেলায় সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সময় 
ধরিয়া আকাশ হইতে পতিত হইত। প্রত্যেক ব্যক্তি উহা হইতে মাত্র একদিনের প্রয়োজন 
পরিমাণে গ্রহণ করিতে পারিত। তদপেক্ষা বেশী পরিমাণে গ্রহণ করিলে ইহা পঁচিয়া যাইত। 
তবে সপ্তাহের ষষ্ঠ দিনে তাহারা দুই দিনের জন্যে প্রয়োজনীয় পরিমাণে “মান্না' একত্রে লইতে 
পারিত। কারণ সপ্তাহের সপ্তম দিন ছিল তাহাদের ঈদের দিন। সেই দিন তাহারা জীবিকা 
উপার্জন করিবার জন্যে বাহিরে যাইতে পারিত না। 
“ বনী ইসরাঈলের জন্যে উপরোক্ত ‘মান্না’ নাযিল হইত তীহ প্রান্তরে ৷ রবী" ইব্‌ন আনাস 
বলেন- 'মান্না' হইতেছে মধুর ন্যায় এক প্রকারের পানীয় যাহা বনী ইসরাঈলের জন্যে তাহাদের 
উপর নাযিল হইত ৷ তাহারা উহাকে পানির সহিত মিশ্রিত করিয়া পান. করিত ওয়াঙ্কুর ইব্নূ_ 
মুনাব্বিহ বলেন, ‘মান্না’ হইতেছে পাতলা রুটির ন্যায় এক প্রকারের স্বচ্ছ আহার্য। আমের” 
শাবী হইতে ধারাবাহিকভাবে জাবির, ইসরাঈল, আবু আহমদ, মুহাম্মাদ ইব্‌ন ইসহাক ও 
ইমাম আবু জা'ফর ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, শা'বী বন্েন- মধু হইতেছে সত্তর 
প্রকারের; 'মান্না'-এর মধ্য হইতে এক প্রকার। আবদুর রহমান ইবৃন যায়দ ইব্‌ন আসলাম 
বলেন- “মান্না” হইতেছে মধু । কবি উমাইয়া ইব্‌ন আবুস্‌ সল্ত-এর কবিতায় উহার উল্লেখ 
রহিয়াছে। তিবি বলেন £ 


1১১০১ € ১১০ ০৪১১১ 
1১৬৩2১১৫১১৭ ০৪০৪৩ 
57515017525 
lis ia tsi lade 


‘আল্লাহ্‌ তা'আলা দেখিলেন, তাহারা ধ্বংস হইয়া যাইবার মতো একস্থানে অবস্থান 
করিতেছে। সে স্থানে না আছে খাইবার মতো কোন শস্য আর না আছে কোন ফল। তাই তিনি 


Wwww.quraneralo.com 


Contents 
88৮ তাফসীরে ইবন কাছীর: 


উহা (মান্না) নাযিল করিলেন। উহা ভোরবেলায় তাহাদের নিকট আসিত। তাহাদের নিকট 
আগত মেঘ প্রকৃতপক্ষে মধুর চাক ছিল। উহা ছিল প্রবহমান মধু, সুমিষ্ট পানি এবং মশক 
ভরিয়া লইবার মতো সদ্য-দুহিত দুগ্ধ ।' 

মোটকথা এই যে, তাফসীরকারগণ উক্ত শব্দের পরম্পর কাছাকাছি ব্যাখ্যা প্রদান 
করিয়াছেন। কেহ কেহ উহাকে পানীয় বলিয়া বর্ণনা করিয়াছেন। বাহ্যত বলা যায়, আল্লাহ্‌ 
তা'আলা বনী ইসরাঈল জাতিকে বিনা পরিশ্রমের দান হিসাবে যে খাদ্য বা পানীয় অথবা অন্য 
কোন নি'আমাত দান করিয়াছিলেন, উহাই হইতেছে ১/1 (আল মানু)। আল্লাহই শ্রেষ্ঠতম 
জ্ঞানী। ১০] শব্দের যে, ব্যাখ্যা তাফসীরকারগণের নিকট অধিকতম পরিচিত, তদনুযায়ী 
উহাকে পানির সহিত মিশ্রিত না করিয়া অবিমিশ্র অবস্থায় খাইলে উহাকে সুমিষ্ট খাদ্য বা 
আহাৰ্য বলা যায়। পক্ষান্তরে, উহাকে পানির সহিত মিশ্রিত করিয়া পান করিলে উহাকে মিষ্ট 
পানীয় বলা যায়। তবে আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা ১/1 শব্দ দ্বারা শুধু উপরোক্ত 
বিশেষ শ্রেণীর খাদ্য তথা পানীয়কে বুঝান নাই। উহা দ্বারা বরং ০! এর অন্তর্ভুক্ত বিভিন্ন 
শ্রেণীর খাদ্য ও পানীয়কে বুঝাইয়াছেন। বিভিন্ন শ্রেণীর খাদ্য ও পানীয় যে =! -এর 
অন্তৰ্ভুক্ত, নিম্নে বর্ণিত হাদীস দ্বারা তাহা প্রমাণিত হয়। 

হযরত সাঈদ ইব্‌ন যায়দ (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল মালিক ইবনে উমায়র 
ইব্‌ন হুয়াইরিছ, সুফিয়ান, সাবু নাঈম ও ইমাম বুখারী বর্ণনা করেন- নবী করীম (সা) 
বলিয়াছেন, ব্যাঙের ছাতাও এক প্রকারের মান্না । উহার নির্যাস চক্ষু রোগের পক্ষে হিতকর ।' 
, ইমাম আহ্মদ উপরোক্ত হাদীসকে অন্যতম.রাবী আবদুল মালিক ইব্ন উমায়র হইতে 
. অভিন্ন উর্ধতন সনদাংশে এবং তীহার নিকট হইতে সুফিয়ান ইব্‌ন উয়ায়না ভিন্ন সনদে বর্ণনা 
_ করিয়াছেন। একমাত্র ইমাম আবু দাউদ ভিন্ন সিহাহ সিত্তার অন্যান্য সংকলক উহাকে উপরোক্ত 
রাবী আবদুল মালিক ইব্‌ন উমায়র হইতে অভিন্ন উর্ধতন সনদে এবং বিভিন্ন অধস্তন সনদে 
বর্ণনা করিয়াছেন। ইমাম তিরমিযী উহাকে সহীহ ও গ্রহণযোগ্য হাদীস বলিয়া আখ্যায়িত 
করিয়াছেন। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম উহাকে ‘আমর ইব্‌ন হুয়াইরিছ হইতে 
ধারারাহিকভাবে হাসান উরনী, হাকাম প্রমুখ রাবীর সনদে বর্ণনা করিয়াছেন। 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালিমাহ, মুহাম্মদ ইব্‌ন আমর, 
সাঈদ ইবৃন আমের, আবূ উবাদাহ ইব্‌ন আবু সাকার, মাহমুদ ইবৃন গায়লান ও ইমাম তিরমিযী 
বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ খেজুর ফল জান্নাতের ফল। উহাতে 
বিষনাশক ক্ষমতা রহিয়াছে। আর ব্যাঙের ছাতা এক প্রকারের মান্না । উহার নির্যাস চক্ষু রোগে 
হিতকর। 

ইমাম তিরমিযী ভিন্ন অন্য কোন মুহাদ্দিস উপরোক্ত হাদীসকে উপরোক্ত সনদে বর্ণনা 
করেন নাই। তিনি উক্ত হাদীস সম্বন্ধে মন্তব্য করিয়াছেন- “উক্ত হাদীস মাত্র একটি মাধ্যমে 
বর্ণিত; তবে উহা গ্রহণযোগ্য । উক্ত হাদীস উপরোক্ত রাবী মুহাম্মদ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আমর 
হইতে সাঈদ ইবৃন আমেরের মাধ্যমে ভিন্ন. অন্য কোন মাধ্যমে বর্ণিত হইয়াছে বলিয়া আমি 
" জানি না। তবে হযরত সাইদ ইবৃন যায়দ রো), হযরত আবু সাঈদ (রা), হযরত জাবির (রা) 
হইতেও অনুরূপ হাদীস বর্ণিত হইয়াছে।. 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা 88৯ 


হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইবৃন মুসাইয়্যেব, কাতাদাহ, 
ইব্‌ন আহমদ বসরীর উদ্ধৃতি দিয়া হাফিজ আবূ বকর ইবৃন মারদুবিয়্যা স্বীয় তাফসীর গ্রন্থে 
বর্ণনা করিয়াছেন-_ ব্যাঙের ছাতা এক প্রকারের 'মান্না'। উহার রস চোখের রোগের পক্ষে 
উপকারী। 

উপরোক্ত হাদীস একটি মাত্র সনদে বর্ণিত হইয়াছে। উক্ত সনদের অন্যতম রাবী তাল্হা 
ইব্‌ন আবদুর রহমান হইতেছেন তালহা ইব্‌ন আবদুর রহমান সালমী ওয়সেতী । তাহার আরেক 
নাম আবু মুহাম্মদ। কেহ কেহ বলেন, উক্ত তালহা ইব্‌ন আবদুর রহমান হইতেছেন আবু 
“তালহা ইবৃন আবদুর রহমান কাতাদাহ হইতে অসমর্থিত অনেক কথা বর্ণনা করিয়াছেন ।” 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে শাহর ইব্‌ন হাওশাব, ইব্‌ন হিশাম, 
মুহাম্মদ ইব্‌ন বিশার ও ইমাম তিরমিযী বর্ণনা করিয়াছেন £ একদা কিছু সংখ্যক সাহাবী 
বলিলেন, ব্যাঙের ছাতা হইতেছে মৃত্তিকার বসন্ত রোগ । ইহাতে নবী করীম (সা) বলিলেন, 
“ব্যাঙের ছাতা এক প্রকারের মান্না । উহার রস চক্ষের পক্ষে হিতকর। আর, খেজুর জান্নাতের 
ফল। উহা বিষদোষ নাশক!’ 

ইমাম নাসাঈ উক্ত হাদীসকে উপরোক্ত রাবী মুহাশ্মদ ইবৃন বিশার হইতে অভিন্ন উর্্বতন 
সনদাংশে এবং অন্যরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । আবার তিনি উহাকে হযরত আবু 
হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে শাহর ইবৃন হাওশাব, আবু বিশ্র জা“ফর ইবৃন আয়াস, 
শু'বা, গুনদর, ও মুহাম্মদ ইব্‌ন বিশারের সনদেও বর্ণনা করিয়াছেন । আবার তিনি হযরত আবু 
হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে শাহর ইব্ন হাওশাব, খালিদ হাযৃযা, আবদুল আ'লা ও 
মুহাম্মদ ইব্‌ন বিশারের সনদে উহার শুধু ব্যাঙের ছাতা সম্পর্কিত অংশকে বর্ণনা করিয়াছেন। 
ইমাম নাসাঈ উহার শুধু খেজুর সম্পর্কিত অংশ এবং ইমাম ইব্‌ন মাজাহ উহার ব্যাঙের ছাতা 
সম্পর্কিত ও খেজুর সম্পর্কিত উভয় অংশই হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে 
শাহর ইব্‌ন হাওশাব, মাতার আল ওয়াররাক, আবূ আবদিস সামাদ ইবৃন আবদুল আযীয ইব্‌ন 
আবদুস সামাদ ও মুহাম্মদ ইব্‌ন বিশার প্রমুখের সনদে বর্ণনা করিয়াছেন। তবে শাহর ইব্‌ন 
হাওশাব যেহেতু হযরত আবু হুরায়রা (রা) হইতে হাদীস শুনিবার সুযোগ পান নাই, তাই 
তৎকর্তৃক হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত রিওয়ায়েতের সনদ বিচ্ছিন্ন (৮৪১০) । 
নিম্নোক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, উভয়ের মধ্যে সাক্ষাৎ লাভ ঘটে নাই। ' 
* হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইবৃন গানাম, শাহর 
ইব্‌ন হাওশাব, কাতাদাহ্‌, সাঈদ ইব্‌ন আবূ আরূবা, আবদুল আ'লা, আলী ইব্‌ন হুসায়ন 
দিরহামী ও ইমাম নাসাঈ স্বীয় “সুনান” সংকলনের ওয়ালীমাহ (বিবাহোত্তর ভোজ) পর্বে বর্ণনা 
করিয়াছেন £ একদা নবী করীম (সা) একদল সাহাবীর নিকট আগমন করিয়া তাহাদের 
একজনকে এই বলিতে শুনিলেন, ব্যাঙের ছাতা হইতেছে মৃত্তিকার বসন্ত রোগ । ইহাতে তিনি 
বলিলেন, “ব্যাঙের ছাতা এক প্রকারের মান্না! উহার রস চোখের পক্ষে উপকারী ৷' 

উক্ত বর্ণনায় দেখা যাইতেছে যে, শাহর ইব্‌ন হাওশাব উপরোক্ত হাদীস সরাসরি হযরত 
আবু হুরায়রা (রা) হইতে বর্ণনা না করিয়া রাবী আবদুর রহমান ইব্‌ন গানাম হইতে বর্ণনা 
করিয়াছেন। " 


কাছীর (১ম খণ্ড)-_৫৭ 


Wwww.quraneralo.com 


Contents 
তাফসীরে ইব্‌ন কাছীর 


উপরোক্ত হাদীস হযরত আবু সাঈদ খুদরী (রা) এবং হযরত জাবির (রা) হইতেও শাহর 
ইব্‌ন হাওশাব বর্ণনা করিয়াছেন। হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ রো) এবং হযরত আবু সাঈদ 
খুদরী রো) হইতে ধারাবাহিকভাবে শাহর ইব্‌ন হাওশাব, জাফর ইব্‌ন আয়াস, আ'মাশ 
আস্বাত ইব্‌ন মুহাম্মদ ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন, 
“ছত্রাক উদ্ভিদ হইতেছে এক শ্রেণীর মান্না । উহার নির্যাস চক্ষু রোগের নিরাময়ক ৷ আর খেজুর 
হইতেছে জান্নাতের ফল। উহা বিষদোষ নাশক ।' 

হযরত আবু সাঈদ খুদরী (রা) এবং হযরত জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে শাহর 
ইব্‌ন হাওশাব, আবু বাশার জা'ফর ইব্‌ন আয়াস, শু“বা, মুহাম্মদ ইব্‌ন জা“ফর, মুহাম্মদ ইব্‌ন 
বিশার ও ইমাম নাসাঈ স্বীয় “সুনান' সংকলনের ওয়ালীমা পর্বে আরো বর্ণনা করিয়াছেন যে, 
নবী করীম (সা) বলিয়াছেন ছত্রাক উদ্ভিদ হইতেছে এক শ্রেণীর মান্না । উহার নির্যাস চোখের 
রোগ উপশমক !' 

ইমাম নাসাঈ এবং ইমাম ইব্‌ন মাজাহ আবার উহাকে হযরত আবূ সাঈদ খুদরী (রা) 
এবং হযরত জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে শাহর (ইব্‌ন হাওশাব), আবূ বাশার ও 
আ'মাশের অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্ররূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । 
আবার ইমাম নাসাঈ এবং ইব্‌ন আয়াস ও আ'মাশের অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং আ“মাশ 
হইতে ইমাম নাসাঈ জারীর প্রমুখের মাধ্যমে এবং ইমাম ইব্‌ন মাজাহ আ“মাশ হইতে সাঈদ 
ইব্‌ন আবু সালিমা প্রমুখের মাধ্যমে বর্ণনা করিয়াছেন। ইমাম নাসাঈ আবার উহাকে হযরত 
জাবির (রো) হইতে উপরোক্ত মাধ্যমে বর্ণনা করিয়াছেন। ইমাম ইবৃন মারদুবিয়্যা উহাকে 
হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবু নুয্রা, জা'ফর ইব্‌ন আয়াস, 
আ'“মাশ, আম্মার ইব্‌ন রযীক, লাহিক ইবৃন ছওয়াব, আব্বাস দাওরী ও আহমদ ইবৃন উছমানের 
সনদে বর্ণনা করিয়াছেন। হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর 
রহমান ইব্‌ন আবু লায়লা, মিনহাল ইব্‌ন আমর, আ“মাশ আবুল আওয়াছ, হাসান ইব্‌ন রবী" 
আব্বাস দাওরী, আহমদ ইব্‌ন উসমান ও ইমাম ইব্‌ন মারদুবিয়্যা বর্ণনা করিয়াছেন ৫ হযরত 
আবু সাঈদ খুদরী (রা) বলেন, একদা নবী করীম (সা) কয়েকটি ছত্রাক উদ্ভিদ হাতে লইয়া 
আমাদের নিকট আগমন করত বলিলেন- ব্যাঙের ছাতা হইতেছে এক শ্রেণীর মান্নী। উহার 
নির্যাস চক্ষুর পক্ষে হিতকর। 

ইমাম নাসাঈও উপরোক্ত হাদীসকে উপরোক্ত রাবী হাসান ইব্‌ন রবী হইতে উপরোক্ত 
: অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং হাসান ইব্‌ন রবী' হইতে আমর ইবৃন মানসূরের পরবর্তী অধস্তন 
সনদাংশে বর্ণনা করিয়াছেন। আবার ইমাম ইবৃন মারদুবিয়্যা উহাকে উপরোক্ত রাবী আ'মাশ 
হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং আ'মাশ হইত ধারাবাহিকভাবে শায়বান, 
উবায়দুল্লাহ ইব্‌ন মূসা, হাসান ইবৃন সালাম ও আবদুল্লাহ ইব্‌ন ইসহাকের অধস্তন সনদাংশে 
বর্ণনা করিয়াছেন। সেইরূপে ইমাম নাসাঈও উহাকে উপরোক্ত রাবী উবায়দুল্লাহ ইব্‌ন মুসা 
হইতে উপরোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং উবায়দুল্লাহ ইব্‌ন মূসা হইতে আহমদ ইব্‌ন 
. উসমান ইব্‌ন হাকীমের অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। | 

উপরোক্ত হাদীস হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হইতেও বর্ণিত হইয়াছে। হযরত 
আনাস ইবৃন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে শুআয়ব ইবৃন হাবহাব, হাম্মাদ, জুয়ায়রাহ 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৫১ 


মারদুবিয়্যা বর্ণনা করিয়াছেন £ একদা সাহাবায়ে কিরাম কুরআন মজীদে উল্লেখিত ছিন্নমূল বৃক্ষ 
(১1৪ ০0105১১০১81 0৮5 ১০ ২৪৮৯1 2৮৯) সম্বন্ধে আলোচনা করিতেছিলেন। 
কিছু সংখ্যক সাহাবী বলিলেন- সম্ভবত কুরআন মজীদে উক্ত ছিন্নমূল গাছটি ছত্রাক গাছ 
(711) হইবে। ইহাতে নবী করীম (সা) বলিলেন ছত্রাক গাছ হইতেছে এক শ্রেণীর 
মান্না। উহার নির্যাস চোখের পক্ষে উপকারী । আর খেজুর হইতেছে জান্নাতের ফল । উহা 
বিষেদোষ নাশক । 

উপরোক্ত হাদীসের সবটুকু উপরোক্ত রাবী হাম্মাদ ইবৃন সালামার মাধ্যমে বর্ণিত হইয়াছে। 
তবে ইমাম তিরমিযী এবং ইমাম নাসাঈ তীহারই মাধ্যমে উহার অংশ বিশেষ বর্ণনা 
করিয়াছেন। আল্লাহই শ্রেষ্ঠতম জ্ঞানী। র 

উপরোক্ত হাদীস হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ও শাহর ইব্‌ন হাওশাব বর্ণনা 
করিয়াছেন। এতত্যতীত হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল জলীল : 
ইব্‌ন আতিয়্যা, আবূ উবায়দা, হাদ্দাদ, আবদুল্লাহ ইবন আওন আল খাররায, আবু বকর 
আহমদ ইব্‌ন আলী ইবৃন সাঈদ ও ইমাম নাসাঈ স্বীয় সুনান-এর ওয়ালীমা পর্বে বর্ণনা 
করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন- ব্যাঙের ছাতা হইতেছে এক শ্রেণীর মান্না । উহার রস 
চোখের পক্ষে উপকারী । 

উপরোল্লিখিত কয়েকটি রিওয়ায়েতের সনদ দ্বারা প্রতীয়মান হয় যে, রাবী শাহর ইব্‌ন 
হাওশাব সরাসরি কোন কোন সাহাবী হইতে আলোচ্য হাদীসকে বর্ণনা করিয়াছেন। আবার 
উহাদের একটি সনদ দ্বারা প্রতীয়মান হয় যে, শাহ্‌র ইব্‌ন হাওশাব সরাসরি সাহাবীর নিকট 
হইতে নহে, বরং অপর এক রাবীর মাধ্যমে সাহাবী হইতে আলোচ্য হাদীস বর্ণনা করিয়াছেন। 
এই সম্বন্ধে আমার (ইব্‌ন কাহীরের) অভিমত এই যে, শাহ্‌র ইব্‌ন হাওশাব সম্ভবত একই 
হাদীসকে কখনো সরাসরি সাহাবীর মুখে শুনিয়া এবং কখনো অপরের মুখে শুনিয়া বর্ণনা 
করিয়াছেন । তাই, তাহার উভয়রূপ বর্ণনাই সহীহ ও সঠিক। আমার এইরূপ ব্যাখ্যা দিবার 
কারণ এই যে, শাহ্‌র ইব্‌ন হাওশাব একজন সত্যবাদী রাবী। তাহার সহিত সংশ্লিষ্ট, সনদসমূহ 
উৎকৃষ্ট বলিয়া প্রমাণিত হইয়াছে। যাহা হউক, ইতিপূর্বে আমরা দেখিয়াছে যে, মূল হাদীসটি 
সাহাবী হযরত সাঈদ ইব্‌ন যায়দ (রা) হইতে তর্কাতীতভাবে বর্ণিত রহিয়াছে। 


|| (আস্সাল্ওয়া) শব্দের ব্যাখ্যা 
হযরত ইবৃন আব্বাস (রা) হইতে আলী ইবৃন আবূ তাল্হা বর্ণনা করিয়াছেন 8৪ ৪+! 
হইতেছে ভরত পক্ষীর (চড়ুই) ন্যায় এক প্রকারের পক্ষী । বনী ইসরাঈল জাতি উহার গোশ্ত 
ভক্ষণ করিত। আবূ মালিক ও আবূ সালিহ্‌র মাধ্যমে হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতেও 
মুর্রার সূত্রে হযরত ইব্‌ন মাসউদ (রা) এবং একদল সাহাবী হইতে সুদ্দী বর্ণনা করিয়াছেন £ 


“সাল্ওয়া” হইতেছে ভরত পক্ষীর ন্যায় এক প্রকারের পক্ষী। হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ... 


ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন সাবাহ ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন 8 (594... 1| হইতেছে 
১-এ। অর্থাৎ ভরত পক্ষী (9911) ৷ মুজাহিদ, শা'বী, যিহাক, হাসান বসরী, ইক্রামা 
এবং রবী" ইব্‌ন আনাসও উহার উপরোক্ত রূপ অর্থ বর্ণনা করিয়াছেন। ইক্রামা হইতে বর্ণিত 


www.quraneralo.com 


Contents 
৪৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


রহিয়াছে; “সাল্ওয়া' হইতেছে জান্নাতের এক প্রকারের পাখীর ন্যায় পাখী । আকারে উহা চড়ুই 
পাখী অপেক্ষা কিঞ্চিত বৃহত্তর অথবা উহার সমতুল্য হইবে। কাতাদাহ্‌ বলেন- আস্সালওয়া 
হইতেছে রক্তিমাভ এক প্রকারের পাখী । দক্ষিণা বাতাস উহাদিগকে তাড়াইয়া লইয়া বনী 
ইসরাঈল জাতির নিকট একত্রিত করিত। তাহাদের প্রত্যেকে মাত্র একদিনের প্রয়োজন 
মিটাইতে পারে, এইরূপ সংখ্যক পাখী প্রতিদিন যবেহ করিয়া রাখিতে পারিত। অতিরিক্ত 
রাখিলে উহা নষ্ট লইয়া যাইত। তবে, সপ্তাহের সপ্তম দিন তাহাদের ঈদের দিন. তথা ইবাদতের 
দিন হওয়ায় যেহেতু তাহারা জীবিকা উপার্জন করিবার কাজে কোথাও যাইতে পারিত না, তাই 
ষষ্ঠ দিনে তাহারা ষষ্ঠ সপ্তম এই দুই দিনের জন্যে প্রয়োজনীয় সংখ্যক পাখী ধরিয়া যবেহ 
করিয়া রাখিত। ওয়াহাব ইব্‌ন মুনাব্বিহ বলেন- সাল্ওয়া হইতেছে কবুতরের ন্যায় হষ্ট-পুষ্ট ও 
মোটাসোটা এক প্রকারের পাখী । উহা তাহাদের নিকট জড়ো হইত । তাহারা প্রতিবার উহা 
হইতে এক সপ্তাহের জন্যে প্রয়োজনীয় সংখ্যক পাখী ধরিয়া রাখিত।' ওয়াহাব ইব্‌ন মুনাব্বিহ 
হইতে আরো বর্ণিত রহিয়াছে ঃ | 

“বনী ইসরাঈল জাতি হযরত মুসা (আ)-এর নিকট নিজেদের জন্যে গোশত চাহিল। 
আল্লাহ্‌ তা'আলা বলিলেন- আমি তাহাদিগকে পৃথিবীর ক্ষুদ্রতম পক্ষীর গোশৃত ভক্ষণ করাইব। 
তিনি তাহাদের নিকট বায়ু প্রেরণ করিলেন। ইহা সাল্ওয়া নামক এক প্রকারের পক্ষীকে 
তাহাদের বাসস্থানের নিকট একত্রিত করিল । (51....11 হইতেছে ১১১! অর্থাৎ ভরত 
পক্ষী । উক্ত পক্ষী এক বর্গমাইল পরিমিত স্থান জুড়িয়া থাকিত। উহাদের ঘনত্ব ও গভীরতা ছিল 
মাটি হইতে উপরের দিকে বল্পম নিক্ষেপ করিলে উহা যতদূর যায়, ততদূর পর্যন্ত। তাহারা উহা 
গোপনে পরবর্তী দিনের জন্যেও ধরিয়া রাখিত। ইহাতে তাহাদের রুটি ও গোশৃত উভয়ই 
পঁচিয়া যাইত ৷' 

সুদ্দী বলেন £ বনী ইসরাঈল জাতি তীহ মরু প্রান্তরে পৌছিয়া হযরত মুসা (আ)-কে 
বলিল-- এই স্থানে খাদ্য কোথায়? এখানে আমরা জীবনধারণ করিব কিরূপে? তখন আল্লাহ্‌ 
তা'আলা তাহাদের জন্য মান্না অবতীর্ণ করিলেন। উহা আকাশ হইতে আদা গাছের পাতায় 
পতিত হইত । তিনি তাহাদের উপর সালওয়াও অবতীর্ণ করিলেন। উহা দেখিতে ভরত পক্ষীর 
ন্যায় এক প্রকারের পক্ষী । তবে, আকারে ভরত পক্ষী অপেক্ষা কিঞ্চিত বড় হইয়া থাকে । উক্ত 
পক্ষী বনী ইসরাঈলের বাসস্থানের নিকট একত্রিত হইত তাহারা উহাদের মধ্য হইতে হৃষ্ট-পুষ্ট 
ও মোটা-মোট। পক্ষীগুলি যবেহ করিত এবং অপুষন্ট ও গোশ্তবিহীন পক্ষীগুরিকে ছাড়িয়া দিত। 
উহারা হষ্ট-পুষ্ট হইবার পর আবার তাহাদের নিকট আসিত। পুনরায় তাহারা বলিল, ইহাতো 
হইতেছে খাদ্য । পানীয় কোথায়? ইহাতে আল্লাহ্‌ তাআলা হযরত মূসা (আ)-কে স্বীয় লাঠি 
দ্বারা প্রস্তরে আঘাত করিতে আদেশ করিলেন। তিনি তাহাই করিলেন। ফলে উহা হইতে 
বারোটি ঝরনা প্রবাহিত হইতে লাগিল। বনী ইসরাঈল জাতির বারোটি শাখার লোকেরা 
পৃথকভাবে উপরোক্ত বারোটি ঝরনার পানি পান করিতে লাগিল । পুনরায় তাহারা বলিল-_ এই 
তো হইল পানীয় । এখন ছায়া কোথায়? ইহাতে আল্লাহ্‌ তা'আলা তাহাদের মাথার উপর 
মেথ-পুঞ্জ রাখিয়া তাহাদিগকে ছায়া প্রদান করিলেন। অতঃপর তাহারা বলিল এই তো হইল 
ছায়া । এখন পরিধেয় বন্ত্র কোথায়?.ইহাতে এমন এক পোষাক পাইল, শিশুরা যেরূপ ক্রমান্বয়ে 
বাড়িতে থাকে, তাহাদের সেই পোষাক সেইরূপে তাহাদের দেহ-বৃদ্ধির সহিত তাল মিলাইয়া 
ক্রমান্বয়ে বাড়িতে থাকিত। পক্ষান্তরে তাহাদের কোন পোষাকই পুরাতন হইত না বা ছিড়িয়া 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৫৩ 


ইজারা রত রর হারা রা সান নিরত 
হইয়াছে 8 
01145121105 2০11 ৮৫৮15 00759 eal Cle Lill, 
উ। ০৯৯0 255 Lal এ এ ০৮৪০ ৪৪০৪০ 3 
ওহাব ইব্‌ন মুনাবিবহ এবং আব্দুর রহমান ইবৃন যায়দ ইব্‌ন আসলাম হইতেও সুদ্দী কর্তৃক 
উপরোক্ত বর্ণনার ন্যায় বর্ণনা উদ্ধৃত হইয়াছে। হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
ধারাবাহিকভাবে ইব্‌ন জুরায়জ, হাজ্জাজ ও সানীদ বর্ণনা করিয়াছেন ৪ বনী ইসরাঈল জাতির 
জন্যে আল্লাহ্‌ তা'আলা “তীহ' মরু প্রান্তরে এক প্রকারের বস্ত্র সৃষ্টি করিয়াছিলেন। উহা না 
পুরাতন হইত আর না ময়লা হইত। ইব্‌ন জুরায়জ বলেন-.'তাহাদের কেহ একদিনের জন্যে 
প্রয়োজনীয় পরিমাণ অপেক্ষা অধিকতর পরিমাণে মান্না ও সালওয়া সংগ্রহ করিলে উহা পঁচিয়া 
যাইত। তবে জুমআর দিনে তাহার দুই দিনের মান্না ও সালওয়া সংগ্রহ করিতে পারিতৃ। উক্ত " 
দুই দিনের জন্যে একত্রে সংরক্ষিত খাদ্য-সম্তার বিনষ্ট হইত না।' 
ইব্‌ন আতিয়্যাহ বলেন- 'তাফসীরকারগণের সর্বসম্মত অভিমত এই যে, সালওয়া এক 
শ্রেণীর পক্ষী । কৰি হাযালী ভুলক্রমে উহাকে মধু মনে করিয়াছেন। তিনি বলিয়াছেন ৪ 


্‌ উ। 16 “LG bli 


হিরা গতর না আমি 
যখন মৌচাক হইতে সালওয়া (মধু) আহরণ করি, উনি ইহা ভরসা তোমরা নিশ্চয় 
তদপেক্ষা অধিকতর সুস্বাদু ।' 

উক্ত চরণদ্বয়ে দেখা যাইতেছে, কবি মধুকে “সালওয়া* শব্দের সমার্থক মনে করিয়াছেন” : 

. ইমাম কুরতুবী বলেন- সর্বসম্মতরূপে সালওয়া শব্দের অর্থ হইতেছে পক্ষী, এই কথা ঠিক 
নহে। কারণ, বিশিষ্ট তাফসীরকার ও ভাষাবিদ মুআর্রিজ বলিয়াছেন-“সালওয়া” অর্থ হইতেছে 
“মধু"। স্বীয় দাবীর সমর্থনে তিনি কবি .হাযালীর উপরোক্ত কবিতার চরণদ্বয় উপস্থাপিত 
করিয়াছেন । তিনি আরো বলিয়াছেন- সালওয়া শব্দটি কেনান অঞ্চলের ভাষায় মধু অর্থে ব্যবহৃত 
হইয়া-থাকে। কারণ, সালওয়া শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হইতেছে:শান্তিদায়ক বস্তু ৷ মধু যেহেতু, 
একটি শান্তিদায়ক বস্তু, তাই উহাকে সালওয়া বলা হইয়া, থাকে । যেমন বলা হইয়া থাকে। 
০1৬০ ০: তৃত্তিদায়ক ঝরনা । জাওহারী বলেন- (551..11 শব্দের অর্থ হইতেছে “মধু'.। 
তিনিও স্বীয় বক্তব্যের সমর্থনে কৰি হাযালীর উপরোক্ত চরণদ্য় উল্লেখ করিয়াছেন । হ১191..1| 
অর্থ মুক্তার দানা। মধুর সহিত বৃষ্টির পানি মিশ্রিত করত প্রেমিক ব্যক্তি উহা পান করিলে 
আরবগণ বলিত ১ অর্থাৎ সে পানি মিশ্রিত মধু পান করিয়াছে। 

কবি বলেন ঃ 

.. ২১১৪ ০৮১ 40115 515 898, 
sll boils 


www.quraneralo.com 


Contents 


৪৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


“আমি মধুর সহিত বৃষ্টির পানি মিশ্রিত করত উহা পান করিয়াছি। আমি যাহা পান করি, 
উহার আনন্দ নিশ্চয় যে কোন সুখময় জীবনের আনন্দকে হার মানাইয়া দেয় ।' 
বৃষ্টির পানি মিশ্রিত মধুকে আরবগণ ১15.11 নামে অভিহিত করিয়া থাকে । কেহ কেহ 
বলেন, ১11..1| হইতেছে হৃদরোগে ব্যবহার্য পানীয় ওষধ বিশেষ । হৃদরোগে আক্রান্ত ব্যক্তি 
উহা সেবন করিয়া আরোগ্য পাইয়া থাকে৷ চিকিৎসকগণ উহাকে ০১৪০ অর্থাৎ হৃদরোগের 
উপশমক নাম দিয়া থাকেন !' 
একদল ভাষাবিদ বলেন £ ১1... || শব্দটি যেরূপে একবচন ও বহুবচন উভয়রূপেই 
ব্যবহৃত হয় 591...1| শব্দটি সেইরূপে একবচন ও বহুবচন উভয়রূপেই ব্যবহৃত হইয়া থাকে। 
অনুরূপভাবে 1,9 শব্দটি একবচন ও বহুবচন উভয়রূপেই ব্যবহৃত হইয়া থাকে। প্রসিদ্ধ 
ভাষাবিদ খলীল বলেন (.51..11 শব্দটির একবচন হইতেছে 5191... স্বীয় বক্তব্যের সমর্থনে 
তিনি নিম্নোক্ত চরণদ্বয় উপস্থাপন করিয়াছেন ঃ | 
৯ 501954৮18৯১ lg 
81505 SL ais LS 
‘মধুর সহিত বৃষ্টির পানি মিশ্রিত করিলে উহা যেরূপে উদ্বেলিত হইয়া উঠে, তোমার কথা 
মনে পড়িলে আমার মনে নিশ্চয় সেইরূপে আনন্দের শিহরণ জাগিয়া উঠে।' 
প্রসিদ্ধ ভাষাবিদ কাসাঈ বলেন- 5+! শব্দটি হইতে একবচন; উহার বহুবচন হইতেছে 
302 ব্রেড ভিলা হা যুত যারে 
১১83১ 2 ০০৮ ১০০ 1% আয়াতাংশে পবিত্ৰ রিযিক খাইবার আদেশ 
বাধ্যতামূলক আদেশ নহে; বরং উহা অনুমতিসূচক আদেশ। উক্ত আদেশ দ্বারা আল্লাহ্‌ তা'আলা 
বনী ইসরাঈল জাতিকে তাহার নি'আমাতসমূহ ভোগ করিতে অনুমতি প্রদান করিয়াছেন। 
১৮৪০ ৮৪৯৮1৮88১15 ০ এও অর্থাৎ আমি তাহাদিগকে আমাম 
দেওয়া নি'আমাতকে ভোগ করিতে এবং আমার ইবাদাত করিতে আদশে করিয়াছিলাম; কিন্তু, 
তাহারা উহা পালন না করিয়া আমার প্রতি অবাধ্যতা দেখাইয়াছিল। তাহারা আমার ইবাদত 
ত্যাগ করত কু-প্রবৃত্তি ও শয়তানের ইবাদতে লিপ্ত হইয়াছিল। তাহারা উক্ত অবাধ্যতা দ্বারা 
আমার উপর কোন অত্যাচার করে নাই; বরং উহা দ্বারা তাহারা নিজেদের উপরই অত্যাচার 
করিয়াছিল। তাহাদের উক্ত অবাধ্যতা প্রদর্শিত হইয়াছিল তাহাদের সম্মুখে আমার অলৌকিক 
নিদশর্নাবলী সুপরিস্কুটরূপে প্রকাশিত হইবার পর। 
বনী ইসরাঈল জাতির পৌনঃপুনিক অবাধ্যতা এবং স্বীয় নবীর নিকট আবদারের পর 
, আবদার তুলিয়া তাহাকে জ্বালাতন ও উত্যক্ত করিবার ঘটনা উপরে বর্ণিত হইল । উক্ত ঘটনার 
পাশাপাশি সাইয়েদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা (সা)-এর সাহাবীদের 
ঘটনা ও আচরণ বিশেষভাবে উল্লেখযোগ্য । তাহারা বিদেশ ভ্রমণে ও গৃহাবস্থানে সব অবস্থায় 
"কত কষ্টই না ভোগ করিয়াছেন। তাবুকের যুদ্ধে দুর্বিষহ প্রখর রৌদ্রে তাহাদের প্রাণ ওষ্ঠাগত 
০০০০০০০০০০৬ 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা 8৫৫ 


আসিয়াছে? এইরূপ দুঃসহ অবস্থা ইসলামের প্রতিটি যুদ্ধেই দেখা দিয়াছে। কিন্তু, তদবস্থায় 
সাহাবীগণ কি করিয়াছেন? তাহারা নবী করীম (সা)-এর সম্মুখে কোনরূপ বায়না বা আবদার 
তুলেন নাই । সকল কষ্ট, সকল যন্ত্রণা এবং সকল মুসীবাত তাহারা হাসি মুখে নির্দ্বিধায় বরণ 
করিয়াছেন। অন্য যে কোন নবীর পক্ষে তাহার উম্মতের আবদার পূরণ করা যতটুকু সহজ ছিল, 
নবী করীম (সা)-এর পক্ষে সাহাবীদের আবদার পূরণ করা তদপেক্ষা অধিকতর সহজ ছিল। 
একবার সাহাবীগণ ক্ষুধায় অতিশয় কষ্ট ভোগ করিতে থাকিবার পর খাদ্য বৃষ্টির জন্যে নবী 
করীম (সা)-এর খেদমতে সবিনয়ে আবেদন জানাইলেন। নবী করীম (সা) সকলকে স্ব স্ব খাদ্য 
আনিয়া একস্থানে একত্রিত করিতে আদেশ করিলেন। তাহারা তাহাই করিলেন। দেখা গেল, 
এক ডেগচী বকরীর ঝলসানো গোশত একত্রিত হইয়াছে। নবী করীম (সা) প্রত্যেক সাহাবীকে 
উহা দ্বারা নিজের পাত্র পূর্ণ করিয়া লইতে আদেশ করিলেন। সাহাবীগণ তাহাই করিলেন। 
কাহারো পাত্র অপূর্ণ রহিল না। তেমনি আরেকবার পানির অভাবে সাহাবীগণ ভয়াবহ কষ্টে 
পতিত হইয়াছিলেন। তাহারা আল্লাহ্‌ তা'আলার দরবারে মিনতি সহকারে পানির জন্যে আবেদন 
জানাইলেন। তাহাদের মাথার উপর একখণড মেঘ আগমন করত বৃষ্টি বর্ষণ করিল। তাহারা 
নিজেরা পান করিলেন, পশুদিগকে পান করাইলেন এবং মশকগুলি পানিতে পূর্ণ করিয়া 
লইলেন। এই ছিল সাহাবীগণের আনুগত্যের নমুনা ৷ উহার মধ্যে আমরা অন্যান্য সকল উম্মতের 
উপর উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্বের একটি কারণ খুঁজিয়া পাইতে পারি । উপরোক্ত ঘটনাদ্য় 
হইতেছে আল্লাহ্‌ ও রাসূলের প্রতি আনুগত্যের ভবলস্ত নিদর্শন । 


চি Lt 


ESN IRS EELS Wane 


০৫৯ SISK ৫ 4545525755255 ২981 ১264 ৫ ০০) ] 
1 হিটার গালা টেরি (০) 
৫ ১০ এপ 2150৪ ০) 021659 


৫৮. অনন্তর আমি যখন বলিলাম, “এই পল্লীতে প্রবেশ কর। অতঃপৃর উহার যেখান 
হইতে যাহা ইচ্ছা মুক্তভাবে খাও। আর সিজদাবনত হইয়া উহার দরজা দিয়া প্রবেশ কর 
ও বল, ক্ষমাই কাম্য । আমি তোমাদিগকে ক্ষমা করিয়া দিব, আর শীঘ্বই আমি কৃতজ্ঞ 
বান্দাগণকে বাড়াইয়া দিব ।” 

৫৯. তারপর জালিমগণ আদিষ্ট কথাটি পরিবর্তন করিল। ফলে আমি জালিমদের 
উপর উর্ধ্বলোক হইতে শাস্তি অবতীর্ণ করিলাম । কারণ, তাহারা পাপকার্য করিতেছিল। 
নাফরমানীর কথা স্মরণ করাইয়া দিয়া ভ€সনা করিতেছেন । 

হযরত মুসা (আ)-এর নেতৃত্বে বনী ইসরাঈলগণ মিশর ত্যাগ করিয়া তাহাদের পৈত্রিক 
ভূখণ্ডে ফিরিয়া আসার পথে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে আদেশ করিলেন কাফির 


www.quraneralo.com 


Contents 


৪৫৬ তাফসীরে ইব্ন কাছীর 


আমালিকাদের সহিত যুদ্ধ করিয়া পিতৃভূমি উদ্ধার করার জন্যে । তাহারা উহা অস্বীকার করিল। 
শত্রুর মোকাবেলা করিতে তাহারা সাহসী হইল না। তাই আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে 'তীহ' 
প্রান্তরে কষ্টকর জীবন যাপনের জন্য রাখিয়া দিলেন। উহা ছিল তাহাদের প্রতি আল্লাহ্‌ 
তা'আলার শাস্তিমূলক ব্যবস্থা । সুরা মায়িদায় উক্ত ঘটনা সবিস্তারে বর্ণিত হইয়াছে। 

সুদ্দী, রবী' ইব্‌ন আনাস, কাতাদাহ, আবূ মুসলিম ইন্পাহানী প্রমুখ বিশিষ্ট 
তাফসীরকারগণ বলেন £ আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলগণকে যেই জনপদটিতে প্রবেশের 
295545555৮5 
বক্তব্য উদ্ধৃত করিয়া বলিতেছেন ঃ রে 


৯০ oe TEATS হা HU ০৫ তত বন ০০০৮145০0৮5 0 
-5৪| 


“হে আমার জাতি! আল্লাহ্‌ তা'আলা তোমাদের জন্য যে পবিত্র জনপদ নির্ধারণ করিয়াছেন 
উহাতে প্রবেশ কর এবং পশ্চাদপসরণ করিও না.. ইত্যাদি। 

কোন কোন তাফসীরকার বলেন- আলোচ্য আয়াতে উল্লেখিত জনপদটি হইতেছে “.:)। 
' (উরায়হা)। এই ব্যাখ্যা হযরত ইব্‌ন আব্বাস (রা) ও আবদুর রহমান ইব্‌ন যায়দের বলিয়া 
কথিত। সে যাহাই হউক, উক্ত ব্যাখ্যা গ্রহণযোগ্য নহে। বনী ইসরাঈলগণ পিতৃভূমি 
জেরুজালেমে প্রত্যাবর্তনের উদ্দেশ্যে মিশর ত্যাগ করেন, উরায়হার উদ্দেশ্যে নহে। এমনকি 
উহা তাহাদের পথেও পড়ে না। ৰ 

কেহ কেহ বললেন- উক্ত জনপদ হইতেছে মিশর ৷ ইমাম রাবী তাহার তাফসীরে অনুরূপ 
৮৮০৮ 

1 | j 

বনী ইসরাঈল জাতি চল্লিশ বৎসর তীহ প্রান্তরে যাযাবর জীবন যাপন করে। অতঃপর 
হযরত 'যূশা' ইব্‌ন নূন (আ)-এর নেতৃত্বে যখন তাহারা পিতৃভূমি জয়ের জন্য অগ্রসর হইল 
এবং আল্লাহ পাকের বিশেষ রহমতে জুমআর দিনে শক্রর হাত হইতে উহা উদ্ধার করিল, তখন 
আল্লাহ্‌ তা“আলা সূর্যোদয়কে কিছুটা বিলম্বিত করিয়া দিলেন। বিজয় শেষে আল্লাহ্‌ তাআলা 
নির্দেশ দিলেন যে, তাহারা যেন তীহ প্রান্তর হইতে মুক্তিলাভ ও প্তৃভূমি উদ্ধারের সৌভাগ্য 
লাভের জন্য কৃতভুচিত্েসিজদাবনত অবস্থায় শহরের দ্বার অতিক্রম করে।, . . 

1১১১ :11151515 আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
আওফী তাঁহার তাফসীর গ্রন্থে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন ৪ উহার অর্থ হইতেছে- ‘আর 
ETE 

: ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে সাঈদ ইবৃন্‌ জুবায়র, মিনহাল ইব্‌ন আমর, আ“মাশ,. 
সুফিয়ান, আবু আহমদ জুবায়রী, মুহাম্মদ ইব্‌ন বিশার ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করেন যে, 
' ইব্ন-াব্বাস রো) বলেন ৪ 1১৯.০ ২4111519 আয়াতাংশের অন্তর্গত 1১২, শব্দের 
অর্থ হইতেছে- আর তোমরা রকৃ'রত অবস্থায় অনুচ্চ নগর-দ্বারটি অতিক্রম করিও ।' 

হাকিমও বর্ণনাটি সুফিয়ান ছাওরী হইতে উর্ধ্বতন অভিন্ন সনদাংশে ও ভিন্ন অধস্তন 
সনদাংশে স্বীয় মুসনাদে উদ্ধৃত করিয়াছেন। অনুরূপ সনদে ইব্‌ন আবু হাতিমও উহা বর্ণনা 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৫৭ 


করিয়াছেন । তবে তাহার বর্ণনাটিতে কিন্তু তাহারা সম্মুখ দিকে পিঠ ফিরাইয়া দ্বার অতিক্রম 
করিল, এতটুকু সংযোজিত হইয়াছে। 

হাসান বসরী বলেন- আল্লাহ পাক বনী ইসরাঈলগণকে মাটিতে মুখমণ্ুল লাগাইয়া সিজদা 
করিতে করিতে নগরে প্রবেশ করার নির্দেশ দেন। ইমাম রাষী এই ব্যাখ্যাটি অগ্রহণযোগ্য 
আখ্যা দিয়াছেন। 

কোন কোন তাফসীরকার বলেন- এখানে ১২. অর্থ বিনয়াবনত হওয়া বা বিনয় 
প্রকাশ করা । কারণ, এখানে উহা আভিধানিক অর্থে গ্রহণ করা অসম্ভব | 

হযরত ইবৃন আব্বাস রো) হইতে ইকরামা ও খসীফ বর্ণনা করেন যে, আলোচ্য আয়াতে 
উল্লেখিত দ্বারটি হইল কিবলার (বায়তুল মুকাদ্দাস) সম্মুখের দ্বার । ইব্‌ন আব্বাস (রা) হইতে 
মুজাহিদ, কাতাদাহ, যিহাক ও সুদ্দী বর্ণনা করেন যে, উহা হইল বায়তুল মুকাদ্দাসের “বাবুল 
হিত্তা’ অর্থাৎ বাবে ঈলিয়া। . 

ইমাম রাধী কোন কোন তাফসীরকার হইতে বর্ণনা করেন- এখানে আল্লাহ্‌ তা'আলা 'দ্বার' 
বলিয়া বায়তুল মুকাদ্দাসের এক প্রান্তকে বুঝাইয়াছেন। 

ইব্ন আব্বাস (রো) হইতে পর্যায়ক্রমে ইকরামা ও খসীফ বর্ণনা করেন- বনী ইসরাঈলগণ 
শুইয়া পড়িয়া দেহের পার্শ্বদেশ মাটিতে ঘষিতে ঘষিতে নগরদ্বার, অতিক্রম করে । | 

হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে ক্রমাগত আবুল কানুদ, আবূ সাঈদ ইযদী ও সুদ্দী বর্ণনা 
করেন- বনী ইসরাঈলগণকে আল্লাহ্‌ তা'আলা সিজদাবনত অবস্থায় দ্বার অতিক্রম'করিতে 
নির্দেশ দিয়াছিলেন। কিন্তু তাহারা উহার বিপরীতে মাথা উঁচু করিয়া দ্বার অতিক্রম করিল। 

চিতই রা হি | 
ছাওরী বর্ণনা করেন ৪" 

‘আলোচ্য আয়াতের অন্তর্গত হ.. শব্দের অর্থ হইতেছে মাগফিরাত। অর্থাৎ তোমরা পাপ, 
মোচনের জন্য আল্লাহর কাছে আবেদন জানাইবে।' 

আতা, হাসান বসরী, কাতাদাহ ও রবী'। ইবৃন আনাসও উক্ত শব্দের অনুরূপ তাৎপর্য বর্ণনা 
করেন । 
ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করেন ৪ ২৮ অর্থ ন্যায়সঙ্গত অর্থাৎ তোমরা, 
বলিবে, আল্লাহ্‌ তা'আলা আমাদিগকে যে যুদ্ধ করার নির্দেশ দিয়াছিলেন উহা ন্যায়সঙ্গত ছিল।, 


ইকরামা বলেন £:..1:195 অর্থাৎ 'আর তোমরা বলিবে 'লা ইলাহা ইল্লাল্লাহ 

ইমাম আওযাঈ বলেন £ একদা জনৈক ব্যক্তি ইবৃন আব্বাস (রা)-এর কাছে আলোচ্য 
আয়াতাংশের অর্থ জিজ্ঞাসা করিলে তিনি বলেন £ উহার অর্থ হইতেছে- ‘এবং তোমরা 
নিজেদের অপরাধ স্বীকার করিও।" 

হাসান বসরী এবং কাতাদাহ বলেন- হ1৯ অর্থাৎ আমাদের গুনাহ মাফ কর। ্‌ 

০:১৯। 5১595918455 81555 অর্থাৎ তোমরা আমার নির্দেশ পালন করিলে 
তোমাদের পাপ মার্জনা করিব এবং তোমাদের নেক আমলের সুফল বাড়াইয়া দিব। 


কাছীর (১ম খণ্ড)--৫৮ www.quraneralo.com 


Contents 


৪৫৮ তাফসীরে ইবৃন কাছীর 


মোটকথা, আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলগণকে কথায় ও কাজে তাহার নিকট বিনয়ী 
হইতে, অপরাধ স্বীকার করিতে, ক্ষামপ্রার্থী হইতে, কৃতজ্ঞতা প্রকাশ করিতে ও নেক কাজের 
প্রতিযোগিতায় জয়ী হইতে নির্দেশ দিয়াছিলেন। অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলেন £ 
1181 411) ০১ 5 SEs AL Sle CAL 411 ১০০১ ০০৯18 
0295 ০1৫ ৫17১১৪৯৯০৪০ ৬০৯১ দে 

“যখন আল্লাহর মদদ ও বিজয় আসে আর দলে দলে লোককে তুমি আল্লাহর দীনে প্রবেশ 
করিতে দেখ, তখন স্বীয় প্রভুর প্রশস্তি বর্ণনা কর এবং তাহার সমীপে ক্ষমাপ্রার্থী হও। নিশ্চয় 
তিনি সর্বাধিক মার্জনাকারী !' 

. উপরোক্ত সূরার ব্যাখ্যায় কোন কোন সাহাবী বলেন- উহাতে বিজয়কালে অধিক পরিমাণে 
আল্লাহর যিক্র ও ইস্তিগফারের নির্দেশ দেওয়া হইয়াছে। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ 
উক্ত সূরায়আল্লাহ্‌ তা'আলা নবী করীম (সা)-কে তাহার ইন্তিকালের পূর্বাভাস প্রদান করেন। 
হযরত উমর (রা)-ও অনুরূপ ব্যাখ্যা প্রদান করেন। বস্তুত উভয় ব্যাখ্যাই সঠিক ও শুদ্ধ ৷ উক্ত 
সূরায় আল্লাহ্‌ তা'আলা একদিকে বিজয়ের জন্য তাহাকে আল্লাহ্‌ তা'আলার স্তুতি বর্ণনা ও 
ইস্তিগফারের নির্দেশ দিতেছেন এবং অপরদিকে তাহার ইন্তিকালের সময় নিকটবর্তী হইবারও 
ংবাদ প্রদান করিতেছেন । তাই উভয় ব্যাখ্যার ভিতর কোনরূপ বৈপরীত্য ও পরস্পর বিরোধিতা 
নাই। -' 

ননী নিরিহ ভজন নিউ হাফ AAC Goel 
করিতেন । হাদীসে বর্ণিত আছে £ 

“মক্কা বিজয়ের দিন তিনি পবিত্র মক্কার “ছানিয়াতুল উলিয়া' নামক পথ দিয়া প্রবেশ করেন 
এবং প্রবেশকালে তিনি স্বীয় প্রভুর উদ্দেশ্যে এরূপ বিনয় ও কৃতজ্ঞতা প্রকাশ করেন যে, তাহার 
অশ্রু মুবারক উটের পৃষ্ঠ স্পর্শ করিয়াছিল । শহরে প্রবেশের পর তিনি আট রাকআত নামায 
পড়েন। তখন বেলা এক প্রহর । তাই কেহ কেহ বলেন- উহা ছিল সালাতুষ যোহা বা চাশতের 
নামায । অপর একদল ব্যাখ্যাকার বলেন- উহা ছিল সালাতুল ফাতহি বা বিজয়ের নামায । তাই 
রাকআত সালুতশ শোকর বা কৃতজ্ঞতাসূচক নামায পড়া অধিনায়কের জন্য মুস্তাহাব । হযরত 
সা'দ ইবৃন আবি ওয়াক্কাস (রা) পারস্য সমাটের প্রাসাদে প্রবেশের পর আট রাকআত সালাতুশ 
শোকর আদায় করেন। ' 

কেহ কেহ বলেন- আর রাকআত সালাতুশ শোকর একই সালামে আদায় করা উচিত ৷ 
সঠিক অভিমত এই যে, মি TTT 
করা উচিত। আল্লাহই ভাল জানেন। 


11055 si দিক 1১1১ ১2301 4১25 অর্থাৎ অথচ সেই জালিমরা তাহাদের 
প্রতি আদিষ্ট কথার বিপরীত কথা উচ্চারণ করিল। 


হযরত আবূ হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে ইমাম ইব্‌ন মুনাব্বিহ, মুআম্মার ইব্‌ন 
মুবারক, আব্দুর রহমান ইব্‌ন মাহদী, মুহাম্মদ ও ইমাম বুখারী (র) বর্ণনা করেন; 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা . 8৫৯ 


রাসূল (সা) বলেন, আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলগণকে আদেশ দিয়াছিলেন যে, তোমরা 
সিজদারত অবস্থায় নগর-দ্বার অতিক্রম কর আর বল 21৯ (ক্ষমাই কাম্য) । অথচ তাহারা 
বলিল ৪ ৯৬ ৬৪ ২:৯ (খোসাবৃত দানা কাম্য) ৷ 

ইমাম নাসাঈ (রে) উক্ত রিওয়ায়েতটি উপরোক্ত রাবী আবদুর রহমান ইব্‌ন মাহদী হইতে 
মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল ইব্‌ন ইবরাহীমের বরাতে হযরত আবু হুরায়রা (রা)-এর নিজস্ব উক্তি 
হিসাবে বর্ণনা করিয়াছেন। তাহা ছাড়া তিনি হাদীসটির অন্যতম রাবী ইব্‌ন মুবারক হইতে 
মুহাম্মদ ইবৃন উবায়দ ইব্‌ন মুহাম্মদের সূত্রে হাদীসের অংশ বিশেষ বর্ণনা করেন। উহাতে বর্ণিত 
হইয়াছে ৪ বনী ইসরাঈলগণ ২1 -এর স্থলে ২1১৯ (শস্যকণা) বলিয়াছিল। 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ক্রমাগত ইমাম ইব্‌ন মুনাব্বিহ, মুআম্মার ও আব্দুর 
রায্যাক বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলেন £ ূ 

আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলগণকে বলিলেন, তোমরা সিজদাবনত অবস্থায় নগর-দ্বার 
অতিক্রম করিও আর বলিও ২1. (ক্ষমাই কাম্য)! কিন্তু তদস্থলে তাহারা বসিয়া পড়িয়া 
মাটিতে নিতম্ব ঘষিতে ঘষিতে গেইট পার হইল এবং বলিল ১-১* 4, ৪ ২ (খোসাবৃত 
শস্যকণাই কাম্য)। 

উপরোক্ত হাদীসের সনদ সহীহ । ইমাম বুখারী (র) উহা ইসহাক নযর হইতে, ইমাম 
হইতে বর্ণনা করেন । ইমামত্রয়ের উর্ধতন সুত্রধারা পূর্বানুরূপ। ইমাম তিরমিযী উহাকে সহীহ 
ও গ্রহণযোগ্য হাদীস বলিয়া আখ্যায়িত করেন। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন- হযরত আবূ হুরায়রা রো) হইতে তাওয়ামার মুক্তিপ্রাপ্ত, 
গোলাম সালেহ ও ইবৃন আব্বাস (রা) হইতে জনৈক বিশ্বস্ত রাবী এবং এতদুভয় হইতে সালেহ 
ইব্‌ন কায়সার আমার নিকট বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ঃ 

“বনী ইসরাঈলগণকে আল্লাহ্‌ তা'আলা সিজদারত অবস্থায় সদর দরজা দিয়া শহরে প্রবেশ 
করিতে বলিলেন। কিন্তু বসা অবস্থায় নিতম্ব ঘষিতে ঘষিতে ও ১,১০১ ৪ 2১৯ (যবের 
মধ্যের গম কাম্য) বলিতে বলিতে শহরের দরজা পার হইল । 

হযরত আবূ সাঈদ খুদরী রো) হইতে ক্রমাগত আতা ইব্‌ন ইয়াসার, যায়দ ইব্‌ন 
আসলাম, হিশাম ইব্‌ন সা'দ, আব্দুল্লাহ ইব্‌ন ওয়াহাব, সুলাইমান ইব্ন দাউদ, আহমদ ইব্‌ন 
সালেহ ও ইমাম আবূ দাউদ বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলেন 8 

আল্লাহ্‌ তা'আলা ইসরাঈলগণকে বলিলেন, তোমরা সিজদারত অবস্থায় নগর-দ্বার 
অতিক্রম কর এবং বল ২৮৯ ফক্ষেমাই কাম্য)। 

ইমাম আবূ দাউদ উহা হিশাম হইতে উর্ধ্বতন অভিন্ন সূত্রে ও পরবর্তী স্তরে ইবন আবূ 
ফুদায়ক ও আহমদ ইবৃন মুসাফিরের সূত্রে অনুরূপ সংক্ষিপ্ত বর্ণনা উদ্ধৃত করেন। 

হযরত আবূ সাঈদ খুদরী রো) হইতে ক্রমাগত আতা ইব্‌ন ইয়াসার, যায়দ ইব্‌ন 
আসলাম, হিশাম ইবৃন সা'দ, মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল ইব্‌ন আবি ফুদায়ক, আহমদ ইব্‌ন 
মুহাম্মদ ইব্‌ন মুনজির আল কায্যায, ইবরাহীম ইব্‌ন মাহদী, আব্দুল্লাহ ইবৃন জাফর ও ইমাম 
ইবৃন মারদুবিয়্যা বর্ণনা করিয়াছেন যে, আবু সাঈদ খুদরী (রা) বলেন ৪ 


Wwww.quraneralo.com 


Contents 


৪৬০ তাফসীরে ইব্‌ন কাছীর 


‘আমরা নবী করীম (সা)-এর সহিত সফরে ছিলাম । পথিমধ্যে রাত্রিতে আমরা “যাতুল 
হানযাল' নামক পার্বত্য পথ পার হইলাম। উহা অতিক্রম করার সময় নবী করীম (সা) 
বলিলেন, আল্লাহ্‌ তা'আলা যে নগর-দ্বার সম্পর্কে বনী ইসরাঈলগণকে সিজদারত অবস্থায় 
অতিক্রম করার নির্দেশ দিয়াছিলেন এবং ‘হিত্তাতুন' বলিতে আদেশ করিয়াছিলেন, আজিকার 
রাত্রির পার্বত্য পথ অতিক্রমের ব্যাপারটি উহার সমতুল্য ।” 

হযরত বারা (রা) হইতে পর্যায়ক্রমে আবূ ইসহাক ও সুফিয়ান ছাওরী বর্ণনা করিয়াছেন 
যে, ll ০০০ 4$8০এ। 4982, আয়াতাংশের ব্যাখ্যায় বারা (বা) বলেন $ 

“সেই নির্বোধরা হইতেছে ইয়াহুদী সম্প্রদায় । আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে নির্দেশ দিলেন 
যে, তোমরা রুকু'র অবস্থায় শহরের দরজা অতিক্রম করিবে এবং বলিতে থাকিবে {= 
(ক্ষমাই কাম্য)! কিন্তু তাহারা পিছন ফিরিয়া নগর-দ্বার পার হইল.এবং বলিতে থাকিল, 
৪১০, 4১৬ ৮1১৯ ২1১৯ (যব মিশ্রিত লাল গমই কাম্য)। হযরত বারা আরও বলেন- 
তাহাদের উক্ত রদবদলের কথাই 741 03 531 ১: 9৮5 al 02801 এন 
আয়াতাংশে বলা হইয়াছে। 

হযরত ইবৃন মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে আবুল কানূদ, আবূ সাঈদ ইযদী, সুদ্দী ও 
সুফিয়ান ছাওরী বর্ণনা করেন £ 

‘আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলগণকে নির্দেশ দিলেন, তোমরা বলিবে, ‘হিত্তাতুন’ কিন্তু 
তাহারা বলিল, “হিন্তাতুন হাব্বাতুন হামরাও ফীহে শাঈরাতুন।” তাহাদের এই পরিবর্তনের 
কথাই +$1 ০53 311 ০.১ (05 ১5541 0558 আয়াতাংশে বলা হইয়াছে। 

হযরত ইব্‌ন মাসউদ (রা) ইইতে পর্যায়ক্রমে মুর্রাহ, সুদ্দী ও ইসবাত বর্ণনা করেন ৪ 

5 
আরবীরূপ হইল £ 

slag 8. ১০৯4১১ stil ৮০০ 20১ 22৬ 

অর্থাৎ কালো সূতায় গাথা লাল গম চাই। তাহাদের এই রদবদলের কথাই 23 (১: 
74: 055 311 925 3১৪ 15515 আয়াতাংশে বলা হইয়াছে। 

. হযরত ইবন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে সাঈদ, মিনহাল; আ'মাশ ও ছাওরী বলেন ঃ . 

আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলগণকে অনুচ্চ প্রবেশ দ্বার দিয়া রুকৃ'রত অবস্থায় শহরে 
প্রবেশ করিতে' বলিলেন। কিন্তু তাহারা তদস্থলে সম্মুখে নিতম্ব ফিরাইয়া 'হিন্তাতুন' বলিতে 
বলিতে শহরে প্রবেশ করিল। তাহাদের এই পরিবর্তনের কথাই * ২৩ pals এ) Ji 
আয়াতাংশে বলা হইয়াছে।” 

হিন হামা, নিহা। হাসান, কাতাদাহ রা ইবন আনাস ও হয়হি হুন 


' রাফে হইতেও অনুরূপ বর্ণিত হয়। 


CE ERNE EE SOT TT ET আর 
যাহা প্রতিভাত হয় উহার সারকথা এই যে, আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল জাতিকে বিনয় ও 
কৃতজ্ঞতা সহকারে প্রবেশ করিতে ও অভীতে কৃত অপরাধের জন্য ক্ষমা চাহিতে বলায় তাহারা 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৬১ 


উহার বিপরীতে মাথা উচু করিয়া সম্মুখে নিতম্ব রাখিয়া দন্ত সহকারে “যবের মধ্যস্থিত গম চাই’ 
বলিতে বলিতে শহরে প্রবেশ করিল। তাহাদের এই চরম ধৃষ্টতা ও অবাধ্যতার কারণে আল্লাহ্‌ 
তা'আলা তাহাদের প্রতি আযাব নাধিল করিয়াছিলেন। নিম্নোক্ত আয়াতে তাহাই বর্ণিত 
হইয়াছে । যেমন £ 
Laks Isl Las lll ০৪ 59191558112 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করেন 

“কুরআন মজীদে যে কোন স্থানে উল্লেখিত ১৯) অর্থ হইতেছে আযাব বা শাস্তি ।” 

মুজাহিদ, আবু মালিক, হাসান এবং কাতাদাহ হইতেও অনুরূপ অর্থ বর্ণিত হইয়াছে। 
. আবুল আলীয়া বলেন ৪ ১২১|। শব্দের অর্থ হইতেছে গযব । শা'বী বলেন £ ১৯১11 শব্দের 
অর্থ হইল মহামারী, শিলাবৃষ্টি। সাঈদ ইব্‌ন জারীর বলেন 8 ১২১1 শব্দের অর্থ হইতেছে 
মহামারী । সা'দ ইব্‌ন মালিক, উসামা ইব্‌ন যায়দ ও খুযায়মা ইবৃন সাবিত (রা) হইতে 
ধারাবাহিকভাবে ইবরাহীম ইবৃন সা'দ ইবৃন আবি ওয়াক্কাস, হাবীব ইব্‌ন সাবিত, সুফিয়ান, 
ওয়াকী', আবু সাঈদ ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন যে,নবী করীম (সা) বলেন ঃ 

00058 
করা হইয়াছে।” 

বানায় ছি উহা নাত ৰ হিতে দে 
অন্যরূপ অধস্তন সনদে বর্ণনা করিয়াছেন। বুখারী ও মুসলিম শরীফে অন্যতম রাবী হাবীব ইবৃন 
আবূ সাবিতের মাধ্যমে পূর্ণ হাদীসটি বর্ণিত হইয়াছে। তাহা এই £ 

নবী করীম (সা) বলিয়াছেন- “ কোন জনপদে মহামারীর প্রাদুর্ভাবের কথা শুনিলে তোমরা 
সেখানে প্রবেশ করিও না।' অতঃপর হাদীসের পূর্বোদ্ধত অংশ বর্ণিত হইয়াছে। 

হযরত উসামা ইব্‌ন যায়দ (রা) হইতে পর্যায়ক্রমে আমের ইব্‌ন সা'দ ইবৃন আবি 
ওয়াক্কাস, যুহরী, ইউনুস ইব্‌ন ওয়াহাব, ইউনুস ইব্‌ন আবদুল আ'লা ও ইমাম ইব্‌ন জারীর 
বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন £ ্‌ 

“এই রোগ-ব্যাধি হইতেছে ১৯. (আযাব)। পূর্ববর্তী কোন কোন উম্মতকে উহা দ্বারা শাস্তি 
প্রদান করা হইয়াছিল ।” 

উক্ত বর্ণনাটুকু একটি পূর্ণাঙ্গ হাদীসের অংশমাত্র। বুখারী ও মুসলিম শরীফে উপরোক্ত 
অভিন্ন সনদে আমের ইব্ন সা'দ হইতে যুহরীর মাধ্যমে এবং ভিন্ন সনদে আমের ইব্‌ন সাদ 
UL TS NR যা 
£ | 


378 3৮০০০০৩০৪১৭ 2 755) 555 LUE LA ১3)? (1) 
33৬ C3 BAIN ALG BE ESE AS CSA 


5৫৮৫৬ 


০ 2১১৪2 20239) 1৯৬ 1355) &। 


www.quraneralo.com 


Contents 


৪৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


৬০. অনন্তর যখন মূসা তাহার জাতির জন্য পানি প্রার্থনা করিল, তখন আমি 
বলিলাম, “তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত কর। অমনি উহা হইতে বারটি ফোয়ারা 
নির্গত হইল । প্রত্যেক গোত্রই তাহাদের ফোয়ারা চিনিতে পাইল । (আমি বলিলাম) আল্লাহ্‌ 
প্রদত্ত রুষী খাও ও পান কর আর পৃথিবীতে অনাচার সৃষ্টি করিয়া ফিরিও না ।' 


তাফসীর £ আল্লাহ্‌ তাআলা আলোচ্য আয়াতে বনী ইসরাঈলগণের প্রতি প্রদত্ত তাহার 
নিআমতের কথা তাহাদিগকে স্মরণ করাইয়া দিতেছেন। মিশর হইতে পিতৃভূমিতে ফিরিয়া 
তাহারা পানির কষ্টে পড়িলে মূসা (আ) আল্লাহ্‌ তা'আলার নিকট পানির জন্য দোআ করিলেন। 
তখন আল্লাহ্‌ তা'আলা হযরত মুসা (আ)-কে তাহার লাঠি দ্বারা পাথরে আঘাত করিতে 
বলিলেন। তিনি তাহাই করিলেন। আল্লাহর ইশারায় পাথর হইতে বনী ইসরাঈলের দ্বাদশ 
গোত্রের জন্য বারটি ফোয়ারা নির্গত হইল প্রত্যেক গোত্র নিজ নিজ ফোয়ারা চিনিতে পাইল । 
উক্ত পাথরটি তাহারা নিজেদের সঙ্গে বহন করিত। 

এইরূপে আল্লাহ্‌ তা'আলা তাহাদের বিনাশ্রমে পানাহারের জন্য মান্না-সালওয়ার ব্যবস্থা 
|| 

এইসব নি'আমাত দান করিয়া তিনি তাহাদিগকে জানাইয়াছিলেন- তোমরা তৃপ্তি সহকারে 
এইগুলি খাও এবং পান কর। অতঃপর আর পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিয়া ফিরিও না। তাহা 
হইলে নি‘আমাতসমূহ তুলিয়া লওয়া হইবে। 

আলোচ্য আয়াতে উল্লেখিত পাথরটি কোন্‌ পাথর ছিল এবং উহা হইতে কিরূপে ঝরনা 
প্রবাহিত হইল, তাফসীরকারগণ তাহার বিভিন্ন ব্যাখ্যা প্রদান করিয়াছেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ “বনী ইসরাঈলদের সামনে একখানা চতুষ্কোণ পাথর 
রাখা হইল। আল্লাহ্‌ তা'আলা মূসা (আ)-কে নির্দেশ দিলেন তাহার লাঠি দ্বারা উহাতে আঘাত 
হানিতে ৷ তিনি তাহা করা মাত্র উহার প্রত্যেক দিক হইতে তিনটি করিয়া মোট বারটি প্রস্রবণ 
উৎসারিত হইল । অতঃপর বনী ইসরাঈলের বার শাখার জন্য বারটি প্রস্রবণ নির্দিষ্ট হইল। 
তাহারা নিজ নিজ ঝরনার পানি ব্যবহার করিত । তাহারা যেখানেই যাইত সেই দ্বাদশ ফোয়ারার 
পাথরটি নিজেদের সামনে স্থাপিত দেখিতে পাইত। | 

উক্ত রিওয়ায়েতটুকু একটি সুদীর্ঘ রিওয়ায়েতের অংশমাত্র। পূর্ণ রিওয়ায়েতটি ইমাম 
নাসাঈ, ইমাম ইব্‌ন জারীর ও ইমাম ইব্‌ন আবু হাতিম নিজ নিজ গ্রন্থে বর্ণনা করিয়াছেন। 
মূলত উহা ‘ফিতনা’ সম্পর্কিত একটি রিওয়ায়েতের অংশ বিশেষ। 

আতিয়্যা আওফী বলেন £ “বনী ইসরাঈলদের জন্য গরুর মাথার মত একখণ্ড পাথর তৈরী 
করা হইয়াছিল। উহা একটি গরুর পিঠে বহন করা হইত। তাহারা কোথাও অবতরণ করিলে 
উহা নামাইয়া রাখিত। তখন মুসা (আ) নিজ লাঠি দ্বারা উহাতে আঘাত করিতেন। অমনি 
বারটি ঝরনা সৃষ্টি হইত। পুনরায় তাহারা যাত্রা আরম্ভ করিলে উহা আবার গরুর পিঠে তুলিয়া 
লইত । তখন উহার প্রস্ববণ বন্ধ হইয়া যাইত। 
 ; আতা খোরাসানী হইতে তাহার পুত্র বর্ণনা করেন £ “বনী ইসরাঈলদের নিকট একখণ্ড 
পাথর ছিল। হযরত হারূন (আ) উহা কোথাও স্থাপন করিতেন। অতঃপর মূসা (অ) স্বীয় লাঠি 
দ্বারা উহাতে আঘাত করিতেন ।” 

কাতাদাহ বলেন £ “বনী ইসরাঈলদের কাছে রক্ষিত পাথরটি তাহারা তুর পাহাড় হইতে 
বারে হিল 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৬৩ 


যাত্রাবিরতি হইলে হযরত মুসা (আ) উহাতে লাঠির আঘাত হানিয়া পানির প্রয়োজন 
মিটাইতেন।” 
প্রসঙ্গত আল্লামা যামাখশারী নিম্ন অভিমতগুলি উদ্ধৃত করেন ঃ “কথিত আছে, উহা একটি 
মর্মর পাথর ছিল। উহার আয়তন এক বর্গহাত ছিল। একদল বলেন ঃ উহার আকৃতি ছিল 
মানুষের মাথার মত। অপরদল বলেন £ উহা জান্নাত হইতে আগত একখানা পাথর ছিল। 
উহার উচ্চতা হযরত মূসা (আ)-এর উচ্চতার মতই দশ হাত ছিল। উহাতে দুইটি প্রবৃদ্ধ স্থান 
ছিল। স্থান দুইটি হইতে আলো নির্গত হইত । উহা একটি গাধার পিঠে বহন করা হইত। কেহ 
কেহ বলেন- উহা হযরত আদম (আ) জান্নাত হইতে সঙ্গে লইয়া আসিয়াছিলেন এবং তাহার 
বংশধরগণ উত্তরাধিকার সূত্রে উহার মালিক হইয়া আসিতেছিল। এক সময়ে উহা হযরত 
শুআয়ব (আ)-এর অধিকারে আসে । তিনি লাঠিখানাসহ উহা হযরত মূসা (আ)-কে প্রদান 
করেন। কেহ আবার বলেন- হযরত মুসা (আ) যে পাথরের উপর কাপড় রাখিয়া গোসল 
করিয়াছিলেন উহা সেই পাথর । হযরত জিবরাঈল (আ) বলিয়াছিলেন, পাথরখানা আপনি সাথে 
নিন। উহাতে বিশেষ গুণ নিহিত রহিয়াছে। তাই মূসা (আ) তাহার মালপত্রের সহিত উহাও 
তুলিয়া লইলেন।” 
অতঃপর আল্লামা যামাখশারী বলেন £ আলোচ্য আয়াতের অন্তর্গত ১২-| শব্দের ]1 
নির্দিষ্টতা জ্ঞাপক (১৫০) না হইয়া শ্রেণীবাচক (৮১৯) হইলে আয়াতটির অর্থ দাড়ায় £ 
তুমি তোমার লাঠি দ্বারা প্রস্তর শ্রেণীতে আঘাত কর। 
হাসান বসরী হইতে বর্ণিত হইয়াছে £ আল্লাহ্‌ তা'আলা হযরত মুসা (আ)-কে নির্দিষ্ট কোন 
পাথরে আঘাত করিতে বলেন নাই। ইহাতে আল্লাহ পাকের কুদরত ও মূসা (আ)-এর মু'জিযা 
অধিকতর পরিস্ফুট ছিল। মুসা (আ) যখনই স্বীয় লাঠি দ্বারা কোন পাথরে আঘাত করিতেন, 
তখনই উহা হইতে ঝরনা নির্গত হইত ৷ পুনরায় উহাতে আঘাত করিলে উহা শুষ্ক হইয়া 
যাইত। বনী ইসরাঈলরা বলিল- এই পাথর হারাইয়া গেলে তো আমরা পিপাসায় মরিব। তখন 
আল্লাহ্‌ তা'আলা মুসা (আ)-কে লাঠির আঘাত না করিয়া পাথরকে পানি প্রদানের জন্য 
মৌখিক নির্দেশ দিতে বলিয়া জানাইলেন। তাহাতেও ঝরনা সৃষ্টি হইবে। ফলে বনী 
ইসরাঈলদেরও আস্থা সৃষ্টি হইবে । আল্লাহই শ্রেষ্ঠতম জ্ঞানী। 
ইয়াহিয়া ইব্‌ন নযর বলেন ঃ “একদিন আমি জুওয়াইবিরকে জিজ্ঞাসা করিলাম- বনী 
ইসরাঈলদের প্রত্যেকটি শাখা নিজ নিজ ফোয়ারা কিরূপে চিনিতে পারিল? তিনি জবাব 
দিলেন- মূসা (আ) পাথরটি স্থাপন করিয়া আঘাত হানার সময়ে বার শাখার বারজন প্রতিনিধি 
উহার পাশে দাড় করাইতেন। প্রস্রবণ নির্গত হওয়ার সময়ে যাহার গায়ে যেই প্রত্রবণের পানির 
ছিটা পড়িত সে উহাকে নিজেদের প্রস্রবণ বলিয়া জানিতে পাইত। তখন সে নিজ শাখার 
অন্যদের উহা হইতে পানি ব্যবহারের জন্য আহবান করিত ৷ 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করেন ঃ “বনী ইসরাঈলরা যখন 'তীহ' 
প্রান্তরে যাযাবর জীবন যাপন করিতেছিল, তখন আল্লাহ্‌ তা'আলা তাহাদের জন্য পাথর হইতে 
ঝরনা প্রবাহিত করেন। 
ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে ইকরামা, সাঈদ ও সুফিয়ান ছাওরী বর্ণনা করেন £ 
“বনী ইসরাঈলদের জন্য পাথর হইতে ঝরনা প্রবাহিত হইত “তীহ' প্রান্তরে । মূসা (আ) 
__ নিজ লাঠি দ্বারা পাথরে. আঘাত করিতেন। অমনি বারটি ঝরনার সৃষ্টি হইত। বার গোত্রের ' 
প্রত্যেকের জন্য একেকটি ঝরনা নির্ধারিত ছিল। তাহারা উহা হইতে পানি পান করিত ৷” 


www.quraneralo.com 


Contents 


8৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


মুজাহিদও অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। আলোচ্য আয়াতে বর্ণিত ঘটনাটি সূরা 
আ'রাফে বর্ণিত ঘটনার অনুরূপ । তবে সুরা আ'রাফ মক্কায় অবতীর্ণ হওয়ায় সেখানে ইয়াহুদী 
বসতি নাই বিধায় আল্লাহ্‌ তা'আলা উহাতে বনী ইসরাঈলদের ব্যাপারে তৃতীয় পুরুষের সর্বনাম 
ব্যবহার করিয়াছেন। পক্ষান্তরে সূরা বাকারা মদীনায় অবতীর্ণ হওয়ায় উহাতে বনী ইসরাঈল 
প্রসঙ্গে দ্বিতীয় পুরুষের সর্বনাম ব্যবহৃত হইয়াছে। 

০০/৯০3। অর্থ ঝরনা সৃষ্টি হওয়া । উহা ঝরনা প্রবাহিত হবার প্রাথমিক অবস্থা নির্দেশ 
করে। পক্ষান্তরে 25:১1 অর্থ ঝরনা প্রবাহিত হওয়া । উহা ঝরনা প্রবাহিত হবার চূড়ান্ত 
পর্যায়কে নির্দেশ করে। সূরা আ'রাফের আয়াতে আল্লাহ্‌ তা'আলা প্রথমোক্ত শব্দ এবং আলোচ্য 
আয়াতে শেষোক্ত শব্দ ব্যবহার করেন। অবস্থার বিভিন্নতার কারণে শব্দ ব্যবহারের এই 
বিভিন্নতা স্বাভাবিক ও যুক্তিযুক্ত । আল্লাহই সর্বজ্ঞ 

আলোচ্য আয়াতদ্বয়ে দশটি বর্ণনাগত পার্থক্য বিদ্যমান । উহার কোনটি শব্দগত ও কোনটি 
অর্থগত। আল্লামা যামাখশারী নিজ তাফসীরে উহা সবিস্তারে আলোচনা করিয়াছেন। উভয় 
তাতে এব টনা রহিত তত ব্রি হতোক আয়াডের হর নিয়া রাহে! হানার 
সর্বজ্ঞানের আধার । 


৩৮ CS FS IE UE Sa AEG Oo) 
it ররর NAH A 23 ভাটির 2 ও 


BOA 298] HE AG SLU AGY BAIN 


১৫২ বৰ 8262 ৰ ৫02 lp PAT 
Ee ssl SE, 


পা ১৮৫১৫ ১ 


905৩6515848 


৬১. আর যখন তোমরা বলিলে, “হে মূসা! আমরা কিছুতেই আর এক ধরনের খাদ্য 
খাওয়ার ধৈর্য ধরিব না। তাই তোমার প্রভুকে ডাকিয়া বল, আমাদের জন্য তিনি মাটি 
হইতে বিভিন্ন তরকারী, শসা জাতীয় ফলমূল, গম, ডাল ও পিঁয়াজ উৎপন্ন করুন|" মূসা 
বলিল, ‘তোমরা কি উৎ্কৃষ্টটির বদলে নিকৃষ্টটি চাহিতেছ। তাহা হইলে শহরে চলিয়া 
যাও। সেখানে তোমরা যাহা চাহিতেছ নিশ্চয়ই তাহা পাইবে ৷’ “তাহাদের জন্য লাঞ্ছনার 
যাযাবর জীবন নির্ধারিত হইল ৷ আল্লাহ্র গযব মাথায় লইয়া ঘুরপাকই খাইয়া ফিরিবে। 
. তাহার কারণ এই যে, তাহারা আল্লাহ্র নিদর্শনসমূহ অস্বীকার করিতেছিল এবং 
অন্যায়ভাবে নবীগণকে হত্যা করিতেছিল। আর তাহা এই জন্য যে, তাহারা নাফরমানী ও 
বাড়াবাড়ির পথ অনুসরণ করিতেছিল ।” 


৯ Wwww.quraneralo.com 


Contents 
সূরা আল্‌ বাকারা ৪৬৫ 


তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলদিগকে তাহাদের পূর্বপুরুষগণ 
বর্ুর অরাহি থর মিজি ভি তেজ তা দখলের ওলা রণ করায় দয়া জত 
করিতেছেন। 

বনী ইসরাঈল জাতিকে আল্লাহ্‌ তা'আলা মান্না-সালওয়া নামক সহজলভ্য সুস্বাদু খাদ্য 
প্রদান করিয়াছিলেন। অথচ অকৃতজ্ঞ বনী ইসরাঈলগণ উহার বদলে নিকৃষ্টমানের খাদ্য যথা 
সি, ডাল, গম ইত্যাদির জন্যে আবদার জানাইল। 

হাসান বসরী (র) বলেন- “বনী ইসরাঈলরা মূলত কৃষিজীবী সম্প্রদায় ছিল। তাহারা 
পিয়াজ, শসা, ডাল, সজি ইত্যাদির চাষ করিত। তাহারা নিজেদের পেশাগত পূর্ব-জীবনের 
কথা স্মরণ করিয়া উহাতে প্রত্যাবর্তনের জন্য ব্যাকুল হইল । তাই “মান্না-সালওয়া’ তাহাদের 
কাছে লতিয় হইয়া গল এবং অভ না প্রদানের না ইটা অর হরি সারা 
তা'আলার কাছে ওদ্ধত্যপূর্ণ আবদার পেশ করিল। 

মান্না ও সালওয়া দুই ধরনের খাদ্য হওয়া সত্তেও বনী ইসরাঈলগণ উহাকে এই কারণে 
একই খাদ্য বলিয়াছে যে, প্রতিদিন উহাই খাইত এবং উহার বিকল্প কিছুই খাইতে পাইত না। 

৪ 1] অর্থ সজি, ০৯৪11 অর্থ শসা ও তজ্জাতীয় ফলমূল; ১,২11 অর্থ ডাল; 
| অর্থ পিয়াজ ও ০5511 অর্থ গম বা রসুন। 

হযরত ইব্‌ন মাসউদ (রা) 5 স্থলে ₹$৪ পড়িতেন। উহার অর্থ রসুন। তাহার নিকট 
হইতে পর্যায়ক্রমে লায়ছ ইব্‌ন আবূ সালীম ও মুজাহিদ বর্ণনা করেন £ ০511 শব্দের অর্থ 
হইতেছে রসুন। রবী" ইব্‌ন আনাস এবং সাঈদ ইব্ন জুবায়রও অনুরূপ অর্থ বর্ণনা করিয়াছেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ক্রমাগত হাসান, ইউনুস, আবূ আম্মারা, ইয়াকুব ইব্‌ন 
ইসহাক বসরী, আমর ইব্‌ন রাফে' ও আবূ হাতিম বর্ণনা করেন ৪ ০441 অর্থ রসুন। তিনি 
আরও বলেন, প্রাচীন আরবরা উহা রুটি পাকানো অর্থে ব্যবহার করিত এবং বলিত | +৯ ৬১ 
1.1 অর্থাৎ আমাদের জন্য রুটি পাকাও। | 

ইমাম ইব্‌ন জারীর বলেন £ ?$৪ স্থলে ১9১ পাঠের রিওয়ায়েতটি যদি বিশুদ্ধ হয়, তাহা 
হইলে বুঝিতে হইবে যে, 0 বর্ণটি উচ্চারণগত নৈকট্যের কারণে (* বর্ণে রূপান্তরিত হইয়াছে । 
ফলে কিরাআতে বিভিন্নতা সৃষ্টি হইয়াছে। আরবরা ১ ১৬৪০ (55 1৪9 (তাহারা বিপদে 
পড়িয়াছে) স্থলে কখনও ১১৪৮০ ৪ 1৯৮৪৩ বলিয়া থাকে । অর্থাৎ ১৬১৮০ ও ১.০ 
শব্দদ্বয় একে অপরের স্থলাভিষিক্ত হইয়া থাকে । তেমনি $5! স্থলে ১.১| ও ১৯০ স্থলে 
১৯৪৬০ ব্যবহৃত হয় । আল্লাহ্‌ সর্বাধিক জ্ঞাত। | 

অপর তাফসীরকারগণ বলেন ১41 শব্দের অর্থ হইল গম। নাফে' ইব্‌ন আবূ সাঈদ 
হইতে ক্রমাগত ইব্‌ন ওহাব, ইউনুস ইব্‌ন আব্দুল আ'লা ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা 
করেন যে, নাফে' বলেন ঃ 

‘একদা এক ব্যক্তি হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট জিজ্ঞাসা করিল, ১৬৪ অর্থ কি? 
তিনি জবাবে বলিলেন- ০০০০০০০০০০০ 
. চরণ দুইটি শুনাইলেন ঃ 
কাছীর (১ম খণ্ড)-_৫৯ ' 


www.quraneralo.com 


Contents 


৪৬৬ তাফসীরে ইব্‌ন কাছীর. 


asl ast All, ABSA 25 
EXE ee Sel EE 

‘আমি মানুষকে একটি মাত্র লোকের সাহায্যে সম্পদশালী করিয়া দিতাম । লোকটি গমের 
চাষ ত্যাগ করিয়া শহরে আসিয়াছিল।' 

* হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে কুরায়ব, রশীদ ইব্‌ন কুরায়ব, ঈসা ইব্‌ন 
ইউনুস, মুসলিম জুহানী, আলী ইব্‌ন হাসান ও ইমাম ইব্‌ন জারীর রে) বর্ণনা করেন $ ‘বনু 
হাশিমের ভাষায় ₹৯৪ অর্থ গম ৷” 

আলী ইব্‌ন তালহা, যিহাক এবং ইকরামাও হযরত ইবৃন আব্বাস (রা) হইতে অনুরূপ 
অর্থ উদ্ধৃত করেন। মুজাহিদ ও আতা হইতে ইব্‌ন জুরায়জ বর্ণনা করেন ৪ (৪৪ অর্থ গমের 
আটার রুটি ৷ 

আবূ মালিক হইতে পর্যায়ক্রমে হুসায়ন, হাসীন, ইউনুস ও হাশিম বর্ণনা করেন £ ৯৪ 
অর্থ গম। পু 

সুদ্দী, হাসান বসরী, কাতাদাহ, আব্দুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম প্রমুখও উহার 
উক্তরূপ অর্থ বর্ণনা করিয়াছেন। 

জাওহারী বলেন £ ₹51। অর্থ গম। 

ইব্‌ন দুরাইদ বলেন ৫ ১, অর্থ শস্যের ছড়া বা ফল। আতা ও কাতাদাহ হইতে ইমাম 
কুরতুবী বর্ণনা করেন £ ‘যে সকল শস্য হইতে রুটি হয় তাহাকে (১৪ বলা হয় ৷' 
ইমাম কুরতুবী বলেন $ কেহ কেহ বলিয়াছেন, সিরীয় ভাষায় ছোলা বা চানাবুটকে ২৬৪ 
" বলা হয় এবং উহার ব্যবসায়ীকে ০.৪ বলা হয়। ৬ হইল ৬৪ শব্দের পরিবর্তিত রূপ । 
ইমাম বুখারী বলেন £ কেহ কেহ বলিয়াছেন যে, সকল প্রকারের খাদ্যশস্যকেই ?+৪ বলা 
হয়। রি 

০০৪ ৩৯ 5৪০ এ ০৯ (০৪ 2৯20 38455 32 আমাতাংে 
'_ বনী ইসরাঈলগণ্কে হযরত মূসা (আ)-এর তিরস্কার ও ভর্খসনার ঘটনা বিবৃত হইয়াছে। কারণ; 
তাহারা উৎকৃষ্টমানের খাদ্যের বদলে নিম্নমানের খাদ্যের জন্য আব্দার জানাইয়াছিল। : 
1১০৮০1১৮5২৬ আয়াতাংশে হযরত উসমান (রা) কর্তৃক সংকলিত মূল কুরআন-শরীফে 
১-০ শব্দটি ১৯১১ সহ 3১০১৭ রূপে লিখিত-রহিয়াছে। অধিকাংশ কারী ও বিশেষজ্ঞ 
সকল উসমানী সংকলনে ১.০ শব্দটি ৪32, রূপে ১১৯ সহ লিখিত রহিয়াছে, তাই 
আমি উহার অন্যরূপ পাঠ.জায়েয মনে করি না। [৩ মি 
. ' হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন- আলোচ্য আয়াতের ১... শব্দ দ্বারা যে কোন শহর 
রাবীর সনদে ইমাম ইব্‌ন আবু হাতিম ইব্‌ন আব্বাস (রা)-এর উক্ত বর্ণনাটি উদ্ধৃত করেন। 
সুদ্দী, কাতাদাহ এবং রবী" ইব্‌ন আনাসও শব্দটির অনুরূপ তাৎপর্য বর্ণনা করেন। | 


) 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৬৭ 


ইমাম ইব্‌ন জারীর বলেন ৪ হযরত ইবৃন মাসউদ ও উবাই ইব্‌ন কা'ব (রা)-এর 
কিরাআতে ১.০ শব্দটি ১.০১০5 ১: হিসাবে তানবীন বিহীন অবস্থায় পঠিত হইয়াছে। 

আবুল আলীয়া ও রবী' ইবৃন আনাস বলেন ঃ ইব্‌ন মাসউদ (রা) ও উবাই ইবৃন কা'ব রো) 
১-০ শব্দের তাৎপর্য সম্পর্কে বলেন, উহা হইতেছে ফিরাউনের মিসর । ইমাম ইব্‌ন আবূ 
হাতিম, আবুল আলীয়া, রবী“ এবং আ'“মাশ হইতেও শব্দটির অনুরূপ তাৎপর্য বর্ণিত হইয়াছে। 

ইব্‌ন জারীর বলেন- ১.২, শব্দটিকে 3.০: হিসাবে ০: যুক্তভাবে পড়িলেও 
উহার তাৎপর্য ফিরাউনের মিশর হইতে পারে । কারণ, সূরা দাহ্‌রের অন্তর্গত |: ৷, শব্দটি 
মূলত ৪১০১০ ১১2 হওয়া সত্ত্বেও কুরআন মজীদের মূল সংকলনে উহা তানবীনযুক্ত অবস্থায় 
লেখা আছে বলিয়া আমরা সকলেই তদ্রুপ পাঠ করি। ০ শব্দটিকেও সেই একই কারণে 
৩১০: রূপে পাওয়া যাইতে পারে। 

অতঃপর ইব্‌ন জারীর দ্বিধা প্রকাশ করিয়া বলেন £ আয়াতের অন্তর্ভুক্ত ১.০ শব্দটির 
তাৎপর্য কি ফিরাউনের মিশর, না যে কোন শহর? এই ব্যাপারে নিশ্চিত কিছু বলা যায় না। 

ইব্‌ন জারীরের এই দ্বিধা সমর্থনযোগ্য নহে। বস্তুত এখানে, ১০০ অর্থ যে কোন শহর। 
হযরত ইব্‌ন আব্বাস (রা) প্রমুখ তাফসীরকার এই তাৎপর্যই ব্যক্ত করিয়াছেন। এই তাৎপর্যের 
আলোকে আয়াতাংশের ব্যাখ্যা দীড়ায় এই £ 

‘বনী ইসরাঈলগণের অকৃতজ্ঞতাপূর্ণ আব্দারে বিরক্ত হইয়া মুসা (আ) তাহাদিগকে 
বলিলেন- তোমরা যে সাধারণ খাদ্যের জন্য আব্দার তুলিয়াছ উহা তো যে কোন শহর বা 
জনপদে গেলেই পাইতে পার। তজ্জন্য আল্লাহ তা“আলার দরবারে বিশেষভাবে দাবী জানাইবার 
কোন প্রয়োজন নাই 1" 

বনী ইসরাঈলগণের এই অবাধ্যতা ও অকৃতজ্ঞতামূলক খাদ্য পরিবর্তনের দাবী 
অপ্রয়োজনীয় ও অযৌক্তিক বিধায় আল্লাহ্‌ ও তাহার রসূল মূসা (আ) কর্তৃক উহা প্রত্যাখ্যাত 
হইয়াছিল। 

আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলদের ধৃষ্টতা ও অবাধ্যতার স্বাভাবিক 
পরিণতির কথা বিবৃত করিয়াছেন। তাহারা আল্লাহ্‌র নির্দেশাবলী অস্বীকার করিয়াছে ও মানব 
প্রেমিক নিষ্পাপ নবীগণকে হত্যা করিয়াছে। তাহারা আল্লাহ্‌ তা'আলার অবাধ্য হইয়াছে ও 
আল্লাহ্‌র নির্ধারিত সীমালজ্বন করিয়াছে । ফলে আল্লাহ্‌ লাঞ্ছনা ও নির্বাসনকে তাহাদের 
নিত্যসঙ্গী করিয়াছে। তাহারা আল্লাহ্‌র গযব মাথায় লইয়া ঘুরপাক খাইয়া ফিরিতেছে। 

২৫3 Ti ele iy অর্থাৎ আল্লাহ্‌র সরাসরি ফরমান তাদের জন্য 
অবমাননাকর জীবন অপরিহার্য করিয়াছে। তাহারা অতীতেও অন্যান্য জাতির হাতে লাঞ্ছিত 
হইয়াছে এবং ভবিষ্যতেও হইতে থাকিবে । 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করেন, 4 ১০০ ১৯ 
54:11, অৰ্থাৎ তাহারা জিযিয়া কর প্রদানে বাধ্য থাকিবে এবং উহাই তাহাদের লাঞ্ছনা ও 
অবমাননা । 


www.quraneralo.com 


Contents 
৪৬৮ | তাফসীরে ইবৃন কাছীর 


হাসান ও কাতাদাহ হইতে পর্যায়ক্রমে মুআম্মার ও আব্দুর রাষ্যাক বর্ণনা করেন £ 

21511 ০৫15 5০:53 অর্থাৎ তাহারা লাঞ্ছিত ও অবমানিত অবস্থায় জিযিয়া কর প্রদান 
করিতে থাকিবে। . 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হাসান বসরী বলেন £ আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে অভিশপ্ত 
করার ফলে তাহারা অসহায় জাতিতে পরিণত হইয়াছে। তাহারা মুসলমানদের বশ্যতা স্বীকারে 
বাধ্য হইয়াছে। তাহার পূর্বে তাহারা পারস্যে অগনিপূজকদের অধীনে লাঙ্ুনা ও অবমাননা ভোগ 
করিয়াছে । তাহাদিগকে অবমাননাকর জিযিয়া কর দিতে হইয়াছে। 

আবুল আলীয়া, রবী' ইব্‌ন আনাস ও সুদ্দী বলেন $ ₹:৫...]| অর্থ অর্থাভাবে অনাহার। 

আতিয়্যা আওফী বলেন ঃ হ+...11 অর্থ খাজনা বা কর। যিহাক বলেন ৪ হ১৫....০1। 
অর্থ জিিয়া কর। 

411 ০০ ভি 03 অর্থাৎ অনন্তর তাহারা আল্লাহ্‌র গযব মাথায় লইয়া 
ফিরিতেছে। 

যিহাক বলেন £ আলোচ্য আয়াতাংশের তাৎপর্য এই যে, তাহারা আল্লাহ্‌র গযব ভোগ 
করার যোগ্য হইয়াছে। 

রবী‘ ইব্‌ন আনাস উহার ব্যাখ্যায় বলেন ঃ তাহাদের উপর আল্লাহ্র তরফ হইতে গযব 
পতিত হইয়াছে । 

সাঈদ ইবৃন জুবায়র উহার ব্যাখ্যায় বলেন ঃ তাহারা গযব ভোগ করার যোগ্য হইয়াছে । 

ইবৃন জারীর উহার ব্যাখ্যায় বলেন. আরবীতে ১.১ 91 ১১১১ 51১ ০৯১- ৮৯৯৪ ৪১ 
অর্থ যে কল্যাণ বা অকল্যাণ লইয়া ফিরিতেছে বা ফিরিবে । অর্থাৎ *$.১- ৮ ক্রিয়া ১১২ 
অথবা ১২, শের সহিত ছাড়া জন্য কোথাও বব য় না। কুরআনের অন্য চর 
অনুরূপ ব্যবহারই ঘটেছে। যেমন, 

১175819৮০81 eg al ol 1:31 আমি তো ইহাই চাই যে তুমি আমার ও 
তোমার উভয়ের পাপ মাথায় লইয়া ফিরিবে।' 

এই পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতের তাৎপর্য এই যে, তাহারা আল্লাহ্‌র গযব সঙ্গে লইয়া 
RE OS হুয়া রাবির এসির 
না। 

3০। ৮৩৪৮1 2055 401০45015801056 LL, UY আয়াতাংশে 
আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলদের চির লাঞ্ছনা ও অবমাননার কারণ বর্ণনা করেন । তাহা এই 
যে, তাহারা সত্যকে অস্বীকার করিয়াছে এবং সত্য দীনের বাহক নবীগণকে ও তাঁহাদের 
অনুসারীগণকে লাঞ্ছনা ও নির্যাতনের শিকার করিয়াছে এবং অহেতুক নিষ্পাপ নবীগণকে হত্যা 
করিয়াছে। ইহা হইতে বড় পাপ আর নাই। 

সর্বসম্মত সহীহ্‌ হাদীসে বর্ণিত হইয়াছে £ নবী করীম (সা) বলিয়াছেন যে, al 
(দাম্ভিকতা, অহংকার, গুদ্ধত্য) হইল সত্যকে তুচ্ছ করা, অমান্য করা ও মানুষকে হেয় ও তুচ্ছ 
জ্ঞান করা। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৬৯ 


হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে হুসাইন ইব্‌ন আব্দুর রহমান, আমর ইব্‌ন 
সাঈদ, ইব্‌ন আওন, ইসমাঈল ও ইমাম আহমদ বর্ণনা করেন £ 

“আমার জন্য নবী করীম (সা)-এর গোপন আলোচনা শোনার অনুমতি ছিল। একদিন 
আমি তীহার সমীপে উপস্থিত হইলাম ৷ তাহার নিকট মালিক ইবৃন মুর্রাহ আর রাহাবী 
উপস্থিত ছিলেন। তিনি তখন নবী করীম (সা)-এর সহিত আলোচনারত ছিলেন । আমি গিয়া 
তাহার শেষ কথাটি শুনিতে পাইলাম । মালিক ইবৃন মুর্রাহ বলিতেছিলেন-সুঁহি আল্লাহ্‌র রাসূল! 
আপনি তো জানেন যে, আল্লাহ্‌ তা'আলা আমাকে বিপুল সংখ্যক উট প্রদান করিয়াছেন। কোন্‌ 
ব্যক্তি আমার সম্পদ হইতে দুইটি জুতার ফিতা পরিমাণ নগণ্যতম সম্পদ বেশী পাইবে তাহা 
আমি পছন্দ করি না । আমার এই মানসিকতা কি ২1 (খোদাদ্রোহীতা) হইবে? নবী করীম 
(সা) বলিলেন- না, উহা খোদাদ্রোহীতা নহে, | হইল ১21 বা সত্যকে তাচ্ছিল্যভরে 
প্রত্যাখ্যান করা ও মানুষকে হেয় জ্ঞান করা । বনী ইসরাঈলগণকে এই অপরাধে অর্থাৎ আল্লাহ্‌র 
নিদর্শনকে প্রত্যাখ্যান ও নবীগণকে হত্যা করার কারণে দুনিয়ায় লাস্তিত জাতিতে পরিণত করা 
হইয়াছে এবং পরকালের চরম লাঞ্চনাও তাহাদের জন্য অপেক্ষা করিতেছে। 

হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে পর্যায়ক্রমে আবু মুআম্মার, ইবরাহীম, আ'মাশ, শু'বা ও 
ইমাম আবূ দাউদ তায়ালেসী বর্ণনা করেন ঃ 

“বনী ইসরাঈলগণ দিনের প্রথমভাগে তিনশত নবী হত্যা করিয়া দিনের শেষভাগে মহানন্দে 
শাক সজীর হাট বসাইত।" 

হযরত ইব্‌ন মাসউদ রো) হইতে পর্যায়ক্রমে আবু ওয়ায়েল, আসিম, আব্বান্‌, আব্দুস 
সামাদ ও ইমাম আহমদ বর্ণনা করেন £ 

“কিয়ামতের দিন চারি শ্রেণীর লোক সর্বাধিক আযাব ভোগ করিবে । (১) যে ব্যক্তি কোন 
নবীকে হত্যা করিয়াছে। (২) যে ব্যক্তিকে কোন নবী হত্যা করিয়াছে (৩) কোন বিভ্রান্তির 
প্রবর্তক (8) ভাক্কর্ধ শিল্পী বা মূর্তি নির্মাতা। 

5১ 1/514, 1৮০2 ৮০ 1১ আয়াতাংশে বনী ইসরাঈলদের অভিশপ্ত হইবার 
আরেকটি খারণ বর্ণিত হইয়াছে। তাহা এই যে, তাহারা নিষিদ্ধ কার্য করিত ও অনুমোদিত 
কার্ষের সীমালজ্ঘন করিত। 

৬১০! অর্থ নিষিদ্ধ কার্য করা এবং ০1০) রি বন্ড তে 
সীমালজ্ঘন করা । আল্লাহ্‌ই সর্বজ্ঞ। 


টির কারার 
1€ 


Oo AB LT SBI GI 515-21 02961 (1) 
Ed 5৬৮ > 2১223452 ে শর্ট পা 1 ৬৮ 1? ৬ 
5১১০৮০৪১) Miki i > is 


Wwww.quraneralo.com 


Contents 


8৭০ তাফসীরে ইব্‌ন কাছীর 


৬২. নিশ্চয় যাহারা মু'মিন, ইয়াহুদী, নাসারা ও সাবেঈ তাহাদের মধ্য হইতে যাহারা 
আল্লাহ ও আখিরাতের উপর ঈমান আনিয়াছে ও পুণ্য কাজ করিয়াছে, তাহাদের না আছে 
পার্থিব জীবনে কোন ক্ষতির জন্য দুঃখ বা দুশ্চিন্তা আর না আছে পারলৌকিক জীবনের 
জন্য কোন উৎকণ্ঠা বা আশংকা । ও 

তাফসীর ঃ পূর্ববর্তী আয়াতে আল্লাহ্‌ তা'আলা অবাধ্য ও অবিশ্বাসী বান্দাদের শাস্তি ও 
লাঞ্ছনার বিষয় বর্ণনাউ্্ররিয়াছেন। আলোচ্য আয়াতে তিনি অনুগত বিশ্বাসী বান্দাদের পুরস্কারের 
কথা বর্ণনা করিতেছেন। তিনি বলিতেছেন, মু'মিন, ইয়াহুদী, নাসারা, সাবেঈ ইত্যাকার যে 
উম্মাতের হউক না কেন, যাহারা ঈমান আনিবে ও নেক কাজ করিবে তাহারাই পুরস্কৃত হইবে৷ 
তাহারা না দুনিয়ার কোন ক্ষতি দ্বারা দুঃখপ্রাপ্ত হইবে, না আখিরাতে তাহাদের কোন ক্ষতির 
আশংকা থাকিবে । তাহারা তাহাদের ঈমান ও আমলের পুরক্কারস্বরূপ চিরস্থায়ী শান্তিতে নিমগ্ন 
থাকিবে ৷ তাই আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 

০১০০5 Lays Lele LEY dN LU 2| 2 ‘জানিয়া রাখ, আল্লাহ্‌র বন্ধুগণের 
মনে না থাকে ভবিষ্যতের কোন বিপদের আশংকা আর না থাকে অতীতের কোন ক্ষতির জন্য 
দুঃখ ।' 

রিনি না লি 


AUS YB EEL LL AS 485 ডি 005515050১1 2 


- UIP PS LiL 1১১১১ 1১১১5 

“নিশ্চয় যাহারা বলিল, আল্লাহই আমাদের প্রভু, অতঃপর উহার উপর সুদৃঢ় হইয়া থাকিল, 
(মৃত্যুকালে) তাহাদের নিকট ফেরেশতারা অবতীর্ণ হইয়া বলিবে- তোমরা ভয় পাইও না ও 
দুশ্চিন্তাগ্রস্ত হইও না আর তোমরা তোমাদের জন্য প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ কর।' 

হযরত সালমান ফারসী (রা) হইতে পর্যায়ক্রমে মুজাহিদ, ইব্‌ন নাজীহ, সুফিয়ান, উমর 
ইবৃন আবু উমর আল আদাবী, আবূ হাতিম ও ইমাম ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন যে, 
সালমান ফারসী (রা) বলেন ৪ 

“আমি আমার পূর্ব ধর্মাবলম্বীদের পরকালীন মুক্তি সম্পর্কে নবী করীম (সা)-কে প্রশ্ন করিলে 
উহার জবাবে উক্ত আয়াত অবতীর্ণ হয়” - 

সুদ্দী বলেন- হযরত সালমান ফারসী (রা) তাহার পূর্ববর্তী ধর্মের অনুসারীদের পরিণতি 
জানিবার জন্য নবী করীম (সা)-এর নিকট আরয করিলেন যে, তাহারা নামায পড়িত, রোযা 
রাখিত ও আপনার উপর ঈমান রাখিত এবং সাক্ষ্য দিত যে, অদূর ভবিষ্যতে আপনি আগমন 
করিবেন। নবী করীম (সা) বলিলেন- ‘হে সালমান। তাহারা দোযখবাসী হইবে । ইহাতে 
সালমান ফারসী (রা) বিষণ্ন হইয়া পড়িলেন। তখন আলোচ্য আয়াত অবতীর্ণ হইল। 
‘" _ আলোচ্য আয়াত হইতে প্রমাণিত হয় যে, হযরত মূসা (আ)-এর পর হইতে হযরত ঈসা 
(আ)-এর আগমনের পূর্ব পর্যন্ত যে সকল বনী ইসরাঈল তাওরাত কিতাব ও হযরত মুসা 
: (আ)-এর সুন্নাহ মানিয়া চলিয়াছে, তাহারা মু'মিনদের অন্তর্ভুক্ত হইবে এবং নাজাত পাইবে । 

অতঃপর যে সকল বনী ইসরাঈল রাসূলুল্লাহ্‌ (সা)-এর আগমনের পূর্ব পর্যন্ত ইঞ্জীল ও ঈসা 


www.quraneralo.com 


Contents 


‘সূরা আল্‌ বাকারা ৪৭১ 


(আ)-এর সুন্নাহ মানিয়া চলিয়াছে, তাহারাও মু'মিন এবং নাজাতপ্রাপ্ত হইবে । পক্ষান্তরে বনী 
ইসরাঈলদের যে সকল লোক তাহাদের সমসাময়িক কালে আসমানী কিতাব ও নবীর উপর 
ঈমান আনে নাই, তাহারা কাফির এবং আযাবপ্রাপ্ত হইবে । অতঃপর সাইয়েদুল মুরসালীন 
মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌ (সা)-এর আগমনের পর হইতে কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির 
যাহারা তাহার উপর ঈমান আনিয়া কুরআন ও সুন্নাহ অনুসরণ করিয়া চলিবে, তাহারাই কেবল 
মু'মিন ও নাজাতপ্রাপ্ত হইবে। পক্ষান্তরে যাহারা তাহা অস্বীকার করিবে তাহারা কাফির এবং 
ধ্বংসপ্রাপ্ত হইবে। 

ইমাম ইব্‌ন আবূ হাতিম বলেন- ইমাম ইব্‌ন জারীর হইতেও অনুরূপ .রিওয়ায়েত বর্ণিত 
হইয়াছে। আমি (ইব্‌ন কাছীর) উহার সমর্থনে আরেকটি দলীল পেশ করিতেছি। হযরত ইবৃন 
আব্বাস (রা) হইতে আলী ইবৃন আবি তালহা বর্ণনা করিয়াছেন যে, আলোচ্য আয়াতের পর 
নিম্ন আয়াত নাযিল হয় ঃ 

১০১,805 85 00 5552552 
কখনই কবৃল করা হইবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হইবে ।” 

আলোচ্য আয়াতের সহিত এই আয়াতের কোন বিরোধ নাই । কারণ, আলোচ্য আয়াতেও 
বলা হইয়াছে যে, প্রত্যেক যামানার লোকেরা তাহাদের নিজ নিজ যামানার অবতীর্ণ কিতাব ও 
প্রেরিত পুরুষের উপর ঈমান আনিয়া তদানুসারে পুণ্য কাজ করিলে মুক্তিপ্রাপ্ত মু'মিন হইবে 
এবং আল্লাহ্‌ তা'আলার মহাপুরস্কার লাভ করিবে । তেমনি উপরে উদ্ধৃত আয়াতেও বলা হইয়াছে 
যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর আগমন ও কুরআন অবতরণের পর যে ইসলাম আত্মপ্রকাশ করিল, 
এখন হইতে উহা ছাড়া অন্য কোন দীন কিছুতেই কবুল করা হইবে না। 

ইয়াহুদীরা হযরত মুসা (আ) ও তাওরাতের অনুসারী জাতি । ৫:11 শব্দটি 541৯৫] 
(মমতৃবোধ) কিংবা ১৯-|। (তওবা বা প্রত্যাবর্তন করা) হইতে সৃষ্ট । হযরত মূসা (আ) 
বলিয়াছেন £ || (১৯ (1 (প্রভু হে, নিশ্চয় আমরা তোমার নিকট তওবা করিতেছি)। 
ইয়াহুদীরা যেহেতু এইভাবে বারংবার তওবা করিয়াছিল, তাই উক্ত নাম হইয়াছে। অথবা 
তাহারা পরস্পর মমতৃবোধের স্থায়ী ডোরে আবদ্ধ বিধায় তাহাদের “ইয়াহুদী' নাম হইয়াছে। 
কেহ কেহ বলেন, হযরত ইয়াকুব (আ)-এর জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদার নামানুসারে তাহার বংশধররা 
ইয়াহুদী নামপ্রাপ্ত হইয়াছে। 

আবূ আমর ইব্‌ন আ'লা বলেন £ ১৪৫1 অর্থ নড়াচড়া করা। ইয়াহুদীরা যেহেতু 
হেলিয়া-দুলিয়া তাওরাত তিলাওয়াত করিত তাই তাহারা ইয়াহুদী নামে খ্যাত হইয়াছে। 

হযরত ঈসা (আ)-এর অনুসারীগণ নাসারা নামে পরিচিত । ১.১[১71। অর্থ একে অপরকে 
সাহায্য করা । নাসারারা একে অপরকে সাহায্য করিয়া থাকে বলিয়া তাহারা নাসারা নামে . 
অভিহিত হইয়াছে। তাহাদের অপর নাম ‘আনসার’ উহার অর্থ সাহায্যকারী । হযরত ঈসা (আ) 
বলিয়াছেন $ ৪441 ০]| ৪০৯১ ৩০ (কাহারা আমাকে আল্লাহ্‌র পথে সাহায্য করিবে?) ৪ 
হাওয়ারীগণ তখন বলিয়াছিল £ 4 ত! ৪১৮৯১ ১৯১ - আমরা আল্লাহর পথে 
সাহায্যকারী । এই কারণে ঈসা আ)-এর অনুসারীগণ আনসার নামে খ্যাত হয়। কেহ কেহ 


Wwww.quraneralo.com 


Contents 


৪৭২ তাফসীরে ইব্‌ন কাছীর 


বলেন- নাসারা জাতি শুরুতে 'নাসিরা' নামক স্থানে অবস্থান করিত বলিয়া তাহারা “নাসারা' 
খ্যাতি পাইয়াছে। কাতাদাহ ও ইবৃন জুরায়জ এই মতের প্রবক্তা । হযরত ইবৃন আব্বাস (রা) 
হইতেও অনুরূপ অভিমত উদ্ধৃত হইয়াছে। আল্লাহই সর্বজ্ঞ। ৪১৮.]| শব্দটি 1১-১|! 
শব্দের বহুবচন। আরবী ভাষায় এই ওযনের শব্দের অনুরূপ বহুবচন হইয়া থাকে । যেমন, 
1৯:11 হইতে 315,411 ও ১1১৫.]। হইতে ১৫..|। ইতাদি। উহা স্ত্রীলিঙ্গে 
২১1১১] (নাসরানী মহিলা) হয় । যেমন কবি বলেন £ ১২, =! ২১1১০১ (তাওহীদ 
গ্রহণ করে নাই এমন নাসরানী মহিলা)। ূ্‌ 

নবীকুল শিরোমণি মুহান্মদুর রাসূলুল্লাহ (সা) তথা কুরআন মজীদের উপর যাহারা ঈমান 
আনিয়াছে তাহারা ‘মু'মিন’ নামে অভিহিত হইয়াছে। কারণ, তাহাদের ঈমান পূর্ণাঙ্গ ও সুদৃঢ় 
হইয়াছে। তাহারা অতীত নবীদের উপর ও ভাবী অদৃশ্য ঘটনাবলীর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন 
করিয়াছে । তাই তাহারা স্বভাবতই 'মু'মিন' নামে খ্যাত হইয়াছে। ৮:১/০| শব্দের বহুবচন 
হইল ১১1,০11 ও ১১(|| (ধৰ্ম পরিবর্তনকারী)। তাহারা কাহারা? এই ব্যাপারে 
বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ রহিয়াছে। 

মুজাহিদ হইতে পর্যায়ক্রমে লায়ছ ইব্‌ন আবূ সালীম ও সুফিয়ান ছাওরী বর্ণনা করেন ঃ 
নহে। তাহারা ধর্মহীন সম্প্রদায় বিশেষ ৷’ ইব্‌ন আবু নাজীহও কাতাদাহ হইতে অনুরূপ বর্ণনা 
করিয়াছেন। আতা এবং সাঈদ ইবৃন জুবায়র হইতেও অনুরূপ একটি বর্ণনা উদ্ধৃত হইয়াছে। 

আবুল আলীয়া, রবী' ইব্‌ন আনাস, আবূ শা“ছা, জাবির ইব্‌ন যায়দ, যিহাক ও ইসহাক 
ইবৃন্‌ রাহবিয়াহ বলেন ঃ 

'সাবেঈনরাও আহলের কিতাবের একটি শাখা । তাহারা হযরত দাউদ (আ)-এর প্রতি 
অবতীর্ণ 'যবুর' কিতাব পড়িয়া থাকে৷” 

এই ব্যাখ্যার আলোকেই ইমাম আবূ হানীফা (র) ও ইমাম ইসহাক বলেন- সাবেঈদের 
জবাই করা গোশত খাওয়া ও তাহাদের কন্যাগণকে বিবাহ করা: হালাল। 

মিতরাফের বরাত দিয়া হাশিম বর্ণনা করিয়াছেন যে, মিতরাফ বলেন ঃ 

“একদা আমরা হাকাম ইব্‌ন উৎবার কাছে উপস্থিত ছিলাম। তখন কুফার এক ব্যক্তি 
বলিলেন যে, হাসান বসরী রে) বলিয়াছেন- “সাবেঈগণ অগ্নিপূজকদের মতই এক সম্প্রদায় ৷ 
ইহা শুনিয়া হাকাম বলিলেন- “আমি কি ইতিপূর্বে তোমাদের নিকট ইহা বর্ণনা করি নাই ?' 

হাসান বসরী রে) হইতে পর্যায়ক্রমে মুআবিয়া ইব্ন আবদুল করীম ও আবদুর রহমান 
ইব্‌ন মাহদী বর্ণনা করেন ঃ 'সাবেঈগণ ফেরেশতা উপাসক এক সম্প্রদায় ৷' 

. হাসান হইতে পর্যায়ক্রমে সুলায়মান, মু'তামার ইব্‌ন সুলায়মান, মুহাম্মদ ইব্‌ন আব্দুল 
আ'লা ও ইবৃন জারীর বর্ণনা করেন £ 

“একদা কুফার শাসনকর্তা যিয়াদের নিকট বলা হইল, সাবেঈগণ বায়তুল্লাহর দিকে মুখ 
করিয়া পাচ ওয়াক্ত নামায পড়ে । তাই তাহাদের জিষিয়া কর প্রত্যাহার করা হউক। ইহা শুনিয়া 
তিনি জিষিয়া প্রত্যাহারের মনস্থ করিলেন। অতঃপর তাহার নিকট খবর আসিল যে, তাহারা 
ফেরেশতা উপাসক সম্প্রদায় ৷ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৭৩ 


আবু জা“ফর রাযী বলেন £ ‘আমি জানিতে পাইয়াছি যে, সাবেঈগণ ফেরেশতা পূজা করে, 
_ যবূর তিলাওয়াত করে ও কিবলামুখী হইয়া নামায পড়ে । কাতাদাহ হইতে সাঈদ ইব্‌ন 
০৮০০ 

রাইমা সৰহতা দর: 

“সাবেঈগণ ইরাকের নিকটবর্তী ‘কাওছা’ নামক স্থানের অধিবাসী । তাহারা সকল নবীর 
উপর ঈমান রাখে, বাজছে দিংদিম রোযা রায়ে ও সিভিনিন গাচিনার হয়ায়ান।দেের দিকে রর 
' করিয়া নামায পড়ে।' 

রর বা রা চিনি লন 
“তাহারা একত্বাদী। তাহাদের নিকট আমল করিবার কোন কিতাব নাই। তথাপি তাহারা 
কোন কুফরী করে না।' 

আবদুর রহমান ইব্‌ন যায়দ হইতে আবদুল্লাহ ইব্‌ন ওয়াহাব বর্ণনা করেন ঃ সাবেঈরা 
মোসেল দ্বীপের অধিবাসী এক ধর্মবিশ্বাসী সম্প্রদায় । তাহারা একতৃবাদী। ‘আল্লাহ্‌ ছাড়া কোন 
প্রভু নাই'- এইটুকুই তাহারা জানে ও মানে। তাহারা কোন নবী বা আসমানী কিতাবের উপর 
ঈমান রাখে না। তাহাদের এই একতৃবাদের সহিত মুসলমানদের সাদৃশ্যের কারণে মক্কার 
মুশরিকরা মুসলমানগণকে সাবেঈ বলিত। 

ভাষাবিদ খলীল বলেন- সাবেঈগণ নাসারাদের মতই একটি ধর্ম বিশ্বাসী সম্প্রদায়। 
তাহারা দক্ষিণ দিকে ফিরিয়া নামায পড়ে এবং নিজদিগকে নূহ (আ)-এর অনুসারী মনে করে। 

মুজাহিদ, হাসান ইব্‌ন আবূ নাজীহ হইতে ইমাম কুরতুবী বর্ণনা করেন ঃ সাবেঈদের 
ঈমান-আকীদা ইয়াহুদী ও অগ্নিপূজকদের ঈমান-আকীদার সংমিশ্রণে গঠিত। তাহাদের জবাই ' 
করা পশু খাওয়া বা তাহাদের নারীগণকে বিবাহ করা মুসলমানদের জন্য হালাল ও জায়েয 
নহে। 

ইমাম কুরতুবী বলেন ৪ জনৈক বিশেষজ্ঞ ব্যক্তি সাবেঈ সম্পর্কিত বিভিন্ন মতামতের 
. আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন যে, তাহারা তাওহীদপন্থী হলেও নক্ষত্রকে বিশেষ 
ক্ষমতার অধিকারী ও মানব জীবনে প্রভাব বিস্তারক বলিয়া মনে করে। 

আবু সাঈদ ইস্তাখরীর নিকট সাবেঈদের সম্পর্কে ফতোয়া চাওয়া হইলে তাহাদের উপরোক্ত 
আকীদার কারণে তিনি তাহাদিগকে ‘কাফির’ বলিয়া ফতোয়া দেন। 

ইমাম রাযী বলেন- সাবেঈগণ এই বিশ্বাসে নক্ষত্রপূজা করে যে, আল্লাহ্‌ তা'আলা 
নক্ষত্রমণ্ডলীকে দোয়া ও ইবাদতের কা'বা বা লক্ষ্যস্থল বানাইয়াছেন। অন্য কথায় আল্লাহ্‌ 
তা'আলা এহ বতুজগ০৩% এরিচালনার দায়িত্ব নক্ষত্রমণ্ডলীর উপর ন্যস্ত করিয়াছেন। 

ইমাম কুরতুবী বলেন ঃ ইমাম রাষীর উপরোক্ত সংজ্ঞা অনুযায়ী 'কাশরানী' গণকে সাবেঈন 
বলা যায়। কাশরানীগণ হযরত ইবরাহীম (আ)-এর যুগের নক্ষত্রপূজারী সম্প্রদায় । তিনি 
তাহাদিগকে পথভ্রষ্ট বলিয়া অভিহিত করেন। 

একদল আহলে ইলম বলেন ঃ যাহাদের নিকট কোন নবীর দাওয়াত পৌছে নাই তাহারাই 
'সাবেঈন' নামে খ্যাত । আল্লাহই সর্বজ্ঞ। 


_ কাছীর (১ম খণ্ড)__-৬০ 


Wwww.quraneralo.com 


Contents 
8৭8 তাফসীরে ইবৃন কাছীর 


সাবেঈগণ সম্পর্কে মুজাহিদ ও তাহার অনুগামীবৃন্দ এবং ওয়াহাব ইবনে মুনাব্বিহর মতই 
অধিকতর গ্রহণযোগ্য মনে হয়। তাহারা বলেন £ 'সাবেঈগণ ইয়াহুদী, নাসারা, অগ্নিপূজক ও 
মুশরিকদের মত কোন ধর্ম মানিয়া চলে না। তাহারা সহজাত আকীদা-কিখ্বাস ও তদনুরূপ 
আমল-আখলাকের একটি সম্প্রদায়। যেহেতু তাহারা প্রচলিত সকল ধর্মমত হইতে মুক্ত থাকে, 
তাই মক্কার মুশরিকরা মুসলমানগণকে প্রচলিত সকল ধর্মমত অস্বীকার করার কারণে “সাবেঈ' 
নাম দিয়াছিল।” আল্লাহ্‌ই সর্বজ্ঞ। 


বনী ইসরাঈলের অবাধ্যতা ও শাস্তি 
SHAS ১৩৬ নান SE (17) 
ক নি ৭৩৭] 29859 
3 52৯৭ 22245 21 5901৫ টিচার? 4 (1£) 
১ 
০০৯৯০ 


৬৩. আর যখন আমি তোমাদের দৃঢ় অঙ্গীকার গহণ করিলাম ও তোমাদের উপর 
পাহাড় তুলিয়া ধরিয়া (বলিলাম) আমি যাহা প্রদান করিতেছি তাহা শক্ত হাতে ধারণ কর 
এবং উহাতে যাহা কিছু আছে তাহা হইতে উপদেশ গ্রহণ কর। তাহা হইলে হয়ত তোমরা 
পরিত্রাণ পাইবে । 

৬৪. অতঃপর তোমরা এই অঙ্গীকার হইতে ফিরিয়া গিয়াছ। যদি তোমাদের উপর 
উর হি নিট রা রিনা নানার 

| 

তাফসীর £ঃ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলগণের নিকট হইতে অঙ্গীকার 
গ্রহণ ও তাহাদের অঙ্গীকার ভঙ্গের ব্যাপারটি তাহাদিগকে স্মরণ করাইয়া দিতেছেন। 

আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলদের মাথার উপর পাহাড় তুলিয়া ধরিয়া তাহাদের নিকট 
হইতে তাওহীদে অবিচল থাকা, তাওরাত আকড়াইয়া ধরা ও নবীগণকে অনুসরণ করার 
অঙ্গীকার গ্রহণ করেন। কিন্তু তাহারা সেই অঙ্গীকার ভঙ্গ করে। তথাপি আল্লাহ্‌ তা'আলা 
তাহাদের প্রতি দয়া প্রদর্শন করেন এবং নবীর পর নবী পাঁঠাইয়া তাহাদিগকে সৎপথে আনার 
চেষ্টা করেন। 

বনী ইসরাঈলদের মাথার উপর পাহাড় তুলিয়া ধরার কথা নিম্ন আয়াতে সবিস্তারে রহিয়াছে ঃ 


৪৪ oT “AS 0 Cs oe 25৭ ode G24 gcc oso ee 0 core 0 oe 
১5251 ৮51৩৯৯৫0315 4115 9 415 AS ss এল (88529 


পাও oa 9০ ]৫09 8449 1% ENA 
- ০৬৪১০ pS - 4৯৪0519৫৭13 ৯৯ 
Ed রা # পা 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা «8৭৫ : 


‘আর যখন আমি তাহাদের মাথার উপর পাহাড় তুলিয়া ধরিলাম যেন উহা একটি চাদোয়া 
ছিল আর তাহারা ভাবিতেছিল উহা তাহাদের মাথার উপর পতিত হইবে । (আমি বলিলাম) 
‘আমি. যাহা (তাওরাত) প্রদান করিতেছি তাহা শক্ত হাতে আঁকড়াইয়া রাখ আর উহাতে যাহা 
কিছু আছে তাহা হইতে উপদেশ গ্রহণ কর । হয়ত তোমরা পরিত্রাণ পাইবে ।” 

১৯।| অর্থ পর্বত বা পাহাড় । সূরা আ‘রাফের এতদসংশ্লিষ্ট আয়াতের ব্যাখ্যায়ও ইহার 
উল্লেখ রহিয়াছে। ইবৃন আব্বাস (রা), মুজাহিদ, আতা, ইকরামা, হাসান, যিহাক, রবী" ইব্‌ন 
আনাস প্রমুখ তাফসীরকারগণ ,+৮]1 শব্দের উক্ত অর্থ বর্ণনা করিয়াছেন। হযরত ইব্‌ন 
আব্বাস (রা)-এর এক বর্ণনা মতে , ৮11 অর্থ উদ্ভিদ উৎপাদনক্ষম পাহাড় বা পর্বত। যে 
পাহাড় বা পর্বতে উদ্ভিদ উৎপন্ন হয় না উহাকে ‘তুর’ বলা হয় না। 

ফিতনা সম্পর্কিত এক হাদীছে হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, বনী 
ইসরাঈলগণ যখন আল্লাহ্‌ তা“আলার আনুগত্য অস্বীকার করিতেছিল, তখন তাহাদের স্বীকৃতি 
আদায়ের জন্যে আল্লাহ্‌ তা“আলা তাহাদের মাথার উপর পাহাড় তুলিয়া ধরিয়াছিলেন। 

সুদ্দী বলেন- তাহারা সিজদা করিতে অসম্মত হইলে আল্লাহ্‌ পর্বতকে তাহাদের উপর 
নিপতিত হওয়ার নির্দেশ দিলেন। পর্বত তাহাদিগকে প্রায় আবৃত করিয়া ফেলিল। তখন তাহারা 
সিজদায় পড়িয়া গেল। তাহারা দেহের এক পার্শ্ব মাটিতে রাখিয়া সিজদা করিতেছিল ও অন্য 
পার্শ উপরের দিকে রাখিয়া পতনোন্মুখ পাহাড়ের দিকে তাকাইতেছিল। আল্লাহ্‌ তা'আলা 
তাহাদের প্রতি কৃপা প্রদর্শন করিলেন। তাহাদের উপর হইতে পর্বত অপসারণ করিলেন। তখন 
তাহারা বলিল- আল্লাহ্‌র কসম! যেই সিজদার ফলে গযব ও আযাব অপসৃত হইল, কোন 
সিজদাই আল্লাহ্‌র নিকট উহা হইতে প্রিয় হইতে পারে না। তাই এখনও তাহারা সেইরূপে 
সিজদা করিয়া থাকে । এই ঘটনাই 7১411৪312১১; আয়াতাংশে বর্ণিত হইয়াছে। 

হাসান বলেন- ২৭451 (21:১১ অর্থাৎ আমি তোমাদিগকে যে তাওরাত কিতাব দান 
করিলাম উহা মজবুতভাবে ধারণ কর। 

আবুল আলীয়া ও রবী‘ ইব্‌ন আনাস বলেন- 5১৪১ অর্থাৎ আনুগত্যের সহিত। 

মুজাহিদ বলেন ৪ ২৪১ অর্থাৎ উহা আমল করিয়া। 

কাতাদাহ বলেন ৪ ৮১৪ 4:51 (০1১২ অর্থাৎ আমি তোমাদিগকে যাহা দিয়াছি উহা 
শক্ত হাতে ধরিয়া রাখ। নতুবা তোমাদের মাথার উপর পর্বত নিক্ষেপ করিব। তাই তাহারা 
আল্লাহ্‌র কালাম শক্তভাবে ধরিয়া রাখার অঙ্গীকার করিল। 

আবুল আলীয়া ও রবী‘ ইব্‌ন আনাস বলেন £ 4১৪51955915 অর্থাৎ তাওরাতে যাহারা 
কিছু লিপিবদ্ধ রহিয়াছে তাহা তিলাওয়াত কর ও আমল কর। 3 4৮১2 4৮:155 ? 
০7757 


6 ৮০৪০৪. 


টনি HE লি নিত 
. পাঠাইতেন তাহা হইলে অবশ্যই তোমরা দুনিয়া ও আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হইতে । 


Wwww.quraneralo.com 


Contents 


৪৭৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


BLD তা তের 


BE ৬৬508051845 00 ALE IDS (0) 


Ls 125 
a ০১১৪ 


os 2৫ EAHA ক 5 ৩544 4৮4৩ (২) 


৬৫. আর তোমাদের যাহারা শনিবারে বাড়াবাড়ি করিয়াছিল অবশ্যই তোমরা 
তাহাদিগকে জান। অনন্তর আমি তাহাদিগকে বলিলাম- “লাঞ্ছিত বানর হইয়া যাও ।' 

৬৬. অতঃপর আমি উহাকে সমসাময়িক ও পরবর্তী লোকদের জন্য একটি উদাহরণ 
ও উপদেশ বানাইলাম। 

তাফসীর £ আলোচ্য আয়াতদ্বয়ে ইয়াহুদীদের শনিবার সম্পর্কিত বিধান অমান্য করা, 
পরিণামে তাহাদের বানর হইয়া যাওয়া ও উহা সকলের জন্য উপদেশ হওয়া, প্রধানত এই 
তিনটি বিষয় আলোচিত হইয়াছে। 

ইয়াহুদীদের জন্য শনিবারে মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। তাই এই দিনে সমুদ্রোপকূলের 
জলাভূমিতে প্রচুর মৎস্যের সমাগম হইত ৷ উহার সন্নিহিত জনপদের ইয়াহুদী বাসিন্দারা উক্ত 
মৎস্য শিকারের এক ফন্দি বাহির করিল। শনিবারে তাহারা মৎস্য সমাগমের জলাভূমি আবদ্ধ 
করিয়া রাখিত। শনিবারের পরে তাহারা আবদ্ধ মৎস্যগুলি ধরিয়া আনিত। তাহাদের এই 
বাদরামী ফন্দির কারণে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে বানর বানাইয়া দিলেন। 
০৮, মানুষ ও বানরের বাহ্যিক সাদৃশ্য সত্বেও যেরূপ মানুষ ও বানর এক নহে, তেমনি শনিবারে 
... আবদ্ধ করিয়া রবিবারে মাছ ধরাটা বাহ্যত বৈধ দেখাইলেও মূলত বৈধ ছিল না। বানর-মানুষের 

. সাদৃশ্যরূপ বৈধ-অবৈধের এই সাদৃশ্যটিকে কৌশল হিসাবে ব্যবহারের অপরাধে তাহাদিগকে 


| ' বানরে রূপান্তরিত করা হয় । 


777 


প9 ০৩০ 


Ls ১৪5 uk. RE ১33 ভিডি ৮ রে il 
Opals alg 
‘আর তাহাদিগকে সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা কর, যখন 
তাহারা শনিবারের বিধানের সীমার লঙ্ঘন করিয়াছিল। মৎসগুলি শনিবারে আসিয়া তাহাদের 
কাছে ভীড় জমাইত এবং অন্যান্য দিন আসিত না। পাপাসক্তদের আমি এইভাবেই পরীক্ষা 
করি।' 
'_ সুদ্দী বলেন- আলোচ্য আয়াতে উল্লেখিত জনপদটির নাম “ঈলা'। কাতাদাহও তাহাই 
বলেন। সূরা আ'রাফে ইনশাআল্লাহ্‌ সংশ্লিষ্ট আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তাফসীরকারের মতামত 
সবিস্তারে আলোচনা করিব। এই ব্যাপারে আমি পরম করুণাময় আল্লাহ্‌ তা'আলার উপর নির্ভর 
করিতেছি। 


www.quraneralo.com 


Contents 
সূরা আল্‌ বাকারা ৪৭৭ 


০] ৬৪৫১০195551 52301 ৮০০০ ১51, অর্থাৎ হে বনী ইসরাঈল ! তোমাদের 
যাহারা শনিবারের বিধানের সীমালজ্ঘন করিয়াছিল তাহাদের আযাবের কথা অবশ্যই তোমরা 
জান। | 

২ 5১৪ 1559২ 08] (এছ পরিণামে তাহাদিগকে বলিলাম, তোমরা ঘৃণ্য বানর 
হইয়া যাও। মুজাহিদ হইতে পর্যায়ক্রমে ইব্‌ন আবূ নাজীহ, শিব্ল, আবু হুযায়ফা, আবু হাতিম 
ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন £ 

“সেই ইয়াহুদীরা বাহ্যত বানর হয় নাই। তবে তাহাদের অন্তঃকরণ বানরের অন্তঃকরণ 
: হইয়া গিয়াছিল।' উহা আল্লাহ্‌ তা'আলার উদাহরণ ও সাদৃশ্যমূলক নির্দেশ ছিল। যাহার অর্থ 

বানরের চরিত্রের অধিকারী হও । আল্লাহ্‌ তা'আলা অন্যত্র এইরূপ উদাহরণমূলক বক্তব্য পেশ 
করেনঃ 

1১8. 1১২ ১৯৯ ০৮৫ ৫৭ তাহাদের উদাহরণ হইল গর্দ্ভ যাহা শুধু 
কিতাবের বোঝা বহন করে । 
বাহিলী আবু আসিম, মুছান্না ও ইমাম ইব্‌ন জারীরও অনুরূপ বর্ণনা করেন। উহার সনদ অত্যন্ত 
নির্ভরযোগ্য । তবে আলোচ্য আয়াত ও এতদসম্পর্কিত অন্যান্য আয়াত দ্বারা স্পষ্টত যাহা . 
প্রতীয়মান হয় মুজাহিদের উপরোক্ত ব্যাখ্যা তাহার পরিপন্থী। তাই অন্যান্য তাফসীরকার তাহার 
০777 


তি টে ০০৪০০ ডি £ £ পু ৮1828511510 


চিতা 
‘তুমি বল, উহা হইতে নিকৃষ্টতম পরিণাম ও প্রতিদানের কথা আমি কি তোমাদিগকে 
ELAR Balan APs ls SS ULE SUE 
নাযিল করিয়াছেন এবং যাহাদের একদলকে বানর-শূকর বানাইয়াছেন ও অপর দলকে 
শয়তানের দাসে পরিণত করিয়াছেন।' 
আওফী তাহার তাফসীর গ্রন্থে হযরত আব্বাস (য়া) হইতে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় 
বর্ণনা করেন ৪ “আল্লাহ তা'আলা বনী ইসরাঈল জাতির একদল লোককে বানর ও শূকর 
বানাইয়াছিলেন। তাহাদের যুবকরা বানর ও বৃদ্ধরা শূকর হইয়াছিল ।" 
কাতাদাহ হইতে বিখ্যাত ব্যাকরণবিদ শায়বান আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণনা 
করেন £ বনী ইসরাঈলদের নর ও নারী উভয় শ্রেণীর মধ্য হইতে একদল বানর হইয়া লেজ 
নাড়াইতে লাগিল। 
আতা খুরাসানী বলেন ঃ তাহাদিগকে বলা হইল- “হে জনপদের বাসিন্দাবৃন্দ! তোমরা ঘৃণ্য 
বানর হইয়া যাও।' তাহারা তাহাই হইল। তাহাদিগকে যাহারা সীমালজ্ঘন করিতে বারণ .. 
করিয়াছিল তাহারা তাহাদের নিকট গিয়া বলিল- হে অমুক অমুক! আমরা কি তোমাদিগকে 
নিষেধ করি নাই? ‘তাহারা মাথা নাড়িয়া হ্যা’ সূচক উত্তর দিল।' 


www.quraneralo.com 


Contents 


| ৪৭৮ ্‌ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে মুজাহিদ, ইব্‌ন আবু নাজীহ, মুহাম্মদ ইব্‌ন 
হাতিম বর্ণনা করেন $ 
অত্যল্পকাল জীবিত রাখেন। তাহারা বানর হইয়া বংশবৃদ্ধির পূর্বেই মারা যায়। তাই তাহাদের 
কোন বংশধর নাই।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করেন ঃ “আল্লাহ তা'আলা একদল বনী 
ইসরাঈলকে তাহাদের অবাধ্যতার কারণে বানর বানাইয়াছিলেন। এই ধরনের রূপান্তরিত প্রাণী 
কখনও তিন দিনের বেশী বাঁচে না। তাহারাও মাত্র তিনদিন বাচিয়া ছিল। দুশ্চিন্তায় তাহারা 
পানাহার ও প্রজনন ক্রিয়ার কোনটিই তখনও করে নাই।" কুরআনের অন্যত্র আছে, আল্লাহ্‌ 
তা'আলা বানর-শৃকরসহ সমগ্র সৃষ্টি মাত্র ছয় দিনে সম্পন্ন করেন। তাহাদিগকে বানর-শৃকর 
বানাইয়াছেন মুহূর্তের মধ্যে। এইরূপে আল্লাহ্‌ তা'আলা যখন যাহা যেরূপে চাহেন করিতে 
পারেন। 

আবুল আলীয়া হইতে পর্যায়ক্রমে রবী' ও আবূ জাফর বর্ণনা করেন £ ১... 5:১৪ 
অর্থাৎ ঘৃণ্য বানর সকল। মুজাহিদ, কাতাদাহ, রবী' ও আবূ মালিক হইতেও উহার অনুরূপ অর্থ 
বর্ণিত হইয়াছে 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে ইকরামা, দাউদ ইবৃন আবুল হাসীন ও 
মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেন £ :. : 

“আল্লাহ্‌ তা'আলা উম্মতে মুহাম্মাদীয়ার জন্য যেভাবে জুম“আর দিনকে (সাপ্তাহিক) উৎসবের 
দিন বানাইয়াছেন, তেমনি বনী ইসরাঈলদের জন্যও উহাকে (সাপ্তাহিক) উৎসবের দিন 
বানাইয়াছিলেন। কিন্তু তাহারা তাহা অমান্য করিয়া শনিবারকে তাহাদের উৎসবের দিন 
বানাইল। সেই দিনটিকে তাহারা বিরাট মর্যাদার দিন মনে করিত। তাহাদের এই মনগড়া 
মর্যাদার দিনটি তাহারা কিছুতেই ছাড়িতে রাযী হইল না। তাই আল্লাহ্‌ তা'আলা শাস্তিস্বরূপ 
অন্যান্য দিন যাহা তাহাদের জন্য বৈধ শনিবারে তাহা অবৈধ করিলেন। তাহারা ছিল 'ঈলা' ও 
‘তুর’ পাহাড়ের মধ্যবর্তী মাদায়েন এলাকার বাসিন্দা । আল্লাহ্‌ তা“আলা তাহাদের জন্য শনিবারে 
মৎস্য শিকার ও.ভক্ষণ নিষিদ্ধ করেন। অথচ শনিবারেই সমুদ্র উপকূলবর্তী তাহাদের এলাকার 
জলাশুয়ে মৎসকুল বিপুল সংখ্যায় আসিয়া জমায়েত হইত ৷ শনিবার পার হইলেই সেইগুলি 
অদৃশ্য হইত। আবার শনিবার আসিলে সংগোগ্রুনে সমবেত হইত ।. এইভাবে দীর্ঘদিন দেখিয়া 
মৎস্যানুরাগীরা ধৈর্য হারাইল। একদিন তাহাদের একজন গোপনে একা শনিবারে একটি মাছ 
ধরিয়া উহা সুতায় বীধিয়া একটি খুঁটির সহিত ভুড়িয়া রাখিল। পরদিন উহা তুলিয়া বাড়ী লইয়া 
গেল । ভাবখানা এই-- যেন সে শনিবারে মাছ ধরে নাই। এইরূপে সে পরবর্তী শনিবারেও 
. করিল। ইত্যবসরে তাহার মৎস্য পাক ও ভক্ষণের শ্রাণ পাইয়া অন্যরা বলিল- আমরা তোমার 
চালাকি বুঝিতে পারিয়াছি। অতঃপর তাহারাও সেই পথ অনুসরণ করিল। এইভাবে কিছুদিন 
গোপন কারবার চলিল। তখনও আল্লাহ্‌ তা“আলা তাহাদিগকে কোন শাস্তি প্রদান করিলেন না। 
অতঃপর তাহারা বেপরোয়া হইয়া শনিবারে প্রকাশ্যে মাছ ধরিয়া হাট-বাজারে বেচা-কেনা আরম্ভ 
করিল। এতদ্দর্শনে তাহাদের পুণ্যবানরা নিষেধ করিতে লাগিল এবং তাহা সত্তেও তাহারা উহা 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৭৯ 


চালাইতে লাগিল। যাহারা নিরপেক্ষ ভূমিকা নিয়া মাছও ধরিত না, নিষেধও করিত না, তাহারা 
নিব EEE BS UE EN 
ছিল এই যে, যাহাদিগকে আল্লাহ্‌ তা'আলা কঠোর শাস্তি দিবেন কিংবা ধ্বংস করিবেন তাহারা 
কিছুতেই উপদেশ শুনিবে না । কিন্তু বারণকারীরা যুক্তি দেখাইল যে, তাহারা শুনুক বা না শুনুক, 
আমরা আমাদের দায়িত্বে অবহেলার জন্য আল্লাহ্‌র দরবারে পাকড়াও হইব না। তাহা ছাড়া 
উপদেশ শুনিতে শুনিতে হয়ত তাহাদের ভিতরেও শুভ বুদ্ধির উদয় হইবে। 

একদিন বনী ইসরাঈলদের এক জমায়েতে হাজির হইয়া ফরমাবরদারগণ নাফরমানদিগকে 
অনুপস্থিত দেখিতে পাইল । তাহারা পরস্পর বলাবলি করিয়া তাহাদের খোঁজখবর লইতে গেল। 
তাহারা ভাবিয়াছিল, হয়ত কোন জরুরী কাজে জড়াইয়া সেই লোকগুলি উপস্থিত হইতে পারে 
নাই। কিন্তু তাহারা গিয়া দেখিতে পাইল, তাহারা রাত্রিতে যে দরজা জানালা বন্ধ করিয়া নিদ্রা 
গিয়াছিল তাহা সবই বন্ধ রহিয়াছে। উহার ফাক দিয়া তাহারা দেখিতে পাইল যে, তাহাদের 
নর-নারী ও শিশু সকলেই বানর হইয়া গিয়াছে। 

অবশেষে ইব্‌ন আব্বাস (রা) বলেন £ যদি আল্লাহ্‌ তা'আলা কুরআন পাকে সুস্পষ্ট না 
ee FO 
তা‘আলা তাহাদের সকলকেই ধ্বংস করিয়াছেন। 

তিনি আরও বলেন 8 ৪০০৮৯ ০0 5541 2১511১০০619 আয়াতা আয়াতাংশে যে 
জনপদের কথা বলা হইয়াছে তাহারা সেই জনপদের অধিবাসী । 

ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাকও প্রায় অনুরূপ ঘটনা বর্ণনা করিয়াছেন। * 

সুদ্দী বলেন ৪ “আলোচ্য আয়াতে উল্লেখিত বনী ইসরাঈলগণ “ঈলা' নামক স্থানের অধিবাসী 
ছিল। উক্ত জনপদটি সমুদ্র তীরবর্তী একটি জনপদ ছিল ।" আল্লাহ্‌ তা'আলা ইয়াহুদীদের জন্য 
শনিবারে কোন কাজ করা নিষিদ্ধ করিয়াছিলেন। অথচ সেইদিন সমুদ্রের অজস্র মাছ আসিয়া 
তাহাদের এলাকায় জড়ো হইত। সংখ্যাধিক্যের কারণে সেইগুলির গৌফ পানিতে ভাসিতে 
থাকিত। শনিবার পার হইলেই তাহারা গভীর সমুদ্রে চলিয়া যাইত । এই মাছ সম্পর্কিত ঘটনাই 
আল্লাহ্‌ তা'আলা ৬০৪ ১১52 81 ৯ ES EE A A se Ml 
ly CIE ১% ৮9539 ৮০১, ~~ at lis 16315 Sl ll আয়াতে 
বর্ণনা করিয়াছেন। অর্থাৎ উহারা শুধু শনিবারে সমবেত হইত এবং অন্যান্য দিন উধাও হইত । 

এতদ্দৰ্শনে কিছু লোক মাছের প্রতি প্রলুব্ধ হইল। তাহারা সমুদ্রোপকূলে জলাশয় গড়িয়া 
সমুদ্রের সহিত সংযোগ'খাল রাখিল। শনিবারে উহা খোলা রাখিত। সমুদ্রের ঢেউ. মাছগুলিকে 
ঠেলিয়া সংযোগ খাল দিয়া জলাশয়ে পৌছাইত। ঢেউ নামিয়া গেলে সংযোগ খালে পানির 
স্বল্পতার দরুন মাছগুলি আর যাইতে পারিত না। রবিবার দিন আসিয়া তাহারা উহা ধরিয়া 
নিত। তাহাদের বাড়ীতে যখন মাছ ভাজা হইত, গন্ধ পাইয়া প্রতিবেশীরা জানিয়া ফেলিত, 
ফলে তাহারাও সেইভাবে মাছ ধরা শুরু করিত। এইভাবে গোটা এলাকায় শনিবারে মাছ ধরার 
কাজ ছড়াইয়া পড়িল। তাহাদের এই পাপাচারে শংকিত আলিমগণ তাহাদিগকে বলিলেন- 
হায়, হায়, শনিবারে মাছ ধরা তোমাদের জন্য হারাম হওয়া সত্বেও তোমরা তাহা করিতেছ? 
তাহারা জবাব দিল- কৈ না তো? আমরা তো রবিবারে মাছ ধরি। আলিমরা বলিলেন- 


Wwww.quraneralo.com 


Contents 


৪৮০ তাফসীরে ইবৃন কাছীর 


তোমরা যেহেতু শনিবারে সংযোগ খাল খোলা রাখিয়া মাছ ঢুকিতে দিয়া শনিবারেই উহা বন্ধ 
করিয়া মাছ আটক কর, তাই শনিবারেই তোমাদের মাছ ধরা হইতেছে। তাহারা আলিমদের 
এই যুক্তি মানিল না এব নির্িধায় পাপ কার্য মালাই্তে লাগিল। এই নিষেধকারী আলিমগণাকে 
অন্য একদল আলিম বলিলেন £ 

তিল (০১৪ ০১] ‘কেন অনর্থক সেই 
জাতিকে উপদেশ দিতে যাও যাহারা উপদেশ শোনে না? তাহাদিগকে আল্লাহই ধ্বংস করিবেন 
এবং কঠিন শাস্তি প্রদান করিবেন । 

তাহারা জবাবে বলিলেন ৪ 

35351691430 এ|| 5০১০৭ "তোমাদের প্রভুর প্রভুর কাছে (দায়িত্ব পালন সম্পর্কিত) 
কৈফিয়তের জবাব দিতে পারিব এবং তাহারা হয়ত সতর্ক হইয়া যাইবে এই আশায় উহা 
করিতেছি ।” 

ফরমীবরদার বান্দাগণ যখন নাফরমানদিগকে কোনমতেই নিবৃত্ত করিতে পারিলেন না, 
তখন তাহারা বলিলেন, আমরা তোমাদের সহিত এক সঙ্গে বাস করিব না। এই বলিয়া তাহারা 
দেওয়াল খাড়া করিয়া জনপদটি বিভক্ত করিয়া লইলেন। ফরমীবরদার ও নাফরমানদের 
যাতায়াতের সদর দরজাও পৃথক হইয়া গেল। একদিন অনুগত দল গ্রামে বাহির হইয়া 
অবাধ্যগণের কাহাকেও দেখিতে পাইল না। তাহাদের সদর দরজাও বন্ধ দেখিতে পাইল । তখন 
তাহারা দেওয়াল টপকাইয়া গিয়া দেখিল, তাহারা সকলেই বানর হইয়া-গিয়াছে এবং একটি 
অপরটির উপর লাফাইয়া পড়িতেছে। তখন অনুগত দল অবাধ্যগণের সদর দরজা খুলিয়া দিল। 
সঙ্গে সঙ্গে বানরগুলি বাহির হইয়া জঙ্গলে চলিয়া গেল। আল্লাহ্‌ তাআলা এই প্রসঙ্গে বলেন ঃ 


১৮০৯ 8০০৪ 1১১১৫ ৫] (১54১5156১15 (52145 ‘তাহারা যখন নিষিদ্ধ 
ব্যাপারে সীমালঙ্ঘন করিল, তখন আমি বলিলাম, তোমরা ঘৃণ্য বানর হইয়া যাও।" 

নিম্নোক্ত আয়াতেও তাহাদের অভিশপ্ত হওয়ার কথা রহিয়াছে ৪ 

2১০১৮০০5590 ০০09 tn চু ol 

‘বনী ইসরাঈলগণের যাহারা কুফরী করিয়াছিল, ০০4৮45550 
মুখে অভিশপ্ত হইয়াছিল।' 

চির রাত রো রজার 

আমি (ইবৃন কাছীর) বলিতেছি, বিভিন্ন তাফসীরকারের বর্ণিত ব্যাখ্যা ও ঘটনাবলী উল্লেখ 
করিয়া আমি ইহার প্রমাণ করিতে চাহিতেছি যে, আলোচ্য আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ যাহা 
. বলিয়াছেন তাহা সকল তাফসীরকারের ব্যাখ্যার বিরোধী ৷ সুতরাং মুজাহিদ যে বলিয়াছেন, 
তাহারা দৈহিক দিক দিয়া নহে, মানসিক দিক দিয়া বানর হইয়াছিল, তাহা ঠিক নহে। সঠিক 
অভিমত ইহাই যে, ত তাহারা দৈহিক ও মানসিক উভয় দিক দিয়া বানর হইয়া গিয়াছিল। আল্লাহ্‌ 
: তা“আলাই সর্বাধিক জ্ঞানের অধিকারী। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৮১ 


345 A223 ‘অনন্তর আমি উহাকে দৃষ্টান্তমূলক বস্তু বানাইলাম ।" 

উপরোক্ত আয়াতাংশের এ সর্বনামটি কোন্‌ পদটির পরিবর্তে ব্যবহৃত হইয়াছে তাহা লইয়া 
তাফসীরকারদের ভিতরে মতভেদ দেখা দিয়াছে । একদল বলেন- উহা 55১5/1 (বোনরগুলি) 
পদের স্থলাভিষিক্ত হইয়াছে। অপরদল বলেন- উহা )5.০1 (মাছগুলির) শব্দের পরিবর্তে 
আসিয়াছে । কেহ বলেন- উহা 1,511 (জনপদটি) পদের বদলে ব্যবহৃত: হইয়াছে । কেহ 
আবার বলেন- £, 501 (শাস্তিটি) পদের প্রতিনিধিত্ব করিতেছে । ইমাম ইব্‌ন জারীর তাহার 
তাফসীরে এই মতগুলির সন্নিবেশ ঘটাইয়াছেন। তবে সঠিক অভিমত এই যে, উহা £53১1 
পদের পরিবর্তে আসিয়াছে । তখন উক্ত আয়াতের অর্থ দাড়ায় £'পরিণা্ম আমি উক্ত জনপুদকে 
ভিজ হারার সর 
তা'আলা বলেনু ঃ 

এ ৪১০10454401 আও পরে তাকে মনকে হী 


টিক + Pa 2 ও 


1515 29 444% 5:9 4 আযলাতাংশের তাৎপর্য সম্পর্কে তাফুপীরকারদের ভিতর 
মতভেদ রহিয়াছে। একদল তাফসীরকার বলেন £ (উহার তাৎপর্য হইল সেই জনপদের সন্মুখভাগ ' 
ও.পৃশ্চাত্ভাগে অবস্থিত তখনকার জনপদসমূহ। হযরত ইব্‌ন আব্বাস (রা): হইতে পর্যায়ক্রমে 
ইকরামা, দাউদ ইব্‌ন হাসীন ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করেন। সাঈদ 
ইবুন জুবায়রও প্রায় তদ্রুপ ব্যাখ্যা প্রদান করেন এবং বলেব্র- তখন হারা সেখানে ও 
আশে-পাশে ছিল। অনুরূপ অর্থে আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলেন £ 
্‌ ১2৯43 38118545815 10১50 (সন আর নিয় 
টার ৮১7৯৮ সিহাহ জি নিজকে 
ৃ Ls el - jth ba Us 25312 0 1402ত কি 
দেখে না যে, আমি উহার (মক্কার) চত্পার্ের ভূমি (মুশরিকদের জন্য) ক্রমশ সংকীর্ণ করিয়া 
আনিতেছি। ইহার পরেও কি তাহারা জয়ী হইবে?" রি 

ইসমাঈল ইব্‌ন আবু খালিদ, কাতাদাহ ও আতিয়্যা আওফী হইতে বর্ণিত হইয়াছে যে, 
তাঁহারা বলেন- (৪১3 ৮ অর্থাৎ উহার পূর্ববর্তী লোকগণ। আবুল আলীয়া, রবী ও আতিয়া 
বলেন- ৮৫৬২ (০৩ অর্থাৎ অবাধ্যগণের ধ্বংসের পর অবশিষ্ট বনী ইসরাঈলগণ। উক্ত 
তাফসীরকারদের মতে, 1213 155 08205 ১০০০1 8৫5 (০৯৯ অর্থ এই দাড়ায় £ 


কাছীর (১ম খণ্ড)__-৬১ 


www.quraneralo.com 


Contents 


৪৮২ তাফসীরে ইবৃন কাছা 
. আল্লাহ্‌ তা'আলা উহাকে উহার পূর্ববর্তী ও পরবর্তী উভয় কালের লোকদের জন্যে উপদেশের বস্তু 
বানাইয়াছেন। 

উপরোক্ত ব্যাখ্যা গ্রহণযোগ্য নহে। কারণ, উহা পরবর্তী কালের লোকদের জন্য উদাহরণ 
অবশ্যই হইতে পারে, কিন্তু উহার পূর্ববর্তী লোকদের জন্য উপদেশের বিষয় হইতে পারে না। 
এইরূপ ব্যাখ্যাকে কেহই বাস্তব ও সঠিক ব্যাখ্যা মনে করিতে পারে না। তাই বলা যায় যে, 
টি যর বসি ডি রাত দস 
আল্লাহই সর্বজ্ঞ। 

| আবুল 'আলীয়া হইতে পর্যায়ক্রমে রবী' EE রর 

(53159 oe a এ সিএ নও আয়াতাংশের ব্যাখ্যা হইতেছে এই যে, 
আল্লাহ্‌ তা'আলা তাহাদের অতীতের পাপসমূহের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করিলেন। 

, ইমাম ইবৃন আবূ হাতিম বলেন ৫ ইকরামা, মুজাহিদ, সুদ্দী, ফার্রা এবং ইব্‌ন আতিয়্যা 
বলিয়াছেন 81213 1০) (৫০০ ০/০ 5] ৯5 0৫০8 আয়াতাংশের তাৎপর্য হইতেছে 
এই যে, আহা তা আলা তাহাদের লয় গরবতকালের রর অর এরা 
জন্য উক্ত শাস্তি নির্ধারণ করিলেন। 

ইমাম রাষী উক্ত আয়াতাংশের বিভিন্ন তাফসীরকার বর্ণিত তিনটি তাৎপর্য উল্লেখ 
(১) আল্লাহ্‌ তা'আলা উহাকে উহার পূর্ববর্তী ও পরবর্তী উভয়কালের লোকদের জন্য 
উপদেশের বস্তু বানাইয়াছেন। পূর্ববতীকালের লোকেরা কিরূপে উপদেশ লাভ করিল? তাহারা 
আসমানী কিতাবের মাধ্যমে পরবর্তীকালের এই ঘটনা জানিতে পাইয়া উপদেশ গ্রহণ 
করিয়াছিল। 

(২) আল্লাহ্‌ তা'আলা উক্ত জনপদকে উহার আশে-পাশের জনপদের জন্য উদাহরণ দীড় 
করাইলেন। | 
৪7585752585 
দৃষ্টান্তমূলক শাস্তি বানাইলেন। 

আমি (ইৰ্ন কাছীর) বলিতেছি, ইমাম রাষীর উদ্ধৃত তিনটি ভীংপরযের ভিতর দ্বিতীয় 
তাৎপর্যটিই সঠিক'ও বাস্তব । অনুরূপ অর্থে আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলেন'ঃ ' ' 

৪৫) ১০1৫৯ (নে ১5 নিশ্চয় আমি তোমাদের আশে-পাশের জনপদ 
ংস করিয়াছি।* : 

তিনি আরও বলেনঃ 


1555 2 বের লে 


'কাফিরগণ যে অপরাধ করিয়াছে তাহার ফলে ভাহাদের উপর অথবা তাহাদের জবস 
(শ্লিষ্ট এলাকার উপর আকস্মিক বিপদপাত ঘটার রীতি অব্যাহত থাকিবে ॥' " 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৮৩ 


অন্যত্র তিনি বলেন ঃ 

(691৮৮1 a Uo ০১০৪) ৮০5 39১০5 981 তাহারা কি দেখিতে পায় না 
যে, আমি (মুশরিকদের) ভূখণ্ড চতুর্দিক হইতে সংকুচিত করিয়া আনিতেছি।' 

উপরোল্লেখিত বিশুদ্ধ ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে : ১5০ ২০৬০১ আয়াতাংশের তাৎপর্য 
হইল, “আর আমি উহাকে পরবর্তীকালের লোকদের জন্যও উপদেশমূলক দৃষ্টান্ত বানাইলাম।' 

১35৭1 254১০ অর্থাৎ আল্লাহভীরু লোকদের জন্য উপদেশের বিষয়। 
| হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে পর্যায়ক্রমে ইকরামা, দাউদ, ইবন হাসীন্‌ ও মুহাম্মদ 
ইবন ইসহাক উক্ত আয়াতাংশের ব্যাখ্যায় বলেন- ‘কিয়ামত পর্যন্ত যত লোক আসিবে তাহাদের 
সকলের জন্য আমি উহাকে উপদেশের বস্তু বানাইয়াছি।' হাসান এবং কাতাদাহও অনুরূপ 
ব্যাখ্যা বর্ণনা করেন। 

সুদ্দী ও আতিয়্যা বলেন- এখানে “মুত্তাকীন' অর্থ মতে মুহাম্মদী ৷'আমি (ইবৃন কাছীর) 
বলিতেছি- এখানে ২৮০, অর্থ সতর্ককারী বস্তু বা বিষয়। তাই আলোচ্ট আয়াতাংশের অর্থ 
হইবে, আমি উহাকে মুত্তাকীদের জন্য সতর্ক্কারী বিষয় বানাইয়াছি,যেন উহা দেখিয়া তাহারা 
সতর্ক হয় এবং কোনরূপ কূট-কৌশলের আশ্রয় গ্রহণ করিয়া পাপকার্যে লিপ্ত না হয়। . ূ 

হযরত আবু হুরায়রা (রা) হইতে পর্যায় ক্রয়ে আবূ সালিমা, মুহাম্মদ ইব্‌ন উমর, ইয়াযীদ 
ইব্‌ন হারুন, হাসান ইবৃন মুহাম্মদ ইব্‌ন সাবাহ জাফরানী, আহমদ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন মুসলিম 
ও ইমাম আবূ আবদিল্লাহ ইব্‌ন বাত্তা বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন. $ ইয়াহুদীগণ 
যেইরূপ কূট-কৌশল ও কপট যুক্তির আশ্রয় লইয়া আল্লাহ্‌ তা'আলার নির্দেশিত হারাম কাজকে 
হালাল করিয়াছে, তোমরা কখনও সেইরূপ করিও না। " 

উক্ত হাদীসের সনদ সহীহ। উহার অন্যতম রাবী আহমদ-ইবুন মুহাম্মদ ইব্ন মুসলিমকে 
হাফিজ আবূ বকর খতীব বাগদাদী “বিশ্বস্ত' বলিয়া আখ্যায়িত করিয়াছেন অন্যান্য রাবীরা 
বিখ্যাত ব্যক্তি তাহারা নির্ভরযোগ্য রাবী হবার শর্তের পরীক্ষায় উত্তীর্ণ হন? আল্লাহই সর্ব 


176,6/%360 2 NAGEL: 9540 09 (ww) 


০৫১৫5 GH OT US OG. 489 6৫ 


৬৭. আর যখন মূসা তাহার জাতিকে বলিল, CEE লা 
গাভী যবেহ করিতে আদেশ করিতেছেন ।' তাহারা বলিল, “তুমি কি আমাদের সহিত 
রত ই সি বিড আহি ভে জহা হল হাহ 
অন্তর্ভুক্ত হইব ৷’ 

তাফসীর £ পারার 
হে বনী ইসরাঈল সম্প্রদায়! আমার সেই অলৌকিক নিআমতের কথা স্মরণ কর যাহার মাধ্যমে 
2: 
০০০০০০০০০০০ ie a 


www.quraneralo.com 


Contents 


. ৪৮৪ . তাফসীরে ইব্‌ন কাছীর 


ইরা হার HEE HH MT হ্যা হন নানীর 
ইব্‌ন হারূন, হাসান ইবৃন মুহাম্মদ ইব্ন সারাহ ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন ৪ 

‘বনী ইসরাঈল সম্প্রদায়ের ভিতর একজন নিঃসন্তান ব্যক্তি ছিল। সে বিপুল সম্পত্তির 
অধিকারী ছিল। তাহার ভাবী উত্তরাধিকারী ছিল তাহার এক. ভ্রাতুষ্পূত্র। এক রাত্রে সে 
পিতৃব্যকে হত্যা করিয়া তাহার লাশ স্বগোত্রের জনৈক ব্যক্তির গৃহের সামনে রাখিয়া দিল। 
সকালে উঠিয়া সেই র্যুক্তি ও তাহার দলবলের বিরুদ্ধে তাহার পিতৃব্য হত্যার অভিযোগ আনয়ন 
করিল। ফলে দুই দলের মধ্যে. সশক্ লড়াই শুরু হু্লী। তখন বিচ ব্যক্তিগণ বলিলেন- 
তোমাদের মধ্যে আল্লাহ্র রাসূল বিদ্যমান থাকা সত্ত্বেও কেন 'তোমরা পরস্পরকে হত্যা 
রান 
বিবৃত রুরিল। তিনি বলিলেন. ৪. ... «YR 

Ee Sat si তোমাদিগকে আরা তাআলা শা একি 
গাভী যবেহ করিতে আদেশ করিতেছেন” তাহারা ইহা শুনিয়া বলিল ঃ EY 

1১১৯ 64১% 'ভুমি কি আমানের সি উপহাস করিত. নিচ রি, 

তিনি তদুত্তরে বলিলেন ৪ তি ও, নহ H 

সপ 31410 3 'আউযু বিল্লাহ, তাহা হইলে জে জামি 
রী জা “তাহারা ক্লোন পরশ না ভুলিয়া যে. কোন একটি গাজী 
যবেহ-করিলে চলিত!! কিন্তু তাহারা নিজেরাই, নিজেদের ভুন্য কষ্টসাধ্য নির্দেশ ডাকিয়া আনিলু। 
ফলে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে দুঃসাধ্য নির্দেশ প্রদান করিলেন। তাহারা প্রশ্নের পর প্রশ্ন 
করিয়া এমন'্রকু,বিশ্রেষেত্বপূর্ণ গাভী মবেহরজন্যু আদিষ্ট হইল, যাহ]: সারাদেশে মাত্রুএকটিই 
4 
,তাহাই উহার মূহ্্যস্বর?া দাবী-ক্রিলু। সে পরিষ্কার ঘোষণা কৰিল-আল্লাহ্র-কসম! ইহার কমে 
আমি গাভী বিক্রয় করিব না? অগত্যা তাহারা ঠেঁই মূল্য গাওঁ ধরিদ করিল। তারপর উহা 
যবেহ করিয়া "উহার: একটি অংশ মৃত ব্যক্তির দেহে লাগাইবার সঙ্গে সঙ্গে সে জীবিত হইয়া 
দাড়াইয়া গেলম সকলে: জিজ্ঞাসা করিল-“তোমার“হত্যাকারী কে?-সে তাহার ভ্রাতুষ্পুত্রকে 
দেখাইয়া্বলিল-ক এই-ব্যক্তি। ইহা বলিয়াইস্ মরিয়া -গেল ফলে হস্তা ভ্রাতুষ্পুত্র তাহার - 
সম্তির সামান্যতম অংশও পাইল না। এই ঘটনার পর হইতে আর কোন হত্যাকারী নিহত 
বাতি তরিকার পায় নাই 1 7, ৯, Aes 

RAG ENE 


| সাদ ইবন সী হইতে শে অংশে আইউব ও অনান্য রাবীর ডিন সনদে 


বর্ণনা করিয়াছেন। আল্লাহ্‌ই সর্বজ্ঞ ।। -৯ঈ দি 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৮৫ 


হইতে উপরোক্ত সনদে বর্ণনা করিয়াছেন। ইমাম আদম ইব্‌ন আবু ইয়াস নিজ তাফসীরে উহার 
অপর এক রাবী হিশাম ইব্‌ন হাস্সান হইতে উর্ধ্বাংশ অভিন্ন সনদে ও নিম্নাংশে আবু জাফর 
রাবীর সনদে উহা বর্ণনা করেন। 
আবুল আলীয়া হইতে যথাক্রমে আবু জাফর রাষী ও আদম ইবৃন আবু ইয়াস নিজ নিজ 
তাফসীরে বর্ণনা করেন £ 'বনী ইসরাঈলগণের মধ্যে নিঃসন্তান এক ধনাঢ্য ব্যক্তি ছিল। তাহার 
এক নিকটাত্মীয় ব্যক্তি তাহার ভাবী উত্তরাধিকারী ছিল। একদিন সে আশু সম্পদ লাভের আশায় 
তাহাকে হত্যা করিয়া চৌরাস্তার মোড়ে লাশটি রাখিয়া দিল। অতঃপর সে মুসা (আ)-এর 
নিকট আসিয়া বলিল- হে আল্লাহ্‌র নবী! আমার নিকটাত্মীয় ব্যক্তি নিহত হইয়াছে। ফলে 
আমার উপর এক বড় বিপদ নামিয়া আসিয়াছে। আমার আত্মীয়ের হত্যাকারীকে আপনি ছাড়া 
কেউ চিহ্নিত করিতে পারিবে না। 
'' মুসা (আ) তখন সকলকে ডাকিয়া বলিলেন- আমি তোমীদিগকে আল্লাহ্‌র দোহাই দিয়া 
বলিতেছি, এই ব্যাপারে কাহারও কিছু জানা থাকিলে সে যেন অবশ্যই আমাকে জানায়। 
তাহাদের কাহারও এই ব্যাপারে কিছু জানা না থাকায় তাহারা কেহই কিছু বলিতে পারিল না। 
তখন নিহতের নিকটাত্মীয় ব্যক্তিটি আরয করিল- হে আল্লাহ্‌র নবী! 'আপনি আল্লাহ্‌র কাছে 
প্রার্থনা করুন যেন তিনি আমার আত্মীয়ের হত্তার নাম বলিয়া দেন। সে মতে মূসা (আ) 
আল্লাহ্‌র কাছে প্রার্থনা করিলেন। তখন আল্লাহ্‌ তা'আলা ওহী নাধিল.করিলেন- 4111 0 
৪১৪০1953501 ৮4৭৩ অর্থাৎ আল্লাহ্‌ তোমাদিগকে একটি গাভী যবেহ করিতে 
বলিতেছেন। বনী ইসরাঈলগণ অবাক হইয়া বলিল- 1১৯ (১১%5 এ" আপনি কি আমাদের 
সহিত ঠাট্টা করিতেছেন? তিনি বলিলেন- ০4৫4501১০0৮ 01415 ১৮০ অর্থাৎ 
'আউযু বিল্লাহ, আমি তাহা হইলে জাহিলদের অন্তু হইব” | 
চি 024 0503১255457 ৫৫ (০ অৰ আপনি আপনার 
৮০ - 
oe ৮ * 


| ১১০৮০ ০185 30১ ০ 00288 Ys aU BE UST UE 2 


অর্থাৎ প্রভু বলিতেছেন, গাভীটি না বৃদ্ধা হইবে, না মুত? বরং উহা হইবে মাঝামাঝি 
বয়সের। এখন তোমরা তোমাদের জন্য আদিষ্ট কাজটি কর। 


Ug জিডির রী 5 (8151 অর্থাৎ আপনার প্রভুকে 'বলুন তিনি যেন 
আমাদিগকে গাভীর রঙ বলিয়া দেন। | 
তিনি বলিলেন ৪ ১১৮41 ০5144 ০8. 1১০১০821690 5 অর্থাৎ 


নিশ্চয় প্রভু. বলিতেছেন, ০০০ 
দর্শকদের চোখ তৃপ্ত হয়। 


www.quraneralo.com 


Contents 


৪৮৬ তাফসীরে ইবৃন কাছীর | 


তাহারা তখন বলিল $ 
Lis EN OA ul ৪৯ ৮৭ (54 37242) 056১1 
261 


অর্থাৎ আপনার প্রভুকে বলুন, তিনি যেন আমাদিগকে আদিষ্ট গাভীটির পূর্ণ পরিচয় দান 
করেন। কারণ, উহার পরিচয় আমাদের কাছে অস্পষ্ট রহিয়া গিয়াছে। তাহা হইলে ইনশা 
আল্লাহ্‌ আমরা অবশ্যই চিনিতে পারিব। 

তিনি বলিলেন $ 
203 CAEL LESS 0৮১87255054 8500911524৪ 

অর্থাৎ প্রভু বলিতেছেন, উহা এমন নিখুঁত গাভী হইবে যাহা লাঙ্গল টানে না আর জমি 
সেচের কাজও করে না। উহাতে কোন দাগ থাকিতে পারিবে না এবং উহা হইবে পরিপূর্ণ সুস্থ 
ও সবল । 

তাহারা তখন বলিল ঃ , 

300 5৮ ৯ চা অর্থাৎ এতক্ষণে আপনি সঠিক .পরিচয় প্রদান করিলেন। 
নাতি 510 ৰাং অতল তাহারা রান মৃত তারা 
উহা করিতে প্রস্তুত ছিল না। 

অতঃপর আবুল আলীয়া বলেন £ রনীরাঈলরারাী ববেহ করিত আবরণ 
যদি কোন প্রশ্ন না তুলিয়া যে কোন একটি গাভী যবেহ করিত তাহাতেই অভিষ্ট লক্ষ্য অর্জিত 
হইত ৷ কিন্তু তাহা না করিয়া প্রশ্নের পর প্রশ্ন তুলিয়া সহজ কাজটি কঠোর ও জটিল করিয়া . 
নিয়াছে। তাই আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে কঠোরতা ও জটিলতায় নিপতিত করিলেন। 
অবশেষে যদি তাহারা ‘ইনশা আল্লাহ্‌ গাভী চিনিতে পারিব' কথাটি না বলিত, তাহা হইলে 
কোনদিনই উদ্দিষ্ট গাভী পাইত না। 

আবুল আলীয়া আরও বলেন ঃ আমার নিকট বার্ণিত হইয়াছে যে, উক্ত নির্দিষ্ট বৈশিষ্ট্য 
সম্পন্ন গাভী জনৈকা বৃদ্ধা মহিলা ছাড়া আর কাহারও নিকট ছিল না৷ মহিলাটিকে কতকগুলি 
ইয়াতীম শিশু-কিশোরের লালন-পালন ও ভরণ-পোষণের দায়িত্‌ পালন করিতে হইত । যখন 
সে জানিতে পাইল যে, তাহার গাভীটি ছাড়া তাহাদের অন্য কোন গাভীতে কার্য সিদ্ধি হইবে 
নী, তখন সে উহার জন্য চড়া মূল্য হাকিয়া বসিল। তাহারা বিষয়টি হযরত মূসা (আ)-এর 
গোচরে আনিল। তিনি বলিলেন- আল্লাহ্‌ তা'আলা তো তোমাদিগকে একটি সহজ কাজের 
নির্দেশ দিয়াছিলেন। তোমরা নিজেরা উহাকে জটিল. করিয়া লইয়াছ। এখন মহিলা যে দাম চায় 
সেই দাম দিয়াই খরিদ কর। তাহারা অগত্যা তাহাই করিল। অতঃপর তাহারা উহা যরেহ 
করিলে মুসা (আ) উহার একটি অংশ নিয়া নিহত ব্যক্তির দেহে আঘাত করা মাত্র সে জীবিত 
হইয়া তাহার হত্যাকারীর নাম বলিয়া দিল। তারপর আবার সে মৃত হইল। হত্যাকারীর 
মৃত্যুদণ্ড হইল। হযরত মুসা (আ)-এর কাছে যে ব্যক্তি অভিযোগ নিয়া আসিয়াছিল সেই ব্যক্তিই 
হস্তা ছিল। আল্লাহ্‌ তা“আলা এইরূপে তাহার পাপের শাস্তি প্রদান করিলেন। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৮৭ 


হযরত ইবন আব্বাস (রা) হইতে যথাক্রমে সাঈদের পিতামহ, সাঈদের পিতৃব্য, সাঈদ, 
মুহাম্মদ ইব্‌ন সাঈদ ও মুহাম্মদ ইব্‌ন জারীর বর্ণনা করেনঃ 

‘হযরত মূসা (আ)-এর কালে বনী ইসরাঈলদের ভিতর জনৈক নিঃসন্তান ধনাঢ্য বৃদ্ধ ছিল। 
তাহার কতিপয় ভ্রাতুম্পুত্র ছিল । তাহারা ছিল দরিদ্র । তাহারাই তাহার ভাবী উত্তরাধিকারী ছিল। 
তাহারা বলাবলি করিত- আহা, আমাদের চাচা যদি মারা যাইত তাহা হইলে আমরা এক্ষুণি 
তাহার সম্পত্তি পাইয়া যাইতাম। কিন্তু এই সব আলোচনার পর যখন দীর্ঘদিন অতিবাহিত 
হওয়া সত্ত্বেও সে মরিল না, তখন তাহারা ধৈর্য হারাইল। এই সুযোগে শয়তান আসিয়া 
তাহাদিগকে পরামর্শ দিল- তোমরা কি তোমাদের চাচাকে হত্যা করিয়া একদিকে তাহার 
সেখানকার বাসিন্দাদের নিকট হইতে ক্ষতিপূরণের টাকা পাইতে পার না? 

উল্লেখ্য যে, তৎকালে বনী ইসরাঈলগণ পাশাপাশি দুইটি শহরে বান করিত । কোন নিহত 
ব্যক্তির লাশ দুই শহরের মধ্যবর্তী রাস্তায় পাওয়া গেলে উহা যে শহরের অধিকতর নিকটে 
পাওয়া যাইত, হত্যাকারীর হদিস না পাওয়া গেলে সেই শহরের বাসিন্দাগণকেই নিহতের 
আত্মীয়-স্বজনকে ক্ষতিপূরণ দিতে হইত যাহা হউক বৃদ্ধের ভ্রাতুষ্পুত্রগণ তাহাকে হত্যা করিয়া 
রাতের আধারে তাহার লাশ পার্শ্ববর্তী শহরের প্রবেশদ্বারে রাখিয়া গেল। সকালে গিয়া তাহারা 
সেই শহরবাসীগণকে বলিল- তোমরা আমাদের পিতৃব্যকে হত্যা করিয়াছ। এখন আমাদিগকে 
তাহার ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে। তাহারা বলিল- আল্লাহ্‌র কসম! আমরা তাহাকে হত্যা 
করি নাই এবং কে হত্যা করিয়াছে তাহাও আমরা জানি না। এমনকি গত রাতে ফটক বন্ধ 
করিবার পর আর উহা খুলিও নাই। বৃদ্ধের ভ্রাতুষ্পুত্রগণ তাহাতে নিরস্ত না হওয়ায় শহরবাসীগণ 
গিয়া হযরত মুসা (আ)-কে ঘটনা অবহিত করিলেন। তখন তিনি উভয় পক্ষের বক্তব্য 
শুনিলেন। ইত্যবসরে আল্লাহ্‌ তা'আলা তাহাকে ওহীর মাধ্যমে খবর পাঠাইলেন যে, তুমি 
তাহাদিগকে বল £ ‘নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা তোমাদিগকে একটি গাভী যবেহ করিয়া উহার 
একাংশ দিয়া নিহত ব্যক্তির দেহে আঘাত করিতে বলিতেছেন ।' 

সুদ্দী বলেন- বনী ইসরাঈল গোত্রে জনৈক ধনাট্য ব্যক্তি ছিল। তাহার একটি কন্যা. ও 
একটি দরিদ্র ভ্রাতুম্পুত্র ছিল। একদা ভ্রাতুষ্পুত্রটি তাহার কন্যাকে বিবাহ করার জন্য তাহার 
নিকট প্রস্তাব পাঠাইল । পিতৃব্য উক্ত প্রস্তাব প্রত্যাখান করিল । যুবক ভ্রাতুষ্পুত্র ক্রুদ্ধ হইয়া 
সিদ্ধান্ত নিল যে, সে তাহার পিতৃব্যকে হত্যা করিয়া কন্যা ও সম্পদ সবই হস্তগত করিবে। 
একদিন একদল ব্যবসায়ী বনী ইসরাঈলদের অন্য শাখার নিকট তাহাদের পণ্য সম্ভার বিক্রয়ের 
জন্য আসিল। তখন যুবক ভ্রাতুষ্ু্র বৃদ্ধের নিকট গিয়া বলিল- চাচা; আপনি আমাকে সঙ্গে 
করিয়া ব্যবসায়ীদের নিকট গিয়া ব্যবসার জন্য আমাকে কিছু পণ্য সম্ভার দিতে বলিলে তাহারা 
দিবে এবং আমি উহাতে বেশ লাভবান হইব । 

পিতৃব্য ভ্রাতুম্পুত্রের কথায় সম্মত হইয়া রাত্রি বেলায় তাহার সহিত বাড়ী হইতে বাহির 
হইল ৷ ভাতিজা তাহাদের এলাকায় পৌছিয়া তাহাকে হত্যা করিয়া সেখানে রাখিয়া আসিল। 
সকালে তাহাকে তালাশ করিবার নামে সেখানে পৌছিয়া এমন ভাব দেখাইল যে, সে কিছুই 
জানে না। লাশের পাশে যাহারা ভীড় জমাইয়াছিল সে তাহাদিগকে অভিযুক্ত করিয়া বলিল- 
“তোমরাই আমার চাচাকে হত্যা করিয়াছ। অতএব তোমরা আমাকে এখন হত্যার ক্ষতিপূরণ 
প্রদান কর।' এই বলিয়া সে ‘চাচা’ 'চাচা' বলিয়া বিলাপ শুরু করিল এবং নিজের মাথায় ধূলি 


Wwww.quraneralo.com 


Contents 


৪৮৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


মাখিতে লাগিল। অতঃপর সে মুসা (আ)-এর নিকট গিয়া তাহাদের বিরুদ্ধে পিতৃব্য হত্যার 
অভিযোগ দায়ের করিল । হযরত মুসা (আ) অভিযুক্তদের নির্দেশ দিলেন ক্ষতিপূরণ আদায়ের 
জন্য । তাহারা আরজ করিল- ‘হে আল্লাহ্‌র রসূল! আপনি আল্লাহ্র নিকট প্রার্থনা করুন যেন 
তিনি লোকটির হত্যাকারীর নাম আমাদিগকে জানাইয়া দেন। তাহা হইলে প্রকৃত হত্যাকারী 
শান্তি পাইবে। আল্লাহ্র কসম! নিহত ব্যক্তির ক্ষতিপূরণ দিতে আমাদের আপত্তি নাই। কিন্তু 
এই যুবকটির কারণে আমরা অপরাধী সাব্যস্ত হইয়া ধিকৃত জীবন যাপন করিতে লজ্জাবোধ 
করিতেছি ।' 
এহ অবস্থচিহ নিয়োক আয়াতের গহ হুয়াছে 


Uys kL ০০১১ ty - (6১1১৮১৪0০8০ L555 5/5 ‘আর যখন 
তোমরা একটি লোক হত্যা করিয়া পরস্পরের প্রতি দোষারোপ করিতেছিলে এবং আল্লাহ্‌ 
তা'আলা তোমাদের গোপন ব্যাপারটি উদ্ঘাটন করিতে যাইতেছিলেন।" | 
_ যাহা হউক, তখন হযরত মূসা (আ) তাহাদিগকে বলিলেন ৪ নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা 
তোমাদিগকে একটি গাভী যবেহ করিতে বলিতেছেন। তাহা শুনিয়া তাহারা বলিল- আমরা 
আপনাকে হত্যা রহস্য উদ্ঘাটন করিতে বলিতেছি আর আপনি আমাদিগকে গাভী যবেহ 
করিতে বলিতেছেন। তবে কি আপনি আমাদের সহিত মঙ্করা করিতেছেন? তিনি বলিলেন ঃ 
নাউজুবিল্লাহ, তাহা হইলে তো আমি জাহিলদের অন্তর্ভুক্ত হইব। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন- তাহারা যে কোন একটি গাভী জবাই করিলেই চলিত । 
কিন্তু তাহারা হযরত মূসা (আ)-কে নাজেহাল করার জন্য প্রশ্নের পর প্রশ্ন করিল এবং নিজেরাই 
নিজেদের জন্য জটিলতা সৃষ্টি করিল। আল্লাহ্‌ তা'আলা তাই তাহাদিগকে এক দুঃসাধ্য নির্দেশ 
প্রদান করেন। তাহারা প্রথমে বলিল £ আপনার প্রভুকে বলুন, তিনি যেন আমাদিগকে গাভীর 
পরিচয় বলিয়া দেন। 

মূসা আ) বলিলেন ঃ উহা যুবতীও হইবে না, বৃদ্ধাও হইবে না, মাঝারি বয়সের হইবে। 
এখন যাহা আদিষ্ট*হইয়াছ, তাহা কর? শব্দার্থ 8 ,৯,। অর্থ সন্তান ধারণের বয়স 
অতিক্রান্তা বৃদ্ধা। ১৩]| অর্থ মাত্র একটি সন্তান হইয়াছে এইরূপ যুবতী । ১111 অর্থ 
একাধিক সন্তান হইয়াছে এবং উহার সন্তানেরও সন্তান হইয়াছে এইরূপ প্রৌঢ়া। 

তাহারা আবার বলিলেন £ আপনার প্রভুকে বলুন তিনি যেন আমাদিগকে গাভীটির রঙ 
বলিয়া দেন। 

মূসা আ) বলিলেন £ তিনি বলিতেছেন, গাভীটি এমন হলুদ বর্ণের যাহা দেখিলে দর্শকের 
চোখ জুড়াইয়া যায়। 

তাহারা পুনরায় বলিল £ আপনার প্রভুকে বলুন তিনি যেন আমাদিগকে গাভীটির পরিপূর্ণ 
পরিচয় দান করেন। কারণ, গাভীর পরিচয় এখনও আমাদের কাছে অস্পষ্ট । তাহা হইলে ইনশা 
আল্লাহ্‌ অবশ্যই আমরা উহা ঠিক পাইব। 

মুসা (আ) বলিলেন ঃ নিশ্চয় প্রভু বলিতেছেন, উহা দ্বারা চাষ করা হয় নাই আর পানি 
৯2৭ 
শ্া্থ£৭7-১ যে কোন ধরনের বাবরদ দাগ । তাহারা বলিল £ এতক্ষণে আপনি ঠিকমত 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ‘B৮৯. 


তারপর তাহারা উদ্দিষ্ট বিশেষ গাভীর সন্ধানে বাহির হইল । কিন্তু কোথাও সেই গাভী 
পাইতেছিল না । তখন বনী ইসরাঈলদের ভিতর অতিশয় পিতৃভক্ত একটি লোক ছিল। একদিন 
তাহার পিতার ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তি আসিয়া তাহাকে বলিল, আমার এই মহা মূল্যবান 
মুক্তাটি বিক্রয় করিব। তুমি কি উহা সত্তর হাজার মুদ্রার বিনিময়ে খরিদ করিবে? সে বলিল, 
হা, আমি আশি হাজার মুদ্রায়ই খরিদ করিব । তবে তোমাকে একটু অপেক্ষা করিতে হইবে, 
আমার নিদ্রিত পিতার শিয়রের নীচে আমাদের চাবি। তিনি ঘুম হইতে উঠিলে আমি তোমাকে 
মুদ্রা প্রদান করিব। লোকটি বলিল- তোমার পিতাকে ঘুম হইতে এক্ষুণি জাগাইয়া আমাকে 
মুদ্রা দিতে পারিলে আমি ঘাট হাজারে বিক্রি করিব। কিন্তু তাহাতেও লোকটি রাজী হইল না। 
ফলে সে আরও কমাইতে কমাইতে ত্রিশ হাজারে নামিল। তথাপি লোকটি তাহার পিতার ঘুম 
ভাঙাইতে রাজী হইল না। পরস্তু পিতার ঘুম পূর্ণ করিবার জন্য সে মুক্তার দাম বাড়াইতে 
বাড়াইতে এক লক্ষ মুদ্রায় পৌছিল। উহার পরেও যখন বিক্রেতা তাহার পিতার ঘুম ভাঙানোর 
জন্য পীড়াপীড়ি চালাইল, তখন সে বলিল- আল্লাহ্র কসম! আমি তোমার মুক্তাটি কখনও 
কোন মূল্যেই খরিদ করিব না। লোকটি তাহার পিতৃভক্তির কারণে যখন একটি মহামূল্যবান 
মুক্তা অল্প দামে খরিদ করার সুযোগ হারাইল, তখন পুরক্কারস্বরূপ আল্লাহ্‌ তা'আলা তাহাকে 
একটি গাভী দান করিলেন। সেই গাভীটির ভিতরেই শুধু বনী ইসরাঈলদের অভিষ্ট গাভীর 
সকল বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। 

অবশেষে বনী ইসরাঈলগণ এই গাভীর সন্ধান পাইল। তাহারা গাভীর সন্ধানে ঘুরিতে 
ঘুরিতে উহা দেখিতে পাইয়া মালিকের নিকট গেল এবং বলিল- তোমার গাভীটি আমাদিগকে 
দাও। আমরা উহার বিনিময় তোমাকে একটি ভাল গাভী দিব। সে উহাতে রাজী হইল না। 
তখন তাহারা দুইটি গাভী দিতে চাহিল। তাহাতেও সে সম্মত হইল নী।-উহিরী-বাড়াইতে : 
বাড়াইতে দশটি গাভী পর্যন্ত পৌছিল। তথাপি তাহাকে সম্মত করিতে পারিল না। তখন তাহারা 
সুপারিশের জন্য হযরত মূসা (আ)-কে ধরিল। তিনি লোকটিকে ডাকিয়া বলিলেন- “তোমার 
গাভীটি তাহাদিগকে দাও ।' লোকটি বলিল- ‘হে আল্লাহ্‌র রসূল!' আমার গাভীর ব্যাপারে 
সিদ্ধান্ত গ্রহণের মালিক আমিই ৷ হযরত মুসা (আ) বলিলেন- “তুমি ঠিকই বলিয়াছ।' তারপর 
বনী ইসরাঈলের সেই লোকদিগকে বলিলেন- তোমরাই যেভাবে পার তাহাকে সন্তুষ্ট করিয়া 
গাভীটি ক্রয় কর. তাহারা অগত্যা তাহাকে উক্ত গাভীর সমান ওযনের স্বর্ণ দিতে চাহিল। 
তাহাতেও. যখন সে রাজী হইল না, ০০০০০০০০০০৪ 
খরিদ করিল। 

তাহারা যখন গাভীটি আনিয়া জবাই করিল, তখন মূসা (আ) উহার একটি অংশ নিয়া 
নিহত ব্যক্তির লাশে লাগাইতে বলিলেন। তাহারা গাভীর দুই বন্ধের মধ্যবর্তী অংশটি নিয়া 
লাশের সহিত লাগানো মাত্র নিহত ব্যক্তি পুনজীবিত হইল। উপস্থিত লোকজন তাহাকে 
জিজ্ঞাসা করিল- তোমাকে কে হত্যা করিয়াছে? সে বলিল- ‘আমার ভ্রাতুষ্পুত্র আমার সম্পদ 
কুক্ষিগত ও কন্যাকে বিবাহ করার জন্য আমাকে হত্যা করিয়াছে।" ইহা নিয়া তাহারা তাহার 
জতুম্পুকে মৃত্যুদণ্ড প্রদান করিল । 


কাছীর (১ম খণ্)_৬২ 


Wwww.quraneralo.com 


570892. 


-৪৯০ তাফসীরে ইব্‌ন কাছীর | 


মুহাম্মদ ইব্‌ন কা'ব করযী ও মুহাম্মদ ইব্‌ন কয়স হইতে যথাক্রমে আবূ মা“শার, হাজ্জাজ 
ইব্‌ন মুহাম্মদ, সুনায়দ এবং মুজাহিদ হইতে যথাক্রমে ইব্‌ন জুরায়জ, হাজ্জাজ ইব্‌ন মুহাম্মদ ও 
সুনায়দ বর্ণনা করেন £ 

“বনী ইসরাঈলের একটি গোত্রের সংখ্যালঘু নেককাররা এক সময়ে বিভিন্ন গোত্রের 
সংখ্যাগুরু বদকারদের সংশ্রবমুক্ত থাকার জন্য পৃথক নগরের পত্তন করেন ও পৃথকভাবে 
বসবাসের ব্যবস্থা করেন। সন্ধ্যার পর তাহারা কাহাকেও নগরের বাহিরে থাকিতে দিতেন না। 
তাহাদের নেতা সকালে শহরের সদর দরজা খোলার সময়ে ভালভাবে দেখিয়া নিতেন উহার 
সম্মুখে কিছু আছে কিনা? নগরবাসীরা সারাদিন বাহিরের কাজকর্ম সারিয়া সন্ধ্যা হওয়া মাত্র 
শহরে ফিরিত। . 

বনী ইসরাঈলগণের মধ্যে তখন এক ধনাঢ্য ব্যক্তি ছিল। তাহার একমাত্র ভ্রাতা ছাড়া অন্য 
কোন উত্তরাধিকারী ছিল না। ধনাঢ্য ব্যক্তি যথেষ্ট বৃদ্ধ হওয়া সত্বেও মরিতেছে না দেখিয়া তাহার 
ভ্রাতা সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার জন্য তাহাকে হত্যা করিল । অতঃপর লাশটি সংগোপনে 
উক্ত শহরের ফটকের সম্মুখে রাখিয়া আসিয়া স্বাভাবিক কাজ কর্মে লিপ্ত হইল। সকালে উক্ত 
শহর প্রধান ফটক খুলিয়া উক্ত লাশ দেখিতে পাইয়া ফটক আবার বন্ধ করিয়া দিলেন। 
উদ্দেশ্যে বলিতে লাগিল- “হায়, হায়, তোমরা আমার ভ্রাতাকে হত্যা করিয়া এখন সদর দরজা 
বন্ধ করিয়া বসিয়া আছ?' 

বনী ইসরাঈলদের ভিতর তখন হত্যকাও বেশ বাড়িয়া গিয়াছিল। তাই হ্যরত মুদা (আঁ) 
জানাইয়া দিলেন- নিহতের লাশ যাহাদের এলাকায় পাওয়া যাইবে তাহাদিগকেই হত্যাকাণ্ডের 
জন্য দায়ী করা হইবে । উপরোক্ত হত্যাকাণ্ডকে কেন্দ্র করিয়া যখন নিহতের ভ্রাতার দলবল ও 
উক্ত শহরবাসীর মধ্যে সশস্ত্র লড়াইয়ের উপক্রম দেখা দিল,.তখন.তাহাদের বিজ্ঞজনদের 
পরামর্শক্রমে নিরস্ত হইয়া তাহারা মুসা (আ)-এর সমীপে হাজির হইল। নিহতের ভ্রাতার 
দলবল বলিল, হে মুসা! অমুক শহরবাসীরা লোকটিকে হত্যা করিয়া সদর দরজার বাহিরে 
রাখিয়া দরজা বন্ধ করিয়া দিয়াছিল। তখন সেই শহরবাসীরা বলিল- হে আল্লাহ্র রসূল! 
আপনি জানেন যে, বদকারদের সংশ্রব এড়াবার জন্য-আমরা একটি পৃথক নগরী তৈরী করিয়া 
সেখানে বসবাস করিতেছি। আল্লাহ্‌র কসম! আমরা; লোকটিকে হত্যা করি নাই এবং কে 
করিয়াছে তাহাও আমরা জানি না। | . 

এই প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলার নির্দেশ আসিল 8 $80 055 1 0 দো 

উবায়দা সালমানী, আবুল আলীয়া, সুদ্দী প্রমুখ বর্ণিত উপরোক্ত ঘটনাবলীর ভিতর কিছু 
কিছু বৈসাদৃশ্য ও আপাত বিরোধ বিদ্যমান। সাধারণত বনী ইসরাঈলদের বিভিন্ন লোকের বর্ণনা 
হইতে উহা উদ্ধৃত হইয়াছে। তাহাদের বর্ণনা উদ্ধৃত করা বৈধ হইলেও আমরা উহাকে সত্যও 
বলিতে পারি না, মিথ্যাও বলিতে পারি না। তাই উহার মধ্য হইতে আমরা ততটুকুই গ্রহণ 
সিটির 
আল্লাহ্‌ই সর্বজ্ঞানাধার। : 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৯১ 


$51850550544/486 (৭ 


০০১০৮ ৬০1৪১৬৮৬১৫2 ৮০০৯? 
206580৬৬৮৩৬ ৬ 0) 
0G bl oe JAE 

2 ০৬,555 45%1 60৫৬৬ 2৫৫ রর 910 (v.) 


ন EES 2 


Ouse dh 
4৫৮4১ ৮১৯৪ ৫42৫ ১৮৮৫৫ 
বি 55465918055 55 84)0 ০৬ (/)) 
456 ১৪ উ০০৩৪০-৮৮৬, 8৫ 
E পাপা 
90258. 

৬৮. তাহারা বলিল, এর পট তিনি যেন আমাদিগকে উহার পরিচয় 
প্রদান করেন।" সে বলিল- ‘নিশ্চয় তিনি বলিতেছেন, গাভীটি না বৃদ্ধা, না যুবতী, বরং 
পৌট়া । সুতরাং তোম্রা আদিষ্ট কাজ. * 
৬৯. তাহারা বলিল £ ‘আগিনার প্রভুকৈ বলুন, MT EE উহার বর্ণ 
বলিয়া দেন।' সে বলিল £ “নিশ্চয় তিনি বলিতেছেন; লিট নি 
দর্শকদের প্রাণ জুড়াইয়া যায় ।” 

৭০. তাহারা বলিল £ “আপনার প্রভুকে বলুন, তিনি যেন উহার (পরিপূর্ণ) পরিচয় 
প্রদান করেন। নিশ্চয় গাভীটি আমাদের কাছে অস্পষ্ট রেহিয়াছে)। অতঃপর নিশ্চয় আমরা 
ইনশা আল্লাহ্‌ অবশ্যই ঠিক পাইব ৷' 

৭১. সে বলিল ঃ “নিশ্চয় তিনি বলিতেছেন, গাভীটি অবশ্যই কৃষিকার্ধে ব্যবহৃত নহে 
আর উহা নিশ্চয়ই সেচ কার্য করে নাই । উহা সুস্থ-সবল, সর্ববিধ দাগ-খুঁত মুক্ত ।’ তাহারা 


বলিল ৪ “এতক্ষণে আপনি সঠিক কথা বলিয়াছেন ।" অতঃপর তাহারা উহা যবেহ করিল, 
অথচ তাহারা উহা করার ধারে-কাছেও ছিল না। 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াতসমূহে আল্লাহ্‌র রসূলকে হয়রান ও নাজেহাল 
করার উদ্দেশ্যে বনী ইসয়াঈলগণ কর্তৃক তাহার নিকট অহেতুক প্রশ্নের দর প্রশ্ন উত্থাপনের 
ঘটনাটি বিবৃত করিয়াছেন। .. . 

. আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলগণকে বিশেষ উদ্দেশ্যে একটি গাভী যবেহ করিতে 
বলিলেন। তাহারা যে কোন একটি গাভী যবেহ করিলেই নির্দেশ পালিত হইত এবং তাহাদের 


(9১5. 


www.quraneralo.com 


Contents 


৪৯২ তাফসীরে ইবৃন কাছীর 


উদ্দেশ্যও সাধিত হইত। কিন্তু তাহারা আনুগত্যের সরল পথ ছাড়িয়া অবাধ্যতার বক্র পথ 
ধরিল। তাহারা অবাধ্য মন লইয়া আল্লাহ্র নবীকে হয়রান করার জন্য গাভী সম্পর্কে তাহাকে 
অহেতুক প্রশ্নের পর প্রশ্ন করিতে লাগিল। যদিও তাহাদের প্রশ্নগুলি নেহাৎ অপ্রয়োজনীয় ছিল, 
- তথাপি তাহাদের অবাধ্য মন উহাই করার জন্য তাহাদিগকে প্ররোচিত করিল। এইরূপে তাহারা 
নিজেরাই নিজেদের জন্য চরম জটিলতা ডাকিয়া আনিল। আল্লাহ্‌ তা'আলা তাহাদের উপর 
দুঃসাধ্য কাজ চাপাইয়া দিলেন। হযরত ইবৃন আব্বাস (রা) হইতে উবায়দা প্রমুখ তাফসীরকার 
বলেন- বনী ইসরাঈলগণ বিনা প্রশ্নে যে কোন একটি গাভী যবেহ করিলেই আল্লাহ্‌র নির্দেশ 
পালিত হইত এবং তাহাদের উদ্দেশ্যও সাধিত হইত । 

বনী ইসরাঈলগণ হযরত মুসা (আ)-কে বলিল £ ০৯1 (এ ১০: এ৫১ ৮৪৫১ 
অর্থাৎ আপনি আপনার প্রভুকে বলুন, তিনি যেন আমাদিগকে উহার পরিচয় বলিয়া দেন। অন্য 
কথায় তাহারা গাভীটির গুণাবলী জানিতে চাহিল । 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যথাক্রমে সাঈদ ইব্‌ন জুবায়র, মিনহাল ইব্‌ন আমর, 
আ'মাশ, হিশাম, ইব্‌ন আলী, আবূ কুরায়ব ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করেন ৪ 

“বনী ইসরাঈলরা যদি একটি সাধারণ গাভী যবেহ করিত, তাহাতেই তাহাদের উদ্দেশ্য 
সাধিত হইত। কিন্তু তাহারা নিজেরাই নিজেদের জন্য জটিলতা ডাকিয়া আনিল। ফলে আল্লাহ্‌ 
তা'আলা তাহাদের উপর দুঃসাধ্য বোঝা চাপাইয়া দিলেন। 

উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ। উহা একাধিক বর্ণনাকারী হযরত ইব্‌ন আব্বাস (রা) 
হইতে বর্ণনা করেন, উবায়দাহ, সুদ্দী, মুজাহিদ, ইকরামা, আবুল আলীয়া প্রমুখ ব্যক্তিবর্গ 
অনুরূপ মত ব্যক্ত করিয়াছেন। 

ইব্‌ন জুরায়জ বলেন যে, ‘আতা একদিন আমাকে বলেন ঃ বনী ইসরাঈলগণ বিনা প্রশ্নে 
একটি সাধারণ গাভী যবেহ করিলেই আল্লাহ্র নির্দেশ পালিত হইত !' 
_ ইবৃন জারীর আরও বলেন যে, নবী করীম (সা) বলিয়াছেন ৪ “বনী ইসরাঈলগণকে একটি 
সাধারণ গাভী যবেহ করিতে বলা হইয়াছিল। কিন্তু যখন তাঁহারা নিজেরাই নিজেদৈর জন্য 
কঠোরতা ও জটিলতা চাহিতে লাগিল, তখন আল্লাহ্‌ তা'আলা তাহাদের উপর কঠোর বোঝা 
চাপাইয়া দিলেন। আল্লাহ্‌র কসম! যদি তাহারা ইনশা আল্লাহ্‌’ না বলিত তাহা হইলে 
কোনদিনই তাহারা গাভী চিনিতে পারিত না।” 

গা হজের পর পর নব বিলে । 


লজ যারে হাদি 
কোনটিই হইবে না। আবুল আলীয়া, সুদ্দী, মুজাহিদ, ইকরামা, আতিয়্যা, আওফী, আতা 
খোরাসানী, ওয়াহাব ইবন মুনাব্বিহ, খিহাক হাসান, কাতাদাহ ও হযরত ইবন আববাস রে) 
, উক্ত শব্দদয়ের এই ব্যাখ্যা প্রদান করেন। £ এই 
রি ইযরত ইবন আবাস (আ) হইতে বিহাক বর্ণনা করেন £ {5১,2 অৰ্থাৎ বৃদ্ধা ও 
অপ্রাপ্ত বয়স্কার মধ্যবর্তী । এইরূপ পশুই সুদর্শন ও শক্তিশালী হইয়া থাকে। ইকরামা, মুজাহিদ, ' 
আবুল আলীয়া, রবী“ ইবূন আনাস, আতা খোরাসানী ও যিহাক হইতেও উহার অনুরূপ ব্যাখ্যা 
বর্ণিত হইয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা 8৯৩ 


সুদ্দী বলেন $ 4১ ১৬৩৮০ অর্থাৎ অতি বৃদ্ধা ও অপ্ৰাপ্ত বয়স্কার মধ্যবর্তী গাভী, যাহার 
সন্তান ও সন্তানের সন্তান রহিয়াছে । 

হাসান হইতে পর্যায়ক্রমে কাছীর ইব্‌ন যিয়াদ, জুওয়াইবির ও হাশিম বর্ণনা করেন £ 

“বনী ইসরাঈলগণকে একটি বন্য গাভী যবেহ করিতে বলা হইয়াছিল ।" হযরত ইব্‌ন 
আব্বাস (রা) হইতে যথাক্রমে আতা ও ইব্‌ন জুরায়জ বর্ণনা করেন ঃ যে ব্যক্তি হলুদ রঙের 
জুতা পরিধান করিবে, সে যতদিন উহা পরিধান করিবে, ততদিন সুখী ও আনন্দিত থাকিবে । 
০৭ 2: আয়াতাংশে উক্ত বক্তব্যের প্রতি ইঙ্গিত রৃহিয়াছে।: 

“মুজাহিদ এবং ওয়াহাব ইব্‌ন মুনাব্বিহ বলেন ৪,1১৪. অর্থাৎ গাভীটির গোটা দেহ হলুদ 
বর্ণের হইবে। . .. 

: হযরত উমর (রা) বলেন ৫,1১২... অর্থাৎ গাড়ীটির শিং ও পায়ের খুর হলুদ রঙ বিশিষ্ট 
হইবে। 

সাঈদ ইন জবার বর্ণনা করেন £ +1১১০ অর্থাৎ গা শিং ও পায়ের খুর হুদ রও 
Ad 

হান হইতে যথাক্রমে আৰু রিজাহ, নূহ ইবন করল, নসর ইব্‌ন আলী, আৰু হাতিম ও 
নাভির ০০ নানি 
ব্যাখ্যা অসমর্থিত। প্রথমোক্ত ব্যাখ্যাই সঠিক এ+. ,* শেত 
১৬০ অৰ্থ হলুদ বর্ণের আর (28৭3 অর উহার রাত পরিফার ও উজ 

4১১ শব্দের উপর জোর দেওয়ার জন্য তাকীদ হিসাবে ১4.30 ব্যবহৃত হইয়াছে 
.. আতিয়্যা আওফী বলেন £ 15 সিহত বাদ রজার 
কৃষ্ণবৰ্ণ হইবে। +: জি 

সাঈদ ইব্‌ন জুবায়র বলেন £ 54295 অৰ্থাৎ উহার রঙ উজ ও পরিফার। আবুল 
আলীয়া, রবী' ইব্‌ন আনাস, সুদ্দী, হাসান এবং কাতাদাহ হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত 
হইয়াছে। | 

হযরত ইবুন উমর (রা) হইতে মুআগারি ও শারীক বর্ণনা করেনঃ 5210 এ অৰ্থাৎ 
যাহার রঙ উজ্জ্বল ও পরিফার। Hl 
i আওকী '্বীয় ভাষসীরে ইবন আবার) হইতে বৰ্ণনা করেনঃ £3 অৰ্থ গাঁ 
হলুদ বর্ণের ৷ গাঢ়তার জন্য যাহা প্রায় শুভ্র বর্ণ হইয়াছে। ” 

সুদী বলেন £ ১৯০৬১ ৮:. অর্থাৎ দর্শককে যাহা মুগ্ধ করে। আবুল আলীয়া, কাতাদাহ 
এবং রবী" ইব্‌ন আনাসও অনুরূপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন। | 

ওয়াহাব ইবন মুনাব্ধিহ বলেন $ 2১". অথাৎ যাহার দিকে তাকাইলে মনে হয় 
যে, উহা হইতে সূর্য রশ্নি বিকীর্ণ হইতেছে। :  * 
 'তাওরাত কিতাবে উল্লেখ করা হয় যে, গাভীটি লোহিতাভ বর্ণের ছিল। সম্ভবত উহা 
তাওরাতের আরবী অনুবাদকের ভুল? অথবা ইহাও হইতে পারে যে, গাভীটি গঢ়ি হলুদ বর্ণের 
হওয়ায় দৃশ্যত উহা লোহিতাভ হইয়াছিল। আল্লাহ্‌ই সর্বজ্ঞ। (5:42 5755 ১811 2) ১ অর্থাৎ 


www.quraneralo.com 


Contents 
৪৯৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


গাভীর সংখ্যাধিক্যের কারণে উদ্দিষ্ট গাভীটি চিনিয়া বাহির করা আমাদের জন্য সম্ভবপর 
হইতেছে না। সুতরাং হে মূসা, আপনি উহার পরিপূর্ণ পরিচয় আমাদের কাছে সুস্পষ্ট করিয়া 
তুলিয়া ধরুন। 

নিবি] 5111 205 £ 00 অৰ্থাৎ আপনি উহার সম রিচ জাপন করিলে আমর 


ইনশা আল্লাহ্‌ উহা চিনিয়া আনিতে পারিব। 
হযরত আবু হুরায়রা রো) হইতে যথাক্রমে আবূ রাফে', হাসান, উব্বাদ ইব্‌ন মানসুর, 
মানসুর ইব্‌ন যাযানের ভ্রাতুষ্পুত্র সরূর ইব্‌ন মুগীরা ওয়াস্তী, আবু সাঈদ আহমদ ইব্‌ন দাউদ 
হাদ্দাদ, আহমদ ইবৃন ইয়াহিয়া আওফী ও ইমাম ইবৃন হাতিম বর্ণনা করেন ৪: ূ 
‘নবী করীম সো) বলিয়াছেন যে, বনী ইসরাঈলগণ যদি ইনশা আল্লাহ না বলিত, তাহা 
হইলে তাহাদের নিকট উহার পরিচয় স্পষ্ট হইত না। কিছু তাহারা 'ইনশা আল্লাহ্‌বণিয়াছিল 


হযরত আবু হুরায়রা (রা) হইতে যথাক্রমে আবু রাফে', হাসান, উব্বাদ ইব্‌ন মানসূর, 
: যাযান, সরূর ইবুন মুগীরা ও হাফিজ আবূ বকর ইবৃন মারদুবিয়্যা স্বীয় তাফসীর গ্রন্থে বর্ণনা 
করেন £ ‘নবী করীম (সা) বলেন খে, বনী ইসরাঈলরা যদি: ইনশা আল্লাহ্‌ না বলিত," তাহা 
হইলে গাভীটির পরিচয় কখনও তাহাদের কাছে সুনির্দিষ্ট হইত না। তাহারা.ষে কোন একটি. 
গাভী যবেহ করিলে তাহাদের কার্য সিদ্ধি হইত। কিন্তু তাহারা-তাহা না.করিয়া নিজেরা 
নিজেদের জন্য কঠোরতা কামনা করিল। ফলে আল্লাহ্‌ তা'আলা তাহাদ্রেউপূর কঠোর ব্যবস্থা 
চাপাইয়া দিলেন।' 

“উপরোক্ত হাদীসটি হযরত আবূ হুরায়রা (রা) হইতে এই একটিমাত্র ‘সনদে বর্ণিত 
হয তা তর কাছ নার । হত পক! 
তাহার নিজস্ব উক্তি হিসাবে বর্ণিত হইয়াছে। আল্লাহই সর্বজ্ঞ । 


52559 ELL ০৮৯] ০53০ ০৮১৪ SEIS BE Ut UE ot 
৮ A yest oR AAO 
উহা সবল, নিখুঁত ও সুদর্শন রহিয়াছে। উহাতে কোন ধরনের বা বর্ণের দাগ নাই। 


কাতাদাহ হইতে যথাক্রমে মুআম্মার ও আব্দুর রাষ্যাক বর্ণনা করেন ৪ {£০ অর্থাৎ 
নিখুঁত ও.নির্দোষ। আবুল আলীয়া এবং রবী' ইবৃন আনাস্‌ও উহার অনুরূপ ব্যাখ্যা প্রদান করেন। 

মুজাহিদ বলেন £ হ.1.... অর্থাৎ সর্বপ্রকারের দাগমুক্ত। আতা খোরাসসানী বলেন ঃ 
=. অর্থাৎ উহার চরণগুলি নিখুঁত এবং সার্বিক গঠন নির্দোষ হইবে। 

(8 2:৬4 অর্থাৎ উহাতে কোনরূপ দাগ থারিবে না।.. . রর 

মুজাহিদ বলেন ঃ (5 ৯ 4 অৰ্থাৎ উহাতে সাদা বা কালো.দাগ থাকিবে না। ূ 
* আবুল আলীয়া, রবী, হাসান ও কাতাদাহ বলেন.₹ (5 ২2৩9 অর্থাৎ উহাতে কোন 
সাদা দাগ. থাকিবে না। আতা খোরাসানী.বলেন ঃ (৫.3 ০% 4 অর্থাৎ উহা অবিমিশ্র রং 
বিশিষ্ট্য হইবে । উহাতে অন্য কোন রঙ মিশ্রিত হইবে না!.আতিয়্যা আওফী, ওয়াহাব ইব্‌ন 
মুনাব্বিহ ও ইসমাঈল ইব্‌ন আবূ খালিদ হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্নিত হইয়াছে। ৬৪ 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা 8৯৫ 


সুদ্দী বলেন ঃ (6৪ ২:৩১ 2 অর্থাৎ উহাতে সাদা, কালো বা লাল কোন রঙেরই দাগ 
থাকিবে না। উপরোক্ত ব্যাখ্যাসমূহ প্রায়ই এক। 


“কে কেহ বলেন ৪ ০৮১ 5৪45497৮31১ 95154 2৮85 10৫ অর্থাৎ উহা 
শ্রমের কারণে পরিশ্রান্ত ও দুর্বল হইবে না। উহা চাষাবাদে ব্যবহৃত হইলেও সেচকার্যে ব্যবহৃত 
হইবে না। 

উপরোক্ত ব্যাখ্যা অনুযায়ী ১১১%। '১*,%5 ব্যাক্যাংশটি পূর্ববর্তী 151) শব্দের বিশেষণ না 
হইয়া 191) এর পূর্ববর্তী 5১৪, শব্দের বিশেষণ হইয়াছে। তবে উক্ত, ব্যাখ্যা গ্রহণযোগ্য নহে। 
কারণ, ₹১১'১১। ১:১5 বাক্যাংশটি ১1১ শব্দের বিশেষণরূপে উহার তাৎপর্যকে সুস্পষ্ট ও 
স্বাভাবিক করিয়াছে। তদ্ধপ :০১11..৪'..5% বাক্যাংশের অন্তর্ভুক্ত ॥ শব্দটি উহার. পরে 
উহ্যভাবে অবস্থিত ১1) শব্দের বিশেষণরূপে বাক্যের ব্যাখ্যা সুস্পষ্ট ও: স্বাভাবিক করিয়াছে। 
ইমাম কুরতুবী প্রমুখ তাফসীরকার অনুরূপ. স্বাভাবিক ও সুস্পষ্ট ব্যাখ্যার পথ অনুসরণ 
করিয়াছেন এবং উহাকেই সঠিক বলিয়া প্রমাণিত করিয়াছেন ।. টু 

13710 ০৯ ৬০ 1415 অর্থাৎ তাহারা বলিল, ০০০ 
করিলেন। হরি 

কাতাদাহ বলেন ৪ 316 2 5% অৰ্থাৎ এখন আপনি বাহিত নন 
করিলেন। 

আব্দুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম বলেন $ 3১00 ০৬৯ bani 1১115 অর্থাৎ বনী 
ইসরাঈলদের আদিষ্ট ব্যক্তিগণ ছাড়া অন্যরা বলিল- আল্লাহ্র কসম! এখন উহাদের নিকট 
ৃ হযরউ-ইব্ন-আবাস বিহিত 
১1ঘঘ, আয়াতাংশের তাৎপর্য এই যে, তাহারা উপরোক্ত বিভিন্ন কথার ইতর পাইয়াও যবেহ 
করিতে ইচ্ছুক ছিল না। তাহারা নেহাৎ অনিচ্ছা সত্বেই আদেশ পালন করিল! 

আলোচ্য আয়াতাংশে বনী ইসরাঈলদের নিন্দা রহিয়াছে । এখানে আল্লাহ্‌ তা'আলা বলেন, 
তাহাদের ইচ্ছা ছিল না .গাভী জবেহের মাধ্যমে. আল্লাহ্‌্র.আদেশ পালন করার । উপরোক্ত 
প্রশ্নাবলী দ্বারা আল্লাহ্‌র নবীকে নিরুত্তর করাই তাহাদের লক্ষ্য ছিল৷ ' | 

মুহাম্মদ ইব্‌ন কা'ব ও মুহাম্মদ ইব্‌ন কয়স বলেন £ গতির অতাবিক হারার 
তাহারা উহা-যবেহ করিতে ইচ্ছুক ছিল না।' | 

এই ব্যাখ্যাটি সঠিক নহে। কারণ, গাভীর অত্যধিক মুল্যের কথা কেবল বনী ইসরাঈলদের 
বর্ণিত কিস্সায় পাওয়া যায়। তাই. উহা দলীল হইতে পারে না। আবুল আলীয়া-ও সুদ্দীর বর্ণিত 
রিওয়ায়েতই উহার প্রমাণ। হযরত ইবৃন আব্বাস (রা) হইতে আওফীও আবুল আলীয়া এবং 
সুদ্দীর বর্ণিত ঘটনার পুনরাবৃত্তি ঘটাইয়াছেন। এইগুলি সবই ইসরাঈলী বর্ণনা. উবায়দা, 
মুজাহিদ, ওয়াহাব ইব্‌ন মুনাব্বিহ, ‘আবুল আলীয়া এবং আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন 
আসলামও বলিয়াছেন যে, তাহারা বিরাট মূল্য দিয়া গাভী খরিদ করিয়াছিল । অথচ তাহাদের 


না তি 


Wwww.quraneralo.com 


Contents 
৪৯৬ তাফসীরে ইবন কাছীর 


বর্ণনার মধ্যে পারস্পরিক মিল নাই। তাহা ছাড়া গাভীটির মূল্য সম্বন্ধে ভিন্নরূপ বর্ণনাও 
রহিয়াছে। 

ইকরামা হইতে যথাক্রমে মুহাম্মদ ইবৃন মাওকা, ইব্‌ন আইনিয়া ও আবদুর রাষ্যাক বর্ণনা 
করেন ঃ গাভীটির মূল্য মাত্র তিন দীনার ছিল। রিওয়ায়েতটির সনদ সহীহ। অবশ্য উহা 
ইকরামার নিজস্ব উক্তি এবং উহাও ইসরাঈলী বর্ণনা হইতে লওয়া হইয়াছে। 

ইমাম ইবৃন জারীর বলিয়াছেন যে, অপর একদল তাফসীরকার বলেন- বনী ইসরাঈলরা 
এই কারণে উহা যবেহ করিতে ইচ্ছুক ছিল না যে, উহার ফলে প্রকৃত হত্যাকারীর নাম 
উদঘাটিত হইবে এবং তদ্দরুণ তাহারা তিরঙ্কৃত ও নিন্দিত হইবে। 

কে এই ব্যাখ্যা প্রদান করিয়াছেন, ইব্‌ন জারীর তাহা বলেন নাই। পরিশেষে ইবৃন জারীর 
বলেন-: 'একদিকে গাভীটির অত্যধিক মূল্য ও অপরদিকে উহার ফলে তাহাদের গোপন রহস্য 
টির ছিরে ররর ব্রিজ 
ছিল না।' 
হার যারা রর IE SES রাত EE 
ব্যাপারে যে ব্যাখ্যা প্রদান করেন.তাহাই সঠিক, পূর্বে উহা বর্ণিত হইয়াছে। আল্লাহই সর্বাধিক 
জ্ঞানী । তাহারই কাছে তাওফীক চাই। 

মাসআলা ৪, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ, ইমামূ. আওযাঈ, ইমাম 
লায়ছ এক কথায় পূর্বসূরী ও উত্তরসূরী অধিকাংশ ফিকাহবিদ বলেন- গবাদি পশুতেও 'রায়-এ 
সালাম" বৈধ । ফকীহগণ তাহাদের অভিমুতের সমর্থনে আ্বালোচ্য আয়াতদ্বয় পেশ করেন। 
তাহারা বলেনঃ ূ্‌ 

'আলোচ্য আল্লাতঘ়ে যেইরূপ একটি গাভীর বৈশিযসনূহ উল্লেখের মাধ্যমে উহা সনিদি 
করিয়া,দেওয়া হইয়াছে, তেমনি অদৃশ্য কোন পশুর বৈশিষ্ট্যসমূহ উল্লেখের মাধ্যমে উহা সুনির্দিষ্ট 
রানি 
কোন শ্রেণীর পশু 'বায়:এ সালাম'-এর পণ্য হইতে পারে. ' 

উক্ত ফকীহবৃন্দ আরও বলেন- বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হইয়াছে যে, বীর 
(সা) বলিয়াছেন ৪ “কোন নারী যেন তাহার স্বামীর কাছে অন্য কোন নারীর এরূপ বর্ণনা প্রদান ' 
না করে, যাহাতে তাহার স্বামীর মনে হয় যে; সেই নারীটিকে সে স্বচক্ষে দেখিতেছে।' এই 
হাদীস দ্বারাও প্রমাণিত হয় যে, "কোন অদেখা প্রাণীর বৈশিষ্ট্য ও গুণাবলী বর্ণনা করিয়া উহা 
শ্রোতার নিকট সুনির্দিষ্ট ও সুপরিচিত করা যায়। এইরূপে নবী"-করীম (সা) ও-কতিপয়-গুণ ও 
বৈশিষ্ট্য বর্ণনা করিয়া অনিচ্ছাক্রমে কৃত হত্যা (0 435) ও ভুলক্রমে কৃত হত্যার জন্য 433) 
(০০ 4 ক্ষতিপূরণ আদায়ের যোগ্য উট সুনির্দিষ্ট করিয়া দিয়াছেন। 

পক্ষান্তরে ইমাম আবু হানীফা (রা), সুফিয়ান ছাওরী-ও কূঁফাবাসী ফকীহবৃন্দ বলেন- পশুর 
* ক্ষেত্র 4... ৫3 (আগাম মূল্যে অদেখা বহর ক্রয়-বিক্রয়) বৈধ নহে। কারণ, বৈশিষ্ট্য বর্ণনা 
করিয়া কোন পশুকে এতখানি সুনির্দিষ্ট করা সম্ভব নহে যাহাতে ঝগড়ার কোন সম্ভাবনা থাকে 
না।.হযরত ইব্‌ন মাসউদ (রা), হযরত হুযায়ফা ইবন ইয়ামান, আব্দুর রহমান ইব্‌ন সামুরাহ 
প্রমুখ শীর্বস্থানীয় ফকীহবৃন্দ হইতেও অনুরূপ অভিমত বর্ণিত হইয়াছে। | 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৯৭ - 


রা 295০9551868 ৮7) 
০ ৩১ 025 2 EHNA ES WIT eng Be 21055 (৮) 


০৩3৩৩ 

৭২. আর যখন তোমরা একটি লোক হত্যা করিয়া পরস্পরের প্রতি দোষারোপ 
করিতেছিলে এবং তোমরা যাহা গোপন করিতেছিলে আল্লাহ তাহা উদ্ঘাটন করিতে 
যাইতেছিলেন। 

৭৩. অনন্তর আমি বলিলাম- “তাহাকে (নিহতকে) উহার (গাভীর) একটি অংশ দ্বারা 
ক ক ত ক 
যেন তোমরা বুঝিতে পার ।” 

তাফসীর £ EEE SES ETE TE TERE CET 
রাখার প্রয়াস, আল্লাহ্‌ তা'আলা কর্তৃক উহার রহস্য উদঘাটন ও মৃতকে জীবিত করার নিদর্শন 
প্রদর্শনের মাধ্যমে কিয়ামতের পুনজীর্বিনের সম্ভাব্যতা ইত্যাকার বিষয় বর্ণনা করেন। " 

ইমাম বুখারী বলেন-1$:5 74১48 অর্থাৎ অতঃপর তোমরা তাহার ব্যাপারে মতভেদে 
লিপ্ত হইয়াছিলে। 

মুজাহিদ হইতে যথাক্রমে আবূ নাজীহ, শিবল, আবু হুযায়ফা, আবূ হাতিম ও ইমাম ইব্‌ন 
আবূ হাতিম উহার অনুরূপ ব্যাখ্যা করেন। 

আতা খোরাসানী ও যিহাক বলেন £ 58533 অতঃপর উহা লইয়া তোমরা বাগড়া 
লিপ্ত হইয়া পড়িয়াছিলে। ইবন জুরায়জ বলেন $ (4:5155১40 অর্থাৎ অতঃপর তোমরা সেই 
ব্যাপারে পরস্পরকে দোষারোপ করিতেছিলে। আব্দুর রহমান সব যায়দ ইবৃন আসলামও.উহার 
অনুরূপ অর্থ বর্ণনা করেন। ূ 

2০5158৮8১১০ 1119 আমাতাংের ব্য পরনে মুজাহিদ বলেন £ 
১০285 অর্থাৎ তোমরা গোপন রাখিতেছিলে। 

মুসাইয়্যেব ইব্‌ন রাফে' হইতে যথাক্রমে সাদাকা ইব্‌ন রুস্তম, মুহাম্মদ ইব্‌ন তুফায়েল 
আবাদী, আম্মারা ইব্‌ন আসলাম বসরী ও ইমাম ইবৃন আবু হাতিম বর্ণনা করেন ৪ 

কোন ব্যক্তি সাত তবক আবরণের মধ্যে থাকিয়াও যদি. কোন নেক কাজ করে তাহা 
আল্লাহ্‌ তা'আলা প্রকাশ করিয়া দেন। তেমনি কেহ যদি সাত তবক আবরণে লুকাইয়া কোন 
পাপ কাজ করে তাহাও আল্লাহ্‌ তা'আলা প্রকাশ করিয়া দেন [১ * ৮১১- 41415 
১১২5 আয়াতাংশটি উহার দলীল। 

(১১০১ ০১%১:০। (1% আয়াতাংশে উল্লেখিত গাভীর একাংশটি যে অংশই হউক না 
কেন, উহা দ্বারা নিঃসন্দেহে আল্লাহ্‌র নবীর মু'জিযা প্রকাশ পাইয়াছিল। অবশ্য উক্ত অংশটি 
গাতীটির নির্দিষ্ট একটি অংশ ছিল। তবে তাহা নিিষ্টভাবে উল্লেখ করা যদি আমাদের দীন ও. 
কাছীর (১ম খণ্ড-__৬৩ 


www.quraneralo.com 


Contents 


৪৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 
দুনিয়ার কোন কল্যাণকর ব্যাপার হইত, তাহা হইলে অবশ্যই আল্লাহ্‌ তা'আলা তাহা করিতেন। 
আর যেহেতু আল্লাহ্‌ তা'আলা উহা নির্দিষ্ট করিয়া বলা প্রয়োজন ভাবেন নাই এবং কোন 
নির্ভরযোগ্য সনদে সেই সম্পর্কে কোন বর্ণনাও মিলে না, তাই আমরাও উহা অনিদিষ্ট রাখিয়া 
দিলাম । 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যথাক্রমে সাঈদ ইব্‌ন জুবায়র, মিনহাল ইবৃন আমর, 
আ'মাশ, আবদুল ওয়াহিদ ইবৃন যিয়াদ, আফ্ফান ইব্‌ন মুসলিম, আহমদ ইবৃন সান্না ও ইমাম 
ইব্‌ন আবু হাতিম বর্ণনা করেন ঃ 

“বনী ইসরাঈলগণ চল্লিশ বৎসর ধরিয়া উক্ত গাভী সন্ধান করিয়া ফিরিতেছিল। অতঃপর 
তাহারা এক ব্যক্তির কতিপয় গরুর মাঝে উহা দেখিতে পাইল । স্বভাবতই উহা মালিকের 
অত্যন্ত প্রিয় গাভী ছিল। তাহারা উহার বিনিময়ে অধিক মূল্য দিতে চাহিলেও সে সম্মত হইল 
না। ফলে মূল্য বাড়াইতে বাড়াইতে উহার চামড়ায় যত স্বর্ণ মুদ্রা ধরে ততগুলি স্বর্ণ মুদ্রা দিয়া 
তাহারা উহা খরিদ করিল । তারপর জবাই করিয়া উহার একটি অংশ দিয়া যখন নিহতের লাশে 
আঘাত করিল, অমনি সে জীবিত হইয়া দীড়াইয়া গেল। এমনকি তাহার ঘাড়ের শিরাগুলির 
ভিতর দিয়া দ্রুতবেগে রক্ত প্রবাহিত হইতেছিল। উপস্থিত লোকজন প্রশ্ন করিল- তোমাকে কে 
হত্যা করিয়াছে? সে জবাব দিল-আমাকে অমুক ব্যক্তি হত্যা করিয়াছে।” 

লক্ষ্যণীয় যে, উপরোক্ত বর্ণনায় গাভীর কোন নির্দিষ্ট অংশের উল্লেখ নাই। হাসান ও আবদুর 
রহমান ইব্‌ন যায়দ ইব্ন আসলামের বর্ণনায়ও গাভীর অংশটি নির্দিষ্ট করিয়া বলা হয় নাই। 
তাহাতেও শুধু ‘অংশ বিশেষ’ বলা হুইয়াছে। অন্য এক বর্ণনার গাঁভীটির নরম হাড়সংনধন 
মাংসপিপ্ডের কথা বলা হইয়াছে মাত্র ।* 

উবায়দা হইতে যথাক্রমে ইব্‌ন সিরীন, আইয়ুব, মুআম্মার ও আবদুর রায্যাক বর্ণনা 
ক্রেন ৪ তাহারা গাভীর ‘অংশ বিশেষদ্বারা লাশটিকে আঘাত করিল। 

" কাতাদাহ হইতে মুআম্মার বর্ণনা করেন ঃ তাহারা গাভীটির রানের মাংসপিগু দ্বারা ' 
লাশটিকে আঘাত করা মাত্র সে জীবিত হইয়া বলিল- আমাকে অমুকে হত্যা করিয়াছে । 

ইমাম আবূ হাতিম বলেন ঃ মুজাহিদ, কাতাদাহ ও ইকরামা হইতেও অনুরূপ কাহিনী 
বর্ণিত হইয়াছে। 

সুদ্দী বলেন- তাহারা গাভীটির স্বন্ধদ্ধয়ের মধ্যবর্তী মাংসপিও দ্বারা নিহত ব্যক্তির লাশে 
আঘাত করা মাত্র সে জীবিত হইল । তাহারা জিজ্ঞাসা করিল- কে তোমাকে হত্যা করিয়াছে? 
সে বলিল- আমার ভ্রাতুষ্পুত্র আমাকে হত্যা করিয়াছে। 

আবুল আলীয়া বলেন ৪ হযরত মূসা (আ) উহার একখানা হাড় নিয়া তাহাদিগকে লাশে 
আঘাত করিতে বলিলে তাহারা তাহাই করিল। সঙ্গে সঙ্গে তাহার দেহে প্রাণ সঞ্চার হইল। 

অতঃপর তাহাদের নিকট তাহার হত্যাকারীর নাম বলিয়া সে মারা গেল। 

আবদুর রহমান ইব্ন যায়দ ইব্‌ন আসলাম বলেন £ তাহারা গাভীটির একটি আস্ত অংশ 
মিয়া লাশে লাগাইয়াছিল। 
কেহ কেহ বলেন £ তাহারা উহার জিহবা নিয়া লাশে হোঁযাইযাছিল। | 
আবার কেহ বলেন ঃ তাহারা উহার লেজের গোড়ার অংশ দিয়া লাশ স্পর্শ করিয়াছিল। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৪৯৯ 


[555110০১০30 জয়াতংশে আল্লাহ তা'আলা বলিতেছেন- যেইরূপ আল্লাহ্‌ 
তা'আলা স্বীয় কুদরতে উক্ত মৃত ব্যক্তিকে পুনজীবিত করিয়াছেন, সেইরূপেই কিয়ামতে তিনি 
স্বীয় কুদরতে মৃতদিগকে পুনজীবিন দান করিবেন। উক্ত ঘটনাটি উহারই জ্বলন্ত প্রমাণ । তাহা 
ছাড়া উহা দ্বারা আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলদের বিরাট এক কলহের নিষ্পত্তি করিয়া 
দিলেন। 

আল্লাহ্‌ তা'আলা সূরা বাকারার পাঁচ জায়গায় মৃতকে জীবিত করার কথা বলিয়াছেন। 

এক ঃ ইতিপূর্বে বর্ণিত এক আয়াতে তিনি বলেন £ 

15১১০ ৬৮৫ ০০ 40১০০ চিট অনন্তর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদিগকে 


পুনরুজ্জীবিত করিলাম ।” 
দুই ৪ আলোচ্য আয়াত। 
তিন £ নিম্নোক্ত আয়াতে তিনি বলেন £ 


41 34০১৭ ১০ ৮০ 
ALS 5g 
“তুমি তাহাদের কথা ভাবিয়াছ, যাহারা সংখ্যায় কয়েক হাজার হওয়া সত্ত্বেও মৃত্যুর ভয়ে 
গৃহত্যাগ করিয়াছিল । আল্লাহ্‌ তাহাদিগকে বলিলেন- “তোমরা মরিয়া যাও।' অতঃপর তিনি 
তাহাদিগকে পুনজীবিন দান করিলেন।” 


চার ৪ নিম্নোক্ত আয়াতে তিনি বলেন ঃ 

১১১: ৭ UG UA এ 95 (০০০৪ ০০০০ তে 
এছ ও টি ও LE SOU আখ ll 

“অথবা সেই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি একটি জনপদ অতিক্রম করিতেছিল। উহা 
ওলট-পালট হইয়া পড়িয়া রহিয়াছিল। সে বলিল- ইহা এইরূপ ধ্বংসের পর আল্লাহ কিরূপে 
আবাদ করিবেন? অতঃপর আল্লাহ তাহাকে একশত বৎসর ধরিয়া মৃত রাখিলেন। তারপর 
তাহাকে পুনজীবিত করিলেন । ” , | 

পাচ ৪ নিম্নোক্ত আয়াতে তিনি বলেন ঃ 


Ee ১ 9১252 22 5 এ, 


2 #2060 12 so38 gow ee শিঠ 


xs ES 0০9 তই ০ LS 

“আর যখন ইবরাহীম বলিল, প্রভু প্রভু হে, তুমি কিভাবে মৃতকে জীবিত করিবে তাহা আমাকে 
দেখাও । প্রভু বলিলেন- উরে কিনি নিপন ৰান বৰল তানি উনার 
অন্তরের পূর্ণ প্রশান্তির জন্য। প্রভু বলিলেন- তবে তুমি চারটি পাখী ধরিয়া তোমার প্রতি 
ই কর কর তারপর কর টা করা) উহাদের এক একটি অংশ শ ভিন্ন 


Wwww.quraneralo.com 


Contents 


৫০০ তাফসীরে ইব্‌ন কাছীর 
ভিন পাহাড়ে রাখিয়া আস। অতঃপর উহাদিগকে আহবান কর। উহারা তোমার দিকে দৌড়াইয়া 
আসিবে ।” 

উপরোক্ত আয়াতসমূহের ঘটনাবলী ছারা আল্লাহ্‌ তা'আলা মানব জাতিকে প্রমাণ দান 
করিলেন যে, এইভাবেই তিনি কিয়ামতে তাহাদিগকে নিজ কুদ্রতে পুনজীবিন দান করিবেন। 
উহা হইতে যেন তাহারা উপদেশ নেয় ও পুনরুথান দিবসের প্রতি আস্থাবান হয়। অনুরূপ 
আল্লাহ্‌ তা'আলা মৃত যমীনকে বৃষ্টির দ্বারা পুনজীবিত করার উদাহরণ পেশ করিয়াও 
মানবমণ্ডলীকে পুনরুথান দিবসে বিশ্বাসী হইবার জন্য আহবান জানাইয়াছেন। উহাকে আল্লাহ্‌ 
তা'আলা পুনজীবিন দানের একটি দলীল হিসাবে তুলিয়া ধরেন। 

হযরত আবু রযীন উকায়লী (রা) হইতে পর্যায়ক্রমে ওয়াবী' ইব্‌ন আদাস, ইয়ালী ইব্‌ন 
“আতা, শু“বা ও ইমাম আবূ হাতিম বলেন ঃ 

“একদা আমি নবী করীম (সা)-এর নিকট আরয করিলাম, হে আল্লাহর রাসূল! আল্লাহ 
কিরূপে মৃতদিগকে জীবিত করিবেন? নবী করীম (সা) বলিলেন- তুমি কি কোন উপত্যকা 
ভুমিকে পূর্বে বিশু ও মৃত অবস্থায় দেখিয়া পরে কি উহা সুজলা-সুফলা হইতে দেখিয়াছ? আমি 
বলিলাম- হ্যা, হে আল্লাহ্‌র রাসূল উহা আমি দেখিয়াছি। নবী করীম (সা) বলিলেন- এইভাবেই 
মৃতদের পুনজীবিন ঘটিবে। অথবা তিনি বলেন- সির নি 
পুনজীবিত করিবেন। ূ 
নিনোভ আয়াতে উপরোক্ত হাদীসের সমর্থন আছেঃ 


209 #0 


EG OT 85571571147 
১৭ 8 2 EEE TSS Cael SUI) 
* 7152 

“আর তাহাদের জন্যে আরেকটি নিদর্শন হইতৈছে মৃত যমীন। আমি উহাকে পুনর্জীবিত 
করিয়া উহাতে শস্য উৎপন্ন করি; অতঃপর তাহারা উহা খাদ্য হিসাবে ব্যবহার করে । আর 
উহাতে খেজুর ও আল্গুরের উদ্যানসমূহ সৃষ্টি করি যাহাতে তাহারা ফল খাইতে পারে। তাহারা 
কি কৃতজ্ঞতা প্রকাশ করিবে না?' 

মাসআলা £ ইমাম মালিক (র) বলেন- নিহত ব্যক্তি মুমর্ধু অবস্থায় কাহারও নাম বলিয়া 
গেলে তাহার জবানবন্দী গুরুত্বপূর্ণ বলিয়া বিবেচিত হইবে । তিনি স্বীয় অভিমতের সপক্ষে 
আলোচ্য আয়াত পেশ করেন। উহাতে আল্লাহ্‌ তা'আলা নিহত ব্যক্তির জবানবন্দী গ্রহণ করার 
নির্দেশ দিয়েছেন। বস্তুত মুমূর্ষু ব্যক্তি কাহারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার মানসিকতা 
রাখে না'। তাহার অনুসারী ফিকাহবিদগণ-ইমাম মালিকের এই মতের সমর্থনে নিন হাদীস 
পেশ করেন £ 

- হযরত আনাস (রা) বলেন- চির জারজ TEE I 
হওয়ায় জনৈকা দাসীকে হত্যা করিল। সে.দ্রাসীটির মস্তক দুই পাথরের মাঝে রাখিয়া চূর্ণ 
করিয়াছিল। ঘুমূর্ু-ত্বস্থায় দাসীট়িকে তারার, হত্যাকারী. সম্পর্কে নাম ধরিয়া ধরিয়; জিজ্ঞাসা 
করায় অবশেষে যখন ইয়াহুদীর নাম বলা হইল, তখন সে সম্মতিসূচক মাথা নাড়াইল। সঙ্গে 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫০১ - 


সঙ্গে সেই ইয়াহুদীকে গ্রেফতার করা হইল এবং শেষ পর্যন্ত সে অপরাধ স্বীকার করিল । তখন 
নবী করীম (সা) তাহার মাথাও দুই পাথরের মাঝখানে রাখিয়া চূর্ণ করার নির্দেশ দিলেন। 

ইমাম মালিক বলেন- মুমূর্ষু ব্যক্তির জবানবন্দী গুরুত্ব রহিয়াছে বিধায় তাহার জবানবন্দীর 
ক্ষেত্রে অভিভাবকগণের নিকট হইতে হলফ লইতে হইবে। অধিকাংশ ফিকাহবিদ ইমাম 
মালিকের এই মত সমর্থন করেন নাই। তাহারা বলেন- মুমূর্ষু ব্যক্তির জবানবন্দী অতিরিক্ত 
গুরুত্বের অধিকারী হইবে না। আল্লাহ্‌ই সর্বজ্ঞ । 


১625 CHIT IE OY ৫১১৬৪৪৫৪৪2০) 
2 S274 5 % ৫ পর ns, 1: ৮৮18 252° 9৫ পুর্ণ রা PE A 

4 2৮৬25 টি রি 4৬065 
৫১ ৫52৫ 2৮৫ 4 5 

০০৪৬০ ০১৩ 200 ৮4) 22৬ ১2৮৩ 0051, 


৭৪. অতঃপর চিনি HATS গেল, এমনকি পাথর 
হইতেও শক্ত । কারণ, পাথর হইতে তো সুনিশ্চিতভাবে ঝরনাধারা প্রবাহিত হয় আর 
ইহাও সুনিশ্চিত যে, এমন পাথরও আছে যাহা ফাটিয়া গেলে পানি বাহির হয়। পরস্তু 
ইহাও নিশ্চিত কথা যে, কোন কোন পাথর এমনও আছে যাহা আল্লাহ্‌র ভয়ে প্রকম্পিত ও 
স্বলিত হয়। আর আল্লাহ্‌ তা'আলা তোমরা যাহা করিতেছ তাহা হইতে উদাসীন নহেন। 


তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলদের পাষাণ হৃদয়ের অবস্থা 
বর্ণনা করিয়াছেন। বনী ইসরাঈলদের নিকট আল্লাহ্‌র বহু নিদর্শন আসিয়াছে । উহার ফলে 
স্বভাবতই তাহাদের অন্তর কোমল থাকা উচিত। কিন্তু অস্বাভাবিকতাই হইল বনী ইসলাঈলদের 
প্রধান বৈশিষ্ট্য । আল্লাহ্‌র নিদর্শনাবলী দেখিয়া তাহাদের-হৃদয়, €কোমজ্জঞ্জা ইইফ্কা কঠোরতর 
হইল । তাহারা বিনীত হইবার পরিবর্তে উদ্ধত হইয়া গেল। তাহাদের অন্তর আল্লাহ্‌র ভয়ে 
প্রকম্পিত না হইয়া বেপরোয়া হইল ! তাহাদের হৃদয় সত্যের জন্য উন্মুখ না হইয়া সত্য বিমুখ 
হইল। তাহারা আল্লাহ্‌র অনুগত হওয়ার বদলে অবাধ্য হইল । আলোচ্য আয়াতে বনী ইসরাঈল 
জাতির উক্ত অবাধ্যতা, 5772 

29:০৪ এ 0৮০০1 tt WS ০৮৫১৪ 5315 এ $ অর্থাৎ তোমরা 
উক্ত নিদর্শনাবলী প্রত্যক্ষ করা সত্বেও পাষাণের মত, ভিলিক SN 


অনুভূতিহীন হইয়া গেলে । এই কারণেই আল্লাহ্‌ তা'আলা মু'মিনগণকে বনী ইসরাঈলদের মত 
775 


9 ০০১০ 


রোদের নি CRS OT RECS 


- Ul es Er 
“মু'মিনদের জন্য কি এখনও সময় হয় নাই যে, তাহাদের অন্তর আল্লাহ্র উপদেশ ও 
অবতীর্ণ সত্যের জন্য বিনয়াবনত হইবে। আর তাহারা সেই আহলে কিতাবদের মত হইবে না, 


Wwww.quraneralo.com 


Contents 


৫০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


সুদীর্ঘ কালক্রমে যাহাদের অন্তর পাষাণ হইয়া গিয়াছিল এবং অধিকাংশই যাহাদের পাপাচারী 
ছিল।” 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আওযী স্বীয় তাফসীর গ্রন্থে বর্ণনা করেন £ “জবাই করা 
গাতীর একটি অংশ নিয়া লাশে আঘাত করা মাত্র লোকটি অতীত জীবনের চাইতেও অধিকতর 
প্রাণ চাঞ্চল্য লইয়া পুনজীবিত হইল । তাহাকে প্রশ্ন করা হইল- কে তোমাকে হত্যা করিয়াছে? 
সে জবাবে বলিল- আমার ভাতিজারা আমাকে হত্যা করিয়াছে । অতঃপর সে মৃত্যুর কোলে 
ঢলিয়া পড়িল। তাহার ভাতিজারা বলিল- আল্লাহ্র কসম! আমরা তাহাকে হত্যা করি নাই। 
এইরূপে তাহারা সত্যকে প্রত্যক্ষ করিয়াও উহা অস্বীকার করিল । আলোচ্য আয়াতে তাহাদের 
উক্ত ওদ্ধত্য ও,স্ত্যবিমুখতার কথা বলা:হইয়াছে।* 

১৫৩1৪ ০০৪ ১১ অর্থাৎ আল্লাহর নিদর্শন প্রত্যক্ষ করার পর হত্যাকারী ভাতিজাদের - 
অন্তঃকরণ ভীত না হইয়া পাষাণবৎ, এমনকি তাহা হইতেও কঠিন হইল ৷ তেমনি তাহারা 
আল্লাহ্র বহু নিদর্শন দেখার পরেও নবীদের অবর্তমানে সুদীর্ঘ কালক্রমে তাহাদের অন্তর 
পাষাণবৎ, এমনকি তাহা হইতেও কঠিনতর হইল । তাহারা আল্লাহর আযাবের ভয়মুক্ত ও চরম 
সত্যবিমুখ হইয়া গেল। অনেক প্রস্তর এইরূপ আছে যাহা হইতে সুকোমল ঝরনাধারা উৎসারিত . 
হয়। কিন্তু তাহাদের অন্তর হইতে কোনরূপ কোমলতাই প্রকাশ পায় না। ভীতিও 
তাহাদের অন্তর আদ্র করিয়া সত্য গ্রহণের উপযোগী করিতে সমর্থ হয় না। অনেক প্রস্তর এমনও. 
আছে যে, বিদীর্ণ হইলে উহা হইতে সুকোমল পানি নির্গত হয়। কিন্তু তাহাদের অন্তর বিদীর্ণ 
করিয়াও উহাতে এমনি সুকোমল কিছু পাওয়া যায় না যাহাতে সত্য শিকড় ছড়াইতে পারে। 
অনেক প্রস্তর এমন আছে যাহা আল্লাহর ভয়ে প্রকম্পিত হইয়া পাহাড়ের শৃঙ্গ হইতে স্থলিত 
হইয়া নিম্নে পতিত হ্য়। কিন্তু তাহাদের পাষাণ অন্তর আল্লাহ্‌র ভয়ে বিন্দুমাত্র প্রকম্পিত হয় না। 
তাই উহা প্রস্তর হইতে কঠিনতর। | 

প্রস্তর ও অন্যান্য জড়পদার্থেও আল্লাহ্ভীতির অনুভূতি বিদ্যমান। তাহা নিম্নোক্ত আয়াতে 
জানা যায় ৪ 
০০: | ০৪ ০০ 013 ১৮55 ০০৩ Ay ৮৮০৭। নেকি ০. 

12385 1০৯ 9 41-6৯8 98558 (91৩ ১৬০৯ 

“সপ্তাকাশ, পৃথিবী ও তন্মধ্যস্থ সমুদয় সৃষ্টি তাহার তাসবীহ পাঠ করিতেছে। কিন্তু তোমরা 
উহাদের তাসবীহ বুঝিতে পার না। নিশ্চয় তিনি ধৈর্যশীল ও ক্ষমাপরায়ণ।” . 

ইব্‌ন আবু নাজীহ বর্ণনা করেন যে, মুজাহিদ বলেন £ কোন পাথর হইতে ঝরনা প্রবাহিত 
হওয়া কিংবা পানি নির্গত হওয়া এবং পর্বত শৃঙ্গ হইতে পাথর বিচ্যুত হওয়া ইত্যাকার ঘটনা 
আল্লাহ্‌ তির ভারে কেভিন ররর দলবল তলা 
আয়াত পেশ করেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা অথবা সাঈদ ইবৃন জুবায়র, 
মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করিয়াছেন £ হযরত ইব্ন আব্বাস 
(রা) বলেন £ | 
২১০ ০০১০৪ GEES Ul Ue UG LIT ০৯5 ৪০৯৯ 50 

- LES ০০০ ৮০42 0 65019 all 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫০৩ 


অর্থাৎ “তোমাদের অন্তর এত সত্য বিমুখ, কঠোর ও অনুভূতিশূন্য যে, অনেক পাথর উহা 
অপেক্ষা অধিকতর নম্র ও অনুভূতিশীল ।' ূ 

আবূ আলী আল জায়ানী স্বীয় তাফসীর গ্রন্থে বলেন ঃ 

4441 22৮5 ১০ ৮582006১০25 আয়াতাংশের ব্যাখ্যা এই $ অনেক শিলাখণ্ড 
আল্লাহ্র ভয়ে মেঘ হইতে যমীনে পতিত হয়।" কাষী বাকিল্লানী মন্তব্য করিয়াছেন- ‘আবূ আলী 
কর্তৃক বর্ণিত উপরোক্ত ব্যাখ্যা একটি কল্পিত ব্যাখ্যা বৈ কিছু নহে। কারণ, এইরূপ ব্যাখ্যা 
প্রদান করিতে হইলে বিনা প্রমাণে শব্দের বাহ্য অর্থ পরিত্যাগ করিতে হয়।" ইমাম রাযীও 
উহাকে কল্পিত ব্যাখ্যা নামে অভিহিত করিয়াছেন! আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

ইয়াহিয়া ইব্‌ন আবূ তালিব (অর্থাৎ ইয়াহিয়া ইব্‌ন ইয়াকুব) হইতে ধারাবাহিকভাবে 
হাকাম ইবৃন হিশাম ছাকাফী, হিশাম ইব্‌ন আম্মার, আবূ হাতিম ও ইমাম ইবৃন আবু হাতিম 
বারি 

DEH ৭১০ ০ 0৭ ৮০০৯৯ ০ 913 আয়াতা আয়াতাংশে মানুষের অতিরিক্ত ক্রন্দনের 

বিষয় এবং 

Hallie 0১১৪ 85 0০] ৮০ 015 আয়াতাংশে তাহার স্বল্প ক্রন্দনের বিষয় 
আর । 

411 25 ১০ be Ud (5 915 আয়াতা আয়াতাংশে অশ্রুপাত ব্যতীত শুধু অন্তরে ঘটিত 
তাহার ক্রন্দনের বিষয় বর্ণিত হইয়াছে। 

কেহ কেহ বলেন- ‘এস্থলে পাথরকে £ +4! (বিনয় মিশ্রিত ভয়ে ভীত হওয়া) ক্রিয়ার 
কর্তা হিসাবে বর্ণনা করা এক শ্রেণীর আলংকারিক বাগধারা বৈ নহে। প্রকৃতপক্ষে পাথরের মধ্যে 
কোনরূপ অনুভূতি শক্তি নাই। তাই উহার পক্ষে আল্লাহ্‌র ভয়ে ভীত হওয়াও সম্ভবপর নহে। 
অনুরূপভাবে অন্যত্র আল্লাহ তা'আলা আলংকারিক বাগধারায় দেওয়ালকে “ইচ্ছুক হওয়া” ক্রিয়ার 
কর্তা হিসাবে বর্ণনা করিয়াছেন । যেমন বলিয়াছেন £ ০১৪১১ ১1 ১:১১ “দেওয়ালটি ধ্বসিয়া 
পড়িতে ইচ্ছুক ছিল। অর্থাৎ উহা বিধ্বস্ত হইবার উপক্রম করিয়াছিল। প্রকৃতপক্ষে না পাথর 
আল্লাহ্‌র ভয়ে ভীতি হইতে পারে, আর না দেওয়াল ধ্বসিয়া পড়িতে ইচ্ছা করিতে পারে। 
উপরোক্ত প্রয়োগ বাহ্য অবস্থার ভিত্তিতে আলংকারিক প্রয়োগ ভিন্ন অন্য কিছু নহে ।' 

ইমাম রাযী, ইমাম কুরতুবী প্রমুখ শীর্ষস্থানীয় তাফসীরকারগণ বলেন- “উপরোক্ত রূপ 
ব্যাখ্যা প্রদানের কোন প্রয়োজন নাই। কারণ, আল্লাহ্‌ তা'আলা জড় পদার্থের মধ্যে অনুভূতি 
শক্তি সৃষ্টি করত উহা দ্বারা অনুভূতিসম্পন্ন প্রাণীর ক্রিয়ার ন্যায় ক্রিয়া ঘটাইতে পারেন।' অন্যত্র 
আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 
(821০১ 1 0১:65 JCal ail ০৬০০] এছ 97581075০50 

‘নিশ্চয় আমি আকাশসমূহ, পৃথিবী এবং পর্বতরাজির নিকট বিশেষ আমানত 


রাখিয়াছিলাম; কিন্তু তাহারা উহাকে বহন করিতে অসম্মতি জানাইল এবং উহাকে (উহা বহন 
করাকে) ভয় করিল ।' 


Wwww.quraneralo.com 


Contents 


৫০৪ তাফসীরে ইব্ন কাছীর 
তিনি আরও বলিতেছেন $ 
৩০ টির রা #0 রী 12 dl 


ESA 2 aw 0 oe £ tu 
£ 


? ৮. 23888: be 
5 ০1১- OPUS EIR GE ১ ডি 


= 1১5৯১ 0০21৯ ০৫ it- EES ০১4৪১০৪5৫19 ses 
7 


: তিনি আরও বলিতেছেন ৪ 


টিটি 
৷ “আল্লাহ্‌ যে বস্তুকে সৃষ্টি করিয়াছেন, তৎসম্বন্ধে কি তাহারা চিন্তা করিয়া দেখে না? উহার 
০০779884588 
অন্যত্র তিনি বলিতেছেন 8 . 
০১৮৮0511510 আকাশ ও পৃথিবী বলিল- আমরা স্বেচ্ছায় আল্লাহ্‌র বিধানের প্রতি 


অনুগত হইয়া আসিলাম। 
7 


দি আমি এই কুরআনকে পর্বতের হর 0 HENCE ORE 
ভয়ে ভীত ও বিদীর্ণ দেখিতে পাইতে । 

তিনি আরও বলিতেছেন ঃ 

৮2505 ডা ও PY ETRE HE CS gd ASL iG 

“আর তাহারা নিজেদের চামড়াকে বলিবে- তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান 
করিলে? উহারা'বলিবে, ০০ তিনিই 
আমাদিগকে সাক্ষ্যদানের শক্তি প্রদান করিয়াছেন।” 

এতদ্যতীত সহীহ হাদীসে বৰ্ণিত হইয়াছে ঃ একদা নবী করীম (সা) উহুদ পাহাড় সম্বন্ধে 
বলিয়াছিলেন- BLS SR অভাবে এনা উহাকে হর 
বিপুল সংখ্যক সনদে বর্ণিত হইয়াছে £ “নবী করীম (সা) খেজুর বৃক্ষের যে কাণ্ডটির সহিত 
হেলান দিয়া খুতবা প্রদান করিতেন, উহা নবী করীম (সা)-এর বিরহে ক্রন্দন করিত ।" মুসলিম 
শরীফে বর্ণিত রহিয়াছে £ একদা নবী করীম (সা) বলিয়াছিলেন- ‘আমার নবৃওত প্রাপ্তির পূর্বে 
যে পাথরখানা আমাকে সালাম দিত, আমি উহাকে এখনো চিনি ।' হাজরে আসওয়াদ (কৃষ্ণ 
7 'যে ব্যক্তি উহাকে আন্তরিকতা সহকারে 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫০৫ 


উল্লেখিত আয়াতসমূহ এবং হাদীসসমূহ দ্বারা প্রমাণিত হয় যে, জড় পদার্থের মধ্যেও 
আল্লাহ্‌ তা‘আলা অনুভূতি শক্তি সৃষ্টি করিয়াছেন ।.তাহারা উহা দ্বারা আল্লাহ্‌র ভয়ে ভীত হইতে 
পারে, তাহার আহবানে সাড়া দিতে পারে এবং অনুভুতি সম্পন্ন প্রাণীদের ন্যায় অনুভূতিমূলক 
ক্রিয়া-প্রতিক্রিয়া সম্পাদন করিতে পারে। উপরোক্ত রিওয়ায়েত ভিন্ন একাধিক রিওয়ায়েতে 
উপরোক্ত কথার পক্ষে প্রমাণ পাওয়া যায়। 

আলোচ্য আয়াতে ব্যবহৃত )1 (অথবা) শব্দটি কোন্‌ তাৎপর্যের বাহক, তৎসম্বন্ধে 
তাফসীরকারগণের মধ্যে মতভেদ রহিয়াছে। ইমাম কুরতুবী এবং ইমাম রাযী একদল 
তাফসীরকার হইতে উদ্ধৃত করিয়াছেন ৪ “এস্থলে | শব্দটি ব্যবহার করিয়া আল্লাহ্‌ তা'আলা 
বুঝাইয়াছেন যে, বনী ইসরাঈল জাতির অন্তরের কঠোরতাকে বুঝিবার জন্যে শ্রোতা আয়াতে 
উল্লেখিত দুইটি অবস্থার যে কোন অবস্থাকে উপলব্ধি করিতে পারে। উহা দ্বারাই সে তাহাদের 
অন্তরের কঠোরতা সম্বন্ধে সঠিক ধারণা লাভ করিতে পারিবে ।" 

ইমাম রাধী এতদসম্পর্কিত আরেকটি অভিমত উদ্ধৃত করিয়াছেন। উহা এই যে, বনী 
ইসরাঈল জাতির লোকদের অন্তর পাষাণের ন্যায় কঠোর; এমনকি তদপেক্ষা অধিকতর 
কঠোর-এই দুইয়ের মধ্য হইতে নির্দিষ্ট একটি শ্রেণীর কঠোর হইয়া গিয়াছে। তাহাদের অন্তর 
কোন্‌ শ্রেণীর হইয়া গিয়ছে, তাহা আল্লাহ্‌ তা'আলার নিকট সুনির্দিষ্ট থাকিলেও তিনি শ্রোতার 
নিকট উহাকে অনির্দিষ্ট রাখিয়াছেন। যেমন, কোন ব্যক্তি খেজুর ও রুটি -ইহাদের একটি 
খাইয়া কাহাকেও বলে |, এ| 1১১ ০151 -আমি রুটি অথবা খেজুর খাইয়াছি। এই স্থলে 
বক্তা খেজুর ও রুটি -এই দুইটির কোন্টি খাইয়াছে, তাহা তাহার ভালরূপে জানা থাকা সত্বেও 
সে শ্রোতার নিকট উহাকে অনির্দিষ্ট রাখিয়া থাকে । সেইরূপ বনী ইসরাঈল জাতির লোকদের 
অন্তর কিরূপ কঠোর হইয়া গিয়াছে, তাহা আল্লাহ্‌ তা'আলার সুনির্দিষ্টরূপে জানা থাকা সত্তেও 
আলোচ্য আয়াতে তিনি শ্রোতার নিকট উহাকে অনির্দিষ্ট রাখিয়াছেন।' 

কেহ কেহ বলেন-এই স্থলে 91 শব্দটি সীমাবদ্ধকরণে উদ্দেশ্যে ব্যবহৃত হইয়াছে। অর্থাৎ 
বনী ইসরাঈল জাতির লোকদের অন্তর হয় পাষাণের ন্যায় কঠিন, না হয় তদপেক্ষা অধিকতর 
কঠিন হইয়া গিয়াছে, তাহাদের অন্তর উক্ত দুই শ্রেণীর কঠিন ভিন্ন অন্য কোনরূপ কঠিন হয় 
নাই । যেমন £ কেহ কাহাকেও বলিয়া থাকে - =.= 9111৯ J তুমি হয় মিষ্টি, না হয় 
চুকা খাও। এই স্থলে বক্তা শ্রোতাকে দুইটি খাদ্যের মধ্য হইতে যে কোন একটিকে খাইতে 
আদেশ করিয়া থাকে এবং তৃতীয় কোন খাদ্য খাইতে নিষেধ করিয়া থাকে । আলোচ্য 
আয়াতাংশের তাৎপর্যও অনুরূপ হইবে। আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

আরেকদল তাফসীরকার' বলেন-আলোচ্য আয়াতাংশে 51 শব্দটি 9 (এবং) অর্থে ব্যবহৃত 
হইয়াছে। অর্থাৎ তাহাদের অন্তর পাষাণের ন্যায় কঠিন এবং উহা অপেক্ষা অধিকতর কঠিন 
হইয়াছে । কুরআন মজীদের অন্যত্রও উহা অনুরূপ অর্থে ব্যবহৃত হইয়াছে। আল্লাহ্‌ তা'আলা 
বলেনঃ 

1০55৫ 121 14৮০ ১5 9১ অর্থাৎ তুমি তাহাদের মধ্য হইতে কোন পাপাসক্ত এবং 
সত্য-দেষ ব্যক্তিকে অনুসরণ করিও না।' 


কাছীর (১ম খণ্ড)__৬৪ 


Wwww.quraneralo.com 


Contents 


৫০৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


তিনি আরও বলেন ৪ 
/১% 91185 17485 ০১৪1৯ অর্থাৎ যেই ফেরেশতারা দায়মুক্ত তইবার এবং 
অপরকে সতর্ক করিবার জন্যে উপদেশ প্রদান করে, তাহাদের শপথ ।' 
কবি নাবিগা যুবয়ানী বলেন ৪ 
04 0৮4113৯ (631 31 dG 
৪ ৬ ৭৩৮০১ sss Al ্‌ 
“মহিলাটি বলিল-আহা! এই গোসলখানাটি যদি আমাদের মালিকানাধীন হইত এবং উহা 
আমাদের মালিকানাধীন উষ্ণ ফোয়ারাগুলির সহিত মিলিত হইয়া আমাদের অধিকারতুক্ত বস্তুর 
খখ্যা বৃদ্ধি করিত, তবে কতই না ভাল হইত । আর উহার অর্ধাংশ তো নষ্ট হইয়া গিয়াছে।” 
ইমাম ইব্‌ন জারীর বলেন-'এই স্থলে কবি ১1 শব্দটিকে 5 অর্থে ব্যবহার করিয়াছেন।' 
যেমন কবি জারীর ইব্‌ন আতিয়্যা বলেন ঃ 


|) 41 ০306 91 TEN JO 


১৪ ০৮5 Ll 

“তিনি খিলাফত লাভ করিলেন যেইরূপে হযরত মুসা আ) সম্মানিত হইয়া স্বীয় প্রভুর 
নিকট আগমন করিয়াছিলেন, উহা সেইরূপে তাহার জন্যে সম্মানজনক হইল ।” 

ইমাম ইব্‌ন জারীর বলেন-“এই স্থলে কবি $। শব্দটিকে 5 অর্থে ব্যবহার করিয়াছেন ।' 

আরেকদল তাফসীরকার বলেন-আলোচ্য আয়াতাংশে 31 শব্দটি এ, (বরং) অর্থে ব্যবহৃত 
হইয়াছে। অর্থাৎ-তাহাদের অন্তর পাষাণবৎ কঠিন; বরং তদপেক্ষা অধিকতর কঠিন হইয়া 
গিয়াছে। কুরআন মজীদের অন্যত্রও*,| শব্দটি অনুরূপ অর্থে ব্যবহৃত হইয়াছে। অন্যত্র আল্লাহ্‌ 
তা'আলা বলেন ৪ 

25১55 40 হাত ১4। 5557 UE Eb তখন তাহাদের 
মধ্য হইতে একদল লোক মানুষকে ভয় করে-যতটুকু ভয় আল্লাহ্‌কে করা সমীচীন, ততটুকু 
ভয়; বরং তদপেক্ষা অধিকতর ভয় করে ।' তিনি আরও বলেন £ 

Usage 01 Al ৮০ dl ১,19 ‘আর আমি তাহাকে এক লক্ষ, বরং তদপেক্ষা 
অধিকতর সংখ্যক লোকের নিকট প্রেরণ করিয়াছিলাম।" 

তিনি অন্যত্র বলেন $ K 

sl 31০25 ol iE 'অতঃপর সে দুই ধনুকের দূরত্বে, বরং তদপেকষা ্বক্লতর 
দূরত্বে অবস্থান করিতে লাগিল।' 

আরেকদল তাফসীরকার বলেন-আলোচ্য আয়াতাংশে 91 শব্দটি 'অথবা' অর্থেই ব্যবহৃত 
হইয়াছে। অর্থাৎ-“হে বনী ইসরাঈল! তোমাদের জ্ঞানানুসারে তোমাদের অন্তর পাষাণের ন্যায় 
অথবা তদপেক্ষা অধিকতর কঠিন হইয়া গিয়াছে।' ইমাম ইব্‌ন জারীর উপরোক্ত অভিমত উদ্ধৃত 
করিয়াছেন। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫০৭ 


আরেকদল তাফসীরকার বলেন-“তাহাদের অন্তর পাষাণের ন্যায় কঠিন এবং তদপেক্ষা 
অধিকতর কঠিন-এই দুই রূপের একরূপ কঠিন হইয়া গিয়াছে । তাহাদের অন্তর কোন্‌ রূপ 
কঠিন হইয়া গিয়াছে, আল্লাহ্‌ তা'আলার নিকট তাহা সুনির্দিষ্ট থাকিলেও শ্রোতার নিকট 
তাহাকে অনির্দিষ্ট রাখিবার জন্যে এই স্থলে 9 শব্দটি ব্যবহৃত হইয়াছে । কবি আবুল আসওয়াদ 
বলেনঃ | 
EBs EE esl 
basi Le 
(21038854538 
5 3৫ ১৮৯০ লে 
“আমি মুহাম্মদ (সা)-কে, হযরত আব্বাস রো)-কে, হযরত হামযা রো)-কে এবং 
(আল্লাহ্‌র নবীর বিশেষ) 'অছী" (হযরত আলী (রা)-কে অতিশয় ভালবাসি । তাহাদিগকে 
ভালবাসা যদি নেক কাজ হয়, তবে আমি উহার ফল পাইব। আর তাহাদিগকে ভালবাসা যদি 
বদ কাজ হয়, তবে উহার ফলও আমাকে ভোগ করিতে হইবে।” 
ইমাম ইব্‌ন জারীর বলেন $ ব্যাখ্যাকারগণ বলিয়াছেন-“একথা নিশ্চিত যে, কবি আবুল 
আসওয়াদ এই বিষয়ে সম্পূর্ণরূপে সন্দেহমুক্ত ছিলেন যে, কবিতায় উল্লেখিত ব্যক্তিগণকে 
ভালবাসা একটি নেক কাজ। এতদসত্তেও তিনি স্বীয় কবিতায় শ্রোতার নিকট উহাকে অনির্দিষ্ট 
রাখিয়াছেন।' ইমাম ইব্‌ন জারীর আরও বলেন-কবি আবুল আসওয়াদ হইতে বর্ণিত রহিয়াছে ৪ 
রহিয়াছে? তিনি বলিলেন-“আল্রাহ্র কসম! আমার মনে সন্দেহ নাই; থাকিতে পারে না।' 
অতঃপর তিনি স্বীয় বাগধারার সমর্থনে নিম্নোক্ত আয়াতাংশ উদ্ধৃত করিলেন ৪ 
০4১: 55 01 sn sd SC ‘i (19 “আর নিশ্চয় আমরা ও তোমরা 
হয় সত্য পথে চলমান, না হয় স্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত রহিয়াছি।” 
অতঃপর কবি আবুল আসওয়াদ বলিলেন-“উপরোক্ত কথা যিনি বলিয়াছেন, তিনি কি কে 
সত্য পথে আছে, আর কে মিথ্যা পথে আছে, সে সম্বন্ধে সন্দিহান ছিলেন ? নিশ্চয় নহে।' 
কেহ কেহ বলেন - ‘আলোচ্য আয়াতাংশের তাৎপর্য এই ৪ তোমাদের অন্তর হয় পাষাণের 
ন্যায় কঠিন, আর না হয় তদপেক্ষা অধিকতর কঠিন হইয়া গিয়াছে; উহাদের অবস্থা উক্ত 
দুইরূপ ভিন্ন অন্য কোন রূপ নহে।' ইমাম ইব্‌ন জারীর বলেন- উপরোক্ত তাৎপর্ষের ভিত্তিতে 
আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যা এই দাড়ায় £ “তোমাদের কতকের অন্তর পাষাণবৎ কঠিন এবং 
কতকের অন্তর তদপেক্ষা অধিকতর কঠিন হইয়া গিয়াছে।' ইমাম ইবৃন জারীর উপরোক্ত 
ব্যাখ্যা ব্যতীত অন্যান্য ব্যাখ্যাও বর্ণনা করিয়াছেন। তবে তিনি উপরোক্ত ব্যাখ্যাকেই অধিকতর 
সঙ্গত ও যুক্তিথা্য ব্যাখ্যা নামে অভিহিত করিয়াছেন । 
আমি (ইবৃন কাছীর) বলিতেছি-ইমাম ইব্‌ন জারীর কর্তৃক বর্ণিত শেষোক্ত ব্যাখ্যা অনুযায়ী 
নিম্নোক্ত আয়াতসমূহকে আলোচ্য আয়াতাংশের সদৃশ আয়াত হিসাবে উল্লেখ করা যায়। 


Wwww.quraneralo.com 


Contents 


৫০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


০ 5৯ 5৮ পালিত তত ৮ ০০ ৫৩৩2০ ৩৩ 112 4212* ৫ পি 922 

১১৬ 441 ০৮০১1৩৯0০০9 87 10 ১৪৬১ gH 4০৫ ৫৯৭ 
০০২০৯০৪০552 ts ০ 5.5 855 

১০ ০০ এ- ঘি AY Me re HO Me - ১১৮৪ ০০৮১ MS 


2703-090 ৩ বিরাট ₹ 


Sly ৩০1০1 ৪৪৮০ 09৯27 ৮ ৬০০ ও ০৮৮৮ বি lil 
ইতি 1 দি ER 


০০৫ পরত ৩৩৩900৩৩55৩ পাত 


চারার | - lily 
উপরোক্ত আয়াতসমূহে ১। শব্দের প্রয়োগ সহকারে মুনাফিকদের দুইটি অবস্থা বর্ণিত 
হইয়াছে। প্রকৃতপক্ষে মুনাফিকদের অবস্থা উভয়রূপই । তাহাদের অবস্থা আয়াতোক্ত দুই অবস্থা 
ভিন্ন অন্য কোনরূপ নহে। তাহাদের কতকের অবস্থা একরূপ এবং কতকের অবস্থা অন্যরূপ। 
তিনি অন্যত্র বলেন ৪ 
2৭৯191০১৮2০ 0০৮] 2০৯৫ ls, 2s pC 15০85 3১11 


2 


os - PRS {- 5 - প্‌ 
চি ও Un Bist ns btn 
204 ee ৫5০০ ECs 


sos: 


ESL HALE EEE 


od 


উপরোক্ত আয়াতদ্বয়ে 9 শব্দের প্রয়োগে কাফিরদের দুইটি অবস্থা বর্ণিত হইয়াছে। উভয় 
অবস্থাই তাহাদের অবস্থা । তবে, তাহাদের অবস্থা উল্লেখিত অবস্থা হইতে বহির্ভূত কোন অবস্থা 
নহে। তাহাদের কতকের অবস্থা একরূপ এবং কতকের অবস্থা আরেকরূপ। 

সারকথা এই .যে, আলোচ্য আয়াতাংশের শেষোক্ত ব্যাখ্যা অনুযায়ী উহাতে বনী ইসরাঈল 
জাতির লোকদের অন্তরের দুইটি অবস্থা বর্ণনা করিবার জন্যে আল্লাহ্‌ তা“আলা ‘অথবা’ শব্দটি 
ব্যবহার করিয়াছেন। উহার কারণ এই নহে যে, “তাহাদের অন্তরের অবস্থা উক্ত দুই অবস্থার 
মধ্য হইতে মাত্র একটি । কিন্তু, কোন্টি তাহাদের অন্তরের অবস্থা তাহা আল্লাহ্‌ তা'আলার 
নিকট অবিদিত ও অনির্দিষ্ট ।' তেমনি উহাতে ‘অথবা’ শব্দটি ব্যবহার করিবার কারণ ইহাও নহে 
যে, ‘তাহাদের অন্তরের অবস্থা উক্ত দুই অবস্থার মধ্য হইতে মাত্র একটি এবং উহা কোন্টি 
তাহা নির্দিষ্টরূপে আল্লাহ্‌ তা'আলার নিকট বিদিত রহিয়াছে। কিন্তু, তিনি উহা শ্রোতার নিকট 
* অবিদিত ও অনির্দিষ্ট রাখিতে চাহেন।' বরং আলোচ্য আয়াতাংশে বর্ণিত দুইটি অবস্থার উভয় 
অবস্থাই বনী ইসরাঈলের লোকদের অন্তরের অবস্থা। তাহাদের অন্তরের অবস্থা উভয়রূপের, 
বহির্ভূত কোন অবস্থা নহে। উক্ত ব্যাধ্যার পরিপ্রেক্ষিতে এই স্থলে ॥ শব্দটি ‘অথবা’ ও ‘এবং’ 
এই দুই অর্থের কোন্‌ অর্থে ব্যবহৃত হইয়াছে এই প্রশ্ন অবান্তর হইয়া যায়। কারণ, উক্ত ব্যাখ্যার 
পরিপ্রেক্ষিতে এই স্থলে 31 শব্দটি ‘অথবা’ ও ‘এবং’ এই দুই অর্থের কোন্‌ অর্থে ব্যবহৃত 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫০৯ 


হইয়াছে। এই প্রশ্ন অবান্তর হইয়া যায়। কারণ, উক্ত ব্যাখ্যার পরিপেক্ষিতে এই স্থলে 51 
শব্দটিকে ‘অথবা’ ও ‘এবং’ এই উভয় অর্থের যে কোন অর্থে ব্যবহৃত বলিয়া গ্রহণ করা যায়। 
আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । এতদৃসম্পকী় সর্বশেষ কথা এই যে, তাফসীরকারগণ 
আলোচ্য আয়াতাংশের বিভিন্নরূপ ব্যাখ্যা প্রদান করিলেও 31 শব্দটিকে যে কোনরূপ সংশয় 
প্রকাশ করিবার জন্যে আল্লাহ্‌ তাআলা ব্যবহার করেন নাই, তদ্বিষয়ে তাহারা একমত । আল্লাহ্‌ 
মহান; আল্লাহ্‌ পবিত্র । 

হযরত ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্‌ন দীনার, ইবরাহীম ইব্‌ন 
মুহাম্মদ ইব্‌ন আইউব, ০০০০০০০০০০০ 
মারদুবিয়্যা বর্ণনা করেন £ 

নবী করীম (সা) বনিয়াছেন-.তোমরা আল্লাহ্‌র খিক্র ভিন্ন অন্যকনুপ কোন কথা বেশী 
পরিমাণে বলিও না। কারণ, আল্লাহ্‌র যিক্র ভিন্ন অন্য কথা বেশী বলিলে অন্তর শক্ত ও কঠিন 
হইয়া যায়। আর যাহার অন্তর শক্ত ও কঠিন, আল্লাহ্‌র নিকট হইতে সে অধিকতর দূরে 
থাকে ।' . 

ইমাম তিরমিযী উপরোক্ত হাদীসকে স্বীয় সংকলনের ‘যুহদ' অধ্যায়ে ইমাম আহমদের 
সহচর অন্যতম রাবী মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন আবুছ ছালজ হইতে উপরোক্ত সনদে বর্ণনা 
করিয়াছেন। আবার, তিনি উহাকে উপরোক্ত রাবী ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন হারিছ ইব্‌ন 
হাতিব হইতে উপরোক্ত সনদেও বর্ণনা করিয়াছেন । তিনি মন্তব্য করিয়াছেন ঃ “উক্ত হাদীস 
ইবরাহীম (ইব্‌ন আবদুল্লাহ)-এর মাধ্যমে ভিন্ন অন্য কোন মাধ্যমে বর্ণিত হইয়াছে বলিয়া 
আমার জানা নাই।' 

ইমাম বায্যার হযরত আনাস (রা) হইত বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) 
বলিয়াছেন-চারটি অবস্থা দুর্ভাগ্যজনক অবস্থাসমূহের অন্তর্ভুক্ত । (১) চক্ষু হইতে অশ্রুপাত না 
ঘটা, (২) অন্তর শক্ত হইয়া যাওয়া, (৩) আকাঙ্ষা অধিক হওয়া, (8) দুনিয়ার 
ভোগ-বিলাসের প্রতি লোভ হওয়া ।' 


ME CORLL GS ৬26৩5৫5৩40০ 
রত ৩পর্ব ৫ ১০ পান ঠা ত্র 3 Us 45 ৬ 
০ ০৮৮৪০১১৪৪৩০ ৩৬৯ (০2452 25554) | 


21614 


Be ০৪৫022514 EGS 13 (৮) 
১:91, Ct PLES ED AE 4 Eh 
, , 00) 0325 


০টি 32 Ad 


Gs tau gt 2০০8 


www.quraneralo.com 


Contents 


৫১০ তাফসীরে ইব্‌ন কাছীর 


৭৫. (হে ঈমানদারগণ!) তোমরা কি আশা করিতেছ যে, তাহারা তোমাদের কথায় 
ঈমান আনিবে ? অথচ তাহাদের ভিতর তো এমন দলও ছিল যাহারা আল্লাহ্র কালাম 
জানিয়া-শুনিয়া ওলট-পালট করিত। ূ . 

৭৬. আর যখন তাহারা ঈমানদারদের সহিত দেখা করে, তখন বলে, ‘আমরা ঈমান 
আনিয়াছি।' আর যখন তাহারা নিজেরা পরস্পর মেলামেশা করে, তখন বলে, ‘আল্লাহ্‌ 
তাহারা তো তোমাদের প্রভুর সকাশে উহা দলীল হিসাবে পেশ করিবে। তোমরা কি তাহা 
বুঝিতেছ না? 

৭৭. তাহারা কি জানে না যে, নিশ্চয় আল্লাহ্‌ তাহারা যাহা গোপন রাখে ও প্রকাশ 
করে তাহা সকলই জানেন? | 

তাফসীর £ আলোচ্য আয়াতত্রয়ে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল জাতির সত্যদ্বেষী 
মানসিকতা বর্ণনা করিয়া তাহাদের ঈমান আনিবার বিষয়ে আশাবিত হইতে মু’মিনদিগকে 
নিষেধ করিতেছেন। সাথে সাথে বনী ইসরাঈলের কপটাচারী সত্যদ্বেষী লোকদিগকে জানাইয়া 
দিতেছেন যে, যেহেতু আল্লাহ্‌ তা'আলা তাহাদের গোপন ও প্রকাশ্য-উভয় শ্রেণীর আমল ও 
দিনের শান্তি হইতে তাহারা কোনক্রমেই রেহাই পাইবে না। , 

< aie ১5৪1 অর্থাৎ হে মু'মনিগণ! তোমরা কিরূপে আকাঙ্ষা কর যে, 
এই সকল ইয়াহুদী- -যাহাদের পিতৃ-পুরুষ আল্লাহ্‌র নিদর্শনাবলী প্রত্যক্ষ করিবার পর উহাদিগকে 
সত্য বলিয়া গ্রহণ করিতে অসম্মতি জানাইয়াছে। আর এইরূপে যাহাদের অন্তর কঠিন হইতে 
রা রা 


৮০০৪০%৪০০ 


- ১৯৮০ ও 

অর্থাৎ ইহাদেরই একটি দল আল্লাহ্‌র কালামকে শুনিবার এবং উহাকে ভালরূপে বৃঝিবার 

পর উহার ভ্রান্ত ও অপ্রকৃত অর্থ বর্ণনা করিত। অথচ তাহারা জানিত যে, তাহাদের উক্ত কার্য 
জন্য পাপ ও অপরাধ। এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 


১৮৮৯ G0 OE SERS ET HE pt Ca 
| ৪ - ০1০ be 


চির যো ররররে ব্রি বহর নত 
তাহারা বাক্যসমূহকে উহাদের স্থান হইতে বিচ্যুত করিত।” 
b হযরত ইব্ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা অথবা সাঈদ ইবন জুবায়র, 
মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ ও মুহাম্মদ ইবৃন ইসহাক বর্ণনা করেন ৪ 41119 ০৬৮৮৮ 
অর্থাৎ ‘তাহারা আল্লাহ্র কালাম তাওরাতকে শ্রবণ করিতেছিল।”-ত "তাঁহাদের উক্ত শ্রবণ তুর . 
পর্বতে ঘটিযাছিল। আর তুর পর্বতে উহা শ্রবণ করিয়াছিল বনী ইসরাঈল জাতির সকলে নহে; 


Wwww.quraneralo.com 


Contents 
সূরা আল্‌ বাকারা ৫১১ 


বরং কিছু সংখ্যক লোক-যাহারা মূসা (আ)-এর নিকট দাবী জানাইয়াছিল যে, তিনি যেন 
তাহাদের জন্যে আল্লাহ্‌কে চাক্ষুষভাবে প্রত্যক্ষ করিবার ব্যবস্থা করেন। আর তদ্দরুণ আকাশ 
হইতে পতিত বজ্র তাহাদিগকে ধ্বংস করিয়াছিল । অতএব, আলাচ্য আয়াতাংশের অন্তর্গত 
১৫১৭ ১৪ (তাহাদের একটি দল) শব্দ দ্বারা আল্লাহ্‌ তাআলা বনী ইসরাঈল জাতির 
উপরোক্ত দলকে বুঝাইয়াছেন। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন যে, “জনৈক বিজ্ঞ ব্যক্তি আমার নিকট বর্ণনা করিয়াছেন £ 
একদা বনী ইসরাঈল জাতির কিছু সংখ্যক লোক হযরত মূসা (আ)-কে বলিল-হে মুসা! 
আমরা আল্লাহ্‌ তা“আলাকে তো দেখিতে পাই না। আপনার সহিত আল্লাহ্‌ তা'আলা যখন কথা 
বলেন, তখন আপনি আমাদিগকে তাহার কথা শুনাইবেন।' হযরত মুসা (আ) আল্লাহ্‌ 
তা“আলার নিকট তাহাদের ইচ্ছা পুরণ করিবার জন্যে আবেদন জানাইলেন। আল্লাহ্‌ তা'আলা 
বলিলেন-হ্যা, আমি তাহাদিগকে আমার কথা শুনাইব। তুমি তাহাদিগকে বলো-“তাহারা যেন 
স্বীয় শরীর পবিত্র করে, স্বীয় পরিধেয় বস্তু পবিত্র করে এবং রোযা রাখে ।' তাহারা তাহাই 
করিল। হযরত মূসা (আ) তাহাদিগকে সঙ্গে লইয়া তুর পর্বতে গমন করিলেন । তথায় মেঘ 
তাহাদিগকে আচ্ছাদিত করিয়া ফেলিলে হযরত মূসা (আ) তাহাদিগকে সিজদায় পড়িয়া যাইতে 
বলিলেন। তাহারা তাহাই করিল। এই সময়ে আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আ)-এর সহিত 
কালাম করিলেন। তাহারা আল্লাহ্‌র কালাম করা শুনিল। তাহারা শুনিল-আল্লাহ্‌ তাহাদিগকে 
কোন্‌ কোন্‌ কাজ করিতে আদেশ করিতেছেন এবং কোন্‌ কোন্‌ কাজ করিতে নিষেধ 
করিতেছেন। তাহারা শুনিল ও বুঝিল। অতঃপর হযরত মূসা (আ) তাহাদিগকে লইয়া বনী 
ইসরাঈল জাতির অপর লোকদের নিকট প্রত্যাবর্তন করিলেন। হযরত মূসা (আ)-এর সহিত 
তাহার ফিরিয়া আসিয়া আল্লাহ্র আদেশ-নিষেধ পরিবর্তিত করিয়া দিল। হযরত মুসা (আ) 
যখন বনী ইসরাঈল জাতিকে বলিলেন-'আল্রাহ্‌ তা'আলা তোমাদিগকে অমুক অমুক কাজ 
করিতে আদেশ করিতেছেন এবং অমুক অমুক কাজ করিতে নিষেধ করিতেছেন, তখন তাহারা 
আল্লাহ্‌ তা'আলার আদেশ-নিষেধকে উল্টাইয়া বলিল-“না, আল্লাহ্‌ অমুক অমুক কাজ করিতে 
আদেশ করিয়াছেন এবং অমুক অমুক কাজ করিতে নিষেধ করিয়াছেন ।' আলোচ্য আয়াতাংশে 
“তাহাদের উপরোক্ত ‘তাহরীফ' বা আল্লাহ্‌র কালামের পরিবর্তনের কথা বর্ণিত হইয়াছে।' 

সুদ্দী বলেন-“আলোচ্য আয়াতাংশে বনী ইসরাঈল জাতির লোকগণ কর্তৃক বিভিন্ন সময়ে 
তাওরাত কিতাবে আনীত তাহরীফ বা পরিবর্তনের কথা বর্ণিত হইয়াছে ।' 

উপরে সুদ্দী কর্তৃক বর্ণিত আয়াতাংশের যে ব্যাখ্যা উল্লেখিত হইল, উহা হযরত ইব্‌ন ্‌ 
আববাস (রা) ও মুহাম্মদ ইবৃন ইসহাক কর্তৃক বর্ণিত ব্যাখ্যা অপেক্ষা অধিকতর ব্যাপক । ইমাম 
ইব্‌ন জারীর সুদ্দী কর্তৃক বর্ণিত ব্যাখ্যাকেই সঠিক বলিয়া গ্রহণ করিয়াছেন। উহাই 
আয়াতাংশের স্বাভাবিক ব্যাখ্যা । একথা সুস্পষ্ট যে, আলোচ্য আয়াতাংশে বনী ইসরাঈলের 
লোকদের আল্লাহ্‌র কালাম শুনিবার উল্লেখ রহিয়াছে; কিন্তু, আল্লাহ্‌র কালামকে হযরত মুসা 
(আ) যেরূপে সরাসরি তাহার নিকট হইতে শুনিয়াছিলেন, তীহার কালামকে সেরূপে সরাসরি 
তাহার নিকট হইতে না শুনিলে যে উহা শুনা হয় না-তাহা বলা যায় না। প্রকৃতপক্ষে আল্লাহ্‌র 
কালাম অর্থাৎ তাহার কিতাবকে যে কোনভাবে শুনিলেই উহা ‘আল্লাহ্‌র কালামকে শুনা' বলিয়া 
পরিগণিত হইতে পারে। 


www.quraneralo.com 


Contents 


৫১২ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 
4114 LS ৪৪৯ 2৮৯ ০৯০ ০০৪৯৯ ০০ ২৯1 915 
“আর কোন মুশরিক যদি তোমার নিকট আশ্রয় চাহে, তবে তাহাকে আশ্রয় প্রদান 
করো-যাহাতে সে আল্লাহ্‌র কালাম শুনিতে পারে ।” 
এই স্থলে মুশরিক ব্যভির আল্লাহুর কানামকে শ্রবণ করিবার অর্থ-উহাকে সরাসরি 
আল্লাহ্‌র নিকট হইতে শ্রবণ করা নহে; বরং উহার অর্থ উহাকে নবী করীম (সা)-এর নিকট 
হইতে শ্রবণ করা। এই পরিপ্রেক্ষিতে বলা যায়, সুদ্দী কর্তৃক বর্ণিত আলোচ্য আয়াতাংশের 
ব্যাখ্যা উহার শাব্দিক তাৎপর্যের বিরোধী নহে। সুদ্দীর ন্যায় কাতাদাহও বলেন-“আলোচ্য 
আয়াতাংশে ইয়াহুদী জাতির কথা বর্ণিত হইয়াছে। তাহাদের নিকট তাওরাত কিতাবই 
সংরক্ষিত ছিল। অতঃপর তাহারা জানিয়া শুনিয়া ইচ্ছাকৃতভাবে তাওরাত কিতাবে পরিবর্তন 
আনিত। আর তাহারা উহার বাণীকে গোপন রাখিত।' আবুল আলীয়া বলেন- ‘আলোচ্য 
5৮৮55 ৮১৮৮1 
কিতাবে উল্লেখিত নবী করীম (সা)-এর আগমন সম্পর্কিত ভবিষ্যদ্বাণী তথা নবী করীম 
DEE GS লিন 
সুদ্দী বলেন- (১৬৮-৬ ॥43) অর্থাৎ তাহারা জানিত যে, তাহাদের তাহরীফ বা 
রনির কাত ভন দি বারা হাতে নিছে 


2১655 4 0৫: ১৯, অর্থাৎ তাহারা তাওরাত কিতাবের মধ্যে পরিবর্তন 


আনিত। পরিবর্তনের মাধ্যমে হালালকে হারাম এবং হারামকে হালাল বানাইয়াছিল। আর যে 
মাধ্যমে উহাকে অসত্য বানাইয়া দিয়াছিল। এইরূপে যে বিষয়কে উহাতে আল্লাহ্‌ তাআলা 
অসত্য বলিয়া, ঘোষণা করিয়াছিলেন, তাহারা পরিবর্তনের মাধ্যমে উহাকে সত্য বানাইয়া 
দিয়াছিল। কোন সত্যাশ্রয়ী ব্যক্তি উৎকোচ সহকারে তাহাদের নিকট উপস্থিত হইলে তাহারা 
আল্লাহ্‌র. কিতাব. হইতে তাহার পক্ষে যুক্তি ও, রায় বাহির করিয়া দিত। আবার, কোন 
মিথ্যাশ্রয়ী ব্যক্তি উৎকোচ সহকারে তাহাদের নিকট উপস্থিত হইলে তাহারা আল্লাহ্র কিতাব 
হইতে তাহার পক্ষে যুক্তি ও রায় বাহির করিয়া দিত। আবার কোন মিথ্যাশ্রয়ী ব্যক্তি উৎকোচ 
ছাড়া তাহাদের নিকট আসিলেও তাহারা আল্লাহ্‌র কিতাব হইতে তাহার পক্ষে যুক্তি ও রায় 
Ul OL AU HG যার fe 


| “তোমরা অপরকে REE eNO EME EE SET? 
তোমরা কিতাব ভিলাওয়াত করিয়া থাক। তোমরা কি চিন্তা করিয়া দেখ না?” 
sob OU 


oes ee 


রি জরি Reg ভাজি 
মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ ও মুহাম্মদ ইবৃন ইসহাক বর্ণনা করিয়াছেন £ মুমিনদের সহিত 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫১৩ 


ইয়াহুদীদের সাক্ষাৎ হইলে তাহারা মু’মিনদিগকে বলিত- ‘আমরা বিশ্বাস করি যে, তোমাদের 
সঙ্গী (অর্থাৎ নবী করীম সা) আল্লাহ্‌র রাসূল । তবে কথা এই যে, তিনি শুধু তোমাদের প্রতি 
প্রেরিত হইয়াছেন। আমাদের প্রতি নহে।' আবার শুধু তাহারা নিজেরা একত্রিত হইলে একদল 
আরেক দলকে বলিত- 'সাবধান! আরবদের নিকট (মুমিনদের নিকট) উহাও প্রকাশ করিও 
না। কারণ, ইতিপূর্বে তোমরা তো এই মুহাম্মদের সাহায্যে তাহাদের উপর জয়ী হইবার কথা 
বলিতে । এখন সে-ই তো তাহাদের মধ্য হইতে আবির্ভূত হইয়াছে।" অর্থাৎ 'ইয়াহুদীদের উক্ত 
আচরণ উপলক্ষে উপরোক্ত আয়াত নাযিল হয় ।' 

' আলোচ্য আয়াতের তাৎপর্য এই যে, মুমিনদের সহিত ইয়াহুদীদের সাক্ষাৎ হইলে তাহারা 
তাহাদের নিকট স্বীকার করিত যে, “হযরত মুহাম্মদ মুস্তফা (সা) আল্লাহ্‌র রাসূল ? কিন্তু, শুধু 
তাহারা নিজেরা একত্রিত হইলে একদল আরেক দলকে বলিত- তোমরা কি মুসলমানদের 
নিকট স্বীকার করো যে, মুহাম্মদ আল্লাহ্‌র রাসূল! সাবধান, তোমরা উহা তাহাদের নিকট 
স্বীকার করিও না। কারণ, তোমরা তো বেশ ভালরূপে জানো যে, আল্লাহ্‌ তোমাদের নিকট 
হইতে মুহাম্মমকে অনুসরণ করিয়া চলিবার ব্যাপার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করিয়াছেন। আর মুহাম্মদ 
তাহাদিগকে বলিয়া থাকে যে, সে হইতেছে আমাদের প্রতীক্ষিত রাসূল- আমরা যাহার 
আগমনের অপেক্ষায় রহিয়াছি। সে তাহাদিগকে আরও বলিয়া থাকে যে, “তাহার আগমনের 

ংবাদ আমাদের কিতাবে লিপিবদ্ধ রহিয়াছে।' এই অবস্থায় যদি তোমরা তাহাকে আল্লাহ্‌র 

রাসূল বলিয়া স্বীকার কর, তবে তো মুসলমানগণ তোমাদের স্বীকৃতিকে আল্লাহ্‌র সম্মুখে 
তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে পেশ করিবে এবং উহার সাহায্যে তাহার সম্মুখে তোমাদের 
বিরুদ্ধে বিতর্ক করিবে । অতএব, সাবধান উহা স্বীকার করিতে যাইও না। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করিয়াছেন £ 
“ইয়াহুদী মুনাফিকরা সাহাবায়ে কিরামের সহিত তাহাদের সাক্ষাৎ হইবার কালে বলিত- 
‘আমরা ঈমান আনিয়াছি।" সুদ্দী উহার ব্যাখ্যায় বলেন £ “আলোচ্য আয়াতে যাহাদের কথা 
রবী“ ইব্‌ন আনাস, কাতাদাহ প্রমুখ একাধিক পূর্বযুগীয় মুফাস্সির এবং পরবর্তী যুগীয় 
মুফাস্সিরও অনুরূপ কথা ব্যক্ত করিয়াছেন। 

আব্দুর রহমান ইবৃন যায়দ ইব্‌ন আসলাম হইতে ইব্‌ন ওয়াহাব বর্ণনা করিয়াছেন £ “একদা 
নবী করীম (সা) ঘোষণ৷ করিলেন- “মু'মিন ভিন্ন অন্য কেহ যেন মদীনা শহরে প্রবেশ না 
করে ।' ইহাতে মুনাফিক ও অন্যান্য কাফির নেতৃবৃন্দ তাহাদের লোকদিগকে শিখাইয়া দিল- 
তোমরা মদীনায় প্রবেশ করিয়া মুসলমানদিগকে বলিবে- “আমরা ঈমান আনিয়াছি।' আবার 
মদীনা হইতে প্রত্যাবর্তন করিয়া যথাপূর্ব কাফির হইয়া যাইবে। অতঃপর তাহারা নবী করীম 
(সা)-এর গোপন সংবাদ সংগ্রহ করিবার উদ্দেশ্যে সকাল বেলায় মদীনায় গিয়া বলিত- “আমরা 
ঈমান আনিয়াছি। আবার সন্ধ্যার পূর্বে গৃহে প্রত্যাবর্তন করিয়া যথাপূর্ব কাফির হইয়া যাইত ৷' 
অতঃপর এই ঘটনার সত্যতার সমর্থনে আব্দুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম নিম্নোক্ত 
আয়াত তিলাওয়াত করিয়া শুনাইলেন ঃ 


প০ ০০৪০) ০০: ৪০০01956552. ° ॥ +0 ০০০৮/% ০৩০৩৩ 
২৯1৩০০10230 ০০ ০১১ HL 1551 Gli Jal ০০ 4800৮ 08১ 
বি or of পি (০5৪০ শঠ 
- ০৬৮৯০৪৫০১৯৯ 1৩১৪৪।৪ Up 
কাছীর (১ম খণ্ড)-_৬৫ 


www.quraneralo.com 


Contents 


৫১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


একদল কিতাবধারী বলিয়াছে- মু'মিনদের উপর যাহা নাযিল হইয়াছে, তোমরা সকালের 
দিকে উহার প্রতি বিশ্বাস দেখাইবে এবং বৈকালের দিকে উহার প্রতি অবিশ্বাস দেখাইবে। 
এইরূপ করিলে লোকেরা ফিরিয়া আসিবে । 

রাবী আব্দুর রহমান বলেন- “এক সময়ে আল্লাহ্‌ তা'আলা কাফিরদের উক্ত ষড়যন্ত্র সম্বন্ধে 
নবী করীম (সা)-কে অবহিত করিলেন। উহার পর তাহাদের মদীনায় প্রবেশ বন্ধ হইয়া গেল। 
তাহারা যখন মদীনায় আসিত, তখন মুমিনগণ তাহাদিগকে মু'মিন মনে করিয়া বলিত- 
আল্লাহ্‌ তাআলা কি পূর্ববর্তী কিতাবে তোমাদিগকে অমুক অমুক কথা বলেন নাই? তাহারা 
বলিত- "হ্যা, তিনি বলিয়াছেন।' তাহারা স্বজাতির নিকট ফিরিয়া গেলে তাহাদের নেতারা 
তাহাদিগকে বলিত- আল্লাহ যাহা তোমাদের নিকট বলিয়াছেন, তাহা তোমরা কিরূপে 
তাহাদের নিকট প্রকাশ করিয়া দাও? এইরূপ করিলে তো তাহারা তোমাদের প্রভুর নিকট 
উহার সাহায্যে তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য ও বিতর্ক করিবে । তোমাদের কি বুদ্ধি নাই?' 

আবুল আলীয়া বলেন ঃ | 

8৮15 01 ৮5% 0০5০৯ অর্থাৎ ‘তোমাদের কিতাবে আল্লাহ্‌ তা'আলা 
মুহাম্মদের যে পরিচয় ও গুণাবলী বর্ণনা করিয়াছেন, তাহা তোমরা কিরূপে মুসলমানদের নিকট 
প্রকাশ করিয়া দাও?’ 

কাতাদাহ হইতে ধারারাহিকভাবে মুআম্মার ও আব্দুর রাষ্যাক বর্ণনা করিয়াছেন 8 “কতক 
আহলে কিতাব বলিত, “অচিরেই একজন নৃবী আবির্ভূত হইবেন।" ইহাতে অন্যান্য আহলে 
কিতাব তাহাদের নিজেদের সমাবেশে তাহাদিগকে বলিত- 

1২:15 411 ০১১০০১১৩৯৯৪ আল্লাহ্‌ যাহা তোমাদিগকে জানাইয়াছেন, ত তাহা 
তোমরা কিরূপে তাহাদের নিকট প্রকাশ করিয়া 'দাও....? ' 

মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে কাসিম ইব্‌ন আবূ বুরযাহ ও ইব্‌ন জুরায়জ বর্ণনা 
করিয়াছেন £ “কুরায়যা গোত্রের বিরুদ্ধে মুসলমানদের অভিযান চালাইবার দিনে নবী করীম 
(সা) তাহাদের দুর্গের নিম্নে বসিয়া তাহাদিগকে ডাকিয়া বলিলেন- ‘ওহে বানর, শূকর ও 
শয়তান-দাসদের ভ্রাতৃগণ!' ইহাতে তাহারা একে অপরকে বলিতে লাগিল- এই তথ্যটি 
ুহাম্দকে কে জানাইল? ইহা তোমাদের মুখ ছাড়া অন্য কাহারো মুখ হইতে প্রকাশিত হয় 
নাই। তাহারা আরো বলিল £ 

Eyl ১৩1 11- 5৮2 20 25517545505 অর্থ ‘আল্লাহ্‌ যে সব কথা 
প্রকাশ করিতে তোমাদিগকে আদেশ দিয়াছেন- তাহা.তোমরা কিরূপে তাহাদের নিকট প্রকাশ 
করিয়া দাও....?' এই স্থলে (০33) শব্দের অর্থ,হইতেছে- প্রকাশ করিতে আদেশ করিয়াছেন ।' 

মুজাহিদ হইতে ইবৃন জুরায়জ বর্ণনা করিয়াছেন 8 উক্ত ঘটনা নবী করীম (সা) কর্তৃক 
তাহাদের নিকট হযরত আলী (রা) প্রেরিত হইবার এবং নবী করীম সো)-কে তাহাদের কষ্ট 
দিবার কালে ঘটিয়াছিল।' 

সুদ্দী বলেন- ‘একদা কিছু সংখ্যক ইয়াহুদী ঈমান আনিবার পর মুনাফিক হইয়া গিয়াছিল। 
তাহারা মুমিনদের নিকট তাহাদের পিতৃপুরুষদের উপর অবতীর্ণ আযাবের কথা প্রকাশ করিয়া 
_দিত। ইহাতে অপর ইয়াহুদীগণ তাহাদিগকে বলিল- 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫১৫ 


2231 ১১1 11-6415 | ০550০১১১5০০ অৰ্থাৎ আল্লাহ্‌ তোমাদের উপর যে 
আযাব নাযিল করিয়াছেন, উহার কথা তোমরা মুসলমানদের নিকট কেন প্রকাশ করিয়া দাও? 
এইরূপ করিলে তো তাহারা বলিবে যে, আমরা আল্লাহ্র নিকট তোমাদের অপেক্ষা অধিকতর 


প্রিয়। আর তাহারা উহার সাহায্যে তোমাদের প্রভুর সম্মুখে তোমাদের বিরুদ্ধে বিতর্ক 
আতা খুরাসানী বলেন- 


৮42 ৷ 555 055 45955 অর্থাৎ আল্লাহ্‌ তোমাদের পক্ষে ও বিপক্ষে যে 
ফয়সালা বা আদেশ দিয়াছেন, তৎসন্বদ্ধে তাহাদিগকে কেন অবগত করিতে যাও?’ আলোচ্য 
আয়াতের ব্যাখ্যায় হাসান বসরী বলেন- একদল ইয়াহুদী মু'মিনদের সহিত তাহাদের সাক্ষাৎ 
সমাবেশে একে অপরকে বলিত- ‘আল্লাহ তোমাদের কিতাবে যে সকল কথা বলিয়াছেন, তাহা 
তোমরা মুহাম্মদের সহচরদের নিকট কেন বলিতে যাও? এইরূপ করিলে তো তাহারা 
৮8 
উপর জয়ী হইবে ।' 


a5, eee কত 1.0 2০৩১৪ ৩০০ ore 
| ০১এ০৮০৪ ০০৮৭৪41০1০০ ৪৩1 


আবুল আলীয়া বলেন- 7১১... অর্থাৎ “তাহারা যে কুফরকে গোপন রাখে উহা। 


তাহাদের কিতাবে মুহাম্মদ (সা)-এর পরিচয় ও গুণাবলী তথা তাহার সত্যবাদী হইবার কথা 
লিখিত থাকা সত্তেও তাহারা তাহাকে মিথ্যাবাদী বলে এবং তাহার প্রতি ঈমান আনে না। 
তাহাদের এই ঈমান না আনিবার বিষয়কে তাহারা গোপন রাখে ।" কিন্তু তাহারা কি জানেনা, 
যে, আল্লাহ্‌ তাহাদের উক্ত গোপন কুফরের সংবাদও রাখেন ।' কাতাদাহও অনুরূপ ব্যাখ্যা বর্ণনা 
করিয়াছেন। ্ 

হাসান বলেন- "৪১-4১ অর্থাৎ- তাহারা মুমিনগণ হইতে গোপনে তাহাদের নিজেদের 
সমাবেশে থাকিয়া একে অপরকে যাহা. বলে। তাহারা তাহাদের নিজেদের সামবেশে এক 
অপরকে বলে- ‘আল্লাহ্‌ যে সকল বিষয়কে তাহার কিতাবে তোমাদিগকে জানাইয়াছেন, তাহা 
তোমরা মুসলমানদিগকে কেন জানাইতে যাও। তোমরা এইরূপ করিলে তো তোমাদের দ্বারা 
প্রকাশিত কথার সহায়তায় তাহারা আল্লাহর সম্মুখে তোমাদের বিরুদ্ধে দলীল পেশ করিবে । 
সাবধান! তোমরা এইরূপ করিও না ।' কিন্তু, তাহারা কি জানে না যে, আল্লাহ্‌ তাহাদের উক্ত 
গোপন নিষেধাজ্ঞার সংবাদও জানেন। :১১1,% (. অর্থাৎ তাহারা মুমিনদের নিকট প্রকাশ্যত 
যাহা বলে। তাহারা প্রকৃতপক্ষে ঈমান না আনিলেও মুমিনদের নিকট কপটভাবে প্রকাশ করে 
যে, ‘তাহারা ঈমান আনিয়াছে।' আল্লাহ্‌ তাহাদের উক্ত প্রকাশ্য কপট দাবীর খবর রাখেন। 
আবুল আলীয়া, রবী' এবং কাতাদাহও শেষোক্ত অংশের উপরোক্তরপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। 


~ 


Wwww.quraneralo.com 


Contents 


৫১৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


0G A OSG IAS ৫৬ ONS Ag (VA) 
bs CaS CIK GAT ESCHER CYT OGG () 
৪০৩৪৪ 2৬১ এর্পা 356৫. » EE Fan 2 


Ld 


০৮৮৫ 


৭৮. টিকা রা রাবার তি? 
আশাবাদ ও ভ্রান্ত খেয়ালে নিমগ্ন । 

৭৯. অনন্তর সর্বনাশ তো তাহাদের জন্য যাহারা নিজেরা কিতাব লিখিয়া বলে, ইহা 
আল্লাহ্‌র কালাম, এইভাবে উহার বিনিময়ে কিছু উপার্জন করে। তাহারা যাহা স্বহস্তে 
লিখিল আর উপার্জন করিল তাহা তাহাদের সর্বনাশ ডাকিয়া আনিল। 

তাফসীর ঃ আলোচ্য আয়াতদ্বয়ে আল্লাহ্‌ তা'আলা কিতাবধারী সম্প্রদায়ের লোকদের 
চরিত্রের বর্ণনা প্রদান করিতেছেন। তাহাদের মধ্যে কতক আছে একেবারেই জ্ঞান-বুদ্ধি বর্জিত 
নির্বোধ প্রাণী। তাহারা আল্লাহ্‌র কিতাবের জ্ঞানের ধার ধারে না। তাহারা কতগুলি অযৌক্তিক 
আকাঙ্ক্ষা লইয়া বাঁচিয়া আছে। তাহারা যাহা ভাবে ও বিশ্বাস করে; উহার. পিছনে কোন যুক্তি 
নাই। আছে শুধু তাহাদের মনের ঝৌক ও প্রবণতা । আবার উক্ত সম্প্রদায়ের কতক লোক 
স্বকপোলকল্লিত কথাকে লোকদের নিকর্ট আল্লাহ্‌র বাণী বলিয়া চালাইয়া দেয়। পার্থিব 
ধন-সম্পদ বা মান-মর্যাদা' লাভ করিবার লোভই তাহাদিগকে এইরূপ “জঘন্য মিথ্যা বলিতে 
প্ররোচিত করিয়া থাকে তাহাদের উক্ত অপ্কর্মের শান্তি কতই না কৃঠিন আর কতই না 
ভয়াবহ ৷ | 

মুজাহিদ বলেন- (৫:১5 অর্থাৎ হী রা 1 OE 
শব্দটি =! শব্দের বহুবচন আবুল আলীয়া, রবী“, কাতাদাহ, ইবরাহীম নাখুঈ প্রমুখ 
একাধিক ব্যাখ্যাকার বলেন- ,। অর্থ ভালরূপে লিখিতে অক্ষম লোক। 43541 ১১:০০ 
এই বিশেষণমূলক বীক্যটি দ্বারাও | শব্দের উপরৌন্তরূপ অর্থ প্রকাশিত হয়। ১০০৯২১ 
৭০ অৰ্থাৎ তাহারা জীনে না কিতাবে কি লিপিবদ্ধ রহিয়াছে। নবী করীম (সা)-এর কটি 
LL তিনি ভালরূপে লিখিতে জানিতেন'না। এ 

15757575575 

‘ইতিপূর্বে তুমি না.কোন লিপি, পাঠ করিতে আর নৃা;স্বীয় দক্ষিণ হস্তে উহা লিখিতে। 
এইরূপ হইলে, হয়তো মিথ্যাশ্রয়ী লোকগণ সন্দেহ করিবার পক্ষে একটা বাহানা খুঁজিয়া 
পাইত” নবী. করীম (সা). বলিয়াছেন ৪ “আমরা হইতেছি উম্মী উন্মাত। আমরা লিখিতেও জানি 
না আর মাসকে এইরূপে, ওঁরূপে ও সেইরূপে হিসাবও করি না।' অর্থাৎ আমাদের ইবাদতের 
সময় সঠিকরূপে মনে রাখিবার জন্যে আমাদের লিখিত হিসাব রাখিবার প্রয়োজন নাই। উক্ত 
হাদীস একটি হাদীসের অংশবিশেষ মাত্র। 


২, ৯ পিং 


www.quraneralo.com 


REGENT 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫১৭ 


আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

es 25) 32531 ৪ ৩১5311 ৬৯ ‘তিনি হইতেছেন সেই সত্তা- যিনি নিরক্ষর 
লোকদের নিকট তাহাদের মধ্য হইতেই একজন রাসূল পাঠাইয়াছেন।' 

ইব্‌ন জারীর বলেন- আরবগণ নিরক্ষর ব্যক্তিকে তাহার পিতার সহিত সম্পর্কিত না করিয়া 
তাহার মাতার সহিত সম্পর্কিত করিয়া থাকে । কারণ, নিরক্ষর ব্যক্তি নিরক্ষতার দিক দিয়া স্বীয় 
মাতার সহিত সাদৃশ্য রাখে। যেমন- হ১১.৪ ০2! ১১৬৯ অমুক মহিলার পুত্র অমুক । ! অর্থ 
মাতার সহিত সম্পর্কিত। ইমাম ইবৃন জারীর বলেন- 'অবশ্য হযরত ইবৃন আব্বাস (রা) 
হইতে উপরোক্ত কথার বিরোধী কথা বর্ণিত হইয়াছে। হযরত ইবৃন আব্বাস (রা) হইতে 
ধারাবাহিকভাবে যিহাক, আবু রওক, বিশর ইবৃন আম্মারাহ, উসমান ইবৃন সাঈদ, আবূ কুরায়ব 
ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন £ +! অর্থ হইতেছে একটি জাতি- যাহারা না 
কোন রাসূলের উপর আর না কোন আসমানী কিতাবের উপর 'ঈমান রাখে। তাহারা মনগড়া 
কিতাব রচনা করিয়া জাহিল ও অজ্ঞ লোকদিগকে বলে- ইহা আল্লাহ্‌র তরফ হইতে অবতীর্ণ 
কিতাব। হযরত ইব্‌ন আব্বাস (রা) আরও বলেন- আলোচ্য আয়াতদয়ে আল্লাহ্‌ তা'আলা 
৩+! সম্বন্ধে বলিয়াছেন- eal Ci ১৭৫০ অর্থাৎ তাহারা স্বহস্তে কিতাব লিখে। 
উহা দ্বারা প্রমাণিত হয় যে, ‘তাঁহারা লিখিতে জানা সত্তেও ১৬:| | অতএব বলা যায়, 
তাহারা যেহেতু আল্লাহ্‌র কিতাবসমূহ এবং তাহার রাসূলগণকে অবিশ্বাস করে, তাই তাহারা 
০১০| নামে অভিহিত হইয়াছে। 

ইমাম ইবৃন জারীর হযরত ইবৃন আব্বাস (রা)-এর উপরোক্ত বক্তব্য উদ্ধৃত করিবার পর 
মন্তব্য করেন £ ‘হযরত ইবৃন আব্বাস (রা) কর্তৃক বর্ণিত $৭! শব্দ সম্পর্কিত উপরোক্ত 
ব্যাখ্যা: আরবী ভাষায় প্রচলিত এতদসম্পর্কিত অর্থের বিরোধী ।. কারণ, আরূরগণ ভ্িরক্ষর- 
ব্যক্তিকেই =! বলিয়া থাকে। আমি (ইবন কাছীর) বলিতেছি- ‘হযরত ইন্তা-আবকাস রো) 
হইতে বর্ণিত উপরোক্ত রিওয়ায়েতের সনদের বিশুদ্ধতাও প্রশ্নাতীত নহে। বরং উহার সনদও 
অগ্রহণযোগ্য । আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী ।' 

৮০121 054]1 ১: 3 যাহারা কতগুলি আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের জ্ঞানের 
ধার ধারে না।' | | 

আলী ইবৃন আবূ তালহা বলেন- 5.5! অর্থাৎ কতগুলি বাজে গল্প ।' হযরত ইবৃন আব্বাস 
(রা) হইতে যিহাক বর্ণনা করিয়াছেন £ ১.5! অর্থাৎ ‘কতগুলি মনগড়া মিথ্যা কথা ॥' মুজাহিদ 
বলেন £ ১4! অর্থাৎ কতগুলি মিথ্যা কথা ।" 
STE TR PU ৬৬84 ভাত 
আসমানী কিতাব সম্বন্ধে কোন জ্ঞান রাখিত না। কিন্তু, অনুমানের ভিত্তিতে কিতাব বিরোধী 
কথা প্রচার করিয়া বেড়াইত এবং উহা সম্বন্ধে দাবী করিত যে, উহা কিতাবের কথা । তাহারা 
কতগুলি অযৌক্তিক আকাঙ্কা ব্যতীত অন্য কিছুই জানিত না ও বুঝিত না। 5051 অর্থাৎ 
কতগুলি অযৌক্তিক আকাজ্ফা যাহা তাহারা হৃদয়ে পোষণ করিত!’ হাসান বসরী হইতেও 
১! শব্দের উপরোক্তরূপ অর্থ বর্ণিত হইয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


৫১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আবুল আলীয়া, রবী' এবং কাতাদাহ বলেন-“ 5! অর্থাৎ কতগুলি অযৌক্তিক আকাঙ্কা 
যাহা আল্লাহ্‌ পূর্ণ করিবেন বলিয়া তাহারা অযৌক্তিকভাবে ধারণা করিয়া থাকে ।' আব্দুর রহমান 
ইব্‌ন যায়দ ইবৃন আসলাম বলেন £ ১.4! অর্থাৎ কতগুলি অযৌক্তিক আকাঙ্কা যাহা তাহারা 
অন্তরে পোষণ করে । তাহারা বলে- ‘আমরা তো কিতাবের ধারক। আমরা তো আল্লাহর নিকট 
প্রিয়। তিনি তো আমাদিগকে বেহেশতে নিয়া দাখিল করিবেন ।” প্রকৃতপক্ষে তাহারা কিতাবের 
ধারকও নহে আর আল্লাহ তাহাদিগকে বেহেশতে দাখিলও করিবেন না। 

ইমাম ইবৃন জারীর বলেন, “হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক ১.5! শব্দের যে 
5 উহাই অধিকতর সঠিক বলিয়া মনে হয়।' 

মুজাহিদ বলেন- ‘এইস্থলে ১৯১। শব্দ দ্বারা আল্লাহ্‌ তা'আলা সেই সকল লোককে 
বুঝাইয়াছেন, যাহারা হযরত মুসা (আ)-এর উপর অবতীর্ণ কিতাব তাওরাতের কিছুই বুঝে না, 
কিন্তু মনগড়া মিথ্যা কথাকে তাওরাতের কথা বলিয়া লোকদের নিকট চালাইয়া দিতে চেষ্টা 
করে। আর ১.২! শব্দটির তাৎপর্য হইতেছে মনগড়া মিথ্যা কথা ।' ১.5! শব্দের সমধাতুজ 
শব্দ হইতেছে ,::/| | হযরত উসমান (রা) হইতে বর্ণিত রিওয়ায়েতে উক্ত ৮১০2]| শব্দটি 
“মনগড়া মিথ্যা কথা বলা’ অর্থে ব্যবহৃত হইয়াছে। হযরত উসমান (রা) বলেন- ৩১১১ 
১৭১১৩ 'আমি কোনদিন গানও গাহি নাই আর মিথ্যা কথাও বলি নাই।' 

কেহ কেহ বলেন- ১.5! শব্দকে তাশদীদ না দিয়াও পড়া যায়। তখন উক্ত শব্দের অর্থ 
হইতেছে- তিলাওয়াত ও পাঠ। অর্থাৎ 'উম্মীগণ কিতাবের তিলাওয়াত ছাড়া কিছুই বুঝে না।' 
তাহাদের কথা অনুযায়ী এই স্থলে 3| শব্দ দ্বারা সূচিত ০২১১... টি হইতেছে 4৪ শ্রেণীর 
৪১৯০৭ 5 

25185541810 ১১৪1] 305755 কিন্তু যখন সে তিলাওয়াত 
করে, 2 

কবি কা'ব ইব্‌ন মালিক বলেন ৪ 

২1210191411 024 ৬৯৩ 
১১৪১1 pls ৪৪ ১১19 

‘রাত্রির প্রথম ভাগে সে, আল্লাহ্র কিতাবকে তিলাওয়াত করিল। আর উহার শেষ ভাগে 
নির্ধারিত মৃত্যুবরণ করিল।' 

আরেক কবি বলেন $ | 

০5551551840] Sl Se Tl SAE 

‘হযরত দাউদ (আ) য়েইরূপে রাসূলগণের সম্মুখে আল্লাহ্র কিতাবকে তিলাওয়াত 
করিতেন, সে রাত্রির শেষ ভাগে সেইরূপে আল্লাহ্‌র কিতাবকে তিলাওয়াত করিল ।' 

হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা অথবা সাঈদ ইব্‌ন জুবায়র, 
মুহাম্মদ ইবুন আবু মুহাম্মদ ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করিয়াছেন ৪ 5 ১::-7,2 এ 
. ১৮5৪1 75 915 2451 %। অর্থাৎ ‘কিতাবের মধ্যে কি আছে, ত তাহা তাহারা জানে না। 
তাহারা শুধু অনুমানের সাহায্যে তোমার নবৃওতের সভ্যতাকে উপলব্ধি করিয়া থাকে । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫১৯ 


মুজাহিদ বলেন £ ১৯৮৪০ Hn Sy অর্থাৎ “তাহারা মিথ্যা ছাড়া কিছুই বলে না।' 
কাতাদাহ, আবুল আলীয়া ও রবী' বলেন- ১৯১১: 9 ৯ ৩1 অর্থাৎ “তাহারা আল্লাহ্‌ সম্বন্ধে 
শুধু কতগুলি মিথ্যা ধারণা পোষণ করিয়া থাকে ।' 


৮23] ১৯ ৬11 - ০৯১2 3901 0522 ০21 3255 


উপরোক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইয়াহুদী জাতির আরেকটি দলের কথা বর্ণনা 
করিয়াছেন। তাহারা মিথ্যার আশ্রয় লইয়া এবং অন্যায়ভাবে মানুষের নিকট হইতে পয়সা 
খাইয়া তাহাদিগকে বিপথগামী করিয়া থাকে। 
5 অর্থ ধ্বংস বা বিনাশ। উহা আরবী ভাষায় বহুল প্রচলিত একটি শব্দ। আবু ইয়ায 
হইতে ধারাবাহিকভাবে যিয়াদ ইবৃন ফাইয়ায ও সুফিয়ান ছাওরী বর্ণনা করিয়াছেন 8 49 
জাহান্নামের তলদেশে অবস্থিত রক্ত মিশ্রিত পুঁজ।' আতা ইব্‌ন ইয়াসার,বলেন_ ১ 
জাহান্নামের একটি উপত্যকার নাম। উহা এতো উত্তপ্ত যে, উহাতে কতগুলি পর্বত নিক্ষেপ 
করিলে উহা গলিয়া প্রবাহিত হইতে থাকিবে ।' 

হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল হায়ছাম, দাররাজ, আমর 
ইব্‌ন হারিছ, ইব্‌ন ওয়াহাব, ইউনুস ইব্‌ন আব্দুল আ'লা ও ইমাম ইবৃন আবু হাতিম বর্ণনা 
করিয়াছেন $ ‘নবী করীম (সা) বলিয়াছেন, ২9 হইতেছে জাহান্নামের একটি উপত্যকার নিম্ন 
ভূমি। উহা এতো গভীর যে, কাফির ব্যক্তি উহাতে নিক্ষিপ্ত হইবার পর উহার তলদেশে তাহার 
পৌছিতে চল্লিশ বৎসর অতিবাহিত হইবে ।' ূ 

ইমাম তিরমিধীও উপরোক্ত রিওয়ায়েতকে উপরোক্ত রাবী দাররাজ হইতে উপরোক্ত অভিন্ন 
উর্ধ্বতন সনদাংশে এবং 'দাররাজ হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন লাহীআহ, হাসান ইবৃন মুসা ও 
আব্দুর রহমান ইবৃন হামীদের ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । উক্ত রিওয়ায়েত 
সম্বন্ধে তিনি মন্তব্য করিয়াছেন ঃ “উপরোক্ত হাদীস ইব্‌ন লাহীআহ ভিন্ন অন্য কোন রাবীর 
মাধ্যমে বর্ণিত হইয়াছে বলিয়া আমার জানা নাই ৷' 

আমি (ইবৃন কাছীর) বলিতেছি, উক্ত রিওয়ায়েত ইব্‌ন লাহীআহ ভিন্ন অন্য রাবীর 
মাধ্যমেও বর্ণিত হইয়াছে। ইমাম ইব্‌ন আবূ হাতিম কর্তৃক বর্ণিত উপরোক্ত সনদ দ্বারাই উহা 
প্রমাণিত হয়। এতদসত্বেও উহার সনদে গণ্ডগোল রহিয়াছে । উক্ত গণ্ডগোল ইব্‌ন লাহীআহর 
পরবর্তী রাবীর মধ্যে । উক্ত হাদীস একটি দুর্বল হাদীস। সহীহ সনদে উহার বিরোধী বক্তব্য 
সম্বলিত হাদীস বর্ণিত রহিয়াছে । আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

হযরত উসমান (রো) হইতে ধারাবাহিকভাবে কেনানাহ আদাবী, আব্দুল হামীদ ইব্‌ন 
সালাম, মুছান্না ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করেন £ “নবী করীম (সা) বলিয়াছেন £ | 
হইতেছে জাহান্নামের একটি পর্বতের নাম ।' উক্ত হাদীস মাত্র একটি সনদে বর্ণিত হইয়াছে। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত রহিয়াছে £ “135 অর্থ কঠোর শাস্তি ।' খলীল 
ইব্‌ন আহমদ বলেন- “4১3 অর্থ অত্যন্ত যন্ত্রণাদায়ক অবাঞ্ছিত বিষয় বা বস্তু ।' সীবওয়াই 
বলেন- J, অর্থ ধ্বংসে পতিত হইবার অবস্থা, ০০০০০০৪০০০০ 


www.quraneralo.com 


Contents 


৫২০ তাফসীরে ইব্ন কাছীর 
অবস্থা ।' আসমাঈ বলেন- 43, শব্দটি কাহারো ভীতিকর অবস্থায় পতিত হইবার সংবাদ প্রদান 
করিবার জন্যে ব্যবহৃত হইয়া থাকে ।.তবে, উহাতে বক্তার মনে বিপন্ন ব্যক্তির প্রতি সহানুভূতির 
ভাব বর্তমান থাকে না। পক্ষান্তরে, 39 শব্দটি কাহারো ভীতিকর অবস্থায় পতিত হইবার 
সংবাদ প্রদান করিবার জন্যে ব্যবহৃত হইয়া থাকে এবং উহাতে কথকের মনে বিপন্ন ব্যক্তির 
প্রতি সহানুভূতির ভাব বর্তমান থাকে ।' কেহ কেহ বলেন- 23 অর্থ দুঃশ্চন্তা বা উদ্বেগ ।" 
প্রসিদ্ধ ভাষাবিদ বলেন- এ-:9- 229- «£ 4১9 এবং 9 এই শব্দগুলি সমার্থক শব্দ। 
আবার কেহ কেহ উহাদের অর্থ পার্থক্য নির্দেশ করিয়া থাকেন। কোন কোন ব্যাকরণবিদ 
_বলেন- এ শব্দটি ০১৫১.(অনির্দিষ্টবাচক) হওয়া সত্ত্বেও এই স্থলে উহা এই কারণে বাক্যের 
1১৩৭০ আর্বীস্বাক্যে-ক্রিয়ার পূর্বে স্থাপিত উদ্দেশ্য) হইতে পারিয়াছে যে, বাক্যটি একটি . 
প্রার্থনাসূচক (4৮০১) বাক্য । কেহ কেহ বলেন- “এই স্থলে J, শব্দটিকে কর্মকারকের 
বিভক্তি ০১ দিয়া 92) রূপেও.পাঠ করা যায়, এইরূপ অবস্থায় উহার পূর্বে ১১|। (আল্লাহ্‌ 
নির্ধারিত করিয়া দিয়াছেন) ক্রিয়াটিকে উহ্য ধরিতে হইবে । আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি 
7 শব্দটিকে এই স্থলে কেহই ১3 রূপে পাঠ করেন নাই। 

হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে ইকরামা ৷ 55 ৮১3) 09% এই আয়াতের 
ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন £.'আলোচ্য আয়াতে ইয়াহুদীদের উলামা সমাজের কথা বর্ণিত 
হইয়াছে । তাহারা মনগড়া মিথ্যা কথাকে তাওরাতের কথা বলিয়া প্রচার করে।' কাতাদাহ 
হইতে সাঈদ আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন £ “এই আয়াতে ইয়াহুদী জাতির 
লোকদের কথা বর্ণিত হইয়াছে। ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আব্দুর রহমান 
ইব্‌ন আলকামাহ ও সুফিয়ান ছাওরী বর্ণনা করিয়াছেন ৪ {/। ১৬৯২৩ 02310 ০2০৪ 
আয়াতে মুশরিক ও আহলে কিতাবের কথা বর্ণিত হইয়াছে। সুদ্দী উহার ব্যাখ্যায় বলেন- 
একদল ইয়াহুদী মনগড়া কতগুলি মিথ্যা কথা লিখিয়া আরবের লোকদের নিকট এই বলিয়া 
বিক্রয় করিত যে, উহা আল্লাহ্র বাণী। এইরূপে মিথ্যার বিনিময়ে তাহারা মানুষের নিকট 
হইতে পয়সা কামাই করিত । 

হযরত ইবৃনে আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে উবায়দুল্লাহ ইব্‌ন আব্দুল্লাহ ও যুহরী 
বর্ণনা করেন ৪ “একদিন হযরত ইবৃন অব্বাস (রা) বলিয়াছেন, হে মুসলমানগণ । তোমরা 
কিরূপে আহলে -কিতাব. সম্প্রদায়ের নিকট কোন (দীনী) বিষয়-জিজ্ঞাসা কর? অথচ আল্লাহ 
তা'আলার কিতাব তাহার বাণী ও কথাকে তোমাদের নিকট উপস্থাপিত করিয়াছে । উহা সদ্য 
অবতীর্ণ কিতাব। উহা তোমরা তিলাওয়াত করিয়া থাক। উক্ত কিতাবে আল্লাহ্‌ তা'আলা বর্ণনা 
করিয়াছেন. যে, আহলে কিতাব সম্প্রদায় আল্লাহ্‌র কিতাবে পরিবর্তন আনিয়াছে। তাহারা 
মনগড়া মিথ্যা কথাকে আল্লাহ্র বাণী নাম দিয়া মানুষের মধ্যে প্রচার করিয়াছে। এই সব 
. তাহারা করিয়াছে তুচ্ছ ধন-দৌলত. ও মান-মর্যাদা কামাই করিবার উদ্দেশ্যে । তোমাদের নিকট 
আল্লাহ্‌র তরফ হইতে যে বাণী আসিয়াছে, উহা কি তোমাদিগকে তাহার নিকট দীনী বিষয় 
জিজ্ঞাসা করিতে নিষেধ করে নাই? আল্লাহ্র কসম! আমি তাহাদের কাহাকেও তোমাদের 
নিকট অবতীর্ণ কিতাব সম্বন্ধে কোন কিছু তোমাদের কাছে জিজ্ঞাসা করিতে শুনি নাই৷’ ইমাম 
বুখারী উক্ত রিওয়ায়েতকে যুহরীর মাধ্যমে একাধিক সনদে বর্ণনা করিয়াছেন। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫২১ 


হাসান ইব্‌ন আবুল হাসান বসরী বলেন- পৃথিবী ও উহার সমুদয় ধন-সম্পদই [1৪ ১০১ 
কে মূল্য) ৷ 5১৫ 9 4029 10554 ৩০5 3 "9094 অৰ্থাৎ তাহাদের 
মনগড়া মিথ্যা কথা লিখিয়া উহাকে আল্লাহ্র কালাম বলিয়া চালাইয়া দিবার এবং তৎপরিবর্তে 
তাহাদের তুচ্ছ পার্থিব ধন-সম্পদ কামাই করিবার কারণে তাহাদের জন্যে রহিয়াছে মহা শাস্তি । 

হি হাতির 0 বিরান 


১১86 ll HA 055 5 SASS Ca rt (/',,3 অর্থাৎ তাহাদের মনগড়া 
মিথ্যা কথা লিখিয়া উহাকে আল্লাহ্‌র কালাম নাম দিয়া মূর্খ ব্যক্তিদের নিকট উহা প্রচার করিবার 
এবং তৎপরিবর্তে তাহাদের নিকট হইতে তুচ্ছ পার্থিব ধন-সম্পদ কামাই করিবার কারণে 
তাহাদের জন্যে যন্ত্রণাদায়ক মহাশাস্তি নির্ধারিত রহিয়াছে ।' 

মোটকথা এই যে, ইয়াহুদীরা বাহির হইতে তাহাদের মনঃপুত কথা তাওরাতে আমদানী 
করিত এবং তাওরাতের অমনঃপুত কথা উহা হইতে ছাটিয়া ফেলিত। তাহারা মহানবী হযরত 
মুহাম্মদ মুস্তফা (সা)-এর নাম তথা তাহার পরিচয় ও গুণাবলী তাওরাত হইতে ছাটিয়া 
ফেলিয়াছিল। তাহারা উহা করিয়াছিল তুচ্ছ পার্থিব ধন-সম্পদ তথা মান-সম্মানের লোভে। 
তাহাদের এই জঘন্য পাপাচারের কারণে তাহাদের জন্যে আল্লাহ্‌র নিকট কঠোর শাস্তি নির্ধারিত 
হইয়া রহিয়াছে। 


13241৩59৬08 + ১ (5১৩৩৬৬১৩405 (4) 


১১০৫ ৩ পিপল ৮৬) 12৩6 এৰণ 


০০১৮৩৫40145 ODA EE MISS LK 


৮০. আর তাহারা বলে, ‘নির্দিষ্ট কয়েকদিন ছাড়া অগ্নি কখনও আমাদিগকে স্পর্শ 
করিবে না।' তুমি বল, ‘তোমরা কি আল্লাহ্র প্রতিশ্রুতি পাইয়াছ যে, আল্লাহ্‌ কখনও নিজ 
প্রতিশ্রুতি ভঙ্গ করিবেন না? কিংবা, তোমরা আল্লাহ্‌র ব্যাপারে যাহা জান না তাহাই. 
বলিতেছ?' 

তাফসীর ৪ আলোচ্য আয়াতে আল্লাহ্‌. তা'আলা ইয়াহুদী জাতির মিথ্যা দাবী উল্লেখ করত 
উহার মিথ্যা হওয়া প্রতিপন্ন করিয়াছেন! ইয়াহুদীগণ বলিত- আমাদিগকে মাত্র কয়েক দিন 
দোযখে থাকিতে হইবে । অতঃপর আমরা দোযখ হইতে মুক্তি পাইব। আল্লাহ্‌ তা“আলা 
তাহাদিগকে জিজ্ঞাসা করিতেছেন- তোমরা কি আল্লাহ্‌র নিকট হইতে এইরূপ কোন ওয়াদা 
রা প্রতিশ্রুতি আদায় করিয়া লইয়াছ? এইরূপ হইলে অবশ্য তোমাদের দাবী সত্য হইত। 
কারণ, তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন- “না, তোমরা তাহার 
নিকট হইতে এইরূপ কোন প্রতিশ্রুতি আদায় করিয়া লও নাই। তোমাদের আকীদা-বিশ্বাস, 
মন-মানসিকতা ও কার্যকলাপ যেইরূপ জঘন্য, তাহাতে এরূপ প্রতিশ্রুতি তোমরা আদায় 
করিতে পারও না । বরং তোমরা আল্লাহ্‌র বিরুদ্ধে মিথ্যারোপ করিয়া থাক ।' 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, সায়ফ ইব্‌ন সুলায়মান ও 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করিয়াছেন £ 'ইয়াহুদীগণ বলিত- এই দুনিয়া সাত হাজার বৎসর 


কাছীর (১ম খণ্ড)__৬৬ 


Wwww.quraneralo.com 


Contents 


৫২২ তাফসীরে ইবৃন কাছীর 


টিকিবে। আর প্রতি এক হাজার বৎসরের পরিবর্তে আমাদিগকে একদিন দোযখে পুড়িতে 
হইবে । এই হিসাবে আমাদিগকে মাত্র সাত দিন দোযখে থাকিতে হইবে । ইহা স্বল্প কয়েকটি 
দিন মাত্র । তাহাদের উক্ত দাবী উপলক্ষে আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াত ও উহার পরবর্তী 
আয়াত নাযিল করেন। উক্ত রিওয়ায়েতকে আবার হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
ধারাবাহিকভাবে সাঈদ অথবা ইকরামা, মুহাম্মদ ও মুহাম্মদ ইবৃন ইসহাক বর্ণনা করিয়াছেন । 
আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হযরত ইব্ন আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করিয়াছেন 8 
“আলোচ্য আয়াতে ইয়াহুদীদের কথা বর্ণিত হইয়াছে। তাহারা বলিত, "আমাদিগকে মাত্র চল্লিশ 
রাত দোষখে থাকিতে হইবে ।' তাহাদের উক্ত দাবীর অসত্যতা প্রমাণ করিবার জন্যে আল্লাহ 
তাআলা আলোচ্য আয়াত নাযিল করেন। হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর উপরোক্ত ব্যাখ্যার 
বিশ্লেষণে কথিত হইয়াছে যে, 'উক্ত চল্লিশ রাত হইতেছে তাহাদের গো-বৎস পূজার স্থায়ীত্বের 
কালের সমান৷ ইমাম কুরতুবীও উপরোক্ত রিওয়ায়েতকে হযরত ইব্‌ন আব্বাস (রা) এবং 
কাতাদাহ হইতে বর্ণনা করিয়াছেন। 
আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করিয়াছেন ঃ 
“ইয়াহুদীরা দাবী করিত যে, “তাহারা তাওরাত কিতাবে এই কথা লিপিবদ্ধ দেখিতে পাইয়াছে 
যে, জাহান্নামের উপরিভাগ হইতে উহার তলদেশ পর্যন্ত (যে স্থানে যান্ধুম (১5৪১) বৃক্ষ 
অবস্থিত) চল্লিশ বৎসরের পথ।' আল্লাহ্‌র শত্রুরা (ইয়াহুদীরা) বলিত, উক্ত যাকুম বৃক্ষ পর্যন্ত 
পৌছিতে যতদিন লাগিবে, আমাদিগকে মাত্র ততদিন দোযখের আযাব ভোগ করিতে হইবে। 
আমাদের উক্ত বৃক্ষ পর্যন্ত পথ অতিক্রম করিবার পর জাহান্নাম ধ্বংস ও বিলীন হইয়া যাইবে ।' 
কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আব্দুর রাষ্যাক বর্ণনা করিয়াছেন £ (11 
৪১৪৩ অর্থাৎ যতদিন আমরা গো-বৎস পূজা করিয়াছি, ততদিন মাত্র।' ইকরামা বলেন- 
‘একদা ইয়াহুদীরা,.নবী করীম (সা)-এর সহিত বিতর্কে লিপ্ত হইল। তাহারা বলিল- 
“আমাদিগকে মাত্র চল্লিশ রাত দোযখে থাকিতে হইবে । অতঃপর, অন্য এক জাতি আমাদের 
পরিবর্তে উহাতে প্রবেশ করিবে ।' ‘অন্য এক জাতি, দ্বারা তাহারা নবী করীম (সা) ও তীহার 
সাহাবীগণকে বুঝাইতে চাহিয়াছিল। নবী করীম (সা) স্বীয় হস্ত তাহাদের মস্তকে রাখিয়া 
-বনিলেন- “না; বরং তোমাদিগকে তথায় স্থায়ীভাবে অবস্থান করিতে হইবে । তোমাদের 
পরিবর্তে কেহ তথায় প্রবেশ করিবে না।' এই ঘটনা উপলক্ষে আলোচ্য আয়াত নাযিল হইল ৷. 
হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন আবূ সাঈদ, লায়ছ ইবৃন 
সা'দ, আবূ আবদির রহমান আল মুকরী, মুহাম্মদ ইবৃন মুহাম্মদ ইব্‌ন সখর, আব্দুর রহমান 
ইব্‌ন জা'ফর ও হাফিজ আবূ বকর ইবৃন মারদুবিয়্যা বর্ণনা করিয়াছেন £ “খায়বার বিজয়ের দিন 
ইয়াহুদীদের পক্ষ হইতে নবী করীম (সা)-এর খেদমতে একটি বিষ মিশ্রিত রন্ধনকৃত বকরী 
হাদিয়া হিসাবে উপস্থাপিত হইল । নবী করীম (সা) নির্দেশ দিলেন ‘এখানে উপস্থিত সকল 
ইয়াহুদীকে আমার সম্মুখে আন।' তাহাদিগকে নবী করীম (সা)-এর সম্মুখে উপস্থিত করা 
হইলে, তিনি তাহাদের নিকট জিজ্ঞাসা করিলেন- 'তোমাদের পিতা কে? তাহারা বলিল, 
‘আমাদের পিতা অমুক ব্যক্তি।' তিনি বলিলেন, তোমরা মিথ্যা বলিয়াই। তোমাদের পিতা বরং 
অমুক ব্যক্তি ।' তাহারা বলিল, “আপনি ঠিক ও সত্য বলিয়াছেন।' অতঃপর নবী করীম (সা) 
তাহাদিগকে বলিলেন, ‘আমি তোমাদের নিকট একটি কথা জিজ্ঞাসা করিলে তোমরা কি সত্য 
ও সঠিক উত্তর দিবে?’ তাহারা বলিল, ‘হে আবুল কাসিম! হ্যা; আমরা সত্য ও সঠিক উত্তর 


Wwww.quraneralo.com 


Contents 


‘সূরা আল্‌ বাকারা ৫২৩ 


দিব। আর যদি আমরা মিথ্যা উত্তর দেই, তবে তো আপনি যেইরূপে আয়াদের পিতার নামের 
ব্যাপারে আমাদের মিথ্যাকে ধরিয়া ফেলিয়াছেন, সেইরূপে উহাও ধরিয়া ফেলিবেন।' তিনি 
তাহাদিগকে বলিলেন, 'কাহারা দোযখে যাইবে?’ তাহারা বলিল “সেখানে সামান্য কয়েকদিন 
আমাদিগকে থাকিতে হইবে । অতঃপর আমাদের পরিবর্তে আপনারা সেখানে থাকিবেন।' নবী 
করীম (সা) বলিলেন- “আল্লাহকে ভয় করিয়া কথা বল। আল্লাহ্‌র কসম! আমরা তোমাদের 
পরিবর্তে সেখানে কোনদিন প্রবেশ করিব না?’ অতঃপর তিনি তাহাদিগকে বলিলেন- ‘আমি 
তোমাদের নিকট একটি কথা জিজ্ঞাসা করিলে তোমরা কি সঠিক ও সত্য উত্তর দিবে?' তাহারা 
বলিল- ‘হে আবুল কাসিম! হ্যা; আমরা সঠিক ও সত্য উত্তর দিব ।" তিনি বলিলেন- ‘তোমরা 
এই বকরীতে বিষ মিশাইয়াছ?' তাহারা বলিল- হ্যা; আমরা এরূপ করিয়াছি ।' তিনি 
বলিলেন- 'তোমরা কেন এইরূপ করিয়াছ?' তাহারা বলিল- “আমাদের উদ্দেশ্য, আপনি 
মিথ্যাবাদী হইলে আমরা আপনার হাত হইতে মুক্তি পাইব। আর যদি আপনি সত্যই নবী হন, 
তবে তো উহা আপনার কোন ক্ষতি করিতে পারিবে না।' 

ইমাম বুখারী, ইমাম নাসাঈ. এবং ইমাম আহমদও উক্ত হাদীসকে উপরোক্ত রাবী লায়ছ 
ইব্‌ন সা'দ হইতে উহার অভিন্ন উর্ধতন সনদাংশে এবং অধস্তন বিভিন্ন সনদাংশে বর্ণনা 
করিয়াছেন। 

শব্দার্থ £ আয়াতের অন্তর্গত "০1" শব্দটি এইস্থলে ‘বরং’ অর্থে ব্যবহৃত হইয়াছে। 


she MLA IN EELS tp SLES AGS (AY 


LAER MN 


০৬১৬১ 
Gil Sal 2 মুঠ চা Sls? 2555250504৭) 
: 6০১৩৬৮ 


‘হা, যে ব্যক্তি পাপ উপার্জন করিয়াছে আর নিজ পাপে যে আবিষ্ট রহিয়াছে, 
EES Pe NASR তা 
৮২. আর যাহারা ঈমান আনিয়াছে ও নেক আমল করিয়াছে, তাহারাই জান্নাতের 
বাসিন্দা । সেখানে তাহারা চিরকাল কাটাইবে। 


তাফসীর £ আলোচ্য 'আয়াতদ্বয়ে আল্লাহ্‌ তা'আলা কাহারো দোযখের শাস্তি ভোগ করিবার 

বং জান্নাতের সুখ-শান্তি লাভ করিবার প্রকৃত কারণ বর্ণনা করিয়াছেন। আল্লাহ্‌ তা'আলা 
রিতা যে ব্যক্তি পাপাচার করিয়াছে আর তাহার নিকট কোন নেকী নাই, সে ব্যক্তি এই 
অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ্‌র সম্মুখে উপস্থিত হইলে তাহাকে চিরদিন দোষখে পড়িতে 
হইবে। তাহার কোন খোশ-খেয়াল ও আত্মপ্রসাদ তাহাকে দোযখের আযাব হইতে বাচাইতে 
পারিবে না। ইয়াহুদীরা আল্লাহর নবী ও আল্লাহ্র কিতাবকে অবিশ্বাস করিয়াছে। তাহারা 
সত্যের ঘৃণ্য শত্রু । তাহাদের নিকট কোন নেক আমল নাই । ঈমান না থাকিলে নেক আমল 


www.quraneralo.com 


Contents 


৫২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


বলিয়া ঘোষিত কাজও আল্লাহ্র নিকট নেক আমল বলিয়া পরিগণিত হইবে না। তাহারা এই 
আমাদিগকে বেশী দিন দোযখে রাখিবেন না' তাহাদের এইরূপ ধারণা, খোশ-খেয়াল ও 
আত্মপ্রসাদ সত্তেও তাহারা চিরদিন দোযখে থাকিবে । তাহাদের উক্ত খোশ-খেয়াল তাহাদের 
কোন কাজে আসিবে না। তাহাদের উক্ত ধারণা তাহাদিগকে বাচাইতে পারিবে না। তাহাদের 
উক্ত আত্মপ্রসাদ তাহাদিগকে দোযখের আগুন হইতে বাহিরে আনিতে পারিবে না। পক্ষান্তরে, 
যে ব্যক্তি ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে, সে জান্নাতবাসী হইবে । সেইখানে সে 
চিরদিন চিরস্থায়ীভাবে বাস করিবে । সে কোনদিন সেইস্থান হইতে বহিষ্কৃত হইবে না। ইয়াহুদী 
তথা অন্যান্য কাফিরের শত্রতামূলক আকাঙ্ফায় কোন কাজ হইবে না। তাহারা আকাঙ্ক্ষা 
করে, মুমিনগণ দোযখে যাক, তাহারা জান্নাতে প্রবেশ করিতে না পারুক, পারিলেও তথায় 
বেশী দিন থাকিতে না পারুক।' কিন্তু, এইসব শুধু তাহাদের হিংসাপূর্ণ কামনা ও আকাঙ্কা। 
উহা কোনদিন পূর্ণ হইবে না- পূর্ণ হইতে পারে না। বরং নেককার মুমিনগণ দোযখে যাইবে 
না। তাহারা জান্নাতে যাইবে । জান্নাতে তাহারা চিরদিন বাস করিবে। তাহারা উহা হইতে 
কোনদিন বহিষ্কৃত হইবে না। 

আলোচ্য আয়াতদ্বয়ের ন্যায় অনত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 
45295 5৯21295 Lats ১০০ SUS JALIL Ys ০5 ntl 
১৯৩০০ 0১৪০ be SULA a TL bao es TP 54019 

- IE ০৬০183383 GA ০৬৯৭৪ LAGE ০০৩ 

" "না তোমাদের আকাঙ্কাসমূহের কারণে, আর না আহলে কিতাবের আকাজ্ষাসমূহের 
কারণে কিছু ঘটিবে। বরং কোন ব্যক্তি, পাপাচার করিলে সে উহার শাস্তি ভোগ করিবেই। আর 
সে আল্লাহ্‌র বিরুদ্ধে না কোন বন্ধু আর না কোন সাহায্যকারী পাইবে। পক্ষান্তরে যদি কোন 
ব্যক্তি মু'মিন অবস্থায় কোন নেক কাজ করে, তবে সে জান্নাতে প্রবেশ করিবেই । আর কোন 
লোকের প্রতি সামান্যতম অত্যাচারও করা হইবে না।" 

হযরত ইবন আববাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ অথবা ইকরামা, মুহাম্মদ ইব্‌ন 
আবু মুহাম্মদ ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করিয়াছেন ৪ ০০৮9 2505 25০৫ ০০ 12 
£2%+5. ০, অর্থাৎ যে ব্যক্তি তোমাদের (ইয়াহুদীদের) আমলের ন্যায় আমল করিবে, 
তোমাদের কুফর করিবার ন্যায় কুফর করিবে এবং তদ্দরুণ তাহার নিকট কোন নেক আমল 
থাকিবে না.... ৷ হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে অন্য এক রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে ঃ 
£524 অর্থাৎ শির্ক ৷ ইমাম ইবৃন আবূ হাতিম বলেন- “আবূ ওয়ায়েল আবুল আলীয়া, 
মুজাহিদ, ইকরামা, হাসান, কাতাদাহ এবং রবী ইব্‌ন আনাস হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত 
হইয়াছে। হাসান ও সুদ্দী বলেন ২... অর্থাৎ কোন কবীরা গুনাহ্‌। মুজাহিদ হইতে ইব্‌ন 
জুরায়জ বর্ণনা করিয়াছেন ৪ 45545519৮05 অর্থাৎ তাহার অন্তরের পাপ তাহাকে 
ঘিরিয়া ফেলিবে, যদরুণ তাহার নিকট কৌন নেক আমল থাকিবে না। হযরত 'আব হুরায়রা 
(রা), আবু ওয়ায়েল, আতা এবং হাসান বলেন 421০2. «15020 অর্থাৎ তাহার শিরক 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫২৫ 


তাহাকে ঘিরিয়া ফেলিবে যদ্দরুণ তাহার নিকট কোন নেক আমল থাকিবে না।' রবী“ ইব্‌ন 
খায়ছাম হইতে ধারাবাহিকভাবে আবু রযীন ও আ'মাশ বর্ণনা করিয়াছেন, «১ ৮৮৯13 
445১১ অর্থাৎ সে ব্যক্তি তওবা না করিয়াই স্বীয় গুনাহসমূহ লইয়া মরে। সুদ্দী এবং আবু 
রযীন 'হইতেও অনুরূপ কথা বর্ণিত হইয়াছে। আবুল আলীয়া, কাতাদাহ, রবী' ইব্‌ন আনাস 
এবং এক রিওয়ায়েত অনুযায়ী মুজাহিদ ও হাসান বলেন ৪ 454,৮২ 4১ :০519 অর্থাৎ যে 
গুনাহ দোযখে প্রবেশ করা ওয়াজিব করিয়া দেয়, সে ব্যক্তি সেই গুনাহ করিয়াছে । উপরোক্ত 
ব্যাখ্যাসমূহ প্রায় পরস্পর একই ব্যাখ্যা । আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে আবৃ ইয়ায, আব্দু-রাব্বিহী, আমর 
ইব্‌ন কাতাদাহ, সুলায়মান ইব্‌ন দাউদ ও ইমাম আহমদ বর্ণনা করেন ঃ নবী করীম (সা) 
বলিয়াছেন- 'সাবধান। তোমরা ছোট ছোট গুনাহকে অবহেলা করিও না, বরং উহা হইতেও 
দূরে থাকিও। কারণ ছোট ছোট গুনাহ কাহারো মধ্যে একত্রিত হইলে উহা তাহাকে ধ্বংস 
করিয়া দেয়। প্রসঙ্গত নবী করীম (সা) একটা দৃষ্টান্ত উল্লেখ করিয়াছেন £ “একদল লোক একটি 
প্রান্তরে উপস্থিত হইল। তথায় তাহাদের খাদ্য উপস্থিত হইল। অতঃপর তাহাদের প্রত্যেকে 
একখানা করিয়া কাষ্ঠ সংগ্রহ করত উহাদিগকে একস্থানে জড়ো করিল। তারপর উহাতে আগুন 
লাগাইয়া দিল। উক্ত আগুনে তাহারা যাহাই নিক্ষেপ করিল, তাহাই জুলিয়া পুড়িয়া ভস্ম হইয়া 
গেল!’ 

হযরত ইবুন আব্বাস (রা) হইতে খারাবাহিকভাবে সাঈদ অথবা ইকরামা, মুহাম্মদ ও 
মুহাম্মদ ইবৃন ইসহাক বর্ণনা করিয়াছেন 8 ১1 ০] _ ০০১৭11১1০55 1957 3৮, 
2,31 অর্থাৎ হে ইয়াহুদীগণ! তোমরা যাহা অবিশ্বাস করিয়াছ, উহা যাহারা বিশ্বাস করিয়াছে 
এবং তোমরা যে নেক আমল কর নাই, উহা যাহারা করিয়াছে, তাহারা জান্নাতের অধিবাসী 
হইবে এবং উহাতে তাহারা চিরকাল বাস করিবে। 

আলোচ্য আয়াতদয়ে আল্লাহ্‌ তা'আলা জানাইয়! দিতেছেন যে, কাফিরগণ চিরদিন দোযখে 
থাকিবে । তাহারা উহা হইতে কোনদিন বাহির:হইতে পারিবে না। পক্ষান্তরে, নেককার 
মু'মিনগণ চিরদিন বেহেশতে বসবাস করিবে । তাহারা কোনদিন উহা হইতে বহিষ্কৃত হইবে না। 


৬2৩)505 00016 0:৮5 ১৫6৫৬563412 (AY) 
58৮৩০) ৮৩75 এনা 45421 3১56০) 


পেতে 


০০১১৫ ৪৩58 2 5ST, ts ss 


৮৩. আর আমি যখন বনী ইসরাঈলদের এই প্রতিশ্র্তি গ্রহণ করিলাম যে, তোমরা 
আল্লাহ্‌ ছাড়া কাহারও ইবাদত করিবে না আর তোমরা বাপ-মা,' আত্মীয়-স্বজন' ও 
ইয়াতীম-মিসকীনদের প্রতি ইহসান করিবে, মানুষকে ভাল কথা বলিবে, সালাত কায়েম 
করিবে ও যাকাত দিবে । তারপর তোমাদের নগণ্য লোক ব্যতীত সকলেই উহা উপেক্ষা 
করিল । মূলত তোমরা ঘাড় ফিরাইয়া চলারই লোক। 


Wwww.quraneralo.com 


Contents 


৫২৬ তাফসীরে ইবন কাছীর 


তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তাআলা বনী ইসরাঈল জাতিকে তাহাদের নিকট 
হইতে গৃহীত অঙ্গীকারের এবং তাহাদের অঙ্গীকার ভঙ্গের বিষয় স্মরণ করাইয়া দিতেছেন। বনী 
ইসরাঈল জাতিকে আল্লাহ্‌ তা'আলা একমাত্র তাহার ইবাদত করিতে, মাতা-পিতার প্রতি, রক্ত 
সম্পর্কের আত্মীয়ের প্রতি, ইয়াতীমের প্রতি এবং দরিদ্রের প্রতি সদ্ব্যবহার করিতে, সকল 
মানুষের প্রতি প্রিয়ভাষী হইতে, সালাত কায়েম করিতে এবং যাকাত প্রদান করিতে আদেশ 
করত এই সকল বিষয়ে তাহাদের নিকট হইতে দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছিলেন। অতঃপর 
তাহারা নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছিল। আল্লাহ্‌ তা'আলা তাহাদিকে উহা স্মরণ করাইয়া 

আল্লাহ্‌ তা'আলা সকল মানুষকেই একমাত্র তাহাকে ইবাদত করিতে এবং শিরক হইতে 
পবিত্র থাকিতে নির্দেশ দিয়াছেন। আর প্রকৃতপক্ষে তিনি তাহাদিগকে পয়দা করিয়াছেন এই 
জন্যেই । তিনি অন্যত্র বলিতেছেন £ 


০৪০৭৪ 91 এ য় হা 401 1৯5 ধা] 094) ০০ এ ০০ EL Us 
“আর. আমি তোমার পূর্বে যত রাসূল পাঠাইয়াছি, তাহাদের প্রত্যেকের নিকট এই ওহী 
প্রেরণ করিয়াছি যে, আমি ভিন্ন অন্য কোন মা“বৃদ নাই; অতএব, তোমরা আমার ইবাদত কর। 
তিনি আরও বলিতেছেন ৪ 
০8011152351 CE ১1 ১০১২1 KS Oi 589 
| ‘আর নিশ্চয় আমি প্রত্যেক জাতির নিকট এই নির্দেশ দিয়া রাসূল পাঠাইয়াছি যে, তোমরা 
আল্লাহ্‌র ইবাদত কর এবং শয়তান হইতে দূরে থাক।' 
"_ আল্লাহ্‌র ইবাদত হইতেছে মানুষের সর্বপ্রধান কর্তব্য । উহা মানুষের নিকট প্রাপ্য আল্লাহ্‌র 
হক। অতঃপর বান্দার হকের স্থান। বান্দার নিকট বান্দার প্রাপ্য যতগুলি হক আছে, তন্মধ্যে 
মাতা-পিতার হক হইতেছে প্রধানতম । এই কারণে আল্লাহ্‌ তা'আলা নিজের হকের অব্যবহিত 
পর মাতা-পিতার হককে উল্লেখ করিয়া থাকেন। অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 
৮৪০৪1 ০1515 dE না এই যে, তুমি আমার প্রতি এবং 
তোমার মাতা-পিতার প্রতি কৃতজ্ঞ হও। আমার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। 
তিনি-আরও বলিতেছেন £ 
চা রিলে রনির 
‘আর তোমার প্রভু নির্দেশ দিতেছেন যে, তোমরা আল্লাহ্‌ ভিন্ন অন্য কাহারও ইবাদত করিও 
না এবং মাতা-পিতার প্রতি সদাচার করিও । .. দর 
প্রদান করিও । আর দরিদ্রকে এবং পথিককেও... 
খায় শরীক ও সুলিম শরীফে হযরত ইবন মাসউদ (রে) হইতে বি হছে হে, 
হযরত ইব্ন মাসউদ রো) বলেন, একদা আমি নবী করীম (সা)-এর খেদমতে আর্য 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫২৭ 


করিলাম- হে আল্লাহ্‌র রাসূল! কোন্‌ নেক আমলটি সর্বোত্তম? তিনি বলিলেন- যথাসময়ে 
(ওয়াক্ত মত) নামায আদায় করা । আমি আরয করিলাম- অতঃপর কোন্‌ আমলটি সর্বোত্তম? 
তিনি বলিলেন- মাতাপিতার প্রতি সদাচার। আমি আরয করিলাম- অতঃপর কোন্‌ আমলটি 
সর্বোত্তম? তিনি বলিলেন- আল্লাহ্‌র পথে জিহাদ । 

একদা জনৈক সাহাবী নবী করীম (সা)-এর খেদমতে আরয করিলেন ঃ হে আল্লাহ্র 
রাসূল! আমি কাহার প্রতি সদাচার করিব? নবী করীম (সা) বলিলেন- তোমার মায়ের প্রতি। 
" সাহাবী আরয করিলেন- অতঃপর কাহার প্রতি? নবী করীম (সা) বলিলেন- তোমার মায়ের 
প্রতি। সাহাবী আরয করিলেন- অতঃপর কাহার প্রতি? নবী করীম (সা) বলিলেন- তোমার 
বাপের প্রতি । অতঃপর তোমার রক্ত সম্পর্কের নিকটতম আত্মীয়ের প্রতি । উহা একটি সহীহ 
হাদীস। 

201 %। ১9১55% তোমরা তীহাকে ছাড়া অন্য কাহারও ইবাদত করিও না। 

আল্লামা যামাখশারী বলেন ৪ ১৫1 %1 ১১:55 এই বাক্যটি দৃশ্যত সংবাদসূচক 
(৭:১১) বাক্যের মত হইলেও এইস্থলে উহা অনুজ্ঞাসূচক বাক্যের অর্থে ব্যবহৃত হইয়াছে। 
আর এইরূপ অবস্থায় অনুজ্ঞাসূচক অর্থে অধিকতর জোর ও শত সৃষ্টি হইয়া থাকে। 

কেহ কেহ বলেন- “বাক্যটি মূলত এই ছিল 8 5111 %11:/52% "১ ও পূর্ব যুগীয় কোন 
কোন কিরাআত বিশেষজ্ঞ উহাকে এরূপে পড়িয়াছেনও। উহার ৷ শব্দটিকে তুলিয়া দেওয়ায় 
আরবী ব্যাকরণ শাস্ত্রের বিশেষ সূত্র অনুযায়ী উহার রূপ 5111 41139 হইয়াছে। হযরত 
উবাই ইব্‌ন কা'ব রো) এবং হযরত ইব্‌ন মাসউদ (রা) সম্বন্ধে বর্ণিত হইয়াছে যে, তাহারা 
উহাকে এইরূপে পড়িতেন ৪ 411 31 1১2 ১ উপরে ৭111 31 ১১১ 3 বাক্যের যে 
ব্যাকরণগত বিশ্লেষণ বর্ণিত হইয়াছে, ইমাম কুরতুবী স্বীয় তাফসীরে উহাকে প্রসিদ্ধ ব্যাকরণবিদ 
সীবওয়াইহ হইতে বর্ণনা করিয়াছেন । তিনি বলিয়াছেন, সিবওয়াই উপরোক্ত বিশ্লেষণ প্রদান 
করিয়াছেন। ইমাম কুরতুবী আরও বলিয়াছেন যে, ব্যাকরণবিদ কাসাঈ এবং ব্যাকরণবিদ 
ফার্রা, সীবওয়াইহ্‌ এর উক্ত বিশ্লেষণকে সমর্থন করিয়াছেন। 

শব্দার্থ ৪ ০3:11 পিতা বা অন্য কোন উপার্জনক্ষম ভরণ-পোষণকারী অভিভাবকহীন 
শিশু-কিশোর । ০১.১! যাহাদের নিজেদের ও পরিবার-পরিজনের ভরণ-পোষণের জন্যে 
প্রয়োজনীয় অর্থ সম্পত্তি নাই। “সূরা নিসা' এর ১11 (175 42198 ৮85%9 ll 
এই আয়াতে উপরোক্ত শ্রেণীসমূহ সম্বন্ধে বিশদরূপে আলোচনা করা হইবে। 

(০.৯ ১4০41151555 অর্থাৎ লোকদের সহিত বিনীতভাবে কথা বলিও; তাহাদিগকে 
ভালো কথা বলিও এবং তাহাদের সহিত শিষ্টতা সহকারে মিলিত হইও । মানুষকে নেক কাজ 
করিতে এবং বদ কাজ হইতে বিরত থাকিতে উপদেশ দেওয়াও উহার অন্তর্ভুক্ত । হাসান বসরী 
বলেন- “মানুষকে নেক কাজ করিতে এবং বদ কাজ হইতে বিরত থাকিতে উপদেশ দেওয়া, 
কেহ অসদ্যবহার করিলে ধৈর্যধারণ করা তথা তাহাকে ক্ষমা করিয়া দেওয়া সবই ১... 
(সদাচার)-এর অন্তর্ভুক্ত । মোটকথা আল্লাহ যে আচরণকে ভালবাসেন ও পছন্দ করেন, তাহাই 
১.৯ (সদাচার)।' 


Wwww.quraneralo.com 


Contents 
৫২৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত আবূ যর গিফারী (রা) হইতে ধারাবাহিকভাবে আব্দুল্লাহ ইব্‌ন সামিত, আবূ 
ইমরান জওনী, আবু আমের খাররায, রওহ ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, নবী করীম 
(সা) বলিয়াছেন ৪ “কোন নেক কাজকেই ছোট নজরে দেখিও না। করিবার মত কোন নেক 
কাজ খুঁজিয়া না পাইলে স্বীয় ভ্রাতার সহিত হাসিমুখে সাক্ষাৎ কর।' 

ইমাম মুসলিম এবং ইমাম তিরমিযী উহা উপরোক্ত রাবী আবূ আমের খার্রায হইতে 
উপরোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং বিভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম 
তিরমিযী উহাকে সহীহ হাদীস নামে আখ্যায়িত করিয়াছেন। রাবী আবু আমের খার্রায-এর" 
আরেক নাম হইতেছে, সালেহ, ইব্‌ন রুস্তম । 

আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা প্রথমে ধন-সম্পত্তির মাধ্যমে মানুষের প্রতি ইহসান বা 
সদাচার করিবার বিষয় উল্লেখ করিয়াছেন। অতঃপর মৌখিক ব্যবহারের মাধ্যমে মানুষের প্রতি 
সদাচার করিবার বিষয় উল্লেখ করিয়াছেন। এইরূপে আলোচ্য আয়াতে আর্থিক সদাচার ও 
লৌকিক সদাচার উভয়েরই উল্লেখ রহিয়াছে। 

১৮৫/11519 £৮ 1:০৪ আয়াতের প্রথমাংশে আল্লাহ্‌ তা'আলা সামগ্রিকভাবে 
তাহার নিজের হকের বিষয় এবং বান্দার হকের বিষয় উল্লেখ করিয়াছেন। অতঃপর আয়াতে 
উপরোক্ত অংশে তাহার নিজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ হক সালাত এবং বান্দার একটি বিশেষ 
গুরুত্বপূর্ণ হক যাকাত এই দুইটি বিষয় উল্লেখ করিয়াছেন । 

আয়াতের শেষাংশে আল্লাহ তা'আলা বনী ইসরাঈল জাতির প্রতিশ্রুতি ভঙ্গের বিষয় উল্লেখ 
করিয়াছেন। উহাতেঞ্জলিয়াছেন যে, বনী ইসরাঈল জাতির স্বল্প সংখ্যক লোক ব্যতীত সকলেই 
আল্লাহ তা'আলার উপুরোক্ত-নির্দেশ লঙ্ঘন করিয়াছে। এইরূপে তাহারা আল্লাহ তা'আলা কর্তৃক 
তাহাদের নিকট হইতে গৃহীত দৃঢ় প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছে। বু তাহারা একটি সত্যবিমুখ 
জাতি। 

ছারা ভালা a জভিক ই জাজিরা উনি 
বিষয়সমূহের নির্দেশ প্রদান করিয়াছিলেন, সেইরূপে “সূরা নিসা OS SRS হত 
মুহাম্মাদিয়ার প্রতি উপরোক্ত বিষয়সমূহের নির্দেশ প্রদান করিয়াছেন ঃ 


81755174858 587 [35541 - 
৮534 রা ১ রা 8 টি রা oy 


SNE CT ME EHR রজা বত 
কল্যাণ কর, তেমনি কল্যাণ কর আত্মীয়, ইয়াতীম, মিসকীন, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, 
“মুসাফির ও তোমাদের অধীনস্থগণের ৷ নিশ্চয় আল্লাহ দাম্ভিক স্বেচ্ছাচারীকে পছন্দ করেন.না।". 

‘দেখা গিয়াছে-এই উম্মতের লোকেরা আল্লাহ তা'আলার উপরোক্ত নির্দেশকে অন্যান্য উন্মত 
অপেক্ষা অধিকতর নিষ্ঠার সহিত পালন করিয়াছে। সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার প্রাপ্য । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আলু বাকারা ৫২৯ 


এই স্থলে ইমাম ইব্‌ন আবূ হাতিম একটি অদ্ভূত ঘটনা বর্ণনা করিয়াছেন। আসাদ ইব্‌ন 
ওয়াদাআহ হইতে ধারাবাহিকভাবে হামিদ ইব্‌ন উকবাহ, খালিদ ইবৃন সাবীহ, আব্দুল্লাহ ইব্‌ন 
ইউসুফ (তানীসী), মুহাম্মদ ইব্‌ন খল্ফ আস্কালানী, আবু হাতিম ও ইমাম ইব্‌ন আবু হাতিম 
স্বীয় তাফসীরে বর্ণনা করেন £ ‘আসাদ ইব্‌ন ওয়াদাআহ পথ চলিবার কালে মুসলিম, ইয়াহুদী, 
নাসারা প্রত্যেককে সালাম দিতেন। একদা তাহাকে জিজ্ঞাসা করা হইল, আপনি ইয়াহুদী ও 
নাসারাকে কেন সালাম দেন? তিনি বলিলেন- আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

U১ ১4051119155 "অনন্তর তোমরা মানুষের সহিত কথায় শিষ্টাচারী হও ।' 

তিনি বলিলেন-'এই স্থলে আল্লাহ্‌ তা'আলা সকল মানুষকে সালাম দিতে আদেশ 
করিয়াছেন।' ইমাম ইব্‌ন আবু হাতিম বলেন-“আতা খোরাসানী হইতেও উপরোক্ত 

আয়াতাংশের উপরোক্তরিপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে।' আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি, আহলে ' 

কিতাবকে (ইয়াহুদী-নাসারাকে) প্রথমে সালাম দেওয়া হাদীস দারা গ্রসানিত হয়। আল্লাহ্‌ 
অধিকতর জ্ঞানের অধিকারী । 


IOS BIOSIS SE OG I SETI (At) 


1৪১৫৯১3৩3৩৬ 52502 28105862542 (Ao) 
A মলির LSI I tes 6359 


2d ১৪৪%, 2/ 32 23844 2229 SASS 


053৩2 ৯৭ ০১৪৮৩ 9৪৯০৯) AYR 
৮৪৮৯: রর 33৫৮৮/৫৫ SS, ০০86 02 ঠা? চর 


রা ৩৪ 5 +! ? 


০2৩26 ৮০০ ৩০০১১ এ ly) CG ASIN GG 0222 ০০921 
PEE EEN 6১১4০151835 ( Al) 


৮ ১০১৩০ ১০৪ 


্‌ 00১02 455 LNG 


৮৪. আর যখন আমি তোমাদের পাক্কা ওয়াদা নিলাম যে, তোমরা পরস্পর রক্তপাত 
ঘটাইবে না ও কাহাকেও কেহ কেহ দেশ ত্যাগী করিবে না। তোমরা তাহা স্বীকার করিয়া 
নিয়াছ এবং তোমরাই উহার সাক্ষ্য দিতেছ। 

. ৮৫. অথচ সেই তোমরাই পরস্পরকে হত্যা করিতেছ ও একদল অপরদলকে দেশ 
ত্যাগে বাধ্য করিতেছ। তাহাদের উপর পাপাচার ও বাড়াবাড়ির দৌরাত্ম্য চালাইতেছ। 
৮7775 


কাছীর (১ম খণ্ড)-_-৬৭ 


www.quraneralo.com 


Contents 
৫৩০ তাফসীরে ইব্‌ন কাছীর 


করা হইয়াছে। তোমরা কি কিতাবের কিছু কথা মানিতেছ ও কিছু কথা অস্বীকার করিতেছ? 
তোমাদের যাহারা তাহা করিতেছে তাহাদের শাস্তি হইল ইহকালের লাঞ্ছিত জীবন ও 
পরকালে তাহারা কঠিন আযাবে নিক্ষিপ্ত হইবে । আর আল্লাহ্‌ তা'আলা তোমাদের 
কার্যকলাপ সম্পর্কে উদাসীন নহেন। 

৮৬. তাহারাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করিল । তাই তাহাদের শাস্তি 
হ্রাস করা হইবে না এবং কোন সাহায্যই তাহারা পাইবে না। 


তাফসীর ঃ আল্লাহ্‌ তা'আলা মদীনার তৎকালীন ইয়াহুদী সম্প্রদায়ের লোকদিগকে তাহাদের 
প্রতিশ্রুতি ভঙ্গের কথা স্মরণ করাইয়া দিতেছেন। এতদসহ তাহাদের উক্ত প্রতিশ্রুতি ভঙ্গ তথা 
পাপাচারের অশুভ পরিণতির কথাও তাহাদিগকে জানাইয়া দিতেছেন। 

আল্লাহ্‌ তা'আলা তাওরাত কিতাবে নর-হত্যাকে কঠোরভাবে নিষিদ্ধ করিয়াছিলেন । নবী 
করীম (সা) এক যুগে মদীনার ইয়াহুদীগণ সেই নর-হত্যারূপ জঘন্য পাপাচার লিপ্ত ছিল। 
মদীনাতে জাহেলী যুগে আওস ও খায্রাজ নামে দুইটি গোত্র বাস করিত। তাহারা মূর্তিপূজা 
করিত। নবী করীম (সা)-এর হিজরতের পর ইহারাই মুসলমান হইয়া আনসার (ইসলাম তথা 
আল্লাহ্‌র দীনের সাহায্যকারী দল) নামে অভিহিত হন জাহেলী যুগে আওস ও খায্রাজ গোত্রে 
সর্বদা যুদ্ধ বিগ্রহ লাগিয়াই থাকিত। মদীনাতে তখন তিনটি ইয়াহুদী গোত্র বাস করিত $ বনু 
কায়নুকা, বনু নাধীর এবং বনু কুরায়যাহ্‌। ইহাদের প্রথমোক্ত গোত্রদ্ধয় খায্রাজ গোত্রের এবং 
শেষোক্ত গোত্রটি আওস গোত্রের সন্ধিবদ্ধ সাহায্যকারী ছিল। তাহারা আওস ও খাযরাজ 
গোত্রদ্বয়ের পারস্পরিক যুদ্ধ বিগ্রহে স্ব-স্ব মিত্র পক্ষকে উহার বিরোধী পক্ষের বিরুদ্ধে সাহায্য 
করিত । তাহারা স্ব স্ব মিত্র পক্ষের সহিত রণাক্ষেত্রে থাকিয়া প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করিতি। 
এইরূপে, একদল 'ইয়াহুদী ও পৌন্তলিকদের বিরুদ্ধে লড়িতে গিয়া স্বজাতীয় ইয়াহুদী এবং 
বিজাতীয় পৌত্তলিকদিগকে হত্যা করিত ও বন্দী করিত। তাহারা বিপক্ষীয়দিগকে দেশ হইতে 
নির্বাসিত করিত এবং তাহাদের ধন-সম্পত্তি লুট করিয়া লইত। স্বজাতীয় ইয়াহুদীকে হত্যা 
করা, তাহাকে নির্বাসিত করা ইত্যাদি কাজ তাহাদের কিতাব তাওরাতে স্পষ্টরূপে নিষিদ্ধ ছিল। 
তথাপি তাহারা উহা করিত। আঁবার যুদ্ধ. বন্ধ হইবার পর তাওরাতের নির্দেশ অনুযায়ী . 
মুক্তিপণের বিনিময়ে বন্দীদিগকে মুক্ত করিয়া দিত। ১2411 ০৯০ Ls 
৯১5 ১১৫০০ এই আয়াভাংশে উপরোক্তরূপে তাহাদের আল্লাহ্র কিতাবের কিয়দংশ 


মান্য কমিবার এবং কিয়দংশ অমান্য করিবার বিষয় বর্ণিত হইয়াছে। 

১545 8০80 OST {5১ ১:১৩. % অর্থাৎ-তোমাদের একজন 
আরেকজনকে হত্যাও করিবে না আর একজন আরেকেজনকে তাহার গৃহ হইতে বহিষ্কৃতও 
করিবে না। উপরোক্তরূপ বাগধারা অন্যত্রও অনুরূপ অর্থে ব্যবহৃত হইয়াছে। . 
. অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ৪ 

১২১1 171588755১0 ০11 19১: & “অতএব, “তোমরা স্বীয় সৃষ্টিকর্তার নিকট 
তওবা কর; আর একে অপরকে হত্যা কর।” 

আলোচ্য আয়াতে বর্ণিত হইয়াছে যে, আল্লাহ্‌ বনী ইসরাঈল জাতির জন্যে তাহীদের 
একজনকে আরেকজনের হত্যা করা নিষিদ্ধ করিয়াছিলেন । উহার কারণ এই যে; তাহারা একই 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল বাকারা ৫৩১ 


দীন ও শরীআতের অনুসারীগণ সকলে সম্মিলিতভাবে একটি মাত্র ব্যক্তির সমতুল্য ৷ নবী করীম 
(সা) বলিয়াছেন, মু'মিনগণ তাহাদের পারস্পরিক মমতৃবোধ, সহানুভূতি ও আত্মীয়তাবোধের 
দিক দিয়া সকলে সম্মিলিতভাবে একটি মাত্র দেহের সমতুল্য । উহার একটি অঙ্গ রোগাক্রান্ত 
হইলে অন্যান্য অঙ্গ উত্তেজিত ও মন্ত্রণাগ্রস্ত হইয়া এবং রাত্রি জাগরণ করিয়া উহার রোগযন্ত্রণায় 
সাড়া দিয়া থাকে। 

১৮৫ 5 ১5১1, ১০১০1 5৪ -অর্থাৎ ‘অতঃপর তোমরা উক্ত প্রতিশ্রুতিকে বুঝিবার 
এবং উহা সঠিক হইবার কথা স্বীকার করিয়া লইয়াছিলে। আর তোমরা উহার পক্ষে সাক্ষ্য 
প্রদান করিয়াছিলে। | ্‌ 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে. ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জারীর অথবা ইকরামা, 
মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ, ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার বর্ণনা করিয়াছেন ঃ ‘মদীনার 
ইয়াহুদীগণ তিনটি গোত্রে বিভক্ত ছিল $ বনু কায়নুকা, বনু নাধীর এবং বনু কুরায়যা । পক্ষান্তরে 
সেখানকার পৌত্তলিকরা দুইটি গোত্রে বিভক্ত ছিল। আওস এবং খায্রাজ। প্রথমোক্ত ইয়াহুদী 
গোত্রটি শেষোক্ত পৌত্তলিক গোত্রের সন্ধিসূত্রে মিত্র ছিল। পক্ষান্তরে শেষোক্ত ইয়াহুদী গোত্র 
দুইটি প্রথমোক্ত পৌত্তলিক গোত্রের সন্ধিসূত্রে মিত্র ছিল। আওস ও খায্রাজ গোত্রের মধ্যে যুদ্ধ 
বাধিলে বনূ কায়নুকা গোত্রের লোকেরা খায্রাজ গোত্রের এবং বনু নাধীর ও বনু কুরায়যা 
গোত্রের লোকেরা আওস গোত্রের পক্ষ অবলম্বন করিত। যুদ্ধের সময়ে এক পক্ষের ইয়াহুদীরা 
করিত এবং তাহাদিগকে গৃহত্যাগী করিত। পৌন্তলিকরা ছিল মমূর্খ। তাহারা হালাল-হারাম, 
ন্যায়-অন্যায়, আখিরাত, বেহেশত-দোযখ কিছুই বুঝিত না । কিন্তু ইয়াহুদীদের হাতে তাওরাত 
কিতাব ছিল। উহাতে হালাল-হারাম, ন্যায়-অন্যায় সব কিছু লিপিবদ্ধ ছিল। উহাতে অহেতুক 
রক্তপাত, মানুষকে গৃহত্যাগী করা ইত্যাদি কাজ নিষিদ্ধ করা হইয়াছিল। তথাপি তাহারা উক্ত 
নিষিদ্ধ কাজসমূহ করিত। যুদ্ধ শেষ হইলে একদল ইয়াহুদী অন্য দলের বন্দী ইয়াহুদীদিগকে 
মুক্তিপণের বিনিময়ে মুক্তি দিত এবং প্রত্যেক দলের লোকেরা অপর দলের লোকদের নিকট 
নিজেদের দলের নিহত ব্যক্তিদের জন্যে ক্ষতিপূরণ দাবী.করিত। তাওরাত কিতাবে একদিকে 
অহেতুক রক্তপাত, নির্বাসন ইত্যাদি কার্য নিষিদ্ধ ছিল, অন্যদিকে যুদ্ধবন্দীদিগকে মুক্তিপণ্রে 
বিনিময়ে মুক্তি দিবার জন্যে আদেশ ছিল। উপরোক্ত আচরণের মাধ্যমে .তাহারা তাওরাতের 
কোন কোন বিধান মান্য করিত এবং কোন কোন বিধান অমান্য করিত। আমি (হযর্ত ইবৃন 
আব্বাস রা) যতদূর জানিতে পারিয়াছি তদনুযায়ী ইয়াহুদীদের উপরোক্ত আচরণ উপলক্ষে 
আলোচ্য আয়াতসমূহ নাযিল হইয়াছে। 

সুদ্দী হইতে আসবাত বর্ণনা করিয়াছেন ৪ “মদীনার কুরায়যা ন্[মক ইয়াহুদী গোর আওস 
নামীয় পৌত্তলিক গোত্রের এবং নাধীর নামক ইয়াহুদী গোত্র খায্রাজ নামীয় পৌত্তলিক গোত্রের 
সন্ধিসূত্রে মিত্র ছিল। কুরায়যা ও নাযীর গো্রদয়ের প্রত্যেক শাখা আওস ও খাযরাজ গোত্রদ্বয়ের 
পারস্পরিক যুদ্ধে স্ব স্ব মিত্র গোত্রের পক্ষ অবলম্বন করিয়া এক ইয়াহুদী গোত্রের লোকেরা অপর 
ইয়াহুদী গোত্রের লোকদিগকে হত্যা করিত, তাহাদিগকে বন্দী করিত, তাহাদের ঘর-বাড়ী 
ধ্বংস করিয়া দিত এবং তাহাদিগকে গৃহ হইতে নির্বাসিত করিত । যুদ্ধ শেষ হইলে তাহারা 
বিপক্ষ দলের বন্দীদিগকে মুক্তিপণের বিনিময়ে মুক্তি দিত। ইহাতে আরবের অন্যান্য লোক 


Wwww.quraneralo.com 


Contents 


৫৩২ তাফসীরে ইবৃন কাছীর 
তাহাদিগকে লজ্জা দিয়া বলিত-তোমরা কিরূপে তোমাদের নিজেদের লোকদের বিরুদ্ধে যুদ্ধ 
কর এবং তাহাদের নিকট হইতে মুক্তিপণ আদায় কর ? তাহারা বলিত-'মুক্তিপণ গ্রহণ করিবার 
জন্যে আমাদের প্রতি তাওরাতে আদেশ রহিয়াছে, তবে যুদ্ধ করা উহাতে নিষিদ্ধ রহিয়াছে ।' 
লোকে বলিত-“তবে কেন যুদ্ধ কর?' আলোচ্য আয়াতগুলি ইয়াহুদীদের উপরোক্ত আচরণ 
উপলক্ষে নাযিল হইয়াছে। উহাতে তাহাদের তাওরাত কিতাবের অংশবিশেষ মান্য করিবার এবং 
অংশবিশেষ অমান্য করিবার বিষয় বর্ণনা করিয়া আল্লাহ্‌ তা'আলা সেই 'লজ্জাশীল' জাতিকে 
লজ্জা দিয়াছেন।' 

শা'বী হইতে ধারাবাহিকভাবে সুদ্দী ও আসবাত বর্ণনা করিয়াছেন £ ‘আলোচ্য আয়াত কয়স 
ইব্‌ন হাতিম সম্বন্ধে নাযিল হইয়াছে . 

আবুল খায়ের হইতে ধারাবাহিকভাবে সুদ্দী ও আসবাত বর্ণনা করিয়াছেন £ একদা আমরা 
সালমান ইব্‌ন রবীআহ বাহিলীর সেনাপতিত্বে লানজার নামক স্থানে জিহাদে গমন করিলাম। 
উহার অধিবাসীদিগকে কিছুদিন অবরুদ্ধ রাখিবার পর আমরা উহা জয় করিলাম । আমাদের 
বিজয়ের কারণে তাহাদের অনেক লোক আমাদের হাতে বন্দী হইল। হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন 
সালাম (রা) উহাদের মধ্য হইতে একটি ইয়াহুদী দাসীকে সাতশত মুদ্রার বিনিময়ে খরিদ 
করিয়া লইলেন। তিনি রা'সুল জালৃত (৯. ১1) নামক জনৈক ইয়াহুদীর কাছ দিয়া 
যাইবার কালে তাহাকে বলিলেন-হে রা'সুল জালৃত! আমার নিকট তোমার স্বধর্মীয় একটি বৃদ্ধ 
দাসী রহিয়াছে। তুমি কি তাহাকে খরিদ করিবে ? সে বলিল-হ্যা; আমি তাহাকে খরিদ করিতে 
চাই। তিনি বলিলেন-আমি উহাকে সাতশত দিরহামের বিনিময়ে খরিদ করিয়াছি। সে 
বলিল-আমি. আপনাকে উহার মূল্য হিসাবে চৌদ্দশত “দিরহাম প্রদান করিব। তিনি 
বলিলেন-আমি হলফ করিয়াছি, চার হাজার দিরহামের কমে উহাকে বিক্রয় করিব না। সে 
বলিল-তাহাকে আমার খর্দি করিবার প্রয়োজন নাই। তিনি বলিলেন-আনল্রাহ্‌র কসম! উহাকে 
তোমার খরিদ না করা তোমার নিজের ধর্মকেই অস্বীকার তথা অমান্য করা ছাড়া কিছুই নহে। 
তিনি আরও বলিলেন- আমার আরও কাছে আস। সে তাহার আরও কাছে আসিলে তিনি তাহার 
কানের কাছে মুখ রাখিয়া তাহাকে তাওরাত কিতাবের এই বাণীটি শুনাইলেন ৪ “বনী ইসরাঈল 
জাতির :কোন দাস-দাসী তোমার সামনে আসিলে তাহাকে.খরিদ করিয়া আযাদ করিয়া দিবে, 
অন্যথা যেন না হয়।" সে বলিল-আপনি কি আবদুল্লাহ ইব্‌ন সালাম ? তিনি বলিলেন-হ্যা; 
'আমি আবদুল্লাহ ইব্‌ন সালাম ৷ ইহাতে সে চার হাজার দিরহাম আনিয়া হযরত আবদুল্লাহ ইবৃন 
সালামের হাতে দিল। তিনি উহা হইতে দুই হাজার দিরহাম রাখিয়া অবশিষ্ট দুই হাজার 
দিরহাম তাহাকে ফেরত দিলেন। এই উপলক্ষে আলোচ্য আয়াত নাযিল হইয়াছে। 

আবুল আলীয়া হইতে ধারাবহিকভাবে রবী‘ ইব্‌ন আনাস, আবূ জা*ফর রাযী ও আদম 
ইব্‌ন আবু ইয়াস স্বীয় তাফসীর গ্রন্থে বর্ণনা করিয়াছেন ৪ ‘একদা হযরত আবদুল্লাহ্‌ ইবন সালাম 
(রা) কৃফা নগরীতে বসবাসকারী রা'সুল জালুত (৩5/02 41১) নামক জনৈক ইয়াহুদীর 
নিকট দিয়া যাইতেঁছিলেন ৷ ইয়াহুদী লোকটি অনারব ব্যক্তির অধিকারভুক্ত দাসীদিগকে মুক্তিপণ 
_ দিয়া মুক্ত করিয়া আনিত:' কিন্তু আরব ব্যক্তির অধিকারভুক্ত দাসীদিগকে সে মুক্তিপণ দিয়া মুক্ত 
করিয়া আনিত না । হযরত আবদুল্লাহ ইবৃন সালাম (রা) তাহাকে বলিলেন-'তোমার নিকট 
নি উভয় শ্রেণীর দাসীদিগকে তুমি মুক্তিপণ 
দিয়া মুক্ত করিয়া আনিবে?' 


১০ 


www.quraneralo.com 


Contents 


' সূরা আল্‌ বাকারা ৫৩৩ - 


যাহা হউক আলোচ্য আয়াতত্রয়ে ইয়াহুদী জাতির নিন্দা বর্ণিত হইয়াছে । তাহারা যাহাকে 
তাওরাত বলিয়া দাবী করিত এবং যাহাকে সত্য বলিয়া বিশ্বাস করিত, তাহাও তাহারা 
সম্পূর্ণরূপে বাস্তবায়িত করিত না । অতএব, তাহাদের কোন কথাই বিশ্বাস করা যায় না। এই 
সকল অবিশ্বাস্য লোক তাওরাত হইতে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-এর নাম-পরিচয় 
এবং তাহার আবির্ভাব সম্পর্কিত সকল ভবিষ্যদ্বাণী মুছিয়া ফেলিয়াছিল। তাহাদের এই সকল 
কার্ষের ভয়াবহ অশুভ পরিণতি বর্ণনা করিতে গিয়া আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন - 
রি 2581 285 21506555515 

০3৮৮8 55 AGS ৪ এ|। 3] এত এ] ১১১০০ 

অর্থাৎ ইয়াহুদীদের আল্লাহ্‌র নির্দেশ অমান্য করিবার কারণে পার্থিব জীবনে তাহাদের জন্যে 
লাঞ্ছনা ও অবমাননা রহিয়াছে আর পরকালীন জীবনে তাহারা কঠোরতম শাস্তি ভোগ করিতে 
বাধ্য হইবে। তাহারা যেহেতু পার্থিব ভোগ-বিলাস, ধন-সম্পদ তথা মান-মর্যাদা লাভের জন্য 
আখিরাত ও উহার স্থায়ী সুখ-শান্তির লোভ ত্যাগ করিয়াছে, তাই মুহূর্তের জন্যেও তাহাদের 
শাস্তি সামান্য হাস করা হইবে না। আর তাহাদিগকে সেই চিরস্থায়ী শাস্তি হইতে মুক্ত করিবার 
জন্যে কোন সাহায্যকারীও তাহারা পাইবে না। 

১৫৪৫ 24 ১৮০১ ৮5 TA পা পর্ণ 223 ১৫1 ২৫৫ 
5,০:৮১৫৬০৫১০৬১৫৪$ লি ৮৬৩৬১ (AV) 

পে) পা 2৮ তারও 


OI SELES pH 23525555812 ০৯৪ 


টি টান 
ঝা ৬ ক ু se ডু eo 2 he পপ ৰে i 
৩935 ৩১52 2৩৩৪১০০5০৬৭ LE G8 IN 


৮৭. আর নিঃসন্দেহে আমি মূসাকে আল কিতাব দিয়াছি এবং তাহার পর ক্রমাগত 
রাসূল পাঠাইয়াছি। আর ঈসা ইব্ন মরিয়মকে সুস্পষ্ট নিদর্শনাবলী প্রদান করিয়াছি এবং 
তাহাকে জিবরাঈল দ্বারা সাহায্য করিয়াছি। তারপর যখন তোমাদের অনভিপ্রেত বস্তু নিয়া 
তোমাদের কাছে রাসূল আসিল, তখন তোমরা দম্ভভরে তাহাদের একদলকে মিথ্যা বলিয়াছ 
ও অন্য দলকে হত্যা করিয়াছ। ট 


তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল জাতির চিরাচরিত অবাধ্যতা 
ও সত্য বিদ্বেষের কথা বর্ণনা করিতেছেন। আল্লাহ্‌ তা“আলা বনী ইসরাঈল জাতির মধ্যে হযরত 
মূসা (আ) এবং তাহার পর বিপুল সংখ্যক রাসূল পাঠাইয়াছেন। সর্বশেষে তাহাদের মধ্য হইতে 
হযরত ঈসা (আ)-কে তাহাদের হিদায়েতের জন্যে পাঠাইয়াছেন। কিন্তু তাহারা সর্বযুগে 
আল্লাহ্‌র রাসূলগণকে অমান্য করিয়াছে । ইহা তাহাদের চিরাচরিত স্বভাব । সত্যকে অমান্য করা 
এবং উহা প্রত্যাখ্যান করা তাহাদের চারিত্রিক বৈশিষ্ট্য । আয়াতে আল্লাহ্‌ তা'আলা তাহাদের 
উপরোক্ত স্বভাবের নিন্দা করিয়াছেন। 


০০১৮১ ১০০৮৫ ০ (৪৪৪ অর্থাৎ ‘মূসার পর আমি বহু রাসূল পাঠাইয়াছি যাহারা 
তাওরাত কিতাবের শরীআত অনুযায়ী বনী ইসরাঈল জাতিকে পরিচালিত করিত ৷' 


www.quraneralo.com 


Contents 


৫৩৪ তাফসীরে ইবন কাছীর 


এতদৃসম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা অন্যত্ৰ বলিতেছেন £ 
AL Sth 3৮১41 Ue ESL ES ৫০০ Us গা সিন ও 
Ll NE ail LS a PRES ELC LAYS Sls Nala Se 

LEY ১৯ এ] 2 

“নিশ্চয় আমি তাওরাত নাযিল করিয়াছিলাম, উহাতে হিদায়েত ও নূর ছিল। উহার 
সাহায্যে নবীগণ তাহাদের ফয়সালা করিত যাহারা ইসলাম গ্রহণ করিয়াছিল-তাহারা 
ইয়াহুদীদের জন্যে ফয়সালা করিত । আর নেককার এবং বিজ্ঞ ব্যক্তিগণ যে কিতাবকে হিফাজত 
করিবার জন্যে তাহারা আদিষ্ট হইয়াছিল, সেই কিতাবের সাহায্যে ফয়সালা করিত। আর 
তাহারা উহার পক্ষে সাক্ষ্য প্রদান করিত ... ... | 

শব্দার্থ ৪ আবূ মালিক হইতে সুদ্দী বর্ণনা করিয়াছেন 81১43) -'আর আমি পরবর্তীকালে 
পাঠাইয়াছি।' অন্যান্য ব্যাখ্যাকারও উহার উপরোক্তরূপ অর্থ বর্ণনা করিয়াছেন। 

হযরত মুসা (আ)-এর পর একাধিক নবী প্রেরিত হইবার বিষয়ে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা 
বলিতেছেন £ 

১৯5 0৮৪০ ৮০৮০1 2$ ‘অতঃপর আমি রাসূলগণকে একের পর এক প্রেরণ 
করিয়াছি । 

১০৭৪]। (9১: 225 SUL ০2১০ 05 ৪০১৪ (95915 'আর আমি ঈসা ইব্‌ন 
মরিয়মকে নিদর্শনাবলী প্রদান করিয়াছিলাম। অতঃপর আমি তাহাকে পবিত্র আত্মা দিয়া সাহায্য 

হযরত ঈসা (আ) ছিলেন বনী ইসরাঈল জাতির মধ্য হইতে তাহাদের জন্যে প্রেরিত শেষ 
নবী । তিনি তাওরাতের কোন কোন বিধানের পরিবর্তক বিধান লইয়া আসিয়াছিলেন। এই 
কারণেই আল্লাহ্‌ তাআলা তাহাকে কতগুলি বিশেষ মু'জিযা প্রদান করিয়াছিলেন । ' 

এই সম্বন্ধে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 

80 ১ 4558০ 2 lS CY “অনন্তর আমি 
তোমাদের নিকট এই জন্যে প্রেরিত হইয়াছি যে, ইতিপূর্বে তোমাদের জন্যে যাহা যাহা হারাম 
করা হইয়াছিল, উহাদের কতগুলিকে হালাল বলিয়া ঘোষণা করিব । আর আমি তোমাদের প্রভুর 
তরফ হইতে নিদর্শন সহকারে আগমন করিয়াছি 1” 

হযরত ইবৃন আব্বাস (রা) বলেন £ ‘হযরত ঈসা (আ)-এর প্রতি আল্লাহ্‌ তা'আলা কর্তৃক 
প্রদত্ত মু'জিযাসমূহ হইতেছে ঃ মৃত ব্যক্তিদিগকে জীবিত করা; মৃত্তিকা দ্বারা পক্ষী নির্মাণপূর্বক 
, উহাতে ফুঁৎকার দিবার পর আল্লাহর আদেশে উহার জীবন্ত পক্ষী হইয়া যাওয়া; রুগ্ন 
ব্যক্তিদিগকে রোগমুক্ত করা; অদৃশ্য বিষয়াবলী সম্বন্ধে সংবাদ প্রদান করা এবং রূহুল কুদুস 
অর্থাৎ জিবরাঈল (আ)-এর দ্বারা আল্লাহ্‌ তা'আলা কর্তৃক তাঁহার সাহায্যপুষ্ট হওয়া।' এই সকল 
মু'জিযা হযরত ঈসা (আ)-এর সত্যবাদী হইবার পক্ষে সুস্পষ্ট প্রমাণ ছিল। কিন্তু ইয়াহুদী জাতি 
ছিল সত্যদ্বেষী ঈর্ষাপরায়ণ জাতি। তাহারা হযরত ঈসা (আ)-এর বিরুদ্ধে তাহার তাওরাত 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫৩৫ 


বিরোধী হইবার মিথ্যা অভিযোগ আনিয়া তাহাকে মানিতে অস্বীকার করিল ৷ তাহাদের কুফর ও 
অবাধ্যতার প্রকৃত কারণ এই যে, আল্লাহ্‌র নবী কর্তৃক আনীত ব্যবস্থা ছিল তাহাদের প্রবৃত্তির 
বিরোধী । তাহারা তাওরাতে যে পরিবর্তন আনিয়াছিল, উহা বাদ দিয়া তাওরাতকে অনুসরণ 
করিবার জন্য আল্লাহর নবী তাহাদিগকে উপদেশ দিয়াছিলেন। তাহাদের পূর্ববর্তী লোকদের 
মানসিক প্রবৃত্তিও ছিল তথৈবচ। এই সকল সত্যদ্বেষী লোকগণ আল্লাহ্‌র রাসূলগণের কতককে 
শুধু অমান্য এবং কতককে অমান্য ও হত্যা করিয়াছে । ইহাদের সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা 
আলোচ্য আয়াতে বলিতেছেন 8 . 


৪৯০০. ০ পুত "20 ৩26৩ 555 £ 87 1 ০+ Les ose ENA 
MEAS Ad Sl ৮৮০৪৫১২৮৯৪৪ ০৬৮১ pela Sl 


্ 1725 (2:১১ 
রূহুল কুদুসের তাৎপর্য 
রূহুল কুদুস (১4৪]। 3১) কি? এই সম্বন্ধে তাফসীরকারদের মধ্যে মতভেদ রহিয়াছে। 


হযরত ইবৃন মাসউদ (রা) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন-“রূহুল কুদুস" 
হইতেছে হযরত জিবরাঈল (আ)।1" হযরত ইব্‌ন আব্বাস (রা), মুহাম্মদ ইব্‌ন কা“ব, ইসমাঈল 
ইব্‌ন খালিদ, সুদ্দী, রবী“ ইব্‌ন আনাস, আতিয়্যা আওফী এবং কাতাদাহও অনুরূপ বলিয়াছেন। 
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, তাফসীরকারগণ বলেন- 


১১১৬১০]। ০০ 9589 এন ৪15 ১০ 0১০1 4৪ 0৯০ (বিশ্বস্ত রহ উহাকে 
তোমার অন্তরে অবতীর্ণ করিয়াছে-যাহাতে তুমি সতর্ককারীদের অন্যতম হইতে পার1)- -এই 
আয়াতের অন্তর্গত বিশ্বস্ত রূহ' (০১! ০941) হইতেছে হযরত জিবরাঈল (আ)। 

নিম্নোক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, রূহুল কুদুস হইতেছেন হযরত জিবরাঈল (আ)। 
রা নিভারে নার 
(রা), আবুঘ্‌ যানাদ ও ইবৃন আবুষ্‌ যানাদ বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) হযরত হাস্সান 
ইব্‌ন ছাবিত (রা)-এর জন্যে মসজিদে নববীতে একটি মিষ্বর স্থাপন করিয়াছিলেন। তিনি 
উহাতে দাঁড়াইয়া নবী করীম (সা)-এর পক্ষে কাফিরদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করিতেন। 
নবী করীম (সা) বলিয়াছিলেন-“আয় আল্লাহ্‌! হাস্সান যেইরূপে (কাফিরদের বিরুদ্ধে) তোমার 
নবীর পক্ষে (কবিতার মাধ্যমে) প্রতিরোধ কার্য সম্পাদন করিয়াছে, তৎপরিবর্তে তুমি তাহাকে 
‘রহুল কুদুস'-এর মাধ্যমে সাহায্য করিও ।'. 

ইমাম বুখারী উপরোক্ত হাদীসকে বিচ্ছিন্ন সনদে বর্ণনা করিয়াছেন। ইমাম আবু দাউদ 
উহাকে হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, আবুয যানাদ এবং হিশাম ইব্‌ন 
উরওয়া, আবূ আবৃদির রহমান ইব্‌ন আবুয্‌ যানাদ ও ইব্‌ন সীরীনের সনদে বর্ণনা করিয়াছেন। 
আবার ইমাম তিরমিযী উহাকে উপরোক্ত রাবী আবূ আবদির রহমান হইতে উপরোক্ত অভিন্ন 
উর্ধ্বতন সনদাংশে এবং আবূ আবদির রহমান হইতে আলী ইবৃন হাজার এবং ইসমাঈল ইব্‌ন 
ট্যাগ হারার অনা হন বাম কিগিযাছে। তিনি উহাতে ছং গহনা 
হাদীস নামে অভিহিত করিয়াছেন। 


www.quraneralo.com 


পাত 


Contents 


৫৩৬ তাফসীরে ইব্‌ন কাছীর 
‘হযরত আবূ হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন মুসাইয়্যেব, যুহরী, 


- সুফিয়ান ইব্‌ন উয়ায়না প্রমুখ রাবীর সনদে বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে ঃ 


একদা হযরত হাস্সান ইব্‌ন ছাবিত (রা) মসজিদে নববীতে বসিয়া কবিতা আবৃত্তি 
করিতেছিলেন। এই সময়ে হযরত উমর (রা) মসজিদে নববীর কাছ দিয়া যাইতেছিলেন। 
হযরত হাস্সান (রা)-এর প্রতি তিনি কটাক্ষপাত করিলে হযরত হাস্সান (রা) বলিলেন-“আমি 
এই মসজিদে দীড়াইয়া কবিতা আবৃত্তি করিতাম। তখন আপনি অপেক্ষা শ্রেষ্ঠতর ব্যক্তি ইহাতে 
উপস্থিত থাকিতেন।' অতঃপর তিনি (হযরত হাস্সান (রা) হযরত আবু হুরায়রা (রা)-এর প্রতি 
তাকাইয়া তাহাকে বলিলেন-আমি আপনাকে আল্লাহ্‌র দোহাই দিয়া বলিতেছি-আপনি কি নবী 
করীম (সা)-কে বলিতে শুনিয়াছেন যে, “(হে হাসসান!) তুমি আমার পক্ষ হইতে কাফিরদের 
নিন্দাসূচক কবিতার উত্তর প্রদান কর। হে আল্লাহ্‌! তুমি তাহাকে রূহুল কুদুস-এর মাধ্যমে 
সাহায্য কর!’ হযরত আবূ হুরায়রা (রা) বলিলেন-'আল্মাহ্‌র কসম, হ্যা।' কোন কোন 
রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে £ নবী করীম (সা) হযরত হাস্সান (রা)-কে বলিলেন-'তুমি 
তাহাদের নিন্দা বর্ণনা কর । হযরত জিব্রাঈল (আ) তোমার সঙ্গে রহিয়াছেন।' 

হযরত হাস্সান (রা)-এর কবিতার দুইটি চরণ হইতেছে এই £ 

(2৪4111৬১৪১৯ 
৪৪৯ 4০০০০ 4১৪| 0০৪ 

‘আল্লাহ্‌র প্রেরিত ব্যক্তি হযরত জিবরাঈল (আ) আমাদের মধ্যে রহিয়াছেন। আর রূহুল 
কুদুসের বিষয়ে কোনরূপ অস্পষ্টতা বা দুর্বোধ্যতা নাই।' 

হযরত শাহর ইব্‌ন হাওশাব আশআরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবদুর রহমান ইব্‌ন 
আবু হুসায়ন মক্কী ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করিয়াছেন ঃ ‘একদা একদল ইয়াহুদী নবী 
করীম (সা)-কে বলিল ০১১| কে তাহা আমাদিগকে বলিয়া দিন। নবী করীম (সা) 
বলিলেন-'আমি তোমাদিগকে আল্লাহ্‌র দোহাই এবং বনী ইসরাঈল জাতির প্রতি আল্লাহ্‌ কর্তৃক 
প্রদত্ত নিয়ামতসমূহের দোহাই দিয়া বলিতেছি-তোমরা কি জান না যে, ০5১ হইতেছে 
হযরত জিবরাঈল (আ) আর তিনি হইতেছেন সেই ফেরেশতা-যিনি আমার নিকট আসিয়া 
থাকেন ?' তাহারা বলিল - হ্যা। 

হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে ইব্‌ন হিব্বান স্বীয় হাদীস সংকলনে বর্ণনা করিয়াছেন ৪ 
নবী করীম (সা) বলিয়াছেন-“নিশ্চয় “রুহুল কুদুস' আমার অন্তরে এই কথা নাযিল করিয়াছেন 
যে, “কোন প্রাণীই তাহার রিযিক ও হায়াত পূর্ণ না করিয়া মরে না।' অতএব, তোমরা 
আল্লাহ্‌কে ভয় কর এবং উহার তালাশের ব্যাপারে সুন্দর ও সুষম পন্থা গ্রহণ করিও । 

কেহ কেহ বলেন-রূহুল কুদুস হইতেছে ইসমে আজম (শ্রেষ্ঠতম নাম)। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে যিহাক, আবূ রওক, বিশর, মিনজাব 
ইব্‌ন হারিছ, আবূ যুরআহ ও ইমাম ইবৃন আবু হাতিম বর্ণনা করিয়াছেন ৪ 

১৪ 0১১ 85351 অর্থাৎ ‘আমরা তাহাকে ইসমে আজম দিয়া সাহায্য করিয়াছি।' 


হযরত ইব্ন আব্বাস (রা) আরও বলেন-“হযরত ঈসা (আ) উক্ত ইসমে আজমের সাহায্যে মৃত 
. ব্যক্তিদিগকে জীবিত করিতেন।' ইমাম ইবৃন জারীরও উপরোক্ত রাবী মিনজাবের নিকট হইছে, 


Wwww.quraneralo.com 


Contents 


" সূরা আল্‌ বাকারা ৫৩৭ . 


"উপরোক্ত রিওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্ন আবূ হাতিম বলেন- সাঈদ ইব্‌ন 
জুবায়র হইতেও উপরোক্তরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে । ইমাম কুরতুবী বলিয়াছেন £ উবায়দ 
ইব্‌ন উমায়র বলেন- “রুহুল কুদুস হইতেছে ইসমে আজম !' 

ইব্ন আবু নাজীহ বলেন ঃ 'আররূহ হইতেছে ফেরেশতাদের একজন নেতার নাম ।” 

রবী' ইব্‌ন আনাস হইতে আবূ জা“ফর রাষী বর্ণনা করিয়াছেন £ 'আল-কুদুস হইতেছে 
মহান আল্লাহ্‌ ।' হযরত কা'ব (রা)-ও অনুরূপ কথা ব্যক্ত করিয়াছেন। মুজাহিদ এবং হাসান 
হইতে ইমাম কুরতুবী বর্ণনা করিয়াছেন £ “আল-কুদুস হইতেছে মহান আল্লাহ্‌; আর, রূহুল 
কুদুস হইতেছেন হযরত জিবরাঈল (আ)।” সুদ্দী বলেন-'আল কুদুস (১৪1) -বরকতঃ 
প্রাচূর্য, সমৃদ্ধি । হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আওডী বর্ণনা করিয়াছেন £ আল-কুদুস অর্থ 

তা] 

ইব্‌ন যায়দ হইতে ধারাবাহিকভাবে ইবৃন ওয়াহাব, ইউনুস ইব্‌ন আব্দুল আ'লা ও ইমাম 
ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন 3 রূহুল কুদুস হইতেছে ইঞ্জীল কিতাব। 

০০১৪]| 0১১১5053213 অর্থাৎ ‘আমি তাহাকে কিতাব দিয়া সাহায্য করিয়াছিলাম ।' 
এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা কুরআন মজীদকে রূহ নামে আখ্যায়িত করিয়াছেন। অন্যত্র 
Ll 


Et Jana 

ইব্‌ন যায়দ বলেন-‘এইরূপে কুরআন মজীদ ও ইঞ্জীল কিতাব উভয়ই রূহ ।' 

অতঃপর ইমাম ইব্‌ন জারীর মন্তব্য করিয়াছেন £ ‘আলোচ্য আয়াতাংশে রূহুল কুদুস-এর 
তাৎপর্য হযরত জিবরাঈল (আ) হওয়াই অধিকতম সহীহ্‌ ও সঠিক’ ইমাম ইব্‌ন জারীর 
বলেন, আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলেন £ 
CE ECO rt Ci PETE ESOP oe EN 
২০২৯1132৮91 এ ১১. মাহি ৫০] 5৪ lll ১- ১5৪] Cx 

UN ALA ISNT BU 

“সেই সময়টি স্মরণযোগ্য যখন আল্লাহ্‌ বলিয়াছিলেন-হে ঈসা ইব্‌ন মরিয়াম! তোমার 
প্রতি ও তোমার মাতার প্রতি প্রদত্ত আমার নি‘আমাতকে তুমি স্বরণ কর, তখন আমি তোমাকে 
রূহুল কুদুস দিয়া সাহায্য করিয়াছিলাম ৷ তুমি দোলনায় থাকিয়া এবং প্রৌঢ় বয়সে উভয় অবস্থায় 
মানুষের সহিত কথা বলিতে । আর যখন আমি তোমাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জীল 
শিখাইয়াছিলাম ৷” 

ইমাম ইব্‌ন জারীর বলেন ঃ রূহুল কুদুস-এর তাৎপর্য যদি ইঞ্জীল কিতাব হয়, তবে 
মানিতে হয় যে, ত ভ জানাতে ভাল়াত বা 
উল্লেখ করিয়াছেন। একবার বলিয়াছেন ১১১ ৪1! 0১১ 4১521 31 (যখন আমি তোমাকে 
ইঞ্জীল কিতাব দিয়া সাহায্য করিয়াছি । 


কাছীর (১ম খণ্ড-__৬৮ 


Wwww.quraneralo.com 


Contents 
৫৩৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


আবার বলিয়াছেন ৪ 

0১৯১১19 SUN, Eki, LUI Ue উ ও (আর যখন আমি তোমাকে 
কিতাব, হিকমত, তাওরাত ও ইঞ্জীল শিখাইয়াছি।) 

ইমাম ইব্‌ন জারীর বলেন $ “মহান আল্লাহ্‌ উপরোক্তরূপ অহেতুক পুনরাবৃত্তি করা হইতে 
পবিত্র । অতএব, রূহুল কুদুস-এর তাৎপর্য ইঞ্জীল কিতাব হইতে পারে না। উহার তাৎপর্য 
হযরত জিবরাঈল (আ)৷' 

আমি (ইব্‌ন কাছির) বলিতেছি- উপরোক্ত আলোচনার প্রথমাংশে যে হাদীস বর্ণিত 
হইয়াছে, উহা দ্বারা প্রমাণিত হয় যে, রূহুল কুদুস হইতেছেন হযরত জিবরাঈল (আ)। সমস্ত 

প্রশংসা আল্লাহ্‌তে নিবেদিত । 

আল্লামা যামাখশারী বলেন .৪ ১৪1 ০১১ পবিত্র রূহ। যেমন ১,এ!! > দানবীর 
হাতিম তাই; 5০ 42, -সৎ লোক । উপরোক্ত তিনটি শব্দ বাহ্যত 5.2! ১৭ (সম্বন্ধ 
পদ ও মুখ্য পদের সমন্বয়ে গঠিত পদ সমষ্টি) হইলেও অর্থের দিক দিয়া উহারা 4,০ 
১০১55 (বিশেষ্য ও বিশেষণের সমন্বয়ে গঠিত পদ সমষ্টি ।) আবার অন্যত্র আল্লাহ্‌ তা'আলা 
হযরত ঈসা আ)-কে «১ ৩১ (তাহার তরফ হইতে আগত বিশেষ রূহ) নামে আখ্যায়িত 
করিয়াছেন । সেই স্থলে আল্লাহ্‌র সহিত রূহকে সম্পর্কিত কবিরার কারণ হইল, সংশ্লিষ্ট রূহটি 
যে আল্লাহ্র নিকট বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী এবং উহার যে আল্লাহ্‌র নৈকট্য 
লাভকারী তাহা প্রকাশ করা । অবশ্য কেহ কেহ বলেন-যেহেতু হযরত ঈসা (আ)-এর রূহের 
সহিত পুরুষের শুক্র এবং ঝতুবতী নারীর অপবিত্র ঝতুস্রাব মিশ্রিত হয় নাই, তাই আল্লাহ্‌ 
তা'আলা তাহাকে <: ০৩১ নামে আখ্যায়িত করিয়াছেন।' আল্লামা যামাখশারীর কথার 
তাৎপর্য এই যে, ‘আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা স্বয়ং ঈসা (আ)-কে ১৬৪41 09১ 
(পবিত্র আত্মা) নামে আখ্যায়িত করিয়াছেন।' 

অতঃপর আল্লামা যামাখশারী বলেন ৪ ‘কেহ কেহ বলেন, রূহল কুদুস অর্থ জিবরাঈল 

(আ)। আবার কেহ কেহ বলেন-রূহুল কুদুস অর্থ জীন কবিতার ৷এই ৰত রান জীন 
অন্যত্র আল্লাহ্‌ তা'আলা “রূহ' নামে আখ্যায়িত করিয়াছেন ।' আল্লাহ্‌ পাক বলিতেছেন £ 

(১১1১ ৮৯১১ এ১]| (১৯৪1 4155, 'আর এইরূপেই তোমার নিকট আমার 
ব্যবস্থাসহ রূহকে (কুরআন মজীদকে) নাযিল করিয়াছি।' আবার কেহ কেহ বলেন-বূহ ল্‌ কুদুস 
অর্থ 'ইসমে আজম’ যাহা উচ্চারণ করিয়া+হযরত ঈসা (আ) মৃত ব্যক্তিদিগকে জীবিত 

উপরোক্ত আয়াতাংশের ব্যাখ্যার আল্লামা যামাখশারী বলেন - “আল্লাহ্‌ তা'আলা (4: ১৪ 
5158 (আর আরেক দলকে তোমরা হত্যা করিয়াছ) না বলিয়া বলিয়াছেন ১১% 8,৯, 
'(আর আরেক দলকে তোমরা হত্যা করিতেছ)। উহার কারণ এই যে, আল্লাহ্‌ তা'আলা 
বুঝাইতে চাহেন-তাহারা এখন আল্লাহ্‌র রাসূলকে হত্যা করিবার কাজ চালাইতেছে। কারণ, 
তাহারা বিষ প্রয়োগ করিয়া এবং যাদু খাটাইয়া মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-কে হত্যা : 
করিবার চেষ্টা চালাইয়াহিল। নবী করীম (সা) মৃত্যু শয্যায় বলিয়াছিলেন-'খায়বারে যে বিষ 


" wwW.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫৩৯ 


মিশ্রিত গোশতের টুকরাটি আমি খাইয়াছিলাম, আমার মধ্যে উহার প্রতিক্রিয়া ক্রমশ তীব্রতর 
হইয়া আসিতেছে। এখন আমার মৃত্যুর সময় সমুপস্থিত ।' 

আমি (ইবৃন কাছির) বলিতেছি ৪ উক্ত হাদীস বুখারী শরীফ সহ একাধিক হাদীস গ্রন্থে 
বর্ণিত রহিয়াছে। 


বনী ইসরাঈলের দুর্গতি ও শাপ্তিভোগ 
এরি 0 SEK £4 2 BS BES Ys এ (44) 


৮৮. আর তাহারা বলিল, মানারাত বরং আল্লাহ্‌ 
তাহাদিগকে অভিশাপ দিয়াছেন তাহাদের কুফরীর জন্য । তাই তাহাদের নগণ্য সংখ্যকই 
ঈমান আনিবে। ্‌ 

তাফসীর ৪ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইয়াহুদী জাতির জ্ঞান-বিদ্বেষী 
মানসিকতাকে উল্লেখ করিয়া উহার পরিণতির কথা বর্ণনা করিয়াছেন। ইয়াহুদীরা নবী করীম 
(সা)-কে বলিত-'তোমার কথায় সারবত্তা নাই । অতএব, তোমর কথা আমাদের অন্তরে প্রবেশ 
করিবে না। আমরা তোমার কথা শুনিতে ও গ্রহণ করিতে প্রস্তুত নহি।' 

প্রকৃতপক্ষে তাহাদের অন্তর হইতেছে সত্য-দ্বেষী ও সত্য-বিমুখ। যে কথায় সারবস্তা 
রহিয়াছে, উহার প্রতি তাহাদের অন্তরে রহিয়াছে ঘৃণা ও শত্রুতা । যেহেতু আল্লাহ্র রাসূল (সা) 
রহিয়াছে জঘন্যতম ঘৃণা ও শত্রুতা । সত্যের প্রতি তাহাদের উপরোক্ত ঘৃণা ও শক্রতাই আল্লাহ্‌র 
রাসূল ও তাহার প্রতি অবতীর্ণ কিতাব তাহাদের না মানিবার প্রকৃত কারণ । তাহাদের অন্তরের 
উপরোক্ত সত্য-বিমুখ তাই নবী করীম (সা)-এর কথা উহাতে প্রবেশ না করিবার প্রকৃত 
কারণ। তাহারা গর্ব করিয়া বলে- ‘তাহারা মুহাম্মদ (সা)-এর কথা শুনিতে প্রস্তুত নহে। উহা 
তাহাদের অন্তরে প্রবেশ করিবে না ।' আল্লাহ্‌" তা'আলা বলিতেছেন-না, তাহাদের গর্ব করিবার 
মত কিছু নাই। হতভাগারা আল্লাহ্‌র রহমত হইতে বঞ্চিত হইয়াছে ।'তাহাদের অন্তরের কুফর 
8 তা নে রর ভিসির 
তাহারা ঈমান আনিবে না। | 


le 5,১1; আয়াতাহশের তাফসীরকারগণ দুপা বণনা করিয়ছেন। 


প্রথম ব্যাখ্যা 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা অথবা সাঈদ, 
আবু মুহাম্মদ ও মুহাম্মদ ইবৃন ইসহাক বর্ণনা করিয়াছেন £৪ 512 1:15 অর্থাৎ “আমাদের 
অন্তর সংরক্ষিত রহিয়াছে" । হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে আলী ইব্‌ন তালহা বর্ণনা 
করিয়াছেন £ 312 (১15 অর্থাৎ ‘আমাদের অন্তর বুঝিতে সক্ষম নহে।" হযরত ইব্‌ন 
আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করিয়াছেন ৪ 51: (%15 অর্থাৎ আমাদের অন্তর আবদ্ধ 


Wwww.quraneralo.com 


Contents 


৫৪০ ' তাফসীরে ইব্ন কাছীর 


মুজাহিদ বলেন- : ৪12 1:15 অর্থাৎ আমাদের অন্তর আচ্ছাদিত । 

ইকরামা বলেন- ৪12 1%:51$ অর্থাৎ আমাদের অন্তর আবদ্ধ । 

আবুল আলীয়া বলেন- : ৪12 (51 অর্থাৎ আমাদের অন্তর বুঝিতে সক্ষম নহে। 

সুদ্দী বলেন - 312 0:55 অর্থাৎ আমাদের অন্তর আচ্ছাদিত। 

কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আবদুর রায্যাক বর্ণনা করিয়াছেন 8 (5১:13 
- ৪15 অর্থাৎ আমাদের অন্তর পরিপূর্ণ ও আচ্ছাদিত । অতএব, উহাতে আর কিছু পরেও না এবং 
উহা আর কিছু বুঝেও না।” মুজাহিদ এবং কাতাদাহ বলেন-'হযরত ইব্‌ন আব্বাস (রা) _515 
শব্দটির দ্বিতীয় বর্ণকে পেশ দিয়া পড়িতেন। উহা 5১ (আচ্ছাদক বা পাত্র) শব্দের বহুবচন। 
হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন_. 15 (১18 অর্থাৎ আমাদের অন্তর সকল জ্ঞানের 
আধার । উহা জ্ঞানে পরিপূর্ণ রহিয়াছে। অতএব, হে মুহাম্মদ! তোমার জ্ঞানের কোন প্রয়োজন 
নাই।' আতা খুরাসানীও অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন । কাতাদাহ বলেন- : ৪12 (১1 
অর্থাৎ আমাদের অন্তর সংরক্ষিত রহিয়াছে। তিনি বলেন-আলোচ্য আয়াতাংশটি নিম্নোক্ত 
আয়াতাংশের ন্যায় ৪ «1 1১১১০১০1০২1 5৪ 04:৮5 (তোমরা আমাদিগকে যে 
বিষয়ের দিকে আহ্বান জানাও, আমাদের অন্তর উহা হইতে সংরক্ষিত ৷) 

আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম বলেন-/১১৯০5 ৮2৫1 Cs 
4১]। অর্থাৎ “আমাদের অন্তর আচ্ছাদিত অতএব, হে মুহাম্মদ! তুমি যাহা বল, উহার কিছুই 
উহাতে প্রবেশ করে না।' তিনি আলোচ্য আয়াতাংশকে : 8:12, আয়াতাংশের ন্যায় মনে | 
করিতেন। 

ই ভারা পনি TE 2 EE 1S 
আখ্যায়িত করিয়াছেন। ইহার সমর্থনে তিনি নিম্নোক্ত হাদীসকে উপস্থাপিত করিয়াছেন ঃ 

' হযরত হ্যায়ফা রো) হইতে ধারাবাহিকভাবে আবুল বুখতারী ও আমর ইব্‌ন মুররাহ 
জামালী প্রমুখ রাবী থেকে ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, 'হযরত হুযায়ফা (রা) 
বলেন - মানুন্ষর অন্তর চারি প্রকারের হইতে পারে। অতঃপর তিনি চারি প্রকারে? অন্তরের 
মধ্যে এক প্রকারের অন্তরের এইরূপ পরিচয় দিয়াছেন ঃ ‘উহা আচ্ছাদিত ও আবদ্ধ হইয়া থাকে 
ও উহা আল্লাহ্‌র গযবপ্রাপ্ত অন্তর । উহাই কাফিরের অন্তর ।" 

হাসান হইতে ধারাবাহিকভাবে কাতাদাহ, মুহাম্মদ ইব্‌ন আবদুর রহমান আরযামীর 
পিতামহ (নাম উহ্য), মুহাম্মদ (সা)-এর পিতা আব্দুর রহমান, মুহাম্মদ ইব্‌ন আব্দুর রহমান 
আরযামী ও ইমাম ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন যে, হাসান বলেন £ ও (1 
, অর্থাৎ আমাদের অন্তর চর্মাবৃত। 

আলোচ্য আয়াতাংশের উপরোল্লিখিত অর্থের তাৎপর্য এই যে, ইয়াহুদীরা বলিত-“হে 
মুহাম্মদ! তোমার কথা অন্তঃসারশূন্য । আমাদের অন্তর সংরক্ষিত। অতএব, উহাতে তোমার 
কথা প্রবেশ করিতে পারিবে না। তাই তুমি আমাদিগকে বিভ্রান্ত করিতে পারিবে না 


www.quraneralo.com , 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫৪১ 


দ্বিতীয় ব্যাখ্যা | 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করিয়াছেন £ ৪15 (১3:13 অর্থাৎ 
‘আমাদের অন্তর জ্ঞানে পরিপূর্ণ । মুহাম্মদ বা তাহার ন্যায় লোকদের পক্ষ হইতে আগতব্য 
জ্ঞানের কোন প্রয়োজন উহার নাই।' হযরত ইবৃন আব্বাস (রা) হইতে আতিয়্যা আওফী বর্ণনা 
করিয়াছেন £ [2 15515 অর্থাৎ “আমাদের অন্তরে জ্ঞানের অবস্থান গ্রহণ করিবার জন্যে 
কোন স্থান নাই ।' উপরোক্ত অর্থের ভিত্তিতে কোন কোন আনসারী সাহাবী ৪! শব্দটির দ্বিতীয় 
বর্ণকে £৯ পেশ দিয়া পড়িতেন। ইমাম ইব্‌ন জারীর উপরোক্ত কিরাআতের বিষয় বর্ণনা 
করিয়াছেন । আল্লামা যামাখশারী ইমাম ইব্‌ন জারীরের উক্ত বর্ণনার উল্লেখ করিয়াছেন । - $15 
শব্দটি _৪১ শব্দের বহুবচন ও ১ শব্দের অর্থ হইতেছে পরিপূর্ণ পাত্র । 

আলোচ্য আয়াতাংশের শেষোক্ত অর্থের তাৎপর্য এই যে, ইয়াহুদীগণ বলিত-“হে মুহাম্মদ! 
, আমাদের অন্তর জ্ঞানে পরিপূর্ণ । উহাতে আর কোন জ্ঞান রাখিবার স্থান নাই। অতএব, তোমার 
ইট hs NE ১ 
রা 

১৮৮৭৪ bs সিটির বারসিডির নি? 


প্রথম ব্যাখ্যা লী 

55০%, ৮, 0% অৰ্থাৎ তাদের ইক লোক ব্যতীত তাহার ইয়া আনিব 
না। কাতাদাহ উহার উপরোক্তরূপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন। 
দ্বিতীয় ব্যাখ্যা 

০৮5০০ ৮০ 54% অর্থাৎ তাহাদের ঈমানের পরিমাণ স্বল্প। কারণ, তাহারা হযরত 
মুসা (আ)-এর প্রতি ঈমনি আনিলেও মুহাম্মদ (সা)-এর প্রতি ঈমান আনে না। ফলে তাহাদের 
০০০০০০০০০০০ 
দিবে না। 


তৃতীয় ব্যাখ্যা 
১85 948 অর্থাৎ তাহারা আদৌ ঈমান আনিবে না। যাহাদের অন্তর সত্য-দ্বেষী 
ও সত্য-বিমুখ, আল্লাহ্‌ তাহাদের অন্তরের জঘন্য অবস্থার কারণে তাহাদিগকে রহমত হইতে 
বঞ্চিত ও বিতাড়িত করিয়াছেন । অতএব, তাহাদের কেহই ঈমান আনিবে না। 
আরবগণ বলিয়া থাকে 8 ৮3 1১৯ ১০ ০1) 3 অর্থাৎ 'আমি এইরূপ কখনও দেখি 
নাই ৷’ ‘আমি এইরূপ দেখিয়াছি, তবে কম’ -আরবগণ উহাকে এইরূপ অর্থে ব্যবহার করে না। 
প্রসিদ্ধ ভাষাবিদ কাসাঈ বলেন-কোন ব্যক্তি কোন স্থানে ব্যভিচার বা যিনা করিলে 
আরবগণ সেই স্থান সম্বন্ধে বলিয়া থাকে ০, ০43 অর্থাৎ ‘এই স্থানটিতে কোন উদ্ভিদ 


Wwww.quraneralo.com 


Contents 


৫৪২ তাফসীরে ইবন কাছীব 
জন্মিবে না ।' “এই স্থানটিতে উদ্ভিদ জন্মিবে; তবে কম'-তাহারা উক্ত বাক্যকে এইরূপ অর্থে 
ব্যবহার করে না। 

ইমাম ইব্‌ন জারীর ভাষাবিদ কাসাঈর উপরোক্ত বর্ণনাটি উদ্ধৃত করিয়াছেন 

আলোচ্য আয়াতের ন্যায় সূরা নিসাতে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ 


LLY ০১০১০ 0 ok Cle 4 ৮৮3৮502৮81৮ 
“আর তাহাদের কথা-‘আমাদের অন্তর সংরক্ষিত!’ বরং তাহাদের কুফরের কারণে আল্লাহ্‌ 


তা'আলা তাহাদের অন্তরের পথটি বন্ধ করিয়া দিয়াছেন। অতএব, তাহারা ঈমান কমই 
আনিবে ' আল্লাহ্‌ই অধিকতর জ্ঞানের অধিকারী । 


৩০৮৬৪ রব SEY os দাদি (Aa) 
EAC? 64226 (612 555 KS 22 ১80 
রায়ের bE 


৮৯. “আর যখন আল্লাহ্র নিকট হইতে তাহাদের সামনে সেই কিতাক আসিল যাহা 
তাহাদের কিতাবকেও সত্য বলে, আর আগে যেই কিতাবের উসিলায় কাফিরদের উপর 
জয়ী হইবার প্রার্থনা করিত, তাহা যখন আসিয়া গেল যাহা তাহাদের জানা-শোনাও ; 
তাহারা তাহা অস্বীকার করিল । কাফিরদের উপর আল্লাহ্র লা“ন্ত।” র্‌ 

তাফসীর ৪ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইয়াহুদী. জাতির সত্য বিমুখতা বর্ণনা 
করিতেছেন। ইয়াহুদীরা নবী করীম (সা)-এর আবির্ভাবের পূর্বে মুশরিকদিগকে বলিত,.অদূর 
ভবিষ্যতে একজন নবীর আবির্ভাব ঘটিবে। তাহার আবির্ভাবের পর তাহার সাহায্যে আমরা 
তোমাদের উপর জয়লাভ করিব! কিন্তু নবী করীম (সা)-এর আবির্ভাবের পর দেখা গেল, 
তাহারা তাহাকে মানিতে প্রস্তুত নৃহে। তাহারা নবী করীম (সা)-এর সত্যবাদী হইবার বিষয় 
_জানিত। তথাপি তাহারা তাহাকে. প্রত্যাখ্যান করিল। বন্তৃত তাহাদের অন্তর সত্য-বিদ্বেষে 

পরিপূর্ণ । তাই তাহারা নবী করীম (সা)-কে অমান্য করিয়াছে, তাহাকে মিথ্যাবাদী বলিয়াছে 
এবং তাহার বিরুদ্ধে শত্রুতা সাধনে লিপ্ত হইয়াছে। তাহাদের অন্তরের এই সত্য বিমুখতার 
কারণে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগৃকে স্বীয়.রুহমৃত হইতে বঞ্চিত ক্রিয়াছেন। ফলে তাহাদের 
জন্যে দুনিয়া ও আখিরাত উভয় জগতে রহিয়াছে লাঞ্ছনা, অধ্যায় ও শাড়ি। আয়াতে আতাই 
তা'আলা উহাই বর্ণনা করিয়াছেন। 

এ ০০040132025 dn 4১০ ১5০১ 2550 5 অৰ্থাৎ ইয়াহুদীদের নিকট রক্ষিত 
রা গল কত দলবল সক 
|| , 

Nie sas li idl 25451 

1১8৫ অর্থাৎ অথচ কুরআন মজীদ সহকারে মুহাম্মদ (সা)-এর আগমনের পূর্বে তাহারা 


www.quraneralo.com 


Contents 
সূরা আল লনাকারা ৫৪৩ 


ভবিষ্যতে মুশরিকদের উপর বিজয়ী হইবার বিষয়ে তাহারই সাহায্য কামনা করিত । 
মুশরিকদের বিরুদ্ধে তাহাদের যুদ্ধ-বিগ্রহ চলিবার কালে তাহারা মুশরিকদিগকে বলিত-“অদূর 
ভবিষ্যতে আখেরী. যামানায় একজন নবী আগমন করিতেছেন। আমরা তাহার সহিত মিলিত . 
হইয়া তোমাদিগকে পূর্ব যুগীয় “আদ জাতি’ এবং “ইরাম জাতির: ন্যায় হত্যা করিব ৷ 

কয়েকজন বয়োবৃদ্ধ আনসার সাহাবা হইতে ধারাবাহিকভাবে কাতাদাহ, আসিম ইব্‌ন 
আমর ও মুহাম্মদ ইবৃন ইসহাক বর্ণনা করিয়াছেন ৪ ‘আনসার সাহাবীগণ বলেন-আল্লাহ্‌র কসম! 
আমাদের এবং ইয়াহুদীদের মধ্যকার ঘটনা উপলক্ষে || বা ১১০ 2 লও AEC 
হস্ব। ১5! এই আয়াত নাযিল হইয়াছে। জাহেলী যুগে দীর্ঘদিন ধরিয়া আমরা ইয়াহুদীদের 
উপর বিজয়ী. ছিলাম । আমরা ছিলাম মুশরিক আর তাহারা.ছিল আহলে কিতাব। তাহারা 
আমাদিগকে বলিত-“অদূর ভবিষ্যতে একজন নবী প্রেরিত হইতেছেন। তাহার আবির্ভাবের সময় 
সমুপস্থিত। তাহার আবির্ভাবের পর আমরা তাহার সহিত মিলিত হইয়া তাহার সাহায্যে 
তোমাদিগকে আদ জাতি ও-ইরাম জাতির ন্যায় হত্যা করিব ।' অতঃপর যখন আল্লাহ্‌ তা'আলা 
কুরায়শ বংশ হইতে তাহার নবীকে প্রেরণ করিলেন এবং আমরা তীহাকে বরণ করিয়া লইলাম, 
55597554804 
আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 

Cai এত di হি 19১861১১505 al 

হযরত ইবৃন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করিয়াছেন £ ২৪ ১০ Il 
1১8৫ ১301 ৮1০ ০০৯ ২৮০০ অর্থাৎ ইতিপূর্বে তাহারা কাফিরদের বিরুদ্ধে তাহাকে 
সাহায্য করিবার ইচ্ছা প্রকাশ করিত 1 তাহারা বলিত, আমরা ইহাদের বিরুদ্ধে, মুহাম্মদরে 
সাহায্য করিব। অথচ আজ তাহারা করিয়াছে উহার উল্টা । তাহারা তাহার আগমনের পর 
তাহাকে প্রত্যাখ্যান করিয়াছে । 

হযরত ইব্‌ন আববাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা অথবা সাঈদ ইবন বারও 
মুহাম্মদ ইব্‌ন ইসহাক"র্ণনা করিয়াছেন 8 .. 

নবী করীম (সা)-এর আগমনের পূর্বে ইয়াহদীগণ তাহার সাহায্যে জীওস ও খাযরাজ 
গোত্রদ্বয়ের উপর বিজয়ী হইবার ইচ্ছা প্রকাশ করিত। কিন্তু আল্লাহ্‌ তা'আলা যখন তাহার 
নবীকে তাহাদের. গোত্রের বহির্ভূত গোত্র হইতে রি তখন তাহারা তাহাকে 
প্রত্যাখ্যান করিল এবং ইতিপূর্বে প্রকাশিত তাহাদের উক্ত ইচ্ছার বিষয় তাহারা অস্বীকার 
করিল; ইহাতে হ্যরত মু'আয ইব্‌ন জাবাল, বিশর ইব্‌ন বারা ইব্‌ন মা'রূর এবং দাউদ ইব্‌ন 
সালিমাহ তাহাদিগকে বলিলেন-'হে ইয়াহুদীগণ! তোমরা..আল্লাহ্‌কে ভয় কর আর ইসলাম 
গ্রহণ কর। তোমরা তো ইতিপূর্বে মুহাম্মদ (সা)-এর সাহায্যে আমাদের উপর বিজয়ী হইবার 
জন্যে ইচ্ছা প্রকাশ করিতে । আমরা তখন মুশরিক ছিলাম ।.তোমরা আমাদিগকে সংবাদ দিতে 
যে, “অদূর ভবিষ্যতে মুহাম্মদ (সা) আবির্ভূত হইবেন। তোমরা তাহার পরিচয় এবং গুণাবলীও 
বলিয়া দিতে ৷’ ইহার উত্তরে বনু নামীর গোত্রের সাল্লাম ইবৃন মিশকম নামক জনৈক ইয়াহুদী 
বলিল-“মুহাম্মস তো এইরূপ কোন পরিচয় ও নিদর্শন লইয়া আসে নাই, যাহা আমাদের নিকট 
০5505775555 
করি নাই।” 


www.quraneralo.com 


Contents 


৫88 তাফসীরে ইব্‌ন কাছীর 


ইহাতে আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াত নাযিল করিলেন £ 
Ra Ah 260 32570185125 (০ 

হযরত ইব্‌ন আববাস (রা) হইতে আওফী বর্ণনা করিয়াছেন ঃ 

198৫ ১2341 ৮15 Lyi I ০০143 অর্থাৎ ইতিপূর্বে কিতাবধারীগণ 
মুহাম্মদ (সা)-এর আবির্ভাবের সাহায্যে আরবের মুশরিকদের উপর বিজয়ী হইবার ইচ্ছা প্রকাশ 
করিত। কিন্তু যখন তাহারা দেখিল যে, তাহাদের গোত্র ভিন্ন অন্য গোত্র হইতে আল্লাহ্‌ নবী 
পাঠাইয়াছেন, তখন তাহারা হিংসায় তাহাকে প্রত্যাখ্যান করিল!” 

আবুল আলীয়া বলেন ৪ নবী করীম (সা)-এর আগমনের পূর্বে ইয়াহুদীরা তাহার সাহায্যে 
আরবের অংশীবাদীদের বিরুদ্ধে বিজয়ী হইবার জন্যে প্রার্থনা করিত। তাহারা বলিত-'হে 
আল্লাহ্‌! যে নবীর পরিচয় ও গুণাবলী এবং যাহার আগমনের ভবিষ্যদ্বাণী আমরা আমাদের 
কিতাবে লিখিত দেখি, তুমি তাহাকে প্রেরণ কর। তিনি প্রেরিত হইলে তাহার সহায়তায় 
আমরা মুশরিকদেরকে শাস্তি দিব এবং তাহাদিগকে হত্যা করিব!’ কিন্তু আল্লাহ্‌ তা'আলা যখন 
হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-কে প্রেরণ করিলেন, তখন তাহারা তাহাকে চিনিয়াও মুশরিকদের 
গোত্র হইতে আবির্ভূত হইবার কারণে তাহাদের প্রতি হিংসাপরায়ণ হইয়া তাহাকে প্রত্যাখ্যান 
করিল এই উপলক্ষে আল্লাহ্‌ তা'আলা নাযিল করিলেন ঃ | 


কাতাদাহ বলেন ৪ 1% 9) 2 0 ৮০ 0১১৫ অৰ্থাৎ ই 
তাহারা তাহার সাহায্যে কাফিরদের বিরুদ্ধে বিজয়ী হইতে চাহিত। তাহারা আরও বলিত যে, 
অচিরেই একজন নবী আবির্ভূত হইবেন’ মুজাহিদ বলেন আলোচ্য আয়াতে হয়াছযাংদের 
আচরণের কথা বর্ণিত হইয়াছে 


OLS fh 090544৩28৫8 এল 810 (০) 
ও টি শা 6%? 449254 0228 


53৩62) পাক ot 


oui শত ) 


৯০, নারি ভিন রানা 
আল্লাহ্‌ তা'আলা নিজ অনুগ্রহে তাহার যেই বালাৱ চর খাহা খুশী নাযিল করিয়াছেন। 
তাহাতে রুষ্ট হইয়া তাহারা ঈমানের বদলে কুফরী ক্রয় করিল । তাহারা গযবের উপর গযব 

লইয়া ফিরিল। কাফিরদের জন্য রহিয়াছে অবমাননাকর শাস্তি । 


তাফসীর ঃ £ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইয়াহুদী জাতির হিংসাপরায়ণতা এবং সত্য 
প্রত্যাখ্যানের রিষয় বর্ণনা করিয়াছেন। ইয়াহুদীরা জানিত যে, মুহা'মদ (সা) আল্লাহ্‌র রাসূল । 
কিন্তু, যেহেতু আল্লাহ্‌ তা“আলা তাহাকে ইয়াহুদীদের গোত্র ভিন্ন অন্য গোত্র হইতে প্রেরণ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা . ৫৪৫, 


করিয়াছেন, তাই তাহার প্রতি তাহারা হিংসাধ্বিত ছিল। তাহাদের উক্ত হিংসাই তাহাদিগকে 
তাহার প্রতি ঈমান আনিতে দেয় নাই। তাহাদের এই হিংসাপরায়ণ ও তজ্জনিত সত্য প্রত্যাখ্যান 
বড়ই নিন্দনীয়। উহার ফলে তাহারা পৃথিবীতে লাঞ্ছনার পর লাঞ্ছনা আর আখিরাতে যন্ত্রণাদায়ক 
শাস্তি ভোগ করিবে । আলোচ্য আয়াতে উহাই বর্ণিত হইয়াছে। 

পু Ml (513১0 ৮৮৮০৪ অর্থাৎ তাহারা যাহার বিনিময়ে নিজদিগকে বিক্রয় 
করিয়াছে, তাহা কতই না নিন্দনীয়। 

মুজাহিদ বলেন £ 84-০8১1 13054 ৮০৮৪5 -ইয়াহুদীগণের বাতিলের বিনিময়ে 
সত্যকে বিক্রয় করা অর্থাৎ মুহাম্মদ (সা) কর্তৃক আনীত সত্যকে গ্রহণ না করিয়া উহাকে: 
প্রত্যাখ্যান করা কতই না নিন্দনীয় ৷' . 

সুদ্দী বলেন - 551 15:12:54 04:4৪ অর্থাৎ তাহারা নিজেদের জন্যে যাহা ক্রয় 
করিয়াছে, তাহা বড়ই নিন্দনীয় । তাহারা মুহাম্মদ (সা)-এর প্রতি ঈমান না আনিয়া তৎপরিবর্তে 
কুফরকে গ্রহণ করিয়াছে। তাহাদের এই গ্রহণ বড়ই নিন্দনীয় ৷ ১. | U5 ১114455: 
: ৯১০০০ ১০ 50 ye 42; অর্থাৎ তাহাদের কুফরের কারণ এই যে, আল্লাহ্‌ তাহার 
মনোনীত বান্দার প্রতি ওহী নাধিল করিয়াছেন-ইহাতে তাহারা হিংসাপরায়ণ। কোন হিংসাই 
উহা অপেক্ষা জঘন্যতর হইতে পারে না। 

হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা অথবা সাঈদ, মুহাম্মদ ও ইব্‌ন 
ইসহাক বর্ণনা করিয়াছেন ৪  ইয়াহুদীগণ নবী করীম (সা)-এর প্রতি এই কারণে হিংসুক ছিল 
যে, তিনি তাহাদের গোত্র ভিন্ন অন্য গোত্র হইতে প্রেরিত হইয়াছিলেন। 4 1:41১1145 
Sle be 508৫ ০০ ৪1০04758১০৭ অর্থাৎ এই হিংসার কারণে যে, আল্লাহ্‌ তা'আলা 
তাহার মনোনীত কোন বান্দার প্রতি ওহী নাযিল করিবেন। 

২১০১২ 1০ ৯৮৯১০ ০০০৪ ফলত তাহারা গযবের উপর গযব লইয়া ফিরিয়াছে। এই 
আয়াতাংশের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন-“তাহারা তাওরাত কিতাবের মধ্যে 
পরিবর্তন আনিয়াছে। সেই কারণে তাহাদের উপর আল্লাহ্‌র গযব নাযিল হইয়াছে। আবার 
তাহারা মুহাম্মদ (সা)-কে অমান্য করিয়াছে। সেই কারণে তাহাদের উপর আল্লাহ্‌র গযব নাযিল 
হইয়াছে। এইরূপ তাহাদের উপর গযবের উপর গযব নাযিল হইয়াছে ।' 

আবুল আলীয়া উহার ব্যাখ্যায় বলেন-“তাহারা হযরত ঈসা (আ)-কে মিথ্যাবাদী, বলায় 
তাহাদের উপর আল্লাহ্র গযব নাযিল হইয়াছে। আবার তাহারা মুহাম্মদ (সা)-কে মিথ্যাবাদী 
বলায় তাহাদের উপর আল্লাহ্‌র গযব নাযিল হইয়াছে।-এইরূপে তাহাদের উপর গযবের উপর 
" গযব নাযিল হইয়াছে।' ইকরামা এবং কাতাদাহ্‌ হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। 

সুদী বলেন “তাহাদের গো-বৎস পূজা করিবার কারণে তাহাদের উপর গযব নাযিল 
হইয়াছে। আবার মুহাম্মদ (সা)-কে মিথ্যাবাদী বলিবার কারণে তাহাদের উপর গযব নাযিল 
হইয়াছে। এইরূপে তাহাদের উপর গযবের উপর গযব নাযিল হইয়াছে" হযরত ইব্ন আব্বাস 
(রা) হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। 

9০ 3০ ১০৪০), (আর কাফিরদের জন্যে রহিয়াছে লাগুনাকার শাস্তি ।) 


কাছীর (১ম খণ্ড)-_-৬৯ 


www.quraneralo.com 


Contents 


৫৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর ' 


ইয়াহুদীদের উপরোক্ত কুফরের কারণ হইতেছে তাহাদের হিংসা । তাহাদের এই হিংসার 
'. মূলে রহিয়াছে তাহাদের অহংকার তথা সত্য-বিদ্বেষ। আর অহংকার ও সত্য বিদ্বেষের যোগ্য 
শাস্তি হইতেছে লাঞ্ছনাকর শাস্তি। উপরোক্ত আয়াতাংশে তাহাদের জন্যে সেই যোগ্য লাঞ্কনাকর 
শাস্তির সংবাদই প্রদও হইয়।ছে। এইপসে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ 

১৮৯1০ LS ১৮১০ le 02 9৩৩১ ASS | “যাহারা অহংকার 
করিয়া আমার ইবাদত হইতে বিরত রহিয়াছে, তাহারা নিশ্চয় অচিরেই লান্থিত অবস্থায় 
জাহান্নামে প্রবেশ করিবে ।” 

আমর ইবৃন শুআয়বের পিতামহ (নাম উহ্য) হইতে ধারাবাহিকভাবে শুআয়ব, আমর ইব্‌ন 
শুআয়ব, ইব্‌ন আজলান, ইয়াহইয়া ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ৪ 'নবী করীম (সা) 
বলিয়াছেন- অহংকারী লোকদিগকে কিয়ামতের দিনে মানুষের আকৃতিতেই পিপীলিকার ন্যায় 
ক্ষুদ্রাবয়ব করিয়া জীবিত করা হইবে । সকল ক্ষুদ্র বস্তুই তাহাদের অপেক্ষা বৃহত্তর হইবে। 
তাহারা জাহান্নামের বুলুস (১.1) নামক একটি কয়েদখানায় প্রবেশ করিবে । উত্তপ্ততম অগ্নি 
তাহাদের মস্তকের উপর লেলিহান শিখা বিস্তার করিবে । তাহাদিগকে জাহান্নামীদের চেয়ে 
বিষাক্ত ও গাঢ় পুঁজ-রক্ত পান করানো হইবে৷’ 

শব্দার্থ 8 ০+১- *১_১- ৮৯ "প্রত্যাবর্তন করা, যোগ্য হওয়া । এইস্থলে শেষোক্ত অর্থে 
ব্যবহৃত । | 


SEO ECB NOSE TOs CY 
জর 4 এ TAA ws ন পাঠে পা ১৪ 
০৮৩৪) ATI IS শু 3836 s 691530202 


\ 


nd ও 


| ০8১5 RIO OE Cs es AIS 
(05০ Cs Oa SNE SAL CATES (a) 
| রর রি ! 


৯১: আর যখন তাহাদিগকে বলা হইল, আল্লাহ্‌ যাহা নাযিল করিয়াছেন তাহার উপর 
ঈমান আন । তাহারা বলিল, আমাদের উপর যাহা নাযিল হইয়াছে তাহাতে ঈমান আনিব 
এবং তাহার পরে যাহা আসিল তাহা তাহারা অস্বীকার করে । অথচ উহা সত্য ও তাহাদের 
কিতাবকেও সত্যায়িত করে। বল, যয ভোমরা হসলদারহ রও তাহা হনে সির 
আল্লাহ্‌র নবীগণকে হত্যা করিতে কেন? ০ 

৯২, আর অবশ্যই. তোমাদের নিকট মুসা সুস্পষ্ট দলীলাদি লইয়া আসিয়াছিল। 
তারপরও তোমরা বাছুর পূজায় লিপ্ত হইলে এবং তোমরা পরিণামে আত্মপীড়ক হইয়াছ। 

তাফসীর £ আলোচ্য আয়াতদ্বয়ে আল্লাহ্‌ নাসারা ও ইয়াহুদীদের ঈমান সম্পর্কিত দাবী, উক্ত 
দাীর মিথ্যা হওয়া এবং উহার মিথ্যা হইবার প্রমাণ বর্ণনা করিভেছেন। আহলে কিতাব 


Wwww.quraneralo.com 


Contents 
সূরা আল্‌ বাকারা ৫৪৭ 


সম্প্রদায়ের নিকট ঈমানের দাওয়াত পেশ করা হইলে তাহারা বলিত-‘আমাদের নিকট যে 
তাওরাত ও ইঞ্জীল নাযিল হইয়াছে, আমরা উহার প্রতি ঈমান আনিবার প্রশ্নই উঠে না।' 
আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন-তাহাদের ঈমানের দাবী মিথ্যা দাবী বৈ কিছু নহে। যাহারা 
মুহাম্মদ (সা) কর্তৃক প্রাপ্ত কিতাবের প্রতি ঈমান রাখে না, তাহারা প্রকৃতপক্ষে তাওরাত বা 
ইঞ্জীল-ইহাদের কোনটির উপরও ঈমান রাখে না। কারণ, ইহারাই অর্থাৎ ইহাদের সম্প্রদায়ের 
লোকেরাই ইতিপূর্বে আল্লাহর নবীগণকে হত্যা করিয়াছে। বস্তুত, যে ব্যক্তি ঈমান আনিবার, সে 
আল্লাহ্‌র সকল কিতাবের প্রতিই ঈমান আনে । পক্ষান্তরে যে ব্যক্তি ঈমান আনিবার নহে, সে 
তাহার কোন কিতাবের প্রতিই ঈমান আনে না। সুতরাং যে ব্যক্তি আল্লাহ্র একটি কিতাবকে 
'অবিশ্বাস করিয়া অপর কিতাবকে বিশ্বাস করিবার দাবী করে, তাহার দাবী মিথ্যা । সে আদৌ 
মু'মিন নহে। অতএব মুহাম্মদ (সা)-এর প্রতি অবিশ্বাসী এই সকল আহলে কিতাব মিথ্যাবাদী । 
তাহাদের অন্তরে আল্লাহ্র কোন কিতাবের প্রতিই ঈমান নাই। 
১৮০5 চন 0৮05 51805 80109017105 0555 5 
5] 85০5 GA as els Ces 

“আর যখন তাহাদিগকে বলা হয়-আল্লাহ্‌ যাহা নাযিল করিয়াছেন, উহার প্রতি তোমরা 
ঈমান আন, তখন তাহারা বলিল-আমাদের প্রতি যাহা নাযিল হইয়াছে, আমরা উহার প্রতি 
ঈমান রাখি । পক্ষান্তরে তাহারা যাহা উহার পরে রহিয়াছে, তাহার প্রতি কুফরী করে। অথচ 
উহা সত্য এই কারণেও যে, উহা তাহাদের নিকট যাহা আছে, তাহাকে সত্য বলিয়া ঘোষণা 
করে।” 

01 090 0০15০ অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা মুহাম্মদ (সা)-এর প্রতি যাহা অবতীর্ণ 
করিয়াছেন, তোমরা উহার প্রতি ঈমান আন। 

Le ০১১1 ৮০ ০০৯১ 11/3 অৰ্থাৎ তখন তাহারা বলিল-আমাদের উপর যে 
তাওরাত ও ইঞ্জীল নাযিল হইয়াছে উহার উপর ঈমান আনাই আমাদের জন্যে যথেষ্ট । উহা 
ব্যতীত অন্য কিছুকে সত্য বলিয়া আমাদের বিশ্বাস করিবার প্রয়োজন নাই। 

১০15099১৯৪০ অর্থাৎ আর যাহা উহার পর নাযিল হইয়াছে, তাহারা উহাকে 
অবিশ্বাস করে। 

1৫০5 (01 (83০ 3৯1 555 অর্থাৎ অথচ তাহারা জানে যে, উহা সত্য । এই কারণে 
যে, উহা তাহাদের নিকট যাহা রহিয়াছে তাহাকে সত্য বলিয়া ঘোষণা করে। 

1৫০০0510375 বাক্যাংশটি এই স্থলে |. (অবস্থা নির্দেশক) হিসাবে _,৯.০১৭ 
--(কর্মকারকের বিভক্তি সম্বলিত পদ) হইয়াছে। 

কুরআন মজীদ ইয়াহুদী-নাসারাদের নিকট রক্ষিত তাওরাত ইঞ্জীলের প্রকৃত অংশকে সত্য . 
বলিয়া ঘোষণা করে। এতদসত্ত্বেও তাহাদের মধ্য হইতে যাহারা কুরআন মজীদকে সত্য বলিয়া ' 
. গ্রহণ করে নাই, কিয়ামতের দিন উক্ত বিষয়টি তাহাদের বিরুদ্ধে একটি মহাশক্তিশালী প্রমাণ ও : 
যুক্তি হিসাবে উপস্থাপিত হইবে৷ তাহাদিগকে যখন বলা হইবে-তোমাদের নিকট আল্লাহ্‌র যে 


Wwww.quraneralo.com 


Contents 


৫৪৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


বাণী রক্ষিত ছিল, কুরআন মজীদ উহাকে সত্য বলিয়া ঘোষণা করা সত্তেও তোমরা কেন 
কুরআন মজীদকে সত্য বলিয়া গ্রহণ কর নাই, তখন তাহারা নিরুত্তর হইয়া থাকিবে। তাহাদের 
নিকট উহার কোন উত্তর থাকিবে না। এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ৪ 

৮১০01 ০৮১০০ 0০৪ জিউস লে এও) 4539 ১১8৫ "আমি যাহাদিগকে 
কিতাব দিয়াছি, তাহারা তাহাকে মেহাম্মদকে) এইরূপে চিনে, যেইরূপে চিনে তাহারা নিজ 
পুত্রদিগকে ৷” | 
০৮০৮৪ (0 0 UE 1১1 31585 ০ অৰ্থাৎ যদি তোমরা সত্যই 
তাওরাতের প্রতি বিশ্বাস স্থাপনকারী হইয়া থাক, তবে ইতিপূর্বে যে সকল নবী তাওরাতের 
অনুসারী হইয়া, উহাকে রহিত না করিয়া বরং উহার নির্দেশ অনুযায়ী ফয়সালা-প্রদানকারী হইয়া 
তোমাদের নিকট আগমন করিয়াছিল, তোমরা কেন তাহাদিগকে হত্যা করিতে ? তোমরা 
তাহাদিগকে হত্যা করিতে নিজেদের হিংসাপরায়ণ, সত্যবিমুখ ও অহংকারী স্বভাবের দরুণ । 
বস্তুত তোমরা তাওরাতের প্রতিও বিশ্বাসী নহ। তোমরা শুধু জান তোমাদের কুপ্রবৃত্তিকে 
ও ডি 
এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ 
হি HET CEILS LS HEL 

- 331১8918235 

“যখনই তোমাদের নিকট কোন রাসূল এইরপ বিষয় সৃহকারে.আগমন করিয়াছে যাহা 
তোমাদের কুপ্রবৃত্তিতে চাহে না, তখনই তোমরা অহংকারের সহিত উহা. হইতে মুখ ফিরাইয়া 
লইয়াছ। ফলত তোমরা একদলকে শুধু প্রত্যাখ্যান করিতে এবং একদলকে হত্যা করিতে ।” 


oo 2 


সুদ্দী বলেন-'আল্লাহ্‌ তা'আলা ৫45৫ 51 3 ১ 4 এলিট ৩৯৪০ 28 ৩৪ 
০১০০০ এই আয়াতাংশ দ্বারা তাহাদিগকে লজ্জা ও ধিক্কার দিতেছেন।" El 

২ হাম আৰু জর ইবন জারীর আলোচা আঁয়াতাংশের ব্যাখ্যায় বলেন রা হে হা 

তুমি ইয়াহুদীদিগকে তোমার প্রতি "অবতীর্ণ কিতাবের উপর ঈমান আনিতে বলিলে তাহারা 
যখন বলে, “আমরা আমাদের প্রতি অবতীর্ণ বিষয়ের প্রতি ঈমান রাখি’, তবে যে সকল নবীকে 
অনুসরণ করিবার পক্ষে তাওরাতে তোমাদের প্রতি নির্দেশ রহিয়াছে, তোমরা কেন সেই সকল 
নবীকে হত্যা করিতে.?. আলোচ্য আয়াতাংশ দ্বারা আল্লাহ্‌ তা'আলা ইয়াহুদীদের তাওরাতের 
প্রতি ঈমান রাখিবার দাবীকে মিথ্যা প্রতিপন্ন করত তাহাদিগকে লজ্জা দিতেছেন।' 


8০ ৪5. 


১০০০0 we ৯ 819 অৰ্থাৎ ইতিপূর্বে সুস্পষ্ট নিদর্শনাবলী সহকারে 
তোমাদের নিকট মূসা আগমন করিয়াছিলেন। উক্ত নিদর্শনাবলী সুস্পষ্টরূপে প্রমাণ করিত যে, 
মূসা আল্লাহ্‌র প্রকৃত নবী এবং আল্লাহ্‌ ভিন্ন অন্য কোন মা'বুদ নাই ।' উক্ত সুস্পষ্ট নিদর্শনাবলী 
হইতেছে-তুফান, পঙ্গপাল, ছারপোকা, ব্যাঙ, রক্ত, লাঠি, সমুজ্জ্বল হাত, সাগরের পানি বিভক্ত 
হওয়া, মেঘ দ্বারা ছায়া দেওয়া, মান্না-সালওয়া, ঝরনা সৃষ্টিকারী পাথর ইত্যাদি৷” 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫৪৯ 


১১৯! ১০ (৯ ১০১০1 2 অৰ্থাৎ 'এতদসত্বেও তোমরা মূসার যামানায় তোমাদের 
নিকট হইতে তাহার তৃর পর্বতে যাইবার পর আল্লাহ্‌কে ছাড়িয়া গো-বৎসকে মা'বূদ 
বানাইয়াছ।' ১১৯, "৯ অর্থাৎ আল্লাহ্‌র সহিত কথা বলিবার উদ্দেশ্যে তাহার তুর পর্বতে 
যাইবার পর ।' এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 

155 UTD সীট 8821৯ ১৭ ০০৪০৭ ৬০৬০ (৮৪ ১13 "মূসার জাতি 
তাহার (তুর পর্বতে গমনের) পর নিজেদের অলংকার হইতে একটি গো-বৎসের দেহ বানাইয়া 
লইল-যাহাতে হাম্বা হাম্বা রব ছিল।” . 

০৮০1৮ 2213 অর্থাৎ আল্লাহ্‌ ব্যতীত যে কোন মা'বৃদ নাই, তাহা তোমাদের জানা 
থাকা সত্বেও তোমরা যে গো-বৎকে মাবুদ বানাইয়াছিলে-এই কার্য দ্বারা নিজেদের প্রতি 
অবিচার করিয়াছিলে। এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 
৬৫,৩০১ ১05১551905০ be 

“আর যখন উহা (গো-বৎস) তাহাদের হাতে অপমানিত হইল এবং তাহারা বুঝিতে 
পারিল যে, তাহারা নিশ্চয় পথভ্রষ্ট হইয়া গিয়াছে, তখন তাহারা বলিল-আমাদের প্রভু যদি 
আমাদিগকে কৃপা না করেন এবং ক্ষমা না করেন, তবে আমরা নিশ্চয় মহাক্ষতিগ্রস্ত ব্যক্তিদের 
দলভুক্ত হইব ।” 


বর এ সে শে ১) 4 25% পণ ET রি ইৰ 0 ' 
5 SCS 595। EB CESS HETIL দে) 

৫4564855052 02808 52955512055 
| ০৪৮৪$৫৪4৩) ৫৩) 


৯৩. আর যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করিলাম এবং তোমাদের উপর পাহাড় 
তুলিয়া ধরিয়া বলিলাম-“আমি যাহা তোমাদিগকে দিলাম তাহা শক্ত হাতে ধর ও আমার 
কথা শোন।" তোমরা বলিলে, “আমরা শুনিলাম ও অমান্য করিলাম ।' আর তাহাদের 


-. অন্তরসমূহে কুফরীর কারণে বাছুরের মোহ বিদ্যমান। বল, ‘যদি তোমরা ঈমানদারই হও, 


তবে তোমাদের ঈমান কতই না খারাপ কাজের নির্দেশ করিতেছে ।' 


তাফসীর ঃ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল জাতির বারংবার প্রতিশ্রুতি 
ভঙ্গ করিবার কথা বর্ণনা করিতেছেন। বনী ইসরাঈল জাতি আল্লাহ্র অবাধ্যতার মাধ্যমে 
একবার প্রতিশ্রুতি ভঙ্গ করিল। আল্লাহ্‌ তা'আলা তাহাদের মাথার উপর পর্বত তুলিয়া ধরিলে 
তাহারা তাহার প্রতি আনুগত্য প্রকাশ করিল। কিন্তু, তাহারা পুনরায় প্রতিশ্রুতি ভঙ্গ করিয়া 
তাহার প্রতি অবাধ্য হইয়া গেল। এইরূপে বারংবার প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আল্লাহ্‌র প্রতি 
অবাধ্য হওয়া তাহাদের চিরাচরিত অভ্যাস। পু 


Wwww.quraneralo.com 


Contents 


৫৫০ 


আয়াতে আল্লাহ্‌ তা'আলা তাহাই এইভাবে ব্যক্ত করিয়াছেন £ 

(১০০ ১০, (আমরা শুনলাম ও অমান্য করিলাম ৷) ইতিপূর্বে উক্ত আয়াতাংশের 
ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। 

১১১৩১ 4৯৮1 6515 ৬৪ 1+১--১1১ আয়াতাংশের ব্যাখ্যায় কাতাদাহ হইতে আব্দুর 


রাষ্যাক বর্ণনা করিয়াছেন ঃ “তাহাদের অন্তরে গো-বৎস প্রেম দৃঢ়রূপে শিকড়বদ্ধ হইয়াছিল ।" 
আবুল আলীয়া এবং রবী" ইব্‌ন আনাসও অনুরূপ অর্থ বর্ণনা করিয়াছেন । 

হযরত আবূ দারদা (রা) হইতে ধারাবাহিকভাবে বিলাল ইবৃন আবূ দারদা, খালিদ ইব্‌ন 
ও ইমাম আহমদ বর্ণনা করেন £ নবী করীম (সা) বলিয়াছেন-“কোন বস্তুকে তুমি প্রকৃতই 
ভালবাসিলে উহার ভালবাসা তোমাকে অন্ধ ও বধির করিয়া দিবে ।" 

ইমাম আবূ দাউদও উপরোক্ত হাদীসকে উপরোক্ত রাবী আবু বকর ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন 
আবূ মরিয়াম গাস্সানী হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং উক্ত আবূ বকর হইতে 
ধারাবাহিকভাবে বাকিয়্যাহ ও হায়াত ইব্ন শোরায়েহর অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 

সুদ্দী বলেন- বনী ইসরাঈল জাতি যে (স্বর্ণ নির্মিত) বাছুরটিকে পূজা করিয়াছিল, হযরত 
মূসা আ) উহাকে করাত দিয়া কাটিয়া টুকরা টুকরা করিয়া দরিয়ায় ছড়াইয়া দিলেন। ফলে, 
তৎকালে প্রবহমান সকল দরিয়াতেই উহার কিছু না কিছু অংশ পতিত হইল । অতঃপর তিনি 
তাহাদিগকে নির্দেশ দিলেন-তোমরা দরিয়ার পানি পান কর। তাহারা তাহাই করিল। ইহাতে 
যাহাদের অন্তরে গো-বৎস পূজা-প্রীতি রহিয়া গিয়াছিল, তাহাদের গৌফ সোনালী রং ধারণ 
করিল। নিম্নোক্ত আয়াতাংশে তাহাদের উক্ত গো-বৎস প্রীতির বিষয়ই বর্ণিত হইয়াছে ঃ | 

৯১৫০ 0১ এ। 147 155 1১০:1$ হযরত আলী রো) হইতে ধারাবাহিকভাবে 
আম্মারাহ ইব্‌ন উমায়র এবং আবূ আব্দির রহমান সালমী, আবু ইসহাক, ইসরাঈল, আবদুল্লাহ্‌ 
ইব্‌ন রজা, আবূ হাতিম ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন 8 “বনী ইসরাঈল জাতির 
লোকেরা যে (স্বর্ণ নির্মিত) গো-বৎসটিকে-পূজা করিয়াছিল, হযরত মূসা (আ) দরিয়ার 
কিনারায় বসিয়া উহাকে করাত দিয়া টুকরা টুকরা করিয়া দরিয়ায় ফেলিলেন। অতঃপর উহার 
রিও নি তাহারই চেহারা স্বর্ণ বর্ণের 
ন্যায় গেল ।' 


সাঈদ ইব্‌ন জুবায়র আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায়. বলেন-“বনী. ইসরাঈল জাতির 


লোকেরা যে স্বর্ণ নির্মিত) গো-বৎসটিকে পূজা. করিয়াছিল, হযরত, মূসা (আ) উহাকে 
পোড়াইয়া করাত দিয়া টুকরা টুকরা করিয়া দরিয়ায় নিক্ষেপ করিলেন। অতঃপর তাহারা 
দরিয়ার পানি স্পর্শ করিলে তাহাদের মুখমণ্ডল যাফরানী রং বিশিষ্ট হইয়া গেল।' 

*  - ইমাম কুরতুবী “কুশায়রী'র কিতাব হইতে বর্ণনা করিয়াছেন £ "যাহারা গো-বৎস পূজা 
করিয়ীছিল, তাহাদের মধ্য হইতে যে ব্যক্তিই উক্ত পানি পান করিয়াছিল, সে-ই পাগল হইয়া 
গিয়াছিল।' অতঃপর ইমাম কুরতুবী মন্তব্য করিয়াছিলেন £''এই সকল বর্ণনা ও ব্যাখ্যা আলোচ্য 
আয়াতাংশের সহিত সম্পর্কিত নহে। সুতরাং এই স্থলে উহাদের উল্লেখ অপ্রাসঙ্গিক । কারণ: 
আলোচ্য আয়াতাংশে বর্ণিত হইয়াছে যে, ‘বনী ইসরাঈল জাতির লোকদের গো-বৎস পূজার 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা i ৫৫১ 


সময়ে গো-বৎস প্রীতি ও গো-বৎস পূজা তাহাদের অন্তরে ছড়াইয়া গিয়াছিল এবং উহা 
তাহাদের হৃদয়ের সহিত সম্পূর্ণরূপে মিশিয়া গিয়াছিল।' অথচ উপরোক্ত ব্যাখ্যাসমূহে বর্ণিত 
হইয়াছে যে, ‘গো-বৎস চূর্ণ মিশ্রিত পানি পান করিবার ফলে বনী ইসরাঈল জাতির লোকদের 
ওষ্ঠ ও মুখমণ্ডলে গো-বৎস পুজা প্রেমের চিহ্ন প্রকাশিত হইয়া পড়িয়াছিল।' অতঃপরু ইমাম 
কুরতুবী, কবি নাবিগা কর্তৃক স্বীয় স্ত্রী উছামার প্রতি ভালবাসা প্রকাশ করিবার নিমিত্ত রচিত 
নিম্নোক্ত কবিতাচরণ কয়টি উদ্ধৃত করিয়াছেন $ 
(9১318 Alice > এও ২) 
2 AM ৮০42০ 
SI Mn E> BS 
১১১০০ tH MHI ০১৯৪৪ 
UE sgl ০৫১৩ Bl 5৬1 
১৮০1১219151 
“আমার হৃদয়ে উছামার প্রেম সম্পূর্ণরূপে প্রবেশ করিয়াছে। এখন হৃদয়ের ভালবাসার 
তুলনায় বাহ্য ভালবাসা তুচ্ছ। উক্ত ভালবাসা এইরূপ স্থানে প্রবেশ করিয়াছে, যেখানে মদাসক্তি, 
দুঃখ-তাপ, আনন্দ-আহলাদ কিছই প্রবেশ করিতে পারে না। তাহার সহিত জীবন যাপন 
করিবার স্মৃতি যখন মনে আসে, তখন তাহার নিকট উড়িয়া যাইতে ইচ্ছা হয়। আহা! মানুষ 
যদি উড়িতে পারিত! 
উক্ত কবিতায় যেইরূপে প্রেয়সীর ভালবাসা কবির হৃদয়ের গভীরতম স্থানে প্রবেশ করিবার 
কথা ব্যক্ত হইয়াছে, আলোচ্য আয়াতাংশে সেইরূপে বনী ইসরাঈল জাতির লোকদের অন্তরের 
সহিত গো-বৎস পুজা সম্পূর্ণরূপে মিশিয়া যাইবার বিষয় বর্ণিত হইয়াছে। 
তোমরা যাহার উপর নির্ভর করিতেছ, উহা বড়ই জঘন্য ও বড়ই নিন্দনীয় । অতীতে আল্লাহ্‌র 
নিদর্শনাবলীকে অবিশ্বাস করিবার, আল্লাহ্‌কে ত্যাগ করিয়া গো-বৎস পূজা করিবার এবং 
নবীদের বিরোধিতা রুরিবার উপর তোমরা নির্ভর করিয়াছ। আর বর্তমানে মুহাম্মদ (সা)-এর 
দাবীকৃত ঈমান তোমাদিগকে কুফরী করিতে আদেশ করে। তোমাদের ঈমান অতীতে 
তোমাদিগকে নবীদের বিরোধিতা করিতে আদেশ করিয়াছে এবং বর্তমানে সাইয়েদুল মুরসালীন 
. ও খাতামুন নাবিয়্টান মুহাম্মদ মুস্তফা (সা)-কে অমান্য করিতে তথা তাহার বিরোধিতা করিতে 
আদেশ করিতেছে। তোমাদের ঈমান কত জঘন্য! তোমাদের ঈমান কত ঘৃণ্য!! প্রকৃতপক্ষে 
তোমাদের মধ্যে কোন ঈমান নাই। কুফরের প্রতি তোমাদের সত্য-দ্বেষী অন্তরের অবিচ্ছেদ্য 
ভালবাসাকেই তোমরা ঈমান নাম দিয়াছ।' 


Wwww.quraneralo.com 


Contents 


তাফসীরে ইব্ন কাছীর 


৫৫২ 


ss £০$4৩3585৯১0৩)। ৬৪৩৮১ (5০) 
০3৬৮3501201 


০৫25৯, Yl 295০9৮8৩৬১০ 
এ NTE: 2৯০ ৪ উন EE ১৪৩3: (57) 
ARC SIS 0279, 15562220521 CST PALSY 


€ পা 


০০৮৩ ety 5 2205 


৯৪. বল, ‘পরকালের শান্তিধাম যদি আল্লাহ্‌ শুধু তোমাদের জন্যই নির্ধারিত রাখিয়া 
সত্যতা প্রমাণ কর ।' 

৯৫. পাটির ত তারে তত ভোর রনিত জাহ! করতে পানি 
জালিমদের ভালভাবেই জানেন । 

৯৬. মানুষের ভিতরে তাহাদিগকেই তুমি দীর্ঘজীবী হওয়ার অধিক লালসাগ্রস্ত 
পাইবে ৷ এমনকি মুশরিকদের হইতেও অধিক । তাহারা চায়, যদি হাজার বছর বাঁচিত। 
রসি রহ বিজন য্রারর ক আয ছা 
দেখিতেছেন। 


তাফসীর ঃ EE HE HE EE EE TEE ET ETE EE 
দাবী, উক্ত দাবীর অসারবত্তার প্রমাণ এবং তাহাদের পরকালীন প্রকৃত অবস্থা বর্ণনা করিতেছেন। 
ইয়াহুদীরা বলিত- ‘আমরা আল্লাহ্‌র পুত্র । তিনি. তাহাদিগকে অতিশয় ভালবাসেন । আখিরাতের 
নি‘আমাত ও সুখ-শান্তি কেবল আমাদের জন্যেই নির্ধারিত রহিয়াছে। আমরা ভিন্ন অন্য কেহ 
উহা ভোগ করিতে পারিবে না । আল্লাহ্‌ আমাদিগকে ছাড়া অন্য কাহাকেও উহা ভোগ করিতে 
দিবেন না॥' আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন-তাহাদের উক্ত দাবী যে মিথ্যা, তাহা তাহারা 
নিজেরাও জানে। উক্ত দাবী তাঁহাদের নিছক মৌখিক মিথ্যা দাবী। তাহাদের অন্তর ভালরূপে 
জানে যে, তাহারা জ্ঞান পাপী। তাহারা আল্লাহ্‌র নিকট জঘন্য শ্রেণীর অপরাধী । তাহাদের 
অন্তরের উক্ত অবস্থা প্রমাণ করিবার জন্যে আল্লাহ্‌ তা'আলা নবী করীম সো)-কে 
বলিতেছেন-“তুমি তাহাদিগকে বল, তোমাদের মৌখিক দাবীই যদি তোমাদের অন্তরের কথা 
হইয়া থাকে, তবে তোমরা মৃত্যু কামনা কর? অতঃপর আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন-তাহারা 
কখনও মৃত্যু কামনা করিবে না. কারণ, তাহারা জানে, লজ কল হার 
তাহাদের ভোগ করিবার জন্য কঠিন শাস্তি নির্ধারিত রহিয়াছে।' 
| অতঃপর তিনি বলিতেছেন-তাহারা অধিক বয়সের জন্যে অন্য যে কোন মানুষ অপেক্ষা 
এমনকি মুশরিকদের অপেক্ষাও অধিকতর লালায়িত । একেকজনের আকাঙ্ষা-'সে যদি হাজার 


www.quraneralo.com 


ইস পভ, 8 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫৫৩ 


বৎসর হায়াত পাইত। এইরূপ হইলে অধিকতর পরিমাণে দুনিয়ার মজা লুটিয়া লওয়া যাইত ।' 
ইহাদের মনে যথাসম্ভব অধিক পরিমাণে দুনিয়ার মজা লুটিবার দুর্দমনীয় আকাঙ্ক্ষা বিদ্যমান । 
কিন্তু, আখিরাত ও উহার কঠোর শাস্তি সম্বন্ধে ইহারা সম্পূর্ণরূপে উদাসীন ৷ আল্লাহ্‌ তা'আলা 
বলিতেছেন-ইহারা অধিক হায়াত পাইলে কি আখিরাতের শাস্তি হইতে মুক্তি পাইবে ? না, 
তাহা কোনক্রমেই হইবে না। অধিক হায়াত তাহাদিগকে তাহাদের প্রাপ্য শাস্তি হইতে মুক্তি 
দিতে পারিবে 'না। সুতরাং শাস্তি হইতে বাচিতে চাহিলে তাহারা যেন আল্লাহ্‌, তাহার রাসূল 
এবং তাহার কিতাবের প্রতি বিনীত হৃদয়ে অনুগত হয়। এতদৃভিন্ন অন্য কোন পথ কাহাকেও 
আখিরাতের আযাব হইতে মুক্তি দিতে পারিবে না। 


১৬1| ৮১১ (মৃত্যু কামনা)-এর ব্যাখ্যা 
আলোচ্য তিনটি আয়াতের প্রথম আয়াতে আল্লাহ্‌ তা'আলা নবী করীম (সা)-কে 
বলিতেছেন £ ‘তুমি তাহাদিগকে বল, আখিরাতের সুখ-শান্তি যদি শুধু তোমাদের জন্যে নির্দিষ্ট 
সত্যবাদী হও ।' উক্ত' মৃত্যু কামনা'-এর ব্যাখ্যা সম্বন্ধে তাফসীরকারগণের মধ্যে মতভেদ 
রহিয়াছে। 
প্রথম ব্যাখ্যা £ঃ আলোচ্য “মৃত্যু কামনার’ তাৎপর্য এই যে, ইয়াহুদী ও মুসলমান এই দুই 
দলের মধ্যে যে দল গোমরাহ ও পথভ্রষ্ট, ইয়াহুদীরা.অনির্দিষ্টরূপে তাহাদের জন্যে মৃত্যু কামনা 


| ' করিবে তাহারা বলিবে-“হে আল্লাহ! আমরা ও মুসলমানগণ এই দুই দলের মধ্যে যে দল 
0 ie তুমি আমাদিগকে ধ্বংস করিয়া দাও। যদি আমরা গোমরাহ ও পথভ্রষ্ট = 


হইয়া থাকি, তবে তুমি আমাদিগকে ধ্বংস করিয়া দাও। আর যদি আমরা গোমরাহ ও পথভ্রষ্ট 
হইয়া থাকি, জামাত ভান 'এইরূপ দোয়ার ফলে যাহারা ধ্বংস 
হইয়া যাইবে, তাহারা গোমরাহ ও পথভ্রষ্ট বলিয়া প্রমাণিত হইবে। পক্ষান্তরে, এইরূপ দোয়া 
সত্ত্বেও যাহারা ধ্বংস হইবে না; তাহারা সত্যপথে অবস্থানকারী বলিয়া প্রমাণিত হইবে। 
তাহাদের দাবী অনুসারে বলা যায়-“তাহারা উপরোক্ত পন্থায় মৃত্যু কামনা করিলে তাহারা 
যরিবে না। কারণ, তাহারা তো সত্য পথের অনুসারী ও আল্লাহ্‌র অতি প্রিয় পাত্র এবং কেবল 
তাহারাই আখিরাতের সুখ-শান্তি ভোগ করিতে পারিবে । উহাতে মরিবে শুধু মুসলমানগণ । 
কারণ, তাহারা যে গোমরাহ ও পথভ্রষ্ট এবং আখিরাতের সুখ-শান্তি তো তাহাদের কপালে 
নাই। এইরূপে লোকদের নিকট প্রমাণিত হইয়া যাইবে যে, ইয়াহুদীরা সত্যবাদী এবং 
মুসলমানগণ মিথ্যাবাদী ৷’ প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, উপরোক্ত ব্যাখ্যার প্রবক্তাগণ আলোচ্য 
আয়াতে বর্ণিত মুবাহালাকে ০,১11 ৮১০০ 51৯. (মৃত্যু কামনা সম্পর্কিত মুবাহালা) নামে 
আখ্যায়িত করিয়াছেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা), কাতাদাহ, আবুল আলীয়া এবং রবী“ ইব্‌ন আনাস “মৃত্যু 
কামনা'র উপরোক্ত ব্যাখ্যা প্রদান করিয়াছেন। 

দ্বিতীয় ব্যাখ্যা £ঃ আলোচ্য “মৃত্যু কামনা'র তাৎপর্য এই যে, ইয়াহুদীরা নিরিষ্টরূপে 
নিজেদের জন্যে মৃত্যু কামনা করিবে । ইয়াহুদীরা দাবী করিয়া থাকে যে, তাহারা আল্লাহ্‌র 
নিকট অতি প্রিয় আর আখিরাতের সুখ-শান্তি কেবল তাহারাই ভোগ করিবে। তাহারা মুখে 


কাছীর (১ম খণ্ড) ৭০: 


www.quraneralo.com 


Contents 


৫৫৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


যাহা দাবী করে, উহাই যদি তাহাদের অন্তরের বিশ্বাস হইয়া থাকে, তবে বেশ তো, তাহারা 
নিজেদের জন্যে মৃত্যু কামনা করুক। তাহারা যত তাড়াতড়ি মরিবে তত তাড়াতাড়িই তো 
তাহাদের জন্যে রিজার্ভ করিয়া রাখা আখিরাতের মহা সুখ ও মহা শান্তি ভোগ করা আরন্ত 
করিতে পারিবে । 

ইমাম ইব্‌ন জারীর এবং যুক্তি শান্ত্রবাদী (৬1০) বিশেষজ্ঞসহ একদল তাফসীরকার 
‘মৃত্যু কামনা'র উপরোক্ত ব্যাখ্যা প্রদান করিয়াছেন । 

০৮৭]]1955% (তবে তোমরা মৃত্যু কামনা কর)-এর ব্যাখ্যা প্রসঙ্গে হযরত ইব্‌ন 
আর্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা অথবা সাঈদ ইবৃন জুবায়র, মুহাম্মদ ইবৃন আবু 
মুহাম্মদ ও মুহাম্মদ ইবৃন ইসহাক বর্ণনা করিয়াছেন £৪ ০11 19০58 অর্থাৎ “তবে তোমরা 
অনির্দিষ্টরূপে দুই দলের মধ্য হইতে মিথ্যাবাদী দলের জন্যে মৃত্যু প্রার্থনা কর।” নবী করীম 
(সা) ইয়াহুদীদিগকে উহা করিতে বলিলে তাহারা উহা করিতে অসম্মতি জানাইয়াছিল। 

০4010614585 ১০ ০৪ 0510 25584 51 অর্থাৎ ‘তাহারা যে 
পাপ করিয়াছে, উহার কারণে তাহারা কখনও মৃত্যুর জন্যে দোয়া করিবে না। আর আল্লাহ্‌ সেই 
সকল মিথ্যাশ্রয়ী লোক সম্পর্কিত সকল বিষয় জানেন। তাহারা যে সেইরূপ দোয়া করিবে না 
তাহাও তিনি জানেন ।” 

হযরত ইব্‌ন আব্বাস (রা) আরও বলেন-নবী করীম (সা)-এর কথায় যদি তাহারা এঁরূপে 
মৃত্যুর জন্যে দোয়া করিত, তবে পৃথিবীতে কোন ইয়াহুদী জীবিত থাকিত না ।' | 


হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে যিহাক বর্ণনা করিয়াছেন £ ৩+]! 19০5 অর্থাৎ 


তবে তোমরা মৃত্যুর জন্যে দোয়া কর। 

Le LEE | ৩৮ 165553 এই আয়াতাংশের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস 
(রো) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, আব্দুল করীম জাযারী, মুআম্মার ও আব্দুর রায্যাক 
০৯ 

ত।” 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইবন জুবায়র, মিনহাল, 
আ'মাশ, ইমাম আলী ইব্‌ন মুহাম্মদ তানাফিসী, আবূ হাতিম ও ইমাম ইব্‌ন আবূ হাতিম 
উপরোক্ত আয়াতাংশের ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন £ ইয়াহুদীরা যদি মৃত্যুর জন্যে দোয়া করিত, 
তবে তাহাদের প্রত্যেকে মাত্র একটি হ্রাচি দিত। (অর্থাৎ উহাতেই তাহার মৃত্যু হইত ৷) 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণিত উপরোন্লিখিত রিওয়ায়েতসঘুহের সনদ সহীহ। 

হযরত আর্ন আব্বাস (রা) হইতে ধায়্াবাহিকভাবে ইরুরামা, আন্দু্গ করীম, উবায়দুল্লাহু 
ইব্‌ন আমর, যাকারিয়া ইরূন আদী, আৰু কুরায়ব ও ইমাম ইবুন জারীর স্বীয় তাফসীর গ্রন্থে 
রর্থনা করিয়াছেন ৪ নবী করীম (সা) বলিয়াচ্ছেন-“ইয়াহুদীরা যদি মৃত্যুর জন্যে দোয়া করিত' 
তবে তাহারা নিশ্ময় মরিয়া যাইত এবং নিজেদের অবস্থিতি জাহান্নামে দেখিতে পাইত। আর 
যাহাদ্রিগকে আন্নাস্থূর রাসূল মোবাহালা (পরস্পর মিলিতভাবে মিথ্যানুসারীর লা'নতের জন্যে বদ 
এবং মাল-দৌলত কিছুই দেখিতে পাইত না।' 


www.quraneralo.com 


ক. 
১৮ 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫৫৫ 


হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, আব্দুল করীম, ফুরাত, 
ইসমাঈল ইবন ইয়াধীদ রাক্কী ও ইমাম আহমদ উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। 
হাসান বসরী হইতে ধারাবাহিকভাবে আব্বাদ ইবৃন মানসূর, সুরূর ইবৃন মুগীরাহ, 
বর্ণনা করিয়াছেন £ উনার হন মিতুর বলেন একদা আমি হাসান বসরীর নিকট ১1) 
৫2421 ০5 ও 1০2 ১৮১০ এ এই আয়াতাংশের উল্লেখ করিয়া জিজ্ঞাসা 
করিলাম-ইয়াহুদীদিগকে যখন বলা হইয়াছিল যে, তবে তোমরা মৃত্যু কামনা কর, তখন যদি 
তাহারা মৃত্যু কামনা করিত, তবে কি তাহারা মরিয়া যাইত ? ইহাতে হাসান বসরী 
বলিলেন-তাহারা মৃত্যু কামনা করিলেও তাহারা মরিত না। বস্তুত তাহারা আদৌ মৃত্যু কামনাই 
করিত না। আল্লাহ্‌ তা'আলা কি বলিয়াছেন, তাহা তো জানই। আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন $ 
০১410 Male 10151625215 15491 29০2 215 
উক্ত রিওয়ায়েত একটি মাত্র মাধ্যমে হাসান বসরী হইতে বর্ণিত হইয়াছে। (তাই উহার 
বিশুদ্ধতা সংশয়পূর্ণ) 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 5,৯11 1,555 এই আয়াতাংশের যে ব্যাখ্যা 
ইতিপূর্বে বর্ণিত হইয়াছে, উহাই উক্ত আয়াতের সঠিক ব্যাখ্যা হযরত ইবন আব্বাস (রা) 
উহার ব্যাখ্যায় বলিয়াছেন ৪ ‘তাহা হইলে তোমরা ইয়াহুদী ও মুসলমানের মধ্যে যে দল 
মিথ্যাবাদী, অনির্দিষ্টরূপে সেই দলের বিরুদ্ধে মৃত্যুর জন্যে বদ দোয়া কর।' ইমাম ইব্‌ন জারীর 
কাতাদাহ, আবুল আলীয়া এবং রবী' ইব্‌ন আনাস হইতেওঁউক্তরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়ছেন। 
অনুরূপভাবে আল্লাহ্‌ তা“আলা অন্যত্র বলিয়াছেন ঃ 
1১০১১১১৭০৭৪ 55 ১০ এ 2025 হত ALES bl Vila 02501 621 CU 
15 Uy pest Sat Ld I Es, Ys Le ৯৪ 91 Sill 
ME ০। 952 (85 Lil 2১০ 59555 এও ৪৭] 91 Ui oll 
30588 ও BUEN অপ 
“তুমি বল, "হে ইয়াহুদীগণ! যদি তোগ্নরা মনে করিয়া থার য়ে, কেরল. তোমরাই আল্লাহ্‌র 
প্রিয়পাত্র, অন্যলোরু তাহার প্রিয় নহে, তরে তোমরা মৃত্যু কামনা করিয়া দেখাও, যদি তোমরা 
সত্যাবাদী হইয়া থাক । তাহাদের হস্ত যাহা অর্জন করিয়াছে, তাহাতে তাহারা কখনও উঠা 
কামনা করিবে নাঁ। আর আল্লাহ্‌ সেই পাপাচারীদের বিষয় সম্বন্ধে অবগত রহিয়াছেন। তুমি বল, 
যে মৃত্যু হইতে তোমরা পালাইয়া বেড়াইতেছ, উহা নিশ্চয় তোয়াদের সহিত অচিরেই সাক্ষাৎ 
করিবে । অতঃপর তোমরা অদৃশ্য ও দৃশ্য উভয় শ্রেপীর বিষয় সম্বন্ধে অবগত সত্তার আল্লাহ্‌র) 
নিকট প্রত্যাবৃত হুইবে। তখন তিনি তোম্রাদিগকে তোমাদের আয়লসমৃহ্থ সম্বন্ধে সংবাদ প্রদান 
করিরেন।” ' 


ইয়াুদী ও নাসারারা যখন দারী করিল যে, তাহারা আল্লাহ্‌র পুর ও পরিয়পাতর এবং ইন্না 
বা নাসারা ভিন্ন অন্য কেহ জান্নাতে প্রবেশ করিতে পারিবে না, তখন তাহাদিগকে আহ্বান 


www.quraneralo.com 


Contents 


৫৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


জানানো হইল-তাহারা যেন এই দোয়া করে যে, ইয়াহুদী-নাসারা ও মুসলমান এই দুই দলের 
যে দল মিথ্যাবাদী, তাহাদিগকে যেন আল্লাহ্‌ ধ্বংস করিয়া দেন। কিন্তু, ইয়াহুদী-নাসরারা 
উহাতে সম্মত হইল না । উহাতে সকলের নিকট প্রমাণিত হইয়া গেল যে, তাহারা মিথ্যাবাদী ও 
অসত্যাশ্যয়ী। এইরূপেই নবী করীম (সা) ‘নাজরান’ হইতে আগত নাসারা প্রতিনিধি দলের 
সহিত সামান্য আলোচনা করিয়া তাহাদিগকে সত্য বুঝাইয়া দিবার পর তাহাদিগকে দোয়া 
করিতে আহ্বান জানাইলেন। এ সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 


পক লন 


এ ঘি এইজ 3655 RE Ls হি 18513 
* IL te 

“তোমার নিকট যে জ্ঞান আগমন করিয়াছে, উহার উপস্থিতি সত্তেও যাহারা তোমার সহিত 
. তর্ক করে, তুমি তাহাদিগকে বল-আইস; আমরা আমাদের পুত্রদিগকে এবং 'তোমাদের 
পুত্রদিগকে, আমাদের ্ত্রীলোকদিগকে এবং তোমাদের স্ত্রীলাকদিগকে আর আমাদের 
নিজদিগকে এবং তোমাদের নিজদিগকে ডাকিয়া একত্রিত করি। অতঃপর কাকুতি-মিনতি 
সহকারে মিথ্যাবদীদের বিরুদ্ধে আল্লাহ্‌র লা'নতের জন্যে বদ দোয়া করি।” 

ইহা শুনিয়া তাহাদের একদল অপর দলকে বলিল-আল্লাহ্র কসম! যদি তোমরা এই নবীর 
সহিত বদ দোয়া করিতে লিপ্ত হও, তবে তোমাদের একটি লোকও জীবিত থাকিবে না। 
তাহারা নবী করীম (সা)-এর সহিত সন্রিসূত্রে আবদ্ধ হইল এবং অধীন হইয়া জিযিয়া দিতে 
সম্মত হইল । নূবী করীম (সা) তাহাদের উপর জিযিয়া ধার্য করিলেন এবং হযরত আবু 
উবায়দাহ ইবনুল জাররাহ্‌্র উপর উহা আদায় করিবার দায়িত্‌ অর্পণ করিয়া তাহাদের সহিত 
প্রেরণ করিলেন। 

নিম্ন আয়াতে উপরোক্ত বর্ণিত বিষয়ের প্রায় সদৃশ বিষয় বর্ণিত হইয়াছে ঃ 

1২, ০৯:১1 £1 ১০০213219০০ ৬৪ 00৫ ১০ 3৪ অর্থাৎ ‘আমাদের ও তোমাদের 
মধ্য হইতে যাহারা গোমরাহীতে আছে, রহমান (আল্লাহ্‌) যেন তাহাকে আরও সুযোগ দিয়া 
তাহার বদ আমলকে বৃদ্ধি করিয়া দেন।' উক্ত আয়াত মুশরিকদের সম্বন্ধে নাযিল হইয়াছে। 
যথাস্থানে ইনশাআল্লাহ্‌ উহার ব্যাখ্যা বর্ণিত হইবে। 

আরেকদল তাফসীরকার বলেন- 3১০ ₹১১৫ 31 ০১-4। 19৮58 আয়াতাংশে 
বর্ণিত ‘মৃত্যু কামানা'র তাৎপর্য হইতেছে, ইয়াহুদীদের নির্দিষ্টরূপে নিজেদের জন্যে মৃত্যু কামনা 
করা। অর্থাৎ “হে ইয়াহুদীগণ! তোমরা দাবী করিতেছ, তোমরা আল্লাহ্‌র অতি প্রিয় পাত্র । 
আখিরাতের সুখ-শান্তি কেবল তোমাদের জন্য নির্দিষ্ট রহিয়াছে। তোমরা ভিন্ন অন্য কেহ উহা 
. ভোগ করিতে পারিবে না। তোমাদের মুখের দাবী যদি তোমাদের অন্তরের বিশ্বাস হয়, তবে 
তোমরী নিজেদের জন্যে মৃত্যু কামনা কর। এইরূপ করিলে যদি তোমরা মরিয়া যাও, তবে 
দুনিয়ার দুঃখ ও অশান্তি হইতে শীঘ্রই মুক্তি পাইয়া কিছু পূর্বেই আখিরাতের রিজার্ভ সুখ-শান্তি 
ভোগ করা আরম্ভ করিতে পারিবে। আর যদি না মর, তবে মানুষের নিকট তোমাদের 
মিথ্যাবাদী এবং বাতিলপন্থী হওয়া প্রমাণিত হইয়া যাইবে ।" | 


www.quraneralo.com 


Contents 
. সূরা আল্‌ বাকারা ৫৫৭ 


ব্যাখ্যাকারগণ আরও বলেন-ইয়াহুদীগণ নাসারা জাতির লোকদের ন্যায় উক্ত মৃত্যু কামনা 
হইতে বিরত রহিল। কারণ, তাহারা জানিত তাহারা যে আকীদা ও আমলের অধিকারী, 
তাহাতে মৃত্যুর পর আখিরাতের আযাব তাহাদিগকে ঘিরিয়া ফেলিবে। 

মৃত্যু কামনার উপরোক্ত ব্যাখ্যা গ্রহণযোগ্য নহে। কারণ, উপরোক্ত ব্যাখ্যা অনুযায়ী 
ইয়াহুদীদিগকে “মৃত্যু কামনা" করিতে বলিয়া নিরুত্তর করা যায় না কেননা তাহাদের পক্ষে 
বলা যায়, ইয়াহুদীগণ তাহাদের দাবীর ব্যাপারে সত্যাবাদী হইলে যে তাহাদিগকে মৃত্যু কামনা 
করিতে হইবে এমন কথা বলা যায় না। কোন ব্যক্তি নেককার হইলে তাহার জন্যে নিজের মৃত্যু 
কামনা করা জরুরী নহে; বরং নেককার ব্যক্তির মৃত্যু যত দেরীতে আসে, সে তত বেশী 
উপকৃত ও লাভবান হয়। কারণ, উহাতে সে অধিকতর নেকী অর্জন করিয়া আল্লাহ্‌ তা'আলার 
অধিকতর সন্তুষ্টি লাভ করত বেহেশতে অধিকতর উচ্চ মর্যাদা পাইতে পারে । হাদীসে বর্ণিত 
রহিয়াছে ঃ যাহার বয়স দীর্ঘ এবং আমল নেক, সেই তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম । তাহাদের পক্ষে 
এতদ্যতীত ইহাও বলা যায় যে, ‘ওহে মুসলমানগণ! তোমরাও তো ধারণা পোষণ করিয়া থাক * 
যে, মরিবার পর তোমরা জান্নাতের সুখ-শান্তি ভোগ করিবে । অথচ তোমরা তো নিজেদের 
জন্যে মৃত্যু কামনা কর না। তোমরা নিজেরা যে অবস্থায় নিজেদের জন্যে মৃত্যু কামনা কর না, 
সেই অবস্থায় আমাদিগকে নিজেদের জন্যে মৃত্যু কামনা করিতে বলিতেছ কেন ?' ] 

আলোচ্য আয়াতের উপরোক্ত ব্যাখ্যাকে সঠিক বলিয়া গ্রহণ করিলে উপরোল্লিখিত প্রশ্নগুলি 
দেখা যায়। পক্ষান্তরে, হযরত ইব্ন আব্বাস: (রা) উহার যে ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন, তাহাতে 
এইরূপ কোন প্রশ্ন দেখা দেয় না। হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর ব্যাখ্যা হইতেছে এই যে, 
'ইয়াহুদী ও মুসলমান উভয় দল কোন দলকে নির্দিষ্ট না করিয়া অনির্দিষ্টরূপে মিথ্যাবাদী দলের্‌ 
বিরুদ্ধে মৃত্যুর জন্যে বদ দোয়া করিবে। প্রত্যেক দলই নির্দিষ্ট না করিয়া অনির্দিষ্টরূপে 
মিথ্যাবাদী দলের বিরুদ্ধে মৃত্যুর জন্যে বদ দোয়া করিবে। প্রত্যেক দলই আল্লাহ্‌ তা'আলার 
নিকট দোয়া করিবে-'হে আল্লাহ! আমাদের মধ্যে যে দল গোমরাহ ও মিথ্যাবাদী, তুমি 
ভারি এ করা ছা হী যানের রে লোন 
তুলিতে পারে না। কারণ, উভয় দলকে একই বিষয়ের প্রতি আহ্বান জানানো হইয়াছে। 

সে যাহা হউক, ইয়াহুদীগণ নাসারা জাতির লোকদের ন্যায় আলোচ্য আয়াতাংশে উল্লিখিত 
‘মৃত্যু কামনা" হইতে দূরে রহিল। তাহারা জানিত, তাহারা মিথ্যাবাদী । তাহারা জানিত, 
তাহাদের আমল জঘন্যতর। তাহারা মৃত্যু কামনা করিলে তাহারা ধ্বংস হইয়া যাইবে । পরস্তু 
তাহারা মৃত্যু কামনা করিলে দোযখের আগুন যে সময়ে তাহাদিগকে ঘিরিয়া ফেলিত, তাহার 
পূর্বেই উহা তাহাদিগকে ঘিরিয়া ফেলিবে। 

৯৬১৯৭ lll ০০০1 7৫১৯এ৩ অর্থাৎ ‘তুমি তাহাদিগকে অধিক বয়স পাইবার 
জন্যে সকল লোকের মধ্যে অধিকতর লালায়িত দেখিতে পাইবে ।" অধিক বয়সের জন্যে 
তাহাদের্‌ লালায়িত হইবার কারণ এই যে, তাহারা জানে, তাহাদের আমলের কারণে এক মহা 
শাস্তি তাহাদের জন্যে অপেক্ষা করিতেছে। তাহাদের মৃত্যুর পর উহা তাহাদিগকে ঘিরিয়া 
ফেলিবে। আর দুনিয়া হইতেছে মু'মিনের কয়েদখানা এবং কাফিরের জান্নাত । তাহারা ভাবে, 
আখিরাতের সেই মহা শাস্তি এড়াইয়া দুনিয়ারূপ জান্নাতের আরাম-আয়েশ যতবেশী ভোগ করা 
- যায়, ততবেশী লাভ। অবশ্য, তাহারা যাহা এড়াইয়া থাকিতে চায়, উহা নিশ্চিতরপেই একদিন 


www.quraneralo.com 


Contents 


৫৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর . 


তাহাদিগকে ঘিরিয়া ফেলিবে। আর অধিক বয়সের জন্যে তাহারা এত লালায়িত হইল বলিয়াই 
আল্লাহ্‌ তা'আলা মোবাহালার বিষয় হিসাবে “মৃত্যু কামনা'-কে বাছিয়া নিয়াছিলেন। 

121 311 5 "তাহারা অধিক বয়সের জন্যে এমনকি মুশরিকদের অপেক্ষাও 
অধিকতর লালায়িত। 

পূর্ববর্তী আয়াতাংশে আল্লাহ্‌ তা'আলা ইয়াহুদীদিগকে অধিক বয়সের প্রতি সকল মানুষের 

মধ্যে অধিকতর লালায়িত বলিয়া আখ্যায়িত করিবার পর আলোচ্য আয়াতাংশে তাহাদিগকে 
অধিক বয়সের প্রতি মুশরিকদের অপেক্ষাও অধিকতর লালায়িত বলিয়া আখ্যায়িত করিয়াছেন। 
এই স্থলে সামগ্রিকভাবে সকল বিষয়কে সাধারণ নামে উল্লেখ করিবার পর সংযোজক অব্যয়ের 
মাধ্যমে উহাদের মধ্য হইতে একটি বিষয়কে বিশেষভাবে উল্লেখ করিবার ভাষাগত বিধান প্রযুক্ত 
হইয়াছে। আরবী অলংকার শাস্ত্রে উক্ত বিধান (11 (৪1 ১০১ &৮ নামে পরিচিত। 
" হযরত ইব্‌ন আববাস রো) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইবৃন জুবায়র, মুসলিম ইব্‌ন 
বাতীন, আ“মাশ, সুফিয়ান (ছাওরী), আব্দুর রহমান ইব্‌ন মাহদী, আহমদ ইব্‌ন সিনান ও 
ইমাম ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন 81551 ১১54] ১০ অর্থাৎ তাহারা অধিক 
বয়সের জন্যে এমনকি “অনারবগণ' অপেক্ষাও অধিকতর লালায়িত।' 

উপরোক্ত রিওয়ায়েতটি ‘হাকিম’ স্বীয় “মুসতাদরাক' নামক হাদীস গ্রন্থে উহার অন্যতম 
রাবী সুফিয়ান ছাওরী হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং ভিন্নরূপ অধস্তন সনদাংশে 
বর্ণনা করিয়াছেন। তিনি উক্ত রিওয়ায়েত সম্বন্ধে মন্তব্য করিয়াছেন যে, উহা ইমাম বুখারী ও 
ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত না হইলেও উহার সনদ তাহাদের উভয়ের নীতি অনুসারে সহীহ ।' 
তিনি আরও বলিয়াছেন-“ইমাম বুখারী ও ইমাম মুসলিম এই বিষয়ে একমত যে, সাহাবী 
কর্তৃক বর্ণিত তাফসীর নির্ভরযোগ্য" 

হাসান বসরী বলেন-মুনাফিকগণ অধিক বয়সের জন্যে অন্য সকল মানুষ অপেক্ষা, 
এমনকি মুশরিক অপেক্ষাও অধিকতর লালায়িত ।' 

২১০০ ০811 ১০52 91 2৯০১1 592 অর্থাৎ প্রত্যেক ইয়াহুদী কামনা করে-আহা! সে যদি 
হাজার বৎসর বয়স পাইত!' এইস্থলে “-১+।' এর অন্তর্গত * '&' শব্দের পদবাচ্য যে ইয়াহুদী, 
তাহা আয়াতের বক্তব্য বিষয় দ্বারা সহজেই বুঝা যায়। 

আবুল আলীয়া বলেন- ২: 211১5 91 ১৯১১1 55 অর্থাৎ প্রত্যেক অগ্নি উপাসক 
কামনা করে-আহা! সে যদি হাজার বৎসর হায়াত পাইত! আবুল আলীয়া কর্তৃক বর্ণিত 
উপরোক্ত ব্যাখ্যার তাৎপর্য এই দাড়ায় ঃ ইয়াহুদীরা অধিক বয়সের জন্যে মুশরিকদের অর্থাৎ 
কত রাও জিকির আানারিত। জারি ওযায়কলের পত্র বামনা 
করে-আহা! সে যদি হাজার বৎসর আয়ু পাইত!' 

২০০০8112০21 1৯০০ ye আয়াতাংশ প্রসঙ্গে হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে 
ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র, মুসলিম ইবৃন বাতীন ও আ'মাশ বর্ণনা করিয়াছেন ৪ ‘এই 
আয়াতাংশে পারসিক অগ্নি উপাসকদের অধিক বয়স কামনা করিবার বিষয় বর্ণিত হইয়াছে । 
. এমনকি তাহাদের কেহ কেহ দশ হাজার বৎসর বয়স পাইবার জন্যে ও অভিলাষী হইয়া থাকে 
স্বয়ং সাঈদ ইবৃন জুবায়র হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। 


www.quraneralo.com 


মা - 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫৫৯ 


i 
নারির 

৮০৪ 01 Il ১০ ৯১৯১০ 9৯155 আয়াতাংশে অনারব (পোরসিক) 
অগ্নি-উপাসকদের অধিক বয়স কামনা করিবার বিষয় বর্ণিত হইয়াছে। তাহারা বলিয়া 

থাকে-আহা! যদি প্রতিটি দিন উৎসবের দিনে ন্যায় আনন্দমুখর হইত এবং এইরূপ আনন্দমুখর 
দিনের সমন্বয়ে গঠিত হাজার বৎসর আয়ু পাইতাম ।' 

আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় মুজাহিদ বলেন-“তাহাদের পাপ অধিক বয়সকে তাহাদের 
নিকট প্রিয় ও আকাঙ্ক্ষিত করিয়াছে ।' 

০০52 01 lial ০০ $= ১১১৭১ 9৯1০5 আয়াতাংশ প্রসঙ্গে হযরত ইব্‌ন আব্বাস 
(রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ অথবা ইকরামা, মুহাম্মদ ইব্‌ন আবৃ মুহাম্মদ ও মুজাহিদ 
ইব্‌ন ইসহাক বর্ণনা করিয়াছেন ৪ 

০৮১৪ 01 oll ১০ £৯১৯০০ 9৯ 0৭5 অর্থাৎ ‘তাহার অধিক বয়স পাওয়া 
তাহাকে আযাব হইতে মুক্তি দিতে পারিবে না।' হযরত ইবৃন আব্বাস (রা) বলেন ঃ মুশরিকরা 
পরকালে বিশ্বাসী না হইবার কারণে অধিক বয়স কামনা করিয়া থাকে । পক্ষান্তরে ইয়াহুদীরা 
তাহাদের বদ আকীদা ও বদ আমলের দরুণ যে ভয়াবহ আযাব ভোগ করিবে, তৎসম্বন্ধে তাহারা 
অবগত থাকিবার কারণে অধিক বয়স কামনা করে ।' 

হযরত ইবৃন আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করিয়াছেন 8 5 4৯১৯১ 5 (53 
755 01 ০০511 আয়াতাংশে হযরত জিবরাঈল (আ)-এর প্রতি শত্রুতা পোষণকারী 
লোকদের বিষয় বর্ণিত হইয়াছে। আবুল আলীয়া ও ইব্‌ন উমর (রা) বলেন ঃ 

5801 oil 55 2৯১১১ +2 (59 অর্থাৎ তাহাদের অধিক বয়স পাওয়া 
তাহাদিগকে আযাব হইতে মুক্তি দিতে পারিবে না।' 

আব্দুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম বলেন 8131 ০৮০ (১৯ ৯৯1৩ 
7৮০2 "51 আয়াতাংশে যাহাদের কথা বর্ণিত হইয়াছে, তাহারা হাজার বৎসর বয়স পাইবার 
জন্যে লালায়িত থাকিত। আর ইয়াহুদীরা অধিক বয়স পাইবার জন্যে এ সকল লোক অপেক্ষাও 
অধিকতর লালায়িত থাকিত। আলোচ্য আয়াতাংশের তাৎপর্য এই যে, সে যেহেতু কাফির, তাই 
‘ তাহাকে অনিবার্ধরূপে আযাব ভোগ করিতে হইবে। তাহার অধিক বয়স পাওয়া তাহাকে আযাব 
হইতে মুক্তি দিতে পারিবে না, তাম: মার 2 
অধিক বয়স পাওয়া । 

১52 05 ০ 21115 অৰ্থাৎ আল্লাহ্‌র বান্দাগণ নেকী বদী যাহাই করে, আল্লাহ্‌ 
উহাদের সকল বিষয়েই অবগত, অবহিত ও প্রত্যক্ষকারী। তিনি প্রত্যেককে তাহার আমল 
অনুযায়ী পুরস্কার বা শান্তি প্রদান করিবেন। 


Wwww.quraneralo.com 


Contents 


৫৬০ তাফসীরে ইব্‌ন কাছীর 


জিবরাঈলের মর্যাদা 


93) ১১ AS GG ESE ASI OE ০203 (Av) 
OMT A ১০০০ 
2160 0৩ 2225 535 GG I SOG ১০৩৪৬ (AA) 


AE LA 


টির ৬ ১৬৬ 


৯৭. জিবরাঈলের শত্রদেরকে বল, ‘সে অবশ্যই আল্লাহ্র অনুমোদনক্রমে তোমার 
অন্তরে উহা (কুরআন) অবতীর্ণ করিয়াছে। উহা তো উহার সম্মুখস্থ বস্তুর সত্যায়ক । আর 
মু'মনিদের পথ প্রদর্শক ও সুসংবাদদাতা ৷' 

৯৮. “যাহারা আল্লাহ্‌, তাহার ফেরেশতা ও রাসূল, বিশেষত জিবরাঈল ও মিকাঈলের 
শত্রু, অনন্তর নিশ্চয় আল্লাহ্‌ সেই কাফিরদের শত্রু ।” 


তাফসীর £ COUPEE EME EET ডা বত 
উল্লেখ করিয়া তাহাদিগকে উহার পরিণতির বিরুদ্ধে সতর্ক করিয়া দিয়াছেন। সত্য বিদ্বেষের 
সবই একই কুফল্রর বিভিন্ন শাখা । যে ব্যক্তি অন্তরে আল্লাহ্‌, রাসূল, কিতাব, ফেরেশতা 
ইহাদের যে কোন একটির প্রতি বিদ্বেষ পোষণ করে, সে ব্যক্তি জঘন্য সত্যদ্বেষী কাফির । বস্তুত, 
কোন ব্যক্তি ফেরেশতার প্রতি বিদ্বেষী হইয়া আল্লাহ্‌ বা তাহার রাসূল বা তাহার কিতাবের প্রতি 
অনুগত হইতে পারে না ইয়াহুদীরা তাই যেমন ফেরেশতা বিদ্বেষী, তেমনি আল্লাহ্‌ বিদ্বেষী, 
রাসূল বিদ্বেষী এবং কিতাব বিদ্বেষী ছিল। আলোচ্য আয়াতদ্বয়ে সেই কারণে আল্লাহ্‌ তাহাদিগকে 
আল্লাহ্‌, রাসূল, ফেরেশতা প্রমুখ মহা সত্যের শত্রু নামে আখ্যায়িত করিয়াছেন। আল্লাহ্‌ 
তা'আলা এইরূপ কাফিরের শত্র। আর আল্লাহ্‌ তা'আলা যাহার শত্রু; অর্থাৎ তিনি যাহাদের 
প্রতি অসন্তুষ্ট, তাহাদের পরিণতি যে কত ভয়াবহ হইতে পারে, চিন্তাশীল হৃদয়ের নিকট তাহা 
অননুভূত থাকিতে পারে না। আয়াতে এইরূপে আল্লাহ্‌ তা'আলা কাফিরদিগকে তাহাদের কুফর 
তথা সত্য বিদ্বেষের ভয়াবহ পরিণতির ব্যাপারে সতর্ক করিয়াছেন। | . 

ইমাম আবূ জা‘ফর ইব্‌ন জারীর তাবারী (র) বলেন $ ‘তাফসীরকারগণ সকলে এই বিষয়ে 
একমত যে, আলোচ্য আয়াতদ্বয় হযরত জিবরাঈল (আ)-এর প্রতি ইয়াহুদীদের শত্রুতা প্রকাশ 
_ করিবার ঘটনা উপলক্ষে নাযিল হইয়াছে। একদা ইয়াহুদীগণ বলিয়াছিল-“জিবরাঈল ফেরেশতা ' 
আমাদের শক্র। পক্ষান্তরে, মিকাঈল ফেরেশতা আমাদের বন্ধু ।' তাহাদের উপরোক্ত উক্তির 
পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতদ্বয় নাযিল হইয়াছে। তবে ইয়াহুদীদের কোন ঘটনা উপলক্ষে 
উপরোক্ত উক্তি প্রকাশ করিয়াছিল, সেই বিষয়ে তাফসীরকারগণ একমত নহেন। 


* wwW.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫৬১ 


একদল তাফসীরকার বলেন-‘একদা নবী করীম (সা)-এর নবৃওতের বিষয়ে ইয়াহুদীগণ ও 
. নবী করীম (সা)-এর মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হইয়াছিল । উক্ত বিতর্কের এক পর্যায়ে 
ইয়াহুদীগণ উপরোক্ত উক্তি প্রকাশ করিয়াছিল ।' নিম্নে এতদসম্পর্কিত রিওয়ায়েতসমূহ বর্ণিত 
হইতেছে ঃ 

হযূরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে শাহ্‌র ইব্‌ন হাওশাব, আবদুল হামীদ 
ইব্ন বাহ্রাম, ইউনুস ইব্‌ন বুকায়র, আবূ কুরায়ব ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ৪ 
‘একদা একদল ইয়াহুদী নবী করীম (সা)-এর নিকট উপস্থিত হইয়া বলিল-“হে আবুল কাসিম! 
আপনি আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ্‌র নবী ভিন্ন অন্য কেহ উক্ত প্রশ্রসমূহের 
উত্তর দিতে পারিবে না। নবী করীম (সো) বলিলেন-*তোমরা আমার নিকট যাহা জিজ্ঞাসা 
করিতে চাও, জিজ্ঞাসা ফ্রিতে পার। তবে হযরত ইয়াকুব (আ) যেইরপে স্বীয় পুত্রদের নিকট 
হইতে দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছিলেন, আমিও সেইরূপ তোমাদের নিকট হইতে একটি দৃঢ় 
প্রতিশ্রুতি গ্রহণ করিব । আমি তোমাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিলে তোমরা ইসলাম 
গ্রহণ করিবে তো?' তাহারা বলিল--হ্যা! আপনি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারিলে আমরা 
ইসলাম গ্রহণ করিব ।' নবী করীম সো) বলিলেন-'এখন তোমরা তোমাদের প্রশ্নসমূহ উপস্থাপন 
করিতে পার’ তাহারা বলিল- আমরা আপনার নিকট চারটি প্রশ্ন উপস্থাপন করিব । 

প্রথম প্রশ্ন ৪ তাওরাত কিতাব নাযিল হইবার পূর্বে হযরত ইসরাঈল (আ) (হযরত ইয়াকুব 
আ) নিজের জন্য কোন্‌ কোন্‌ খাদ্য নিষিদ্ধ করিয়াছিলেন? দ্বিতীয় প্রশ্ন £ নারীর বীর্য ও পুরুষের 
বীর্য কোনটির বৈশিষ্ট্য কি আর সন্তান কোন্‌ কারণে পুরুষ এবং কোন কারণে নারী হয়? তৃতীয় 
প্রশ্নঃ তাওরাত কিতাবে উল্লেখিত নিরক্ষর নবীর [ নবী করীম (সা)-এর ] বৈশিষ্ট্য “কি? চতুর্থ 
প্রশ্ন £ঃ কোন্‌ ফেরেশতা সেই নবীর [ নবী করীম (সা)-এর | নিকট ওহী লইয়া আসেন? নবী 
করীম (সা) বলিলেনঃ তোমাদিগকে আল্লাহ্‌র কসম দিয়া বলিতেছি, আমি তোমাদের 
প্রতিশ্রুতি দিল যে, নবী করীম (সা) তাহাদের প্রশ্নের উত্তর দিতে পারিলে তাহারা তাহার প্রতি 
ঈমান আনিবে। নবী করীম (সা) বলিলেন-যে সত্তা হযরত মুসা (আ)-এর প্রতি তাওরাত 
কিতাব নাধিল করিয়াছেন, আমি তোমাদিগকে সেই সত্তার কসম দিয়া বলিতেছি-ইহা কি সত্য 
নহে যে, “একদা হযরত ইয়াকুব (আ) (ইসরাইল আ) কঠিন রোগে আক্রান্ত হইয়াছিলেন এবং 
তাহার রোগ দীর্ঘস্থায়ী হইলে তিনি আল্লাহ্‌ তা'আলার নিকট মানত করিলেন যে, যদি তিনি 
রোগমুক্ত হন, তবে যে খাদ্য ও যে পানীয় তাহার নিকট অধিকতর প্রিয়, তাহা তিনি বর্জন 
করিবেন? তাহার সেই প্রিয়তম খাদ্য ও পানীয় কি ছিল না যথাক্রমে উটের গোশত ও উটের 
দুধ?’ ইয়াহুদীগণ বলিল-হ্যা! ইহা সত্য । নবী করীম (সো) বলিলেন- হে আল্লাহ্‌! তুমি 
তাহাদের কথার সাক্ষী থাকিও। অতঃপর তাহাদিগকে বলিলেন, যে আল্লাহ্‌ ভিন্ন অন্য কোন 
মা'বৃদ নাই এবং যিনি হযরত মূসা (অ)-এর প্রতি তাওরাত কিতাব নাযিল করিয়াছেন, আমি 
তোমাদিগকে সেই আল্লাহ্র কসম দিয়া বলিতেছি-ইহা কি সত্য নহে যে, পুরুষের বীর্য গাঢ় ও 
সাদা হইয়া থাকে এবং নারীর বীর্য পাতলা ও হলদে হইয়া থাকে আর পুরুষ ও নারী এই 
উভয়ের মধ্য হইতে যাহার বীর্য অপরজনের বীর্যের উপর জয়ী হয়, আল্লাহ্‌ তা'আলার হুকুমে 
সন্তান তাহারই সমলিঙ্গ ও সমআকৃতির হয়? পিতার বীর্য মাতার বীর্য অপেক্ষা অধিকতর 
শক্তিশালী হইলে আল্লাহ্‌ তা'আলার হুকুমে সন্তান পুরুষ ও পিতার সম-আকৃতি হইয়া থাকে 


কাছীর (১ম খণ্ড)-_৭১ 


www.quraneralo.com 


Contents 


৫৬২ তাফসীরে ইবৃন কাছীর 
পক্ষান্তরে মাতার বীর্য পিতার বীর্য অপেক্ষা অধিকতর শক্তিশালী হইলে আল্লাহ্‌ ত/“আলার 
হুকুমে সন্তান নারী ও মাতার সম-আকৃতি হইয়া থাকে । তাহার বলিল-হ্যা ইহা সত্য ৷ নবী 
করীম (সা) বলিলেন- হে আল্লাহ্‌। তুমি সাক্ষী থাকিও অতঃপর তাহাদিগকে সেই আল্লাহ্‌র 
কসম দিয়া বলিতেছি-“ইহা কি সত্য নহে যে, সেই নিরক্ষর নবীর চক্ষুদ্বয় ঘুমাইলেও তাহার 
অন্তর ঘুমায় না?' তাহারা বলিল-হ্যা! ইহা সত্য । নবী করীম (সা) বলিলেন-'হে আল্লাহ্‌! তুমি 
সাক্ষী থাকিও। তাহারা বলিল-এবার আপনি কোন্‌ ফেরেশতা আপনার নিকট ওহী লইয়া 
আসেন তাহা বলুন। আপনি এই প্রশ্নের উত্তর দিবার পর আমরা হয় ইসলাম গ্রহণ করিয়া 
আপনার সহিত মিলিত হইব, আর না হয় যে অবস্থায় আছি, সেই অবস্থায় থাকিব । নবী করীম 
(সা) বলিলেন-আমার নিকট ওহী লইয়া আসেন হযরত জিবরাঈল (আ)। তিনি সকল নবীর 
নিকটই ওহী লইয়া আসিতেন। 

ইয়াহুদীগণ বলিল-আমরা ইসলাম গ্রহণ করিব না। জিবরাঈল ভিন্ন অন্য কোন ফেরেশতা 
যদি আপনার নিকট ওহী লইয়া আসিতেন, তবে আমরা ইসলাম গ্রহণ করিতাম। নবী করীম 
(সা) বলিলেন-তাহাকে সত্যবাদী বলিয়া জানিতে তোমাদের আপত্তি কেন? তাহারা বলিল-সে 
যে আমাদের শক্র। ইহাতে আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াতসমূহ নাযিল করিলেন ৪ 

SA EI Abs 4৩৪ এ 35৮০0155 ১৫ ১5 

এইরূপে ইয়াহদীগণ গযবের উপর গযব লইয়া ফিরিয়া গেল। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে শাহ্‌র ইব্‌ন হাওশাব, আবদুল হামীদ 
ইব্‌ন বাহরাম, আবূ নযর হাশিম ইবৃন কাসিম এবং ইব্‌ন আহমদও উপরোক্ত রিওয়ায়েতটি 
বর্ণনা করিয়াছেন। আবার হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে শাহর ইব্‌ন 
হাওশাব, আবদুল হামীদ ইব্‌ন বাহরাম, আহমদ ইব্‌ন ইউনুস এবং আবদুর রহমান ইব্‌ন 
হামীদও স্বীয় তাফসীর গ্রন্থে উহা বর্ণনা করিয়াছেন । তেমনি হযরত ইবৃন আববাস (রা) হইতে 
ধারাবাহিকভাবে "শাহর ইব্‌ন হাওশাব, আবদুল হামীদ ইবৃন রাহরাম, হুসাইন ইব্‌ন মুহাম্মদ 
মারূযী এবং ইমাম আহমদও প্রায় অনুরূপ একটি রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন। 

আবার শাহর ইব্‌ন হাওশাব হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইবৃন আবদুর রহমান ইব্‌ন 
আবূ হুসাইন এবং মুহম্মদ ইব্‌ন ইসহাক ইয়াসারও উহাকে “বিচ্ছিন্ন সনদ (L০১০ ২...) -এর 
মাধ্যমে বর্ণনা করিয়াছেন। তবে তাহার বর্ণনা অনুযায়ী ইয়াহুদীগণ ও নবী করীম (সা)-এর 
মধ্যে অনুষ্ঠিত আলোচনার শেষাংশ নিম্নরূপ ৪ 

“ইয়াহুদীগণ বলিল-এবার আপনি রূহ (03১11) কি তাহা বলুন। নবী করীম (সা) 
বলিলেন-আমি তোমাদিগকে আল্লাহর দোহাই দিয়া এবং বনী ইসলাঈল জাতির প্রতি অবতীর্ণ 
তাহার নি'আমাতসমূহের দোহাই দিয়া বলিতেছি-“ইহা কি সত্য নহে যে, 'রূহ' হইতেছে 
জিবরাঈল আর জিবরাঈল হইতেছে সেই ফেরেশতা, যিনি আমার নিকট ওহী লইয়া আসিয়া 
245 AES SS LAG ALLL LEE 

বং রক্তারক্তি লইয়া অবতীর্ণ হইয়া থাকেন। আপনার নিকট ওহী আনয়নকারী ফেরেশতা 
লিজা ৩৫ বনি তাহাই তাআলা 
Let on te) 


“ee eo 0 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫৬৩ 


হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র, বুকায়র ইবৃন 
শিহাব, আবদুল্লাহ ইব্‌ন ওলীদ, আজালী, আবু আহমদ এবং ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন £ 

“একদা ইয়াহুদীগণ নবী করীম (সা)-এর নিকট উপস্থিত হইয়া বলিল-“হে আবুল কাসিম । 
আমরা আপনার নিকট পাঁচটি প্রশ্ন উপস্থাপন করিব। যদি আপনি আমাদের প্রশ্রসমূহের উত্তর 
দিতে পারেন, তবে বুঝিব যে, আপনি প্রকৃতই একজন নবী । এমতাবস্থায় আমরা আপনার প্রতি 
ঈমান আনিব।' তখন হযরত ইসরাঈল (আ) স্বীয় পুত্রদের নিকট হইতে যেইরূপে দৃঢ় 
প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছিলেন এবং সূরা ইউসুফে যাহার বর্ণনা রহিয়াছে, ইয়াহুদীদের কথায় 
নবী করীম (সা) তাহাদের নিকট হইতে সেইরূপ দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করিলেন। অতঃপর 
বলিলেন, তোমাদের প্রশ্রগুলি উপস্থাপন কর। তাহারা বলিল- নবীর আলামত ও বৈশিষ্ট্য কি? 
তিনি বলিলেন- নবীর চ্ষুদ্বয় ঘুমাইলেও তাহার অন্তর ঘুমায় না। তাহারা বলিল-সন্তান কোন্‌ 
কারণে পুরুষ এবং কোন্‌ কারণে নারী হয়? তিনি বলিলেন- নারী ও পুরুষ উভয়ের বীর্য 
পরস্পর মিলিত হইবার পর পুরুষের বীর্য নারীর বীর্যের উপর.জয়ী হইলে সন্তান পুরুষ হয়। 
পক্ষান্তরে উভয়ের বীর্য পরস্পর মিলিত হইবার পর নারীর বীর্য পুরুষের বীর্যের উপর জয়ী 
হইলে সন্তান নারী হয়। তাহারা বলিল-হযরত ইসরাঈল (আ) নিজের জন্য কোন্‌ কোন্‌ খাদ্য 
হারাম করিয়া লইয়াছিলেন? তিনি বলিলেন-একদা হযরত ইসরাঈল (আ) দুরারোগ্য বাত 
ব্যাধিতে আক্রান্ত হইয়াছিলেন। বিশেষ পশুর দুগ্ধ ব্যতীত অন্য কিছুতেই তিনি উক্ত রোগে 
উপশম পাইতেন না। (ইমাম আহমদ বলেন-“জনৈক রাবী বলিয়াছেন, উটের দুধ ছাড়া অন্য 
কিছুতেই তিনি উক্ত রোগে উপশম বোধ করিতেন না।)' ইহাতে তিনি নিজের জন্যে উহার 
গোশত হারাম করিয়াছিলেন।১ তাহারা বলিল-আপনি যাহা বলিয়াছেন, তাহা সত্য । এবার 
বনুন-রাদ (০১11) কি? তিনি বলিলেন-রা'দ একজন ফেরেশতা । তিনি মেঘ পরিচালনার 
দায়িত্বে নিয়োজিত। তাহার হাতে একখানা অগ্নিদণ্ড আছে। যা দ্বারা মেঘে আঘাত করিয়া উহা 
আল্লাহ যেখানে লইয়া যাইতে নির্দেশ দেন, সেখানে লইয়া যান। তাহারা বলিল- আমরা যে 
আওয়াজ শুনিতে পাই, উহা কিসের আওয়াজ? তিনি বলিলেন-উহা তাহার আওয়াজ । তাহারা 
বলিল-আপনি যাহা বলিয়াছেন, তাহা সত্য । আর মাত্র একটি প্রশ্ন অবশিষ্ট রহিয়াছে । আপনি 
উহার উত্তর দিতে পারিলেই আমরা আপনাকে নবী বলিয়া মানিয়া লইব। প্রত্যেক নবীর নিকট 
একজন ফেরেশতা ওহী লইয়া আসিতেন। আপনার নিকট কোন্‌ ফেরেশতা ওহী লইয়া আসেন? 
তিনি বলিলেন-আমার নিকট ওহী লইয়া আসেন হযরত জিবরাঈল (আ)। তাহারা 
বলিল-জিবরাঈল? সে তো আমাদের শত্রু । সে যুদ্ধ-বিগহ ও আযাব লইয়া আসে। আপনার 
নিকট যদি মিকাঈল ফেরেশতা ওহী লইয়া আসিতেন, তবে আমরা ঈমান আনিতাম। মিকাঈল 
ফেরেশতা রহমত, বৃষ্টি ও ফসলাদি লইয়া আসেন।' 


১. এইস্থানে মুল রিওয়ায়েত হইতেছে এই ঃ 
টিভি লস কিন 
(৮৩৭ 2১৯৪) - BY 2 
দেখা যাইতেছে, মূল রিওয়ায়েতেই অস্পষ্টতা রহিয়াছে। সম্ভবত উহার তাৎপর্য এই ৪ 'হযরত ইসরাঈল জো) 
শুধু উটের দুধে উপশম বোধ করিতেন। উহার গোশতে রোগ বৃদ্ধি হইত। তাই তিনি উটের গোশত নিজের 
জন্য হারাম করিয়া লইয়াছিলেন।" তবে উক্ত তাৎপর্য ইতিপূর্বে বর্ণিত রিওয়ায়েতের বিরোধী । উক্ত . 
রিওয়ায়েতাংশের ভিন্নরূপ তাৎপর্যও বর্ণনা করা যাইতে পারে। 


Wwww.quraneralo.com 


Contents 


৫৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইহাতে আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াত নাযিল করিলেন $ 
31 A dl 02১১৯] Pe SS a 
ইমাম তিরমিযী এবং ইমাম নাসাঈও উপরোক্ত রিওয়ায়েত উহার অন্যতম রাবী আব্দুল্লাহ্‌ 
ইব্‌ন ওলীদ হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা 
করিয়াছেন । ইমাম তিরমিযী উহাকে সহীহ ও গ্রহণযোগ্য হাদীস নামে আখ্যায়িত করিয়াছেন । 
ও সুনায়দ তাহার তাফসীর গ্রন্থে বর্ণনা করিয়াছেন ৪ একদা ইয়াহুদীগণ নবী করীম (সা)-এর 
নিকট জিজ্ঞাসা করিল-কোন্‌ ফেরেশতা আপনার নিকট ওহী লইয়া আসেন? তিনি 
বলিলেন_জিবরাঈল ফেরেশতা আমার নিকট ওহী লইয়া আসেন। তাহারা বলিল-সে তো 
আমাদের শক্র । সে শুধু যুদ্ধ-বি্রহ, বালা-সুসীবত ইত্যাদি অনভিপ্রেত বিষয় লইয়া আসে । 
ইহাতে নিম্নোক্ত আয়াত নাযিল হইল ঃ 
Gxt A ০ Viral HE SE SoU 
মুজাহিদ হইতে ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ৪ “একদা ইয়াহুদীগণ নবী করীম 
(সা)-কে বলিল-হে মুহাম্মদ ৷ জিবরাঈল ফেরেশতা যখনই নাযিল হয়, তখনই যুদ্ধ-বিগ্রহ, 
বালা-মুসীবত ইত্যাদি অবাঞ্ছিত বিষয় সঙ্গে লইয়া আসে । সেইহেতু সে আমাদের শক্র। 
ইহাতে নিম্নোক্ত আয়াত নাযিল হইল £ 


SE EAE 2 


চিন গোলাম, চা 
আল্লাহ্‌ ।' অতঃপর ইমাম বুখারী বলেন ৪ হযরত আনাস ইবৃন মালিক (রা) হইতে ধারাবাহিক 
সূত্রে হামীদ, আব্দুল্লাহ ইব্‌ন বিকর ও আবদুল্লাহ ইব্‌ন মুনীর আমার (ইমাম বুখারীর) নিকট 
বর্ণনা করিয়াছেন ৪ “একদা আব্দুল্লাহ ইবৃন সালাম ফলের বাগানে ফল পাড়িতেছিলেন। সেখানে 
তিনি মদীনায় নবী করীম (সা)-এর আগমনের সংবাদ শুনিতে পাইয়া তাহার নিকট উপস্থিত 
হইলেন। তিনি নবী করীম (সা)-কে বলিলেন-আমি আপনার নিকট তিনটি প্রশ্ন করিব। 
আল্লাহর নবী ভিন্ন অন্য কেহ উহাদের উত্তর দিতে পারিবে না। 
প্রথম প্রশ্ন £ কিয়ামতের প্রথম আলামত কি? 
দ্বিতীয় প্রশ্ন ৪ জান্নাতবাসীদের প্রথম খাদ্য কি? | 
তৃতীয় প্রশ্ন ঃ সন্তান কোন্‌ কারণে পুরুষ এবং কোন কারণে নারী হয়? 
_ নবী করীম (সা) বলিলেন-কিছুক্ষণ পূর্বে হযরত জিবরাঈল (আ) আমাকে এই প্রশ্নগুলির 
. উত্তর জানাইয়া গিয়াছেন। হযরত আব্দুল্লাহ ইব্‌ন সালাম প্রশ্ন করিলেন-জিবরাঈল? নবী করীম 
(সা) বলিলেন- হ্যা, জিবরাঈল । হযরত আব্দুল্লাহ ইব্‌ন সালাম বলিলেন-ইয়াহুদীগণ তাহার 
শক্র। ইয়াহুদীগণ ফেরেশতাদের মধ্য হইতে একমাত্র তীহারই শত্রু । ইহাতে নবী করীম (সা), 
নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করিলেন ঃ 


7231 ১৯] 11 2১১৯115553৫ ১৭ Ui 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫৬৫ 


অতঃপর নবী করীম (সা) বলিলেন-এক, কিয়ামতের প্রথম আলামত হইতেছে একটি 
আগুন, যাহা পূর্বদিক হইতে লোকদিগকে তাড়াইয়া লইয়া পশ্চিম দিকে একত্রিত করিবে । দুই, 
জান্নাতীদের প্রথম খাদ্য হইতেছে মাছের কলিজার বর্ধিত অংশ । তিন, পুরুষের বীর্য নারীর 
বীর্যের উপর জয়ী হইলে সন্তান পুরুষ হয় এবং নারীর বীর্য পুরুষের বীর্যের উপর জয়ী হইলে 
সন্তান নারী হয়। হযরত আব্দুল্লাহ ইবন সালাম বলিলেন ঃ 

411 0১) ৩1519 4111 91 411 ২ S14১! (আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ্‌ ছাড়া 
কোন মা“বৃদ নাই এবং আপনি আল্লাহ্‌র রাসূল ।) অতঃপর তিনি নবী করীম (সা)-এর 
খেদমতে আরয করিলেন-হে আল্লাহ্র রাসূল। ইয়াহুদী জাতি অপরের বিরুদ্ধে মিথ্যা 
রটনাকারী একটি জাতি । তাহারা আমার ইসলাম গ্রহণ করিবার সংবাদ জানিতে পারিলে 
আমার বিরুদ্ধে মিথ্যা রটনা করিবে । অতএব আমার ইসলাম গ্রহণ করিবার সংবাদ তাহাদের 
কানে পৌছিবার পূর্বে আপনি তাহাদের নিকট আমার সম্বন্ধে তথ্য জিজ্ঞাসা করিবেন। অতঃপর 
ইয়াহুদীগণ নবী করীম (সা)-এর নিকট আগমন করিলে তিনি তাহাদের নিকট জিজ্ঞাসা 
করিলেন-আব্দুল্লাহ ইব্‌ন সালাম তোমাদের মধ্যে কেমন ব্যক্তি? তাহারা বলিল, সে আমাদের 
মধ্যে উত্তম ব্যক্তি । তাহার পিতাও আমাদের মধ্যে উত্তম ব্যক্তি। সে আমাদের নেতা । তাহার 
পিতাও আমাদের নেতা ৷ নবী করীম (সা) বলিলেন_সে যদি ইসলাম গ্রহণ করে, তবে কেমন 
হইবে? তাহারা বলিল, আল্লাহ তাহাকে ইহা হইতে বাচাক! হযরত আব্দুল্লাহ্‌ ইবৃন সালাম 
সেইখানে একস্থানে লুকাইয়া ছিলেন। তাহাদের কথার পর তিনি বাহিরে আসিয়া বলিলেন- 
আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ্‌ ভিন্ন অন্য কোন মা'বৃদ নাই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। 
ইহা. শুনিয়া তাহারা বলিল-“এই লোকটি আমাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি। তাহার পিতাও 
আমাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি।' তাহারা তাহার বিরুদ্ধে আরও নিন্দাসূচক কথা বলিল। 
হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন সালাম বলিলেন- “হে আল্লাহ্‌র রাসূল! তাহারা আমার বিরুদ্ধে এইরূপ 
নিন্দাসূচক মিথ্যা কথা বলিবে বলিয়া আমি পূর্বেই আশংকা করিয়াছিলাম ।' 

উপরোক্ত হাদীস হযরত আনাস (রা) হইতে উপরোক্ত মাধ্যমে শুধু ইমাম বুখারী বর্ণনা 
করিয়াছেন। তবে হযরত আনাস রো)-এর নিকট হইতে ভিন্ন মাধ্যমে ইমাম বুখারী ও ইমাম 
মুসলিম উভয়ই অনুরূপ একটি হাদীস বর্ণনা করিয়াছেন । আবার, মুসলিম শরীফে নবী করীম 
(সা)- এর গোলাম ছাওবান (রা) হইতে প্রায় অনুরূপ একটি হাদীস বর্ণিত রহিয়াছে। আল্লাহ্‌ 
চাহেন তো যথাস্থনে উহা উল্লেখ করিব। 

ইতিপূর্বে উল্লেখিত হইয়াছে ইমাম বুখারী বলেন যে, ইকরামা বলিয়াছেন £ 41 শব্দের 
অর্থ আল্লাহ্‌ ৷’ উক্ত রিওয়ায়েত একটি বিখ্যাত রিওয়ায়েত। ইকরামা হইতে ধারাবাহিকসৃত্রে 
খসীফ এবং সুফিয়ান ছাওরীও উহা বর্ণনা করিয়াছেন। ইকরামা হইতে ধারাবাহিকভাবে হাকাম, 
ইবরাহীম ইব্‌ন হাকাম এবং আবদ ইব্‌ন হামীদও উহা বর্ণনা করিয়াছেন। ইকরামা হইতে 
ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন 8 131১২ ও ১১১০ এই উভয় শব্দের প্রত্যেকটির 
অর্থ 111 ৬০ আল্লাহ্‌র বান্দা। 431 শব্দের অর্থ আল্লাহ্‌।' হযরত ইবৃন আব্বাস (রা) হইতে 
ধারাবাহিকভাবে ইকরামা এবং ইয়াধীদ নাহভীও অনুরূপ একটি রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন । 
পূর্বযুগীয় আরও একাধিক বিশেষজ্ঞ ব্যক্তি অনুরূপ কথা বলিয়াছেন । যথাস্থানে উহা আলোচিত 
. হইবে। 


www.quraneralo.com 


Contents 
৫৬৬ তাফসীরে ইব্ন কাছীর 


অবশ্য কেহ কেহ বলেন- ১1 শব্দের অর্থ ১, (বান্দা, দাস, গোলাম) এবং উহার পূর্বে 
অবস্থিত শব্দ $1).|_ ১১০- এ ০- ১, ইহাদের প্রত্যেকটির অর্থ আল্লাহ্‌। কারণ, 31 
শব্দটি অপরিবর্তিত থাকে । পক্ষান্তরে উহার পূর্ববর্তী শব্দ পরিবর্তিত হইয়া থাকে । যেমন ৪ 
০০1১৯ - 425 5 ৭৯৪৮০ -এ2১1১১৮ আরবী ভাষায় উহাদের অনুরূপ নাম 
হইতেছে ০ ৮311 ০১ alll ০১০ ,৩৯৯০। ০৪০ এল] ০৪ এন ৬ 
১৯3১31 ১০ 7১০4), (আল্লাহ্র বান্দা) ইত্যাদি। উক্ত নামাসমূহের প্রত্যেকটিতে ১০ 
শব্দটি অপরিবর্তিত রহিয়াছে। পরিবর্তিত হইয়াছে শুধু আল্লাহর নাম «11 31১০ (সম্বন্ধ 
পদটি)। এইরূপেই ০4351 ১০৯ 44145 ১3১০! ও 491১০ শবদগুলিতে 421 শব্দটি 
অপরিবৃর্তিত রহিয়াছে। পরিবর্তিত হইয়াছে আল্লাহ্র নাম «|| 3.৯ (সম্বন্ধ পদটি)। 
প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, আরবী ভিন্ন অন্যান্য ভাষায় «১11 5০2. (সম্বন্ধ পদ) ৪.৭ (যে 
মুখ্যপদের সহিত সম্বন্ধ পদ সম্পর্কিত হয়) এর পূর্বে স্থাপিত হইয়া থাকে । আল্লাহই অধিকতর 
জ্ঞানের অধিকারী । 

ইমাম ইব্‌ন জারীর বলেন-“আরেক দল তাফসীরকার রলেন-একদা নবী করীম (সা) 
সম্বন্ধে একদল ইয়াহুদী ও হযরত উমর (রা)-এর মধ্যে অনুষ্ঠিত আলোচনার এক পর্যায়ে 
ইয়াহুদীগণ হযরত জিবরাঈল (আ) সম্বন্ধে পূর্বোল্লেখিত উক্তি ব্যক্ত করিয়াছিল ।' নিম্নে 
এদতসম্পর্কিত রিওয়ায়েতসমূহ বর্ণিত হইতেছে। 

শা'বী হইতে ধারাবাহিকবাবে দাউদ ইব্‌ন আবু হিন্দ, রবঈ ইব্‌ন আলীয়াহ, মুহাম্মদ ইব্ন 
মুছান্না ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ৪ 

‘একদা হযরত উমর রো) “রওহা" নামক স্থানে গমন করিয়া দেখিতে পাইলেন, লোকেরা 
দৌড়াদৌড়ি করিয়া একটি প্রস্তররাশির পার্শ্বে অবস্থিত এক জায়গার গিয়া নামায আদায় 
করিতেছে । তিনি জিজ্ঞাসা করিলেন-এই সকল লোক এইরূপ দৌড়াদৌড়ি করিয়া এ স্থানে 
নামায আদায় করিতে যাইতেছে কেন? লোকেরা বলিল, মানুষে বলে যে, নবী করীম (সা) এ 
স্থানে নামায আদায় করিয়াছিলেন । হযরত উমর (রা) বলিলেন-“ইহা তো কুফরী । নবী করীম 
(সা) উপত্যকায় অবস্থান করিবার সময়ে যখন যেইখানে নামাযের ওয়াক্ত উপস্থিত হইত, তিনি 
তখন সেইখানে নামায আদায় করিয়া সেইস্থানকে সেইরূপে রাখিয়া যাইতেন।' অতঃপর 
হযরত উমর (রা) লোকদের সহিত অন্য প্রসঙ্গ আলোচনা করিতে লাগিলেন । তিনি 
বলিলেন-ইয়াহুদীগণ যখন তাওরাত কিতাব পড়িত, তখন আমি তাহাদের নিকট উপস্থিত 
থাকিতাম। দেখিয়া আশ্চর্যাৰ্বিত হইতাম যে, কুরআন মজীদ এবং তাওরাত কিতাব কি 
সুন্দররূপেই না পরস্পরকে সমর্থন করিতেছে। একদা তাহাদের তাওরাত পড়িবার কালে আমি 
তাহাদের নিকট উপস্থিত ছিলাম । তাহারা আমাকে বলিল-হে খাত্তাব পুত্র উমর! তুমি আমাদের 
নিকট তোমার যে কোন সঙ্গী অপেক্ষা অধিকতর পছন্দনীয় ব্যক্তি । আমি বলিলাম-উহার কারণ 
কি? তাহার বলিল, তুমি আমাদের নিকট মাঝে মাঝে আস। তখন আমি বলিলাম-“আমি 
তোমাদের নিকট আসিয়া এই দেখিয়া আশ্চর্যাবিত হই যে, কুরআন মজীদ ও তাওরাত কিতাব 
কি সুন্দররূপেই না পরস্পরকে সমর্থন করে।' এই সময়ে নবী করীম (সা) আমাদের নিকট 
দিয়া যাইতেছিলেন। তাহারা বলিল-ওই তোমাদের বন্ধু যাইতেছেন। তুমি গিয়া তাহার সহিত 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫৬৭ 


মিলিত হও। আমি তাহাদিগকে বলিলাম-'যে আল্লাহ্‌ ভিন্ন অন্য কোন মা'‘বুদ নাই, আমি 
তোমাদিগকে তাহার কসম দিয়া এবং তিনি যে কর্তব্যসমূহ তোমাদের উপর ওয়াজিব 
করিয়াছেন ও যে তাওরাত কিতাব তোমাদের নিকট নাযিল করিয়াছেন, সেই কর্তব্যসমূহ ও 
তাওরাত কিতাবের দোহাই দিয়া জিজ্ঞাসা করিতেছি- তোমরা কি জান না যে, মুহাম্মদ (সা) 
প্রকৃতই আল্লাহ্‌র রাসূল, আমরা কথা শুনিয়া তাহার চুপ করিয়া রহিল। ইহাতে তাহাদের 
বিজ্ঞতম ও প্রবীণতম ব্যক্তি অন্য লোকদিগকে বলিল-এই ব্যক্তি বড় শক্ত কসম ও দোহাই 
দিয়াছে। তোমরা তাহার কথার উত্তর দাও। তাহারা বলিল-“আপনি আমাদের মধ্যে বিজ্ঞতম 
ও প্রবীণতম ব্যক্তি । আপনিই তাহার কথার উত্তর দিন।’ তখন প্রবীণতম লোকটি বলিল-তুমি 
যখন এত বড় কসম ও দোহাই দিয়াছ, তখন আমাকে সত্য কথা বলিতে হইতেছে। শুন, 
আমরা জানি যে, তিনি (নবী করীম (সা) ) প্রকৃতই আল্লাহ্‌র রাসূল । আমি বলিলাম-তবে তো 
তোমাদের সর্বনাশ হইয়াছে । তাহার বলিল-না, আমাদের সর্বনাশ হইবে না। আমি 
বলিলাম-তিনি প্রকৃতই আল্লাহ্‌র রাসূল এই কথা জানিয়াও তোমরা তাহাকে সত্যবাদী বলিয়া 
গ্রহণ করিতেছ না ও মানিতেছ না। এমতাবস্থায় তোমাদের সর্বনাশ হইবে না কেন? তাহারা 
বলিল-ফেরেশতাদের মধ্য হইতে একজন ফেরেশতা আমাদের শত্রু এবং একজন ফেরেশতা 
আমাদের বন্ধু আছেন। এই লোকটির নিকট আমাদের সেই শক্রটি ওহী লইয়া আসে । আমি 
বলিলাম-কোন্‌ ফেরেশতা তোমাদের শত্রু এবং কোন্‌ ফেরেশ্তা তোমাদের বন্ধু? তাহারা 
বলিল-আমাদের শত্রু হইতেছে জিবরাঈল আর আমাদের বন্ধু হইতেছেন মিকাঈল। জিবরাঈল 
আযাব, শাস্তি, বালা-মুসীবত, বিপদাপদ ইত্যাদির ফেরেশতা । পক্ষান্তরে মিকাঈল রহমত, 
নি'আমাত, দয়া, শান্তি, ইত্যাদির ফেরেশতা । আমি বলিলাম-তাহাদের প্রভুর নিকট তাহাদের 
কাহার কি মর্যাদা রহিয়াছে? তাহারা বলিল-তাহাদের একজন তাহার ডানে এবং অগ্যজন বামে 
রহিয়াছেন। আমি বলিলাম-যে সত্তা ভিন্ন অন্য কোন মা'বুদ নাই, তাহার কসম! জিবরাঈল ও 
মিকাঈল এবং যিনি তাহাদের মাঝখানে আছেন তাহাদের সকলেই সেইসব লোকের শক্রু 
যাহারা জিবরাঈল ও মিকাঈলের সঙ্গে শত্রুতা রাখে। আবার তাহাদের সকলেই সেইসব 
লোকের বন্ধু যাহারা জিবরাঈল ও মিকাঈলের সঙ্গে বন্ধুত্ব রাখে । আর যে ব্যক্তি মিকাঈলের 
সহিত শত্রুতা রাখে, তাহার সহিত জিবরাঈল কোনক্রমেই বন্ধুত্ব রাখেন না, রাখিতে পারেন 
না। আবার যে ব্যক্তি জিবরাঈলের সহিত শক্রতা রাখে, তাহার সহিত মিলল কোনক্রমে 
বন্ধুত্ব রাখেন না, রাখিতে পারেন না । 

হযরত উমর (রা) বলিলেন-ইয়াহুদীদিগকে এই কথা বলিয়া আমি নবী করীম (সা)-এর 
নিকট চলিয়া আসিলাম। তিনি তখন একটি গৃহের বাহিরে অবস্থান করিতেছিলেন। আমাকে 
দেখিয়া বলিলেন-হে ইব্‌ন খাত্তাব! কিছুক্ষণ পূর্বে আমার প্রতি এই আয়াতগুলি নাযিল হইয়াছে ৪ 

২21 A 0৮১019506১০ UY 

আমি আরয করিলাম- “হে আল্লাহ্র রাসূল । আমার মা-বাপ আপনার জন্যে কুরবান হউক! 
যে সত্তা আপনাকে সত্যসহ পাঠাইয়াছেন, তাহার কসম! আপনাকে কিছুক্ষণ পূর্বে সংঘটিত 
একটি ঘটনা জানাইতে আসিয়াছিলাম। কিন্তু দেখিলাম, সর্বজ্ঞ সৃক্ষ্মজ্ঞানী মহান আল্লাহ্‌ উহা 
আপনাকে পূর্বেই জানাইয়া দিয়াছেন ।' : 


Wwww.quraneralo.com 


Contents 
৫৬৮ তাফসীরে ইবন কাছীর 


আমের (শা“বী) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, আবু উসামাহ, আবূ সাঈদ আশাজ্জ ও 
ইমাম ইবৃন আবু হাতিম, বর্ণনা করিয়াছেনঃ একদা হযরত উমর ইব্‌ন খাত্তাব (রা) ইয়াহুদীদের 
নিকট গিয়া বলিলেন-যে সত্তা হযরত মূসা (আ)-এর প্রতি তাওরাত কিতাব নাযিল করিয়াছেন, 
আমি তোমাদিগকে সেই সত্তার কসম দিয়া বলিতেছি--তোমরা কি তোমাদের কিতাবসমূহে 
মুহাম্মদ (সা)-এর নাম ও তীহার আগমনের ভবিষ্যদ্বাণী দেখিতে পাও? তাহারা বলিল-হ্যা! 
আমরা আমাদের কিতাবসমূহে তাহার নাম ও তাহার আগমন সম্পর্কিত ভবিষ্যদ্বাণী দেখিতে 
পাই। তিনি বলিলেন-তবে কেন তোমরা তাহাকে মান না ও তাহার প্রতি ঈমান আন না? 
তাহারা বলিল-প্রত্যেক নবীর জন্যে আল্লাহ্‌ একজন সাহায্যকারী ও পৃষ্ঠপোষক নিযুক্ত করিয়া 
থাকেন। মুহাম্মদের সাহায্যকারী ও পৃষ্ঠপোষক হইতেছে জিবরাঈল । সে তাহার নিকট ওহী 
লইয়া আগমন করিয়া থাকে । ফেরেশতাদের মধ্যে সে আমাদের শক্রু। পক্ষান্তরে মিকাঈল 
ফেরেশতা আমাদের মিত্র । মিকাঈল যদি তাহার নিকট ওহী লইয়া আসিত, তবে আমরা 
মুহাম্মদের প্রতি ঈমান আনিতাম। 

হযরত উমর (রা) বলিলেন-যে আল্লাহ্‌ হযরত মুসা (আ)-এর প্রতি তাওরাত কিতাব ' 
নাযিল করিয়াছেন, আমি তোমাদিগকে সেই আল্লাহর কসম দিয়া প্রশ্ন করিতেছি, আল্লাহ্‌র 
নিকট উভয় ফেরেশতার কাহার কিরূপ মর্যাদা রহিয়াছে? তাহারা বলিল-জিবরাঈল আল্লাহর 
ডানে এবং মিকাঈল তীহার বামে অবস্থান করেন। তিনি বলিলেন, আমি সাক্ষ্য দিতেছি, 
তাহাদের কেহই আল্লাহ্‌র নির্দেশ ব্যাতিরেকে অবতীর্ণ হন না, হইতে পারেন না। আর যাহারা 
জিবরাঈলের সহিত শত্রুতা রাখে, মিকাঈল কোনক্রমেই তাহাদের সহিত মিত্রতা রাখেন না, 
রাখিতে পারেন না। অনুরূপভাবে, যাহারা মিকাঈলের সহিত শত্রুতা রাখে, জিবরাঈলও 
কোনক্রমেই তাহাদের সহিত মিত্রতা রাখেন না, রাখিতে পারেন না। হযরত উমর (রা)-এর 
ইয়াহুদীদের নিকট থাকা. অবস্থায় নবী করীম (সা) তাহাদের নিকট দিয়া যাইতেছিলেন। 
তাহারা নবী করিম (সা)-কে দেখিয়া হযরত উমর (রা)-কে বলিল- হে খাত্তাব-পুত্র! তোমার 
বন্ধু যাইতেছে। তখন তিনি তাহাদের নিকট হইতে চলিয়া আসিয়া নবী করীম (সা)-এর সহিত 
মিলিত হইলেন। ইতিমধ্যে আল্লাহ্‌ তা'আলা নবী করীম (সা)-এর উপর নিম্নোক্ত আয়াতদ্বয় 
নাযিল করনে ঃ 

AIL ৩5০ 441 903 AES 41৩5 ALL xe 0৫ ৮০4৪ 

উপরোক্ত রিওয়ায়েতদ্বয়ের সনদ দ্বারা প্রতীয়মান হয় যে, শা'বী উহা হযরত উমর (রা) 
হইতে বর্ণনা করিয়াছেন, ৷ প্রকৃতপক্ষে উপরোক্ত রিওয়ায়েতদ্বয়ের সনদ বিচ্ছিন্ন । কারণ, শা*বী 
হযরত উমর (রা)-এর সমসাময়িক ছিলেন না বিধায় সরাসরি তাহার নিকট হইতে কোন 
হাদীস বর্ণনা করেন নাই। আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে সাঈদ, ইয়াধীদ ইবৃন যারী; বশীর ও ইমাম ইব্‌ন জারীর 
বর্ণনা করিয়াছেন যে, কাতাদাহ বলেন ঃ 

-আমার নিকট বর্ণিত হইয়াছে যে, একদা হযরত উমর (রা) ইয়াহুদীদের নিকট গেলেন। 
তাহারা তাহাকে সাদর অভ্যর্থনা জানাইল। তিনি তাহাদিগকে বলিলেন-আল্লাহর কসম! 
তোমাদের নিকট আমার আসিবার কারণ এই নহে যে, আমি তোমাদিগকে ভালবাসি বা 
. তোমাদের প্রতি আমার মনে কোন টান বা আকর্ষণ-আছে। বরং তোমদের নিকট আমার ' 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫৬৯ 


আসিবার কারণ এই যে, আমি তোমাদের নিকট হইতে কিছু তথ্য জানিব । অতঃপর তিনি 
তাহাদের নিকট প্রশ্ন করিলেন এবং তাহারা তাহার নিকট প্রশ্ন করিল । এক পর্যায়ে তাহারা 
তীহার নিকট জিজ্ঞাসা করিল, তোমাদের বন্ধুর (নবী করীম (সা) ) বন্ধু কে? তিনি 
বলিলেন-‘জিবরাঈল ।' তাহারা বলিল-ফেরেশতাদের মধ্যে একমাত্র সে-ই আমাদের শত্র। সে 
সুহাম্মদকে আমাদের গোপন কথা জানাইয়া দেয় । আর যখন পৃথিবীতে আসে, তখন যুদ্ধ-বিগ্রহ 
ও আকাল-দুর্ভিক্ষ সঙ্গে লইয়া আসে । পক্ষান্তরে আমাদের বন্ধুর (হযরত মূসা আ) বন্ধু ছিলেন 
মিকাঈল। তিনি যখন পৃথিবীতে আসিতেন, তখন শান্তি ও ফসলাদির প্রাচুর্য সঙ্গে লইয়া 
আসিতেন। ইহা শুনিয়া তিনি বলিলেন-আচ্ছা! তোমরা জিবরাঈলকে চিন; কিন্তু মুহাম্মাদ 
(সা)-কে চিন না! এই বলিয়া তিনি নবী করীম (সা)-কে ঘটনাটি জানাইবার উদ্দেশ্যে তাহার 
খেদমতে উপস্থিত হইলেন। দেখিলেন, ইতিমধ্যেই তাহার উপর নিম্নোক্ত আয়াতসমূহ নাযিল 
হইয়াছে 8 531 ১5 || 0১২৯] Ie SE a J 

তেমনি কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে আবূ জাফর, আদম, মুসান্না ও ইমাম ইব্‌ন 
জারীর উপরোক্ত রিওয়ায়েতের্‌ অনুরূপ একটি রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন। উহা আদম কর্তৃক 
লিখিত তাফসীর গ্রন্থেও উল্লেখিত হইয়াছে। তবে উহার সনদও বিচ্ছিন্ন । তেমনি হযরত উমর 
(রা) হইতে ধারাবাহিকভাবে সুদ্দী এবং আসবাতও অনুরূপ একটি রিওয়ায়েত বর্ণনা 
করিয়াছেন। উহার সনদও বিচ্ছিন্ন । 

আব্দুর রহমান ইব্‌ন আবী লায়লা হইতে ধারাবাহিকভাবে হেসীন ইব্‌ন আব্দুর রহমান, 
আবু জা'ফর, আব্দুর রহমান (দসতিলী) মুহাম্মদ ইবৃন আম্মার ও ইমাম ইব্‌ন আবী হাতিম 
বর্ণনা করিয়াছেন ঃ ‘একদা হযরত উমর (রা)-এর সহিত জনৈক ইয়াহুদীর সাক্ষাৎ হইলে সে 
তাহাকে বলিলঃ তোমাদের বন্ধু (নবী করীম (সা) ) যে জিবরাঈল ফেরেশতার কথা আলোচনা 
করিয়া থাকেন, সে তো আমাদের শত্রু | ইহাতে হযরত উমর (রা) বলিলেন £ 
১১৮২0153090 085 07৯০ 4০১ ০৪4০০ 41155 95 ০ 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা ঠিক হযরত উমর (রা)-এর কথাকেই কুরআন মজীদের আয়াত 
হিসাবে নাযিল করিলেন। 

আবূ জা“ফর রাযী হইতে ধারাবাহিকভাবে আবূ নযর, হাশিম ইব্‌ন কাসিম এবং আবদ 
ইবৃন হামীদও উপরোক্ত রিওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন । 

ইব্‌ন আবী-লায়লা হইতে ধারাবাহিকভাবে ইবৃন আব্দুর রহমান, হাশিম, ইয়াকুব ইব্‌ন 
ইবরাহীম ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন £ একদা ইয়াহুদীগণ মুসলমানদিগকে 
বলিল-'যদি মিকাঈল ফেরেশতা ওহী লইয়া তোমাদের নিকট অবতীর্ণ হইত, তবে আমরা 
তোমাদিগকে অনুসরণ করিতাম। কারণ, সে রহমত ও মেঘ লইয়া অবতীর্ণ হইয়া থাকে । 
পক্ষান্তরে, জিবরাঈল ফেরেশতা আযাব ও শাস্তি লইয়া অবতীর্ণ হইয়া থাকে । এই কারণে সে 
আমাদের শত্রু ।' ইহাতে নিম্নোক্ত আয়াত নাযিল হইল £ 


31 AL ০1174111১87 এ ৪০ 5 dl 05০৯1 Lise SoS 
তেমনি আতা হইতে ধারাবাহিকভাবে আব্দুল মালিক, হাশিম, ইয়াকুব ও ইমাম ইব্‌ন 
জারীর উপরোক্তরূপ একটি রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন। কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে 


কাছীর (১ম খণ্ড)--৭২ 


www.quraneralo.com 


Contents 


৫৭০ তাফসীরে ইব্‌ন কাছীর 


মুআম্মার ও আব্দুর রায্যাক বর্ণনা করিয়াছেন ঃ ‘একদা ইয়াহুদীগণ বলিল-জিবরাঈল আমাদের 
দরকার তোরা EEN ET EEN 
শস্যাদির অধিক ফলন লইয়া আসে । অতএব, সে আমাদের মিত্র ।' ইহাতে নিম্নোক্ত আয়াত 
নাযিল হইল ঃ bl Lg 05511557688 

si ls Le 5 SC 1 EI Ie যে জি 
জিবরাঈলের সহিত শত্রুতা রাখে, সে যেন জানিয়া রাখে যে, সে আল্লাহ তা'আলার বিশ্বস্ত 
ফেরেশতা । সে আল্লাহর নির্দেশে ওহী লইয়া মুহাম্মদ (সা)-এর নিকট আগমন করিয়া থাকে। 
অতএব, সেও আল্লাহ তা'আলার একজন রাসূল । আর যে ব্যক্তি আল্লাহ্‌ তা'আলার একজন 
রাসূলের সহিত শত্রুতা রাখে, সে প্রকৃতপক্ষে তাহার সকল রাসূলের সহিত শত্রুতা রাখে । 
কারণ, সকল রাসূলই আল্লাহ্‌ তা'আলার নিকট হইতে মহাসত্য লইয়া আগমন করেন। অন্যত্র 
আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন 8 . 


প টির 4০ ৪ 
(0555 il Le 1১ ৪১১2 তাত 47493 dL ULES wd 


2280 ee 20 


Us UNS ৩৪৪ IE ul 277 টা 
৮75155555-251155515185 ভরা aa Ll sl 

‘যাহারা আল্লাহ্‌ ও তাহার রাসূলগণের প্রতি কুফর করে এবং (ঈমান আনিবার ব্যাপারে) 
আল্লাহ্‌ ও তাহার রাসূলগণের মধ্যে পার্থক্য করিতে চাহে আর বলে-আমরা (উহাদের) 
একজনের প্রতি বিশ্বাস রাখি এবং অন্যজনের প্রতি অবিশ্বাস রাখি আর উভয়ের মধ্যবতী একটি 
পথ গ্রহণ করিতে চাহে, তাহারা নিশ্চিতরূপে কাফির । আর আমি কাফিরদের জন্য লাঞ্ছনাকর 
শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি।” 

উপরোক্ত আয়াতদ্বয়ে আল্লাহ্‌ তা'আলা যাহারা সকল রাসূলের প্রতি ঈমান না আনিয়া কোন 
রাসূলের প্রতি ঈমান আনে এবং কোন রাসূলের প্রতি কুফর করে, তাহাদিগকে নিশ্চিত কাফির 
নামে আখ্যায়িত করিয়াছেন। উপরে বলা হইয়াছে, “হযরত জিবরাঈল (আ) আল্লাহ্‌র একজন 
রাসূল ।' অতএব যে ব্যক্তি হযরত জিবরাঈল (আ)-এর সহিত শক্রতা রাখে, সে প্রকৃতপক্ষে 
সকল রাসূলের সহিত শত্রুতা রাখে । অনুরূপভাবে যে ব্যক্তি জিবরাঈলের সহিত শত্রুতা রাখে, 
সে প্রকৃতপক্ষে আল্লাহ্র সহিত শত্রুতা রাখে। কারণ, জিবরাঈল নিজের ইচ্ছায় কোন কিছু 
লইয়া কাহারও নিকট নাযিল হন না। তিনি স্বীয় প্রভুর নির্দেশেই ওহী লইয়া নাযিল হইয়া 
থাকেন। অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 

০ ১৭6১ %। ০9১০৪ 55 'আর, আমি (জিবরাঈল) তোমার প্রভুর র নির্দেশ ব্যতীত 
অবতীর্ণ হই না। 

টি £ 


টিতে 


www.quraneralo.com 


be 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭১ 


“আর উহা (আল-কুরআন) নিশ্চয় জগতসমূহের প্রতিপালক কর্তৃক অবতীর্ণ গ্রন্থ । বিশ্বস্ত 
রূহ (জিবরাঈল) উহাকে তোমার অন্তরে নাযিল করিয়াছে । উহা এই উদ্দেশ্যে নাযিল করা 
হইয়াছে যে, তুমি একজন সর্তককারী হইবে ।" 

হযরত আবূ হুরায়রা (রা) হইতে ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) 
বলিয়াছেন-যে ব্যক্তি আমার কোন প্রিয় পাত্রের বিরুদ্ধে শক্রতায় লিপ্ত হয়, সে আমার বিরুদ্ধে 
যুদ্ধে লিপ্ত হয়।' তাই আল্লাহ তা'আলা জিবরাঈলের সহিত শত্রুতা পোষণকারীদের উপর গযব 
নাযিল করিয়াছেন। 

405 ১৪ ০] 03৭ অর্থাৎ কুরআন মজীদ উহার পূর্ববর্তী আসমানী কিতাবসমূহকে 
সত্য বলিয়া ঘোষণা করে। 

০৯০৭1] ১১১০০ ৫০৭, অর্থাৎ উহা মু'মিনদের অন্তরের জন্যে হিদায়েত এবং 
তাহাদের জন্য জান্নাতের সুসংবাদদাতা। কুরআনের এই বৈশিষ্ট্য শুধু মুমিনদের জন্যে । 

যেমন অন্যত্র আল্লাহ তা'আলা বলিয়াছেন £ 

০0859551955 0230 9৯ J তুমি বল উহা (কুরআন মজীদ) যাহারা ঈমান 
আনিয়াছে তাহাদের জন্য হিদায়েত ও আরোগ্য বিধান ৷' 

ভিনিজারিগবমিতোহা? 

১১০০৭] 8০৮০১4৬৩৮5০] ১1155 05 “আর আমি মুমিনদের জন্যে 
আরোগ্য বিধান ও রহমত স্বরূপ কুরআন নাযিল করিয়া থাকি" 

Sle SL 04555 0789 Ms SEALs 4111555 0৫ ৮০ 

“যাহারা আল্লাহ্‌, তাহার ফেরেশতাগণ, তাহার রাসূলগণ, জিবরাঈল এবং মীকাঈলের 
সহিত শত্ৰুতা রাখে, আল্লাহ্‌ সেই সকল কাফিরদের শত্রু |” 

মানুষের মধ্য হইতে মনোনীত রাসূলগণ এবং ফেরেশতাদের মধ্য হইতে মনোনীত 
রাসূলগণ-উভয় শ্রেণীর রাসূলগণই আলোচ্য আয়াতের অন্তর্গত J, (রাসূলগণ) শব্দের 
পদবাচ্য ৷ আল্লাহ্‌ তা'আলা যে মানুষ ও ফেরেশতা উভয় শ্রেণী হইতে মনোনীত করিয়া থাকেন 
নিম্নোক্ত আয়াতে তাহা বর্ণিত হইয়াছে ঃ 

nll 355 ১০০১ KL ০০ ০৪৮: i আল্লাহ্‌ ফেরেশতা ও মানুষ-উভয় 
শ্রেণী হইতে রাসূল মনোনীত করিয়া থাকেন।' 

জিবরাঈল ও মিকাঈল উভয়েই আলোচ্য আয়াতে উল্লেখিত 241 (ফেরেশতাগণ) ও 
০০১ (রাসূলগণ) এই উভয় শব্দের প্রত্যেকটির অন্তর্ভুক্ত । তথাপি আল্লাহ্‌ তা'আলা আলোচ্য 
আয়াতে জিবরাঈল ও মিকাঈল উভয়কে স্বতন্ত্র ও পৃথকভাবে উল্লেখ রুরিয়াছেন। জিবরাঈলকে 
স্বতন্ত্র ও পৃথকভাবে উল্লেখ করিবার কারণ এই যে, হযরত জিবরাঈলের প্রতি ইয়াহুদীদের 
শত্রুতার নিন্দা ও পরিণতি বর্ণনা করিবার জন্যেই আলোচ্য আয়াতদ্বয় নাযিল হইয়াছে। সুতরাং 
তাহার নাম স্বতন্ত্র ও পৃথকভাবে উল্লেখিত হওয়া বাঞ্ছনীয় । মিকাঈলকে স্বতন্ত্র ও পৃথকভাবে 
উল্লেখ করিয়া আল্লাহ্‌ তা'আলা কাফিরদিগকে জানাইয়া দিতেছেন যে, ত তাহারা 'মিকাঈল 


www.quraneralo.com 


Contents 
৫৭২ তাফসীরে ইবন কাছীর 


তাহাদের বন্ধু" এইরূপ দাবী করিলেও প্রকৃতপক্ষে জিবরাঈলের ন্যায় মিকাঈলের সঙ্গেও 
তাহাদের শত্রুতা রহিয়াছে । কারণ, যে ব্যক্তি জিবরাঈলের সহিত শক্রতা রাখে, সে মিকাঈলের 
সহিত বন্ধুত্ব রাখিতে পারে না । উল্লেখ্য, কতগুলি বিষয়কে সমষ্টিগতভাবে উল্লেখ করিবার পর 
বিশেষ উদ্দেশ্যে উহাদেরই মধ্য হইতে কোন বিষয়কে সংযোজক অব্যয়ের মাধ্যমে পূর্বোক্ত শব্দ 
সমষ্টির সহিত সংযোজিত করিয়া উল্লেখ করিবার কার্যটি আরবী ব্যাকরণ শাস্ত্রে ১০১11 _০ 
১011 41 নামে অভিহিত হইয়া থাকে । 
হইবার পশ্চাতে আরেকটি কারণ রহিয়াছে। উহ! এই যে, হযরত মিকাঈলও মাঝে মাঝে 
নবীগণের নিকট ওহী লইয়া আসিতেন। যেমন, তিনি নবী করীম (সা)-এর নবৃওতের প্রথম 
দিকে তাহার নিকট আসিতেন! অবশ্য হযরত জিবরাঈলই অধিকাংশ সময়ে নবীগণের নিকট 
ওহী লইয়া আসিতেন। হযরত মিকাঈলের প্রধান কার্য হইতেছে বৃষ্টি বর্ষণ করা ও ফসলাদি 
উৎপন্ন করা । একজনের দায়িত্ব মানবজাতির হিদায়েতের সহিত সম্পর্কিত এবং অন্যজনের 
দায়িত্ব সৃষ্টির রিয্‌কের সহিত সম্পর্কিত । তেমনি, হযরত ইসরাফীল (আ) কিয়ামতে শিঙ্গার 
ফুঁৎকার দিবার দায়িত্বে নিয়োজিত রহিয়াছেন। 

সহীহ হাদীসে বর্ণিত রহিয়াছে £ নবী করীম (সা) তাহাজ্জবদের নামায আদায় করিবার 
কালে (উপরোক্ত তিন ফেরেশতার নাম উল্লেখ করিয়া) বলিতেন-“হে আল্লাহ্‌! জিবরাঈল, 
মিকাঈল ও ইসরাফীলের প্রভু! আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টা । তুমি প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় 
বিষয়ে অবগত । তোমার বান্দাগণ যে বিষয়ে মতভেদ করিতেছে, সে বিষয়ে তুমিই তাহাদের 
মধ্যে ফয়সালা প্রদান করিবে । যে সত্যের বিষয়ে মতভেদ করা হয়, তুমি স্বীয় আদেশে আমাকে 
সেই সত্য দেখাও । তুমি যাহাকে সত্যপথ দেখাইতে চাও, নিশ্চয় তাহাকে উহা দেখাইতে 
পার!’ 

শব্দার্থঃ ইতিপূর্বে উল্লেখিত হইয়াছে যে, ইমাম বুখারী ও ইমাম ইবৃন জারীর ইকরামা 
হইতে এবং অন্যান্য রাবী ইকরামা ও হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ৪ 
1538 815 চিনি রিভার নিত বল দাস, গোলাম 
এবং ৷ অর্থ আল্লাহ্‌ ।' 

রানা ইসমাঈল 
ইব্‌ন আবী রজা, আ'মাশ, সুফিয়ান, আব্দুর রহমান ইবৃন মাহদী, আহমদ ইব্‌ন সিনান ও 
ইমাম ইবন আবু হাতিম বর্ণনা করিয়াছেন ৪4:০1: শব্দটি অর্থের দিক দিয়া 111 ,.০ ও 
০৯৯১৭। ১০০ -এর অনুরূপ ৷' বর্ণনাকারী বলেন ১২ অর্থ বান্দা ও 1১1 অর্থ আল্লাহ্‌ ।' 

আলী ইব্‌ন হুসাইন হইতে ধারাবাহিকভাবে যুহরী ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক .বর্ণনা 
করিয়াছেন ৪ 'যুহরী বলেন-একদা আলী ইব্‌ন হুসাইন আমাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমরা 
কি জান, এ): নামটি তোমাদের ভাষার কোন্‌ নামের সমার্থক শব্দ? আমরা 
বলিলাম-না, আমাদের উহা জানা নাই। তিনি বলিলেন-উহার সমার্থক শব্দ হইতেছে ১, 
«111 (আল্লাহ্‌র বান্দা)। যে নামের শেষে (1১ শব্দটি রহিয়াছে, উহার অর্থ হইতেছে আল্লাহ্‌র 
বান্দা ।' 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা * ৫৭৩ 


ইমাম ইব্‌ন আবূ হাতিম বলেন, 'ইকরামা, মুজাহিদ, যিহাক এবং ইয়াহিয়া ইবৃন ইয়াসার 
হইতেও অনুরূপ অর্থ বর্ণিত হইয়াছে ।' আব্দুল আযীয ইব্‌ন উমায়র হইতে ধারাবাহিকভাবে 
আহমদ ইবৃন আবুল হাওয়ারী, আবু হাতিম ও ইমাম ইবন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন ৪ 
251১৯ শব্দের অর্থ হইতেছে 4111 (4২ (আল্লাহ্‌র সেবক) ৷’ রাবী বলেন-উক্ত: 
রিওয়ায়েতটি আমি আবূ সুলাইমান দারানীর নিকট বর্ণনা করিলে তিনি আনন্দিত হইয়া 
বলিলেন, আমার নিকট এই রিওয়ায়েতটি আমার সম্মুখে উপস্থিত এই বৃহৎ পাুলিপিটির 
অন্তর্গত যে কোন রিওয়ায়েত অপেক্ষা অধিকতর প্রিয় ।' 

১০1১৯ ও J শব্দদ্বয় বিভিন্নরপে লিখিত ও উচ্চারিত হইয়া থাকে । অভিধান 
পুস্তক ও কিরাআত সম্পর্কিত পুস্তকে এতদৃসম্পর্কিত বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ রহিয়াছে । 
এইরূপ বিষয়সমূহের যতটুকু সংশ্লিষ্ট আয়াতের ব্যাখ্যার সহিত সম্পর্কিত, শুধু ততটুকু এই 
কিতাবে আমি. আলোচনা করিয়া থাকি। কিতাবের কলেবর বৃদ্ধি এড়াইবার উদ্দেশ্যে বিস্তারিত 
77795557155 

১১৪ 0 401 95 আয়াতাংশকে আল্লাহ তা'আলা ১+১৪এ1 8 “4 এইরূপে 
না বলিয়া ১১৪] 92 ৷ 3 এইরূপে বলিয়াছেন। এই স্থলে সর্বনাম পদ ব্যবহার না 
করিয়া বিশেষ্যপদ ব্যবহার করিয়াছেন। ‘যাহারা আল্লাহ্‌র প্রিয় বান্দার সহিত শত্রুতা রাখে, স্বয়ং 
আল্লাহ্‌ তা'আলা তাহাদের শত্রু এবং আল্লাহ্‌ যাহার শত্রু, তাহার পরিণাম ভয়াবহ, এই বিষয়টি 
কাফিরদের নিকট অধিকতর সুস্পষ্ট করিবার উদ্দেশ্যেই এই স্থলে আল্লাহ তা'আলা সর্বনাম পদ 
ব্যবহার না করিয়া বিশেষ্য পদ ব্যবহার করিয়াছেন । বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদ 
ব্যবহার না করিয়া বিশেষ্য পদকেই পুনরুল্লেখ করিবার রীতি সাহিত্যে বহুল প্রচলিত। 

কবি বলেন £ 

(925 ০০911 Estoy 
১৪৪৪113১২৯1 1১ ০৬৮1) ৬০৮০ 
রর 
সকলের নিকটই দ্রুত পৌছিয়া যায়।' 

এই স্থলে কবি দ্বিতীয় ও তৃতীয়বার ১11 শব্দের পরিবর্তে সর্বনাম পদ ব্যবহার না 
করিয়া ০১ || শব্দটিকেই পুনরুল্লেখ করিয়াছেন । আরেক কবি বলেন £ 

(২21 ২৮৮১৩ 5145 4১1১৮] ০৪৫ - 

“আহা! কাক যদি ভোর বেলায় অবিরতভাবে কা-কা রব করিতে থাকিত, তবে কাক 


(বিরক্তিকর কা-কা শব্দে) শ্রোতার গর্দানের রগসমূহ কাটিয়া দিত। 
এই স্থলে কবি দ্বিতীয়বার _,1১১|। শব্দের পরিবর্তে সর্বনাম পদ ব্যবহার না করিয়া 


21১5/1 শব্দটিকেই পুনরুল্লেখ করিয়াছেন । 


www.quraneralo.com 


Contents 


৫৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


যাহা হইক, যে ব্যক্তি আল্লাহ্‌র প্রিয় বান্দার সহিত শক্রতা রাখে, তাহার সর্বনাশ অনিবার্য । 
ইতিপূর্বে উল্লেখিত একটি হাদীসে বর্ণিত হইয়াছে ৪ “নবী করীম (সা) বলিয়াছেন যে, আল্লাহ্‌ 
তা'আলা বলেন-যে ব্যক্তি আমার কোন প্রিয় বান্দার বিরুদ্ধে শক্রতায় লিপ্ত হয়, আমি তাহার 
বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।' অন্য এ হাদীসে বর্ণিত হইয়াছে £ “নবী করীম (সা) বলিয়াছেন, 
আল্লাহ্‌ তা'আলা বলেন-সিংহ যেইরপ যুদ্ধে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করিয়া থাকে, 
আমি সেইরূপ আমার প্রিয় বান্দাদের পক্ষে থাকিয়া প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করিয়া 
থাকি ।' আরেক সহীহ হাদীসে বর্ণিত রহিয়াছে ৪ “নবী করীম (সা) বলিয়াছেন, আল্লাহ্‌ তা'আলা 
বলেন-আমি যাহার বিরুদ্ধে থাকি, তাহার উপর বিজয়ী হইয়াই থাকি ।” 


তে =~, 2 ALR 2 Fd 
OORAN ৪ ঠেও ০৬০৩৫ ৯ DIEU (৭৭) 
প ১১০ ১৮০৫ 2৫ ১9225 2 ৫ পু) ১৫১ Br 
০১১৮7 ৮১5৪02৮৯৪39 ৬৩৩৩৪০৩৪৯৬৪ (১০১) 
প্র 4 2 LAE KA ৩ ১ ৬ 5 > ৮ 
৩৮৪৯ ৩৩০০০৪)১০ 33055 PEI YS 0০0) 
পণ 224844 ০ 2 পীর ৩ 2১১9৫ ৯ ৬:2৩ 
৮৪৬ ০০৮৪৮ ৪540] এ 8৩891570251 03 Sif 
এ তিনি 
০ HS ৩6০০5494295 ৬৩2৬৫ (N.Y) 
৩৫৫ >. > 2 ৩ 
CII CS ৫০9৩৩। 454 BIL 98564: 
5 ৫,৫৮১ 2৫2 বড ৮. ০ ১ 2 
EES) AS PETE ETS OA EA Ue RESTS ANT 
পু ০3/2 প ০১৮৫ [৮৮১ ৮০৮৫৮৫%% ১ এর ৫2 এ 
৮55 530 CO চি 93895 ৩৪৪ OGL GSI 


পালা ৩১০০ 
1 


eA 


পা 
S208 ২১৪ 8৯১। SUMING OSS এ 
০৫৮০ ৬ I ৮:০1 BAL ৯ 
1087৮৮59015 ৮35241৮5125 25 (১০) 
তি পিরিতি পাপীরা 


www.quraneralo.com 


Contents 


সূর। আল্‌ বাকারা , ৫৭৫ 


১০০. তাহারা যখন কোন ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহাদের একদল উহা 
প্রত্যাখ্যান করে; বরং তাহাদের অধিকাংশই ঈমান আনে না। 

১০১. আল্লাহ্র তরফ হইতে যখন তাহাদের কাছে তাহাদের কিতাবেরও সমর্থক রাসূল 
আসিল, তখন সেই কিতাবধারীদের একদল আল্লাহ্র কিতাব এমনভাবে পিছনে সরাইয়া 
দিল যেন তাহারা কিছু জানেই না। 

১০২. আর সুলায়মানের রাজত্বে তাহারা শয়তানের পঠিত বস্তু অনুসরণ করিল। 
ব্যাবিলনে হারূত ও মারূতের কাছে অবতীর্ণ বস্তু শিখাইত । তাহারা উহা শিখাইবার আগে 
প্রত্যেককে বলিত, ‘আমরা কিন্তু পরীক্ষাস্বরূপ আসিয়াছি, তাই তোমরা কুফরী করিও না।” 
আল্লাহ্‌র মজী ছাড়া উহা দ্বারা কাহারও ক্ষতি করিতে পারিত না। আর তাহারা তাহাই 
শিখিতেছিল যাহা তাহাদের ক্ষতি ছাড়া কল্যাণ করিতেছিল না। তাহারা অবশ্যই জানিত 
যাহা তাহারা ক্রয় করিল তাহা তাহাদেরকে পরকালে কোনই হিস্সা দেবে না। যদি 
তাহারা জানিত তাহা হইলে বুঝিত নিজেদের বিনিময়ে তাহারা যাহা ক্রয় করিল তাহা 
কতই জঘন্য । 

১০৩. পক্ষান্তরে যদি তাহারা ঈমান আনিত ও মুত্তাকী হইত, অবশ্যই আল্লাহ্‌র কাছে 
পুরস্কার পাইত, যদি তাহারা জানিত। 

তাফসীর £ ইমাম আবূ জা“ফর ইবৃন জারীর বলেন_ ১৮ ৩01 41211 ৮4১১1 - ১৪19 
অর্থাৎ হে মুহাম্মদ । আমি তোমাদের প্রতি এইরূপ সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করিয়াছি যাহা 
তোমার নবৃওতের সত্যতাকে সমর্থন করে। উক্ত সুস্পষ্ট আয়াতসমূহে ইয়াহুদীদের গোপন কথা, 
তাওরাতের তথ্য সন্নিবেশিত হইয়াছে। বলাবাহুল্য, যাহার অন্তরে ন্যায়পরায়ণতার গুণ 
রহিয়াছে, সেই ব্যক্তি উক্ত আয়াতসমূহের আলোকে মুহাম্মদ সো) কর্তৃক আনীত সত্যকে 
সহজেই গ্রহণ করিবে । কারণ, মানবীয় কোন শিক্ষকের নিকট হইতে আসমানী কিতাব 
সম্পর্কিত কোনরূপ শিক্ষালাভ ছাড়াই মুহাম্মদ (সা) উক্ত আয়াতসমূহ ও উহাতে বর্ণিত 
তথ্যাবলী মানুষের সম্মুখে উপস্থাপন করিয়াছেন। ইহা দ্বারা প্রমাণিত হয় যে, তিনি আল্লাহ্‌র 
তরফ হইতে প্রেরিত নবী। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করিয়াছেন ৪ 
“অর্থাৎ নিশ্চয় আমি তোমার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করিয়াছি। তুমি উহা তিলাওয়াত 
করিয়া তাহাদিগকে শুনাইযা থাক। উহাতে তাওয়াত ও অন্যান্য আসমানী কিতাবে উন্লেধিত 
তথ্যাবলী সঠিকরূপে বর্ণিত হইয়াছে। ওহীর সাহায্য ভিন্ন অন্য কোন উপায়ে কোন উশ্বী ব্যক্তির 
পক্ষে এইরূপ তথ্যাবলী সঠিকরূপে বর্ণনা করা সম্ভবপর নহে। তুমি উন্মী হওয়া সত্তেও যেহেতু 
উহা সঠিকরূপে বর্ণনা করিয়া থাক, অতএব ইহা সুস্পস্টরূপে প্রমাণিত হয় যে, তুমি আল্লাহ্‌র 
পক্ষ হইতে প্রেরিত নবী । তাহাদের অন্তরে বিবেক থাকিলে এইরূপ আয়াতসমূহ তাহাদের চক্ষুং 
খুলিয়া দিতে পারে।" 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা অথবা সাঈদ ইবৃন জুবায়র, 
মুহাম্মদ ইবৃন আবু মাহাম্মদ ও মৃহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করিয়াছেন ৪ “একদা ইব্‌ন সাওরিয়া 


www.quraneralo.com 


Contents 


৫৭৬ তাফসীরে ইব্ন কাছীর 


কুত্বীনী (১:১৮ ৮১১০ ৩২1) নামক জনৈক কাফির ব্যক্তি নবী করীম (সা)-কে বলিল- 
‘হে মুহাম্মদ! তুমি এমন কোন বিষয় লইয়া আস নাই যাহা আমাদের নিকট পরিচিত। আর 
আল্লাহ্‌ কোন স্পষ্ট আয়াতও তোমার প্রতি নাযিল করেন নাই । এইরূপ হইলে হয়ত আমরা 
তোমাকে মানিতে পারিতাম ।' ইহাতে আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াত নাযিল করিলেন £ 
ESS LES TEESE TE 00১৭ HUE 

অনুরূপভাবে একদা নবী করীম (সা) তীহার সম্বন্ধে কিতাবধারী জাতিসমূহের নিকট হইতে 
আল্লাহ্‌ তা'আলা কর্তৃক গৃহীত প্রতিশ্রুতির কথা তাহাদগিকে স্মরণ করাইয়া দিলে, তাহাদের 
মধ্য হইতে মালিক ইব্‌ন সয়ফ নামক জনৈক ব্যক্তি বলিল-“আন্লাহ্র কসম! আল্লাহ্‌ তা'আলা 
মুহাম্মদ সম্বন্ধে আমাদের নিকট হইতে কোন প্রতিশ্রুতি গ্রহণ করেন নাই ইহাতে নিম্নোক্ত 
আয়াত নাযিল হইল ঃ 

CEH সা ৩০253 05 ie 3 পে 

হাসান বসরী ০৯০১২2৯১৪৫1 33 আয়াতাংশের ব্যাখ্যায় বলেন-পৃথিবীর অধিকাংশ 
মানুষই প্রতিশ্রুতি ভঙ্গকারী ৷ তাহারা আজ প্রতিশ্রুতি দিয়া কালই উহা ভঙ্গ করিয়া থাকে।" 
সুদ্দী উহার ব্যাখ্যায় বলেন-'অধিকাংশ লোক মুহাম্মদ (সা) কর্তৃক আনীত মহা সত্যকে গ্রহণ 
করিতে অসম্মতি জানাইয়াছে।' 

কাতাদাহ বলেন £ ৫০ 32১ ০৬০১ অর্থাৎ তাহাদের একদল উহাকে, (প্রদত্ত 
প্রতিশ্রুতিকে) ভঙ্গ করিয়াছে।' ইমাম ইব্‌ন জারীর বলেন-১: অর্থ নিক্ষেপ করা; ফেলিয়া 
দেওয়া। ১১০ অর্থ নিক্ষিপ্ত নবজাতক ৷ ১:11 পানীয় প্ৰস্তুত করিবার নিমিত্ত পানিতে নিক্ষিপ্ত 
শুষ্ক খেজুর বা শুক আঙ্গুর । আবুল আসওয়াদ দুয়েলী বলেন ঃ 

4৪ 4১1১৪ lS 
০10১০ 5৪151 ৮১ JUS 

‘আমি উহার ভূমিকার উপর চোখ বুলাইয়া উহাকে ছুঁড়িয়া মারিলাম যেইরূপে তুমি 
তোমার পুরাতন জীর্ণ জুতাকে ছুঁড়িয়া মারিয়া থাক !' 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি, আলোচ্য আয়াত কয়টিতে আল্লাহ্‌ তা'আলা কিতাবধারী 
জাতিসমূহকে তাহাদের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে নিন্দা করিতেছেন। তাহাদের নিকট অবতীর্ণ 
পূর্ববর্তী তাওরাত ও ইঞ্জীল কিতাবে আল্লাহ্‌ তা'আলা মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-এর 
আগমন সম্বন্ধীয় ভবিষ্যদ্বাণী এবং তাহার গুণাবলী ও পরিচয় বর্ণনা করিয়াছেন। উক্ত 
কিতাবসমূহে নবী করীম (সা)-এর উপর ঈমান আনিবার পক্ষে তাহাদের প্রতি নির্দেশ 
- রহিয়াছে । এতদসত্বেও তাহারা তাহার প্রতি ঈমান আনে নাই। এই স্থলে তাহাদের এই সত্য 
বিদ্বেষের বিষয় উল্লেখ করিয়া তাহাদিগকে নিন্দা করিতেছেন। কুরআন মজীদের অন্যত্র বর্ণিত 
আয়াতে আল্লাহ্‌ তা'আলা তাওরাত ও ইঞ্জীল কিতাবে নবী করীম (সা)-এর পরিচয় এবং 
গুণাবলী বর্ণিত থাকিবার বিষয় উল্লেখ করিয়াছেন! 


www.quraneralo.com 


Contents 


সূরা মাল বাকারা | ৫৭৭ 

অন্যত্র বলিতেছেন ৪ 
SEE CT ES HALAS 

- ০৯১ 1 SI yi 

“যাহারা উশ্মী নবী ও রাসূলকে অনুসরণ করিয়া চলে, যে নবীর পরিচয় ও গুণাবলী তাহারা 
নিজেদের নিকট তাওরাত ও ইনজীলে লিখিত দেখিয়া থাকে ।” 

2231 ১১1 dl alll ৬১০ ১০ 0১০১ ৮৯০৯ 0০ অর্থাৎ কিতাবধারী জাতিসমূহের 
নিকট যে তাওরাত ও ইঞ্জীল বিদ্যমান রহিয়াছে, উহাদের সত্যতার সমর্থক হইয়া মুহাম্মদ (সা) 
যখন তাহাদের নিকট আগমন করিয়াছে, তখন তাহারা তাওরাত ও ইঞ্জীল তথা উহাতে 
লিপিবদ্ধ ভবিষ্যদ্বাণীকে দূরে নিক্ষেপ করিয়াছে । তাওরাত ও ইঞ্জীলে মুহাম্মদ (সা)-এর পরিচয় 
ও গুণাবলীসহ তাহার আগমনের ভবিষ্যদ্বাণী এবং তাহার প্রতি ঈমান আনিবার জন্যে নির্দেশ 
রহিয়াছে। অতএব, মুহাম্মদ (সা)-এর প্রতি তাহাদের ঈমান না আনা তাওরাত ও ইঞ্জীলকে 
পরিত্যাগ করিবারই শামিল । তাহারা মুহাম্মদ (সা)-কে প্রত্যাখ্যান করিবার মাধ্যমে তাওরাত ও 
ইঞ্জীলকে এইরূপে দূরে নিক্ষেপ করিয়াছে, যেন তাহারা উহাতে কি লিখিত রহিয়াছে, তাহা 
জানে না। তাহারা নবী করীম (সা)-এর প্রতি ঈমান তো আনেই নাই; বরং যাদু শিখিয়া এবং 
উহাকে তাহার প্রতি প্রয়োগ করিয়া তাহার ক্ষতিসাধনে লিপ্ত হইয়াছিল । তাহার ০1 $১1 ১ 
(আরওয়ান কূপ) নামক একটি কূপের পাথরের নীচে চিরুণী, বস্ত্র পরিষ্কারক ব্রাসের পরিত্যক্ত 

ংশ পুরুষ খেজুর গাছের কীধির খোলসে রাখিয়া দিয়া নবী করীম (সা)-এর প্রতি যাদু প্রয়োগ 

করিয়াছে। উক্ত কার্যে তাহাদিগকে নেতৃত্ব দিয়াছিল লাবীদ ইব্‌ন আ*সম নামক জনৈক পাপিষ্ঠ। 
তাহার উপর আল্লাহ্র লা'নত বর্ষিত হউক। আল্লাহ তা'আলা স্বীয় রাসূলকে এতদসম্বন্ধে 
অবহিত করত তাহাকে উহা হইতে মুক্তি প্রদান করিয়াছিলেন । উক্ত ঘটনা বুখারী শরীফ ও 
মুসলিম শরীফে হযরত আয়েশা (রা) হইতে বিশদভাবে বর্ণিত রহিয়াছে । এই কিতাবে উহা 
যথাস্থানে বর্ণিত হইবে । 

El 441 ৬১০ ১০০1৮০591০৯ 0515 এই আয়াতের ব্যাখ্যায় সুদ্দী বলেন- নবী 
করীম (সা)-এর আগমনের পর ইয়াহুদীগণ তাওরাতের আলোকে নবী করীম (সা) এবং 
কুরআন মজীদকে পরীক্ষা করিয়া দেখিতে পাইল, নবী করীম (সা) তাওরাতে বর্ণিত পরিচয় ও 
গুণাবলীর অধিকারী এবং তাওরাত ও কুরআন মজীদ একে অপরের সমর্থক। এতদসত্েও 
তাহারা নবী করীম (সা) এবং কুরআন মজীদের প্রতি ঈমান আনিল না। এইরূপেই তাহারা 
তাওরাতের শিক্ষাকে দূরে নিক্ষেপ করিল যেন তাহারা তাওরাতে কি লিপিবদ্ধ রহিয়াছে তাহা 
আদৌ জানে না। তাহারা তাওরাতের পরিবর্তে ‘আসিফের পুস্তক' নামে পরিচিত যাদু গ্রন্থ এবং 
হারূত ও মারূতের যাদুকে গ্রহণ করিল। (আসিফ হযরত সুলায়মান (আ)-এর প্রধানমন্ত্রীর 
নাম)। ১2১ ৪০4 এই আয়াতাংশের ব্যাখ্যায় কাতাদাহ বলেন- 'ইয়াহুদীগণ জানিত 
যে, তাওরাতে যাহা লিপিবদ্ধ রহিয়াছে, তদনুযায়ী মুহাম্মদ (সা) প্রকৃত নবী। এতদসত্ববেও 
তাহারা নবী করীম (সা)-এর প্রতি ঈমান আনিল না! এইরূপেই তাহারা তাওরাত তথা উহার 
. শিক্ষা ও নির্দেশকে ভূলুষ্ঠিত করিল। 
কাছীর (১ম খণ্ড)__-৭৩ 


www.quraneralo.com 


Contents 


৫৭৮ তাফনীরে ইবন কাছীর 

Eyl al dl blll SUS 52515 হযর ইবৃন আব্বাস (রা) হইতে 
আওফী এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন ঃ হযরত সুলায়মান (আ) সিংহাসনচ্যুত 
হইবার পর একদল জ্বিন ও মানুষ ইসলাম ত্যাগ করত কুপ্রবৃত্তির বশংবদ ভৃত্য হইয়া পড়িল। 
আল্লাহ্‌ তা'আলা তাহাকে পুনরায় সিংহাসনে অধিষ্ঠিত করিবার পর লোকেরা যখন ইসলামের 
আওতায় প্রত্যাবর্তন করিল, তখন তিনি তাহাদের (যাদুর) পুস্তকসমূহ আবিষ্কার ও উদ্ধার করত 
স্বীয় সিংহাসনের নীচে প্রোথিত করিয়া রাখিলেন। তীহার মৃত্যুর পর দুরাচারী মানুষ ও জ্বিনগণ 
উক্ত পুস্তকসমূহ উদ্ধার করত লোকদের নিকট এইরূপ প্রচারণা চালাইতে লাগিল যে, এই 
কিতাবকে আল্লাহ্‌ হযরত সুলায়মানের উপর নাযিল করিয়াছিলেন। কিন্তু, তিনি উহাকে 
আমাদের নিকট হইতে গোপন রাখিয়াছিলেন। ইহাতে লোকেরা উহাকে আল্লাহ্‌ তা'আলা 
কর্তৃক অবতীর্ণ কিতাব হিসাবে গ্রহণ করত উহাকেই নিজেদের দীন বানাইয়া লইল। উক্ত 
পুস্তকে আল্লাহ্‌র স্মরণ হইতে মানুষের মনকে ফিরাইয়া রাখিবার ব্যবস্থাসমূহ লিপিবদ্ধ ছিল । 
তাহাদের উপরোক্তরূপ আচরণের বর্ণনায় আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 

1 ১৩। 511 4111 ১১০০০ Jy pal ৮৩ 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র, মিনহাল, 
আ'মাশ, আবূ উসামাহ, আবু সাঈদ আশাজ্জ ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন £ 
আসিফ (4.০!) ছিলেন হযরত সুলায়মান (আ)-এর প্রধান সচিব। তিনি ইসমে আ'জম 
জানিতেন। তিনি হযরত সুলায়মান আ)-এর নির্দেশে প্রতিটি বিষয় লিখিয়া তাহার সিংহাসনের 
নীচে প্রোথিত করিয়া রাখিতেন। হযরত সুলায়মান (আ)-এর ইন্তিকালের পর শয়তানরা উহা 
বাহির করত উহার দুই ছত্রের ফাকে যাদু ও কুফরী কালাম লিখিয়া লোকদিগকে বলিতে 
লাগিল- এই সকল বিষয়ের উপর হযরত সুলায়মান (আ) আমল করিতেন। ইহাতে জাহিল 
লোকেরা হযরত সুলায়মান আ)-কে কাফির বলিতে এবং গালি দিতে লাগিল আর আলিমগণ 
তাহার পক্ষে বা বিপক্ষে কিছু বলা হইতে বিরত রহিলেন। এই অবস্থায় আল্লাহ্‌ তা'আলা নবী 
করীম (সা)-এর প্রতি নিম্নোক্ত আয়াতসমূহ নাযিল করিলেন £ . 
9115০ 4155 ৪1179৮৯2971 ৮15 ১1918851৬15 

- ০5৮০2 I 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইবৃন জুবায়র, মিনহাল, আ“মাশ 
আবু মুআবিয়াহ, আবূ সায়েব সালিমাহ ইব্‌ন জুনাদাহ সাওয়াঈ ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা 
করিয়াছেন £ ‘হযরত সুলায়মান (আ) মলত্যাগ করিতে যাইবার এবং কোন স্ত্রীর নিকট গমন 
করিবার পূর্বে স্বীয় আংটিটি জারাদাহ 5১1১৯ নামী জনৈকা মহিলার নিকট রাখিয়া যাইতেন। 
এক সময় তাহার সম্মুখে আল্লাহ্‌ তা'আলার পরীক্ষা উপস্থিত হইল। একদা স্বীয় আংটিটি 
জারাদাহর নিকট রাখিয়া যাইবার পর শয়তান তাহার রূপ ধরিয়া আসিয়া জারাদাহর নিকট 
“হইতে আংটিটি লইয়া গেল। সে উহা পরিধান করিবার সঙ্গে সঙ্গে শয়তান, জ্বিন ও মানুষ 
তাহার প্রতি অনুগত হইয়া গেল। এদিকে হযরত সুলায়মান (আ) আসিয়া জারাদাহর নিকট 
স্বীয় আংটিটি চাহিলে সে বলিল-'তুমি মিথ্যা বলিতেছ, তুমি সুলায়মান নহ।” তিনি বুঝিতে 
পারিলেন যে, তাহার সম্মুখে আল্লাহ্‌র তরফ হইতে এক পরীক্ষা উপস্থিত হইয়াছে । এই সময়ে 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৫৭৯ 


শয়তানরা যাদু ও কুফর সম্বলিত কতগুলি পুস্তক রচনা করত সেইগুলি হযরত সুলায়মান 
(আ)-এর সিংহাসনের নীচে প্রোথিত করিয়া রাখিল। এক সময়ে তাহারা উক্ত পুস্তকগুলি বাহির 
করিয়া জনগণের সম্মুখে পাঠ করিতে লাগিল এবং বলিতে লাগিল- এই সকল কিতাবের 
'সাহায্যেই সুলায়মান লোকদের উপর বিজয়ী হইয়াছে এবং শাসন চালাইয়াছে। জনগণ 
তাহাদের কথা বিশ্বাস করিল এবং হযরত সুলায়মান (আ)-এর প্রতি অসন্তুষ্ট হইয়া তাহাকে 
কাফির বলিতে লাগিল। তাহাদের উক্ত ধারণার অপনোদনে আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত 
আয়াতসমূহ নাযিল করিয়াছেন £ 
০৫০০ 4১০০০০4০০০5 yh Li 
- 52195 

ইমরান (তাহার আরেক নাম হারিছ) হইতে ধারাবাহিকভাবে, সিরীন ইবৃন আব্দুর রহমান, 
জারীর ইবৃন হামীদ ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন £ ইমরান বলেন, একদা আমরা 
হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট উপস্থিত ছিলাম । এই সময়ে একটি লোক তাহার নিকট 
আগমন করিল। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কোথা হইতে আসিয়াছেন? লোকটি 
বলিল, আমি ইরাক হইতে আসিয়াছি। তিনি বলিলেন, ইরাকের কোন্‌ অঞ্চল হইতে? সে 
বলিল- কৃফা শহর হইতে। তিনি বলিলেন- কি সংবাদ লইয়া আসিয়াছেন? সে বলিল- কুফার 
লোক বলিতেছে, হযরত আলী (রা) মরেন নাই; তিনি অদূর ভবিষ্যতে আবির্ভূত হইবেন। 
ইহাতে হযরত ইব্‌ন আব্বাস (রা) আতংকিত হইয়া বলিলেন- কি বলিতেছে? হযরত আলী 
(রা) না মরিলে আমরা না তাহার স্ত্রীদিগকে অন্যত্র বিবাহ দিতাম আর না তাহার সম্পত্তি 
তাহার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করিয়া দিতাম ৷ শুনুন! এই বিষয়ে আপনাকে একটি. তথ্য 
প্রদান করিতেছি। হযরত সুলায়মান (আ)-এর যুগে শয়তানগণ (দুরীচারী জ্রিনেরা) 
গোপনে কান পাতিয়া কখনও কখনও দুই একটি সত্য তথ্য সংগ্রহ করিত। অতপর তাহারা 
একটি সত্যের সহিত সন্তরটি মিথ্যা যুক্ত করিয়া লোকদের নিকট প্রচার করিত। লোকেরা 
সেইগুলি বিশ্বাস করিয়া অন্তরের অন্তস্থলে স্থান দিত। এক সময় আল্লাহ্‌ তা'আলা হযরত 
সুলায়মান (আ)-কে এই সকল মিথ্যা কথা সম্বন্ধে অবহিত করিলেন। তিনি সেইগুলি স্বীয় 
সিংহাসনের নীচে পুঁতিয়া রাখিলেন। তাহার মৃত্যুর পর শয়তান রাস্তায় দাড়াইয়া লোকদিগকে 
বলিল- হে লোকসকল! তোমরা শুন। সুলায়মানের অতুলনীয় সম্পদ তাহার সিংহাসনের নিম্নে 
নারি I তারার করার লোকেরা ত নবিন নর নিত 
বলিল- ইহা হইতেছে যাদু । অতঃপর লোকেরা পুরুষাণুক্রমে সেইগুলি সংরক্ষণ ও বর্ণনা করিয়া 
আসিতেছে। উহারই একাংশকে ইরাকের লোকেরা বর্ণনা করিয়া বেড়ায় । উপরোক্ত বিষয়সমূহ 
সম্বন্ধেই আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াতসমূহ নাযিল করিয়াছেন ঃ 


31 ০10২5 41৬5৪ dl Sl lls ০5 BUSI LSS ily 
- ০১০95 
হাকিম তাহার মুসতাদরাক সংকলনে উক্ত রিওয়ায়েত উপরোক্ত রাবী জারীর হইতে 
উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং জারীর হইতে ধারাবাহিকভাবে ইসহাক ইবৃন 
ইবরাহীম, মুহাম্মদ ইব্‌ন আব্দুস সালাম ও আবু যাকারিয়া আহ্বারীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে ' 
বর্ণনা করিয়াছেন। 


www.quraneralo.com 


Contents 


৫৮০ তাফসীরে ইবন কাছীর 

সুদ্দী বলেন ৪ ১.০১, 41৯ ৪15 অর্থাৎ সুলায়মানের যুগে। তিনি বলেন- হযরত 
সুলায়মান (আ.)-এর যুগে শয়তানরা (দুরাচারী জিনের) আকাশে ফেরেশতাদের পারস্পরিক 
কথোপকথনে গোপনে কান লাগাইয়া মৃত্যু ইত্যাদি সম্পর্কিত দুই একটি সত্য তথ্য সংগ্রহ 
করিয়া উহা গণৎকারদের নিকট পৌছাইয়া দিত। তাহারা লোকদের নিকট উহা প্রচার করিয়া 
যখন দেখিতে পাইত যে, উহা বাস্তব ঘটনা দ্বারা সত্য বলিয়া প্রমাণিত হইয়াছে এবং লোকেরা 
তাহাদের প্রতি আস্থাবান হইয়া পড়িয়াছে, তখন উহার সহিত সন্তরটি মিথ্যা কথা জুড়িয়া দিয়া 
তাহাদের নিকট প্রচার করিত। লোকেরা সেই সকল মিথ্যা কথা পুস্তকাকারে লিপিবদ্ধ করত 
জনগণের মধ্যে প্রচার করিত । এইবূপে বনী ইসরাঈল জাতির লোকদের মধ্যে এই ধারণা 
বিস্তার লাভ করিল যে, 'জিনেরা গায়েবী খবর বলিতে পারে । তাহারা গায়েব জানে ।' ইহাতে 
হযরত সুলায়মান (আ) উক্ত কিতাবসমূহ সংগ্রহ করিয়া সিন্দুকে পুরিয়া স্বীয় সিংহাসনের নীচে 
পুতিয়া রাখিলেন। কোন শয়তান তাহার সিংহাসনের নিকটবর্তী হইলেই পুড়িয়া মরিয়া যাইত । 
তিনি লোকদের মধ্যে ঘোষণা করিলেন- যদি কাহাকেও বলিতে শুনি যে, শয়তানরা (অর্থাৎ 
দুরাচারী জিনেরা) গায়েব জানে, তবে তাহার গর্দান উড়াইয়া দিব’ তাহার মৃত্যুর পর এবং 
প্রকৃত অবস্থা সম্বন্ধে ওয়াকিফহাল তাহার সমসাময়িক আলিমগণের মৃত্যুর পর একদা শয়তান 
মানুষের রূপ ধরিয়া বনী ইসরাঈল জাতির একদল লোকের নিকট আসিয়া বলিল- আমি কি 
তোমাদিগকে এইরূপ একটি সম্পদ ভাগ্তারের সন্ধান দিব যাহা খাইয়া তোমরা শেষ করিতে 
পারিবে না? তাহারা বলিল- বেশ। সেতো ভালো কথা । আপনি আমাদিগকে এইরূপ সম্পদ 
ভাগ্তারের সন্ধান দিন। সে বলিল- তোমরা সুলায়মানের সিংহাসনের নীচের মাটি খনন কর। 
এই বলিয়া সে তাহাদিগকে নিদিষ্ট স্থানে লইয়া গেল এবং তাহাদিগকে উহা দেখাইয়া দিয়া দূরে 
দীড়াইয়া রহিল। তাহারা বলিল- আপনি কাছে আসুন। সে বলিল- না, আমি কাছে আসিব 
না। তবে, এখানে তোমাদের নাগালের মধ্যেই রহিলাম । আমার কথা মিথ্যা প্রমাণিত হইলে 
তোমরা আমাকে হত্যা করিও । তাহারা খনন করিয়া উহা উপরে তুলিলে শয়তান বলিল- 
সুলায়মান এই যাদুর সাহায্যেই মানুষ, জ্বিন এবং পক্ষীকুলের উপর আধিপত্য চালাইত। এই 
বলিয়া সে উড়িয়া গেল। লোকদের মধ্যে প্রচারিত হইয়া গেল যে- ‘সুলায়মান একজন যাদুকর 
ছিলেন।' আর বনী ইসলাঈল জাতির লোকেরা উক্ত কিতাবসমূহকে প্রিয় সম্পদ হিসাবে ধরিয়া 
রাখিল। নবী করীম (সা)-এর আবির্ভাবের পর তাহারা এই সকল কিতাবের সাহায্যে নবী 
করীম (সা)-এর বিরুদ্ধে তর্কে লিপ্ত হইল। ইহাতে আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াতসমূহ 
নাযিল করিলেন ৪ 


৮০4৮৪ 4৯৪ A SLL I এ০ ১৪৮৪ Le চিনি fe 


তিনের 150৫ 

রবী" ইব্‌ন আনাস বলেন- এক সময় কিছুদিন ধরিয়া এইরূপ ঘটিতে দেখা গেল যে, 

ইয়াহুদীগণ তাওরাত কিতাব সম্বন্ধে নবী করীম (সা)-এর নিকট যে প্রশ্নই করিত, আল্লাহ্‌ 

তা'আলা ওহীর মাধ্যমে তাহাকে উহার উত্তর জানাইয়া দিতেন। এইরূপে নবী করীম (সা) 

বিতর্কে তাহাদের উপর বিজয়ী হইতে লাগিলেন। ইহাতে তাহারা বলিল- এই ব্যক্তি আমাদের 

প্রতি অবতীর্ণ কিতাব সম্বন্ধে আমাদের অপেক্ষা অধিকতর জ্ঞান রাখে। এক পর্যায়ে তাহারা যাদু 
' সম্বন্ধে প্রশ্ন করিল। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল বাকারা 6৮১ 
ইহাতে আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াতসমূহ নাযিল করিলেন ঃ 


ভা 4195 di Sal আল গত ১৮৮25 ভিজিডি 
ভিরিডিনার ৫ 


রবী' ইব্‌ন আনাস বলেন- “হযরত সুলায়মান (আ)-এর যুগে দুরাচারী জ্ননেরা যাদু, অদৃশ্য 
গণনা ইত্যাদি বিষয়ে একখানা পুস্তক রচনা করিয়া তাহার সিংহাসনের নীচে পুঁতিয়া রাখিল। 
বস্তুত তিনি কোনরূপ গায়েব জানিতেন না। তাহার মৃত্যুর পর তাহারা উহা বাহির করিয়া 
লোকদের নিকট বলিতে লাগিল- এই বিদ্যাগুলি অত্যন্ত মূল্যবান হওয়ায় সুলায়মান উহাদের 
বিষয়ে অবহিত লোকদের প্রতি ঈর্ধাববিত ছিলেন। তাই তাহাদের নিকট হইতে উহা গোপন 
রাখিয়া ছিলেন৷’ রবী" ইবৃন আনাস বলেন- নবী করীম (সা) তাহাদিগকে উপরোক্ত প্রকৃত 
তথ্যটি জানাইলেন। ইহাতে তাহারা নির্বাক হইয়া নবী করীম (সা)-এর নিকট হইতে ফিরিয়া 
গেল। এইরূপে আল্লাহ্‌ তা'আলা তাহাদের যুক্তি মিথ্যা ও বাতিল প্রমাণ করিলেন। 

আলোচ্য আয়াতসমূহের ব্যাখ্যায় মুজাহিদ বলেন- হযরত সুলায়মান (আ)-এর যুগে 
শয়তানরা গোপনে আকাশে কান লাগাইয়া ওহী সংগ্রহ করিত। তাহারা একটি সত্যের সহিত 
দুইশত মিথ্যা মিলাইয়া লোকদের নিকট প্রচার করিত। এক সময়ে তিনি তাহাদের নিকট, 
হইতে উক্ত মিথ্যা বাক্যাবলী লিখিত আকারে সংগ্রহ করিয়া (এক স্থানে) আবদ্ধ রাখিলেন। 
তাহার মৃত্যুর পর শয়তানরা উহা উদ্ধার করত লোকদিগকে শিক্ষা দিতে লাগিল। বস্তুত উহা 
ছিল যাদু ৷’ 

সাঈদ ইব্‌ন জারীর বলেন- হযরত সুলায়মান (আ) অনুসন্ধান চালাইয়া শয়তানদের হাতে 
রক্ষিত যাদুসমূহ সংগ্রহ করত স্বীয় সিংহাসনের নিম্নে অবস্থিত সম্পদশালায় প্রোথিত করিয়া 
রাখিতেন। শয়তানরা উহার নিকটবর্তী হইতে পারিত না। একদা তাহারা মানুষের নিকট 
আসিয়া বলিল- ওহে লোকসকল! যে বিদ্যার সাহায্যে সুলায়মান জ্বিন, বাতাস ইত্যাদিকে 
বশীভূত করিয়াছিলেন, তাহা কি তোমরা আয়ত্ত করিতে চাও? তাহারা বলিল- হ্যা! আমরা 
উহা আয়ত্ত করিতে চাই। শয়তানরা বলিল- উহা তাহার সিংহাসনের নিম্নে অবস্থিত 
সম্পদশালায় রক্ষিত রহিয়াছে ।' ইহাতে লোকেরা উক্ত স্থান খনন করিয়া উহা বাহির করত 
প্রয়োগ করিতে লাগিল। হিজাযের লোকেরা বলিত, ইহা যাদু আর সুলায়মান ইহা প্রয়োগ 
করিতেন। আল্লাহ্‌ তা'আলা হযরত সুলায়মান (আ)-এর 05 বর্ণনায় নিম্নোক্ত 
আয়াতসমূহ নাধিল করিলেন £ 


9৮1৮5 4155 dS ls 515 SAB SLES ily 
SAL ii 
মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার বলেন- শয়তানরা (দুরাচারী ভি্বিনেরা) হযরত 
সুলায়মান (আ)-এর মৃত্যুর কথা জানিতে পারিয়া নানারূপ যাদু সম্বলিত একখানা পুস্তক রচনা 
করিয়া উহার শেষে হযরত সুলায়মান (আ)-এর নামে নকল মোহর লাগাইল এবং পরিচিত 


স্থানে ‘ইহা বাদশাহ সুলায়মান ইব্‌ন দাউদ-এর ঘনিষ্ঠ ব্যক্তি আসাফ ইবৃন বারখায়া কর্তৃক 
প্রণীত ‘একটি জ্ঞান-ভাণ্ডার' এই কথাটি লিখিয়া দিয়া উহা তাহার সিংহাসনের নীচে পুঁতিরা.. 


Wwww.quraneralo.com 


Contents 


৫৮২ তাফসীরে ইবন কাছীর 
রাখিল। উক্ত যাদু পুস্তকে লিখিত ছিল- কেহ অমুক উদ্দেশ্য লাভ করিতে চাহিলে সে যেন এই 
করে-....; কেহ অমুক উদ্দেশ্য লাভ করিতে চাইলে সে যেন এই করে... ইত্যাদি। অতঃপর 
এক সময়ে বনী ইসরাঈল জাতির লোকেরা উহা তুলিয়া উহার সহিত নৃতন নৃতন যাদু 
সংযোজিত করিয়া লোকদের মধ্যে প্রচার করিতে লাগিল । এইরূপে ইয়াহুদীদের সমাজে 
যাদুবিদ্যার ব্যাপক প্রসার ঘটিল এবং এই বিদ্যায় তাহারা অন্য সকল জাতিকে ছাড়াইয়া গেল। 
নবী করীম (সা) যখন আল্লাহ্‌ তা'আলার নিকট হইতে ওহী পাইয়া হযরত সুলায়মান 
(আ)-কে একজন নবী হিসাবে বর্ণনা করিলেন, তখন মদীনার ইয়াহুদীরা বলিতে লাগিল- 
ওহে! তোমরা শুনেছ? মুহাম্মদ বলিতেছে- সুলায়মান ইব্‌ন দাউদ একজন নবী ছিলেন। কত 
বড় আশ্চর্যকর কথা! আল্লাহ্‌র কসম? সে একজন যাদুকর ছাড়া আর কিছুই ছিল না। তাহাদের 
উক্ত কথায় আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াতসমূহ নাযিল করিলেন ৪, 
১০1০০ ৭১৪ ০১০০৪৭৫৮০০০ lt ily 
-১১4519৫ 
শাহর ইব্‌ন হাওশাব হইতে ধারাবাহিকভাবে আবূ বকর, হোসাইন ইব্‌ন হাজ্জাজ, কাসিম 
ও ইমাম ইবৃন জারীর বর্ণনা করিয়াছেন ৪ হযরত সুলায়মান আ)-এর সিংহাসনচ্যত থাকিবার 
অবস্থায় তাহার অনুপস্থিতির সুযোগে শয়তানরা (দূরাচারী জ্বিনেরা) একখানা যাদুর পুস্তক রচনা 
করিল। তাহারা উহাতে লিখিল, যে ব্যক্তি অমুক উদ্দেশ্য হাসিল করিতে চাহে, সে যেন সূর্যের 
দিকে মুখ করিয়া...; যে ব্যক্তি অমুক উদ্দেশ্য হাসিল করিতে চাহে, সে যেন সূর্যের দিকে পিঠ 
দিয়া এই কথাগুলি উচ্চারণ করে....ইত্যাদি।" তাহারা উক্ত পুস্তকের পরিচিতি স্থানে লিখিল- 
এই পুস্তকখানা সুলায়মান ইব্‌ন দাউদের নির্দেশে আসাফ ইব্‌ন বারাখয়া (৮১১১ ৬1 ০1) 
কর্তৃক লিখিত একটি জ্ঞান-ভাগ্তার। তাহার উহা তাহার সিংহাসনের নিচে পুঁতিয়া রাখিল। 
তাহার মৃত্যুর পর ইবলীস জনগণকে বলিল- ওহে লোক সকল! সুলায়মান কোন নবী ছিল না, 
সে ছিল একজন যাদুকর । তোমরা তাহার ঘরে রক্ষিত তাহার সম্পদরাজির মধ্যে তাহার 
যাদুকে সন্ধান কর। অতঃপর সে তাহাদিগকে উক্ত নির্দিষ্ট স্থানটি দেখাইয়া দিল। তাহারা তথা 
হইতে উহা বাহির করিয়া আনিয়া দেখিল- উহাতে যাদু লিখিত রহিয়াছে । ইহাতে তাহারা 
বলিল- আল্লাহ্‌র কসম! সুলায়মান একজন যাদুকর ছিল। এই হইতেছে তাহার যাদু। আমরা 
ইহাকেই শক্ত করিয়া ধরিব আর ইহাকেই আকড়াইয়া থাকিব । মুমিনগণ বলিল- না। তিনি 
যাদুকর ছিলেন না, বরং নবী ছিলেন। অতঃপর নবী করীম আবির্ভূত হইয়া যখন হযরত দাউদ 
(আ) ও হযরত সুলায়মান (আ)-কে নবী হিসাবে উল্লেখ করিলেন, তখন ইয়াহুদীরা বলিতে 
লাগিল- দেখ, মুহাম্মদ কি বলে! সে সত্যের সহিত মিথ্যাকে মিলাইয়া দেয়। সে সুলায়মানকে 
নবী বলিয়া আখ্যায়িত করে। সুলায়মান তো কোন নবী ছিল না; সে ছিল একজন যাদুকর । 
যাদুর সাহায্যে হাওয়ায় উড়িয়া বেড়াইত। ইহাতে আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াতসমূহ নাযিল 


9০. পা ০০ or 1০2৩ রও foc oe ese ge 
« EC [PVE Ps 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল বাকারা ৫৮৩ 


আবূ মাজলায হইতে ধারাবাহিকভাবে ইমরান ইব্‌ন জারীর, মু'তামির ইবৃন সুলায়মান, 
মুহাম্মদ ইব্‌ন আবদুল আ'লা ছানআনী ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ঃ হযরত 
সুলায়মান (আ) প্রতিটি জন্তু হইতে (কাহাকেও যন্ত্রণা না দিবার পক্ষে) প্রতিশ্রুতি গ্রহণ 
করিয়াছিলেন । অতঃপর কোন লোক কোন প্রাণী কর্তৃক আক্রান্ত হইলে সে আক্রমণকারী 
জন্তুটিকে উক্ত প্রতিশ্রুতির কথা স্মরণ করাইয়া দিত। কিন্তু তাহার মৃত্যুর পর লোকেরা ব্যাপক 
আকারে হুন্দোবদ্ধ কথা ও যাদুর প্রচলন ঘটাইল। তাহারা বলিতে লাগিল, সুলায়মান ইবন 
দাউদ এই সকল যাদু প্রয়োগ করিয়া কার্যসিদ্ধ করিতেন তাহাদের মিথ্যা দাবীর অপনোদনে 
আল্লাহ্‌ তা'আলা উক্ত আয়াতসমূহ নাযিল করিয়াছেন। 

৮10 21 SUS 1৮০15 এই আয়াতাংশের ব্যাখ্যায় হাসান হইতে 
ধারাবাহিকভাবে ইব্‌ন মুসআব-এর গোলাম যিয়াদ, মাসউদী, আদম, ইমাম ইব্‌ন রাওয়াদ ও 
ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন £ শয়তানরা যাহা যাহা শুনাইত, উহার এক 
তৃতীয়াংশ ছিল ভবিষ্যৎ গণনা ও অদৃশ্য গণনা ।' উক্ত আয়াতাংশের ব্যাখ্যায় হাসান বসরী হইতে 
ধারাবাহিকভাবে উব্বাদ ইব্‌ন মানসূর, সুরূর ইব্‌ন মুগীরাহ, ইবরাহীম ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন 
আহমদ ও ইমাম ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন ঃ হযরত সুলায়মান (আ.)-এর যুগের 
পূর্বেও পৃথিবীতে যাদুর প্রচলন ছিল। তবে ইয়াহুদীরা যাদুকে হযরত সুলায়মান (আ)-এর 
সুশাসনের বিরুদ্ধে প্রয়োগ করিয়াছিল । আলোচ্য আয়াতাংশে তাহার সুশাসনের বিরুদ্ধে 
ইয়াহুদীদের যাদু প্রযোগ করিবার বিষয় বর্ণিত হইয়াছে। 

উপরে পূর্বযুগীয় বিভিন্ন ইমাম কর্তৃক বর্ণিত আলোচ্য আয়াতাংশ সম্পর্কিত ব্যাখ্যা ও ঘটনা 
উল্লেখিত হইল। উক্ত বর্ণনাসমূহের মধ্যে যে কোনরূপ পরস্পর বিরোধিতা নাই, তাহা সুস্মজ্ঞানী .. 
ব্যক্তি মাত্রই বুঝিতে পারিবেন। আল্লাহই হিদায়েতের মালিক। bn 

১৮৮5 ls le 02511151800 55 অর্থাৎ ইন্লাহদীরা তাহাদের 
নিকট রক্ষিত তাওরাতের নির্দেশ অমান্য করিয়া মুহাম্মদ (সা)-কে প্রত্যাখ্যান পূর্বক 
সুলায়মানের রাজত্বের বিরুদ্ধে শয়তানগণ কর্তৃক প্রচারিত ও বর্ণিত বিষয়কে (অর্থাৎ যাদুকে) 
মুহাম্মদ (সা)-এর বিরুদ্ধে শত্রুতা সাধন করিবার ক্ষেত্রে অণুসরণ করিয়াছে ।' 

১৮০ ০০ ৪15 ০১৮24 15152.5 -এর তাৎপর্য হইতেছে- শয়তানরা 
সুলায়মানের রাজত্বে বিরুদ্ধে তাহাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করিবার উদ্দেশ্যে যে যাদু 
লোকদিগকে পড়িয়া শুনাইত। এই স্থলে ৮০ শব্দটি 'বিরুদ্ধে' অর্থে ব্যবহৃত হইয়াছে। যেহেতু 
19177 শব্দের তাৎপর্য হইতেছে তাহারা তাহাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করিবার উদ্দেশ্যে 
লোকদিগকে যাদু বাক্য পড়িয়া শুনাইত। তাই 1০ শব্দকে 'বিরুদ্ধে' অর্থে ব্যবহৃত বলিয়া 
গ্রহণ করা অসঙ্গত নহে। ইমাম ইবৃন জারীর বলেন- 

এই স্থলে ০০ শব্দটি ‘তে' অর্থে ব্যবহৃত হইয়াছে। তদনুসারে ১১০১ [555 
| ১৮০১০ 1515 -এর তাৎপর্য হইতেছে শয়তানর৷ সুলায়মানের রাজত্বকালে লোকদিগকে 
যাহা পড়িয়া শুনাইত। ইব্‌ন জুরায়জ এবং ইব্‌ন ইসহাক হইতেও ইমাম ইব্‌ন জারীর এইস্থুলে 
5 শব্দটি ‘তে’ অর্থে ব্যবহৃত হইয়াছে বলিয়া বর্ণনা করিয়াছেন। আমি (ইব্‌ন কাছীর) 


Wwww.quraneralo.com 


Contents 


৫৮৪ . . তাফসীরে ইব্‌ন কাছীর 


_বলিতেছি, এইস্থলে 1 শব্দকে 'বিরুদ্ধে' অর্থে ব্যবহৃত বলিয়া গ্রহণ করাই অধিকতর 
যুক্তিসঙ্গত । আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । ৃ 

হযরত সুলায়মান (আ)-এর যুগের পূর্বে পৃথিবীতে যাদু প্রচলিত ছিল। হযরত হাসান 
বসরীর এই উক্তি নিশ্চিতরূপে সত্য ও সঠিক। কারণ, হযরত মুসা (আ)-এর যুগে যে 
লোকদের মধ্যে যাদু প্রচলিত ছিল, তাহা কুরআন মজীদে সুস্পষ্টরূপে উল্লেখিত রহিয়াছে। আর 
সুলায়মান (আ) এবং তাহার পিতা দাদ (আ) ছিলেন হযরত মূসা (আ)-এর পরে আগত 
নবী । আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 

টেকা ৬০৬০ ১৬১ 55 Ll দস ০০০ ০৯৮1 ll ০১11 তুমি কি মুসার পর 
আগত ধনী ইসরাঈল জাতির একদল লোকের অবস্থা সম্বন্ধে চিন্তা করিয়াছ?.....। 

উক্ত আয়াতে উল্লেখিত ‘একদল লোক'-এর ঘটনা উক্ত আয়াত ও উহার পরবর্তী 
আয়াতগুলিতে বর্ণিত হইয়াছে । উক্ত ঘটনা বর্ণনার এক পর্যায়ে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 

০105 9915 053 “আর দাউদ জালুতকে হত্যা করিল, উক্ত আয়াতসমূহ দ্বারা 
প্রমাণিত হয় যে, হযরত সুলায়মান (আ)-এর পিতা হযরত দাউদ (আ) হযরত মুসা (আ) 
(যাহার যুগে যাদু প্রচলিত ছিল)-এর পরে আগত নবী ছিলেন। অতএব প্রমাণিত হয় যে, 
হযরত সুলায়মান (আ)-এর যুগের পূর্বেও যাদু প্রচলিত ছিল। 

এতদ্যতীত আরও-প্রমাণ রহিয়াছে। হযরত সুলায়মান (আ) ছিলেন বনী ইসরাঈল গোত্রের 
লোক। আর বনী ইসরাঈল গোত্র হইতেছে হযরত ইবরাহীম (আ)-এর পৌব্র হযরত ইয়াকুব 
(আ)-এর বংশধর ! হযরত সালেহ (আ) ছিলেন হযরত ইবরাহীম (আ)-এর পূর্বে আগত নবী । 
তাহার সম্বন্ধে তাহার কওম বা জাতি উক্তি করিয়াছিল :ঃ 

১০৯০০] ০০৮1৪ তুমি একজন যাদুগস্ত ব্যক্তি ছাড়া আর কিছু নহ। 

উক্ত আয়াতাংশ দ্বারাও প্রমাণিত হয় যে, হযরত সুলায়মান (আ)-এর যুগের পূর্বেও যাদু 
প্রচলিত ছিল। 

রী ০ 
আয়াতাংশের বিভিন্নরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। 

একদল তাফসীরকার বলেন- এইস্থলে J! শব্দের পূর্বে অবস্থিত , শব্দটি একটি “না 
বোধক অব্যয় পদ। উহাধ অর্থ “না'। এমতাবস্থায় 1১১1! এর অর্থ হইতেছে ‘নাযিল করা হয় 
নাই।' ইমাম কুরতুবী বলেন- 'এইস্থলে £ শব্দটি ‘না’ অর্থে ব্যবহৃত হইয়াছে এবং 0১১11 
ক্রিয়াটি সংযোজক অব্যয় দ্বারা পূর্ববর্তী ১৪৫৮ ক্রিয়ার সহিত সংযোজিত হইয়াছে। 
এমতাবস্থায় অর্থ দাড়ায় “না সুলায়মান কুফরী করিয়াছে, আর না ফেরেশতাদয়ের প্রতি যাদু 
নাযিল করা হইয়াছে; বরং শয়তানরা কুফরী করিয়াছে। তাহারা লোকদিগকে যাদু শিক্ষা দিত। 
ইয়াহুদীরা বলিত জিবরাঈল ও মিকাঈল এই দুই ফেরেশতা যাদুসহ লোকদের নিকট নাধিল 
হইয়াছিল। আল্লাহ্‌ তা'আলা তাহাদের দাবীকে বাতিল ও মিথ্যা বলিয়া ঘোষণা করিতেছেন । 
তিনি বলিতেছেন- ফেরেশতাদয়ের প্রতি কোনরূপ যাদু নাযিল করা হয় নাই। এমতাবস্থায় 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা thre 


৩3১5 ও ১৪১৮৯ এই শব্দদ্ধয় উহাদের পূর্বে অবাস্থত ৮১১! শব্দের ০০০ (বাক্যেপ 
অন্তর্গত কোন পদের পরিচ্য়র উদ্দেশ্যে উহার পর উল্লেখিত পদ) হইয়াছে । এইস্থলে কেহ প্রশ্ন 
করিতে পারে £ হ_৮.১২। শব্দটি হইতেছে একটি বহুবচন শব্দ: আর ০. 3715 ও =; 
হইতেছে- দুইটি শয়তানের নাম । যেখানে দুই ব্যক্তির ক্ষেত্রে দ্বিবচন শব্দ প্রযুক্ত হওয়া বিধেয়, 
সেখানে ক্লিরপে বহুবচন শব্দ প্রযুক্ত হইয়াছে? উক্ত প্রশ্নের উত্তর এই যে, আরবী সাহিত্যেও 
কখনও কখনও দুই বস্তুকে বহুবচন ধরিয়া উহার প্রতি বহুবচন শব্দ প্রযুক্ত হয়। যেমন আল্লাহ্‌ 
তা'আলা বলিতেছেন £ ৪৯31 «1 ০ 5৬৪ (আর যদি তাহার (মৃত ব্যক্তির) দুই বা ততোধিক 
ভাই থাকে)। ০,১)৮৯ ও ১৪১৮০ এর থেকে বহুবচন শব্দ প্রযুক্ত হইবার কারণ ইহাও হইতে 
পারে যে, ০,১১৯ ও ৩১৪১১ ছাড়া অন্যান্য শয়তানও কুফরে লিপ্ত ছিল। কিন্তু, যেহেতু 
তাহারা দুইজনে কুফরে অন্য সকলকে টেক্কা মারিয়াছিল, তাই এইস্থুলে শুধু তাহাদের দুইজনের 
নাম উল্লেখিত হইয়াছে । সকল শয়তান মিলিয়া যেহেতু দুইয়ের অধিক ছিল, তাই তাহাদের 
প্রতি বহুবচন শব্দ প্রযুক্ত হইয়াছে। যাহা হউক ১১1 শব্দের পূর্বে অবস্থিত ৮, পদটিকে 'না' 
অর্থে ব্যবহৃত অব্যয় ধরিলে এবং ৩5০১১৪১ ও ০৪১৯ কে ৮.১ শব্দের 142 ধরিলে 
' আলোচ্য আয়াতাংশের তাৎপর্য দীড়ায় এই £ সুলায়মান কুফরী করেন নাই: বরং হারূত ও 
মারূত এবং তাহাদের ন্যায় শয়তানগণ কুফরী করিয়াছে। তাহারা ব্যবিলন শহরে লোকদিগকে 
যাদু শিক্ষা দিত। আর জিবরাঈল ও মিকাঈল এই দুই ফেরেশতার প্রতিও যাদু নাযিল করা হয় 
নাই। আলোচ্য আয়াতাংশের উপরোক্ত ব্যাখ্যা ও তাতপর্যই শুদ্ধ ও সঠিক। অন্য সকল ব্যাখ্যা ও 
তাৎপর্য অগ্রহণীয় ও প্রত্যাখ্যানযোগ্য ৷' 

হযরত ইবৃন আব্বাস (আ) হইতে আওফীর মাধ্যমে ইমাম ইব্ন জারীর বর্ণনা করিয়াছেন ৪. 
০১৫1]। (০5 00১১1 155 অর্থাৎ ফেরেশতাদয়ের প্রতি আল্লাহ্‌ তা'আলার পক্ষ হইতে যাদু 
অবতীর্ণ হয় নাই। রবী" ইবৃন আনাস হইতে ইমাম ইবৃন জারীর বর্ণনা করিয়াছেন ৪ J; ৮০9 
০+৫০1। ৮15 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাদয়ের প্রতি যাদু অবতীর্ণ করেন নাই। 
ইমাম ইব্‌ন জারীর বলেন ঃ উহার পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতাংশের তাৎপর্য দাড়ায় এই ৪ 
‘শয়তানগণ সুলায়মানের রাজত্রের বিরুদ্ধে (মতান্তরে তাহার রাজত্বের কালে) লোকদিগকে যে 
যাদু-বাক্য শুনাইত, ইহারা তাহা অনুসরণ করিয়াছে । আর সুলায়মানও কুফরী করে নাই এবং 
আল্লাহ্‌ ফেরেশতাছয়ের প্রতিও যাদু নাযিল করেন নাই; কিন্তু হারূত ও মারত প্রমুখ শয়তানগণ 
কুফরী করিয়াছে । তাহারা বাবিল (ব্যাবিলন) শহরে লোকদিগকে যাদু শিক্ষা দিত ৷' 

ইয়াহুদীগণ দাবী করিত, আল্লাহ্‌ জিবরাঈল ও মিকাঈল এই দুই ফেরেশতার মাধ্যমে 
সুলায়মান ইব্‌ন দাউদ-এর প্রতি যাদু নাযিল করিয়াছিলেন। আলোচ্য আয়াতাংশে আল্লাহ্‌ 
তা'আলা তাহাদের উক্ত দাবীকে মিথ্যা বলিয়া ঘোষণা করিতেছেন । উপরোক্ত তাৎপর্য অনুযায়ী 
আয়াতে উল্লেখিত ফেরেশতাঘ্বয় হইতেছেন হযরত জিবরাঈল (আ) ও হযরত মিকাঈল (আ) 
এবং হারত ও মারূত হইতেছে যাদু শিক্ষাদাতা দুইজন দুরাচারী মানুষ ।' | 

আতিয়্যা হইতে ধারাবাহিকভাবে ফুযায়ল ইবৃন মারযুক, উবায়দুল্লাহ ইবৃন মুসা ও ইমাম 
UO EUS ১১৫1০11 ৬1০ 0১51 U5 অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা 

ও মিকাঈল ফেরেশতাদ্বয়ের প্রতি যাদু নাযিল করেন নাই। 


or (১ম খণ্ড)-_৭৪ 


Wwww.quraneralo.com 


Contents 


৫৮৬ তাফসীরে ইব্ন কাছীর 


হুসাইন ইব্ন আবু জা'ফর হইতে ধারাবাহিকভাবে বিকর (ইবৃন মুসআব), ইয়া'লী (ইব্‌ন 
আসাদ) মুহাম্মদ ইবৃন ঈসা, ফযল ইবৃন শাযান ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন ৪ 
রাবী হুসাইন ইব্‌ন আবু জা'ফর বলেন- ‘আব্দুর রহমান ইব্‌ন আবধী 2 J ০, 
০ [স্থলে ৮০159 ১915 ba <li 512 ০১১ (5 পড়িতেন।" 

০ ০5 05% 59 এই আয়াতাংশের ব্যাখ্যায় আবুল আলীয়া হইতে ইমাম ইব্‌ন : 
আবু হাতিম বর্ণনা করিয়াছেন ঃ তাহাদের দুইজনের (দাউদ ও সুলায়মানের) প্রতি যাদু অবতীর্ণ 
করা হয় নাই; বরং তাহাদিগকে “ঈমান ও কুফর’ এই দুইটি বিষয়ের পরিচয় শিক্ষা দেওয়া 
হইয়াছিল। বস্তুত কুফর হইতেছে যাদু । তাহারা মানুষকে কুফরের বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক 
করিয়া দিতেন।' 

ইমাম ইব্‌ন জারীর বলেন- ‘আলোচ্য আয়াতাংশের অন্তর্গত J ৷ শব্দের পূর্বে অবস্থিত 
5 শব্দটি ০/-.০- ! আয়াতে উল্লেখিত হারূত ও মারূত দুইজন ফেরেশতার নাম। 
আল্লাহ্‌ তা'আলা তাহাদের মাধ্যমে মানুষকে পরীক্ষা করিবার উদ্দেশ্যে তাহাদিগকে পৃথিবীতে 
মানুষের নিকট পাঠাইয়াছিলেন। তিনি একদিকে যাদু শিখিতে ইচ্ছুক মানুষকে যাদু শিক্ষা 
দিবার জন্যে ফেরেশতাদ্বয়কে আদেশ দিয়াছিলেন এবং অন্যদিকে উহা শিক্ষা করিতে নবীগণের 
মাধ্যমে মানুষকে নিষেধ করিয়াছিলেন। বস্তুত উহা ছিল মানুষের জন্যে একটি পরীক্ষা । আর 
হারূত ও মারূত ছিলেন উক্ত পরীক্ষার নিছক মাধ্যম । তাহারা যাহা করিতেন, তাহা আল্লাহ্‌র 
নির্দেশেই করিতেন ।' উহার পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতাংশের তাৎপর্য দাড়ায় এই ঃ 

“শয়তানগণ যাহা (যে যাদুবাক্য) সুলায়মানের রাজত্বের বিরুদ্ধে (মতান্তরে তাহার 
রাজত্বের কালে) পাঠ করিয়া শুনাইত আর বাবিল শহরে হারত ও মারত নামক 
ফেরেশতাদয়ের প্রতি যাহা (যে যাদু বাক্য) নাযিল করা হইয়াছিল, তাহাই তাহারা 
(ইয়াহুদীগণ) অনুসরণ করিয়াছে।' ইমাম ইবৃন জারীর কর্তৃক বর্ণিত উপরোক্ত ব্যাখ্যা যুক্তি 
হইতে দূরে অবস্থিত । ইব্‌ন হাযম প্রমুখ একদল ব্যাখ্যাকার বলেন, 'হারূত ও মারত হইতেছে 
জ্বিন জাতির দুইটি গোত্রের নাম ৷' এই ব্যাখ্যাও যুক্তি হইতে অধিকতর দূরে অবস্থিত । 

যিহাক ইবৃন মুযাহিম হইতে ইমাম ইব্‌ন আবূ হাতিম. বর্ণনা করিয়াছেন £ যিহাক (5৭ 
৬৯২০১] ৬1 ০১১ আয়াতাংশের অন্তর্গত ৬:। || শব্দের লাম বর্ণটিকে 5১৫ (যের) 
দিয়া পড়িতেন এবং তিনি বলিতেন, 'হারূত ও মারূত বাবিল শহরের দুইজন কাফির বাদশাহের 
নাম।' প্রশ্ন দেখা দেয়, হারূত ও মারূত কাফির হইলে তাহাদের প্রতি ওহী নাযিল হইয়াছিল 
কিরূপে? যিহাক ও তাহার অনুসারী ব্যাখ্যাকারগণ বলেন, এইস্থলে ১+। ক্রিয়াটি “ওহী নাযিল 
করা" অর্থে ব্যবহৃত হয় নাই, বরং উহা 3111 (সৃষ্টি করা) অর্থে ব্যবহৃত হইয়াছে। উক্ত শব্দ 
৮৮75 7775 | 


নে 


বা হা 


"১ ১৪ ১১০০ (515519 ‘আর আমি লোহাকে সৃষ্ট করিয়াছি। উহাতে 
অত্যধিক শক্তি রহিয়াছে" 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা টিন 


তিনি অন্যত্র বলিতেছেন ৪ 

(৯১১ ০৮৮০এ। ৩০1৩৫ 4১১25 আর তিনি তোমাদের জন্যে আকাশ হইতে রিষূক 
অবতীর্ণ করেন।" 

নবী করীম (সা) বলেন 82155 4:01 41 ৮5 441 3১ ৮৭ আল্লাহ প্রতিটি রোগের 
জন্যেই ওষধ সৃষ্টি করিয়াছেন ।' 

এতদ্যতীত আরবী ভাষায় কথিত হইয়া থাকে £ 

511 ১1 ২111 95 ‘আল্লাহ্‌ মঙ্গল ও অমঙ্গল উভয়ই সৃষ্টি করিয়াছেন।" 

উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াতাংশের তাৎপর্য দাড়ায় এই ঃ 'আর . 
শয়তানরা সুলায়মানের রাজত্বের বিরুদ্ধে যে যাদু পাঠ করিয়া শুনাইত এবং বাবিল শহরে 
হারত ও মারত নামক কাফির বাদশাহদ্বয়ের অন্তরে যে যাদু সৃষ্টি করা হইয়াছিল, উহাই 
ইয়াহুদীরা অনুসরণ করিয়াছে ।' 

হযরত ইব্‌ন আব্বাস (রো), ইবৃন আবধী এবং হাসান বসরী হইতে ইমাম কুরতুবী বর্ণনা 
করিয়াছেন £ ‘তাহারা ১:৫1০]1 55 ০১১55 -এর অন্তর্গত ৩৮ 4| -এর লাম বর্ণকে 
>< (যের) দিয়া পড়িতেন।' ইব্‌ন আবধী বলেন, উক্ত বাদশাহদ্বয় হইতেছেন- হযরত দাউদ 
(আ) এবং হযরত সুলায়মান (আ)। ইমাম কুরতুবী বলেন, এই পরিপ্রেক্ষিতে 1১১1 শব্দের 
পূর্বে অবস্থিত ., পদটিকে ‘না’ অর্থে ব্যবহৃত অব্যয় পদ হিসাবে ধরিতে হইবে ।' এমতাবস্থায় 
আলোচ্য আয়াতাংশের তাৎপর্য দাড়ায় এই £ আর হারূত ও মারূতসহ শয়তানরা বাবিল শহরে 
যে যাদু পাঠ করিয়া শুনাইত, উহাকে ইয়াহুদীগণ অনুসরণ করিয়াছে । আর দাউদ ও সুলায়মান 
এই বাদশাহছ্বয়ের প্রতি কোন যাদু নাযিল করা হয় নাই।' ইমাম কুরতুবী আরও বলেন, একদল 
তাফসীরকার বলেন, ১৯..1 ১০0১1 ০১২১ -এর অন্তর্গত =! শব্দের পর ওয়াকফ 
বা বিরতি হইবে. উহার পর J! 9 হইতে পৃথক কথা আরম্ভ হইয়াছে। এমতাবস্থায় )১১। 
শব্দের পূর্বে অবস্থিত (০ শব্দটিকে “না' অর্থে ব্যবহৃত অব্যয় পদ বলিয়া ধরিতে হইবে। 

ইয়াহিয়া ইব্‌ন সাঈদ হইতে ধারাবাহিকভাবে লায়ছ, ইব্‌ন ওয়াহাব, ইউনুস ও ইমাম 
ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন £ একদা কাসিম ইবৃন মুহাম্মদের নিকট জনৈক ব্যক্তি J ১! 
LE 9৯5 CSTE ০১৯ এস 2০ সানি গৃহ 3055 59০0৯ Jl এই 
আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে জিজ্ঞাসা করিল- তাহারা দুইজনে আল্লাহ্‌র তরফ হইতে অবতীর্ণ 
বিষয় এবং আল্লাহ্‌র তরফ হইতে অবতীর্ণ নহে এইরূপ বিষয়- এই দুইটির কোন্টি মানুষকে 
শিক্ষা দিত? তিনি বলিলেন- উহাদের যেইটিই হউক, আমার তাহাতে কিছু আসে যায় না। 
(অর্থাৎ আমি সর্বাবস্থায় আল্লাহ্‌র বাণীর প্রতি ঈমান রাখি ৷) 

আনাস ইবৃন ইয়া-এর জনৈক সহচর হইতে ধারাবাহিকভাবে আনাস ইব্‌ন ইয়ায, ইউনুস 
ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ৫ 'একদা কাসিম (ইবৃন মুহাম্মদ)-এর নিকট পূর্বোক্ত 
উহার প্রতি বিশ্বাস রাখি ৷' 


www.quraneralo.com 


Contents 


৮৮ | ৃ্‌ তাফসীরে ইবন কাছীর 


পৃবধুগীয় অনেক ব্যাখ্যাকার বলেন, হারূত ও মারূত আকাশ হইতে অবতীর্ণ দুইজন 
ফেরেশভা ছিলেন! তাহারা যাহা ঘটাইয়া ছিলেন তাহা তো ঘটাইয়া ছিলেনই। পরস্তু তাহারা 
ফেরেশতা ছিলেন ইহার সমর্থনে স্বয়ং নবী করীম (সা) হইতে একটি হাদীস বর্ণিত রহিয়াছে । 
ইমাম আহমদ স্বীয় মুসনাদ সংকলনে উহা বর্ণনা করিয়াছেন। ইনশাআল্লাহ্‌ শীঘ্রই আমি (ইব্‌ন 
কাছীর) উহা উল্লেখ করিব। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন দেখা দেয় যে, কুরআন 
মজীদের একাধিক আয়াত দ্বারা প্রমাণিত হয়, যে, ফেরেশতাগণ আল্লাহ্‌র নিষ্পাপ বান্দা; তাহারা 
পাপ করেন না, করিতে পারেন না। এমতাবস্থায় হারূত ও মারত নামক ফেরেশতাদ্য় কিরূপে 
পাপ করিলেন? উহার উত্তর এই যে, ফেরেশতাগণ পাপ করেন না, করিতে পারেন না, ইহা 
সাধারণ নিয়ম। নির্দিষ্ট কয়েকজন ফেরেশতা উক্ত নিয়মের আওতা হইতে বাহিরে অবস্থিত । 
হারূত ও মারূত হইতেছেন উক্ত নিয়মের আওতা হইতে বাহিরে অবস্থিত ফেরেশতা । যেইরূপে 
ইবলীসও উক্ত নিয়মের আওতা হইতে বাহিরে অবস্থিত । ইবলীস যে একজন ফেরেশতা ছিল, 
একাধিক আয়াত দ্বারা তাহা প্রমাণিত হর। আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

০4001 Yl py fl LLL [এ 99 আর (সেই সময়টা 
স্মরণযোগ্য) যখন আমি ফেরেশতাদিগকে আদেশ করিলাম যে, তোমরা আদমকে সিজদা কর। 
ইহাতে ইবলীস ছাড়া সকলেই সিজদা করিল ।” 

বলাবাহুল্য হারত ও মারূতের পাপ ইবলীসের পাপ অপেক্ষা কম জঘন্য ছিল। 

ইমাম কুরতুবী হযরত আলী (রা), হযরত ইবৃন মাসউদ (রা), হযরত ইব্‌ন আব্বাস 
(রা), হযরত ইব্‌ন উমর (রা), কাব আহবার, সুদ্দী এবং কালবী হইতে বর্ণনা করিয়াছেন যে, 
তাহারা বলিয়াছেন- 'হারত ও মারূত দুইজন ফেরেশতা ছিলেন ।" 


* হারূত-মারূত সম্পর্কিত হাদীস ও তৎসম্পর্কিত পর্যালোচনা 


হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে', মূসা ইব্‌ন জুবায়র, 
যুহায়র ইব্‌ন মুহাম্মদ, ইয়াহিয়া ইব্ন বুকায়র ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ৪ 

‘নবী করীম (সা) বলিয়াছেন- আল্লাহ্‌ তা'আলা যখন হযরত আদম (আ)-কে পৃথিবীতে 
অবতীর্ণ করেন, তখন ফেরেশতাগণ বলিল- প্রভু হে! তুমি কি তথায় এইরূপ একটি জাতিকে 
সৃষ্টি করিবে যে জাতি উহাতে ফাসাদ সৃষ্টি করিবে এবং রক্তপাত ঘটাইবে? আমরাই তোমার 
প্রশংসা বর্ণনা করিব এবং তোমার মাহাত্ম্য বর্ণনা করিব ।' আল্লাহ্‌ তা'আলা বলিলেন- ‘নিশ্চয় 
আমি এইরূপ বিষয়ে অবগত রহিয়াছি, যে বিষয়ে তোমরা অবহত নহ ।' তাহারা বলিল- 
“আমরা বনী আদম অপেক্ষা অধিকতর পরিমাণে তোমার প্রতি অনুগত ৷' আল্লাহ্‌ তা'আলা 
বলিলেন- 'তোমরা দুইজন ফেরেশতা উপস্থিত কর। আমি তাহাদিগকে পৃথিবীতে পাঠাইয়া 
দেখিব তাহারা কিরূপ-কার্য করে” তাহারা বলিল- ‘প্রভু হে! হারূত ও মারূতকে আমরা উক্ত 
' উদ্দেশ্যে উপস্থিত করিতেছি।' অতঃপর আল্লাহ্‌ তা'আলা উক্ত ফেরেশতাদ্য়কে পৃথিবীতে 
অবতীর্ণ করিয়া যুহরা নক্ষত্রকে অদ্ধিতীয়া সুন্দরী নারীরূপে তাহাদের নিকট প্রেরণ করিলেন। সে 
তাহাদের নিকট আসিলে তাহারা তাহার সহিত ব্যভিচারে লিপ্ত হইবার জন্যে তাহার নিকট 
ইচ্ছা প্রকাশ করিল। সে বলিল- ‘তোমরা এই কথাটি' উচ্চারণ করিলে আমি তোমাদের কথা 


www.quraneralo.com 


Contents 
সুরা আল বাকারা ৫৮) 


শুনিব! আল্লাহ্র কসম! তোমরা আমার কথা ন! গুনিলেন আমি তোমাদের কথা শুনিব না!” 
সে 'এই কথাটি’ এর স্থলে এক'ট শিরকমুলক বাক্য উচ্চারণ করিল হারুত ও মাত বলিল- 
না, আল্লাহ্‌র কসম! আমরা কখনও আল্লাহ্‌র সহিত কাহাকেও শরীক করিব না ।' ইহাতে সুন্দনী 
নারীটি চলিয়া গেল ! কিছুক্ষণ পব সে একটি শিশুকে কোলে করিয়া তাহাদের নিকট পুনরায় 
উপস্থিত হইল। তাহারা তাহার নিকট পূর্বোল্লেখিত ইচ্ছা ব্যক্ত করিল। সে বলিল- আল্লাহ্‌র 
কসম! তোমরা এই শিশুটিকে হত্যা না করিলে আমি তোমাদের কথা শুনিব না। তাহারা 
বলিল- আল্লাহ্‌র কসম! আমরা উহাকে কোনক্রমেই হত্যা করিব না। ইহাতে সে চলিয়া গেল । 
কিছুক্ষণ পর সে এক পেয়ালা শরাব লইয়া তাহাদের নিকট উপস্থিত হইল । তাহারা তাহার 
নিকট পূর্বোক্ত ইচ্ছা ব্যক্ত করিল। সে বলিল- আল্লাহ্র কসম! তোমরা এই শরাব পান না. 
করিলে আমি তোমাদের বাসনা পূর্ণ করিব না। তাহারা শরাব পান করিল। অতঃপর মাতাল 
অবস্থায় তাহার সহিত ব্যভিচার করিল এবং শিশুটিকে হত্যা করিল। তাহাদের মধ্যে হুঁশ 
আসিবার পর সে তাহাদিগকে বলিল- আল্লাহ্‌র কসম! তোমরা যে সকল পাপ করিতে পূর্বে 
অসশ্মতি জানাইয়াছিলে, মাতাল অবস্থায় উহাদের প্রত্যেকটিই করিয়াছ।' অতঃপর আল্লাহ্‌ 
তা'আলা তাহাদিগকে দুনিয়ার শাস্তি ও আখিরাতের শাস্তি ইহাদের যে কোন একটিতে বাছিয়া 
লইতে বলিলেন। তাহারা দুনিয়ার শাস্তিকে বাছিয়া লইল। 

ইমাম আবু হাতিম ইব্‌ন হাব্বান স্বীয় 'সহীহ' সংকলনে উপরোক্ত রিওয়ায়েতটি উপরোক্ত 
রাবী ইয়াহিয়া ইব্‌ন বুকায়র হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং ইয়াহিয়া ইবৃন 
বৃকায়ব হইতে ধারাবাহিকভাবে আবূ শায়বাহ, সুফিয়ান ও হাসান এই অধস্তন সনদাংশে বর্ণনা 
করিয়াছেন । উক্ত রিওয়ায়েত হযরত ইবৃন উমর (রা) হইতে একমাত্র নাফে' বর্ণনা করিয়াছেন । 
মুসা ইবন জুবায়র ছাড়া উহার সনদের সকল রাবীই বিশ্বস্ত । উহাদের মাধ্যমে বুখারী শরীফ 
এবং মুসলিম শরীফে হাদীস বর্ণিত রহিয়াছে । উক্ত মুসা ইব্ন জুবায়র হইতেছে- মূসা ইব্‌ন 
জুবায়র আনসারী সালমী। তাহার মালিক হইতেছে মাদীনী আল হায্যা। সে (মূসা ইব্‌ন 
জুবায়র) হযরত ইব্‌ন আব্বাস (রা), আবু উম্মাহ ইব্‌ন সাহল ইব্‌ন হানীফ, মাফে' এবং 
আবদুল্লাহ্‌ ইব্‌ন কা“ব ইব্‌ন মালিক, এই সকল ব্যক্তির নিকট হইতে হাদীস বর্ণনা করিয়াছেন । 
তাহার (মূসা ইব্‌ন জুবায়রের) নিকট হইতে তাহার পুত্র আব্দুস সালাম, বিকর ইব্‌ন মুযার, 
যুহায়র ইব্‌ন মুহাম্মদ, সাঈদ ইব্‌ন সালিমাহ, আবদুল্লাহ ইব্‌ন লাহীআ, আমর ইব্‌ন হারিছ এবং 
ইয়াহিয়া ইব্‌ন আইয়ুব এই সকল ব্যক্তি হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আবু দাউদ এবং 
ইনাম ইব্‌ন মাজাহ তাহার মাধ্যমে হাদীস বর্ণনা করিয়াহেন। ইমাম ইব্‌ন আধু হাতিম _১24 
এ১-৯3415 0১৯|। রোবীদের সমালোচনা সম্পর্কিত পুস্তক) নামক গ্রন্থে তাহার নাম উল্লেখ 
করিয়াছেন। তবে তিনি উহাতে তাহার পক্ষে বা বিপক্ষে কাহারো কোন মন্তব্য উদ্ধৃত করেন 
নাই। উহা দ্বারা প্রমাণিত হয় যে, সে একজন অজ্ঞাত পরিচয় রাবী ।১ 

উক্ত রিওয়ায়েত স্বয়ং নবী করীম (সা)-এর বাণী ৮১৪১০ ৬:৯৯ হিসাবে হযরত 
আবদুল্লাহ ইংন উমর (রা) হইতে তাঁহার গোলাম নাফে'র মাধ্যম ভিন্ন অন্য কাহারো মাধ্যমে 


১. ইব্‌ন হাববান তাহার সম্বন্ধে মন্তব্য করিয়াছেন-'সে হাদীস বর্ণনাষ ভুল কবিত এবং অন্য বাবী কর্তৃক বর্ণিত 
হাদীসে বিরোধী হাদীস বর্ণনা করিত।' ইবৃন কানন তাহার সম্বন্ধে মন্তন্য করিয়াছেন যে, তাহার পরিচয় 
জানা যায় না।' :১$:]। 2১৯5 হইতে গৃহীত । 


www.quraneralo.com 


Contents 


৫৯০ তাফসীরে ইবন কাছীর 
বর্ণিত হয় নাই । তবে উহাকে নাফে হইতে মূসা ইবন জারীর ব্যতীত অন্য এক রাবীও বর্ণনা 
করিয়াছেন। নিমে উহা বর্ণিত হইতেছে £ | 

হযরত ইবৃন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে" মুসা ইবৃন সারজাস, সাঈদ ইব্‌ন 
সালিমাহ, আবদুল্লাহ্‌ ইব্‌ন রজা, হিশাম ইব্‌ন আলী ইব্‌ন হিশাম, দা'লাজ ইব্‌ন আহমদ ও 
ইমাম ইবৃন মারদুবিয়্যা বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন (এই স্থলে রাবী 
উপরে বর্ণিত রিওয়ায়েতটির অনুরূপ বিশদভাবে উল্লেখ করিয়াছেন) । 
(সুনায়দ ইবৃন দাউদ), কাসিম ও ইমাম আবু জাফর ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন £ নাফে' 
বলেন, একদা আমি হযরত আবদুল্লাহ ইব্‌ন উমর (রা)-এর সহিত সফর করিতেছিলাম। 
একদিন রাত্রির শেষভাগে তিনি আমাকে বলিলেন, “ওহে নাফে'! দেখতো লাল নক্ষত্রটি (ভোর 
বেলায় পূর্বদিকে উদিত নক্ষত্র) উদিত হইয়াছে কিনা । আমি বলিলাম, ‘উহা এখনও উদিত হয় 
নাই।' এইরূপে তিনি দুইবার বা তিনবার আমাকে উহা উদিত হইয়াছে কিনা, তাহা দেখিতে 
বলিলেন এবং আমি তাহাকে উহার উদিত না হইবার সংবাদ দিলাম । অতঃপর এক সময়ে 
তাহাকে বলিলাম, উহা উদিত হইয়াছে । ইহা শুনিয়া তিনি বলিলেন, উহাকে অভিনন্দন 
জানাইতেছি না।' আমি বলিলাম, সুবহানাল্লাহ! উহা তো আমাদের সেবায় নিয়োজিত আল্লাহ্‌ 
তা'আলার প্রতি অনুগত একটি নক্ষত্র । তিনি বলিলেন- শুন। আমি নবী করীম (সা)-এর 
পবিত্র মুখ হইতে যাহা শুনিয়াছি, শুধু তাহাই তোমাকে বলিতেছি। ‘একদা ফেরেশতাগণ 
আল্লাহ্‌ তা'আলার নিকট আরয করিল £ হে প্রভু! তুমি বনী আদমের পাপ ও গুনাহকে কিরূপে 
সহিয়া যাও? আল্লাহ্‌ তা“আলা বলিলেন ঃ “আমি তাহাদিগকে পাপ ও গুনাহ করিবার সুযোগ ও 
প্রবৃত্তি প্রদান করিয়াছি। পক্ষান্তরে, তোমাদিগকে উহার সুযোগ ও প্রবৃত্তি প্রদান করি নাই! 
তাহারা বলিল, আমরা তাহাদের স্থানে থাকিলে তোমার নাফরমানী করিতাম না। আল্লাহ্‌ 
তা'আলা বলিলেন, তোমরা নিজেদের মধ্য হইতে দুইজন ফেরেশতাকে মনোনীত কর । তাহারা 
অনেক যাচাই বাছাই করিয়া হারত ও মারত নামক দুইজন ফেরেশতাকে মনোনীত করিল । 

উপরোক্ত রিওয়ায়েত দুইটিও উপরোক্ত রাবী নাফে' ভিন্ন অন্য কাহারো মাধ্যমে বর্ণিত হয় 
নাই। উক্ত রিওয়ায়েতটির হযরত ইব্‌ন উমর (রা) কর্তৃক নবী করীম (সা) হইতে বর্ণিত 
হইবার পরিবর্তে কা'ব আহ্বার হইতে হযরত ইবৃন উমর (রা) কর্তৃক বর্ণিত হইবার সম্ভাবনাই 
সমধিক ৷ তাফসীরকার আবদুর রাষ্যাক স্বীয় তাফসীর গ্রন্থে উহাকে কা'ব আহ্বার হইতে 
হযরত ইব্‌ন উমর (রো) কর্তৃক বর্ণিত রিওয়ায়েত হিসাবেই উল্লেখ করিয়াছেন। নিম্নে আব্দুর 
রায্যাক কর্তৃক বর্ণিত রিওয়ায়েতটি উদ্ধৃত হইতেছে £ 

কা'ব আহ্বার হইতে ধারাবাহিকভাবে হযরত ইবৃন উমর (রা), সালিম, মুসা ইব্‌ন উক্বা, 
সুফিয়ান ছাওরী ও আব্দুর রায্যাক বর্ণনা করিয়াছেন ঃ 

একদা ফেরেশতাগণ বনী আদমের পাপ ও গুনাহের বিষয় উল্লেখ করিলে তাহাদিগকে 
আদেশ দেওয়া হইল- তোমরা তোমাদের মধ্য হইতে দুইজন ফেরেশতা মনোনীত কর। 
তাহারা হারূত ও মারূতকে মনোনীত করিল। আল্লাহ্‌ তাহাদিগকে (হারূত ও মারূতকে) 
বলিলেন- “আমি বনী আদমের নিকট রাসূল পাঠাইয়া থাকি; কিন্তু আমার ও তোমাদের মধ্যে 
কোন রাসূল থাকিবে না। তোমরা পৃথিবীতে যাও। আমার সহিত কাহাকেও শরীক করিও না; ' 


Wwww.quraneralo.com 


Contents 
সূরা আল্‌ বাকারা ৫৯১ 


যিনা করিও না; আর শরাব পান করিও না।' কা'ব বলেন, আল্লাহ্‌র কসম! যেইদিন তাহারা 
পৃথিবীতে অবতরণ করিল, সেই দিনেই নিষিদ্ধ সকল কাজ করিয়া ছাড়িল। 

ইমাম ইব্ন জারীর উপরোক্ত রিওয়ায়েতকে দুইটি মাধ্যমে আব্দুর রাযযাক হইতে বর্ণনা 
করিয়াছেন। ইমাম ইব্‌ন আবূ হাতিম উহা উপরোক্ত রাবী সুফিয়ান ছাওরী হইতে উপরোক্ত 
অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং সুফিয়ান ছাওরী হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আহমদ 
ইবৃন ইসামের অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্‌ন জারীর আবার উহাকে নিম্নোক্ত 
সনদেও বর্ণনা করিয়াছেন ৪ কা'ব আহ্বার হইতে ধারাবাহিকভাবে হযরত ইব্‌ন উমর (রা), 
সালিম, মূসা ইব্‌ন উকবা, আব্দুল আযীয ইব্‌ন মুখতার, মুআল্লা (ইব্‌ন আসাদ), মুছান্না ও 
ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন £ (এই স্থলে রাবী পূর্বোক্ত রিওয়ায়েতটি উল্লেখ 
করিয়াছেন।) 

শেষোক্ত রিওয়ায়েতগুলির সনদে দেখা যাইতেছে যে, উহা কা'ব আহ্বার হইতে 
ধারাবাহিকভাবে হযরত ইব্‌ন উমর (রা) ও তৎপুত্র সালিমের মাধ্যমে বর্ণিত হইয়াছে। 
সালিমের মাধ্যমে বর্ণিত শেষোক্ত রিওয়ারেতগুলি নাফে'র মাধ্যমে বর্ণিত পূর্বোক্ত 
রিওয়ায়েতসমূহ অপেক্ষা অধিকতর বিশুদ্ধ ও সহীহ। সালিম হইতেছেন হযরত ইব্‌ন উমর 
(রা)-এর পুত্র আর নাফে' হইতেছে তাহার গোলাম। সালিম নাফে* অপেক্ষা অধিকতর 
নির্ভরযোগ্য । এর দ্বারা প্রমাণিত হইতেছে যে, উপরোক্ত রিওয়ায়েত কা'ব আহ্বার কর্তৃক বনী" 
ইসরাঈল জাতির গ্রন্থাবলী হইতে সংগৃহীত ও বর্ণিত রিওয়ায়েত ভিন্ন অন্য কিছু নহে। আল্লাহই 
অধিকতর জ্ঞানের অধিকারী । | 


সাহাবী ও তাবেঈগণ কর্তৃক বিবৃত বিবরণ 


হযরত আলী (রা) হইতে ধারাবাহিকভাবে উমর ইব্ন সাঈদ, খালিদ ইঁৰিমা, হক 
হাজ্জাজ, মুছান্না ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ঃ “যুহরা ছিল পারস্য দেশীয় এক 
সুন্দরী রমণী। সে একদা হারত ও মারত নামক ফেরেশতাদ্ধয়ের নিকট কোন এক বিষয়ে 
বিচার প্রার্থিনী হইয়াছিল। তাহারা তাহার সহিত ব্যভিচার করিতে চাহিলে সে এই শর্তে সম্মত 
হইল যে, তাহারা তাহাকে আকাশে উঠিবার দোয়া বা মন্ত্র শিক্ষা দিবে। ফেরেশতাদ্ধয় তাহার 
শর্ত মানিয়া লইল। যুহরা মন্ত্র পড়িয়া আকাশে উঠিয়া গেল। সেখানে সে তারকায় রূপান্তরিত 
হইয়া গেল ৷’ 

উক্ত রিওয়ায়েতের রাবীগণ বিশ্বস্ত । তবে উহা হযরত আলী (রা) হইতে উমর ইব্‌ন সাঈদ 
ছাড়া অন্য কেহ বর্ণনা করে নাই। 

হযরত আলী (রা) হইতে ধারাবাহিকভাবে উমর ইব্‌ন সাঈদ, আবু খালিদ, মুআবিয়াহ, 
ইবরাহীম ইব্‌ন মূসা, মুহাম্মদ ইব্‌ন ঈসা, ফযল ইব্‌ন শাযান ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা 
করিয়াছেন $ 


১৪৫1 ৮০ 0351 5, এই আয়াতাংশে উল্লেখিত দুইজন এ, হইতেছেন আকাশের 
ফেরেশতা ৷’ হযরত আলী (রা) হইতে ধারাবাহিকভাবে জা“ফর ইবৃন মুহাম্মদের পিতামহ (নাম 
উহ্য রহিয়াছে), জা'ফরের পিতা মুহাম্মদ, মুগীছের মুনীব জাফর ইবৃন মুহাম্মদ, মুগীছ ও 
হাফিজ আবূ বকর ইব্‌ন মারদুবিয়্যা স্বীয় তাফসীর গ্রন্থে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) 


Wwww.quraneralo.com 


Contents 
৫৯২ তাফসীরে ইব্ন কাছীর 


বলিয়াছেন £ (এই স্থলে রাবী পূর্বোক্ত রিওয়ায়েতটি উল্লেখ করিয়াছেন।) উক্ত মাধ্যমে বর্ণিত 

উপরোক্ত রিওয়ায়েত সহীহ বলিয়া প্রমাণিত নহে। 

‘হযরত আলী (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ তুফায়েল ও জাবির প্রমুখ রাবীর সনদে 
দুইটি সূত্রে হাফিজ আবূ বকর ইব্‌ন মারদুবিয়্যা বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) 
বলিয়াছেন, “আল্লাহ্‌ যুহরা তারকার প্রতি লা'নত বর্ষণ করুন! কারণ, সে হারূত ও মারূত 
নামক ফেরেশতাদ্বয়কে গুনাহে লিপ্ত করিয়াছে।' উক্ত রিওয়ায়েতটিও সহীহ নহে। উহা সহীহ 
রিওয়ায়েতের বিরোধীও বটে। আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

হযরত ইবৃন মাসউদ (রা) এবং হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ 
ইমাম ইন জারীর বর্ণনা করিয়াছেন ঃ পৃথিবীতে মানুষের সংখ্যা যখন অধিক হইয়া গেল এবং 
তাহারা যখন গুনাহ করিতে লাগিল, তখন ফেরেশতাগণ তাহাদের বিরুদ্ধে, পৃথিবীর বিরুদ্ধে 
এবং পর্বতসমূহের বিরুদ্ধে বদ দোয়া করিতে লাগিল। তাহারা বলিতে লাগিল “হে প্রভু! তুমি 
তাহাদিগকে অবকাশ দিও না ।' ইহাতে আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাদের প্রতি এই ওহী 
পাঠাইলেন যে, ‘আমি তোমাদের অন্তর হইতে কুপ্রবৃত্তি ও শয়তানকে দূরে রাখিয়াছি। 
পক্ষান্তরে বনী আদমের অন্তরে কুপ্রবৃত্তি ও শয়তানকে অবতীর্ণ করিয়াছি। তোমরাও পৃথিবীতে 
অবতরণ করিলে তাহাদের ন্যায় পাপ করিতে ।' ইহাতে ফেরেশতাগণ বলাবলি করিতে লাগিল, 
“আমরা পরীক্ষায় পতিত হইলে পাপমুক্ত থাকিতাম ।" ইহাতে আল্লাহ্‌ তা'আলা তাহাদের নিকট 
এই ওহী পাঠাইলেন $ বেশ! তবে তোমরা নিজেদের মধ্য হইতে দুইজন অতি উত্তম 
ফেরেশতাকে মনোনীত কর। তাহারা হারত ও মারতকে মনোনীত করিল । আল্লাহ্‌ তাআলা 
তাহাদিগকে পৃথিবীতে নামাইয়া দিয়া যুহরা তারকাকে পারস্য দেশীয় নারীরূপে তাহাদের নিকট 
পাঠাইলেন। লোকদের নিকট সে বায়দাখত নামে পরিচিত ছিল। উক্ত ফেরেশতাদ্য় তাহার 
সহিত ব্যভিচার করিল । ইতিপূর্বে ফেরেশতাগণ শুধু মু'মিনদের জন্যে দোয়া করিতেন। আল্লাহ্‌ 
তা'আলা বলেন $ 

1১5০। ১১3৫1 59১455, ‘আর তাহারা (ফেরেশতাগণ) মু'মিনদের জন্যে দোয়া 
করিয়া থাকে ।' তাহারা হারূত ও মারূতের পাপ কার্যে লিপ্ত হইবার পর পৃথিবীবাসী সকল 
লোকদের জন্যে দোয়া করিতে লাগিল । আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

১১১১] ৪৪ ১০০ 0১১29 ‘আর তাহারা (ফেরেশতাগণ) পৃথিবীর অধিবাসীদের 
জন্য দোয়া করিয়া থাকে ।১ 

আল্লাহ্‌ তা'আলা ফেরেশতাদ্ধয়কে দুনিয়ার আযাব ও আখিরাতের আযাব এই দুইটির যে 
কোন একটিকে বাছিয়া লইতে বলিলেন। তাহারা দুনিয়ার আযাব বাছিয়া লইল। 

১, কুরআন মজীদের একাধিক আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, কোন কাফিরের জন্যে কোন মু'মিন ইসতিগফার 
করিতে পারে না; এইরূপ করা নিষিদ্ধ: বলাবাহুল্য, ফেরেশতাগণ আল্লাহ্‌র অনুগত বান্দা। তাহারা নিষিদ্ধ 
কাজ করেন না। উপরোক্ত রিওয়ায়েতে ফেরেশতাগণ উপরোক্ত নিষিদ্ধ কাজ করেন বলিয়া বর্ণিত হইয়াছে! 
অতএব, উহা কুরআন মজীদ বিরোধী রিওয়ায়েত। তাই উহা গ্রহণযোগ্য নহে। রিওয়ায়েতে যে আয়াতটি 


উদ্ধৃত হইয়াছে, উহা দ্বারা কাফিরদের জন্যে ফেরেশতাদের ইস্তিগফার করা প্রমাণিত হয় ন'। প্রকৃতপক্ষে 
আয়াতে উল্লেখিত 'পৃথিবীবাসীগণ'-এর তাৎপর্য হইতেছে 'পৃথিবীবাসী মু'মিনগণ* । 


www.quraneralo.com 


Contents 


a 


সূরা আল্‌ বাকারা ৫৯৩ 


" মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে মিনহাল ইবৃন আমর এবং ইউনুস ইব্‌ন খাব্বাব, যায়দ 
ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন যে, মুজাহিদ বলেন £ 

‘একদা আমি হযরত আবদুল্লাহ ইবৃন উমর (রা)-এর ভ্রমণসঙ্গী ছিলাম । একদিন রাত্রিতে 
তিনি স্বীয় গোলামকে বলিলেন- দেখতো ০। ১০11 (প্রভাতী তারা) উদিত হইয়াছে কিনা । 
উহার প্রতি কোন অভিনন্দন নাই। উহা নিপাত যাক! উহা ফেরেশতাদ্বয়ের (হারত ও 
মারূতের) ব্যভিচারের সঙ্গিনী ছিল। একদা ফেরেশতাগণ আল্লাহ্‌ তাআলার নিকট আরয 
করিল- আদম জাতির পাপীদিগকে আপনি কিরূপে অবকাশ প্রদান করেন? তাহারা অন্যায়ভাবে 
মানুষ খুন করে, আপনি যে সকল কাজ নিষিদ্ধ বলিয়া ঘোষণা করিয়াছেন তাহা করে এবং 
দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করিয়া বেড়ায়। আল্লাহ্‌ তা'আলা বলিলেন- ‘আমি তাহাদিগকে পরীক্ষায় 
পতিত করিয়াছি । তোমাদিগকেও তাহাদের ন্যায় পরীক্ষায় পতিত করিলে এরূপ করিতাম না।' 
আল্লাহ্‌ তা'আলা বলিলেন- বেশ! তবে তোমরা নিজেদের মধ্য হইতে অতি উত্তম দুইজন 
ফেরেশতাকে মনোনীত কর।' তাহারা হারূত ও মারতকে মনোনীত করিল । আল্লাহ্‌ তা'আলা 
তাহাদিগকে বলিলেন, ‘আমি তোমাদিগকে পৃথিবীতে পাঠাইব। তোমাদিগকে আদেশ দিতেছি, 
তোমরা শিরক করিবে না; যিনা করিবে না এবং খিয়ানত করিবে না। অতঃপর, তিনি অন্তরে 
কু-প্রবৃত্তি সৃষ্টি করিয়া দিয়া তাহাদিগকে পৃথিবীতে অবতীর্ণ করিলেন এবং যুহরা তারকাকে 
একজন বিদুষী সুন্দরী নারীর রূপ দিয়া তাহাদের নিকট অবতীর্ণ করিলেন। সে তাহাদিগকে 
ব্যভিচারে লিপ্ত করিতে সচেষ্ট রহিল। একদা তাহারা তাহার সহিত ব্যভিচার করিবার জন্যে 
তাহার নিকট ইচ্ছা প্রকাশ করিল । সে বলিল- আমি যে ধর্মের অনুসারিণী, উহার নির্দেশ এই 
যে, ভিন্ন ধর্মের অনুসারী কাহাকেও আমি দেহদান করিতে পারিব না। তাহারা বলিল-তুমি 
কোন্‌ ধর্মের অনুসারী? সে বলিল-আমি অগ্নি উপাসনার ধর্মের অনুসারিণী । তাহারা 
বলিল-'শিরক? আমরা উহার কাছেও যাইব না।' ইহাতে রমণীটি কিছুদিন তাহাদের নিকট 
হইতে দূরে রহিল। অতঃপর পুনরায় তাহাদের পিছনে লাগিল । তাহারা পুনরায় তাহার নিকট 
পূর্বোক্ত বাসনা প্রকাশ করিল। সে বলিল-'বেশ! তাহাই হইবে । তবে কথা এই যে, আমার 
স্বামী রহিয়াছে। তাহার কানে সংবাদটি পৌছিলে আমি অপমানিতা হইব। তোমরা আমার 
ধর্মকে গ্রহণ করিলে এবং আমাকে আকাশে লইয়া যাইবার প্রতিশ্রুতি দিলে আমি তোমাদের 
বাসনা পূর্ণ করিব ।' তাহারা তাহার কথা মানিয়া তাহার সহিত ব্যভিচারে লিপ্ত হইল । অতঃপর 
তাহাকে লইয়া আকাশে উঠিতে লাগিল। পথিমধ্যে তাহাকে তাহাদের নিকট হইতে কাড়িয়া 
লওয়া হইল। তাহাদের ডানাগুলি কাটিয়া দেওয়া হইল। তাহার ভীত-সন্ত্স্ত অবস্থায় পৃথিবীতে 
পড়িয়া গেল এবং তাহারা কাদিতে লাগিল। 

সে সময় পৃথিবীতে একজন নবী ছিলেন। তিনি দুই জুমআর মধ্যবতী দিনগুলিতে দোআ 
করতেন। ইহা পরবর্তী জুমআয় কবুল হইত। পাপী ফেরেশতাদ্বয় হারূত ও মারত ভাবিল- 
আমরা অমুক নবীর নিকট গিয়া যদি তাহাকে আমাদের জনো আল্লাহর নিকট ইস্তিগফার 
করিতে বলি আর তিনি যদি তাহারা নিকট আমাদের জন্য ইস্তিগফার করেন, তবে হয়ত 
আমাদের গুনাহ মাফ হইতে পারে। তাহারা উক্ত নবীর নিকট উপস্থিত হইল। তিনি 
তাহাদিগকে বলিলেন- আল্লাহ্‌ তোমাদিগকে রহম করুন! পৃথিবীবাসী কিরূপে আকাশবাসীর 
জন্যে ইস্তিগফার করিবে ? তিনি তাহাদিগকে বলিলেন- আমরা গুনাহ করিয়াছি। আল্লাহর 


. কাছীর (১ম খণ্ড)-_৭৫ 


www.quraneralo.com 


Contents 


৫৯৪ তাকসীরে ইবন কাছীর 
নবী বলিলেন-আচ্ছা! তোমরা আগামী জুমআর দিন আমার নিকট আসিও । তাহারা তাহাই 
করিল। তিনি বলিলেন-'তোমাদের বিষয়ে আমার দোয়া কবুল হয় নাই। আগামী জুমআয় 
আসিও! তাহারা তাহাই করিল আল্লাহর নবী বলিলেন-তোমরা দুনিয়ার আযাব ও আখিরাতের 
আযাব-এই দুইটির যে কোন একটিকে বাছিয়া লইবার জন্য অনুমতি পাইয়াছ। তবে, তোমরা 
দুনিয়ার আযাব বাছিয়া লইলে আখিরাতের আযাব মাফ হইয়া যাইবে এইরূপ নিশ্চয়তা নাই। 
উহা আল্লাহ্র ইচ্ছার উপর নির্ভরশীল ৷’ ইহাতে তাহাদের একজন বলিল-দুনিয়ার বয়সের 
সামান্য অংশ অতিবাহিত হইয়াছে। উহা দীর্ঘদিন টিকিয়া থাকিবে । আমি দুনিয়ার আযাবকে 
বাছিয়া লইব না৷’ অন্যজন বলিল-ইতিপূর্বে আমি তোমার কথা মানিয়াছি। এইবার তুমি 
আমার কথা মান। অস্থায়ী আযাব স্থায়ী আযাবের সমতুল্য নহে’ প্রথমজন বলিল-'আমরা 
দুনিয়ার আযাব বাছিয়া লইলেও তো আখিরাতের আযাবের আশংকা .থাকিয়া যাইতেছে ।' 
দ্বিতীয়জন বলিল-'আশা করি, আল্লাহ্‌ যখন দেখিবেন যে, আমরা আখিরাতের আযাবের ভয়েই 
দুনিয়ার আযাবকে বাছিয়া লইয়াছি, তখন তিনি আমাদিগকে আখিরাতের আযাব দিবেন না।' 

অতঃপর, তাহারা দুনিয়ার আযাবকে বাছিয়া লইল। ইহাতে তাহাদের মস্তক নীচের দিকে এবং 
পা উপরের দিকে রাখিয়া অগনপূর্ণ একটি কূপের মধ্যে শিকলের সাহায্যে তাহাদিগকে বুলাইয়া 
রাখা হইয়াছে।' 

উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ । মনে রাখিতে হইবে, উহা স্বয়ং নবী করীম (সা) হইতে 
বর্ণিত হয় নাই; বরং হযরত ইব্‌ন উমর (রা) হইতে বর্ণিত হইয়াছে। এই স্থলে ইতিপূর্বে 
উল্লেখিত একটি কথা পাঠকদিগকে স্মরণ করাইয়া দেওয়া প্রয়োজন । ইতিপূর্বে হযরত ইব্‌ন 
উমর (রা) হইতে নাফে'র সূত্রে ইমাম ইব্‌ন জারীর কর্তৃক বর্ণিত অনুরূপ একটি মারফ্‌* হাদীস 
স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে উল্লেখ করিবার পর পাঠকদের নিকট প্রকাশ করিয়াছে 
যে, উক্ত মারফ্‌' হাদীস অপেক্ষা কা'ব আহ্বার হইতে ধারাবাহিকভাবে হযরত ইব্‌ন উমর (রা) 
ও তৎপুত্র সালিম কর্তৃক বর্ণিত রিওয়ায়েতটি সনদের দিক দিয়া অধিকতর সহীহ ও প্রামাণ্য। 
এই স্থলে বর্ণিত রিওয়ায়েতটিও হযরত ইব্‌ন উমর (রা) কা'ব আহবার হইতে গ্রহণ 
করিয়াছেন । আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 'যুহরা তারকাটি একটি সুন্দরী রমণীরূপে 
পৃথিবীতে অবতীর্ণ হইয়াছিল- 57515495055 
বর্ণিত রিওয়ায়েতদ্বয়ে উল্লেখিত এই উক্তি যুক্তি হইতে বহুদূরে অবস্থিত । 
হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে কায়স ইব্‌ন উব্বাদ, রবী’ ইব্‌ন আনাস, 
আবূ জাফর, আদম, ইসাম ইব্‌ন রউওয়াদ ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন £ 
“হযরত আদম (আ)-এর পর মানুষ যখন কুফর ও আল্লাহর নাফরমানীতে লিপ্ত হইল, তখন 
ফেরেশতাগণ আল্লাহ তা'আলার নিকট আরয করিল--হে প্রভু! যে মানব জাতিকে তুমি শুধু 
চুরি ও শরাবখুরীতে লিপ্ত হইয়াছে ।' অতঃপর, ফেরেশতাগণ তাহাদের প্রতি বদ দোআ করিতে 
লাগিল । তাহাদের অন্তরে পাপী মানুষের প্রতি কোনরূপ সহানুভূতি রহিল না। আল্লাহ্‌ তা'আলা 
অহাদিগকে বলিলেন-মানুষ তো আমাকে দেখে না; (তাই, তাহারা পাপ করিতে সাহস পায়)।. 
ইহাতেও ফেরেশতাদের অন্তরে তাহাদের প্রতি দরদ বা সহানুভূতি আসিল না। (তাহারা 
তাহাদগিকে ক্ষমার অযোগ্য মনে করিতে লাগিল৷) ইহাতে আল্লাহ্‌ তা'আলা বলিলেন-“তোমরা 
'নিজেদের মধ্য হইতে দুইজন অতি উত্তম ফেরেশতাকে মনোনীত কর। আমি তাহাদিগকে 


Wwww.quraneralo.com 


Contents 
সুরা আল্‌ বাকারা রর ৫৯৫ 


আমার আদেশ-নিষেধসহ দুনিয়াতে পাঠাইব। তাহারা হারূত ও মারত নামক দুইজন 
ফেরেশতাকে মনোনীত করিল । আল্লাহ্‌ তা'আলা তাহাদের অন্তরে মানুষের অন্তরের কু-প্রবৃত্তির 
ন্যায় কু-পরবৃত্ত সৃষ্টি করিয়া তাহাদিগকে দুনিয়াতে পাঠাইলেন। আর তাহাদিগকে নির্দেশ দিলেন- 
‘তোমরা আমার ইবাদত করিবে, আমার সহিত কাহাকেও শরীক করিবে না, অন্যায়ভাবে 
কাহাকেও হত্যা করিবে না, হারাম মাল ভক্ষণ করিবে না এবং শরাব পান করিবে না ।' 

তাহারা পৃথিবীতে আসিয়া কিছুকাল লোকদের মধ্যে ন্যায়ানুগ ফয়সালা জারী করিল! 
তখন ছিল হযরত ইদরীস (আ)-এর যুগ। সেই সময় একটি রমণী ছিল। যুহরা তারকা যেমন 
সৌন্দর্যে সকল তারকার মধ্যে শীর্ষস্থানীয়া, উক্ত রমণীটি ছিল সেইরূপ সৌন্দর্যে সকল রমণীর 
মধ্যে শীর্ষস্থানীয়া। একদা তাহারা উক্ত রমণীর নিকট আসিয়া তাহার সহিত যিনা করিবার 
বাসনা প্রকাশ করিল। তাহারা তাহাদের বাসনা পূর্ণ করিবার জন্যে তাহার নিকট 
কাকুতি-মিনতি সহকারে আবেদন জানাইল। সে বলিল-তোমরা আমার ধর্ম গ্রহণ করিলে 
আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করিতে পারি। তাহার বলিল-তোমার ধর্ম কি? সে 
তাহাদিগকে একটি মূর্তি দেখাইয়া বলিল, আমি ইহাকে পূজা করিয়া থাকি। ইহাই আমার 
ধর্ম। তাহারা বলিল, “উহার পূজা করিবার কোন প্রয়োজন আমাদের নাই ।' 

এই বলিয়া তাহারা চলিয়া গেল। কিছুদিন এইরূপেই কাটিল। অতঃপর তাহারা পুনরায় 
রমণীটির নিকট আসিয়া পূর্বোক্ত বাসনা পুনর্ব্যক্ত করিল। সে তাহাদিগকে পূর্বের ন্যায় উত্তর 
দিল। তাহারা পূর্বের ন্যায় ব্যর্থ মনোরথ হইয়া ফিরিয়া গেল। অতঃপর পুনরায় তাহারা তাহার 
নিকট আসিয়া পূর্বোক্ত বাসনা পুনর্ব্যক্ত করিল। রমণীটি যখন দেখিল যে, তাহারা তাহার 
শর্তকে মানিয়া লইতেছে না, তখন সে তাহাদিগকে বলিল-'তোমরা তিনটি কার্যের মধ্যে 
হইতে যে কোন একটি কার্য করিলেই আমি তোমাদের বাসনা পূর্ণ করিব। হয় তোমরা এই 
মূর্তিটিকে পূজা করিবে; নতুবা এই মানুষটিকে হত্যা করিবে; অথবা এই শরাবটুকু পান 
করিবে!’ তাহারা বলিল-“ইহাদের কোনটিই হালাল নহে; তবে শরাব পান করাই ইহাদের 
' মধ্যে অপেক্ষাকৃত কম জঘন্য হারাম কাজ।' এই বলিয়া তাহারা শরাব পান করিল। অতঃপর 
রমণীটির সহিত যিনা করিল। যিনা করিবার পর তাহাদের ভয় হইল, তাহাদের নিকট উপস্থিত 
লোকটি মানুষকে তাহাদের পাপের কথা জানাইয়া দিবে । তাই তাহারা তাহাকে হত্যা করিল। 
ইশ আসিবার পর তাহারা আকাশে ফিরিয়া যাইতে চাহিল; কিন্তু ফিরিতে পারিল না। 
তাহাদেরও আকাশের ফেরেশতাদের মধ্যকার পর্দা তুলিয়া লওয়া হইয়াছিল । আকাশের 
ফেরেশতাগণ তাহাদের কার্যকলাপ প্রত্যক্ষ করিয়া অত্যন্ত বিস্মিত হইয়া গেল। তাহারা বুঝিতে 
পারিল, যাহারা আল্লাহকে দেখে না, তাহাদের অন্তরে আল্লাহ্‌র ভয় কম থাকা স্বাভাবিক । এই 
ঘটনার পর হইতে ফেরেশতাগণ পৃথিবীর সকল লোকের জন্য ইস্তিগফার করিতে লাগিল । 

আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ 

১১৯০১ ৩৪ ০০] Lusi 6১, ৮৯ ১১৯১ ২০1০] ‘আর 
ফেরেশতাগণ স্বীয় প্রভুর প্রশংসা বর্ণনা করিয়া থাকে এবং পৃথিবীবাসী লোকদের জন্য 
ইস্তিগফার করিয়া থাকে ।” 

অতঃপর অপরাধী হারূত ও মারূতকে আল্লাহ্‌ তা'আলা বলিলেন-'তোমরা দুনিয়ার আযাব 

ও আখিরাতের আযাব এই দুইটির যে কোন একটিকে বাছিয়া লও ।" তাহারা বলিল--'দুনিয়ার 


www.quraneralo.com 


Contents 


৫৯৬ তাফসীরে ইব্ন কাছীর 
আযাব অস্থায়ী: পক্ষান্তরে আখিরাতের আযাব স্থায়ী ।' তাহারা দুনিয়ার আযাবকেই বাছিয়া 
লইল। ইহাতে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে ব্যবিলন শহরে রাখিয়া দিলেন। সেইখানেই 
তাহারা আযাব ভোগ করিয়া আসিতেছে। 

উক্ত রিওয়ায়েতটি হাকিম স্বীয় মুসতাদরাক গ্রন্থে উপরোক্ত রাবী আবূ জা“ফর রাযী হইতে 
উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং আবূ জা“ফর রাধী হইতে ধারাবাহিকভাবে হাকাম ইব্‌ন 
সালিম রাযী, (হাকাম একজন বিশ্বস্ত রাবী)১ ইসহাক ইব্‌ন রাহবিয়াহ, মুহাম্মদ ইব্‌ন আব্দুস 
সালাম ও আবু যাকারিয়া আমৃবারীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। অতঃপর 
হাকিম মন্তব্য করিয়াছেন £ “উহার সনদ সহীহ; তবে ইমাম বুখারী ও ইমাম মুসলিম উহা 
বর্ণনা করেন নাই ৷' 

উপরোক্ত রিওয়ায়েতটি যুহরা সম্বন্ধে বর্ণিত রিওয়ায়েতসমূহের মধ্যে যুক্তির অধিকতর 
নিকটবর্তী । আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী | 

হ্যরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইয়াধীদ (ফারেসী), কাসিম ইব্‌ন 
ফযল হায্যাঈ, মুসলিম, ইমাম আবূ হাতিম ও ইমাম ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন ৪ 

‘একদা নিকটতম আকাশের অধিবাসী ফেরেশতাগণ পৃথিবীবাসী মানুষের দিকে তাকাইয়া 
দেখিতে পাইল তাহারা পাপ কার্যে লিপ্ত রহিয়াছে। ইহাতে তাহারা আল্লাহ্‌ তা'আলার নিকট 
আরয করিল-হে প্রভু! পৃথিবীবাসী মানুষ পাপ কার্যে লিপ্ত রহিয়াছে। আল্লাহ্‌ তা'আলা 
বলিলেন-তোমরা তো আমাকে দেখিতেছ; কিন্তু, তাহারা তো আমাকে দেখে না।' অতঃপর 
তাহাদিগকে বলিলেন-'তোমরা নিজেদের মধ্য হইতে তিনজন ফেরেশতাকে মনোনীত কর।' 
তাহারা তাহাই করিল । মনোনীত ফেরেশতাদের নিকট হইতে এই বিষয়ে সম্মতি লওয়া হইল 
যে, তাহারা পৃথিবীতে অবতরণ করিবে এবং তথায় মানুষের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করিবে । 
অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহাদের অন্তরে কু-প্রবৃত্তি সৃষ্টি করিয়া দিয়া বলিলেন-'তোমরা 
পৃথিবীতে গিয়া শরাব পান করিবে না, মানুষ খুন করিবে না, যিনা করিবে না এবং মূর্তিপূজা 
করিবে না।” ইহাতে একজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করা হইতে অব্যাহতি চাহিলে 
তাহাকে অব্যাহতি দেওয়া হইল। অপর দুইজন ফেরেশতা পৃথিবীতে অবতরণ করিল । একদা 
তাহাদের নিকট মুনাহিয়াহ (₹১৬.১.০) নানী একজন বিদুষী সুন্দরী আগমন করিল। তাহার 
পূর্ণ করিবার জন্য তাহার নিকট আবেদন জানাইল। সে বলিল-“তোমরা শরাব পান করিলে, 
আমার প্রতিবেশীর পুত্রকে হত্যা করিলে এবং মূর্তিপূজা করিলে আমি তোমাদের বাসনা পূর্ণ 
করিতে পারি।' তাহারা বলিল-“আমরা মূর্তিপূজা করিব না।' তাহারা শুধু শরাব পান করিল। 
তৎপর মানুষ খুন করিল এবং মূর্তিপূজাও করিল । আকাশের ফেরেশতাগণ তাহাদের দিকে 
তাকাইয়া তাহাদের অবস্থা দেখিল ৷ রমণীটি তাহাদিগকে বলিল-'তোমরা যে বচনটি উচ্চারণ 
করিয়া আকাশে উড়িয়া যাও, আমাকে উহা শিখাও ৷’ তাহারা তাহাকে উহা শিখাইল। সে উহার 
সাহায্যে আকাশে উঠিয়া গেল। সেখানে সে একটি অগ্নিপিণ্ড রূপান্তরিত হইয়া গেল। সেই 
অগ্নিপিগুটিই যুহরা তারা -নামে পরিচিত। আর সেই ফেরেশতাদ্ধয়ের নিকট আল্লাহ্‌ তা'আলা 
১. কিন্তু 'তাকরীব' নামক সমালোচনা গ্রন্থে তাহার সম্বন্ধে মন্তব্য করা হইয়াছে যে, তিনি অদ্ভূত অদ্ভূত কাহিনী 

বর্ণনা করিতেন । আবার তাহযীবু স্তাহযীব নামক সমালোচনা গ্রন্থে আহমদ হইতে তাহার সম্বন্ধে মন্তব্য করা 

হইয়াছে যে, ‘তিনি আশ্বাসা হইতে অদ্ভূত অদ্ভুত কাহিনী বর্ণনা করিতেন !' 


Wwww.quraneralo.com 


Contents 


‘সূরা আল্‌ বাকারা ৫৯৭ 


হযরত সুলায়মান (আ)-কে পাঠাইলেন। তিনি তাহাদিহকে দুনিয়ার আযাব ও আখিরাতের 
আযাব এই দুইটির যে কোন একটিকে বাছিয়া লইতে বলিলেন। তাহারা দুনিয়ার আযাবকে 
বাছিয়া লইল। তাহারা এখন আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানে ঝুলন্ত রহিয়াছে ৷' | 

উক্ত রিওয়ায়েতে অনেক অতিরিক্ত কথা, উদ্ভট উক্তি এবং সহীহ বর্ণনার বচন উল্লেখিত 
হইয়াছে । আল্লাহই সঠিক ঘটনা সম্বন্ধে অধিকতর জ্ঞানের অধিকারী । 
রায্যাক বর্ণনা করিয়াছেন £ হারূত ও মারূত ছিল দুইজন ফেরেশতা । একদা ফেরেশতাগণ বনী 
আদম জাতির বিচারকমণ্ডুলীকে লইয়া উপহাস করিবার ফলে আল্লাহ্‌ তা'আলা উক্ত 
ফেরেশতাদ্বয়কে বিচারক হিসাবে পৃথিবীতে প্রেরণ করিয়াছিলেন। একদা জনৈকা মহিলা কোন 
হয়। অতঃপর তাহারা আকাশে উঠিতে চেষ্টা করে; কিন্তু তাহাদিগকে তথায় উঠিতে দেওয়া হয় 
নাই। তৎপর তাহাদিগকে দুনিয়ার আযাব ও আখিরাতের আযাব এই দুইটির যে কোন 
একটিকে বাছিয়া লইতে বলা হয়। তাহারা দুনিয়ার আযাবকেই বাছিয়া লয় ৷' 

কাতাদাহ হইতে মুআম্মার বর্ণনা করিয়াছেন £ ‘হারত ও মারূত নামক ফেরেশতাদ্য় 
মানুষকে যাদু শিক্ষা দিত। আল্লাহ তা'আলা পূর্বেই তাহাদের নিকট হইতে এই প্রতিশ্রুতি গ্রহণ 
করিয়াছিলেন যে, তাহারা যাহাকেই যাদু শিক্ষা দিবে, তাহাকেই পূর্বে বলিয়া লইবে যে, আমরা 
কিন্তু পরীক্ষার মাধ্যম মাত্র । তোমরা কুফরী করিও না।' 

সুদ্দী হইতে ইসবাত বর্ণনা করিয়াছেন 8 ‘একদা হারত ও মারূত নামক ফেরেশতাদ্য় 
পৃথিবীবাসী মানুষের বিচার কার্যকে লইয়া তাহাদের বিরুদ্ধে সমালোচনা করিল। ইহাতে 
আল্লাহ তা'আলা বলিলেন-আমি বনী আদমের অন্তরে দশ প্রকারের কুপ্রবৃত্তি সৃষ্টি করিয়া 
রাখিয়াছি। তাহারা সেই কারণেই পাপ করে। হারত ও-মারত বলিল-্ প্রভু, তুমি 
আমাদের অন্তরে সেই সকল কু-প্রবৃত্তি দিয়া সৃষ্টি করিয়া আমাদিগকে পৃথিবীতে প্রেরণ করিলে 
আমরা নিশ্চয় ন্যায়পরায়ণতার সহিত বিচারকার্য সম্পাদন করিব ।* আল্লাহ্‌ তা'ভ্বালা 
বলিলেন-“বেশ। আমি তোমাদের অন্তরে সেই সকল কু-প্রবৃত্তি সৃষ্টি করিয়া দিলাম । তোমরা 
পৃথিবীতে অবতরণ কর। তথায় তোমরা ন্যায়পরায়ণতার সাথে বিচারকার্য সম্পাদন করিবে ।' 
তাহারা দীনাওয়ান্দ ($১5.24) রাজ্যের অন্তর্গত বাবিল শহরে অবতরণ করিল। তাহারা 
সারাদিন বিচারকার্য সম্পাদন করিয়া সন্ধ্যার দিকে আকাশে ফিরিয়া যাইত। একদা জনৈক 
মহিলা স্বীয় স্বামীর বিরুদ্ধে নালিশ লইয়া তাহাদের আদালতে আগমন করিল। তাহার অপরূপ 
সৌন্দর্য তাহাদিগকে বিমোহিত করিল। তাহার নাম আরবী ভাষায় যুহরা 5, ;/। নাবাতী 
ভাষায় বায়দাখত ১১ এবং ফারসী ভাষায় আনাহীদ (১১1) ছিল। তাহাদের মধ্য 
হইতে একজন অন্যজনকে বলিল-“মহিলাটির সৌন্দর্যে আমি মুগ্ধ হইয়াছি।' অন্যজন 
বলিল-“আমার অবস্থাও তাহাই । আমি তোমার নিকট উহা প্রকাশ করিতে চাহিয়াছিলাম; কিন্তু 
লজ্জার কারণে পারি নাই ।' প্রথমজন বলিল- তবে কি তাহার নিকট আমাদের বাসনাটি প্রকাশ 
করিব? দ্বিতীয়জন বলিল-হ্টা । তাহাই কর। কিন্তু ইহাতে যে আমাদিগকে আল্লাহ্‌র আযাব 
ভোগ করিতে হইবে । প্রথমজন বলিল-“আশা করি, তিনি স্বীয় রহমতে আমাদিগকে ক্ষমা 
করিবেন।” পরের দিন মহিলাটি যখন স্বীয় স্বামীর বিরুদ্ধে অভিযোগ লইয়া তাহাদের আদালতে 
উপস্থিত হইল, তখন তাহারা নিজেদের যৌন বাসনাটির কথা তাহার নিকট ব্যক্ত করিল। 


Wwww.quraneralo.com 


Contents 


২৯৮ তাফসীরে ইব্‌ন কাছীর 
মহিলাটি বলিল-তোমরা যদি বিচারাধীন মামলায় আমার স্বামীর বিরুদ্ধে আমার পক্ষে রায় 
প্রদান কর, তবে আমি তোমাদের বাসনা পূর্ণ করিব" তাহারা তাহাই করিল। সে তাহাদিগকে 
একটি নির্দিষ্ট নির্জন স্থানে যাইতে বলিল। তাহারা তথায় যাইবার পর তাহাদের মধ্য হইতে 
একজন ব্যভিচারে লিপ্ত হইবার প্রস্তুতি নিলে মহিলাটি বলিল-তোমরা যে কালাম পাঠ করিয়া 
আকাশে উঠিয়া থাক এবং যে কালাম পাঠ করিয়া আকাশ হইতে নামিয়া থাক, যতক্ষণ উহা 
আমাকে না শিখাইবে, ততক্ষণ আমি তোমাদের বাসনা পূর্ণ করিব না।' তাহারা তাহাকে উহা 
শিখাইল। সে কালাম পড়িয়া আকাশে উঠিয়া গেল; কিন্তু নামিবার কালাম আল্লাহ্‌ তা'আলা 
তাহাকে ভুলাইয়া দিলেন। অতএব সে সেইখানেই রহিয়া গেল। আল্লাহ তা'আলা তাহাকে 
নক্ষত্রে রূপান্তরিত করিয়া দিলেন ।' 

হযরত আব্দুল্লাহ ইব্‌ন উমর (রা) যখনই উক্ত নক্ষত্রটি দেখিতেন, তখনই উহার প্রতি 
লা'নতের বদ দোয়া করিতেন এবং বলিতেন-এই নক্ষত্রটিই হারত ও মারূতকে পাপে লিপ্ত 
করিয়াছিল। 

“অতঃপর ফেরেশতাদয় রাত্রিতে যখন আকাশে উঠিতে চাহিল তখন আর উঠিতে পারিল 
না। তাহারা বুঝিতে পরিল তাহাদের সর্বনাশ ঘটিয়াছে।' 

অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে দুনিয়ার আযাব ও আখিরাতের আযাব এই দুইটির 
যে কোন একটিকে বাছিয়া লইতে বলিলেন। তাহারা দুনিয়ার আযাবকেই বাছিয়া লইল। 
ইহাতে তাহাদিগকে বাবিল শহরে ঝুলন্ত অবস্থায় রাখা হইল এবং এই অবস্থায় তাহারা 
লোকদিগকে যাদু শিক্ষা দিতে লাগিল। 

মুজাহিদ হইতে ইব্‌ন আবু নাজীহ বর্ণনা করিয়াছেন £ “একদা ফেরেশতাগণ, আদম জাতির 
নিকট রাসূল, কিতাব এবং স্পষ্ট দলীল-প্রমাণ আসা সত্তেও তাহাদিগকে জুলুম-অত্যাচার এবং 
অন্যায়-অবিচারে লিপ্ত দেখিয়া বিস্বয় প্রকাশ করিল। ইহাতে আল্লাহ্‌ তা'আলা বলিলেন-তোমরা 
নিজেদের মধ্য হইতে দুইজন ফেরেশতাকে বাছিয়া লও । আমি তাহাদিগকে পৃথিবীতে অবতীর্ণ 
করিব। তাহারা তথায় গিয়া লোকদের মধ্যে ন্যায় বিচার করিবে ।' তাহারা অনেক অনুসন্ধান 
চালাইয়া হারূত ও মারূতকে মনোনীত করিল। আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে পৃথিবীতে 
পাঠাইলেন। পাঠাইবার কালে তাহাদিগকে বলিলেন-বনী আদম জাতি আমাকে দেখে না। এই 
অবস্থায় তাহাদের নিকট রাসূল ও কিতাব যাওয়া সত্তেও তাহারা পাপ করে দেখিয়া বিস্মিত 
হইয়াছ। শুন, আমি তোমাদের নিকট কোন রাসূল পাঠাইব না। তোমাদিগকে সরাসরি বলিয়া 
দিতেছি, “তোমরা অমুক অমুক কাজ ক্রিবে এবং অমুক অমুক কাজ হইতে দূরে থাকিবে ।' 
তাহারা পৃথিবীতে আসিয়া কিছুকাল অত্যন্ত নেককার হিসেবে জীবন যাপন করিল । সেই সময়ে 
তাহাদের অপেক্ষা অধিকতর নেককার কোন লোক পৃথিবীতে ছিল না। তাহারা ন্যায়পরায়ণতার 
সহিত মানুষের মধ্যকার বিরোধ নিম্পতি করিত। তাহারা সারাদিন ধরিয়া বিচার সম্পাদন 
করিবার পর সন্ধ্যাকালে আকাশে উঠিয়া যাইত। রাত্রিতে সেইখানে তাহারা ফেরেশতাদের 
সহিত রাত্রি যাপন করিত। j 

একদা আল্লাহ তা'আলা যুহরা তারকাকে অতিশয় সুন্দরী নারীর বেশে তাহাদের নিকট 
অবতীর্ণ করিলেন। সে তাহাদের নিকট কোন এক বিষয়ে বিচার-প্রাথিনী হইয়া আগমন করিল । 
জন্মিল। তাহারা একে অপরের নিকট অন্তরের লোভের কথা ব্যক্ত করিল। অতঃপর তাহারা 


www.quraneralo.com 


5105). 


সুরা আলু বাকার! £৯১ 


তাহার নিকট সংবাদ পাঠাইল-'তুমি পুনরায় আমাদের আদালতে হাজির হও । আমরা তোমার 
অন্তরের লোভের কথাটি জানায় দিয়া তাহার পক্ষে রায় দিল । অতঃপর উভয়ে তাহার সহিত 
যিনা করিল । 

এই স্থলে উল্লেখযোগ্য যে, তাহাদের যৌন বাসনা পূর্ণ করিবার প্রক্রিয়া মানুষের যৌন 
বাসনা পূর্ণ করিবার প্রক্রিয়ার ন্যায় ছিল না। তাহাদের যৌনাঙ্গ তাহাদের দেহের অভ্যন্তরে 
অবস্থিত ছিল। যাহা হউক, অতঃপর যুহরা সেতারা আকাশে উড়িয়া গেল। সে আকাশে পূর্বে 
যেই স্থানে অবস্থান করিতেছিল, সেইখানেই অবস্থান গ্রহণ করিল । এইদিকে সন্ধ্যাবেলায় হারত 
ও মারূত আকাশে চড়িতে গেলে পথিমধ্যে তাহারা বাধাপ্রাপ্ত হইল । তাহারা ধমক খাইল ও 
উপরে উঠিতে অনুমতি পাইল না । তাহাদের ডানাগুলি আর তাহাদিগকে উপরে লইয়া গেল না। 
তাহারা আদম জাতির একটি লোকের সাহায্যপ্রার্থী হইল । তাহারা তাহাকে বলিল-'আপনি 
স্বীয় প্রভুর নিকট আমাদের জন্যে দোয়া করুন। তিনি বলিলেন-পৃথিবীর অধিবাসী (মানুষ) 
কিরূপে আকাশের অধিবাসীর (ফেরেশতার) জন্যে সুপারিশ করিবে? তাহারা বলিল-“আমরা 
আকাশে আপনার প্রভুকে আপনার প্রশংসা করিতে শুনিয়াছি।' ইহাতে তিনি তাহাদিগকে নিদিষ্ট 
একটি দিনে তাহার নিকট আসিতে বলিয়া আল্লাহ্‌ তা'আলার নিকট তাহাদের জন্যে দোআ 
করিতে লাগিলেন। এক সময়ে আল্লাহ্‌ তা'আলা তাহার দোয়া কবুল করিলেন। তাহাদিগকে 
দুনিয়ার আযাব ও আখিরাতের আযাব-এই দুইটির যে কোন একটিকে বাছিয়া লইতে বলা 
হইল। তাহাদের একজন অন্যজনের মতামত জানিতে চাহিলে সে বলিল-'আখিরাতের আযাব 
চিরস্থায়ী । আর সেখানকার আযাব বিভিন্ন শ্রেণীর। পক্ষান্তরে দুনিয়ার আযাব অস্থায়ী । উহার 
আযাব আখিরাতের আযাবের নয় ভাগের এক ভাগ মাত্র ।' (তাহারা দুনিয়ার আযাবকেই বাছিয়া 
লইল ।) তাহাদিগকে বাবিল শহরে নামিতে বলা হইল । সেইখানে তাহাদিগকে শাস্তি দেওয়া 
হইল । তাহাদের শাস্তি শেষ হইয়াছে ।' কেহ কেহ বলেন-“তাহাদিগকে লোহার সহিত জড়াইয়া 
ঝুলন্ত অবস্থায় রাখা হইয়াছে । তাহারা এখনও সেখানে ডানা ঝাপটাইতেছে।' 

বিপুল সংখ্যক তাবেঈ হইতে হারূত ও মারূত সম্পর্কিত কাহিনী বর্ণিত হইয়াছে। ইহাদের 
মধ্যে মুজাহিদ, সুদ্দী, হাসান বসরী, কাতাদাহ, আবুল আলীয়া, যুহরী, রবী" ইবৃন আনাস এবং 
মুকাতিল ইব্‌ন হাইয়ান-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । পূর্বযুগীয় ও পরবর্তী যুগীয় বিপুল 
সংখ্যক তাফসীরকারও স্ব-স্ব তাফসীর গ্রন্থে তাহাদের কিস্সা বর্ণনা করিয়াছেন। তবে এই 
সকল বিস্তারিত বিবরণ ও কাহিনীর উৎস হইতেছে বনী ইসরাঈল'জাতি কর্তৃক বর্ণিত কিস্সা 
কাহিনী । এই সকল কিস্সা কাহিনী স্বয়ং নবী করীম (সা) হইতে বর্ণিত কোন সহীহ হাদীস 
দ্বারা সমর্থিত ও প্রমাণিত নহে। আর কুরআন মজীদে হারত ও মারূতের ঘটনা উল্লেখিত 
রহিয়াছে সংক্ষিপ্তরূপে । উহাতে. তাহাদের ঘটনা বিস্তারিতরূপে উল্লেখিত হয় নাই। আল্লাহ্‌ 
তা'আলা তাহাদের সম্বন্ধে কুরআন মজীদে যাহা বলিয়াছেন, আমরা উহার প্রতি ঈমান রাখি । 
আল্লাহ্‌ই প্রকৃত ঘটনা সম্বন্ধে অধিকতর জ্ঞানের অধিকারী । 

হারূত ও মারূত সম্বন্ধে অদভুত ও আজব একটা কাহিনী বর্ণিত রহিয়াছে। নিম্নে উহা উল্লেখ 
করিতেছি ঃ 

হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়াহ, হিশাম ইব্‌ন উরওয়াহ, ইবৃন 
আবৃয যানাদ, ইব্‌ন ওয়াহাব, রবী" ইব্‌ন সুলায়মান ও ইমাম আবূ জা“ফর ইব্‌ন জারীর বর্ণনা 


www.quraneralo.com 


Contents 


৬০০ তাফসীরে ইবৃন কাছীর 


করিয়াছেন £ হযরত আয়েশা (রা) বলেন 'নবী করীম (সা)-এর ইস্তিকালের অল্প কিছুদিন পঃ 
একদা দাওমাতুল জানদাল (১২11 হ,১) নামক স্থান হইতে একটি স্ত্রীলোক আমার নিকট - 
আগমন করিল। স্ত্রীলোকটি যাদু শিখিয়াছিল। কিন্তু উহা কোথাও প্রয়োগ করে নাই। যাদু 
শিখিবার কারণে তাহার উপর কয়েকটি ঘটনা ঘটিয়া গিয়াছিল। সে তৎসম্বন্ধে প্রশ্ন করিয়া 
উহার সমাধান লইবার উদ্দেশ্যে নবী করীম (সা)-এর সহিত সাক্ষাৎ করিবার জন্যে আগমন 
করিয়াছিল । যখন সে শুনিল, নবী করীম (সা) ইন্তিকাল করিয়াছেন, তখন সে অঝোরে 
কাদিতে লাগিল। তাহার কান্নায় আমার মনে তাহার প্রতি করুণার উদ্রেক হইল। সে 
বলিল-আমার ভয় হইতেছে, আমার সর্বনাশ ঘটিয়াছে। একদা আমার স্বামী আমাকে রাখিয়া 
উধাও হইয়া গেল। এই অবস্থায় একটি বৃদ্ধ মেয়েলোক আমার নিকট আসিল । আমি তাহাকে 
আমার বিপদের কথা জানাইলে সে বলিল-“আমি তোমাকে যাহা করিতে বলিব, তুমি তাহা 
করিলে তোমার স্বামী তোমার নিকট ফিরিয়া আসিবে ।' (আমি তাহার কথা মানিতে সম্মত 
হইলাম)। 

রাত্রিতে বৃদ্ধাটি দুইটি কালো কুকুর লইয়া আমার নিকট উপস্থিত হইল। উহাদের 
একটিতে সে এবং অন্যটিতে আমি আরোহণ করিলাম। মুহূর্তে আমরা বাবিল শহরে 
পৌছিলাম। সেখানে দেখি দুইটি লোক মস্তক নীচের দিকে এবং পা উপরের দিকে থাকা 
অবস্থায় ঝুলন্ত রহিয়াছে। তাহারা আমাকে বলিল, তুমি কোন উদ্দেশ্য লইয়া আসিয়াছ? আমি 
বলিলাম, যাদু শিখিবার উদ্দেশ্যে আসিয়াছি। তাহারা বলিল, “আমরা পরীক্ষার মাধ্যম ছাড়া 
কিছু নহি। অতএব, তুমি কুফরী করিও না। যে অবস্থায় আসিয়াছ, সেই অবস্থায় ফিরিয়া যাও । 
আমি তাহাদের পরামর্শ মানিতে অসম্মতি জানাইলাম। তাহারা বলিল, “তবে এ উনানটির কাছে 
গিয়া উহাতে পেশাব কর।' আমি উহার কাছে গিয়া ভয়ে পেশাব না করিয়াই ফিরিয়া 
আসিলাম। তাহারা বলিল, পেশাব করিয়াছ তো? আমি বলিলাম, হ্যা; করিয়াছি।' তাহারা 
বলিল, কিছু দেখিয়াছ কি? আমি বলিলাম, না, কিছু দেখি নাই। তাহারা বলিল, “তুমি পেশাব 
কর নাই। যাও দেশে ফিরিয়া যাঁও ৷ কুফরী করিও না।' আমি তাহাদের পরামর্শ মানিতে 
অসম্মতি জানাইলাম । তাহারা বলিল, “তবে এই উনানটির কাছে গিয়া উহাতে পেশাব কর।" 
আমি উহার কাছে গেলে ভয়ে আমার লোম শিহরিয়া উঠিল। আমি পেশাব না করিয়া তাহাদের 
নিকট ফিরিয়া আসিলাম । বলিলাম, পেশাব করিয়াছি। তাহারা বলিল, কি দেখিলে? আমি 
বলিলাম, কিছুই না। তাহারা বলিল, ‘তুমি মিথ্যা কথা বলিতেছ। তুমি পেশাব কর নাই। যাও 
দেশে ফিরিয়া যাও। কুফরী করিও না। তুমি কিন্তু শেষ প্রান্তে আসিয়া গিয়াছ। অর্থাৎ তোমার 
ঈমান চলিয়া যাইবার উপক্রম হইয়াছে। আমি তাহাদের পরামর্শ মানিতে অসম্মতি 
জানাইলাম। . 

তাহারা বলিল-বেশ, তবে এই উনানটির কাছে গিয়া উহাতে পেশাব কর। আমি উহার 
কাছে গিয়া উহাতে পেশাব করিলাম ৷ দেখিলাম, এক মস্তকাবৃত অশ্বারোহী ব্যক্তি আমার 
দেহের মধ্য হইতে বাহির হইয়া আকাশে উধাও হইয়া গেল । অতঃপর তাহাদের নিকট ফিরিয়া 
আসিয়া বলিলাম ‘আমি পেশাব করিয়াছি।' তাহারা বলিল, কিছু দেখিলে? আমি যাহা 
দেখিয়াছি, তাহা বলিলাম । তাহারা বলিল, ‘এইবার সত্য বলিয়াছ। মস্তকাবৃত অশ্বারোহী 
ব্যক্তিটি হইতেছে তোমার ঈমান । উহা তোমার মধ্য হইতে বাহির হইয়া গিয়াছে। এখন দেশে 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬০১ 


ফিরিয়া যাও ৷’ আমি আমার সঙ্গী স্ত্রীলোকটিকে বলিলাম, ‘আল্লাহ্‌র কসম! আমি কিছুই শিখি 
নাই এবং কিছুই জানি না। তাহারা আমাকে কিছুই শিখায় নাই !' 

সে বলিল-'না; না; তোমার শেখা হইয়া গিয়াছে। এখন হইতে তুমি যাহা ঘটাইতে 
চাহিবে, তাহাই ঘটিবে ৷ লও এই গমের দানাটি লও। উহাকে লইয়া বপন কর।' আমি উহা 
তাহার নিকট হইতে লইয়া বপন করিলাম । অতঃপর বলিলাম, “মাটি হইতে ফুঁড়িয়া বাহির 
হও’ উহা তাহাই করিল। আমি বলিলাম, “পাতা ছাড়াও ।" উহা তাহাই করিল । আমি 
বলিলাম, “পাকিয়া যাও ৷’ উহা তাহাই করিল । আমি বলিলাম, “শুকাইয়া যাও ৷' উহা তাহাই 
করিল। আমি বলিলাম, 'পিষিয়া আটা হইয়া যাও ৷’ উহা তাহাই হইয়া গেল। আমি বলিলাম, 
“রুটি হইয়া যাও ৷’ উহা তাহাই হইয়া গেল। আমি যখন দেখিলাম যে, আমি যাহা ঘটাইতে 
চাই তাহাই ঘটিয়া যায়, তখন আমি লজ্জিত ও চিন্তান্বিত হইয়া পড়িলাম। হে উন্মুল মু'মিনীন! 
আল্লাহ্র কসম! আমি উক্ত যাদু আর প্রয়োগ করি নাই এবং করিবও না।' 

উক্ত রিওয়ায়েতটি ইমাম ইবৃন আবু হাতিমও উপরোক্ত রাবী রবী' ইবৃন সুলায়মান হইতে 
বিস্তারিতভাবে বর্ণনা করিয়াছেন। তবে তাহার রিওয়ায়েতে নিম্নোক্ত অতিরিক্ত কথাগুলি 
উল্লেখিত রহিয়াছে £ 

হযরত আয়েশা (রা) বলেন-অতঃপর উক্ত স্ত্রীলোকটি সাহাবীদের নিকট তাহার সমস্যার 
সমাধান প্রার্থনা করিল। নবী করীম (সা)-এর ইস্তিকালের পর তখন বেশী দিন অতিবাহিত হয় 
নাই। বিপুল সংখ্যক সাহাবী তখন মদীনায় উপস্থিত। কিন্তু, তীহারা তাহাকে কি সমাধান দিবে 
তাহা খুঁজিয়া পাইল না। তাহারা সকলে এই ভয়ে ভীত ছিল যে, তাহারা কোন ফতোয়া দিলে 
উহা ভ্রান্তও হইতে পারে । তবে, হযরত ইব্‌ন আব্বাস রো) অথবা তাহার কোন এক সহচর 
স্ত্রীলোকটিকে বলিয়াছিল-“'আহা । তোমার মাতা-পিতা অথবা উভয়ের একজন যদি জীবিত 
থাকিত!, 

উক্ত রিওয়ায়েতের অন্যতম রাবী হিশাম বলেন-'আমাদের অবস্থা এই যে, স্ত্রীলোকটি 
আমাদের নিকট আসিয়া ফতোয়া প্রার্থনা করিলে আমরা যামীন হইয়া তাহাকে ফতোয়া 
দিতাম ৷’ রাবী ইবৃন আবৃয-যানাদ বলেন, হিশাম বলিতেন- “সাহাবীগণ ছিলেন আল্লাহর ভয়ে 
ভীত। তাহাদের মধ্যে ছিল তাকওয়া ও পরহেযগারী । আমাদের নিকট অনুরূপ .কোন মহিলা 
আসিয়া ফতোয়া প্রার্থনা করিলে আমরা অজ্ঞ ব্যক্তিগণ না জানিয়া না বুঝিয়া অনুমানের ভিত্তিতে 
ফতোয়া দিয়া আত্মপ্রসাদ লাভ করিতাম ৷’ উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ । 


যাদুর প্রভাব 

যাদুর ক্ষমতা কতটুকু? এই বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রহিয়াছে। একদল 
বিশেষজ্ঞ বলেন, যাদু প্রকৃতই এক বস্তুকে অন্য বস্তুতে পরিবর্তিত করিয়া দিতে পারে। তাহারা 
হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত উপরোক্ত রিওয়ায়েতটিকে নিজেদের অভিমতের সমর্থনে 
পেশ করেন । উক্ত রিওয়ায়েতে উল্লেখিত হইয়াছে যে, যাদুকর মহিলাটি একটি গমের কণাকে 
বপন করিয়া যাদুর সাহায্যে সঙ্গে সঙ্গে উহা হইতে গাছ ও ফল উৎপন্ন করিয়াছিল । ইহা দ্বারা 
প্রমাণিত হয়, বস্তুকে প্রকৃতই পরিবর্তিত করিয়া দিবার ক্ষমতা যাদুর মধ্যে রহিয়াছে। 
কাছীর (১ম খণ্ড)__৭৬ 


www.quraneralo.com 


Contents 


টির তাফসীরে ইবন কাছীর 

আরেকদল বিশেষজ্ঞ বলেন-“এক বস্তুকে প্রকৃতই অন্য বস্তুতে পরিবর্তিত করিয়া দিবার 
ক্ষমতা যাদুর মধ্যে নাই ৷ যাদু শুধু দৃষ্টি বিভ্রম, শ্রুতি বিভ্রম ইত্যাদি ঘটাইয়া দর্শক, শ্রোতা 
ইত্যাদির মনে এক বস্তুকে অন্য বস্তু হিসাবে প্রতীয়মান করিতে পারে। ইহাতে দর্শক, শ্রোতা 
ইত্যাদি ব্যক্তি শুধু এক বস্তুকে অন্য বস্তুরূপে কল্পনা করে, যাদুর কারণে তাহার! ভ্রান্ত ধারণায় 
এক বস্তু অন্য বস্তুরূপে প্রতীয়মান হয়। বস্তুত, যাদুর কারণে বস্তুর ধর্ম ও প্রকৃতিতে কোনরূপ 
পরিবর্তন আসে না, আসিতে পারে না ।' তাহারা -কুরআন মজীদের নিঙ্নোক্ত 'আয়াতদ্বয়কে 
নিজেদের অভিমতের সমর্থনে পেশ করেন। আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আ)-এর প্রতিপক্ষ 
যাদুকরদের যাদুর বর্ণনা প্রদান প্রসঙ্গে বলিতেছেন ঃ 

Ee > 13° Espasa ly wll ১১০119, অৰ্থাৎ তাহারা 
(যাদুকররা) লোকদের চক্ষুকে বিভ্রান্ত করিয়া দিল এবং তাহাদিগকে ভীত স্মস্ত করিয়া দিল। 
2৭755 

775 

ভা ডি 

উপরোক্ত আয়াতদ্বয় দ্বারা প্রমাণিত হয় যে, বস্তুর ধর্ম ও প্রকৃতির মধ্যে পরিবর্তন আনিবার 
কোন ক্ষমাত যাদুর মধ্যে নাই । উহা শুধু মানুষের খেয়াল ও ধারণার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করিয়া 
তাহার নিকট এক বস্তুকে অন্য বস্তুরূপে প্রতীয়মান করিবার ক্ষমতা রাখে। 

একদল তাফসীরকার বলেন-কুরআন মজীদে উল্লিখিত বাবিল শহরটি দীনাওয়ান্দ 
(53153) রাজ্যে অবস্থিত বাবিল নহে, বরং উহা ইরাকে অবস্থিত বাবিল। সুদ্দী প্রমুখ 
তাফসীরকার উপরোক্ত অভিমত ব্যক্ত করিয়াছেন। তাহারা নিজেদের অভিমতের সমর্থনে" 
হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত উপরোক্ত রিওয়ায়েতটি পেশ করেন। ইমাম ইব্‌ন আবু 
হাতিম কর্তৃক বর্ণিত নিম্নোক্ত রিওয়ায়েত দ্বারাও প্রমাণিত হয় যে, উক্ত বাবিল শহরটি ইরাকে 
অবস্থিত বাবিল। আবূ সালেহ গিফারী হইতে ধারাবাহিকভাবে আম্মার ইবৃন সা'দ মুরাদী, ইব্ন 
লাহীআ ও ইয়াহিয়া ইবৃন আযহার, ইব্‌ন ওয়াহাব, আহমদ ইবৃন সালেহ, আলী ইবৃন হুসাইন ও 
ইমাম ইবৃন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন যে, আবু সালেহ গিফারী বলেন ঃ 

‘একদা হযরত আলী (রা) সফরের অবস্থায় বাবিল শহরের মধ্য দিয়া যাইতেছিলেন। এই 
সময়ে মুয়ায্যিন আসিয়া তাহাকে আসরের নামাযের ওয়াক্ত হইবার কথা জানাইল। তিনি 
তথায় নামায আদায় না করিয়া শহর অতিক্রম করিয়া চলিয়া গেলেন। অতঃপর মুয়ায্যিনকে 
নামাযের ইকামত দিতে নির্দেশ দিলেন এবং শহরের বাহিরে নামায আদায় করিলেন। নামায 
শেষ করিয়া বলিলেন-আমার হাবীব নবী করীম (সা) আমাকে কবরস্থানে ও বাবিল শহরে 
নামায আদায় করিতে নিষেধ করিয়াছেন। বাবিল শহরে নামায আদায় করিতে নিষেধ করিবার 
কারণ এই যে, উহা একটি অভিশপ্ত শহর ।' 

আবু সালেহ গিফারী হইতে ধারাবাহিকভাবে আম্মার ইব্‌ন সা'দ সুরাদী, ইব্‌ন ওয়াহাব, 
ইয়াহিয়া ইবন আযহার, সুলায়মান ইব্‌ন দাউদ ও ইমাম আবু দাউদ বর্ণনা করিয়াছেন ঃ 

‘একদা সফরের অবস্থায় হযরত আলী (রা) বাবিল শহরের মধ্য দিয়া যাইতেছিলেন। এক 
সময়ে মুয়ায্যিন আসিয়া তাহাকে আসরের নামাযের ওয়াক্ত হইবার কথা জানাইল। তিনি 


www.quraneralo.com 


Conte 


সরা আল্‌ বাকারা ৩০৩ 


তথায় নামায আদায় না করিয়া শহর অতিক্রম করিয়া গেলেন! অতঃপর মুয়ায্যিনকে নামাযের 
ইকামত দিতে বলিলেন এবং শহরের বাহিরে নামায আদায় করিলেন। নামায শেষ করিয়া 
বলিলেন-আমার হাবীব নবী করীম (সা) আমাকে কবরস্থানে এবং বাবিল শহরে নামায আদায় 
করিতে নিষেধ করিয়াছেন । বাবলি শহরে নামায আদায় করিতে নিষেধ করিবার কারণ এই যে, 
উহা একটি লা'নতপ্রাপ্ত শহর ।' 

আবূ সালেহ গিফারী হইতে ধারাবাহিকভাবে হাজ্জাজ ইব্‌ন শাদ্দাদ, ইয়াহিয়া ইব্‌ন 
আযহার ও ইব্‌ন লাহীআ, ইব্‌ন ওয়াহাব, আহমদ ইবৃন সালেহ ও ইমাম আবু দাউদ সুলায়মান 
ইব্‌ন দাউদ হইতে বর্ণিত পূর্বোক্ত রিওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন। উক্ত রিওয়ায়েতটি ইমাম 
আবু দাউদের নিকট গ্রহণযোগ্য । কারণ, তিনি উহা বর্ণনা করিবার পর উহার পক্ষে বা বিপক্ষে 
কোনরূপ মন্তব্য করেন নাই। উক্ত রিওয়ায়েত দ্বারা প্রমাণিত হয় যে, বাবিল শহরে নামায 
আদায় করা মাকরূহ; যেমন মাকরূহ ছামুদ জাতির আবাস ভূমিতে নামায আদায় করা। 
উল্লেখ্য যে, নবী করীম (সা) ছামূদ জাতির আবাস ভূমিতে প্রবেশ করিতে হইলে ক্রন্দনরত 
অবস্থায় প্রবেশ করিতে আদেশ দিয়াছেন। 

ভূগোল শান্ত্রবিদগণ বলেন ৪ আটলান্টিক মহাসাগর হইতে ইরাকে অবস্থিত ব্যবিলন 
শহরের দূরত্ব হইতেছে সত্তর ডিগ্রী দ্রাঘিমাংশ। পক্ষান্তরে বিযুব রেখা হইতে উহার দূরত্্‌ 
হইতেছে, বত্রিশ ডিগ্রী উত্তর অক্ষাংশ । আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 


AES 95 হি ০৯5 চে 3১5০ ০১৯ এ ১০ SLU “আর তাহারা 
দুইজনে এই কথা না বলিয়া কাহাকেও শিক্ষা দিত না যে. “আমরা পরীক্ষা করার জন্য 
আসিয়াছি। অতএব, তুমি কুফর করিও না।” 

উক্ত আয়াতাংশের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে কায়স ইব্‌ন 
উব্বাদ, রবী ইবৃন আনাস ও আবু জা“ফর রাষী বর্ণনা করিয়াছেন ঃ 

‘আল্লাহ্‌ তা'আলা যাদুর সহিত দুইজন ফেরেশতাকে পৃথিবীতে অবতীর্ণ করিয়াছিলেন । 
তিনি মানুষকে তাহাদের নিকট হইতে যাদু শিখিবার সুযোগ দিয়া তাহাদিগকে পরীক্ষা 
করিয়াছিলেন । তাহাদিগকে পৃথিবীতে অবতীর্ণ করিবার পূর্বে তিনি তাহাদের নিকট হইতে এই 
প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছিলেন যে, তাহারা এই কথা না বলিয়া কাহাকেও যাদু শিক্ষা দিবে না 
যে, আমরা পরীক্ষার মাধ্যম বৈ কিছু নহি; অতএব তুমি কুফরী করিও না (অর্থাৎ যাদু শিখিও 
না)। উক্ত রিওয়ায়েতটি হাসান বসরী হইতে ইমাম ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন। 

উক্ত আয়াতাংশের ব্যাখ্যায় কাতাদাহ বলেন £ ‘আল্লাহ তা'আলা ফেরেশতাদ্বয়ের নিকট 
হইতে এই প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছিলেন যে, তাহারা এই কথা না বলিয়া কাহাকেও যাদু শিক্ষা 
দিবে না যে, “আমরা পরীক্ষার মাধ্যম বৈ কিছু নহি; অতএব তুমি কুফরী করিও না।' 

উক্ত আয়াতাংশের ব্যাখ্যায় সুদ্দী বলেন-“তাহাদের নিকট কেহ যাদু শিখিতে আসিলে 
তাহারা তাহাকে এই উপদেশ দিতেন-'তুমি কুফরী করিও না। আমরা পরীক্ষার মাধ্যম বৈ 
কিছু নহি ৷’ সে তাহাদের উক্ত উপদেশ মানিতে অসম্মতি জানাইলে তাহারা তাহাকে একটি 
ছাই-এর গাদা দেখাইয়া বলিতেন-'এই ছাইয়ের গাদায় পেশাব কর।' সে উহাতে পেশাব 
করিলে তাহারা মধ্য হইতে একটি নূর বা জ্যোতি বাহির হইয়া আকাশে উধাও হইয়া যাইত। 
উক্ত নূর বা জ্যোতি হইতেছে তাহার ঈমান । অতঃপর ধোঁয়ার ন্যায় কালো একটি পদার্থ তাহার 


Wwww.quraneralo.com 


Contents 


৬০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


কান ও অন্যান্য ছিদ্র দিয়া তাহার দেহে প্রবেশ করিত । উক্ত পদার্থটি হইতেছে আল্লাহর গযব । 
সে পেশাব করিয়া আসিয়া তাহাদিগকে উহা জানাইলে তাহারা তাহাকে যাদু শিক্ষা দিত ৷” 

উক্ত আয়াতাংশের ব্যাখ্যায় ইব্‌ন জুরায়জ হইতে ধারাবাহিকভাবে হাজ্জাজ ও সুনায়দ বর্ণনা 
করিয়াছেন যে, কাফির ছাড়া অন্য কেহ যাদু শিখিবার সাহস করিতে পারে না। 


5২০ 35 হও 255 (এন VEL 4 এনা 5০ ৩।০০ Les আলোচ্য আয়াতাংশে 
উল্লেখিত ২:53 শব্দের অর্থ হইতেছে পরীক্ষা ৷ °C 
কবি বলেন £ 
১৫2১ ৬৬ AU 343 
Wyk Ii ule ০০| 1৯৩ 
‘আর লোকেরা নিজেদের দীনের বিষয়ে পরীক্ষায় পতিত হইল ৷ তাহারা হযরত উসমান 


ইব্‌ন আফ্ফান (রা)-কে কঠিন বিপদে একাকী ছাড়িয়া দিল ৷' 

আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আ)-এর কথাকে উদ্ধৃত করিয়া বলিতেছেন ৪ 

১15৮5 91 ৯ ১1 “উহা তোমার পরীক্ষা ভিন্ন অন্য কিছু নহে।” 

উপরোক্ত দুইটি দৃষ্টান্তের একটিতে ২:53 শব্দটি এবং অন্যটিতে উহার সমধাতুজ ক্রিয়াটি 
যথাক্রমে ‘পরীক্ষা’ ও “পরীক্ষা করা’ অর্থে ব্যবহৃত হইয়াছে। 

আলোচ্য আয়াত দ্বারা কেহ কেহ প্রমাণিত করেন যে, “যাদু শিক্ষা করা কুফর ।' যে ব্যক্তি 
যাদু শিখে সে কাফির । তাহারা নিম্নোক্ত হাদীসকেও নিজেদের বক্তব্যের সমর্থনে পেশ করেন ঃ 

হযরত আব্দুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে হুমাম, ইবরাহীম, আ“মাশ, আবূ মুআবিয়া, 
মুহাম্মদ ইব্‌ন মুছান্না ও হাফিজ আবূ বকর আল বায্যার বর্ণনা করিয়াছেন ঃ 

হযরত আব্দুল্লাহ (রা) বলেন-যে ব্যক্তি গণকের কাছে অথবা যাদুকরের কাছে যায় এবং 
গণক বা যাদুকর যাহা বলে তাহা বিশ্বাস করে, সে ব্যক্তি মুহাম্মদ (সা)-এর প্রতি যাহা অবতীর্ণ 
হইয়াছে, তাহার প্রতি কুফরী করে।" উক্ত হাদীসের সনদ সহীহ। উহার সমার্থক একাধিক 
হাদীস বর্ণিত রহিয়াছে। 

259 21 ১১৩4 ১১5০৮ Le Ls ১১44১ অর্থাৎ ‘লোকেরা হারত ও 
মারতের নিকট হইতে এইরূপ যাদু শিখিত যাহা দ্বারা তাহারা অসৎ ও অন্যায় উদ্দেশ্য 
চরিতার্থ করিতে পারে। তাহারা যে যাদু শিখিত, উহা দ্বারা স্বামী-স্ত্রীর পারস্পরিক ভালবাসাপূর্ণ 
সম্পর্ক নষ্ট করিয়া দিয়া উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটাইয়া দিত’ বলাবাহুল্য, ইহা শয়তানের 
কাজ! হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা) হইতে ধারাবাহিকভাবে তালহা ইব্‌ন নাফে', আবূ 
সুফিয়ান ও আ'মাশ প্রমুখ রাবীর সনদে ইমাম মুসলিম বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) 
বলিয়াছেন ৪ শয়তান পানির উপর সিংহাসন স্থাপন করিয়া স্বীয় অনুচরদিগকে লোকদের নিকট 
প্রেরণ করিয়া থাকে তাহার যে অনুচরটি লোকদের মধ্যে বিভেদ সৃষ্টি করিবার কার্যে অধিকতর 
সাফল্য অর্জন করিতে পারে, সে তাহার নিকট অধিকতর প্রিয় ও ন্নেহভাজন হইয়া থাকে। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬০৫ 


এই (অশ্লীল) কথা বলাইয়া ছাড়িয়াছি।' শয়তান তাহাকে বলে, "তুমি কিছুই কর নাই !' 
তাহার আপনজনের মধ্যে বিচ্ছেদ ঘটাইয়াছি। ইহা শুনিয়া শয়তান তাহার প্রতি অত্যন্ত গ্রীত ও 
সন্তুষ্ট হয়। সে তাহাকে বলে, হ্যা, তুমি একটি কাজের মত কাজ করিয়াছ।' 

যাদুর সাহায্যে স্বামী-স্ত্রীর মধ্যে অবনিবনা ও বিচ্ছেদ ঘটানো হয় কিরূপে? যাদুর সাহায্যে 
স্বামী বা স্ত্রীর নজরে স্ত্রী বা স্বামীকে কুৎসিত প্রতীয়মান করা হয়। অথবা একজনের মনে 
অন্যজনের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করিয়া দেওয়া হয়। ফলে তাহাদের মধ্যে অবনিবনা ও 
বিচ্ছেদ ঘটিয়া যায়। 

শব্দার্থ 8 ৮১ || অর্থাৎ পুরুষ লোক । উহার বিপরীত লিঙ্গের শব্দ হইতেছে 51,1 অর্থাৎ 
স্ত্রীলোক । উহাদের প্রত্যেকটি হইতে দ্বিবচন শব্দ (42:55) গঠিত হইয়া থাকে। কিন্তু, উহাদের 
কোনটি হইতে বহুবচন শব্দ গঠিত হয় না। আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী। 

111 ১303 সি। ৬৯1 ০০ 92905৮৯1055 “আর তাহারা আল্লাহর অনুমতি ছাড়া 
কোনক্রমে কাহাকেও ক্ষতিগ্রস্ত করিতে পারিত না ।” 

সুফিয়ান ছাওরী বলেন £ 410 ১%, অৰ্থাৎ আল্লাহ্‌ তা'আলা কর্তৃক নির্ঘারিত তাকদীর 
অনুসারে ৷’ 

হা ইন SE SM SGT ভারি SER 
অবস্থিত প্রতিবন্ধকতাকে আল্লাহ্‌ তা“আলা দূর করিয়া দিবার কারণে ৷' 

হাসান বসরী উপরোক্ত আয়াতাংশের ব্যাখ্যায় বলেন ঃ ‘আল্লাহ্‌ তা'আলা যাহাকে চাহিতেন, 
তাহাকে যাদুর সাহায্যে ক্ষতিগ্রস্ত করিবার জন্যে যাদুকরকে ক্ষমতা দিতেন এবং যাহাকে 
চাহিতেন না, তাহাকে উহা দ্বারা ক্ষতিগ্রস্ত করিবার জন্যে যাদুকরকে ক্ষমতা দিতেন না। 
যাদুকররা যাহা করিত, তাহা আল্লাহ্‌র ক্ষমতা প্রদানের কারণেই করিত । আল্লাহ্র ক্ষমতা প্রদান 
ব্যতিরেকে তাহারা কাহাকেও ক্ষতিগ্রস্ত করিতে পারিত না!’ অন্য এক বর্ণনা অনুসারে আলোচ্য 
আয়াতাংশের ব্যাখ্যায় হাসান বসরী বলেন ৪ 'যাহারা যাদু শিখিত, উহা তাহাদিগকে ছাড়া অন্য 
কাহাকেও ক্ষতিগ্রস্ত করিত না!” . 

১৫555 90 ১৯:৮০ 5৮৭1১55, অর্থাৎ যাহারা যাদু শিখিত, উহা তাহাদের দীনকে 
ংস করিয়া দিয়া তাহাদিগকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করিত। উহা তাহাদের যে উপকারে আসিত 
ক্ষতির তুলনায় তাহা কিছুই নহে। 

SHE ১০ ৪১৪ ০৪ 40 Ue bal cl 12 "41 অৰ্থাৎ যে সকল ইয়াহুদী নবী 
করীম (সা)-এর প্রতি ঈমান না আনিয়া তৎপরিবর্তে তাহার বিরুদ্ধে যাদু প্রয়োগ করিয়াছে, 
তাহাদের জন্যে যে আখিরাতের নিআমতের কোন অংশ নির্ধারিত নাই, তাহা তাহারা বেশ 
ভালরূপেই জানে। 

হযরত ইব্‌ন আব্বাস (রা), EE 3১. অর্থাৎ, অংশ, হিস্সা।' 
কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আব্দুর রাষ্যাক বর্ণনা করিয়াছেন ৪ 5 4 
১১ ০ ৪১১৯ অর্থাৎ তাহার জন্যে আখিরাতে আল্লাহ্‌র নিকট (বাচিবার) কোন পথ নাই।' 


Wwww.quraneralo.com 


Contents 


৬০৬ তাফসীরে ইব্‌ন কাছীর 
আব্দুর রায্যাক এবং হাসান বসরী বলেন- 5১.5 ৬ ৪১৯3। 41 অথাৎ তাহার জন্যে 
আখিরাতে কোন দীন নাই।' কাতাদাহ হইতে সা'দ বর্ণনা করিয়াছেন 8 5,531 ৮৪ 114 
২১০১ ১০ অর্থাৎ 'ইয়াহুদীদিগকে আল্লাহ্‌ তা'আলা যে আদেশ, উপদেশ ও সতকীর্কিরণ বাণী 
প্রদান করিয়াছিলেন, তদনুসারে তাহার জন্য আখিরাতে কোন দীন নাই ।' কাতাদাহ হইতে 
সা'দ বর্ণনা করিয়াছেন ৪ 35৯ ০ ৪১51 5৪ 4115 ১3০ "| ০৯11৯1-5 ৪15 অর্থাৎ 
ইয়াহুদীদিগকে আল্লাহ্‌ তা'আলা যে আদেশ, উপদেশ ও সতকীকরণ বাণী প্রদান করিয়াছিলেন, 
তদনুসারে তাহারা জানে যে, যাদুকরের জন্যে আখিরাতের নিআমতের কোন অংশ বা হিস্সা 
নাই।' 

35051754 11s Lt 19 /2U 04 অৰ্থাৎ তাহারা ঈমান না আনিয়া 
তৎপরিবর্তে যে যাদুকে গ্রহণ করিয়াছে, উহা নিশ্চয় বড় নিকৃষ্ট জিনিস । আহা! তাহারা যদি 
বুঝিত। 

৮ 9৫ 9 ৮2৯ alll ০১০ ১০ 82১০০1১8515 69 51 অর্থাৎ 
তাহারা যাদুর পথ গ্রহণ না করিয়া যদি ঈমান আনিত এবং অন্যায় ও পাপ হইতে দুরে থাকিত, 
তবে উহা যাদুর পথ অপেক্ষা অধিকতর মঙ্গলময় হইত । আহা! তাহারা যদি বুঝিত । 

অনুরূপভাবে আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলিতেছেন ঃ 


ERE i 


[3 (1০ 1555 00 চি 95 এও ভি 
্‌ 6 


_ 'আর যাহারা জ্ঞানের অধিকারী তাহারা বলিল, ধ্বংসের দিকে যাইও না। যে ব্যক্তি ঈমান 
আনে এবং নেক আমল করে, তাহার জন্যে আল্লাহ্‌ যে পুরস্কার রাখিয়া দিয়াছেন, উহা উত্তম । 
শুধু ধৈর্যশীল ব্যক্তিগণকেই ইহা শিক্ষা দেওয়া হইতেছে ।” 

যাদু শেখা কি কুফর? যাদুবিদ্যার শিক্ষা গ্রহণ করা কুফর কিনা এই বিষয়ে ফকীহগণের 
মধ্যে মতভেদ রহিয়াছে। পূর্বযুগীয় একদল ফকীহ বলেন, ‘যাদুকর ব্যক্তি কাফির ।' ইমাম 
আহমদ হইতেও অনুরূপ একটি অভিমত বর্ণিত হইয়াছে। তাহারা 56191১০1451 513 
{221 ১1 | এই আয়াতকে নিজেদের অভিমতের পক্ষে পেশ করেন। উক্ত আয়াতে 
যাদুকরদের সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ৪ ‘যদি তাহারা ঈমান আমিত ।' উহা দ্বারা 
প্রমাণিত হয়, যাদুকর ব্যক্তি মু'মিন নহে। 

আরেকদল ফকীহ বলেন, যাদুকর ব্যক্তি কাফির নহে; তবে তাহার অপরাধ মৃত্যুদণ্যোগ্য । 
যাদুকর ব্যক্তির শাস্তি হইতেছে মৃত্যুদণ্ড। তাহারা ইমাম শাফেঈ ও ইমাম আহমদ কর্তৃক বর্ণিত 
নিম্নোক্ত রিওয়ায়েতকে নিজেদের বক্তব্যের সমর্থনে পেশ করেনঃ 

বাজালা ইব্‌ন আবাদা হইতে ধারাবাহিকভাবে আমর ইবৃন দীনার, সুফিয়ান ইব্‌ন 
উয়াইনিয়া, ইমাম শাফেঈ ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন ৪ বাজালা ইবৃন আবাদা বলেন, 
‘একদা হযরত উমর (রা) লিখিয়া পাঠাইলেন, “তোমরা প্রতিটি পুরুষ যাদুকর ও নারী 
যাদুকরকে হত্যা করিও ।' ইহাতে আমরা তিনজন যাদুকরকে হত্যা করিলাম ৷’ ইমাম বুখারীও 
উক্ত রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন। 


www.quraneralo.com 


Contents 


সূর। আলু বাকারা ৬০৭ 


ইহাও বর্ণিত রহিয়াছে যে, 'একদ। উদ্মুল মু'মিনীন হযরত হাফসা (র1)-এর একটি দাস 
তাহার প্রতি যাদু প্রয়োগ করিল । তিনি তাহাকে হত্যা করিবার নির্দেশ দিলে তাহাকে হত্যা করা 
হইল ।' 

ইমাম আহমদ বলেন $ “তিনজন সাহাবী হইতে সহীহ সনদে বর্ণিত রহিয়াছে যে, তাহারা 
যাদুকরকে মৃত্যুদণ্ড দিবার পক্ষে ফতোয়া দিয়াছেন ।' 

‘হযরত জুনদুব ইযদী (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান ও ইসমাঈল ইব্ন মুসলিম 
প্রমুখ রাবীর সনদে ইমাম তিরমিযী (র) বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) 
বলিয়াছেন-'যাদুকরের শাস্তি হইতেছে তরবারী, দ্বারা তাহার গর্দান কাটিয়া দেওয়া ৷' 
ইমাম তিরমিযী উপরোক্ত রিওয়ায়েত সম্বন্ধে মন্তব্য করিয়াছেন যে, উক্ত রিওয়ায়েতে 

উপরোক্ত মাধ্যম ভিন্ন অন্য কোন মাধ্যমে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী হিসাবে বর্ণিত 
হইয়াছে বলিয়া আমার জানা নাই উহার অন্যতম রাবী ইসমাঈল ইব্‌ন মুসলিম একজন দুর্বল 
রাবী । উক্ত রিওয়ায়েতটি প্রকৃতপক্ষে হযরত জুনদুব ইযদী (রা)-এর নিজস্ব উক্তি হিসাবে 
তাহার নিকট হইতে হাসান কর্তৃক বর্ণিত হইয়াছে। 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি, ইমাম তাবারানী উহা স্বয়ং নবী করীম (সা)-এর বাণী 
হিসাবে হযরত জুনদুব ইযদী (রা) হইতে হাসান ও ইসমাঈল ইব্‌ন মুসলিম ভিন্ন অন্য রাবীর 
মাধ্যমে বর্ণনা করিয়াছেন । আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

একাধিক রাবীর মাধ্যমে বর্ণিত রহিয়াছে যে, ওলীদ ইব্‌ন উকবার নিকট একজন যাদুকর 
ছিল। সে তাহাকে যাদুর খেলা দেখাইত। সে একটি লোকের মস্তককে কাটিয়া ধড় হইতে 
বিচ্ছিন্ন করিয়া ফেলিত। অতঃপর লোকটির নাম ধরিয়া ডাক দিত। তাহাতে তাহার মস্তক 
পুনরায় ধড়ের সহিত সংযুক্ত হইয়া যাইত ৷ দর্শকগণ সবিস্ময়ে বলিত, “সুবহানাল্লাহ! এই 
লোকটি মৃতকে জীবিত করিতে পারে ।' 

একদা জনৈক নেককার মুহাজির তাহাকে (অর্থাৎ তাহার ভেক্কিবাজীকে) দেখিল। পরের 
দিন সে গোপনে একখানা তরবারী সঙ্গে লইয়া তাহার ভেক্কিবাজী দেখিতে আসিল । যাদুকর 
যাদু প্রদর্শন আরম্ভ করিবার সঙ্গে সঙ্গে সে আকস্মিক হামলা চালাইয়া তাহাকে খতম করিয়া 
দিল। সে বলিল, সে যদি সত্যই মৃতকে জীবিত করিতে পারে, তবে নিজেকে জীবিত করুক। 
অতঃপর সে নিম্নোক্ত আয়াতটি তিলাওয়াত করিয়া শুনাইল ঃ 

৩৮০০১ ০৯০এ। ৩৩৪০1 NIH SCE রর TH 

মুহাজির লোকটি যেহেতু ওলীদ ইবৃন উবার নিকট হইতে অনুমতি না লইয়া লোকটিকে 
হত্যা করিয়াছিল, তাই তিনি তাহাকে কারাগারে আবদ্ধ করিলেন । অবশ্য, ওলীদ পরে তাহাকে 
মুক্তি দিয়াছিলেন। আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 
হাম্বল, আব্দুল্লাহ্‌ ইব্‌ন আহমদ ইব্‌ন হাম্বল ও ইমাম আবু বকর খুল্লাল বর্ণনা করিয়াছেন ঃ 
‘জনৈক আমীরের নিকট একজন খেলোয়াড় ছিল। সে তাহাকে খেলা দেখাইত। একদা হযরত 
_ জুনদুব (রা) তাহাকে হত্যা করিয়া ফেলিল।” রাবী বলেন-'আমার মনে হয়, খেলোয়াড় লোকটি 

যাদুকর ছিল।' 


www.quraneralo.com 


Contents 


৬০৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


উপরে যাদু ও যাদুকরের প্রতি হযরত উমর (রা) এবং হযরত হাফসা (রা)-এর যে আচরণ 
ও মনোভাব উল্লেখিত হইয়াছে, তৎসম্বন্ধে ইমাম শাফেঈ (র) বলেন-'যে যাদু শিরক, তাহারা 
সেই যাদুর বিরুদ্ধে উপরোক্ত ব্যবস্থা গ্রহণ করিয়াছিলেন ।" আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

ইমাম আবূ আব্দিল্লাহ রাযী স্বীয় তাফসীর গ্রন্থে উল্লেখ করিয়াছেন ৪ 'মু'তাযিলা সম্প্রদায়ের 
লোকেরা যাদুর অস্তিতৃই স্বীকার করে না। তাহাদের কেহ কেহ যাদুর অস্তিত্ব স্বীকারকারী 
ব্যক্তিকে কাফির বলেন। কিন্তু আহলে সুন্নাত সম্প্রদায়ের লোকেরা বলেন, যাদুকর ব্যক্তি যাদুর 
সাহায্যে আকাশে উড়িতে পারে এবং মানুষকে গাধায় ও গাধাকে মানুষে রূপান্তরিত করিতে 
পারে৷’ তাহারা বলেন-“যাদুকর যখন তাহারা যাদুমন্ত্র উচ্চারণ করে, তখন আল্লাহ্‌ তা'আলা 
এক বস্তুকে অন্য বস্তুতে রূপান্তরিত করিয়া দেন। উহা আল্লাহ্‌ কর্তৃক সৃষ্ট হইয়া থাকে । উহা . 
সৃষ্টিতে নক্ষত্র বা আকাশের কোন হাত নাই। তাহাদের সৃষ্টির কোন ক্ষমতা নাই ।' পক্ষান্তরে 
দার্শনিকগণ, জ্যোতিষীগণ এবং নাস্তিকগণ বলেন-নক্ষত্র ও আকাশের সৃষ্টি ক্ষমতা রহিয়াছে। 
তাহারা বস্তুকে সৃষ্টি করিয়া থাকে ।' 

আহলে সুন্নাত সম্পৃদায় স্বীয় দাবীর সমর্থনে নিনোক্ত আয়াতাংশকে পেশ করেনঃ 

111 5302 %। ৯ ১১৭ 9 ১3309 ৮ 0 ‘আর তাহারা যোদুকরেরা) উহার 

(যাদুর) সাহায্যে আল্লাহর অনুমতি ব্যতিরেকে কাহাকেও ক্ষতিগ্রস্ত করিতে পারে না।' 

উক্ত আয়াতাংশে একাধারে যাদুর অস্তিত্ব এবং উহার দ্বারা একমাত্র আল্লাহ্‌ কর্তৃক বস্তুর 
মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হইবার বিষয় বর্ণিত হইয়াছে। 

এতদ্যতীত এইরূপ রিওয়ায়েতও বর্ণিত হইয়াছে যে, একদা নবী করীম (সা)-এর প্রতি 
যাদু প্রয়োগ করা হইয়াছিল। উহা তাহার দেহে প্রতিক্রিয়াও সৃষ্টি করিয়াছিল। 

তাহা ছাড়া হযরত আয়েশা (রা) হইতে বর্ণিত ব্যবিলন শহর হইতে আগত যাদুবিদ্যা 
গ্রহণকারিণী স্ত্রীলোকটির ঘটনাও এই স্থলে স্মরণযোগ্য । 

এতভিন্ন যাদুর অস্তিত্বের প্রমাণ বাহক যে বিপুল সংখ্যক ঘটনা বিবৃত হইয়া থাকে, তাহাও 
এই স্থলে স্মরণযোগ্য । 

অতঃপর ইমাম রাযী বলেন-'যাদু শিক্ষা করা অন্যায় বা অসঙ্গত নহে। বিজ্ঞ ব্যক্তিগণ এই 
বিষয়ে একমত যে, যাদু বিদ্যা শিক্ষা করা অন্যায় বা অসঙ্গত নহে। কারণ, বিদ্যা সে যে 
বিদ্যাই হউক না কেন, মূলত একটি সম্মানীয় ও গৌরবময় জিনিস।' আল্লাহ্‌ তা'আলা বলেন £ 

৩০৯22 02315 ০১৮০ 0231) ৪৯০০ {৭ 5 “তুমি বল, যাহারা জ্ঞানের 
অধিকারী, তাহারা আর যাহারা জ্ঞান হইতে বঞ্চিত, তাহারা এই উভয় শ্রেণী কি পরস্পর 
সমকক্ষ হইতে পারে?” 

উক্ত আয়াতে আল্লাহ তা“আলা ইলম, জ্ঞান ও বিদ্যার উচ্চ মর্যাদা ও মাহাত্ম্যের বিষয় 
বর্ণনা করিয়াছেন। জ্ঞানের মাহাত্য্ের বর্ণনায় তিনি নিদিষ্ট কোন জ্ঞানকে উল্লেখ করেন নাই, 
বরং.সকল জ্ঞানের মাহাত্ম্যকে বর্ণনা করিয়াছেন। 

যাদুবিদ্যা শিক্ষা করা শুধু জায়েযই নহে; বরং ওয়াজিব। কারণ, আল্লাহ্‌র নবীর মু'জিযাকে 
সঠিকভাবে চেনা প্রত্যেক মানুষের জন্যে ওয়াজিব ও জরুরী! আল্লাহ্‌র নবীর মু'জিযাকে 
সঠিকভাবে চিনিতে হইলে মু'জিযা ও যাদু এই উভয়ের মধ্যকার পার্থক্যকে ভালরূপে জানিতে 


Wwww.quraneralo.com 


Contents 
সূরা আল্‌ বাকারা ৬০৯ 


হইবে । উভয়ের মধ্যকার পার্থক্যকে ভালরূপে জানিতে হইলে উভয়ের প্রত্যেকটিকে ভালরূপে 
জানিতে হইবে । এইরূপে যাদুবিদ্যা সম্বন্ধে জ্ঞান লাভ করা প্রত্যেক মানুষের জন্যে ওয়াজিব ও 
জরুরী ।' 

ইমাম রাযীর উপরোক্ত অভিমতের বিরুদ্ধে বলিবার মত কয়েকটি কথা রহিয়াছে । 
যাদুবিদ্যা শিক্ষা করা অন্যায় বা অসঙ্গত নহে, এই কথা দ্বারা ইমাম রাষী যদি বুঝাইতে চাহিয়া 
থাকেন যে,' যাদুবিদ্যা শিক্ষা করা যুক্তির দিক দিয়া অন্যায় বা অসঙ্গত নহে, তবে মু‘তাযিলা 
সম্প্রদায়কে তাহার বিরুদ্ধে উপস্থাপিত করা যথেষ্ট । কারণ, যুক্তিবাদী মু'তাযিলা সম্প্রদায় যাদুর 
অস্তিতৃকেই স্বীকার করে না। যাহার অস্তিত্ব নাই, তাহা শিক্ষা করিবার প্রশ্নই আসে না! 
অতএব, ইমাম রাধীর উপরোক্ত অভিমত যুক্তির ধোপে টিকে না। 

ইমাম রাষী যদি স্বীয় বাক্য দ্বারা এই কথা বুঝাইতে চাহিয়া থাকেন যে, যাদু বিদ্যা শিক্ষা 
করা শরীআতে নিষিদ্ধ ও অবৈধ নহে, তবে তাহার সম্মুখে নিম্নোক্ত আয়াত উপস্থাপন করা যায় ৪ 


eee শত 


১45 EL ০৪ ০১০ SUL আন ৪15 02255111985 19203 
2 28 

উক্ত আয়াতে যাদুর নিন্দা বর্ণিত হইয়াছে। 

এতদ্যতীত সহীহ হাদীসে বর্ণিত রহিয়াছে ঃ EE EEE ধরন 
করে, সে ব্যক্তি মুহাম্মদ (সা)-এর উপর অবতীর্ণ কিতাবের প্রতি কুফরী করে।' 

‘সুনান’ শ্রেণীর হাদীসথন্থে বর্ণিত রহিয়াছে ৪ যে ব্যক্তি সূতায় গিরা দিয়া উহাতে ফুঁক দেয়, 
সে ব্যক্তি যাদু করে। 

ইমাম রাষী দাবী করিয়াছেন £ “বিজ্ঞ ব্যক্তিগণ (১৪৪৯ 11) এই বিষয়ে একমত যে, 
যাদুবিদ্যা শিক্ষা করা অন্যায় বা অসঙ্গত নহে।' অথচ কোন বিষয়ে বিজ্ঞ ব্যক্তিগণ সকলে অথবা 
তাহাদের অধিকাংশ একমত্য প্রকাশ করিলে বলা যায়, বিজ্ঞ ব্যক্তিগণ অমুক বিষয়ে একমত্য 
পোষণ করেন, অনথায় নহে। এক্ষেত্রে বিজ্ঞ ব্যক্তিগণ অথবা তাহাদের অধিকাংশ কোথায় 
একমত্য প্রকাশ করিয়াছেন? 

ইমাম রাযী যাদুবিদ্যাকে মহতী বিদ্যা বলিবার পক্ষে যে আয়াতটি পেশ করিয়াছেন, 
উহাতে যাবতীয় ইলম ও বিদ্যার প্রশংসা বর্ণিত হয় নাই; বরং উহাতে শুধু দীন ইসলামের 
প্রশংসা বর্ণিত হইয়াছে। 

ইমাম রাযী বলিয়াছেন, ‘যাদুবিদ্যা শিক্ষা করা ছাড়া মু'জিযা ও যাদুর মধ্যকার পার্থক্যকে 
জানা সম্ভবপর নহে।' তাহার উক্ত উক্তিটি ভ্রান্ত । নবী করীম (সা)-এর প্রধান মু'জিষা হইতেছে 
কুরআন মজীদ । সকলেই জানেন যে, যাদুবিদ্যা শিক্ষা করা ছাড়াই কুরআন মজীদ ও যাদুর 
মধ্যকার পার্থক্য বুঝা সম্পূর্ণ সম্ভবপর ৷ কুরআন মজীদ যে একটি মু'জিষা, ইহা বুঝিবার জন্যে 
যাদুবিদ্যা শিখিবার কোন প্রয়োজন হয় না। সাহাবীগণ, তাবেঈগণ এবং অন্যান্য কোটি কোটি 
মুসলমান যাদুবিদ্যা শিক্ষা করা ছাড়াই বুঝিতে সক্ষম ছিলেন এবং আছেন যে, কুরআন মজীদ 
একটি মহা মু'জিযা । আন্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 
কাছীর (১ম খণ্ড)_-৭৭ 


www.quraneralo.com 


Contents 


১০, তাফসীরে ইব্‌ন কাছীর 

অতঃপর ইমাম রাষী বলিয়াছেন-যাদুকে আট প্রকারে বিভক্ত করা যায় ৪ 

প্রথম প্রকার £ প্রথম প্রকারের যাদু হইতেছে নক্ষত্র পূজারীদের যাদু ৷ নক্ষত্র পূজারীরা 
সূর্যের চত তুষ্পার্শে ঘূর্ণায়মান সাতটি নক্ষত্রকে পুজা করিত । তাহারা বিশ্বাস করিত-'উক্ত 

নক্ষত্র গুলি মহাবিশ্বের নিয়ন্তা: উহারাই মঙ্গল-অমঙ্গল ঘটাইয়া থাকে ।' হযরত ইবরাহীম (আ) 
যে জাতির মধ্যে জন্গথহণ করিয়াছিলেন, উহা এই নক্ষত্রপুজারী জাতি ছিল । আল্লাহ্‌ তা'আলা 
তাঁহাকে তাহাদের হিদায়েতের জন্য পাঠাইয়াছিলেন। তিনি তাহাদের যুক্তি খগ্ুণ করত 
তাহাদিগকে নিরুত্তর করিয়া দিয়াছিলেন। 

১৬৯১1১০৮৮৯০] 2৮০৯৭ 204535511 ১! (সূৰ্য ও নক্ষত্ররাজির প্রতি 
সম্বোধন সম্পর্কিত গৃঢ় রহস্য) নামক একটি পুস্তকে অতি সুন্মভাবে উপরোক্ত নক্ষত্র পূজারীদের 
পরিচয় বর্ণনা করা হইয়াছে। পুস্তকটি ইমাম রাষীই প্রণয়ন করিয়াছেন বলিয়া কথিত আছে। 
নক্ষত্রপূজারীরা কিরূপে, কোন পথে, কোন্‌ প্রক্রিয়ায় কোন্‌ নক্ষত্রকে সম্বোধন করিয়া স্বীয় 
আবেদন-নিবেদন জানায়, তাহা উক্ত পুস্তকে বর্ণিত হইয়াছে। উহাতে তাহাদের 
আকীদা-বিশ্বাস, কার্যকলাপ, লেবাস-পোশাক ইত্যাদিও বর্ণিত হইয়াছে। 

কেহ কেহ বলেন-ইমাম রাষী পরবর্তীকালে এ সকল বিষয় হইতে তওবা করিয়াছিলেন!” 
আবার কেহ কেহ বলেন-“ইমাম রাযী তওবা করিবেন কেন? তিনি কি উহাকে সত্য বলিয়া 
বিশ্বাস করিতেন? তিনি শুধু নক্ষত্রপূজারীদের পরিচয় প্রদান করিতে গিয়া তাহাদের আকীদা 
বিশ্বাস, কার্যকলাপ ইত্যাদি বর্ণনা করিয়াছেন। উক্ত আকীদা বিশ্বাস, কার্যকলাপ ইত্যাদিকে 
তিনি গ্রহণ করেন নাই।" 

দ্বিতীয় প্রকার $ দ্বিতীয় প্রকারের যাদু হইতেছে-যাহারা স্বীয় আত্মার দৃঢ়তার সাহায্যে 
অপরের অন্তরকে প্রভাবাবিত করে, তাহাদের যাদু । ইমাম রাধী বলেন-“মানুষের মনের বিশ্বাস 
ও ধারণা তাহার দেহ ও দৈহিক আবস্থাকে প্রভাবাৰিত করিয়া থাকে। একটি লোক বিস্তৃত 
ভূমির উপর শায়িত একটি কাষ্ঠ দণ্ডের উপর দিয়া সহজেই হাঁটিয়া যাইতে পারে। কিন্তু, সেই 
কাষ্ঠ দণ্ডটি নদীর উপর সীকো হিসাবে স্থাপিত হইলে সেই ব্যক্তিই উহার উপর দিয়া নদী পার 
হইতে অপারগ হয়। এইরূপ কেন হয়? এইরূপ হইবার খারণ এই যে, কাষ্ঠ দণ্ডের উপর দিয়া 
পথ অতিক্রম করিতে ইচ্ছুক ব্যক্তির মনে দুই অবস্থায় দুই রূপ ধারণা বর্তমান থাকে । 
প্রত্যেকটি ধারণ তাম্বুর দেহ ও দৈহিক কার্ষের উপর স্বতন্ত্র প্রভাব বিস্তার করে। ইমাম রাস্টী 
আরও বলেন- * শরীর বিজ্ঞানীগণ এই বিষয়ে একমত্য পোষণ করেন যে, নাসিকা হইতে রক্ত 
ঝরা রোগের রোগীর পক্ষে লোহিত বস্তুর দিকে তাকানো ক্ষতিকর। তেমনি মৃগী রোগাক্রান্তের 
জন্য অতিশয় উজ্জ্বল অথবা ঘূর্ণায়মান বস্তুর প্রতি তাকানো ক্ষতিকর উহার কারণ ইহা ভিন্ন 
অন্য কিছু নহে যে, ৮০ 
প্রতিক্রিয়া সৃষ্টি করিয়া থাকে । 

ইমাম রাযী আরও 'বলেন-'বিজ্ঞানীগণ এই বিষয়ে একমত যে, নজর লাগা (অর্থাৎ কোন 
বন্তুর প্রতি কাহারো কুদৃষ্টি পড়িবার কারণে ক্ষতিকর প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া) একটি বাস্তব ও 
প্রকৃত বিষয় ।' ইমাম রাষীর উক্ত অভিমতের সমর্থনে নিম্নোক্ত সহীহ হাদীসটি পেশ করা যায় ৪ 

নবী করীম (সা) বলিয়াছেন-'নজর লাগা বাস্তব ও সত্য বিষয়। তকদীর যদি পরিবর্তিত 


www.quraneralo.com 


Contents 
সুরা আল্‌ বাকারা ১০ 


ৃ অতঃপর ইমাম রাষী বলেন-“উপরোক্ত কথাগুলির প্রেক্ষিতে বলা যায়, মানুষের মনে 
প্রতিক্রিয়া সৃষ্টি করিবার কার্যে কোন কোন যাদুকরের আত্মা জড় উপকরণের সাহায্য গ্রহণ 
করিতে বাধ্য হয়। আবার কোন কোন যাদুকরের আত্মা উহার সাহায্য গ্রহণ করা ব্যতিরেকেই 
তাহার মনে প্রতিক্রিয়া সৃষ্টি করিতে পারে। যে সকল যাদুকরের আত্মা অতিশয় শক্তিশালী, 
তাহারা জড় উপকরণের সাহায্য ছাড়াই স্বীয় কার্য সম্পাদন করিয়া থাকে। পক্ষান্তরে যে সকল 
যাদুকরের আত্মা অতিশয় শক্তিশালী নহে, তাহারা স্বীয় কার্য সম্পাদন করিতে জড় উপকরণের 
সাহায্য গ্রহণ করিতে বাধ্য হইয়া থাকে ॥ আত্মা কখন শক্তিশালী এবং কখন দুর্বল হইয়া থাকে? 
আত্মা যখন দেহের উপর প্রভূত ও আধিপত্য করিবার ক্ষমতা অর্জন করে এবং উক্ত ক্ষমতাকে 
উহার উপর প্রয়োগ করে, তখন উহা শক্তিশালী হইয়া থাকে। পক্ষান্তরে আত্মা যতক্ষণ 
উপরোক্ত ক্ষমতা অর্জন করিতে সমর্থ না হয়, ততক্ষণ উহা দুর্বল থাকে । মনে রাখিতে হইবে, 
দুর্বল আত্মার নিজের দেহের বাহিরে কোনরূপ প্রভাব বা প্রতিক্রিয়া সৃষ্টি করিবার ক্ষমতা থাকে 
না। আত্মা কিসে উপরোক্ত ক্ষমতা অর্জন করিতে পারে? আত্মা কম খাদ্য খাইয়া এবং মানুষের 
সহিত কম মেলামেশা করিয়া উপরোক্ত ক্ষমতা অর্জন করিতে পারে । মনে রাখিতে হইবে, 
শক্তিশালী আত্মা দেহ ও অন্যান্য জড় পদার্থের সহিত যতটুকু সাদৃশ্য ও-সম্পর্ক রাখে, তদপেক্ষা 
অধিকতর সাদৃশ্য ও সম্পর্ক রাখে আত্মিক জগতের আত্মাসমুহের সহিত ৷ শক্তিশালী আত্মা যেন 
আত্মিক জগতের অধিবাসী আত্মা। তাহা উহা জড় জগতের উপর অধিক প্রভাব ও প্রতিক্রিয়া 
সৃষ্টি করিতে থাকে৷ 

আমি (ইবৃন কাছীর) বলিতেছি-'ইমাম রাষী এই স্থলে যে যাদুকে বুঝাইতে চাহিতেছেন, 
উহা হইতেছে আত্মার এক “বিশেষ অবস্থা" ০০০০০ 
উক্ত বিশেষ অবস্থার দুইটি শ্রেণী রহিয়াছে। 

প্রথম শ্রেণী £ এই অবস্থাটি শরীআত. সম্মত অবস্থা । উহা আল্লাহ্‌র ওলীর আত্মার মধ্যে সৃষ্টি 
হইয়া থাকে । উহা দ্বারা সে অপরের মনে বদ কাজ হইতে বিরত থাকিবার এবং নেক কাজ 
করিবার অনুকূল প্রভাব ও প্রতিক্রিয়া সৃষ্টি করিতে সমর্থ হইয়া থাকে। ইহা উম্মতে-মুহাম্মদিয়ার 
ওলী আল্লাহ্গণের কারামাত। উহা আল্লাহ্‌র নি'আমান্ত। 

দ্বিতীয় শ্রেণী ঃ এই অবস্থাটি শরীআত বিরোধী অবস্থা। উহা আল্লাহ্‌র শক্রর মধ্যে সৃষ্ট 
করিতে সমর্থ হইয়া থাকে। 

কোন ব্যক্তির শেষোক্ত অবস্থার অধিকারী হওয়া আল্লাহর নিকট তাহার প্রিয় হইবার লক্ষণ 
বা প্রমাণ নহে। বিপুল সংখ্যক হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, দাজ্জাল অলৌকিক ক্ষমতার 
অধিকারী হইবে; তথাপি সে আল্লাহ্‌র শক্রু। তাহার উপর আল্লাহ্র লা'নত বর্ষিত হউক। 
মোটকথা এই যে, আল্লাহ্‌র নাফরমানী করিয়া কেহ তাহার ওলী হইতে পারে না। সে 
অলৌকিক ক্ষমতার অধিকারী হইলেও না । 

ইমাম রাষী যদিও উপরোক্ত উভয় শ্রেণীর অবস্থাকে যাদুর অন্তর্গত করিয়াছেন, তথাপি 
শরীআতের পরিভাষায় উহাদের প্রথম অবস্থাকে যাদু বলা হয় না। শরীআতের পরিভাষায় উহা 
'কারামাত' নামে অভিহিত হইয়া থাকে । 

তৃতীয় প্রকার ঃ তৃতীয় কারের যাদু হইভেছে পৃ্িবীতে বসবাসকারী আর সাহায 
সম্পাদিত কার্যাবলী । উক্ত আত্মা হইতেছে জিন। ভবন দুই শ্রেণীতে বিভক্ত রহিয়াছে ৪ মু’মিন 


Wwww.quraneralo.com 


Contents 


৬১২ তাফসীরে ইব্‌ন কাছীর 
জ্বিন ও কাফির জ্নি। কাফির জনই শয়তান নামে পরিচিত। আকাশের অধিবাসী আত্মার 
(আল্লাহ্‌, ফেরেশতা ও দেহত্যাগী মানবাত্মার) সহিত সংযোগ স্থাপন করা মানুষের পক্ষে যত 
সহজ, পৃথিবীর অধিবাসী আত্মার (জ্বিনের) সহিত সংযোগ স্থাপন করা তাহার পক্ষে তদপেক্ষা 
অধিকতর সহজ । কারণ, পৃথিবীর অধিবাসী আত্মার সহিত তাহার সাদৃশ্য ও নৈকট্য 
অধিকতর । 

মু'তাঘিলা সম্প্রদায় এবং দার্শনিক সম্প্রদায় অবশ্য পৃথিবীবাসী আত্মার (জনের) অস্তিত্‌ 
স্বীকার করেন না। 

পৃথিবীবাসী আত্মার সহিত সংযোগ স্থাপন করিতে হইলে মানুষকে কোন না কোন আমল 
করিতে হয়? অভিজ্ঞ ব্যক্তিগণ বলেন-'মন্ত্-তন্ত্র, ধুয়া, বিলাস-ব্যসন পরিত্যাগ, নির্জনতা 
ইত্যাদি কতগুলি সহজ প্রক্রিয়ায় মানুষ পৃথিবীবাসী আত্মার সহিত সংযোগ স্থাপন করিতে 
পারে ।' এই প্রকারের যাদু ১১৯ ..০11 ২০ (বেশীকরণ প্রক্রিয়া) ও ১1! (হিপনোটিজম) 
নামে অভিহিত হইয়া থাকে। 

চতুর্থ প্রকার £ চতুর্থ প্রকারের যাদু হইতেছে দৃষ্টি বিভ্রমমূলক যাদু! এই প্রকারের যাদুতে 
যাদুকর ব্যক্তি দর্শকের চক্ষুকে ফাকি দিয়া তাহার দৃষ্টির সম্মুখে একটি ঘটনাকে আরেকটি 
ঘটনারপে প্রতীয়মান করে। এই প্রকারের যাদুতে যাদুকর দর্শকের দৃষ্টিকে বিশেষ একটি 
দৃশ্যের প্রতি নিবদ্ধ করিয়া রাখে। এই বিশেষ দৃশ্যটি যাদুকর নিজের কার্য দ্বারাই সৃষ্টি করে। 
বলা অনাবশ্যক যে, তাহার এই কার্যটি দর্শকের অনুভূতিতে চমক লাগাইবার মত না হইলে 
উহা তাহার দৃষ্টিতে নিজের প্রতি নিবদ্ধ রাখিতে পারে না। এইরূপে যাদুকর যখন দেখে যে, 
তাহার দর্শকের দৃষ্টি ও মনোযোগ অন্য সকল বিষয় হইতে সম্পূর্ণ নির্লিপ্ত হইয়া পড়িয়াছে, 
তখন সে তাহার দৃষ্টির আড়ালে ত্রিত গতিতে অন্য একটি ঘটনা ঘটাইয়া শুধু উহার 
পরিণতিটুকু তাহার সম্মুখে উপস্থাপন করে । কার্যটি যেহেতু দর্শকের দৃষ্টির আড়ালে ঘটিয়া যায়, 
তাই সে উহার পরিণতি দেখিয়া বিস্মিত ও বিমুগ্ধ হইয়া যায়। কারণ না দেখিয়া শুধু কার্যটি 
দেখিলে এইরূপই ঘটিয়া থাকে এবং ঘটা স্বাভাবিকও | আবার যাদুকর কখনও কখনও দর্শকের 
সম্মুখে দৃশ্যমান কোন ঘটনাকেই তাহার কার্ষের কারণ হিসাবে দর্শকের সম্মুখে উপস্থাপন করে। 
ইহাতে সে অধিক বিস্মিত হয়। বস্তুত যাহা দেখিয়া দর্শক বিশ্ময়াভিভূত হইয়া গিয়াছে, সে 
উহার কারণ স্বরূপ পূর্ববর্তী ঘটনাটি দেখিতে পাইলে মোটেই বিস্মিত হইত না। প্রকৃতপক্ষে 
উহা যাদুকরের হাত সাফাই ভিন্ন অন্য কিছু নহে। যাদুকর অপরূপ কৌশলে দর্শকের চক্ষুকে 
প্রতারিত করিয়া কোন দৃশ্যমান কার্যের পূর্ববর্তী কারণকে অদৃশ্যে তুরিত গতিতে সম্পন্ন করিয়া 
ফেলে বলিয়া উহা দর্শকের মনে বিস্ময় উৎপাদন এবং যাদু বলিয়া পরিচিত হয়। অধিক উজ্জ্বল 
স্থানে অথবা স্বল্প আলোকিত অন্ধকারময় স্থানে যাদুকরের অবস্থান দর্শকের দৃষ্টিকে বিভ্রান্ত 
করিবার কার্যে যাদুকরকে সাহায্য করিয়া থাকে । অধিক আলো দর্শকের দৃষ্টিকে ঝাপসা করিয়া 
দেয়। আবার আলোর স্বল্পতা তাহাকে প্রকৃত ঘটনা ধরিয়া ফেলিতে বাধা দেয়। 

- আমি (ইবৃন কাছীর) বলিতেছি-একদল তাফসীরকার বলেন, 'ফিরাউনের সম্মুখে হযরত 
মূসা আ)-এর বিরুদ্ধে প্রদর্শিত যাদু উপরোক্ত শ্রেণীর যাদু ছিল। যাদুকরদের যাদুর সাপ 
প্রকৃতপক্ষে দৌড়াইতেছিল না; কিন্তু তাহারা কৌশলে দর্শকের দৃষ্টিকে বিভ্রান্ত করিয়া উহাকে 
ধাবমান বলিয়া তাহার সম্মুখে প্রতীয়মান করিয়াছিল ।' 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬১৩ 


আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 
mee, ১৯০৪ 19০1১ ৮৯:১৯:১০ তিন ১০119১৯-519811 Cali 

“যখন তাহারা (যাদুর সর্ম্পকে) নিক্ষেপ করিল, তখন তাহারা লোকদের চক্ষুকে যাদুগ্রস্ত 
করিল এবং তাহাদিগকে ভীত সন্ত্রস্ত করিয়া দিল। আরা তাহারা এক যাদুই উপস্থাপন করিল ।” 

আল্লাহ্‌ তা'আলা আরও বলিতেছেন $ 

০:০০ (5৯১৯০ ৯০ 42 42 “তাহাদের যাদুর কারণে তাহার (মুসার) নিকট 
প্রতীয়মান হইল যে, উহা (সাপ) দৌড়াইতেছে।” 

পঞ্চম প্রকার £ পঞ্চম প্রকারের যাদু হইতেছে জ্যামিতিক নিয়মে বিন্যস্ত একাধিক বস্তুর 
মাধ্যমে প্রকাশিত বিস্ময়কর ঘটনা । যেমন £ কতগুলি জড় বস্তুর সময়ে একটি অশ্বারোহী মূর্তি 
নির্মাণ করা হইল । মূর্তিটির হাতে একটি শিঙ্গা রহিয়াছে। তাহাকে কাহারও স্পর্শ করা ছাড়াই 
সে এক ঘন্টা পর পর উহাকে বাজায়। রূমীয় মূর্তিসমূহ এবং ভারতীয় মূর্তিসমূহ এই শ্রেণীর 
যাদুর অন্তর্ভুক্ত ছিল। এই সকল মূর্তির কোন কোনটি এত নিখুঁতভাবে নির্মিত ছিল যে, দর্শক 
উহাকে মানব মূর্তি বলিয়া ধরিতে না পারিয়া রক্তগোশৃতে গড়া প্রকৃত মানব মনে করিয়া 
বসিত। (মানব মূর্তি ছাড়া অন্যান্য মূর্তির বেলায়ও অনুরূপ কথা প্রযোজ্য ৷) ইহা বিস্ময়কর নয় 
কি? নিশ্চয়ই বিস্ময়কর এবং অত্যন্ত বিস্ময়কর । আর সেই করণেই উহা এক প্রকারের যাদু ৷ 
ফিরাউনের সম্মুখে যাদুকরগণ কর্তৃক প্রদর্শিত যাদু এই পর্যায়ের যাদু ছিল। 

আমি (ইবৃন কাছীর) বলিতেছি-ইমাম রাষী উপরোন্লেখিত বাক্যে ফিরাউনের যাদুকরদের 
যাদুর বিষয়ে তাফসীরকারদের ব্যাখ্যার প্রতি ইঙ্গিত করিয়াছেন। কোন কোন তাফসীরকার 
বলেন-“ফিরাউনের যাদুকররা তাহাদের রশি ও লাঠির মধ্যে পারদ ভরিয়া দিয়াছিল। পারদের 
কারণে উহারা সর্পিল গতিতে আঁকা-বাঁকা হইয়া সম্মুখে অগ্রসর হইতেছিল। ইহাতে দর্শকের 
নিকট এইরূপ প্রতীয়মান হইতেছিল যে, উহারা প্রকৃত সাপ। আর প্রকৃত সাপ বলিয়া উহাদের 
মধ্যে স্বভাবতই প্রাণশক্তি রহিয়াছে । সেই প্রাণশক্তির জোরেই উহারা দৌড়াইতেছে।" 

ইমাম রাযী বলেন-“বিভিন্ন শ্রেণীর ঘড়ি ও সেইগুলির বিস্ময়কর নির্মাণ প্রক্রিয়া এই 
বিদ্যাও এই প্রকারের যাদুর অন্তর্ভুক্ত’ তিনি আরও বলেন- প্রকৃতপক্ষে সেইগুলিকে যাদু বলা 
যায় না। কারণ, উহাদের কারণসমূহ জানা রহিয়াছে। যে কেহ সেই কারণসমূহ জানিয়া লইয়া 
সেইগুলিকে নির্মাণ করিতে পারে।' . 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি-খ্রীষ্টানরা জনগণকে প্রতারিত করিবার উদ্দেশ্যে তাহাদের 
ধর্মযাঁজকগণ কর্তৃক প্রযুক্ত বিভিন্ন প্রতারাণমূলক কৌশল এবং ব্যবস্থাও উপরোক্ত প্রকারের যাদুর 
অন্তর্ভুক্ত । যেমন ৪ খ্রীস্টান পান্রীগণ জেরুজালেম শহরে অবস্থিত তাহাদের গীর্জার ঝাড় বাতিতে 
গোপন প্রক্রিয়ায় আগুন জ্বালায় এবং জনসাধারণের মধ্যে প্রচার করে, উহা ধর্মীয় মু'জিযা ভিন্ন 
অন্য কিছু নহে। ইহাতে তাহারা মনে করে, ঝাড় বাতিগুলি গীর্জার বাতি বলিয়া কোন মানুষের 
হস্তক্ষেপ ছাড়াই ধর্মীয় অলৌকিক কারণে উহা সময়মত আপনিই জুলিয়া উঠে। পান্রীগণ অবশ্য 
স্বীকার করেন যে, তাহারা জনসাধারণকে তাহাদের ধর্মে অধিকতর শ্রদ্ধাশীল করিবার 
উদ্দেশ্যেই এইরূপ প্রতারণার আশ্রয় হণ করিয়া থাকেন। 


Wwww.quraneralo.com 


Contents 


৬১৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


মুসলমানদের মধ্যে কারামিয়া (£1,৭11) নামক একটি সম্প্রদায় আছে। একটি বিষয়ে 
উপরোক্ত পাদ্রীদের সহিত এই কারামিয়া সম্প্রদায়ের লোকদের মিল রহিয়াছে তাহারা মানুষের 
মনে জান্নাতের নিআমতের লোভ এবং দোযখের শাস্তির ভয় আশিবার জন্যে এবং নেক কাজের 
প্রতি আগ্রহ ও বদ কাজের প্রতি ঘৃণা সৃষ্টি করিবার জন্য মিথ্যা হাদীস বানাইয়া প্রচার করাকে 
জায়েয ও হালাল মনে করে । অথচ নবী করীম (সা) বলিয়াছেন- “যে ব্যক্তি জানিয়া বুঝিয়া 
আমার নামে মিথ্যা হাদীস রচনা করে, সে যেন জাহান্নামে নিজের ঠিকানা ঠিক করিয়া রাখে ৷' 
নবী করীম (সা) আরও বলিয়াছেন-'তোমর। আমার নিকট হইতে হাদীস শুনিয়া (লোকদের 
নিকট) উহা বর্ণনা কর; কিন্তু, আমার নামে মিথ্যা হাদীস বানাইও না । যে ব্যক্তি আমার নামে 
মিথ্যা হাদীস বানায়, সে দোযখে প্রবেশ করিবে ।? 

ইমাম রাযী এইস্থলে জনৈক শ্রীস্টান সন্যাসীর ঘটনা বর্ণনা করিয়াছেন। তিনি 
বলিয়াছেন-'একদা জনৈক খ্ৰীষ্টান সন্যাসী একটি দুর্বল, অসহায়, অভুক্ত পাখীর বাচ্চাকে উহার 
বাসায় থাকিয়া কাতর স্বরে অস্ফুট আওয়াজ করিতে শুনিল। অতঃপর সে দেখিল, উহারা 
অসহায় কাতর আওয়াজ শুনিয়া অন্যান্য পাখী উহার প্রতি সদয় ও সহানুভূতিশীল হইয়া 
পড়িয়াছে। তাহারা উহার বাসায় যয়তুন ফল নিক্ষেপ করিতে লাগিল যাহাতে উহা ভক্ষণ করিয়া 
বাচ্চাটি ক্ষুধা মিটাইতে পারে । এতদ্দর্শনে সন্ন্যাসী একটি ফন্দি বাহির করিল। সে একটি 
পাখির মূর্তি বানাইল। উহার অভ্যন্তরভাগ শুন্য রাখিল। যাহাতে উহার মধ্যে বাতাস ফুকিতে 
পারে। সে উহাকে এইরূপে নির্মাণ করিল যে, ইহার পেটের মধ্যে বাতাস ঢুকিলে উহা হইতে 
ক্ষীণ আওয়াজ বাহির হয়। অতঃপর সে একটি কুঠরির মধ্যে পাখির মূর্তিটিকে টাঙ্গাইয়া 
রাখিয়া কুঠরির মধ্যে বসিয়া গেল এবং লোকদের মধ্যে প্রচার করিতে লাগিল যে, কুঠরিটি 
জনৈক নেককার পুরোহিতের কবরের উপর নির্মিত ৷ যয়তুন ফল পাকিবার মৌসুমে সে উক্ত 
মূর্তিটির দিকে একটি জানালা খুলিয়া দিল। ফলে উহার ফাপা পেটের মধ্যে বাতাস প্রবেশ 
করিয়া ক্ষীণ আওয়াজ উৎপন্ন করিতে লাগিল'। অন্যান্য সমগোত্রীয় পাখী উক্ত ক্ষীণ ও করুণ 
আওয়াজ শুনিয়া ভাবিল, পাখীটি বড় ক্ষুধার্ত; তাই এইরূপ করুণ স্বরে আওয়াজ করিতেছে ।' 
তাহারা উহার প্রতি সদয় হইয়া বিপুল পরিমাণে পাকা যয়তুন ফল উক্ত কুঠরির উপর নিক্ষেপ 
করিতে লাগিল । জনসাধারণ শুধু সেখানে বিপুল পরিমাণ যয়তুন ফল দেখিত, কিন্তু উহা কোথা 
হইতে কিভাবে আসিয়াছে, তাহা তাহারা-জানিত-না+ সন্ন্যাসী তাহাদিগকে বলিতে লাগিল, 
“ইহা এই কবরের বাসিন্দা নেককার পুরোহিতের কারামাতের কারণে এখানে আসিয়া থাকে । ' 
ইহাতে জনসাধারণ ভক্তিতে গদ গদ হইয়া তথায় হাদীয়া তোহফা দিতে লগিল। আর সন্ন্যাসী 
উহা দ্বারা উদরপূর্তি করিতে লাগিল । কিয়ামত পর্যন্ত তাহাদের প্রতি আল্লাহ্‌র ল'নত বর্ষিত 
হইতে থাকুক । 

ঘষ্ট প্রকার £ একথা অস্বীকার করিবার উপায় নাই যে, আল্লাহ্‌ তা'আলা বিভিন্ন দ্রব্যের 
মধ্যে বিভিন্ন রূপ, বৈশিষ্ট্য ও গুণাগুণ সৃষ্টি করিয়া রাখিয়াছেন। উদাহরণ স্বরূপ চুম্বক লোহার 
কথা উল্লেখ করা যায়। উহা অন্য লোহাকে নিজের দিকে আকৃষ্ট করিয়া লয় । যাহা হউক, 
যাদুকর বিস্ময়কর বৈশিষ্ট্য ও ক্ষমতার অধিকারী বিভিন্ন দ্রব্যের কৌশলপর্ণ ব্যবহারের মাধ্যমে 
দর্শকের মনে বিস্ময় উৎপাদন করিয়া থাকে। 

আমি (ইবৃন কাছীর) বলিতেছি-কোন কোন লোক বিভিন্ন দ্রব্য (যেমন ৫ বিশেষ প্রকারের 
তেল, গাছ-গাছড়া ইত্যাদি) দেহে প্রয়োগ করিয়া আগুনের মধ্য দিয়া হাঁটিয়া যায় অথবা সর্প 


Wwww.quraneralo.com 


সুরা আল্‌ বাকারা ৬১৫ 
বিষ শরীরে প্রবেশ করাইয়া দেয় । কিন্তু, উহা তাহাদের কোন ক্ষতি করিতে পারে না। লোকে 
ইহা দেখিয়া আশ্চর্যাবিত হইয়া য়ায় । তাহারা দাবী করে, ‘আমরা অলৌকিক শক্তির অধিকারী ৷ 
নিজেদের আধ্যাত্মিক শক্তির সাহায্যেই এই সব বিস্ময়কর ঘটনা ঘটাইয়া থাকি ।' ইহাতে 
লোকদের মন তাহাদের প্রতি আধ্যাত্মিক ভক্তিতে উদ্বেলিত হইয়া উঠে৷ উক্ত কার্যাবলী এবং 
অনুরূপ অন্যান্য কার্য যাদুর অন্তর্ভুক্ত । 

সপ্তম প্রকার £ সপ্তম প্রকারের যাদুর ভিত্তি হইতেছে মিথ্যা । যাদুকর দাবী করে-'সে ইসমে 
আ'জম জানে । উহার সাহায্যে সে জনকে নিজের অধীন ও আজ্ঞাবহ করিয়া লইয়াছে। 
বশীকৃত জ্বিনকে সে যাহা করিতে বলে, সে তাহাই করে ?' দুর্বলচেতা ব্যক্তিগণ তাহার দাবীকে 
সত্য মনে করিয়া তাহাকে অলৌকিক শক্তির অধিকারী ভাবে । তাহাদের মন তাহার ভয়ে ভীত 
থাকে । এইরূপ ভয়ের সুযোগে যাদুকর তাহাদের দ্বারা যাহা চাহে তাহাই করায় | এই প্রকারের 
যাদু _4811 1২5 (মানুষের অন্তরকে মিথ্যা দাবীর সহিত সম্পৃক্ত করিয়া দেওয়া) নামে 
অভিহিত হইয়া থাকে 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি-যাহারা মনস্তত্ব বিশারদ, তাহারা স্বীয় মনস্তাত্বিক জ্ঞানের 
সাহায্যে সহজেই দুর্বলচেতা মানুষকে চিনিয়া লইতে পারে । এই শ্রেণীর যাদুর আরেক নাম 
২1১১০) (মনস্তাত্বিক প্রভাবগত কৌশল) । 

অষ্টম প্রকার ঃ অষ্টম প্রকারের যাদু হইতেছে সূক্ষ্ম পন্থায় চোগলখোরী করিয়া একের 
বিরুদ্ধে অপরকে উত্তেজিত করিয়া দিবার প্রক্রিয়া ৷ এই প্রকারের যাদু লোকদের মধ্যে বহুল 
প্রচলিত ৷ 

আমি (ইবৃন কাছীর) ব্লিতেছি-চোগলখোরী দুই শ্রেণীতে বিভক্ত । 

এক, অসৎ উদ্দেশ্যে চোগলখোরী করা । এই প্রকারের চোগলখোরীতে ব্যক্তি নিছক 
অপরের ক্ষতি করিবার উদ্দেশ্যে একের বিরুদ্ধে অপরের কানে সত্য-মিথ্যা কথা লাগাইয়া 
তাহাদের মধ্যে বিরোধ বাধাইয়া দেয় । সকল ফকীহদের মতে ইহা হারাম ও কবীরা গুনাহ । 

দুই, লোকদের মধ্যে বিশেষত মুমিনদের মধ্যে পারস্পরিক মহব্বত বা বনিবনা আনিবার 
উদ্দেশ্যে চোগলখোরী করা । এইরূপ চোগলখোরী জায়েয ও হালাল ৷ হাদীস শরীফে আসিয়াছে ৪ 

‘যে ব্যক্তি সৎ উদ্দেশ্য লইয়া চোগলখোরী করে, সে ব্যক্তি মিথ্যাবাদী নহে ।’ অথবা 
কাফিরদের মধ্যে অনৈক্য ও বিভেদ সৃষ্টি করিয়া মুসলমানদের আত্মরক্ষাকে সহজ করিবার 
উদ্দেশ্যে চোগলখোরী করা । এইরূপ চোগলখোরী কাম্য ও অভিপ্রেত। হাদীস শরীফে 
আসিয়াছে £ ‘যুদ্ধ হইতেছে প্রতারণা ।' হযরত নাঈম ইব্‌ন মাসউদ (রা) বিখ্যাত আহ্যাবের 
যুদ্ধে (খন্দকের যুদ্ধে) এইরূপ চোগলখোরীই করিয়াছিলেন ৷ তিনি বনু কুরায়যা গোত্রের বিরুদ্ধে 
বহিরাগত কাফির বাহিনীগুলির কানে এবং বহিরাগত কাফির বহিনীগুলির বিরুদ্ধে বনু কুরায়যা 
গোত্রের কানে অসত্য কথা লাগাইয়াছিলেন। ইহাতে কাজও হইয়াছিল । তাহার চোগলখোরীর 
কারণে মানবাধিকারের শত্রু কাফির বাহিনীগুলির মধ্যে পারস্পারিক অনাস্থা ও অবিশ্বাস জন্ম 
নিয়াছিল। পরিণতিতে তাহারা পরস্পর হইতে বিচ্ছিন্ন ও ছত্রভঙ্গ হইয়া গিয়াছিল। ইহা আক্রান্ত 
নিরপরাধ মুসলমানদের আত্মরক্ষাকে সহজ করিয়া দিয়াছিল। বলা অনাবশ্যক যে, চোগলখোরী 
একটি বুদ্ধিনির্ভর বিদ্যা বটে । 'চোগলখোরী করা যে কোন লোকের পক্ষে সম্ভবপর হয় না। 
একমাত্র সৃক্ষবুদ্ধির মানুষই চোগলখোরী করিতে পারে এবং করিয়া কৃতকার্য হইতে পারে । 


Wwww.quraneralo.com 


Contents 


৬১৬ তাফসীরে ইবৃন কাছীর 
ইমাম রাষী উপরে যে সকল বিষয়কে- ,=  (যাদু)-এর অন্তর্ভুক্ত করিয়াছেন, সিহর 
শব্দের পরিভাষিক অর্থে উহাদের সবগুলি অন্তর্ভুক্ত না হইলেও উহার ব্যুৎপত্তিগত অর্থে উহাদের 
সবগুলিকেই সিহ্র বলা যায়। তিনি সিহ্র শব্দের ব্যুৎপত্তিগত অর্থ অনুসারে উল্লেখিত 
বিষয়সমূহকে উহার অন্তর্ভুক্ত করিয়াছেন। ,= | শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হইতেছে এইরূপ 
বিষয়, যাহার কারণ সূক্ষ্ম, গোপন ও রহস্যাবৃত হইয়া থাকে । হাদীস শরীফে আসিয়াছে 

|, ১.১|। ১ ৩1 “নিশ্চয় কোন কোন বক্তৃতা অবশ্যই সিহ্র 1” 

(৪১৯০1 অর্থ সেহরী ৷ যেহেতু সেহরী রাত্রির শেষভাগে অন্ধকারে খাওয়া হয়, তাই উহা 
১৯৯.। নামে অভিহিত হইয়া থাকে । ,= | ফুসফুস। যেহেতু ফুসফুস অদৃশ্য থাকে এবং 
উহার সহিত সম্পৃক্ত নাড়িগুলি অতিশয় সূক্ষ্ম, তাই উহা, ১....!| নামে অভিহিত হইয়া থাকে । 
বদরের যুদ্ধের দিনে আবূ জাহিল উতবাহ সম্বন্ধে বলিয়াছেন, ১১৯... [45:1 অর্থাৎ ভয়ে তাহার 
ফুসফুস ফুলিয়া উঠিয়াছে। হযরত আয়েশা (রা) বলেন, «21০ 4111 Lo 4111 ০১ ৯ 
১৯১১ ১৯০ ৩৫১ ৯15৩ অর্থাৎ নবী করীম (সা) আমার ফুসফুস ও বুকে ঠেস লাগাইয়া 
ইন্তিকাল করিয়াছেন। 

আল্লাহ্‌ তা'আলা বলেনঃ 

৷ 5511, তাহারা লোকদের চক্ষুকে প্রতারিত করিল। অর্থাৎ তাহারা 
লোকদের চক্ষু হইতে ঘটনার প্রকৃত কারণকে লুক্কায়িত ও রহস্যাবৃত রাখিল। আল্লাহই 
অধিকতর জ্ঞানের অধিকারী । . 

ইমাম আবূ “আবিল্লাহ কুরতুবী বলেন-‘আমরা বিশ্বাস করি, যাদু একটি বাস্তব বিষয় । 
উহার অস্তিত্‌ রহিয়াছে। আল্লাহ্‌ তা'আলা যাদুর সাহায্যে যাহা চাহেন তাহা ঘটান বা সৃষ্টি 
করেন।' পক্ষান্তরে, মু‘তাযিলা সম্প্রদায় এবং শাফেঈ মাযহাবের আবু ইসহাক ইসফিরায়েনী 
' বলেন-'যাদু অবাস্তব বিষয়, উহার কোন অস্তিত্ব নাই । উহা মিথ্যা ধারণার সৃষ্টি ছাড়া অন্য কিছু 
নহে! ইমাম কুরতুবী আরও বলেন-হাত সাফাইর সাহায্যে তৃরিত গনিতে কোন ঘটনা 
ঘটাইয়া তন্ত্র-মন্ত্রকে উহার কারণ হিসাবে বর্ণনা করিয়া দর্শকের মধ্যে বিস্ময় উৎপন্ন করা এক 
প্রকারের যাদু। ইব্‌ন ফারিস বলেন-“ইমাম কুরতুবীর উক্ত মন্তব্য সাধারণ লোকের মন্তব্য 
নহে।' ইমাম কুরতুবী আরও বলেন-'সন্ত্র-তন্ত্রও এক প্রকারের যাদু । আবার, আল্লাহ্‌ তা'আলার 
নামসমূহের সময়ে গঠিত দোয়াও এক প্রকার যাদু। আবার, দুষ্ট জিন কর্তৃক সংঘটিত ঘটনাও 
যাদু । আবার, বিস্ময়কর ক্ষমতার অধিকারী বিভিন্ন ওষধ এবং তেলও যাদু । এতদ্ব্যতীত যাদুর 
অন্যান্য প্রকারও রহিয়াছে।' ইমাম কুরতুবী আরও বলেন 8 “কোন কোন বক্তৃতাও যাদু'-নবী 
করীম (সা)-এর এই বাণী সম্বন্ধে একদল ব্যাখ্যাকার বলেন, উহা প্রশংসামূলক। আরেকদল 
ব্যাখ্যাকার বলেন, উহা নিন্দামূলক। উহাতে বাকচাতুর্ষের নিন্দা বর্ণিত হইয়াছে । তিনি 
বলের-“উক্ত হাদীসের শেষোক্ত ব্যাখ্যাই শুদ্ধ ও সঠিক। কারণ, বক্তার বাকচাতুর্য মিথ্যাকে 
শ্রোতার নিকট সত্য বলিয়া প্রতীয়মান করিয়া থাকে। নবী করীম (সা) বলেন ঃ 

‘এইরূপ ঘটা বিচিত্র নহে যে, তোমাদের কেহ স্বীয় অসততামূলক বাকচাতুর্ষের জোরে 
_ বিপক্ষের যুক্তির উপর নিজের যুক্তিকে জয়ী করিয়া দিবার ফলে আমি তাহার পক্ষে রায় দিব ।' 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা | ৬১৭ 


ওযীর আবুল মুজাফ্ফার ইয়াহিয়া ইব্‌ন মুহাম্মদ ইবৃন হুরায়রা স্বীয় 4০ 31১১1 
31১১1 ০০১০ (জ্ঞোনীগণের মাযহাবসমূহের পর্যালোচনা) নামক পুস্তকে বলেন, ইমাম 
আবু হানীফা (র) ভিন্ন অন্য ইমামগণ এই বিষয়ে একমত যে, যাদু একটি বাস্তব বিষয় । উহার 
অস্তিত্ব রহিয়াছে ইমাম আবু হানীফা (র) বলেন, ‘যাদুর কোন অস্তিত্‌ নাই। ইহা প্রতারণা . 
মাত্র। যাদু বিদ্যা শিক্ষা করা এবং উহা প্রয়োগ করা সম্পর্কে ফকীহগণের মধ্যে মতভেদ 
রহিয়াছে। ইমাম আবু হানীফা, ইমাম মালিক এবং ইমাম আহমদ (র) বলেন $ 

“যে ব্যক্তি যাদু শিখে ও উহা প্রয়োগ করে, সে কাফির ।' ইমাম আবু হানীফার জনৈক শিষ্য 
বলেন, যাদুর ক্ষতি হইতে আত্মরক্ষা করিবার উদ্দেশ্যে উহা শিক্ষা করা কুফর নহে; কিন্তু, 
উহাকে জায়েয বা উপকারী মনে করিয়া শিক্ষা করা কুফর । এইরূপে যদি কেহ বিশ্বাস করে 
যে, “জ্নেরা তাহার যে উপকার করিতে চাহে, তাহাই করিতে পারে, তবে সে ব্যক্তি কাফির 
হইয়া যাইবে ৷' 

ইমাম শাফেঈ বলেন-“কেহ যাদু শিখিলে আমরা তাহাকে শেখা যাদুর বর্ণনা দিতে বলিব । 
তাহার বর্ণনায় যদি জানিতে পারি যে, সে কুফরী আকীদা পোষণ করে, তবে আমরা তাহাকে 
কাফির মনে করিব। যেমন কেহ যদি ব্যবিলন শহরের অধিবাসীদের ন্যায় বিশ্বাস করে যে, 
সূর্যের চতুর্দিকে ঘূর্ণায়মান সাতটি তারকা মানুষের প্রার্থনা পূর্ণ করিতে পারে এবং উহাদিগকে 
পূজা করিলে উহাদের সন্তুষ্টি লাভ করা যায়, তাহা হইলে সে কাফির হইয়া যাইবে । অথবা যদি 
তাহার বর্ণানায় জানিতে পারি যে, সে কোন কুফরী আকীদা পোষণ করে না। কিন্তু, যাদু শিক্ষা 
করাকে সে জায়েয মনে করে, তবুও আমরা তাহাকে কাফির মনে করিব ।' 

ওযীর ইয়াহিয়া ইবৃন মুহাম্মদ বলেন-অতঃপর প্রশ্ন দেখা দেয়, যাদুকর ব্যক্তিকে কি শুধু 
তাহার যাদু শিখিবার এবং উহাকে প্রয়োগ করিবার কারণেই হত্যা করা যাইবে? ইমাম মালিক 
ও ইমাম আহমদ (র) বলেন--হ্যা; যাদুকর ব্যক্তিকে শুধু তাহার যাদু শিখিবার এবং উহাকে 
প্রয়োগ করিবার কারণেই হত্যা করা যাইবে এবং হত্যা করিতে হইবে ।' ইমাম আবু হানীফা ও 
ইমাম শাফেঈ (র) বলেন, যাদুকর ব্যক্তি স্বীয় যাদুর সাহায্যে কোন মানুষকে হত্যা করিলে শুধু 
তখনই তাহাকে হত্যা করা যাইবে এবং হত্যা করিতে হইবে । এইরূপ না হইলে শুধু তাহার 
যাদু শিখিবার এবং উহাকে প্রয়োগ করিবার কারণে তাহাকে হত্যা করা যাইবে না। অবশ্য 
ইমাম আবু হানীফা (র) বলেন-যাদুকর ব্যক্তি স্বীয় যাদুর সাহায্যে কোন মানুষকে হত্যা 
করিয়াছে, ইহা প্রামাণিত হইবার জন্যে স্বয়ং তাহার স্বীকারোক্তির প্রয়োজন থাকিবে না। 

যাদুকর ব্যক্তিকে হত্যা করা হইলে তাহার হত্যাকে কোন্‌ শ্রেণীর হত্যা বলিয়া ধরিতে 
হইবে? ইমাম শাফেঈ (র) ভিন্ন অন্য ইমামগণ বলেন-তাহার হত্যাকে ৯ (শাস্তিমূলক হত্যা) 
বলিয়া ধরিতে হইবে । ইমাম শাফেঈ (র) বলেন-“তাহার হত্যাকে ১১০৪ (হত্যার পরিবর্তে 
সম্পাদিত হত্যা) বলিয়া ধরিতে হইবে ।' 

যাদুকরের তওবা কি (সরকারের নিকট) গৃহীত হইবে? ইমাম আবূ হানীফা, ইমাম 
মালিক ও ইমাম আহমদ (র)-এর অভিমত এই যে, “যাদুকরের তওবা গৃহীত হইবে না।' 
ইমাম শাফেঈ (র) এবং এক রিওয়ায়েত অনুযায়ী ইমাম আহমদ (র) বলেন-“যাদুকরের তওবা 
গৃহীত হইবে ।' 
কাছীর (১ম খণ্ড)-_৭৮ 


www.quraneralo.com 


Contents 


ররর হারের ররর 


ক্র হইবে? 


আহলে কিতাব সন্প্রদায়ের যাদুকরের প্রতি কি উপরোল্লেখিত হত্যার বিধান প্রযুক্ত হই” 
ইমাম আবূ হানীফা (র) বলেন-'মুসলিম যাদুকরের ন্যায় তাহার প্রতিও উপরোরিখিত ত হত্যার 
শাস্তি প্রযুক্ত হইবে ।' ইমাম শাফেঈ ইমাম মালিক এবং ইমাম আহমদ (র) বলেন-আহলে 
কিতাব সম্প্রদায়ের যাদুকরের প্রতি উপরোল্লিখিত হত্যার শান্তি প্রযুক্ত হইবে না?” তাহারা 
লাবীদ ইব্‌ন আ'ছামের ঘটনাকে নিজেদের অভিমতের সমর্থনে পেশ করেন । (সে মাঃ কণী 

মুসলিম মহিলা যাদুকরের বিষয়ে কোন ব্যবস্থা গৃহীত হইবে? ী তাবু হানীফা (র) 
বলেন-'তাহাকে হত্যা করা হইবে না; তবে তাহাকে কারারুদ্ধ করিতে হইবে ।' অন্য তিন 
ইমাম বলেন-“পুরুষ যাদুকরের প্রতি প্রযোজ্য আইনই তাহার প্রতি প্রযুক্ত হইবে ।' আল্লাহই 
অধিকতর জ্ঞানের অধিকারী । 

যুহ্রী হইতে ধারাবাহিকভাবে ইউনুস, উমর ইব্‌ন হারূন, আবু আব্দুল্লাহ (ইমাম আহমদ 
ইব্‌ন হাম্বল), আবু বকর মারধী ও আবূ বকর খলীল বর্ণনা করিয়াছেন যে, যুহরী 
বলেন-'মুসলমান যাদুকরকে হত্যা করিতে হইবে; কিন্তু মুশরিক যাদুকরকে হত্যা করা যাইবে 
না। কারণ, একদা জনৈকা ইয়াহুদী মহিলা নবী করীম (সা)-এর প্রতি যাদু প্ররোগ করিয়াছিল; 
কিন্তু তিনি তাহাকে হত্যা করেন নাই ।' 

ইমাম কুরতুবী ইমাম মালিক (র) সম্বন্ধে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলিয়াহেন-'জিন্মী 
(মুসলিম রাষ্ট্রের অমুসলিম নাগরিক) যাদুকর স্বীয় যাদু দ্বারা কোন লোককে মারিয়া ফেলিলে 
তাহাকে হত্যা করিতে হইবে ৷’ জিম্মী যাদুকর যদি কাহারও প্রতি যাদু প্রয়োগ করে এবং উহাতে 
যদি লোকটি মারা না যায়, তবে তাহার বিষয়ে কি ব্যবস্থা গৃহীত হইবে-সে সম্বন্ধে ইমাম 
মালিক (র) হইতে ইব্‌ন খুআয়েষ মিনদাদ দুইরূপ ফতোয়া বর্ণনা করিয়াছেন। একরূপ 
ফতোয়া ৪ ‘তাহাকে তওবা করিতে বলা হইবে । তওবা করিলে ভাল ; নতুবা হত্যা করা হইবে! 
অন্যরূপ ফতোয়া £ ‘সে ইসলাম গ্রহণ করুক বা না করুক সর্বাবস্থায় তাহাকে হত্যা করা 
"হইবে ৷' 

মুসলমান যাদুকরের'যাদুর মধ্যে বদি কুফরী কালাম বর্তমান থাকে, তবে ইমাম চতুষ্টয় 
এবং অন্যান্য ফকীহ্‌্র মতে সে কাফির হইয়া যাইবে । তাহার নিজেদের অভিমতের সমর্থনে 
নিমোক্ত পিতার পেশ করেন ঃ 

81575815772 উক্ত আয়াতাংশে 

যাদু শিক্ষা করিবার কার্যকে 'কুফর' নামে অভিহিত করা হইয়াছে। 

ইমাম মালিক রে) বলেন-“মুসলিম যাদুকরের কার্যকলাপে কুফরী প্রকাশিত হইলে তাহার 
তওবা গৃহীত হইবে না।' কারণ সে যিনদীক- বেদীন। পক্ষান্তরে, তাহার কার্যকলাপে কুফরী 
প্রকাশিত হইবার পূর্বে সে তওবা করিলে আমরা তাহাকে গ্রহণ করিব । তবে স্বীয় যাদু দ্বারা সে 
কাহাকেও হত্যা করিলে তৎপরিবর্তে তাহাকে হত্যা করিতে হইবে । 

ইমাম শাফেঈ (র) বলেন, সে যদি বলে-'আমি নিহত ব্যক্তির প্রতি যাদু প্রয়োগ করিলেও 
উহা দ্বারা তাহাকে হত্যা করিবার উদ্দেশ্য আমার অন্তরে ছিল না’ তবে তাহাকে অনিচ্ছাকৃত 
হত্যার সংঘটক ধরিতে হইবে এবং তজ্জন্য তাহার নিকট হইতে দিয়াত (হত্যার আর্থিক 
ক্ষতিপূরণ) আদায় করিতে হইবে । 


www.quraneralo.com 


Contents 


পুরা আলু বাকারা ৩১৯ 

মাসআলা £ যাদুকর যাদু করিবার পহু তাহাকে কি তাহার যাদু তুলিয়া লইতে (নষ্ট করিয়া 
দিতে) বলা যাইবে? ইমাম বুখারী সাঈদ ইব্‌ন মুসাইয়্যেব হইতে বর্ণনা করিয়াছেন ৪ 
‘যাদুকরকে তাহার যাদু তুলিয়া লইতে বলায় কোন দোষ নাই ।' আমের শা'নীও অনুরূপ 
ফতোয়া প্রদান করিয়াছেন । হাসান বসরী (র) উহা মাকরূহ বলিয়াছেন । বুখারী শরীফে হযরত 
আয়েশা (রা) হইতে বর্ণিত রহিয়াছে $ হযরত আয়েশা (রা) নবী করীম (সা)-এর নিকট 
আরয করিলেন-হে আল্লাহ্‌র রসূল! আপনি (যাদুকরের সাহায্যে) যাদুকে নষ্ট করিয়া দিলেন না 
কেন? নবী করীম (সো) বলিলেন-শুন! আল্লাহ্‌ তা'আলা আমাকে শিফা দিয়াছেন। আমার ভয় 
হইল আমি উহা করিলে লোকদের সম্মুখে একটি অন্যায়ের পথ খুলিয়া যাইবে ৷' 

ওহাব হইতে ইমাম কুরতুবী বর্ণনা করিয়াছেন যে, ওহাব বলেন-'সাতটি বরই পাতা 
ভালরূপে বাটিয়া উহা পানির সহিত মিশ্রিত করত আয়াতুল কুরসী পড়িয়া উহাতে ফুঁক দিয়া 
যাদুগ্রস্ত ব্যক্তিকে উহা হইতে তিন ঢোক পান করাইয়া অবশিষ্টটুকু দিয়া তাহাকে গোসল 
করাইলে যাদুর প্রতিক্রিয়া দূর হইয়া যায়। যাদুর সাহায্যে যে স্বামীকে তাহার স্ত্রীর প্রতি 
বীতরাগ, বীতস্পৃহ ও অসন্তুষ্ট করা হয়, তাহার জন্যে উপরোক্ত ব্যবস্থাটি বিশেষ উপকারী !' 

আমি (ইবৃন কাছীর) বলিতেছি-যাদুর প্রভাব দূর করিবার সর্বোত্তম ব্যবস্থা হইতেছে উক্ত 
উদ্দেশ্যে আল্লাহ্‌ তা'আলা কর্তক অবতীর্ণ সূরাদ্বয়-সূরা ফালাক ও সূরা নাস যাহা ১৬১২! 
নামে পরিচিত। নবী করীম (সা) বলিয়াছেন-সূরা ফালাক ও সূরা নাস তিলাওয়াত করিবার 
মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ্‌ তা'আলার নিকট আশ্রয় লয়, সে ব্যক্তি সর্বোত্তম আশ্রয় গ্রহণকারী ।' 
আয়াতুল কুরসীর তিলাওয়াতও অনুরূপ উপকারী । কারণ, উহা শয়তান ও উহার ক্ষতিকর 
প্রভাব দূর করিয়া দেয়। 


মুসলমানদের প্রতি নির্দেশ 


৮1222156001 5 CEB SIZ ৪৬ 9 (১০০) 
পচ পা পাও dls 


০1 গা 
08৫86816550 ১5056 CEI 2৫৬ (০০) 
£20 টা ৫2০ প্র দন্ডিত $ %2/ ০9১, ৫১৬ ৩ ১৬ আর্তি 
55203 ৮৮৫52 1৩250554201 5 2 পুলি 


0 bya ad 


১০৪. হে ঈমানদারগণ! তোমরা ‘রাইনা' বলিও না এবং তোমারা ‘উনযুরনা’ বলিও। 
আর তোমরা মনোযোগ দিয়া শুন । অনস্তর কাফিরদের জন্য রহিয়াছে কষ্টদায়ক শাস্তি । 


Wwww.quraneralo.com 


Contents 


৬২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


১০৫. আহলে কিতাব ও মুশরিকদের যাহারা কাফির তাহারা তোমাদের প্রভুর তরফ 
হইতে তোমাদের উপর ভাল কিছু অবতীর্ণ হউক তাহা পছন্দ করে না। আল্লাহ্‌ যাহাকে 
ইচ্ছা তাহার অনুখহের জন্য নির্দিষ্ট করেন। আর আল্লাহ্‌ মহান বখশিশ দাতা ।” 


তাফসীর £ আলোচ্য আয়াতদ্বয়ের প্রথমটিতে আল্লাহ্‌ তা'আলা মু'মিনদিগকে কথায় ও 
কাজে কাফিরদের অনুকরণ হইতে দূরে থাকিতে বলিতেছেন এবং দ্বিতীয়টিতে তাহাদের 
বিরুদ্ধে কাফিরদের চরম শত্রুতা সম্বন্ধে তাহাদিগকে সতর্ক ও সাবধান করিয়া দিতেছেন। 

ইয়াহুদীগণ নবী করীম (সা)-এর সহিত কথা বলিবার সময়ে কখনো কখনো দ্যর্থবোধক 
শব্দ ব্যবহার করিত। এইরূপ দ্বর্থবোধক শব্দের দুইটি অর্থের একটি হইত ব্যঙ্গাত্মবক ও 
উপহাসসূচক এবং অন্যটি হইত অব্যাঙ্গাত্বক ও উপহাসবিহীন। এইরূপ শব্দকে তাহারা যুগপৎ 
উভয় অর্থে ব্যবহার করিত। তাহারা বাহ্য হাবভাবে প্রকাশ করিত যে, উক্ত শব্দকে তাহারা 
অব্যাঙ্গাত্বক ও উপহাসবিহীন অর্থে ব্যবহার করিত। কিন্তু তাহাদের অন্তরে উহার ব্যঙ্গাত্মক ও 
উপহাস সূচক অর্থটিও লুক্কায়িত থাকিত। এইরূপ একটি শব্দ হইতেছে (১০1 উহার দুইটি 
অর্থ হইতে পারে। প্রথম অর্থ “আপনি আমাদের কথার প্রতি কান দিন।" দ্বিতীয় অর্থ - “হে 
নির্বোধ’! ইয়াহুদীগণ নবী করীম (সা)-এর প্রতি উক্ত শব্দটি ব্যবহার করিত । তাহারা বাহ্যত 
উহা দ্বারা উহার প্রথমোক্ত অর্থ বুঝাইলেও তাহাদের অপবিত্র অন্তরে উহার শেষোক্ত অর্থটিও 
লুক্ধায়িত থাকিত। মু'মিনগণ তাহাদের (ইয়াহুদীদের) অন্তরে লুক্কায়িত ব্যঙ্গাত্মক অর্থটি সম্বন্ধে 
অভিহিত ছিলেন না। তাহারা উহাকে উহার প্রথমোক্ত অর্থে নবী করীম (সা)-এর প্রতি ব্যবহার 
করিতেন। সত্যদ্বেষী ইয়াহুদীরা যে শব্দকে ব্যঙ্গাত্মক অর্থে নবী করীম (সা)-এর প্রতি ব্যবহার 
করিয়া থাকে, উহা মু'মিনগণ নবী করীম (সা)-এর প্রতি ব্যবহার করিবে-যদিও তাহারা 
উহাকে অব্যঙ্গাত্মক অর্থে ব্যবহার করিয়াছিলেন, ইহা আল্লাহ্‌ তা'আলার নিকট পছন্দনীয় ছিল 
না। তাই তাহাদিগকে উক্ত শব্দের পরিবর্তে ।১১%| (অনুগ্রহ করিয়া আমাদের কথা শুনুন) 
শব্দ ব্যবহার করিতে নির্দেশ দিয়াছেন। 

ইয়াহুদীদের উপরোক্ত কুৎসিত মানসিকতার বিষয়টি আল্লাহ্‌ তা'আলা অন্যত্র উল্লেখ 
করিয়াছেন। তিনি অন্যত্র বলিতেছেন £ 


EAE EL EL ০৪৭০০ উ০ HEN SES NO ১ bo 
BUS HET pl 3 CUS HSE CY ৩০০১৪০০০০০৪ ১455 
LEA SSG PTs HA THE 981 Ekg Eads এ 0০৮০ 
- JEG 81 ০৩১০০৯৩2৯১৪ 
“একদল ইয়াহুদী (তাওরাতের) বাক্যাবলীকে বিকৃত করিয়া দেয়। আর তাহারা বলে, 
‘আমরা শুনিলাম’ কিন্তু মানিলাম না। আর তুমি শুন, অপমানিত না হইয়া শুন । আর আমাদের 
কথার প্রতি কর্ণপাত কর (অন্তরে লুক্কায়িত অর্থ-ওহে নির্বোধ) ৷' তাহারা দীনের প্রতি ব্যঙ্গ ও 
উপহাস করিয়া উহা বলিয়া থাকে। যদি তাহারা বলিত, ‘আমরা শুনিলাম ও মানিলাম। আর 


(যদি তাহারা বলিত) আপনি অনুগ্রহ করিয়া আমাদের কথা শুনুন এবং অনুগ্হ করিয়া আমাদের 
আবেদন শ্রবণ করুন, তবে উহা তাহাদের জন্যে অধিকতর মঙ্গলজনক ও সঠিক হইত । কিন্তু 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬২১ 


আল্লাহ্‌ তাহাদের কুফরের কারণে তাহাদের প্রতি লা'নত পাঠাইয়াছেন। অতএব, তাহাদের 
মধ্যে অল্প কয়জন ছাড়া অন্যদের কেহই ঈমান আনিবে না।” 

কাফিরদের বাহ্য অনুকরণকেও আল্লাহ্‌ ও তাহার রাসূল মু'মিনদের জন্যে পছন্দ করেন না। 
নিম্নোক্ত হাদীসে অনুকরণের ফল ও পরিণতি বর্ণিত হইয়াছে । 

হযরত ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ মুনীর জারশী, হাস্সান ইব্‌ন 
আতিয়্যাহ, ছাবিত, আব্দুর রহমান, আবূ নযর ও ইমাম আহমদ (র) বর্ণনা করিয়াছেন যে, নবী 
করীম (সা) বলিয়াছেন £ ‘আমি তলোয়ারসহ কিয়ামতের নিকটবর্তী সময়ে প্রেরিত হইয়াছি। 
যতক্ষণ এক আল্লাহ্‌র ইবাদত পৃথিবীতে কায়েম না হয়, ততক্ষণ আমি যুদ্ধ চালাইয়া যাইব। 
আমার বর্শার ছায়ার নীচে আমার রিষৃক রাখিয়া দেওয়া হইয়াছে। যে ব্যক্তি আমার নির্দেশকে 
অমান্য করিবে, তাহার জন্যে অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রহিয়াছে। আর যে ব্যক্তি যে জাতির 
অনুকরণ করে, সে ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত হইবে ।' 

ইমাম আবূ দাউদ উপরোক্ত রাবী আবূ নযর হাশিম হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন 
সনদাংশে এবং আবূ নযর হাশিম হইতে উসমান ইব্‌ন আবূ শায়বার এই ভিন্নরপ অধস্তন 
সনদাংশে বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন-“যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে, 
সে ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত হইবে ।" 

উপরোক্ত হাদীসে কাফির জাতির কথাবার্তা, কার্যকলাপ, লেবাস-পোশাক, উৎ্সব-আনন্দ, 
ইবাদত-বন্দেগী ইত্যাদি যাহা আমাদের জন্যে হালাল নহে, সেই সব বিষয়ে তাহাদের অনুষ্করগ 
করিতে আমাদিগকে কঠোরভাবে নিষেধ করা হইয়াছে। 

ইব্‌ন মাআন এবং আওন এই উভয় রাবী হইতে অথবা উহাদেরই একজন ধারাবাহিকভাবে 
বর্ণনা করিয়াছেন ৪ ‘একদা একটি লোক হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট 
আসিয়া বলিল, আমাকে উপদেশ দিন। তিনি বলিলেন, “যখন তুমি আল্লাহ্‌কে বলিতে শুনিবে 
51 nl (৫: (হে মুমিনগণ!) তখন তাহার কথা কান লাগাইয়া শুনিবে। কারণ, 
আল্লাহ্‌ যেইখানে রূপ সম্বোধনের শব্দ ব্যবহার করিয়াছেন, সেইখানে হয় কোন নেক কাজ 
করিতে আদেশ করিয়াছেন, না হয় কোন বদ কাজ হইতে বিরত থাকিতে বলিয়াছেন। 

খায়ছামা হইতে আ“মাশ বর্ণনা করিয়াছেন ঃ খায়ছামা বলেন, কুরআন মজীদে আল্লাহ্‌ 
তা'আলা মু'মিনদিগকে উদ্দেশ্য করিয়া বলিয়াছেন-1'51 ১311 142 (হে মু'মিনগণ)। 
পক্ষান্তরে তাওরাতে তিনি বনী ইসরাঈল জাতির মু'মিনদিগকে উদ্দেশ্য করিয়া বলিয়াছেন- 
:৫৮০০০]। (৫210 (হে মিসকীনগণ!?) 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র অথবা ইকরামা, 
মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করিয়াছেন-1) অর্থাৎ আমাদের 
কথা শুনুন। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করিয়াছেন £ 
ইয়াহুদীরা নবী করীম (সা)-কে বলিত (২০1) অর্থাৎ আমাদের কথা শুনুন। (১০) শব্দটি 
LC শব্দের ন্যায়। 


www.quraneralo.com 


Contents 


৬২২ তাফসীরে ইবন কাছীর 


ইমাম ইবন আবূ হাতিম বলেন -'আবুল আলীয়া, আবু মালিক, রবী" ইব্‌ন আনাস, 
আতিয়্যাহ আওফী এবং কাতাদাহ হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে।' 

মুজাহিণ বলেন, ৮251) 1515353 অর্থাৎ তোমরা (আল্লাহ্‌র রাসূলের কথার) বিরোধী 
কথা বলিও না। অন্য এক রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে, মুজাহিদ বলেন- (21) 1:19 ২5 5 
অর্থাৎ তোমরা বলিও না যে, আপনি আমাদের কথা শুনুন, আমরা আপনার কথা শুনিব।" 

আতা বলেন-'আননার সাহাবীগণ নবী করীম (সা)-এর প্রতি |) শব্দ ব্যবহার করিত। 
আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে উহা ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন ।' 

হাসান বসরী-'১০1১। 'হইতেছে একটি উপহাসসূচক শব্দ। আল্লাহ্‌ তা'আলা উহা নবী 
করীম (সা)-এর প্রতি ব্যবহার করিতে সাহাবীদিগকে নিষেধ করিয়াছেন।' ইব্‌ন জারীর 
হইতেও অনুরূপ কথা বর্ণিত হইয়াছে। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় আবূ সখর বলেন -নবী করীম (সা) যখন পথ চলিতেন, 
তখন প্রয়োজনবোধে সাহাবীগণ পিছন দিক হইতে তাহাকে ডাকিয়া বলিতেন-“আমাদের কথা 
শুনুন ৷’ আল্লাহ্‌ তা'আলা তাহার রাসূলের প্রতি এইরূপ শব্দের প্রয়োগ পছন্দ করিলেন না। তিনি 
তাহাদিগকে উহা প্রয়োগ করিতে নিষেধ করিয়া প্রয়োজনবোধে তৎপরিবর্তে “আমাদের দিকে 
তাকান" ইহা বলিতে নির্দেশ দিলেন।' 

সুদ্দী বলেন-'বনূ কায়নুক গোত্রের রিফাআহ ইব্‌ন যায়দ নামক জনৈক ইয়াহুদী মাঝে 
মাঝে নবী করীম (সা)-এর নিকট আগমন করিত। সে নবী করীম (সা)-এর সহিত কথা 
বলিবার সময় তাহাকে বলিত- 

Ls ১৪৫ ৮৮০ এ ৮:০১! 'আপনি আমার কথা শুনুন; আর অপমানিত না 
হইয়া (কথা) শুনুন ৷’ মুমিনগণ মনে করিতে লাগিল-'এইরূপ কথায় নবীগণ সন্তুষ্ট হইয়া 
থাকেন৷’ তাই তাহাদের কেহ কেহ নবী করীম (সা)-এর সহিত কথা বলিবার সময়ে বলিতে 
লাগিলেন ৮০ ১২৫ (২! ‘আপনি অপমানিত না হইয়া শুনুন ৷’ উক্ত ব্যাখ্যাটি সূরা 
নিসায় উল্লেখিত হইয়াছে। ইহাতে আল্লাহ্‌ তা'আলা মু'মিনদিগকে (১০১ (আমাদের কথা 
শুনুন) বলিতে নিষেধ করিলেন।" আবদুর রহমান ইবৃন যায়দ ইবৃন আসলামও প্রায় অনুরূপ কথা 
বলিয়াছেন। 

ইমাম ইব্‌ন জারীর বলেন-আলোচ্য আয়াতের সঠিক ব্যাখ্যা এই যে, আল্লাহ্‌ তা'আলা 
নবী করীম (সা)-এর প্রতি (১০1) শব্দ ব্যবহার করিতে মু'মিনদিগকে নিষেধ করিয়াছেন । 
কারণ, আল্লাহ্‌র রাসূলের প্রতি উক্ত শব্দ ব্যবহার করা তাহার নিকট পছন্দনীয় নহে। উক্ত 
নিষেধ নিম্নাক্ত হাদীসে বর্ণিত নিষেধের অনুরূপ £ 

নবী করীম (সা) বলিয়াছেন, তোমরা আঙ্গুরকে £2411 (আঙ্গুর-লতা) বলিও না; বরং 
উহাকে হ!»| (আঙ্গুল-লতা) বলিও। তোমরা বলিও না ৪১. (আমার গোলাম); বরং 
বলিও ০৪ (আমার গোলাম) ৷' 
টা এইরূপে বিভিন্ন শব্দের প্রয়োগের বিষয়ে এতদ্যতীত অন্যরূপ নিষেধও হাদীসে বর্ণিত 
রহিয়াছে । 


Wwww.quraneralo.com 


সূরা আল্‌ বাকারা ৬২৩ 


yl ১১ ,511184 231 5515 উক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা মু’মিনদের প্রতি 
আহলে কিতাব ও মুশরিকদের চরম শত্রুতার কথা বর্ণনা করিয়া তাহাদিগকে উহাদের সহিত 
বন্ধুত্ব করিতে নিষেধ করিতেছেন । উক্ত আহলে কিতাব ও মুশরিকদিগকে অনুকরণ করিতে 
আল্লাহ্‌ তা'আলা মু'মিনদিগকে নিষেধ করিয়াছেন । উক্ত আয়াতে তিনি মু'মিনদিগকে প্রদত্ত 
তাহার শরীআতের কথাও তাহাদিগকে স্মরণ করাইয়া দিতেছেন, যাহা তাহাদিগকে প্রদত্ত 
তাহার নি'আমাত বটে । 


রহিতকরণ প্রসঙ্গ 


6 | শা ১ 521 (2 এ EX ১০৩৩ “০342 2221 ১০৪৮৩ (১.7) 


০4৫ রা a Gs dl 
৬৯ ২০৪০ 2 উজির ৫ 


১০৬. আল্লাহ্‌ তাহার বাণী হইতে যাহা চাহেন রহিত করেন অথবা বিস্মৃত করেন । 
উহার পরিবর্তে উহার মত অথবা উহা হইতেও ভাল (বাণী) উপস্থিত করেন । তুমি কি 
জান না, নিশ্চয় আল্লাহ্‌ সকল কিছুর উপর ক্ষমতাবান? 

১০৭. তুমি কি জান না, নিশ্চয় আসমান ও যমীনের মালিকানা আল্লাহ্র? আর 
তোমাদের জন্যে আল্লাহ ছাড়া কোন অভিভাবক ও মদদগার নাই । 

তাফসীর £ হযরত ইবন আব্বাস (রা) হইতে ইব্‌ন আবু তালহা বর্ণনা করিয়াছেন ঃ ঠা 
ফু ৩ ৯:৯১ অৰ্থাৎ যদি আমরা কোন আয়াতকে পরিবর্তিত করি 

মুজাহিদ হইতে ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ঃ | ১০ উপ ৮৭ অর্থাৎ ‘যদি আমি 
কোন আয়াতকে তুলিয়া দেই ৷’ মুজাহিদ হইতে ইব্‌ন আবু নাজীহ বর্ণনা করিয়াছেন 81০ 
ঘটা ০০০ ৬০০৮১ অর্থাৎ যদি আমি কোন আয়াতের লিখন ঠিক রাখিয়া উহার অন্তর্নিহিত 
আদেশ-নিষেধ বা বিধি-বিধান পরিবর্তিত করি৷’ মুজাহিদ উপরোক্ত ব্যাখ্যাকে হযরত আব্দুল্লাহ 
ইব্‌ন মাসউদ (রা)-এর শিষ্যদের নিকট হইতে বর্ণনা করিয়াছেন । 

ইমাম ইব্‌ন আবু হাতিম বলেন_“আবৃল আলীয়া এবং মুহাম্মদ ইব্‌ন কা'ব করযী হইতেও 
অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে।' যিহাক বলেন_ ২21 ৬০ ৯০১১ [5 অর্থাৎ “যদি আমি 
তোমাকে কোন আয়াত ভুলাইয়া দেই ।" মি 

আতা বলেন_ ২21 ৮০ ৮-১ [৭ অর্থাৎ ‘যদি আমি কোন আয়াতকে বাদ দেই ।' ইবন 
আবু হাতিম আতার উপরোক্ত ব্যাখ্যার এইরূপ তাৎপর্য বর্ণনা করিয়াছেন যে, ‘যদি আমি বিশেষ 


www.quraneralo.com 


Contents 
৬২৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


কোন আয়াতকে মুহাম্মদ (সা)-এর প্রতি নাযিল করা বাদ দেই অর্থাৎ উহা তাহার উপর আদৌ 
নাযিলই না করি।' 

সুদ্দী বলেন- 87808 ‘যদি আনি কোন আরাতকে উঠাইয়া লই ।" 
ইমাম ইব্‌ন আবূ হাতিম সুদ্দীর উপরোক্ত ব্যাখ্যার ব্যাখ্যায় বলেন-“যেমন নিম্নোক্ত আয়তদ্বয়কে 
আল্লাহ্‌ তা'আলা উঠাইয়া লইয়াছেন ঃ 

Elam lls) 131 ২১০৪1 25! - (বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধা নারী যখন 
যিনা করে, তখন তোমরা তাহাদিগকে অবশ্যই পাথর মারিয়া হত্যা করিবে ।) এবং ১৫ ৪] 
(5115 141 55253 ২৮১১ ৬ ০১1৪ £51 ১১ (আদম সন্তান যদি দুইটি স্বর্ণ উপত্যকার 
মালিক হয়, তবে সে নিশ্চয় উহার সহিত তৃতীয় আরেকটি পাইতে চাহিবে ।) 

ইমাম ইবৃন জারীর বলেন- 521 ০০ £১ (০ অর্থাৎ ‘যদি আমি কোন আয়াতে বর্ণিত 
বিধানকে পরিবর্তিত করিয়া তদস্থলে অন্যরূপ বিধান প্রবর্তিত করি। যেমন, যদি আমি কোন 
হালালকে হারাম, হারামকে হালাল, মুবাহকে নিষিদ্ধ, নিষিদ্ধকে মুবাহ করি ।' ইমাম ইব্‌ন 
জারীর বলেন-“এইরূপ পরিবর্তন আদেশ-নিষেধ বিষয়ে হইতে পারে । তবে ইতিহাস বা ঘটনার 
বিষয়ে কোনরূপ পরিবর্তন ১ ঘটিতে পারে না।' 

৮.১ শব্দটির মূল অর্থ হইতেছে স্থানান্তরিত করা; অন্যত্র লইয়া যাওয়া। LU ৮.১ 
অর্থাৎ সে কিতাবকে অন্য কাগজ ইত্যাদিতে লিখিয়া লইয়াছে। এইরূপে || ৮.১ অর্থ 
হইতেছে কোন বিধানকে তুলিয়া দেওয়া। বিধানকে তুলিয়া লওয়া দুইরূপ হইতে পারে। 
প্রথমরূপ, বিধানের শব্দসহ উহা তুলিয়া লওয়া। দ্বিতীয়রূপ, শব্দ রাখিয়া দিয়া শুধু বিধানকে 
তুলিয়া লওয়া। | 

মূলনীতি শাস্ত্রবিদগণ (যাহারা ফিকাহশান্ত্র সম্পর্কিত মূলনীতি সম্পর্কে জ্ঞান রাখেন) 
{1 (রহিতকরণ)-এর বিভিন্নরূপ সংজ্ঞা বর্ণনা করিয়াছেন। তবে উক্ত বিভিন্নরূপ সংজ্ঞা 
প্রায় একরূপ । উহাদের মধ্যকার পার্থক্যের পরিমাণ একেবারেই সামান্য । কারণ, শরীআতের 
পরিভাষায় ৮-...41 কাহাকে বলা হয়, তাহা বিশেষজ্ঞদের নিকট অবিদিত নহে। কেহ কেহ 
বলেন- ০-...1| হইতেছে পূর্ববর্তী কোন বিধানকে পরবর্তী কোন বিধানের সাহায্যে রহিত 
করিয়া দেওয়া বা তুলিয়া লওয়া।' উক্ত সংজ্ঞা অনুসারে সহজ বিধানকে তুলিয়া লইয়া তদস্থলে 
কঠোর বিধান প্রবর্তন করা, কঠোর বিধানকে তুলিয়া লইয়া তদস্থলে সহজ বিধান প্রবর্তন করা, 
কোন বিধানের পরিবর্তে নতুন কোন বিধান প্রবর্তন না করিয়া শুধু বিধানটিকে তুলিয়া লওয়া 
ইত্যকার সবই ৮-১1-এর অন্তর্ভুক্ত । যাহা হউক ৮...41 সম্পর্কিত বিধি-বিধান ও 
নিয়মাবলী, উহার শর্তসমূহ ও প্রকারসমূহ ইত্যাদি বিষয়ের বিস্তারিত বিবরণ ফিকাহশান্ত্র 
সম্পর্কিত মূল-নীতিশাস্তের পুস্তকে লিপিবদ্ধ রহিয়াছে। 

সালিমের পিতা হযরত আব্দুল্লাহ ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে সালিম, যুহরী, 
_ সুলায়মান ইব্‌ন আরকাম, আব্বাস ইব্‌ন ফযল, আবদুর রহমান ইবৃন ওয়াকিদ, তৎপুত্র আবূ 
সুমবুল উবায়দুল্লাহ ও ইমাম তাবারানী বর্ণনা করিয়াছেন ৪ দুইটি লোক নবী করীম (সা)-এর 
নিকট হইতে একটি সূরা শিখিয়া উহা নামাযে আদায় করিত। একদা তাহারা রাত্রিতে নামাযে 
দাঁড়াইয়া উক্ত সূরা পড়িতে চেষ্টা করিল। কিন্তু, তাহারা উহার একটি হরফও স্মরণ করিতে 


Wwww.quraneralo.com 


Contents 
সূরা আল্‌ বাকার! ৬২৫ 


পারিল না। পরদিন সকাল বেলা তাহারা নবী করীম (সা)-এর খেদমতে উপস্থিত হইয়া উক্ত 
ঘটনা জানাইল ; নবী করীম (সা) বলিলেন-উক্ত সূরা রহিত ₹ ১.০ হইয়া গিয়াছে এবং 
উহাকে বিস্মৃত করিয়া দেওয়া হইয়াছে।' রাবী বলেন-“যুহরী এই আয়াতের অন্তর্গত ৮৫... 
শব্দের প্রথম নূন এ -কে পেশ দিয়া পড়িতেন।' উক্ত রিওয়ায়েতের জু্ন্যতম রাবী সুলায়মান 
ইবন আরকাম একজন দুর্বল রাবী । 

আবু উমামাহ ইব্‌ন সাহল ইবৃন হানীফ হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন শিহাব, ইউনুস ও 
উকায়ল, লায়ছ, আব্দুল্লাহ ইব্‌ন সালেহ, আবূ উবায়দিল্লাহ নাসার ইব্‌ন দাউদ, আমাবারী ও 
তৎপুত্র ইমাম আবূ বকরও উপরোক্ত রিওয়ায়েতটি স্বয়ং নবী করীম (সা)-এর বাণী ৬: 
£ +3 হিসাবে বর্ণনা করিয়াছেন। ইমাম কুরতুবী উহা উল্লেখ করিয়াছেন। 

টি ক্রিয়ার পরবর্তী ক্রিয়া দুইরূপে পঠিত হইয়াছে । কেহ কেহ উহাকে 1১... 
রূপে এবং কেহ কেহ উহাকে 14... রূপে পড়িয়াছেন। (এ: 51 অর্থাৎ ‘অথবা যদি আমি 
উহা স্থগিত রাখি; অথবা যদি আমি উহার কার্যকরকরণের সময় পিছাইয়া দেই ।' ্‌ 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা বর্ণনা করিয়াছেন ৪ ৪ iil 
(০501 52 ১৭ অর্থাৎ ‘যদি কোন আয়াতকে পরিবর্তিত করিয়া দেই অথবা কোন 
আয়াতকে অপরিবর্তিত রাখিয়া দেই।' 

হযরত ইবৃন মাসউদ (রা)-এর শিষ্যদের নিকট হইতে মুজাহিদ বর্ণনা করিয়াছেন ৪ ', 
(১1...45 অর্থাৎ যদি আমি কোন আয়াতের লিপি বহাল রাখিয়া শুধু উহার বিধানকে পরিবর্তিত 
করিয়া দেই।' | 

আবদ ইব্‌ন উমায়র, মুজাহিদ এবং আতা বলেন, "১ অর্থাৎ “অথবা যদি আমি 
কোন আয়াতেকে স্থগিত রাখি ।' 

আতিয়্যাহ আওফী বলেন- 547 অৰ অধৰ অৰ্মি আমি কোন তায়তিকে নি 

না লইয়া শুধু উহার কার্যকরকরণকে স্থগিত করিয়া রাখি।' সুদ্দী এবং রবী' ইব্‌ন আনাসও 
অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। 

যাহ্হাক বলেন- (4... 51 ৬ ৯: 0০ এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা কোন 
আয়াত রহিত করিয়া তদস্থলে অন্য এক আয়াত আনিবার বিষয় বর্ণনা করিয়াছেন । 

আবুল আলীয়া বলেন ৪1৫০১ 1 অর্থাৎ ‘যদি আমি কোন আয়াত নাযিল করিতে বিলম্ব 
করি। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র, হাবীব ইবৃন আবু 
ছাবিত, ইসমাঈল (ইব্‌ন আসলাম), খাফ্ফাফ, খালফ, উবায়দুল্লাহ্‌ ইবৃন ইসমাঈল বাগদাদী ও 
_ ইমাম ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন ঃ হযরত ইব্‌ন আববাস (রা) বজেন-“একদা হযরত 
উমর (রা) আমাদের সম্মুখে বক্তৃতা করিতেছিলেন। বক্তৃতার মধ্যে তিনি বলিলেন- Leis 21 
অর্থাৎ “যদি আমি কোন আয়াত স্থগিত করিয়া রাখি ৷' 

($...১১ 91 এর তাৎপর্য সম্পর্কে কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আব্দুর 
রাষ্যাক বর্ণনা করিয়াছেন £ ($..% 1 অর্থাৎ “যদি আমি কোন আয়াত বিস্মৃত করিয়া দেই?" 
কাছীর (১ম খণ্ড)__-৭৯ 


Wwww.quraneralo.com 


Contents 


৬২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 
কাতাদাহ বলেন-“আল্লাহ্‌ তা'আলা যে আয়াত চাহিতেন, উহা নবী করীম (সা)-কে 
ভুলাইয়া দিতেন এবং তিনি যে আয়াত চাহিতেন, উহা রহিত করিয়া দিতেন ।' 
হাসান হইতে ধারাবাহিকভাবে আওফ, খালিদ ইব্‌ন হারিছ, সাওয়াদ ইবৃন আব্দুল্লাহ ও 
ইমাম ইব্‌ন জারীর ।$৯.২+ 51 এই আয়াতাংশের ব্যাখ্যায় বর্ণনা করিয়াছেন £ ‘এইরূপ ঘটনা 
ঘটিয়াছে যে, নবী করীম (সো) কোন কিরাআত পড়িবার পর উহা ভুলিয়া গিয়াছেন।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে হাজ্জাজ (হাজ্জাজ জাযরী), মুহাম্মদ 
ইব্‌ন জুবায়র হাররানী, ইব্‌ন নুফায়ল, আবূ হাতিম ও ইমাম ইবন আবূ হাতিম বর্ণনা 
করিয়াছেন 8 ‘এইরূপ ঘটনা ঘটিত যে, নবী করীম (সা)-এর উপর রাত্রিতে ওহী নাযিল 
হইয়াছে আর দিনে তিনি উহা ভুলিয়া গিয়াছেন। ইহাতে আল্লাহ্‌ তা'আলা এই আয়াত নাযিল 
করিয়াছেন £ 

2231 ১1 ০11 - (81৭ 0155০535০0৭ i Ul ০ ESC 

ইমাম ইব্‌ন আবূ হাতিম বলেন-'উক্ত রিওয়ায়েতের অন্যতম রাবী আমার উস্তাদ আবূ 
জা‘ফর ইবৃন নুফায়ল আমাকে বলিয়াছেন, হাজ্জাজ অবশ্য হাজ্জাজ ইব্‌ন আরাতাত নহেন; বরং 
তিনি হাজ্জাজ জাযরী ।' 

উবায়দ ইব্‌ন উমর বলেন-।৬-.১ 1 অর্থাৎ যদি আমি কোন আয়াত তোমার নিকট 
হইতে তুলিয়া লই ।' 

কাসিম ইব্‌ন রবীআ হইতে ধারাবাহিকভাবে ইয়ালা ইবৃন আতা, হাশীম. ইয়াকুব ইব্‌ন 
ইবরাহীম ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন 8 কাসিম ইব্‌ন রবীয়া বলেন-“একদা আমি 
হযরত সা'দ ইব্‌ন আবি ওয়ান্কাস (রা)-কে (৫... 51521 ১০০ ১১ এইরূপ পড়িতে 
শুনিয়া তাহাকে বলিলাম-'সাঈদ ইব্‌ন মুসাইয়্যেব Le 91 521 ০০ ৯০১৯৭ এইরূপ 
পড়িয়া থাকেন ।'১ তিনি বলিলেন-কুরআন মজীদ মুসাইয়্যেবের উপরও নাযিল হয় নাই আর 

তাহার বংশধরদের উপরও নাযিল হয় নাই। আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন-9 ১ ১3, 

৬১৪ তিনি আরও বলিতেছেন ১ 151 4, ১১19 | 
উক্ত রিওয়ায়েতটি হাশিমের মাধ্যমে আব্দুর রায্যাকও বর্ণনা করিয়াছেন। হাকিম স্বীয় 

'মুস্তাদরাক' গ্রন্থে উহা কাসিম ইব্‌ন রবীআহ্‌ হইতে ধারাবাহিকভাবে ইয়া'লা ইব্‌ন আতা, 

শু'বা, আদম ও ইমাম আবূ হাতিম রাষী প্রমুখ রাবীর সনদে বর্ণনা করিয়াছেন। তিনি মন্তব্য 

করিয়াছেন-“উক্ত রিওয়ায়েতের সনদ ইমাম বুখারী ও ইমাম মুসলিম উভয়ের শর্তাবলীতে 
টিকে । তবে তাহারা উহা স্বীয় গ্রন্থে উদ্ধৃত করেন নাই ।' 

ইমাম ইব্‌ন আবূ হাতিম বলেন-মুহাম্মদ ইব্‌ন কা'ব, কাতাদাহ এবং ইকরামা হইতেও 
সাঈদের (ইবনুল মুসাইয়্যেব) উক্তির অনুরূপ উক্তি বর্ণিত হইয়াছে ৷’ 

১. তাফসীরে ইবৃন কাছীরের বিভিন্ন সংস্করণে রাবীর বর্ণনা উপরোক্তরূপেই লিপিবদ্ধ রহিয়াছে। কিন্তু ইমাম ইবৃন 
জারীরের গন্থে রাবীর বর্ণনা নিম্নোক্ত রূপে বর্ণিত রহিয়াছে। কাসিম ইব্‌ন রবীআহ বলেন, একদা আমি 
হযরত সা'দ ইব্‌ন আবী ওয়াকাস (রা)-কে AL 1 521 ১৭ ৮৮৮০ এইরূপে পড়িতে শুনিয়া 
বলিলাম- সাইদ ইব্‌ন মুসাইয়োব উহাকে ...$'% 2৫1 ৮ £50, এইরূপে পড়িয়া থাকেন। 


Wwww.quraneralo.com 


Contents 
সুরা আল বাকারা ৬২৭ 


হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্ন জুবায়র, হাবীব ইবন আবু 
ছাবিত, সুফিয়ান ছাওরী, ইয়াহইয়া ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলেন- হযরত উমর (রা) বলিয়াছেন £ ‘আলী আমাদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক 
এবং উবাই আমাদের মধ্যে শ্রেষ্ঠতম কারী । এতদসতব্বেও আমরা নিশ্চয় উবাই-এর কিরাআত 
সম্পর্কিত কোন কোন কথা বর্জন করিব।' উবাই বলেন-'আমি যাহা নবী করীম (সা)-এর 
পবিত্র মুখ হইতে শুনিয়াছি, তাহা কোনক্রমে পরিত্যাগ করিব না।' অথচ, আল্লাহ তা'আলা 
বলেন- 

(18, ৮1555 ১১ ০৫5 Ui ঠা 21 ০০ kU হযরত ইবন আব্বাস (রা) 
হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইবন জুবায়র, হাবীব, সুফিয়ান (ছোওরী), ইয়াহইয়া ও ইমাম 
বুখারী বর্ণনা করিয়াছেন £ “হযরত উমর (রা) বলেন, উবাই আমাদের মধ্যে শ্রেষ্ঠতম কারী 
এবং আলী আমাদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক । এতদসত্েও আমরা উবাই-এর কিরাআত 
সম্পর্কিত কোন কোন কথা বর্জন করিব।' উবাই বলেন-“নবী করীম (সা)-এর পবিত্র মুখ 
হইতে আমি যাহা শুনিয়াছি, উহা কোনক্রমে পরিত্যাগ করিব না।' অথচ আল্লাহ্‌ তা'আলা 
বলেন- 

(81০ 51855 ১:৯১: ০৭১৮০ ওল ৬০ Eile 

[৫18 ০ 91 [85 ১:১১ ৩০5 অর্থাৎ আমি মানুষের জন্যে রহিত আয়াত অপেক্ষা 
অধিকতর কল্যাণকর বিধান অথবা উহার সমান কল্যাণকর বিধান প্রবর্তন করি। 

হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আলী ইব্‌ন আবূ তালহা উপরোক্ত 
আয়াতাংশের উক্তরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। 

আবুল আলীয়া বলেন ঃ 

(8৮০ 1 কি ১১ ol জেলি টা হে ১০ Us অর্থাৎ্যদি আমি কোন 
আয়াত নাযিল করিবার পর রহিত করিয়া দেই অথবা কোন আয়াত নাযিল করা স্থগিত রাখি, 
তবে উহার পরিবর্তে উহা অপেক্ষা অধিকতর কল্যাণকর অথবা উহার সমান কল্যাণকর কোন 
আয়াত নাযিল করি ।' 

সুদ্দী বলেন- (৫৯০ 3106১ ১-১০ ০০ অর্থাৎ ‘যে আয়াত আমি তুলিয়া লই উহা 
অপেক্ষা অধিকতর কল্যাণকর আয়াত“অথবা যে আয়াত নাযিল করা আমি স্থগিত রাখি, উহার 
সমতুল্য কল্যাণকর আয়াত নাযিল করি ।' 

কাতাদাহ বলেন ঃ 

(৮ (25০ ১০৮০ ০৫০ এই আয়াতাংশে আল্লাহ তা'আলা আসানী, অনুমতি, 
আদেশ ও নিষেধ সম্পর্কিত আয়াত নাযিল করিবার বিষয় বর্ণনা করিয়াছেন । 


ssl dni. ১8০০5082540) 1১71 


-১১০১৩ নি ০১ 411. ৪5 ₹1055 EBLE 


Wwww.quraneralo.com 


Contents 


৬২৮ তাফসীরে ইবন.কাছীর 
যে, তিনি সর্ববিষয়ে ক্ষমতা রাখেন । সকল সৃষ্টির মালিক এবং বিধানদাতা তিনিই। তাহার 

"ত এবং বিধান প্রদানে কেহ বাধা দিতে পারে না। তিনি যেইরূপে কাহাকেও নেকবখত 
এবং কাহাকেও বদবখত করেন, কাহাকেও সুস্থ রাখেন এবং কাহাকেও অসুস্থ করেন, কাহাকেও 
ক্ষমতাবান এবং কাহাকেও ক্ষমতাহীন করেন, উহাতে কেহ তাহাকে বাধা দিতে পারে না, 
সেইরূপে তিনি স্বীয় বান্দাদিগকে যেইরূপ নির্দেশ দিতে চাহেন, সেইরূপ নির্দেশ দেন। তিনি 
যাহা হালাল করিতে চাহেন, হালাল করেন এবং যাহা হারাম করিতে চাহেন, হারাম করেন। 
উহাতে তাহাকে কেহ বাধা দিতে পারে না। তিনি যাহা করেন, তদ্বিষয়ে তাহাকে কাহারও 
নিকট জওয়াবদিহী করিতে হয় না। কিন্তু বান্দাগণ যাহা করে, তদ্বিষয়ে তাহাদিগকে (তাহার 
নিকট) জওয়াবদিহী করিতে হয় । তিনি নসখ [। বা রহিতকরণের মাধ্যমে বান্দাকে তথা 
বান্দার আনুগত্যকে পরীক্ষা করিয়া থাকেন। তিনি কোন কার্যের মধ্যে বান্দার মঙ্গল ও কল্যাণ 
নিহিত দেখিয়া বান্দাকে উহা করিতে নির্দেশ দেন। পরবর্তীকালে উক্ত কার্য তাহার জন্যে 
অমঙ্গলজনক হইলে তিনি উহা করিতে তাহাকে নিষেধ করেন। কাজটি বান্দার জন্যে কখন 
মঙ্গলজনক এবং কখন অমঙ্গলজনক, সে বিষয়ে তিনিই বেশ ভালরূপে অবগত রহিয়াছেন। 
বান্দার নিকট আল্লাহ্‌র প্রাপ্য হইতেছে-তিনি তাহাকে যখন যেইরূপ কাজ করিতে নির্দেশ প্রদান 
করেন, তখন সেইরূপ কাজ করা। 

ইয়াহুদীরা বলিত-আল্লাহ্‌ কোন আদেশ দিয়া উহা পরিবর্তন করিতে পারেন না, পরিবর্তন 
করা যুক্তিসঙ্গতও নহে আর বিধান সঙ্গতও নহে। একদল ইয়াহুদী বলিত-'আল্লাহ্‌্র কোন 
আদেশ পরিবর্তিত হওয়া যুক্তিবিরোধী ।" তাহারা নিজেদের দাবীর পক্ষে মিথ্যা ও ভ্রান্ত যুক্তিও 
উপস্থাপন করিত । আরেক-দল ইয়াহুদী বলিত-তাওরাতে লিখিত রহিয়াছে, আল্লাহ্‌ তাহার 
আদেশ কখনও পরিবর্তন করেন না।' তাহারা নিজেদের দাবীর পক্ষে মনগড়া কথা 'তাওরাতের 
কথা নাম দিয়া প্রচার করিত। আলোচ্য আয়াতদ্বয়ের উপরোক্ত অংশ আল্লাহ্‌ তা'আলা 
ইয়াহুদীদের উপরোক্ত দাবীকে মিথ্যা বলিয়া আখ্যায়িত করিয়াছেন। 

ইমাম আবু জা'ফর ইবৃন জারীর বলেন- 
fs or 44411 3০ Ss MIS ১৯১০ ০৯৯ ঘন Ld 


১158 
১০০১ 
এর ব্যাখ্যা হইতেছে ৪ “হে মুহাম্মদ! তুমি কি জান না যে, আকাশ ও পৃথিবীর অধিপতি 

একমাত্র আমি আল্লাহ! আকাশ, পৃথিবী এবং উহাতে অবস্থিত সৃষ্টির প্রতি যখন যে হুকুম, 

আদেশ, নিষেধ ও বিধান দিতে চাহি, তখন সেই হুকুম, আদেশ, নিষেধ ও বিধান দেই এবং 
যখন যে হুকুম, আদেশ, নিষেধ ও বিধান উহাদের উপর হইতে তুলিয়া লইতে চাহি, তখন 
সেই হুকুম, আদেশ, নিষেধ ও বিধান উহাদের উপর হইতে তুলিয়া লই। আমার কার্যে কেহ 
বাধা দিতে পারে না। আমাকে কাহারও নিকট জওয়াবদিহী করিতে হয় না।' | 

অতঃপর ইমাম ইব্‌ন জারীর বলেন-আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা যদিও নবী করীম 

(সা)-কে সম্বোধন করিয়া কথা বলিয়াছেন, তথাপি তিনি উহা দ্বারা ইয়াহুদী জাতির একটি 

দাবীকে মিথ্যা বলিয়া আখ্যায়িত করিয়াছেন । ইয়াহুদীরা বলিত, 'তাওরাতের কোন আদেশ, 

নিষেধ বা বিধি-বিধান রহিত [ ৯... হইবে না, হইতে পারে না।' তাহারা উক্ত দাবীর 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৮২৯ 


ভিত্তিতে হযরত ঈসা (আ) এবং হযরত মুহাম্মদ মুস্তফা (স।)-কে অমান্য করিয়াছে। তাহারা 
উক্ত দাবীর ভিত্তিতে পবিত্র ইনজীল ও কুরআন মজীদকে অমান্য করিয়াছে । তাহারা উক্ত দাবীর 
ভিত্তিতে উক্ত নবীদ্বয় এবং কিতাবদয়ের প্রতি কুফর করিয়াছে! উক্ত নবীদ্ধয় এবং কিতাবছয় 
তাওরাতের কোন কোন আদেশ-নিষেধ এবং বিধি-বিধানকে রহিত করিয়া দিয়া তদস্থলে নতুন 
আদেশ-নিষেধ এবং বিধি-বিধান লইয়া আসিয়াছিলেন। আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা 
ইয়াহুদীদের উপরোক্ত দাবীকে মিথ্যা বলিয়া আখ্যায়িত করিয়া বলিয়াছেন-“আল্লাহ্‌ তা'আলা 
তাহার যে কোন বিধানকে যে কোন সময় রহিত করিয়া দিতে পারেন। কেহ তীহাকে বাধা 
দিতে পারে না । এজন্যে তাহাকে কাহারও নিকট জওয়াবদিহী করিতে হয় না। কারণ, একমাত্র 
তিনিই সৃষ্টিকর্তা এবং একমাত্র তিনিই বিধানদাতা ।' 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি-ইয়াহুদীদের অন্তরের সত্য-বিদ্বেষই তাহাদিগকে আসমানী 
বিধানের রহিত হইবার যৌক্তিকতাকে অস্বীকার করিতে প্ররোচিত করিয়াছিল । তাহারা জানিত, 
পূর্ববর্তী যুগে বিভিন্ন নবীর মাধ্যমে আল্লাহ্‌ তা'আলা তাহার বিভিন্ন আদেশ-নিষেধ ও 
বিধি-বিধানকে রহিত ₹৯..* করিয়া দিয়াছেন। যেমন, আল্লাহ্‌ তাআলা হযরত আদম 
(আ)-এর শরীআতে তীহার পুত্রদের সহিত তাহার কন্যাদিগকে বিবাহ দেওয়া হালাল 
করিয়াছিলেন । পরবর্তীকালে তিনি উক্ত বিধান রহিত করিয়া ভগ্নীকে বিবাহ করা ভাই-এর 
জন্যে হারাম করিয়া দিয়াছেন। বিখ্যাত মহাপ্রাবনের ঘটনার পর আল্লাহ্‌ তা'আলা হযরত নূহ 
(আ)-এর শরীআতে সকল প্রাণীকেই হালাল করিয়াছেন। পরবর্তীকালে তিনি কোন কোন 
প্রাণীকে হারাম করিয়াছেন । আল্লাহ্‌ তা'আলা হযরত ইয়াকুব (আ)-এর শরীআতে এক সাথে 
দুই বোনকে বিবাহ বন্ধনে রাখা হালাল করিয়াছিলেন । পরবর্তীকালে তিনি তাওরাত ও কুরআন 
মজীদে উহা হারাম করিয়া দিয়াছেন । আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে স্বীয় পুত্র 
যবেহ করিবার জন্যে নির্দেশ দিয়াছিলেন। অতঃপর তাহার উক্ত কার্য সম্পাদন করিবার পূর্বে 
তিনি উক্ত নির্দেশ প্রত্যাহার করিয়া লইয়াছিলেন। আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল জাতির 
জনসাধারণকে নির্দেশ দিয়েছিলেন যাহারা গো-বৎস পূজা করিয়াছিল তাহাদিগকে হত্যা 
করিতে । অতঃপর তিনি তাহাদিগকে প্রায় নির্বংশ হইয়া যাইবার হাত হইতে বাচাইবার জন্যে 
উক্ত নির্দেশ প্রত্যাহার করিয়া লইয়াছিলেন। এইরূপ আরও ঘটনা রহিয়াছে যদ্বারা প্রমাণিত হয় 
যে, আল্লাহ্‌ তা'আলা তাহার আদেশ-নিষেধ ও বিধি-বিধানকে রহিত করিয়া থাকেন। 
ইয়াহুদীরা যে উহা জানিত না, তাহা নহে! উহা তাহারা জানিত। তথাপি তাহারা উহার জবাবে 
যাহা বলিত তাহা নিছক ঝগড়ার খাতিরে মুখেই বলিত। আসল সত্য তাহাদের ভালভাবেই 
. জানা আছে। আর উদ্দেশ্য তো সত্যই । কারণ, তাহাদের কিতাবে মুহাম্মদ (সা)-এর আগমনের 
সুসংবাদ এবং তাহাকে অনুসরণের নির্দেশ সুবিদিত সত্য । তাহারা ইহাও জানে যে, মুহাম্মদের 
শরীআতই তাহাদিগকে মানিয়া চলিতে হইবে এবং তাহা ছাড়া আল্লাহ্‌র দরবারে কাহারও কোন 
আমল কবুল হইবে না। এই সব ভালভাবে জানা সত্ত্বেও শুধুমাত্র বিদ্বেষান্ধতাই তাহাদিগকে 
সত্য অনুসরণ হইতে বিমুখ রাখিতেছে। 

কেহ কেহ বলেন-পূর্ববর্তী শরীআতসমূহ নবী করীম (সা)-এর নবৃওতের পূর্ব পর্যন্ত 
সময়ের জন্যে প্রদত্ত হইয়াছিল। নবী করীম (সা)-এর আগমনের পর সেইগুলো বহালই ছিল 
না। অতএব তাহার আগমনের পর সেই সকল শরীআত রহিত হইবার প্রশ্নও থাকে না। 


www.quraneralo.com 


Contents 


৩৩০ 


তাহারা বলেন $ যেমন 1411 | ৪০1155515 এই আয়াতাংশে আল্লাহ্‌ তা'আলা  " 


আমাদিগকে 'রাত্রি পর্যন্ত সময়ে" রোধা রাখিতে নির্দেশ দিয়াছেন। রাত্রির কোন অংশ রাত্রি 
পর্যন্ত সময়ের অন্তর্ভুক্ত নহে। সেইরূপ পূর্ববর্তী শরীআতসমূহকে আল্লাহ্‌ তা'আলা “নবী করীম 
(সা)-এর নবুওত পর্যন্ত সময়ের জন্যে প্রবর্তিত করিয়াছিলেন। নবী করীম (সা)-এর নবৃওতের 
সময়ের কোন্‌ অংশ ‘তাহার নবৃওত পর্যন্ত সময়ের' অন্তর্ভুক্ত নহে। তাই পূর্ববর্তী শরীআতসমূহ 
তাহার নবৃওতের সময়ের কোন অংশ বহালই ছিল না। অতএব তাহার আগমনে উহা রহিত 
[+ হইবার প্রশ্নই উঠে না।' 

কেহ কেহ বলেন-পূর্ববর্তী শরীআতসমূহের জন্যে কোন সময় সীমা নির্ধারিত ছিল না। 
সুতরাং উহা নবী করীম (সা)-এর নবৃওতের পরও বহাল ছিল। তাহার নবৃওতের পর আল্লাহ্‌ 
তা'আলা পূর্ববর্তী শরীআতসমূহের বিধানসমূহ রহিত করিয়া দিয়াছেন।' 

উপরোক্ত দ্বিবিধ বক্তব্যের যে বক্তব্যটিই সঠিক ও শুদ্ধ হউক না কেন, নবী করীম 
(সা)-এর আগমনের পর তাহাকে মানা এবং তীহার প্রতি ঈমান আনা সকল মানুষের প্রতি 
ফরয। এতদ্ব্যতীত মুক্তির অন্য কোন পথ নাই। পূর্ববর্তী কিতাবসমূহেও আল্লাহ্‌ তা'আলা 
পূর্ববর্তী উম্মতদিগকে নবী করীম (সা)-কে মানিবার জন্যে নির্দেশ দিয়া রাখিয়াছেন। 
তদনুসারেও ইয়াহুদীরা নবী করীম (সা)-এর প্রতি ঈমান আনিতে আদিষ্ট হইয়াছে। | 

এখন আবার .১!। (রহিতকরণ) সম্পর্কিত আলোচনায় ফিরিয়া আসিতেছি। আলোচ্য 
আয়াতদ্বয়ে আল্লাহ তা‘আলা ইয়াহুদীদের দাবীকে মিথ্যা আখ্যায়িত করিয়াছেন। তাহারা 
বলিত-আল্লাহ্‌র বিধানে কোনরূপ পরিবর্তন আসে না, আসিতে পারে না।' আল্লাহ্‌ তা'আলা ' 
বলিতেছেন-সকল ক্ষমতার মালিক আল্লাহ্‌ । তিনি পরিবর্তন আনিতে পারেন এবং আনিয়া 
থাকেনও ৷ অন্যত্র আল্লাহ তা'আলা বলেন- ', ১১1, 1১1| 51 91 (জানিয়া রাখ, সৃষ্টি ও 
তাহার বিধান প্রদানের অধিকার এবং ক্ষমতা তাহারই)। এতদ্যতীত ‘সূরা আল ইমরান’ এর 
প্রথমদিকে আল্লাহ তা'আলা কিতাবধারী জাতিসমূহকে উদ্দেশ্য করিয়া বলিয়াছেন ঃ 
IS i SL LSA CY ০2২1৮ ১ স০ 35 pL Yk 

উক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল জাতির শরীআতে বিধান পরিবর্তন | 
-এর ঘটনা ঘটিবার বিষয় বর্ণনা করিয়াছেন। ইনশাআল্লাহ্‌ যথাস্থানে উহার ব্যাখ্যা বর্ণিত 
হইবে। মুসলমানগণ এই বিষয়ে একমত যে, আল্লাহ্‌ তা'আলা তাহার আদেশ-নিষেধ ও 
বিধি-বিধানে পরিবর্তন ৮...4! আনিতে পারেন এবং আনিয়াছেনও। ও 

মুফাস্সির আবূ মুসলিম ইসপাহানী অবশ্য বলেন-“কুরআন মজীদে কোনরূপ রহিতকরণ 
৮৮:41 ঘটে নাই।” তাহার উক্ত উক্তি দুর্বল, প্রত্যাখ্যানযোগ্য এবং অগ্রহণীয় । কুরআন 
-মজীদের যে সকল হুকুম-আহকামে রহিতকরণ (|) ঘটিয়াছে, তিনি সেই সকল 
হকুম-আহকাম ও তদ্বিষয়ে সংঘটিত রহিতকরণের (১!) বিষয়ে নিজের পক্ষে উত্তর দিতে 
চেষ্টা করিয়াছেন। কিন্তু, তাহার উত্তর প্রদান কষ্টকল্পিত ও'ব্যর্থ। উক্ত বিষয়সমূহের কয়েকটি 
হইতেছে এই ৪ প্রথম বিষয়-্বামীর মৃত্যুতে স্ত্রীকে পূর্বে এক বৎসর ইদ্দত পালন করিতে 
হইত । পরবর্তীকালে আল্লাহ্‌ তা'আলা উক্ত বিধান পরিবর্তন করিয়া চার মাস দশ দিনকে নারীর 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা আল বাকারা ৬৩১ 


পালনীয় ইদ্দত হিসাবে নির্ধারিত করিয়া দেন। উক্ত বিষয়ে আবূ মুসলিম যে উত্তর দিয়াছেন, 
তাহা কোন গ্রহণযোগ্য উত্তর নহে। দ্বিতীয় বিষয়-পূর্বে আল বায়তুল মুকাদ্দাস মুসলমানদের 
কিবল। ছিল । আল্লাহ্‌ তা'আলা উক্ত বিধান পরিবর্তন করিয়া পবিত্র মক্কায় অবস্থিত বায়তুল্লাহ 
শরীফকে তাহাদের কিবলা হিসাবে নির্ধারিত করিয়া দেন। উক্ত বিষয়ে আবু মুসলিম যে উত্তর 
দিয়াছেন, তাহা গ্রহণযোগ্য নহে । তৃতীয় বিষয়-পূর্বে আল্লাহ তা'আলা দশজন কাফিরের 
বিরুদ্ধে একজন মু'মিনকে দৃঢ়তার সহিত লড়িতে নির্দেশ দিয়াছিলেন। পরবর্তীকালে উক্ত 
নির্দেশ পরিবর্তন করিয়া তিনি একজন মু'মিনকে দুইজন কাফিরের বিরুদ্ধে দৃঢ়তার সহিত . 
লড়িতে নির্দেশ দেন। চতুর্থ বিষয়- পূর্বে নবী করীম (সা)-এর সহিত কোন বিষয়ে গোপন 
পরামর্শ করিবার পূর্বে গরীব মিসকীনকে কিছু সাদকা দিবার বিধান ছিল। পরবর্তীকালে আল্লাহ্‌ 
তা'আলা উক্ত বিধান তুলিয়া দেন। 
এতদ্ব্যতীত অনুরূপ আরও দৃষ্টান্ত রহিয়াছে। আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 


UGGS 55809 
OGG ৯ ৩৪৪১০ FE 095 


১০৮. তোমরা কি তোমাদের রসূলকে প্রশ্ন রুরিতে চাও, যেইভাবে ইতিপূর্বে মুসাকে 
প্রশ্ন করা হইত? যে ব্যক্তি ঈমানের বিনিময়ে কুফরী ক্রয় করে, অনন্তর সে অবশ্যই সঠিক 
পথ হারাইয়াছে। 

তাফসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা কোন ঘটনা ঘটিবার পূর্বে তৎসুন্বন্ধে নবী 
করীম (সা)-এর নিকট অহেতুক অতিরিক্ত প্রশ্ন করিতে মু'মিনদিগকে নিষেধ করিতেছেন । 

এইরূপ অন্যত্র আল্লাহ তা'আলা বলিতেছেন ঃ 
ES 0109-48-55 টা এন 95125 Veal 051 (৪5 

881 ১ 01981 0 তে (5 

“হে মুমিনগণ তোমরা এইরূপ বিষয়সমূহ সম্বন্ধে প্রশ্ন করিও না-যে সব বিষয় প্রকাশ 
করিয়া দেওয়া হইলে উহা ভোমাদিগকে বিব্রত, উদ্বিগ্ন ও দুশ্ন্তগরস্ত.রুরিবে। আর কুরআন 
মজীদ নাযিল হইবার কালে যদি তোমরা উহাদের সম্বন্ধে প্রশ্ন কর, তবে উহ্াদিগকে তোমাদের 
সম্মুখে প্রকাশ করিয়া দেওয়; হইবে৷” 

অর্থাৎ বিধি-নিষেধের আয়াতসমূহ নাযিল হইবার পর যদি তোমরা উহাদের সম্বন্ধে 
বিস্তারিত বিবরণ জানিতে চাও, তবে তাহা তোমাদিগকে জানাইয়া দেওয়া হইবে। তাই কোন 
বিষয় ঘটিবার পূর্বে তোমরা উহা সম্বন্ধে প্রশ্ করিও না। কারণ, এইরূপ করিলে তোমাদের 
প্রশ্নের দরুনই উহা তোমাদের জন্যে নিষিদ্ধ বা হারাম করিয়া দেওয়া হইতে পারে। 


www.quraneralo.com 


Contents 


৬৩২ তাফসীরে ইবৃন কাছীর 

সহীহ হাদীসে বর্ণিত রহিয়াছে £ নবী করীম (সা) বলিয়াছেন-'অধিকতর অপরাধী হইতেছে 
সেই মুসলমান, যে মুসলমান এইরূপ একটি বিষয় সম্বন্ধে প্রশ্ন করিল যে বিষয়টি হারাম ছিল 
না, কিন্তু তাহার প্রশ্নের দরুন উহা হারাম হইয়া গেল!" 

একদা জনৈক ব্যক্তি নবী করীম (সা)-এর নিকট প্রশ্ন করিল-'কোন ব্যক্তি যদি স্বীয় স্ত্রীর 
সহিত কোন পর পুরুষকে দেখিতে পায়, তবে সে কি করিবে? এইরূপ ব্যক্তি উভয় সংকটে 
পতিত হয়। সে যদি মুখ খুলে, তবে তো বিরাট একটি কথা তাহাকে উচ্চারণ করিতে হয়। 
আবার যদি সে চুপ থাকে; তবে তো এইরূপ ঘৃণ্য ঘটনা তাহাকে হজম করিয়া যাইতে হয় !' 
নবী করীম (সা) উক্ত প্রশ্ন পছন্দ করিলেন না তিনি উহা অপছন্দ করিলেন। অতঃপর আল্লাহ্‌ 
তা'আলা 'লিআন "১011" এর বিধান? নাযিল করিলেন। 

হযরত ঘুগীরাহ ইব্‌ন শু“বা (রা) হইতে বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে ৪ 
‘নবী করীম (সা) অহেতুক তর্ক-বিতর্ক, সম্পত্তির অপচয় এবং অহেতুক অধিক প্রশ্ন করিতে 
নিষেধ করিতেন ।* মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছি ৪ নবী করীম (সা) বলিয়াছেন-'আমি যাহা 
তোমাদের নিকট উল্লেখ করিতে বিরত রহিয়াছে, তোমরা আমাকে তাহা উল্লেখ করা হইতে 
বিরত থাকিতে দাও । অহেতুক অতিরিক্ত প্রশ্ন করিবার দরুন এবং ইচ্ছা মতে নবীর পথ হইতে 
ভিন্ন পথ গ্রহণ করিবার দরুন তোমাদের পূর্ববর্তী উম্মতসমূহ ধ্বংস হইয়া গিয়াছে। আমি 
তোমাদিগকে কোন আদেশ দিলে তোমরা যথাসাধ্য উহা পালন করিবে । আর আমি 
তোমাদিগকে কোন কাজ করিতে নিষেধ করিলে তোমরা উহা হইতে বিরত থাকিবে ৷’ 

উক্ত কথাগুলি নবী করীম (সা) কখন বলিয়াছিলেন?" একদা নবী করীম (সা) 
সাহাবাদিগকে বলিলেন-“আল্লাহ্‌ তা“আলা তোমাদের উপর হজ্জ ফরয করিয়াছেন। ইহাতে 
জনৈক সাহাবী প্রশ্ন করিলেন-“হে আল্লাহ্‌র রসূল! প্রতি বৎসর?’ নবী করীম (সা) তাহার প্রশ্নের 
কোন উত্তর দিলেন না। সাহাবী এইরূপে তিনবার প্রশ্ন করিলেন এবং নবী করীম (সা) 
তিনবারই নিরুত্তর রহিলেন। সাহাবী চতুর্থবার প্রশ্ন করিলে তিনি বলিলেন-না; প্রতি বৎসর 
না।' তিনি আরও বলিলেন-“যদি আমি হ্যা’ বলিতাম, তবে প্রতি বৎসর হজ্জ করা তোমাদের 
উপর ফরয হইত। আর প্রতি বৎসর হজ্জ করা তোমাদের উপর ফরয হইলে উহা আদায় 
করিতে পারিতে না ।' অতঃপর নবী করীম (সা) উপরোক্ত কথাগুলি বলিলেন। 

হযরত আনাস (রা) বলেন-'নবী করীম (সা) আমাদিগকে তাহার নিকট কোন প্রশ্ন 
করিতে নিষেধ করিয়াছিলেন। (অতঃপর অ-মরা আর কোন প্রশ্ন করিতাম না)। তখন গ্রাম 
হইতে কেহ আসিয়া প্রশ্ন করিলে আমরা নবী করীম (সা)-এর পবিত্র মুখ হইতে উহার উত্তর 
শুনিয়া আনন্দ লাভ করিতাম ৷” 

হযরত বারা ইব্‌ন আযিব (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক, আবু সিনান, 
ইসহাক ইব্‌ন সুলায়মান, আবূ কুরায়ব ও হাফিজ আবূ ইয়ালা মুসেলী স্বীয় ‘মুসনাদ’ নামক 
হাদীস সংকলনে বর্ণনা করিয়াছেন £ হযরত বারা ইব্‌ন আযিব (রা) বলেন-“আমি নবী করীম 
(সা)-এর নিকট একটি বিষয়ে প্রশ্ন করিব বলিয়া মনে আশা পোষণ করিতাম। এই অবস্থায় 
পূর্ণ একটি বৎসর কাটিয়া যাইত ৷ এই দীর্ঘ সময়ের মধ্যেও তাহার নিকট প্রশ্নটি প্রকাশ করিতে 


১. স্বামী স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ উত্থাপন করিলে এবং সে স্বীয় অভিযোগের পক্ষে প্রয়োজনীয় সংখ্যক 
সাক্ষী উপস্থাপিত করিতে না পারিলে যে ব্যবস্থা গৃহীত হয় তাহাকে 'লিআন' বলা হয়। সূরা নূরের প্রথম 
রুকৃতে উক্ত ব্যবস্থা বিশদরূপে বর্ণিত হইয়াছে। 


www.quraneralo.com 


২81৯৮ 


Contents 


আমার মনে সাহস হইত না। আর আমরা কামনা করিতাম গ্রাম হইতে লোকেরা আসিয়া 
তাহার নিকট প্রশ্ন করুক যাহাতে আমরা তাহাদের প্রশ্নের কারণে অজানা কথা জানিতে পারি ।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইবৃন জুবায়র, আতা ইব্‌ন 
সায়িব, ইব্‌ন ফুযায়ল, মুহাম্মদ ইবৃন মুছান্না ও ইমাম আল বায্যার বর্ণনা করিয়াছেন, হযরত 
ইব্‌ন আববাস (রা) বলেন-'আমি নবী করীম (সা)-এর সাহাবীগণ অপেক্ষা অধিকতর উত্তম 
কোন জনগোষ্ঠি দেখি নাই । তাহারা নবী করীম (সা)-এর নিকট মাত্র বারোটি বিষয়ে প্রশ্ন 
করিয়াছিলেন। তাহাদের সকল প্রশ্নের উত্তর কুরআন মজীদে বর্ণিত রহিয়াছে। যেমন ঃ 

ll ally pl ০০ এলি 

তাহার তোমার দিকটা এবং ভুয়া সন্ধে করে।. 

অহা অসমত (দি) মাস সঙ এর কর. 

ET EE RENE 

EMOREAU রা EE SE 

শব্দার্থ ঃ আলোচ্য আয়াতের অন্তর্গত ০! শব্দটির এই স্থলে দুইটি অর্থ হইতে পারে। প্রথম 
অর্থ ৪ “বরং ।' দ্বিতীয় অর্থ £ “কি?' অর্থাৎ নিষেধাত্মক প্রশ্রবোধক অব্যয়। 

আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা মু'মিন এবং কাফির উভয় শ্রেণীর বান্দাকে সম্বোধন 
করিয়াছেন । কারণ, নবী করীম (সা) ও মু'মিন ও কাফির উভয় শ্রেণীর লোকের নিকট প্রেরিত 
হইয়াছেন। অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 


৮০৪০ I i Lill 52 0855 le ০১১5 ot SES Jal is 
১6185 ২5০৫ Sl. 2 Lo 1h us be ধা 


‘আহলে কিতাব জাতি তোমার নিকট দাবী জানায় যে, তুমি আকাশ হইতে একটি কিতাব 
তাহাদের নিকট নাযিল করাইবে ৷ ইতিপূর্বে তাহারা মূসার নিকট তদপেক্ষা অধিকতর অসম্ভব 
দাবী জানাইয়াছিল। তাহারা বলিয়াছেন-‘আমাদিগকে প্রকাশ্যরূপে আন্মাহ্‌কে দেখাও । 
তাহাদের উক্ত অত্যাচারের পরিণতিতে বঙ্ধু তাহাদিগকে পাকড়াও করিয়াছিল ।” 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা অথবা সাঈদ ইব্‌ন জুবায়র, 
মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ ও মুহাম্মদ ইসহাক বর্ণনা করিয়াছেন ৪ ‘একদা রাফে' ইব্‌ন 
হুরায়মালাহ এবং ওয়াহাব ইবৃন যায়দ নবী করীম (সা)-কে বলিল-হে মুহাম্মদ! তুমি আকাশ 
হইতে আমাদের জন্যে একটি কিতাব লইয়া আস, যে কিতাব আমরা পড়িয়া দেখিব। আর 
তুমি আমাদের জন্য কতগুলি ঝরনাধারা উৎসারিত করিয়া দাও। তুমি আমাদের উক্ত দাবী 
পূরণ করিলে আমরা তোমাদের প্রতি ঈমান আনিব এবং তোমাকে মানিয়া চলিব। 
কাছীর (১ম খণ্ড)-_-৮০ 


Wwww.quraneralo.com 


Contents 


৬৩৪ তাফসীরে ইবন কাছীর 
ইহাতে আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াত নাযিল করিলেন £ 

52255. ৫৩502 5 ৩:৪০), ৪ ক ১:৪৬; ঠা ৩ মাহি ৪০4 

ই MME FIP UE 


HE হার ETT ইব্‌ন আনাস ও রতি 
করিয়াছেন ৪ একদা জনৈক সাহাবী নবী করীম (সা)-কে বলিলেন-“হে আল্লাহ্র রাসুল! 
আমাদের গুনাহের কাফ্ফারা যদি বনী ইসরাঈল জাতির গুনাহের কাফ্ফারার ন্যায় হইত তবে 
কত ভাল হইত!’ ইহাতে নবী করীম (সা) বলিলেন-'হে আল্লাহ্‌! আমরা উহা চাই না!' তিনি 
উহা তিনবার বলিলেন। অতঃপর বলিলেন-আল্লাহ্‌ তা'আলা তোমাদিগকে যে ব্যবস্থা 
করিয়াছেন, উহা বনী ইসরাঈল জতিকে তিনি যে ব্যবস্থা প্রদান করিয়াছিলেন তাহা অপেক্ষা 
শ্রেষ্ঠতর। বনী ইসরাঈল জাতির কেহ কোন গুনাহ করিলে সে নিজে গৃহের দরজায় উহা এবং 
উহার কাফ্ফারার বিবরণ লিখিত দেখিত। সে যদি কাফ্ফারা প্রদান করিত, তবে উক্ত গুনাহ 
হইত তাহার জন্য ইহলৌকিক শাস্তির কারণ | আর যদি উহা প্রদান না করিত, তবে উক্ত গুনাহ 
হইত তাহার জন্যে পারলৌকিক শাস্তির কারণ । পক্ষান্তরে, আল্লাহ্‌ তা'আলা তোমাদিগকে যে 
ব্যবস্থা প্রদান করিয়াছেন, উহা বনী ইসরাঈল জাতিকে যে ব্যবস্থা প্রদান করিয়াছিলেন, তাহা 
অপেক্ষা শ্ৰেয়তর । “যদি কেহ গুনাহ করে অথবা নিজের উপর অত্যাচার করে, অতঃপর আল্লাহ্‌র 
নিকট ক্ষমা প্রার্থনা করে, তবে সে আল্লাহ্‌কে ক্ষমাশীল ও কৃপাময় পাইবে ।' (আল কুরআন)। 

অতঃপর নবী করীম (সা) বলিলেন- “দুই জুমআর নামায ও প্রতিদিনের পাচ ওয়াক্ত নামায 
উহাদের মধ্যবর্তী দিন ও সময়সমূহের গুনাহের কাফ্ফারা ।' তিনি আরও বলিলেন-“ঘদি কেহ 
কোন গুনাহ করিতে ইচ্ছা করে, অতঃপর উহা না করে, তবে তাহার আমলনামায় কোন গুনাহ 
লিখিত হইবে না। আর যদি গুনাহ করিবার ইচ্ছা করিবার পর গুনাহটি করে, তবে তাহার 
আমলনামায় মাত্র একটি গুনাহ লিখিত হইবে। পক্ষান্তরে যদি কেহ কোন নেক কাজ করিতে 
ইচ্ছা করে অতঃপর উহা না করে, তবে তাহার আমলনামায় একটি নেকী লিখিত হইবে । আর 
যদি সে নেক কাজ করিবার ইচ্ছা করিবার পর নেক কাজটিও করে, তবে তাহার আমলনামায় 
অনুরূপ দশটি নেকী লিখিত হইবে । আর যে ব্যক্তি গুনাহ লইয়া আল্লাহ্র সম্মুখে উপস্থিত 
হইবে, সে মহা ধ্বংসে পতিত হইবে । অতঃপর আল্লাহ্‌ তা'আলা নাযিল করিলেন £ 


Ll ot 03 ১৭০০১০32০0৫ I 085 0১9৮5 7 
মুজাহিদ বলেন-' ৩: ১০৯ ৮৮৬৯ ৪:৮০ 1৮৫ অৰ্থাৎ ইতিপূর্বে যেমন আল্লাহ্‌কে 
প্রকাশ্যরূপে দেখাইবার জন্যে মূসার নিকট দাবী জানানো হইয়াছিল ।' মুজাহিদ আরও বলেন- 
একদা কুরায়শ গোত্রের মুশরিকরা নবী করীম (সা)-কে বলিল-“হে মুহাম্মদ! তুমি আমাদের 
জন্যে সাফা পর্বতটিকে স্বর্ণে পরিণত করিয়া দাও। (তুমি এইরূপ করিলে আমরা তোমার প্রতি 
ঈমান আনিব ।)' নবী করীম (সা) বলিলেন-'বেশ! তাহাই হইবে । উহা তোমাদের জন্যে বনী 
ইসরাঈল জাতির উদ্দেশ্যে আকাশ হইতে অবতীর্ণ খাদ্যের সমতুল্য হইবে ৷’ ইহাতে মুশরিকরা 
দি 
বর্ণিত হইয়াছে। আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা | ৬৩৫ 


সারকথা এই যে, বনী ইসরাঈল জাতি যেইরূপে সত্য বিদ্বেষের কারণে হযরত মূসা 
(আ)-এর নিকট অযৌক্তিক দাবী জানাইয়াছিল, সেইরূপে সত্য বিদ্বেষে পরিচালিত হইয়া 
নিরুত্তর করিবার উদ্দেশ্যে নবী করীম (সা)-এর নিকট অযৌক্তিক দাবী জাননোকে নিম্নোক্ত 
আয়াতে আল্লাহ্‌ তা'আলা নিন্দা করিয়াছেন । 

Jl ly Un এও SUS AC ১০ 3 "যে ব্যক্তি ঈমানের বিনিময়ে 
কুফরকে খরিদ করে, সে ব্যক্তি সত্য পথ হইতে সরিয়া গিয়া মূর্খতা, গোমরাহী ও বিভ্রান্তিতে 
পতিত হয়।' 

এইরূপে যাহারা সত্য বিদ্বেষে পরিচালিত হইয়া আল্লাহ্‌র নবীকে নিরুত্তর করিবার উদ্দেশ্যে 
তাহার নিকট অহেতুক ও অযৌক্তিক দাবী জানায়, তাহারাও ঈমানের বিনিময়ে কুফর ও 
গোমারাহী খরীদ করিয়া থাকে । অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 


AOE ie EE RE EEE RE NC EON 
তি 
“তুমি কি সেই সকল লোকের অবস্থা সম্বন্ধে চিত্ত! করিয়াছ, যাহার আল্লাহ্‌র নিআমতের 
বিনিময়ে কুফরকে গ্রহণ করিয়াছে এবং স্বীয় দলবলকে ধ্বংস নিবাস জাহান্নামে নিপতিত 


করিয়াছে । তাহারা উহাতে প্রবেশ করিবে । আর উহা বড়ই নিকৃষ্ট নিবাস।” 
আবুল আলীয়া বলেন-'কাফির ব্যক্তি শান্তির বিনিময়ে শাস্তিকে গ্রহণ করে ।' 


৫৩০৫৫ 89৮53859356 (৭ 
ass লারা 
0৬5৮৭ ৪০৪০ 261৮5 2505 


Bool 


Bl LE LBS এর ১৫৬৫ ৪১ 1915 Ess (VN) 
দু 024 05201615915 


bad Bed 


১৫ ডি চে 5 
SRR AO 


ALAA 


১০৯. আহলে কিতাবের অনেকেই চায়, তোমরা ঈমান আনার পর যদি কুফরীতে 
ফিরিয়া, যাইতে ৷ ইহা তো তাহাদের ভিতরে সত্য প্রকাশের ফলে সৃষ্ট বিদ্বেষের 
বহিঃপ্রকাশ । তাই তাহাদিগকে উপেক্ষা কর এবং আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা 
কর। নিশ্চয় আল্লাহ্‌ সকল কিছুর উপর ক্ষমতাবান ৷ 

১১০. আর সালাত কায়েম কর ও যাকাত আদায় কর। আর যাহা কিছু তোমরা 
নিজেদের জন্য অগ্রিম পাঠাইবে তাহা আল্লাহ্‌র কাছে পাইবে ৷ নিশ্চয় আল্লাহ্‌ তোমাদের 
সকল কাজ দেখেন । 


www.quraneralo.com 


Contents 


৬৩৬ তাফসীরে ইবন কাহার 

তাফসীর ৪ আলোচ্য আয়াতদ্বয়ে আল্লাহ্‌ তা'আলা মু'মিনদিগকে কিতাবধারী কাফিরদের 
বিরুদ্ধে সতর্ক করিয়া দিতেছেন ও আল্লাহ্‌ তা'আলার পক্ষ হইতে বিজয় ও সাহায্য না আসা 
পর্যন্ত ধৈর্যধারণ করিবার জন্যে তাহাদিগকে নির্দেশ দিতেছেন এবং তাহাদিগকে নামায কায়েম 
রাখিতে ও যাকাত প্রদান অব্যাহত রাখিতে বলিতেছেন। কিতাবধারী কাফিররা জানে যে, 
মুহাম্মদ (সা) আল্লাহ্‌র রসূল । এতদৃসত্বেও তাহারা ঈমান আনিতেছে না। তাহাদের ঈমান না 
আনিবার কারণ তাহাদের অন্তরের হিংসা ও বিদ্বেষ । আল্লাহ তা'আলা এই অবস্থায় 
মু'মিনদিগকে ধৈর্যধারণ করিতে বলিতেছেন। তিনি মু"মিনদিগকে বলিতেছেন-একদিন 
তোমাদের নিকট আল্লাহ্‌র সাহায্য আগমন করিবে । সেই দিন এইসব সত্যদ্বেষী হিংসাপরায়ণ 
কাফিরের ষড়যন্ত্রমূলক অত্যাচারের পথ রুদ্ধ হইয়া যাইবে । যতদিন আল্লাহ্‌র সেই প্রত্যাশিত 
সাহায্য না আসে, ততদিন তোমরা ধৈর্যধারণ করিতে থাক। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র অথবা ইকরামা, 
মুহাম্মদ ইবৃন আবু মুহাম্মদ ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করিয়াছেন ৪ “হুয়াই ইবৃন আখতাব 
এবং আবু ইয়াসির ইব্‌ন আখতাব নামক দুইজন ইয়াহুদী আরবের মুশরিকদের প্রতি অত্যন্ত 
হিংসাপরায়ণ ছিল । কারণ, আল্লাহ্‌ তা'আলা নবী করীম (সা)-কে ইয়াহুদীদের ঘরে পয়দা না 
করিয়া মুশরিকদের ঘরে পয়দা করিয়াছিলেন । তাহারা মানুষকে ইসলাম হইতে ফিরাইয়া 
লইবার জন্যে সাধ্যমত চেষ্টা করিত। ইহাতে আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াত নাযিল করেন ৪ 


GN AL A EES yl PES Jal ১৮ ১১ 0 
আলোচ্য আয়াতের ব্যাখ্যায় যুহরী হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আব্দুর রায্যাক 
বর্ণনা করিয়াছেন £' এই আয়াতে কাব ইব্‌ন আশরাফ নামক ইয়াহুদীর ইসলাম বিদ্বেষের কথা 
বর্ণিত হইয়াছে ।' 
আব্দুল্লাহ্‌ ইবৃন কাব ইবৃন মালিক হইতে ধারাবাহিকভাবে তৎপুত্র আব্দুর রহমান, যুহরী, 
শুআয়ব, আবুল ইয়ামান, ইমাম আবূ হাতিম ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন ৪ 
. ‘কা'ব ইব্‌ন আশরাফ একজন ইয়াহুদী কবি ছিল। সে কবিতায় নবী করীম সো)-কে নিন্দা 
করিত । ইহাতে আল্লাহ্‌ তা“আলা নিম্নোক্ত আয়াত নাযিল করেন ৪ 
| ১১। ০52 9৩ 0৭ ১০০০৫, 
আলোচ্য আয়াতদ্বয়ের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করিয়াছেন ঃ 
“একজন উম্মী নবী আহলে কিতাব জাতিকে তাহাদের কিতাব ও নবী সম্বন্ধে সংবাদ দিতেন এবং 
তাহাদের নিকট রক্ষিত সকল সত্যকে সত্য বলিয়া স্বীকার করিতেন ৷ অথচ তাহারা কি করিত? 
তাহারা সেই নবীকে এবং তাঁহার প্রতি অবতীর্ণ সত্যসমূহকে সত্য বলিয়া স্বীকার করিত না 
এবং উহাদের প্রতি ঈমান আনিত না। তাহাদের এই কুফর ও অবাধ্যতার কারণ হিংসা ভিন্ন 
অন্য কিছু ছিল না। তাহারা জানিত এবং বুঝিত যে, মুহাম্মদ (সা) এবং তীহার প্রতি অবতীর্ণ 
ওহী সত্য । এতদসত্তবেও তাহারা আল্লাহ্‌র নবী ও তাহার কিতাবের প্রতি ঈমান আনিত না। 
উহার একমাত্র কারণ তাহাদের অন্তরের হিংসা ও পরশ্রীকাতরতা। 11: +* 4৫ %9 
৩531 ১৯1 ও| - 5১2৫]। এই আয়াতদ্বয়ে আল্লাহ্‌ তা'আলা একদিকে আহলে কিতাব 
সম্প্রদায়ের উপরোক্ত হিংসা ও পরশ্রীকাতরতার প্রতি নিন্দা প্রকাশ করিয়া তাহাদিগকে ধিক্কার ও 


Wwww.quraneralo.com 


Contents 


সুরা আল্‌ বাকার৷ ৬৩৭ 


লজ্জা দিয়াছেন; অন্যদিকে বিনয়ের সহিত সত্যকে মু'মিনদের গ্রহণ করিবার কারণে 

_ রবী" ইবৃন আনাস বলেন- ₹-3২১1 ১১০ ১ অর্থাৎ ‘তাহাদের পক্ষ হইতে ।' আবুল 
আলীয়া বলেন, 1৯। 4! ১০০5০ ০০৫৮ অর্থাৎ "মুহাম্মদ (সা) যে আল্লাহ্‌ তা'আলার 
রাসূল এই সত্যটি তাহাদের নিকট স্পষ্ট হইবার পর । আহলে কিতাবের নিকট রক্ষিত তাওরাত 
ও ইঞ্জীলে তাহারা নবী করীম (সা)-এর পরিচয় ও গুণাবলী এবং তাহার আগমনের ভবিষ্যদ্বাণী 
লিখিত দেখিত। এতদসত্বেও তাহারা এই হিংসায় তাহার প্রতি ঈমান আনিতে অসম্মতি 
জানাইত যে, তিনি তাহাদের মধ্যে জন্মগ্রহণ না করিয়া অন্য সম্প্রদায়ে জন্গ্রহণ করিয়াছেন ।” 
কাতাদাহ এবং রবী' ইবন আনাসও অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। 

১১০১ < ০50 ৬০৯ 1৮৯৪০০।০ 1১০0 অর্থাৎ যতদিন আল্লাহ্‌র সাহায্য না আসে 
এবং ইসলামের বিজয় সূচিত না হয়, ততদিন কাফিরদের অত্যাচার চলিতে থাকিবে । তোমরা ' 
তাহাদিগকে ক্ষমা করিও এবং মার্জনা করিও। 

অনুরূপভাবে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 
১০০ ০৭115591021 ০০ ১ ভুলেও ০৮৯০9105৮৬5 ১সলএ 
৬৭ lS ৩০৪ 1১25 1১১২০ 913 ০ 1১:১৫ sl Is en ১৪ 54 

- ১৯৭৪1 pie 

‘তোমাদের জান-মালের উপর বিপদ আসিবার মাধ্যমে তোমরা পরীক্ষিত হইবে। ... 
এমতাবস্থায় যদি তোমরা দৃঢ় ও অবিচল থাক এবং সংযম অবলম্বন কর, (তবে উহা 
তোমাদিগকে মহা কল্যাণ আনিয়া দিবে)। কারণ, উহা মহৎ গুণাবলীর অন্যতম গুণ ।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন তালহা বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন . 
আব্বাস (রা) বলেন $ 

Natal, 1১5০3 আয়াতাংশ পরবর্তীকালে নিম্নোক্ত আয়াতদ্বয় দ্বারা রহিত ; +০ 
হইয়া গিয়াছে $ 


০5০১০ ০০ 


ভিসি ২৯ IAS tall 1১15. “মুশরিকদিগকে যেখানে পাও, সেখানে 
তাহাদিগকে হত্যা কর।” 
রী ra ৩৬০১৯৪ 23১৯১ rs 2 “Lt EER না 1518 
০৪ 22১11 es ৬১৯ ০241 1১31 ll ০০ ৯1 ০৪১ ১৬০29 11553 
-১৩১০০০৫৪০ এ ১3 
“যে সকল. কিতাবধারী বিয়া রর TAME রভি 
এবং আল্লাহ্‌ ও রাসূল যাহা হারাম করিয়াছেন তাহা হারাম করে না আর কোন ন্যায়-নীতি 


www.quraneralo.com 


Contents 
৬৩৮ তাফসীরে ইব্‌ন কা ছার 


মানিয়! চলে না, ভি 1 ন ককয়া রাকা বল 
তাহাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করিয়া যাও ৷” 
আবুল আলীয়া, রবী' ইবৃন আনাস, রা 
তাহারা বলিয়াছেন, আলোচ্য আয়াতাংশে কাফিরদের অত্যাচারের বিষয়ে ধৈর্যধারণ করিবার 
জন্যে মু'মিনদের প্রতি যে আদেশ প্রদত্ত হইয়াছে, জিহাদের আয়াত দ্বারা তাহা রহিত করা 
হইয়াছে। 

আলোচ্য আয়াতাংশের অব্যবহিত পরবর্তী অংশ দ্বারাও উক্ত রহিত হইবার বিষয়টি 
প্রমাণিত হয়। উহার অব্যবহিত পরবর্তী অংশ হইতেছে 7০,018 24 ০--৯ যতদিন 
আল্লাহ্‌ তাহার নির্দেশ (জিহাদের নির্দেশ) প্রদান না করেন । 

হযরত উসামা ইব্‌ন যায়দ হইতে ধারাবাহিকভাবে উরওয়া ইব্‌ন জুবায়র, যুহরী, শুআয়ব, 
আবুল ইয়ামান, ইমাম আবু হাতিম ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন £ “নবী করীম 
(সা) এবং তাহার সাহাবীগণ মুশরিক ও আহলে কিতাব সম্প্রদায়ের জুলুম অত্যাচার সহিয়া 
যাইতেন। কাফিরদের জুলুম অত্যাচারের বিষয়ে তাহারা নিম্নোক্ত আয়াতাংশে বর্ণিত আল্লাহ্‌ 
ইসির ভি 

১50 ৭1 12০25 ১1-8-০1918213 কিন্তু, আল্লাহ্‌ তা'আলা যখন জিহাদ ফরয 
করিলেন, তখন তিনি নবী করীম (সা)-এর দ্বারা কুরায়শের নেতৃস্থানীয় ব্যক্তিদিগকে হত্যা 
করাইলেন। 

উক্ত রিওয়ায়েতের সনদ সহীহ । আমি (ইবৃন কাছীর) উহা সিহাহ সিত্তার কোন কিতাবে 
দেখি নাই। তবে হযরত উসামা. ইব্‌ন যায়দ (রা) হইতে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে 
প্রায় উহার অনুরূপ একটি কথা বর্ণিত রহিয়াছে । 


“08 


০১০ ৪৪০৯৪ ৮৪৯ Le tty IE oy BSS 1915 Bylot 1৬০21, 
১৮555552115 I all 


এই আয়াতে আল্লাহ্‌ তা'আলা মু'মিনদিগকে সালাত কায়েম করিতে এবং যাকাত প্রদান 
করিতে উদ্বুদ্ধ করিতেছেন। সালাত ও যাকাতের উসীলায় আল্লাহ্‌ তা'আলা মু'মিনদিগকে দুনিয়া 
ও আখিরাত উভয় জগতে সাহায্য করিবেন। যেই দিন কাফিরদের ক্ষমা প্রার্থনা তাহাদিগকে 
উপকৃত করিতে পারিবে না এবং তাহারা আল্লাহ্র লা“নতপ্রাপ্ত হইয়া জঘন্য বাসস্থান থাকিতে 
বাধ্য হইবে, সেই ভয়াবহ দিনে সালাত ও যাকাত মু'মিনদিগকে সাহায্য করিবে । 

৮১০৮১ ১1০55 1০5 2111 2| অর্থাৎ হে লোক সকল! আল্লাহ্‌ তোমাদের আমল ও 
কার্যকলাপ প্রত্যক্ষ করিতেছেন । তোমরা নেক আমল ও বদ আমল যাহাই কর না কেন, তিনি 
তোমাদিগকে উহার পুরস্কার বা শাস্তি প্রদান করিবেন। 

ইমাম আবূ জাফর ইব্ন জারীর বলেন-'উপরোক্ত আয়াতাংশে আল্লাহ্‌ তা'আলা 
মু'মিনদিগকে সম্বোধন করিয়া বলিতেছেন, “আল্লাহ্‌ তা'আলা তোমাদের নেক ও বদ সকল 
আমল প্রত্যক্ষ করিতেছেন। তিনি তোমাদের আমল অনুযায়ী তোমাদিগকে পুরস্কার বা শাস্তি 


Wwww.quraneralo.com 


Contents 
সুরা আল বাকারা ৬৩৯ 


প্রদান করিবেন ! অতএব, তোমরা বদ আমলের নিকটবতী হইও ন!।' উক্ত অংশটি সংবাদসূচক 
বাকা (০১১১ ৭1০৯) হইলেও আল্লাহ্‌ তা“আলা উহা দ্বারা মু'মিনদিগকে নেক আমল করিতে 
এবং বদ আমল হইতে দূরে থাকিতে নির্দেশ দিতেছেন। তাহারা নেক আমল করিলে তিনি 
তাহাদিগকে আখিরাতে পুরস্কার প্রদান করিবেন । যেমন অন্যত্র বলিয়াছেন £ 
41১১৯১৭২১৪৬ ০৪৪এ। 

ইমাম ইব্‌ন জারীর আরও বলেন ৪ ' »:.০ শব্দটি ১. শব্দের পরিবর্তিত রূপ। 
অনুরূপ পরিবর্তনের দৃষ্টান্ত হইতেছে নিম্নোক্ত শব্দসমূহ £ ১৬, শব্দটি { ১. শব্দের পরিবর্তিত 
রূপ। ৮4। শব্দটি »1$ শব্দটির পরিবর্তিত রূপ ।' আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

হযরত উকবা ইব্‌ন আমের (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল খায়ের, ইয়ামীদ ইব্‌ন 
আবূ হাবীব, ইব্‌ন লাহীআ, ইব্‌ন বুকায়র, আবূ যুরআ ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা 
করিয়াছেন যে, টপ 775 
আয়াতটি তিলাওয়াত করিতে শুনিয়াছি। তিনি উহার শেষাংশ এইরূপে পড়িতেন £ ৫111 *) 
৫০১45200525 05 উর ডিলাওয়াত শেষ করিয়া তিন বনিতেন- ১০4 
০০৪ (তিনি) সৰ্ববিষয়ের দৃষ্টা ।' 


৩ 531332 লিপ ৮ 35650) 
০৫১০৬ 1 ৬১ HLS 2 ৫05 GLB 2224, ৫১৫ 


রো EEL (১) 
১০32625555৫ 


০ ৩৪৫০ | 4০১(১৮০৮৫ 
৬৮50150৪০56 ৬৮৮০ ৬ 25821 55 (১১) 
08 ৫8৮৩ এত 06৬)১89 70522 

০০১৫4১৬ ৬3 ওঁ ঠা 12১: 2042৬ ৭৮৪৯ 


১১১. আর তাহারা বলে, “ইয়াহুদী ও নাসারা ছাড়া কখনও কেহ জান্নাতে যাইবে না।' 
ইহা তাহাদের কল্পনা বিলাস। তুমি বল, “যদি তোমরা সত্যবাদী হও, দলীল দেখাও ৷' 


www.quraneralo.com 


Contents 


৬৪০ তাফসীরে ইব্ন কাছীর 
১১২. হ্যা, যে ব্যক্তি নিজকে আল্লাহর হাতে সোপর্দ করিয়াছে এবং সদাশয় হইয়াছে, 
অনন্তর তাহার প্রভুর সকাশে তাহার পুরস্কার রহিয়াছে। আর তাহাদের কোন ভয় নাই ও 
তাহারা দশ্চিন্তাগ্রস্তও হয় না। 

১১৩. নাসারারা বলে, “ইয়াহুদীদের কোন ভিত্তি নাই ।' তেমনি ইয়াহুদীরা বলে, 
“নাসারাদের কোন ভিত্তি নাই ।’ অথচ উভয় দল কিতাব পাঠ করিতেছে। যাহারা কিছুই 
জানে না তাহারাও অনুরূপ কথা বলিতেছে। অতঃপর আল্লাহ কিয়ামতের দিন তাহাদের 
মধ্যকার মতভেদের মীমাংসা প্রদান করিবেন। 


তাফসীর £ আলোচ্য আয়াতত্রয়ে আল্লাহ্‌ তা'আলা ইয়াহুদী, নাসারা ও মুশরিকদের 
হিদায়েত সম্পর্কিত দাবীকে মিথ্যা আখ্যায়িত করিয়া এতদৃসন্বন্ধীয় প্রকৃত অবস্থা বর্ণনা 
করিয়াছেন। ইয়াহুদী, নাসারা এবং মুশরিকদের প্রত্যেক সম্প্রদায় দাবী করে যে, একমাত্র 
তাহারাই হিদায়েতপ্রাপ্ত এবং তাহারা ভিন্ন অন্য কেহ জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। 
তাহাদের দাবীর সমর্থনে তাহাদের নিকট কোন যুক্তি নাই। প্রকৃতপক্ষে তাহাদের কাহারও দাবী 
সত্য নহে। যাহারা হৃদয়ে সত্যের প্রতি ভালবাসা পোষণ করে, সত্য আসিবার সঙ্গে সঙ্গে 
বিনয়ের সহিত উহা গ্রহণ করে এবং আল্লাহ্‌র নিকট আত্মসমর্পণ করতে নেক আমল করে, 
তাহারাই হিদায়েতপ্রাপ্ত এবং তাহারাই কেবল জান্নাতে প্রবেশ করিতে পারিবে । এই 
পরিপ্রেক্ষিতে ইয়াহুদী, নাসারা ও মুশরিক এই তিন সম্প্রদায়ের কোন সম্প্রদায়ই হিদায়েতপ্রাপ্ত 
নহে এবং তাহাদের কেহই জান্নাতে যাইতে পারে না। কারণ, তাহারা নবী করীম (সা)-এর 
প্রতি ঈমান আনে নাই এবং তীহার প্রতি অবতীর্ণ সত্যকে বিনয়ের সহিত মানিয়া লয় নাই। 
এইরূপে তাহারা আল্লাহর নিকট বিনয়ের সহিত আত্মসমর্পণ করিতে অসম্মতি জানাইয়াছে। 
আলোচ্য আয়াতত্রয়ে আল্লাহ্‌ তা'আলা জান্নাত প্রাপ্তির জন্যে প্রয়োজনীয় উপরোক্ত মৌলিক 
গুণাবলীর অপরিহার্যতা বর্ণনা করত ইয়াহুদী, নাসারা ও মুশরিকদের গোমরাহী প্রমাণিত 
79777 


১৫33 52 22 0৪ ৮৮25 এ এল ১১ ১০০০০ tlt ৪, 
55055852555 58 55102 ns 
'ইয়াহুদী ও নাসারারা বলে, “আমরা আল্লাহ্‌র পুত্র ও ন্নেহভাজন। তুমি বল, “তবে কেন 
তিনি তোমাদের গুনাহের কারণে তোমাদিগকে শাস্তি দেন? বরং আল্লাহ্‌ যে মানুষ সৃষ্টি 
করিয়াছেন, তোমরা তাহার অন্তর্গত একদল মানুষ । তিনি যাহাকে চাহিবেন, তাহাকে ক্ষমা 
করিবেন এবং যাহাকে চাহিবেন তাহাকে শাস্তি দিবেন।” 


রি 
3৮458 040 SME এগ 
. “আর তাহারা (ইয়াহুদীরা) বলে-'আমাদিগকে মাত্র কয়েকদিন আগুনে পুড়িতে হইবে; 
অবশ্যই বেশী দিন আগুন আমাদিগকে স্পর্শ করিবে না।” তুমি বল, তোমরা কি আল্লাহ্‌র নিকট 
হইতে কোন প্রতিশ্রুতি গ্রহণ করিয়াছ? অবশ্য তিনি তো কোনক্রমেই প্রতিশ্রুতি ভঙ্গ করিবেন 
না। অথচ তোমরা আল্লাহর ব্যাপারে এইরূপ কথা বল, যাহা তোমাদের জানা নাই । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৪১ 


আবুল আলীয়া বলেন-- $১.১! 45 অর্থাৎ সেইগুলি তাহাদের অযৌক্তিক আকাঙ্ঞা যাহা 
আল্লাহ্‌ তা'আলা পূর্ণ করিবেন বলিয়া তাহারা ভিত্তিহীনভাবে আশা করে।' কাতাদাহ এবং রবী' 
TT 

১১৮০ টি 91 ৮৫৭২০০159৯3 “তুমি বল, যদি তোমাদের দাবী সত্য হয়, 
উনি 

আবুল আলীয়া, মুজাহিদ, সুদ্দী, রবী' ইবৃন আনাস এবং কাতাদাহ বলেন- এ, অর্থাৎ 
“দলীল প্রমাণ । 

< 4০ ০1 5 ৩1 অর্থাৎ বরং যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করিবার. 
উদ্দেশ্যে আমল করে। এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 

২0 পরেই? এন 288 5২ 905 “যদি তাহারা তোমার সঙ্গে বাজে তর্ক করে, 
তবে বল, আমি আল্লাহ্‌র নিকট আত্মসমর্পণ করিলাম ।” 

আবুল আলীয়া এবং রবী" ইব্‌ন আনাস (রা) বলেন- 1 £১ 214 ১ 5 অর্থাৎ 
বরং যে ব্যক্তি একমাত্র আল্লাহ্‌র ইবাদত করে। 

সাঈদ ইব্‌ন জুবায়র বলেন 8 < «44৯ 1 15. 52 অর্থাৎ “বরং যে ব্যক্তি স্বীয় 
‘দীন’কে একমাত্র আল্লাহ্‌র জন্যে নির্দিষ্ট করে।' 


12 


১.৯ ১25 অর্থাৎ ‘আর সে স্বীয় কাজকর্মে মুহাম্মদ (সা)-কে অনুসরণ করে।' 
মানুষের আমল আল্লাহ্‌ তা'আলার নিকট গৃহীত হইবার জন্যে দুইটি শর্ত রহিয়াছে। প্রথম শর্ত 
এই যে, উহা একমাত্র আল্লাহ্‌ তা'আলার সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পাদিত হইবে । দ্বিতীয় শর্ত এই 
যে, উহা মুহাম্মদ (সা) কর্তৃক আনীত শরীআত মুতাবিক হইবে । কোন ব্যক্তি একমাত্র আল্লাহ্‌ 
তা'আলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করিলেও যদি উহা সঠিক অর্থাৎ নবী করীম (সা) কর্তৃক 
আনীত শরীআত অনুসারে না হয়, তবে উহা আল্লাহ্‌ তা'আলার নিকট গৃহীত হইবে না। হযরত 
আয়েশা (রা) হইতে মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে, নবী করীম (সা) বলিয়াছেন-“কোন 
ব্যক্তি যদি আমার অনুমোদনের বাহিরে গিয়া কোন কাজ করে, তবে উহা প্রত্যাখ্যাত হইবে ।" 
অতএব, সন্ন্যাসীর সন্ন্যাসব্রত আল্লাহ্‌র নিকট গৃহীত হইবে না। কারণ, সে একমাত্র 
আল্লাহ্‌র সন্তুষ্টি লাভ করিবার উদ্দেশ্যে আমল করে ইচ্ছা ধরিয়া লইলেও তাহার আমল মুহাম্মদ 
(সা)-এর শরীআত কর্তৃক অনুমোদিত নহে। বলা অনাবশ্যক যে, নবী করীম (সা) সমগ্র মানব 
জাতির জন্যে পথ প্রদর্শকরূপে প্রেরিত হইয়াছেন। সন্ন্যাসী এবং তাহাদের ন্যায় বিপথগামী 
লোকদের সম্বন্ধেই আল্লাহ্‌ তা'আলা অন্যায় বলিতেছেন ৪ 
325118188 Islas Ca || (১৬৪ 1 ‘আর আমি তাহাদের আমলের 
ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করিতে গিয়া উহাকে নগণ্য বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করিয়াছি।” 
তিনি আরও বলিতেছেন ৪ 
sels 31s 20517 ৩ ২235 Sl ৮৫1০1 171. ১৪1৪ 
| ডি 
কাছীর (টম -খণ্ড)_-৮১ | i 


www.quraneralo.com 


Contents 


৬৪২ তাফসীরে ইব্‌ন কাছীর 
"আর যাহারা কুফর করিয়াছে, তাহাদের আমল মরু প্রান্তরে অবস্থিত মরীচিকার ন্যায় । 
যাহাকে তৃষ্ণার্ত ব্যক্তি দূর হইতে পানি মনে করে। অতঃপর সে যখন উহার নিকটে উপস্থিত 
হয়, তখন উহাকে কোন বস্তু হিসাবে দেখিতে পায় না।' 
তিনি আরও বলিতেছেন ঃ 
£ coos, 


21258515858, ২০0১1001228 ৭৮০ টান এ 


“সেইদিন কতগুলি মুখমণ্ডল ভীত-বিহ্বল, বিমর্ষ ও বিষণ্ন থাকিবে। তাহারা অতি উত্তপ্ত 
অগ্নিতে প্রবেশ করিবে । তাহাদিগকে ফুটত্ত পানি পান করান হইবে ।” 

হযরত উমর (রা) সম্বন্ধে বর্ণিত রহিয়াছে ৪ তিনি £33! ১1 Ll ১৭ 12 এই 
আয়াতকে সন্নযাসীদের আমলের বিফলতা বর্ণনাকারী আয়াত মনে করিতেন ।” উক্ত রিওয়ায়েত 
এই গ্রন্থে পরবর্তীতে বর্ণিত হইবে । 

তেমনি আবার কাহারও আমল যদি বাহ্যত শরীআতসম্মত হয়; কিনু উহা একমাত্র আল্লাহ্‌ 
তা'আলার সন্তুষ্টি লাভ করিবার উদ্দেশ্যে সম্পাদিত না হয়, তবে উহাও প্রত্যাখ্যাত হইবে। 
মুনাফিক এবং রিয়াকার মু’মিন বাহ্যত যে সকল শরীআত সম্মত কাজ করিয়া থাকে, তাহা এই 
শ্রেণীর আমল । অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলেন £ 


1১ ৯১-০| Ayal 1)13- ৮০4১ ১১১ এ ১৬০১৪ ০০৯০৯ ও 
- 94591 2011 ৮১858 ulin রিনি 
“মুনাফিকরা নিশ্চয় নিজেদের ধারণায় আল্লাহ্‌কে প্রতারিত করে । মূলত তিনি তাহাদিগকে 
(অবকাশ দিয়া) প্রতারণার শিকার করেন । আর তাহারা যখন নামাযে দাড়ায়, তখন অলসভাবে 
দাড়ায়। তাহারা মানুষকে দেখাইবার উদ্দেশ্যে নামায আদায় করে। বস্তুত তাহারা আল্লাহ্‌কে 
কমই স্বরণ করিয়া থাকে ।” 
অন্যত্র তিনি বলিতেছেন $ 


SL DIT DAL aslo BL ৮১০১০, 


Ss Ses 

“সেই সকল নামাযীর জন্যে ধ্বংস নির্ধারিত রহিয়াছে-যাহারা স্বীয় নামাযে উদাসীন 
সাহায্য করে না।” 

উদ্দেশ্যেই যে শরীআতসম্মত আমল করিতে হইবে, তাহা নিম্নোক্ত আয়াতেও বর্ণিত হইয়াছে 8 


চা 


1০175 Sls এ ২০ ০০০০ ১০০ ০৪৪৪০ ০ [5১914 58 


“যে ব্যক্তি স্বীয় প্রভুর দর্শন লাভ করিতে চায়, সে যেন নেক আমল করে এবং স্বীয় প্রভুর 
ইবাদতে অন্য কাহাকেও শরীক না করে ।” 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা . - ৬৪৩ 

SEB উই টি ৩:58 ০ ৪5৬ ০০০০০ ৪727 48085587288: LL 

১৪৬2০ ৪৬৯ 31525 ১১০ eal a ৬৯3 Ast rb 
অর্থাৎ- বরং যাহারা একমাত্র আল্লাহ্র উদ্দেশ্যে নেক আমল করে, তাহাদের জন্যে 


তাহাদের প্রভুর নিকট উহার পুরস্কার নির্ধারিত রহিয়াছে । আর তাহাদের উপর ভবিষ্যতে কোন 
বিপদাশংকাও থাকিবে না এবং তাহারা অতীত কোন ক্ষতির জন্যেও দুঃখ করিবে না। 


সাঈদ ইব্‌ন জুবায়র বলেন 8 ১১১3 ৮৮ 45 ৮৫১15 -১ ১ অর্থাৎ “আখিরাতে 
ভিন বাকিরা জারিউুনিাতেভতাধনা বৃহ ভয়ে ভরের 
১১21 Sl Sal ০০189 ০২৪ ১০০ Gel sid ২৪1৯4 
| ১5185 083 rt se 


REE EET EE SEEN TE হন এগ 
শত্রুতার বিষয় বর্ণনা করিয়াছেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা অথবা সাঈদ ইব্‌ন জুবায়র, 
মুহাম্মদ ইবৃন আবী মুহাম্মদ ও মুহাম্মদ ইবৃন ইস্হাক বর্ণনা করিয়াছেন ৪ 

“নাজরান হইতে এক নাসারা প্রতিনিধিদল যখন নবী করীম (সা)-এর নিকট গমন করিল, 
তখন একদল ইয়াহুদী আলিম আসিয়া নবী করীম (সা)-এর সম্মুখে তাহাদের সহিত তর্ক 
জুড়িয়া দিল। তাহাদের মধ্য হইতে রাফে' ইব্‌ন হার্মালা (৭১২ ০1 31১) নামক জনৈক 
আলিম নাসারা দলকে বলিল-“তোমরা যাহা লইয়া আছ, তাহা কিছুই না।' (অর্থাৎ তোমরা যে 
ধর্ম লইয়া আছ, তাহা কোন ধর্মই না)। সে হযরত ঈসা (আ) এবং ইন্জীলের প্রতি অবিশ্বাস 
প্রকাশ করিল। ইহাতে জনৈক নাসারা ইয়াহুদীদিগকে বলিল-'তোমরা যাহা লইয়া আছ, তাহা 
কিছুই না।' (অর্থাৎ তোমাদের ধর্ম একেবারেই বাজে ও মিথ্যা ধর্ম।)' সে হযরত মুসা 
(আ)-এর নবৃওত এবং তাওরাতের সভ্যতাকে অস্বীকার করিল। ইহাতে আল্লাহ্‌ তা'আলা 
নিম্নোক্ত আয়াত নাযিল করিলেন £ | 
৪০০৪০৯-০৯৯০/০১০০০৯০৪৪২০০০০ 

: - এ ১১০5০ 

হযরত ইব্ন আব্বাস (রা) বলেন-'ইয়াছদী ও নাসারা উভয় জাতির প্রত্যেকেই নিজ নিজ 
আসমানী কিতাবে অপর জাতির ও কিতাবের সত্যতার কথা পাঠ করিয়া থাকে । এতদসত্তেও 
তাহারা একে অপরের নবী এবং কিতাবকে মিথ্যা বলিয়া আখ্যায়িত করে ।' : 

আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় মুজাহিদ বলেন-'পরম্পরের বিরুদ্ধে ব্যক্ত তাহাদের দাবী 
সত্য নহে; বরং প্রথম যুগের ইয়াহুদী ও নাসারা সত্য ধর্মের উপরই প্রতিষ্ঠিত ছিল।' এইরূপ 
কাতাদাহও উহার ব্যাখ্যায় বলেন-“ইয়াহুদী ও নাসারা উভয় জাতিই তাহাদের নিজ নিজ জন্মের 
প্রথমদিকে হক ও ন্যায়ের পথে ছিল। পরবর্তীকালে তাহারা দীন বিরোধী মিথ্যা কথা নিজেদের 
দীনের মধ্যে প্রবেশ করাইয়া দেয়। এইরূপে তাহারা দীন হইতে দূরে সরিয়া যায়।' 


www.quraneralo.com 


Contents 


৬৪৪ তাফসীরে ইবন কাছীর 

আবুল আলীয়া, রবী' ইব্‌ন আনাস এবং এক রিওয়ায়েত অনুযায়ী কাতাদাহও উহার 
ব্যাখায়া বলেন £ 'আলোচ্য আয়াতে যে সকল ইয়াহুদী ও নাসারার কথা বর্ণিত হইয়াছে, 
তাহারা ছিল নবী করীম (সা)-এর যুগের ইয়াহুদী ও নাসারা।' আবুল আলীয়া প্রমুখ 
ব্যাখ্যাকারের উপরোক্ত ব্যাখ্যার তাৎপর্য এই যে, 'ইয়াহুদী ও নাসারাদের একদল আরেকদলের 
বিরুদ্ধে যে উক্তি করিয়াছিল, তাহা সত্য ছিল। কিন্তু _-<!। ১15: ৯5 (অথচ তাহারা 
কিতাব তিলাওয়াত করিয়া থাকে) আয়াতাংশ দ্বারা বুঝা যায়, ‘তাহাদের একদল আরেকদলের 
বিরুদ্ধে যে উক্তি করিয়াছিল, উহা সত্য ছিল না এবং সেই কারণে আল্লাহ্‌ তা'আলা আলোচ্য 
আয়াতে তাহাদিগকে নিন্দা করিতেছেন।' উপরোদ্ধৃত আয়াতাংশের তাৎপর্য এই যে, 'ইয়াহুদী ও 
নাসারা উভয় জাতিই আস্মানী কিতাব তিলাওয়াত করিয়া থাকে । তাওরাতে ইন্জীল কিতাব 
ও হযরত ঈসা (আ)-এর সত্যতা এবং ইন্জীলে তাওরাত কিতাব ও হযরত মূসা (আ)-এর 
সত্যতা বর্ণিত রহিয়াছে। উক্ত কিতাবসমূহের শরীআত এক সময়ে আল্লাহ্‌ তা'আলা কর্তৃক 
অনুমোদিত ও প্রবর্তিত শারীআত ছিল। এমতাবস্থায় তাহারা কিতাব পড়া সত্তেও কিরূপে 
একদল আরেকদলকে ভ্রান্ত ও গোমরাহ বলিয়া আখ্যায়িত করিতে পারে? উহার কারণ 
তাহাদের অন্তরের সত্য বিদ্বেষ ছাড়া অন্য কিছু নহে।' উপরে বর্ণিত হইয়াছে যে, হযরত ইব্‌ন 
আব্বাস (রা), মুজাহিদ এবং এক রিওয়ায়েত অনুযায়ী কাতাদাহও আলোচ্য আয়াতাংশের 
উপরোক্ত ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন । আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

615 Ue ১528 ১23। 3০৪ 4154 আয়াতাংশে আল্লাহ তা'আলা ইঙ্গিতে 
বলিয়াছেন যে, ইয়াহুদী ও নাসারা জাতিদ্বয়ের উপরোক্ত দাবী অজ্ঞ লোকদের ন্যায় মূর্খতাপূর্ণ ও 
্রান্ত। 

আলোচ্য আয়াতাংশে উল্লেখিত ১০1১9 ১,511 (অজ্ঞ লোকেরা) কাহারা এই বিষয়ে 
তাফসীরকারণগণ একমত নহেন। রবী" ইবনে আনাস এবং কাতাদাহ বলেন ঃ ‘উক্ত অজ্ঞ 
লোকেরা হইতেছে নাসারা বা খ্রিস্টান জাতি ।' ইবনে জুরায়জ বলেন ৪ 'একদা আমি আতা"র 
নিকট উক্ত অজ্ঞ লোকেরা কাহারা তাহা জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, উহারা 
নাসারা জাতিদ্বয়ের পূর্বে অতিক্রান্ত কতগুলো জাতি ।' 

সুদ্দী বলেন ঃ তাহারা হইতেছে আরবের মুশরিক জাতি । তাহার বলিত, মুহাম্মদ যে ধর্ম 
পালন ও প্রচার করে, উহা কোন ধর্ম নহে। 
লোক নহে, বরং যাহারা সত্য বিদ্বেষের কারণে আত্মপ্রতারিত হইয়া অযৌক্তিকভাবে নিজদিগকে 
সত্যের অনুসারী এবং অন্যদিগকে অসত্যের অনুসারী মনে করে, তাহারা যে সম্প্রদায়ের 
অন্তর্ভুক্ত হউক না কেন, উক্ত অজ্ঞ লোকেরা তাহারাই।" ইমাম ইবনে জারীরের ব্যাখ্যাই 
-সঠিক। কারণ উক্ত ‘অজ্ঞ লোকেরা’ বিশেষ কোন সম্প্রদায়ের লোক এইরূপ বলিবার পক্ষে 
কোন প্রমাণ নাই ৷ আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

০১৬২১ ৭২ 19৭৫ (০2 ২১৪11 ১5174১১০৫১2 4105 অর্থাৎ ‘আল্লাহ্‌ 
তা'আলা কিয়ামতের দিনে "তাহাদের বিরোধ মীমাংসা করিবেন ।" 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ১০৫ 

এইরূপে অন্যপ্র-আল্লাহ্‌ তাআলা বলিতেছেন ঃ 
323115 ০০১৯1 ০৮৯।০ ০১9৮০15194৯ ০8৮115155০1 52৪ 01 

- 4১1৮505০411 0 1 80175888017 1155--০1 

“মুমিন, ইয়াহুদী, সাবিঈন, নাসারা, অগ্নি উপাসক এবং মুশরিকগণের পারস্পরিক বিরোধ 
আল্লাহ্‌ তা'আলা কিয়ামতের দিনে নিশ্চয় মীমাংসা করিবেন । নিশ্চয় আল্লাহ্‌ সকল বিষয় প্রত্যক্ষ 
করেন।' 

অনুরূপভাবে তিনি অন্যত্র বলিতেছেন £ 

24511 001 ৬৯৩- TAL EL ০382 SUD Ei ৮০৯৩৪ 

“তুমি বল, আমাদের পরওয়ারদেগার আমাদিগকে একত্রিত করিবেন । অতঃপর তিনি 

আমাদের বিরোধ নিষ্পত্তি করিবেন ৷ তিনি মহান বিচারক, সৃষ্ষজ্ঞানী |” 


মসজিদ ধ্বংস প্রচেষ্টার শোচনীয় পরিণাম 
(2425 2 GIS ab 3322502৭892 (১৫) 
3৬) 0 OES Bs SND LEC IIE 


£ রত 


OEE £ ১7৯৯ ৯) 4150৯ 


১১৪. আর তাহার চাইতে জালিম কে হইতে পারে, যে ব্যক্তি আল্লাহ্র মসজিদে গিয়া 
আল্লাহ্‌র নাম লইতে নিষেধ করিল ও উহা ধ্বংসের চেষ্টা চালাইল। তাহারাই উহাতে 
সন্ত্রস্ত না হইয়া ঢুকিতে পারিবে না। তাহাদের জন্য পৃথিবীতেও লাঞ্ছনা এবং আখিরাতে 
তাহাদের জন্য কঠিন শাস্তি রহিয়াছে । 

তাফসীর ঃ আল্লাহ্‌র মসজিদে আল্লাহ্‌র যিকর করিতে মু'মিনদিগকে কাহারা বাধা দিয়াছিল 

বং কাহারা উহাকে আল্লাহ্‌র ইবাদত হইতে বিরাণ ও অনাবাদ করিতে সচেষ্ট হইয়াছিল, সে 
সে াফসীরকারগণের মধ্যে মতভেদ হছে? একদল তাফসীরকারবলেন-উহারা ছিল 
নাসারা। 

হযরত ইবৃন আব্বাস (রা) হইতে আওডী স্বীয় তাফসীরে বর্ণনা করিয়াছেন যে, হযরত 
ডিসির রর 

২31 ৯১1০1 4111 2০০ 225 0০ ৫ছা ১০ “এই আয়াতে যাহাদের বিষয় 
বর্ণিত হইয়াছে, তাহারা হইতেছে নাসারা ।' | 

মুজাহিদ বলেন 8 5231 ১41 ৮1 411 ৮৯১০৭ ০১০ ০০০০ 7151 ১9 'এই আয়াতে 
নাসারাদের কথা বর্ণিত হইয়াছে। তাহারা বায়তুল মুকাদ্দাসের মধ্যে কষ্টদায়ক বস্তু নিক্ষেপ 
করিত এবং লোকদিগকে উহাতে নামায আদায় করিতে বাধা দিত" 


Wwww.quraneralo.com 


Contents 


. ৬৪৬ তাফসীরে ইবন কাছীর 


কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আব্দুর রাষ্যাক বর্ণনা করিয়াছেন ৪ ১ 
(51,5, এই আয়াতাংশে বখতে নাসার ,.=১ ৩.১, বাদশাহ ও তাহার অনুচরবর্গের কথা 
বর্ধিত হইন্াছে। সে বায়তুল মুকান্দাসকে বিশ্বস্ত করিয়া দিয়াছিল। আর নাসারা জাতি উক্ত 

কাতাদাহ হইতে সাঈদ বর্ণনা করিয়াছেন £ 'যাহারা আল্লাহ্র মসজিদকে বিধ্বস্ত 
করিয়াছিল, তাহারা হইতেছে আল্লাহ্‌র শত্রু খ্রীষ্টান জাতি । ইয়াহুদী জাতির প্রতি তাহাদের 
অন্তরে যে শত্রুতা বিদ্যমান ছিল, উহার কারণে তাহারা ব্যবিলনের অধিপতি অগ্নি উপাসক 
বখতে নাসারকে বায়তুল মুকাদ্দাস বিধ্বস্ত করিবার কার্যে সহায়তা করিয়াছিল। সে উহাকে 
বিধ্বস্ত করিয়া উহাতে পঁচা লাশ নিক্ষেপ করিয়াছিল । উক্ত কার্যে তাহাকে রোমক শ্রীস্টানদের 
সহায়তা করিবার কারণ এই যে, ইয়াহুদীরা হযরত ইয়াহইয়া ইবনে যাকারিয়া আ)-কে হত্যা 
করিয়াছিল ।” হাসান বসরী হইতেও অনুরূপ কথা বর্ণিত হইয়াছে । 

আরেকদল তাফসীরকার বলেন-যাহারা মু'মিনদিগকে আল্লাহ্র মসজিদে তাহার যিকর 
করিতে বাধা দিয়াছিল এবং উহাকে আল্লাহ্‌র ইবাদত হইতে বিরাণ ও অনাবাদ করিতে সচেষ্ট 
হইয়াছিল, তাহারা হইতেছে মক্কার মুশরিকরা । নবী করীম (সা) বায়তুল্লাহ শরীফ যিয়ারত 
করিবার উদ্দেশ্যে পবিত্র মক্কায় রওয়ানা হইলে ইহারা পথিমধ্যে তাহাকে বাধা দিয়াছিল। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইব্‌ন যায়দ হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন ওয়াহাব, ইউনুস 
ইবৃন আব্দুল আ'লা ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, ইব্‌ন যায়দ বলেন ৪ "তাহারা 
হইতেছে মক্কার মুশরিকরা । নবী করীম (সা) উমরাহ্‌ পালন করিবার উদ্দেশ্যে মন্কায় রওয়ানা 
হইলে পথিমধ্যে তাহারা হুদায়বিয়ায় তাহার পথরোধ করিয়াছিল । তাহাদের বাধা দিবার কারণে 
তিনি বায়তুন্রাহ শরীফে যাইতে পারেন নাই এবং পথিমধ্যেই যু-তওয়া (৪৬৮ 3) নামক 
স্থানে কুরবানীর পশু যবেহ করিতে বাধ্য হইয়াছিলেন। তাহাদের বাধার কারণেই নবী করীম 
(সা) তাহাদের সহিত সন্ধি করিতে বাধ্য হইয়াছিলেন। তিনি তাহাদিগকে বলিয়াছিলেন- 
ইতিপূর্বে কেহ কাহাকেও এই ঘর তাওয়াফের উদ্দেশ্যে আগত দেখিয়াও তাহাকে বাধা দেয় 
নাই ৷’ তাহাতে তাহারা বলিয়াছিল-“যতদিন আমাদের একটি লোক জীবিত থাকিবে, ততদিন 
আমরা বদরের যুদ্ধে যাহারা আমাদের পিতৃদিগকে হত্যা করিয়াছে, তাহাদিগকে মক্কার ঘরে 
আসিতে দিব নাঃ ৷’ 

ইব্‌ন যায়দ 1$:/93 *5৪ ০:০9 (আর যাহারা উহাকে বিরাণ ও অনাবাদ করিতে চেষ্টা 
করিয়াছে ।) এই আয়াতাংশের ব্যাখ্যায় বলিয়াছেন-“মুশরিকরা মু'মিনদিগকে হজ্জ এবং উমরাহ্‌র 
উদ্দেশ্যে আল্লাহ্‌র ঘরে আসিতে এবং উহা আল্লাহ্‌র যিকর দ্বারা আবাদ করিতে বাধা দিয়াছিল। 
তাহাদের উক্ত কার্যই হইতেছে আল্লাহ্র ঘরকে বিরাণ ও অনাবাদ করিতে চেষ্টা করা ।' 

ইমাম ইবনে আবী হাতিম বলেন-সালিমাহ হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত ইবনে 
আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা অথবা সাঈদ ইবনে জুবায়র, মুহাম্মদ ইবনে 
আবী মুহাম্মদ ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করিয়াছেন ৪ কুরায়শ গোত্রের মুশরিকরা নবী 
করীম (সা)-কে আল্লাহ্‌র ঘরের কাছে পৌছার পরে মসজিদুল হারামে নামায আদায় করিতে 
বাধা দিয়াছিল। ইহাতে নিম্নোক্ত আয়াত নাযিল হইয়াছে ৪ 


চল প্‌ ৪25. ₹9০ ৮০6 পল 
LYS 511 dil ps is ০০০ মাচা a 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৪৭ 


ইমাম ইব্‌ন জারীর উপরোক্ত অভিমতদ্বয়ের প্রথমটিকে সঠিক বলিয়া গ্রহণ করিয়াছেন । 
স্বীয় অভিমতের সমর্থনে তিনি বলিয়াছেন-'কুরায়শ গোত্রের মুশরিকরা কখনও পবিত্র কা'বাকে 
অনাবাদ বা বিধ্বস্ত করিতে চেষ্টা করে নাই। তবে রোমীয় খ্রিস্টানরা বায়তুল মুকাদ্দাসকে 
অনাবাদ ও বিধ্বস্ত করিতে চেষ্টা করিয়াছে ।' 

আমি (ইবন কাছীর) বলিতেছি-তাফসীরকারগণ কর্তৃক ব্যক্ত অভিমতদ্বয়ের দ্বিতীয়টিই 
সঠিক বলিয়া মনে হয় । উপরে বর্ণিত হইয়াছে যে, ইবন যায়দ এবং হযরত ইব্‌ন আব্বাস (রা) 
শেষোক্ত অভিমতটি ব্যক্ত করিয়াছেন। শেষোক্ত অভিমতটি এই কারণে সঠিক বলিয়া মনে হয় 
যে, শ্বীস্টানরা যখন ইয়াহুদীদিগকে বায়তুল মুকাদ্দাসে নামায আদায় করিতে বাধা দিয়াছিল, 
তখন ইয়াহুদীদের ইবাদত ছিল আল্লাহ্‌র নিকট অগ্রহণীয় । কারণ, তাহাদের উপর হযরত দাউদ 
(আ) এবং হযরত ঈসা (আ)-এর মুখ হইতে লা'নত-এর বদদোয়া পড়িয়াছিল। উহার কারণ 
এই যে, তাহারা ছিল অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী। এই সময়ে খ্ৰীষ্টানরা আল্লাহ্‌ তা'আলার 
নিকট ইয়াহুদীদের অপেক্ষা অধিকতর প্রিয় ছিল। উপরোক্ত কারণে বলা যায়, ইয়াহুদীদিগকে 
বায়তুল মুকাদ্দাসে নামায আদায় করিতে খ্রীস্টানদের বাধা দেওয়া অন্যায় ছিল না। 

তাফসীরকারগণের দুইটি অভিমতের শেযোক্ত অভিমতটি সঠিক মনে হইবার আরেকটি 
কারণ আছে। উহা এই যে, পূর্ববর্তী আয়াতসমূহে আল্লাহ্‌ তা'আলা ইয়াহুদী ও নাসারা 
জাতিদ্বয়ের নিন্দা বর্ণনা করিয়াছেন। আলোচ্য আয়াতে তিনি মুশরিকদের, নিন্দা বর্ণনা 
করিতেছেন। কোন্‌ মুশরিকদের নিন্দা? যাহারা আল্লাহ্‌র রাসূল এবং তাহার সাহাবীগণকে 
তাহাদের গৃহ হইতে বিতাড়িত করিয়াছিল এবং তাহাদিগকে মসজিদুল হারামে নামায আদায় 
করিতে বাধা দিয়াছিল, সেই মুশরিকদের নিন্দা । 

ইমাম ইব্‌ন জারীর তাফুসীরকারগণের প্রথম অভিমতের সমর্থনে যে যুক্তি পেশ করিয়াছেন 
এইবার উহা পর্যালোচনা করিয়া: “দেখা-এটু:। তিন্তিঃ বলিয়াছেন-মক্কার মুশরিকরা কখনও 
-বায়তুল্লাহ্‌ শরীফকে অনাবাদ বা বিধ্বস্ত করিতে চেষ্টা করে নাই। মক্কার মুশরিকরা আল্লাহ্‌র 
ঘরকে অনাবাদ বা বিধ্বস্ত করিতে ত্রুটি করিয়াছে কোথায়? তাহারা আল্লাহ্‌র ঘরের বিরুদ্ধে 
যাহা করিয়াছে, অনাবাদকরণ ও বিধ্বস্তকরণ উহা অপেক্ষা কি জঘন্যতর হইতে পারে? তাহারা 
নবী করীম (সা) এবং তাহার সাহাবীগণকে আল্লাহ্‌র ঘর হইতে বহিষ্কার করিয়াছিল এবং 
উহাতে দেব-দেবীর মূর্তিসমূহ স্থাপন করিয়াছিল । আল্লাহ্‌ তা“আলা বলিতেছেন $ 
11125 71701 AoE 9৮ 55 হি ১5511501058 

১০০০১ ০41 ১৫4১- 8১৪81 3) ১০4 ul - ১৭291 

“এই বিষয়ে তাহাদের পক্ষে কি যুক্তি রহিয়াছে যে, আল্লাহ্‌ তাহাদিগকে শাস্তি দিবেন না? 
অথচ তাহারা মস্জিদুল হারামে যাইতে (মু'মিনদিগকে) বাধা দেয়। তাহারা তো তাহার 
(আল্লাহ্‌র) স্নেহভাজন নহে। তাহার ন্নেহভাজন হইতেছে একমাত্র মুত্তাকীগণ; কিন্তু তাহাদের 
অধিকাংশই (ইহা) জানে না।” 

তিনি আরও বলিতেছেন ৪ 


- 2S peel ০৫5 0০05 401 ৯৮০ 1১১০০ ১1 ০:৫২] ৩৫০ 
1716-75-75 21028 2417 


www.quraneralo.com 


Contents 


তাফসীরে ইব্ন কাছীর 


৬৪৮ 


৪৪ 40051 ০১205 8৬4৮1 এ 55 Spall শেঠি ৮৯৯7 ১51154455০1 


81575 75 
“মুশ্রিকরা কুফরের পক্ষে সাক্ষ্য প্রদান করিবার অবস্থায় আল্লাহ্র মসজিদসমূহকে আবাদ 
করিতে পারে না। তাহাদের আমলসমূহ বাতিল হইয়া গিয়াছে আর তাহারা চিরদিন দোযখে 
থাকিবে । আল্লাহ্র মসজিদসমূহকে আবাদ করে একমাত্র তাহারা-যাহারা আল্লাহ্‌ ও 
আখিরাতের প্রতি ঈমান রাখে, নামায কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ্‌ ছাড়া 
অন্য কাহাকেও ভয় করে না। তাই আশা করা যায়, তাহারা হিদায়েতপ্রাপ্ত হইবে৷” 
অন্যত্র তিনি বলিতেছেন £ 
875 31 ৮০ এন pA ১৯০৭] ১০৪৫১০০০1০০ ০17৮ 
ETE UE TEE ELE JE 
15251175555 55 
- ৮1 0215০ ৮৫০ 1১১৪৫ ১23]। ০০৬] 
-“তাহারা তো সেইসব লোক-যাহারা কুফর করিয়াছে, তোমাদিগকে মসজিদুল হারামে 
যাইতে বাধা দিয়াছে এবং কুরবানীর পশুকে উহার নির্ধারিত স্থানে যাইতে বাধা দিয়াছে। যদি 
এইরূপ আশংকা না থাকিত যে, যে সকল মু'মিন নারী-পুরুষকে তোমরা চিন না, তাহাদিগকে 
তোমরা পদদলিত করিয়া যাইবে; ফলে তোমাদের অজ্ঞাত অবস্থায় তাহাদের কারণে 
তোমাদিগকে ভ্রান্তি স্পর্শ করিবে; যদ্দরুন আল্লাহ্‌ যাহাকে চাহেন, তাহাকে স্বীয় রহমতে প্রবিষ্ট 
করাইবেন। তাহারা স্বীয় আচরণ হইতে ফিরিয়া না আসিলে আমি তাহাদের মধ্যকার 
কাফিরদিগকে নিশ্চয় কঠোর শাস্তি প্রদান করিব।” 
তিনি আরও বলেন £ 
পপ পি তত « o.oo 22 রি পত৪9৫৩৫ ৩5 
EE যারা রাহাত 
74111 218৯০ Ty ১5৫১৭ 
“মূলত তাহারাই মসজিদ আবাদ করে যাহারা আল্লাহ্‌ ও আখিরাতের উপর ঈমান আনে, 
সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ্‌ ছাড়া কাহাকেও ভয় করে না।” 
উপরোক্ত আয়াতে বর্ণিত হইয়াছে যে, যাহারা আল্লাহ্‌ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, 
নামায কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ্‌ ছাড়া অন্য কাহাকেও ভয় করে না, 
. একমাত্র তাহারাই আল্লাহ্‌র মসজিদসমূহকে আবাদ করে ।” যাহারা আল্লাহ্র ঘরকে আবাদ 
করে, মুশরিকরা সেই মু'মিনদিগকে উহা হইতে বিতাড়িত ও বঞ্চিত করিয়াছিল । তাহাদের 
উক্ত কার্য আল্লাহ্‌র ঘরকে অনাবাদ করা নয় কি? শুধু তাহাই নহে। তাহারা যাহা করিয়াছিল, 
কোন্‌ অনাবাদকরণ ও বিধ্বস্তকরণ উহা অপেক্ষা অধিকতর জঘন্য হইতে পারে? এই স্থলে ইহা 
উল্লেখযোগ্য যে, আল্লাহ্‌র ঘরকে আবাদ করিবার তাৎপর্য উহাকে বাহ্যিকভাবে কায়েম করা 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৪৯ 


বং চাকচিক্যময় করা নহে; বরং উহার তাৎপর্য হইতেছে-উহাতে আল্লাহ্‌র যিক্র করা, 
তাহার শরীআত উহাতে কায়েম করা এবং শির্ক ও অন্যান্য কুফর হইতে উহাকে পৰির করা 

১১০০১ 41 ০0155 51 SLE Ls U9 বাক্যটি গঠনগত দিক দিয়া 
সংবাদসূচক বাক্য হইলেও তাৎপর্যগত দিক দিয়া উহা একটি আদেশসূচক বাক্য । উহার তাৎপর্য 
এই-‘হে মু'মিনগণ! তোমরা যখন শক্তি সঞ্চয় করিবে, তখন ইহাদিগকে নিজেদের পদানত না 
করিয়া এবং উহাদের নিকট হইতে জিযিয়া গ্রহণ না করিয়া উহাতে প্রবেশ করিতে দিও না।' 
এই কারণেই মক্কা বিজয়ের পর নবী করীম (সা) ঘোষক দ্বারা মিনার প্রকাশ্য স্থানে ঘোষণা 
করাইয়া দিয়াছিলেন ঃ "শুন! আগামী বৎসর (নবম হিজরী সন) হইতে কোন মুশরিক হজ্জ 
করিতে পারিবে না এবং উলঙ্গ অবস্থায় কেহ আল্লাহ্‌র ঘর তাওয়াফ করিতে পারিবে না। অবশ্য 
যাহাদের সহিত চুক্তি রহিয়াছে, তাহাদের চুক্তি উহার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বলবৎ 
উদ্দেশ্যে নবী করীম (সা) উপরোক্ত ঘোষণা প্রচার করিয়াছিলেন। ইহার সমর্থনে আল্লাহ্‌ 
পাকের এই আয়াত অবতীর্ণ হইয়াছে £ 


ENG LANE EEE LEGS (১০1১5310805 


- lin pale 
“হে মু'মিনগণ! মুশরিকরা অপবিত্র ছাড়া কিছু নহে। অতএব এই বৎসর পর তাহারা যেন 
মসজিদুল হারামের নিকটে না আসে ।” — 


কোন কোন তাফসীরকার আলোচ্য আয়াতাংশ 4। (৯১155 ১1741 ১৫ ৮০ 45431 
১৪ -এর নিম্নোক্ত তাৎপর্য বর্ণনা করিয়াছেন? ' 

“মুমিনদের উপর মুশরিকদের অত্যাচার ও নির্যাতন চালাইবার সুযোগ না থাকিলে তাহারা 
যাহা করিতেছে উহার উল্টাটি ঘটিত। তাহারা মু'মিনদিগকে আল্লাহ্র ঘর হইতে নির্বাসিত 
করিয়াছে। তাহাদের নির্যাতন চালাইবার ক্ষমতা না থাকিলে মু'মিনদের ভয়ে তাহারা কম্পমান 
গজ ০০০০০০০০০০০ 

রত না।' 

কেহ কেহ বলেন-'আলোচ্য আয়াতাংশে আল্লাহ্‌ তাআলা মু'মিনদিগকে এই সুসংবাদ 
দিতেছেন যে, তাহারা অদূর ভবিষ্যতে মসজিদুল হারামসহ সকল মসজিদের উপর কর্তৃত্‌ 
প্রতিষ্ঠা করিতে পারিবে এবং আল্লাহ্‌র ফযলে তাহারা মুশরিকদিগকে পদানত করিতে পারিবে । 
ফলে মুশরিকগণ ভীত সন্ত্রস্ত অবস্থা ছাড়া অন্য কোন অবস্থায় মসজিদুল হারামে প্রবেশ করিতে 
পারিবে-না। তাহাদের অন্তরে ভয় থাকিবে যে, তাহারা ইসলাম গ্রহণ না করিলে মুসলমানগণ 
তাহাদিগকে ধরিয়া হত্যা করিবে অথবা অন্য কোন শাস্তি দিবে ।" যথাসময়ে আল্লাহ তা'আলা 
তাহার উপরোক্ত প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছিলেন। উপরে আল্লাহ্‌ তা'আলার এই নির্দেশ বর্ণিত 
হইয়াছে যে, মুশরিকগণ যেন এই বৎসরের পর আর মসজিদুল হারামে প্রবেশ করিতে না 
পারে। এতদ্যতীত নবী করীম (সা) ওসিয়ত করিয়া গিয়াছেন যে, আরব উপদ্বীপে যেন 
ইসলামের পাশাপাশি অন্য কোন ধর্ম অবস্থান করিতে না পারে এবং ইয়াহুদী ও নাসারা 
জাতিকে যেন উহা হইতে নির্বাসিত করা হয়। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র প্রাপ্য । আল্লাহ্‌ ও তাহার 
রাসূলের নির্দেশ পালিত হইয়াছে। 


কাছীর (১ম খণ্ড)__৮২ www.quraneralo.com 


Contents 


৬৫০ তাফসীরে ইব্‌ন কাছীর 


উপরোক্ত নির্দেশ কেন প্রদত্ত হইয়াছে? আরব উপদ্বীপ হইতেছে মসজিদুল হারামের 
চতুষ্পার্থে অবস্থিত স্থান। উহা সাইয়িদুল মুরসালীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা 
(সা)-এর পবিত্র জন্মভূমি । মসজিদুল হারাম এবং মহানবী (সা) এই উভয়কে সম্মানিত 
করিবার উদ্দেশ্যে উপরোক্ত নির্দেশ প্রদত্ত হইয়াছে। কাফিরদের এইরূপ বহিষ্কৃত হওয়া তাহাদের 
জন্য ইহলৌকিক লাঞ্ছনা এবং শাস্তি । বলা অনাবশ্যক যে, অপরাধ যে ধরনের হইয়া থাকে, 
উহার শাস্তিও সেই ধরনের হইয়া থাকে । কাফিররা নবী করীম (সা) এবং সাহাবীগণকে 
যেইরূপে মসজিদুল হারাম এবং পবিত্র মক্কা হইতে বহিষ্কার. করিয়া দিয়াছে, তাহাদিগকে 
সেইনূপে উত্ত স্থান এবং উহার পার্বতী স্থান হইতে বহিফূৃত করা হইয়াছে। 


নি 


শি 5১২১ ৬৪615 অর্থাৎ তাহারা যে পাপ করিয়াছে, উহার দরুন 
তাহাদিগকে আখিরাতে ভীষণ শাস্তি ভোগ করিতে হইবে। তাহারা আল্লাহ্‌র ঘর হইতে তাহার 
রাসূলকে বহিষ্কার করিয়াছে, তথায় মূর্তি স্থাপন করিয়াছে, তথায় আল্লাহ্‌ ভিন্ন অন্যকে পূজা 
করিয়াছে এবং আল্লাহ্‌ ও রাসূলের অমনোপুত অন্যান্য কার্য সংঘটিত করিয়াছে। 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় যাহারা বলেন-উক্ত আয়াতে খ্রিস্টান জাতির নিন্দা বর্ণিত 
হইয়াছে, তাহাদের মধ্যে কা'ব আহ্বার উল্লেখ করেন যে, খ্রিস্টানরা বায়তুল মুকাদ্দাসকে 
অধিকার করিয়া উহাকে বিধস্ত করিয়। দিয়াছিল। আলোচ্য আয়াতে তাহাদের বিষয় বর্ণিত 
হইয়াছে । এখন কোন খ্রিস্টান ভীত সন্ত্রস্ত অবস্থা ছাড়া অন্য কোন অবস্থায় বায়তুল মুকাদ্দাসে 
প্রবেশ করিতে পারিবে না। 

সুদ্দী বলেন-“যে কোন খ্রিস্টান নহে; বরং কোন রুমীয় খ্রিস্টান ভীত সন্ত্রস্ত অবস্থা ছাড়া অন্য 
কোন অবস্থায় সেইখানে প্রবেশ করিতে পারে না। তাহাদের মনে ভয় রহিয়াছে যে, তাহাদিগকে 
ধরিয়া হত্যা করা হইতে পারে । অথবা তাহাদের উপর জিষিয়া কর আরোপিত হইবার ফলে 
তাহাদের মন ভীত সন্ত্রস্ত থাকে ৷' 

কাতাদাহ বলেন-খরিস্টানরা গোপনে ছাড়া অন্য কোন অবস্থায় কোন মসজিদেই প্রবেশ 
করিতে পারে না। আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি-আলোচ্য আয়াতকে ব্যাপক অর্থে গ্রহণ 
করাই সমীচীন । তদনুযায়ী উহাতে ইয়াহুদী, নাসারা এবং মুশরিক-ইহাদের সকলের নিন্দা 
এবং শাস্তি বর্ণিত হইয়াছে। খ্রিস্টান জাতি বায়তুল মুকাদ্দাস অধিকার করিয়া ইয়াহুদীরা যে ' 
পাথরটির দিকে মুখ করিয়া নামায আদায় করিত, উহাকে অবমাননা করিয়াছিল । এইজন্যে 
আল্লাহ্‌ তাহাদিগকে শাস্তি দিয়াছেন। অবশ্য, এই বায়তুল মুকাদ্দাস তাহাদিগকে অনেক সময়ে 
নিজের মধ্যে স্থান দিয়াছে । আবার, ইয়াহুদীরা উহাকে অধিকতর পরিমাণে অবমাননা 
করিয়াছে। আল্লাহ্‌ তাহাদিগকে সেইরূপে অধিকতর কঠিন শাস্তি প্রদান করিয়াছেন । আল্লাহ্‌ই 
অধিকতর জ্ঞানের অধিকারী । 

সুদ্দী এবং ওয়ায়েল ইব্‌ন দাউদ বলেন-আলোচ্য আয়াতে কাফিরদের জন্য যে ইহলৌকিক 
শাস্তি ও লাঞ্ছনার কথা বর্ণিত হইয়াছে, উহা ইমাম মাহদী (আ)-এর আগমনের পর তাহার 
মাধ্যমে আল্লাহ্‌ তা'আলা কর্তৃক কাফিরদের প্রতি প্রদত্ত হইবে। কাতাদাহ বলেন-'উহা হইল 
তাহাদের গতি জিযিয়া কর আরোপিত হওয়া এবং লাঞ্ছিত অবস্থা উহা তাহাদের প্রদান করা !' 
তবে সঠিক কথা এই যে, ইহলৌকিক শাস্তি ও লাঞ্ছনা তাফসীরকারগণ কর্তৃক বর্ণিত উপরোক্ত 
শাস্তি ও লাঞ্ছনা অপেক্ষা অধিকতর ব্যাপক । 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৫১. 


হাদীস শরীফে ইহলৌকিক শাস্তি ও লাঞ্ছনা এবং পারলৌকিক শাস্তি ও লাঞ্চনা উভয় হইতে 
আল্লাহ্‌র নিকট নবী করীম (সা)-এর আশ্রয় চাওয়া বর্ণিত হইয়াছে। নবী করীম (সা) উভয় 
প্রকারের শাস্তি ও লাঞ্ছনা হইতে আল্লাহ্‌র নিকট আশ্রয় চাহিয়াছেন। 

হযরত বিশ্র ইবৃন আরতাত (রা) হইতে ধারাবাহিকভাবে আইউব ইব্‌ন মাইসারাহ ইব্‌ন 
হালস, তৎপুত্র মুহাম্মদ, হায়ছাম ইব্‌ন খারিজা ও ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন $ নবী করীম 
(সা) দোআ করিতেন-“হে আল্লাহ্‌! তুমি আমাদের সকল কার্ষের পরিণতিতে আমাদিগকে মঙ্গল 
ও কল্যাণ দান কর। আর তুমি আমাদিগকে দুনিয়ার আযাব ও লাঞ্ছনা এবং আখিরাতের আমাৰ 
ও লাঞ্ছনা হইতে বাচাও। 

উক্ত হাদীসটি একটি গ্রহণযোগ্য হাদীস । তবে উহা “সিহাহ সিত্তার' কোন গ্রন্থে উল্লেখিত 
হয় নাই। উক্ত হাদীসের রাবী সাহাবী হযরত বিশ্র ইব্‌ন আরতাত (যিনি ইব্‌ন আরাতাত 
নামেও পরিচিত) হইতে উপরোক্ত হাদীসটি ভিন্ন অন্য আর একটি মাত্র হাদীস বর্ণিত হইয়াছে। 
তাহা এই £ নবী করীম (সা) বলিয়াছেন, 'যুদ্ধক্ষেত্রে হাত কাটিবার শাস্তি প্রযুক্ত হইবে না ।' 


আল্লাহ্‌ সর্বজ্ঞ 
216) ৮ 22586 WIELD GANS 05০ 


০1%2১০751 

১১৫. আর আল্লাহ্‌র জন্য পূর্ব ও পশ্চিম (সবই)। তাই যেদিকেই তোমরা ফির, 
আল্লাহ্র কিবলা পাইবে । নিশ্চয় আল্লাহ্‌ মহাব্যাপক, সর্বজ্ঞ । 

তাফসীর ঃ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা নবী করীম (সা) এবং তাঁহার সাহাবীগণকে 
কিবলা পরিবর্তনের ব্যাপারে সান্ত্বনা দিতেছেন। পবিত্র মন্ধায় অবস্থান করিবার কালে নবী 
করীম (সো) বায়তুল্লাহ্‌ শরীফকে সম্মুখে রাখিয়া বায়তুল সুকাদ্দাসের দিকে মুখ করিয়া নামায 
আদায় করিতেন। প্রিয় মসজিদ মসজিদুল হারামকে ত্যাগ করিয়া মদীনায় আসিয়া তিনি ষোল 
বা সতের মাস ধরিয়া বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করিয়া নামায আদায় করিয়াছিলেন । 
অবশ্য উক্ত সময় অতিবাহিত হইবার পর আল্লাহ্‌ তা'আলা বায়তুল মুকাদ্দাসের পরিবর্তে 
বায়তুল্লাহ্‌ শরীফকে কিবলা হিসাবে নির্ধারিত করিয়াছিলেন । উপরোক্ত কারণেই আল্লাহ্‌ 
তা'আলা আলোচ্য আয়াত নাযিল করেন। 

হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইবৃন জুরায়জ, উসমান ইব্‌ন 
আতা এবং হাজ্জাজ ইবৃন মুহাম্মদের সনদে আবু উবায়দ কাসিম ইবৃন সাল্লাম স্বীয় 'কিতাবুন 
নাসিখ ওয়াল মানসূখ" নামক গ্রন্থে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) লিয়াছেন ৪ 
'আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । আমাদের নিকট যাহা উল্লেখিত হইয়াছে, তদনুসারে 
বলিতেছি-কুরআন মজীদের যে আয়াতটি সর্বপ্রথম রহিত হইয়াছে, উহা হইতেছে কিবলা 
সম্পর্কিত আয়াত ।' 


www.quraneralo.com 


Contents 


দর তাফসীরে ইবন কাছীর 


আল্লাহু তা'আলা বলেন 

ভা 9০ alts sls EGC Salil 
অর্থাৎ পূর্ব ও পশ্চিম সকল দিকের মালিক আল্লাহ্‌ । অতএব, তোমরা (নামাযে) যে দিকেই মুখ 
কর. সে দিকেই আল্লাহকে পাইবে ৷ নিশ্চয় আল্লাহ্‌ মহাব্যাপক ও মহাজ্ঞানী । 

উক্ত আয়াত নাযিল হইবার পর নবী করীম (সা) নামাযে বায়তুল্লাহ শরীফের দিকে মুখ 
করা ত্যাগ করিয়া বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করিতে লাগিলেন। অতঃপর, আল্লাহ্‌ 
তা'আলা উক্ত আয়াত মানসূখ করিয়া দিয়া নিম্নোক্ত আয়াতাংশ নাযিল করিলেন £ 
৮55 ০০০০৮ pA ১:০০ 9৮০4১০05০৯০ ১১১৯ 

NO 

“যেই স্থান হইতে তুমি বাহির হইয়াছ, সেই মসজিদুল হারামের দিকে (নামাযে) মুখ 
করিও । আর তোমরা যেইখানেই থাক না কেন, সেইখানেই (নামাযে) উহার দিকে মুখ 
করিও ।” 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবী তালহা বর্ণনা করিয়াছেন ৪ কুরআন ' 
মজীদের যে আয়াতটি সর্বপ্রথম রহিত হইয়াছিল, উহা হইতেছে কিবলা সম্পর্কিত আয়াত। 
রহিতকরণ সম্পর্কিত ঘটনা এই যে, নবী করীম (সা)-এর হিজরতের পর আল্লাহ্‌ তাআলা 
তাহাকে (নামাযে) বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করিতে আদেশ দিলেন। মদীনার 
অধিবাসীগণ ছিল ইয়াহুদী। তাহারা ইহাতে খুশী হইল। নবী করীম (সা) দশ মাসের অধিক 
(অনধিক বিশ মাস) সময় ধরিয়া বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করিয়া নামায পড়িতে 
থাকিলেন। নবী করীম (সা) হযরত ইবরাহীম (আ)-এর কিবলাকে (বোয়তুল্লাহ্‌ শরীফকে) 
অতিশয় ভালবাসিতেন। তিনি উহাকে কিবলা হিসাবে পাইবার জন্যে আল্লাহ্‌ তা'আলার নিকট 
দোয়া করিতেন এবং (উহা কবুলের আশায়) আকাশের দিকে তাকাইয়া থাকিতেন। এক সময়ে 
আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াতাংশ নাযিল করিলেন ঃ 


০৮৩ আইও Ja pes তি এলসি Cll এ আইও অভি ৪৮০ ০৪ 
ES HE 1058 ০৬০০০ সী 

“নিশ্চয় আমি তোমার মুখমণ্ডলকে বারংবার আকাশের দিকে ফিরিতে দেখি । নিশ্চয় 
তোমাকে সেই কিবলার দিকে মুখ করাইব যাহাকে তুমি পছন্দ কর। তুমি স্বীয় মুখমণ্ডলকে 
মসজিদুল হারামের দিকে ফিরাও। আর তোমরা যেখানেই (নামাযে) থাক না কেন উহার দিকে 
মুখ করিও ।” 

উক্ত আয়াত নাযিল হইবার পর ইয়াহুদীরা বিদ্রপের সহিত বলিতে লাগিল-“তাহারা যে 
কিবলাতে ছিল, কোন্‌ বিষয়টা উহা হইতে তাহাদিগকে ফিরাইল,।' ইহাতে আল্লাহ্‌ তা'আলা 
"নিম্নোক্ত আয়াতংশ নাযিল করিলেন £ ০০১১০] Grill 40 ৩ 

হযরত ইবনে আব্বাস (রা) হইতে ইকরামা বর্ণনা করিয়াছেন £ 

21057751756 অর্থাৎ EO TR সেই 
দিকেই আল্লাহ্র কিবলা রহিয়াছে ।' 


Wwww.quraneralo.com 


Contents 


রা আল্‌ বাকারা ৬৫৩ 


মুজাহিদ বলেন- «৷ ১১ ০১ 1495 ৮০245 অর্থাৎ ‘তোমরা যেইখানেই থাক না 
কেন, তোমাদের জন্য কিবলা নির্ধারিত হইল বায়তুল্লাহ।" ৃ 

হযরত ইবনে আব্বাস (রা) হইতে আতা কর্তৃক বর্ণিত ইতিপূর্বে উল্লেখিত রিওয়ায়েতকে 
ইমাম ইবনে আবী হাতিম স্বীয় গ্রন্থে উল্লেখ করিবার পর বলিয়াছেন-'আবুল আলীয়া, হাসান 
আতা খুরাসানী, ইকরামা, কাতাদাহ, সুদ্দী এবং যায়দ ইবৃন আসলাম হইতেও অনুরূপ কথা 
বর্ণিত হইয়াছে।' 
কা'বা শরীফের দিকে মুখ করা ফরয হইবার পূর্বে নাঘিল. হইয়াছে। আল্লাহ্‌ তা'আলা নবী 
করীম (সা) এবং সাহাবীদিগকে এই কথা জানাইবার জন্যে উহা নাধিল করিয়াছেন যে, 
তাহাদের জন্যে মাশরিক, মাগরিব যে কোন দিকেই (নামাযে) মুখ করিবার অনুমতি রহিয়াছে। 
কারণ, তাহারা যেই দিকেই মুখ করিবে, সেই দিকেই আল্লাহ্‌ আছেন। কেননা, মাশরিক, 
মাগরিব সবদিকেরই মালিক আল্লাহ্‌ এবং এইরূপ কোন স্থান নাই, যেইখানে আল্লাহ্‌ নাই। 

অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 

1596 1521 ee 231 ধা ২3 ১০ ৮১ 25 “আর তাহারা ইহা অপেক্ষা 
কম বা বেশী হইলেও তাহারা যেইখানেই থাকুক না কেন, আল্লাহ্‌ তাহাদের সঙ্গে নিশ্চয় 
থাকেন।” 

তাহারা বলেন-'অতঃপর আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াত রহিত করিয়া দিয়া মসজিদুল 
হারামকে কিবলা হিসাবে নির্ধারিত করিয়াছেন।' 

আমি (ইবনে কাছীর) বলিতেছি-প্রতিটি স্থানেই আল্লাহ্‌ আছেন, উপরোক্ত 
তাফসীরকারগণের এই উক্তির তাৎপর্য যদি এই হয় যে, প্রতিটি স্থানই আল্লাহ্র ইলম ও 
জ্ঞানের আওতায় রহিয়াছে, তবে তাহাদের উক্তি সঠিক । পক্ষান্তরে, তাহাদের উক্ত উক্তির 
তাৎপর্য যদি এই হয় যে, সর্বস্থানেই আল্লাহ্‌র সত্তা বিদ্যমান রহিয়াছে, তবে তাহাদের উক্তি 
ভ্রান্ত । কারণ, আল্লাহ্‌র সত্তা কোন সৃষ্টির মধ্যে অবস্থান করে না। আল্লাহ্‌ মহান । আল্লাহ্‌ ইহা 
হইতে পবিভ্র। 

ইমাম ইব্‌ন জারীর বলিয়াছেন £ একদল তাফসীরকার বলেন-“আলোচ্য আয়াতটিতে 
আল্লাহ্‌ তা'আলা সফরের অবস্থায়, যুদ্ধের অবস্থায় এবং ভয়ের অবস্থায় যানবাহনে আরোহী 
থাকাকালে যে কোন দিকে মুখ করিয়া নফল নামায আদায় করিবার অনুমতির বিষয় বর্ণনা 
করিয়াছেন ।' 

সাঈদ ইব্‌ন জুবায়র হইতে ধারাবাহিকভাবে আব্দুল মালিক (ইব্‌ন আবী সুলায়মান), 
ইদরীস, আবূ কুরয়ব ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন £ ‘হযরত ইব্‌ন উমর (রা) উটের 
পিঠে আরোহী থাকা অবস্থায় উট যেইদিকে চলিত সেই দিকেই মুখ করিয়া নামায আদায়. 
করিতেন। তিনি বলিতেন-নবী করীম (সা) এইরূপে নামায আদায় করিতেন। হযরত ইবৃন 
ছা) বলতেন ঃ 


2 ets এ ৮৭018015585 1550 ১4140 
এই আয়াতে অনুরূপ অনুমতির বিষয় বর্ণিত হইয়াছে। 


Wwww.quraneralo.com 


Contents 


৬৫৪ তাফসীরে ইবৃন কাছীর 

ইমাম মুসলিম, ইমাম তিরমিধী, ইমাম নাসাঈ, ইমাম ইব্‌ন আবী হাতিম এবং ইমাম 
ইব্‌ন মারদুবিয়্যাহ উপরোক্ত রিওয়ায়েত ‘সাঈদ ইবনে জুবায়র হইতে আব্দুল মালিক ইবৃন আবী 
সুলায়মান" এই অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং বিভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 
উক্ত রিওয়ায়েতটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হযরত ইবৃন উমর (রা) এবং হযরত 
আমের ইব্‌ন রবীআহ হইতে বর্ণিত রহিয়াছে । তবে উহাতে আলোচ্য আয়াতটির উল্লেখ নাই। 
তেমনি বুখারী শরীফে নাফে হইতে বর্ণিত রহিয়াছে £ "হযরত ইবৃন উমর (রা) কখনও ২1০ 
১৪১4| (ভীতির অবস্থার নামায) সম্বন্ধে জিজ্ঞাসিত হইলে তিনি উহার অবস্থা বর্ণনা করিতেন। 
অতঃপর বলিতেন-“ভীতি যদি ইহা অপেক্ষা প্রবলতর হয়, তবে লোকে যমীনে অথবা যানবাহনে 
যে কোন অবস্থায় যে কোন দিকে মুখ করিয়া নামায আদায় করিবে ।' নাফে' বলেন-আমি মনে 
করি, হযরত ইব্‌ন উমর (রা) উহা নবী করীম (সা)-এর নিকট হইতে শুনিয়াই বর্ণনা 
করিয়াছেন। f 

মাসআলা £ ইমাম আবু হানীফা (র) এবং বিখ্যাত রিওয়ায়েত অনুসারে ইমাম শাফেঈ 
(র) বলেন-“শান্তির সফর এবং যুদ্ধ বা ভয়ের সফর সকল প্রকারের সফরে যানবাহনে আরোহী 
থাকা.অবস্থায় যে কোন দিকে মুখ করিয়া নামায আদায় করা জায়েয ।' ইমাম মালিক এবং 
তাহার অনুসারীগণ উহা নাজায়েয বলেন। ইমাম আবূ ইউসুফ এবং আবূ সাঈদ ইসতাখারী 
বলেন-সফরে থাকা অবস্থায় এমনকি সর্বাবস্থায় যানবাহনে যে কোন দিকে মুখ করিয়া নফল 
নামায আদায় করা জায়েয । ইমাম আবূ ইউসুফ হযরত আনাস (রা) হইতেও অনুরূপ কথা 
বর্ণনা করিয়াছেন। ইমাম আবূ জা“ফর তাবারী বলেন-আরোহী অবস্থায় তো বটেই, এমনকি 
মাটিতে দীড়াইয়াও সফরের অবস্থায় এবং গৃহে অবস্থানের অবস্থায় সর্বাবস্থায় যে কোন দিকে 
মুখ করিয়া নফল নামায আদায় করা জায়েয । 

ইমাম ইব্‌ন জারীর বলিয়াছেন যে, অন্য এক দল তাফসীরকার বলেন-'একদা একদল 
সাহাবী কিবলা ঠিক করিতে না পারিয়া অনুমানের ভিত্তিতে বিভিন্নজন বিভিন্ন দিকে মুখ করিয়া 
নামায আদায় করিলেন। উক্ত ঘটনা উপলক্ষে আলোচ্য আয়াত নাধিল হইয়াছে । উহাতে কিবলা 
ঠিক করিতে না পারা অবস্থায় অনুমানের ভিত্তিতে যে কোন দিকে মুখ করিয়া নামায আদায় 
করিবার অনুমতি বর্ণিত হইয়াছে ।' 

হযরত আমের ইবৃন রবীআহ (রা) হইতে ধারাবাহিকভাবে তৎপুত্র আব্দুল্লাহ্‌, আসিম ইবৃন 
উবায়দুল্লাহ্‌, আবূ রবী“ সামান, আবূ আহমদ যুবায়রী, মুহাম্মদ ইব্‌ন ইসহাক আহওয়ামী ও 
ইমাম ইব্ন জারীর বর্ণনা করিয়াছেন-'হযরত আমের ইব্‌ন রবীআহ রো) বলেন ৪ একদা 
আমরা নবী. করীম (সা)-এর সহিত সফরে থাকিবার অবস্থায় অন্ধকারময় রাত্রিতে পাথর 
সরাইয়া একটি স্থানকে পরিষ্কার করত উহাতে নামায আদায় করিলাম । সকাল হইবার পর 
বুঝিতে পারিলাম-আমরা কিবলার দিক ভিন্ন অন্য দিকে মুখ করিয়া নামায আদায় করিয়াছি। 
উক্ত ঘটনা আমরা নবী করীম (সা)-কে জানাইলে আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াতটি নাযিল 


4৬০2 ৮ দি 20 35-0 of. Leos 3 ০০০০ 5০৮. প 

লু ely UO Vs BG 1915 ও al ও ৮৬০]। 415 

ইমাম ইবৃন জারীর উহা উপরোক্ত রাবী আবূ রবী' সামান হইতে উপরোক্ত উর্ধ্বতন 
সনদাংশে এবং আৰৃ রবী“ সামান হইতে ধারাবাহিকভাবে ওয়াকী' ও সুফিয়ান ইব্‌ন ওয়াকী'র 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৫৫ 


অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী উহা উপরোক্ত রাবী ওয়াকী' হইতে 
উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং ওয়াকী' হইতে মাহমুদ ইব্‌ন গীলানীর ভিন্নরপ অধস্তন 
সনদাংশে বর্ণনা করিয়াছেন ! ইমাম ইবৃন মাজাহ উহা উপরোক্ত রাবী আবূ রবী‘ সামান হইতে 
উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং আবূ দাউদ ও ইয়াহিয়া ইব্‌ন হাকিমের ভিন্নরূপ 
অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । ইমাম ইবৃন আবী হাতিম উহা উপরোক্ত রাবী আবু রবী 
সামান হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং আবূ রবী হইতে ধারাবাহিকভাবে 
সাঈদ ইব্‌ন সুলায়মান ও হাসান ইবৃন মুহাম্মদ ইব্‌ন সাবাহর ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা 
করিয়াছেন । 

উক্ত রিওয়ায়েতের অন্যতম রাবী আবূ রবী" সামান-এর নাম আশআছ ইব্‌ন সাঈদ বসরী। 
সে একজন দুর্বল রাবী। ইমাম তিরমিযী উপরোক্ত হাদীস সম্বন্ধে মন্তব্য করিয়াছেন 8 "উক্ত 
হাদীস সহীহ অপেক্ষা নিম্নতর পর্যায়ের অর্থাৎ ‘হাসান’ (০...৯ ) শ্রেণীর হাদীস। উহার সনদ 
গ্রহণযোগ্য নহে। উক্ত হাদীস আশৃআছ সামান (আবু রবী সামান) ভিন্ন অন্য কোন রাবীর 
মাধ্যমে বর্ণিত হইয়াছে বলিয়া আমার জানা নাই । আশৃআছ একজন দুর্বল রাবী ৷' 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি-“তাহার উত্তাদ আসিমও একজন দুর্বল রাবী ।' ইমাম 
বুখারী (র) বলেন-“উক্ত রাবী (অর্থাৎ আশ্আছ সামান) একজন দুর্বল রাবী। সে সহীহ 
হাদীসের বিরোধী হাদীস বর্ণনা করিয়াছে।' (ইয়াহিয়া) ইব্‌ন মুঈন বলেন-“সে (অর্থাৎ আশৃআছ 
সামান) একজন দুর্বল রাবী । তৎকর্তৃক বর্ণিত হাদীস বিশ্বস্ত নহে। উহা দ্বারা কোন কিছু প্রমাণ 
করা যায় না।’ ইমাম ইবৃন হাব্বান-“তাহার (অর্থাৎ আশআছ জামান-এর) মাধ্যমে বর্ণিত 
হাদীস প্রত্যাখ্যেয়। আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । উক্ত হাদীস হযরত জাবির (রা) 
হইতে উপরোক্ত দুর্বল রাবী আশআছ সামান ভিন্ন অন্যান্য রাবীর মাধ্যমে বর্ণিত হইয়াছে। নিম্নে 
উহা উল্লেখিত হইতেছে ঃ 

হযরত জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে আতা, আব্দুল মালিক আযরামী, আব্দুল্লাহ্‌ 
ইব্‌ন হাসান, তৎপুত্র আহমদ (পিতার কিতাব হইতে পুত্র কর্তৃক গৃহীত), হাসান ইব্‌ন আলী 
ইব্‌ন শাবীব, ইসমাঈল ইব্‌ন আলী ইব্‌ন ইসমাঈল ও হাফিজ আবূ বকর ইবৃন মারদুবিয়্যা 
আলোচ্য আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণনা করিয়াছেন যে, হযরত জাবির (রা) বলেন £ ‘একদা 
নবী করীম (সো) একদল সাহাবীকে যুদ্ধ করিতে পাঠাইলেন। আমি উক্ত দলের একজন 
ছিলাম । আমাদের সফরে একদিন রাত্রিতে ভীষণ অন্ধকার পড়িল । ইহাতে আমরা কিবলা ঠিক 
করিতে অসমর্থ হইয়া পড়িলাম। আমাদের মধ্য হইতে কয়েকজন বলিল-আমরা কিবলা ঠিক 
করিতে পারিয়াছি। ইহার উত্তর দিকে কিবলা অবস্থিত । সকলেই সেই দিকে মুখ করিয়া নামায় 
আদায় করিল এবং সেই দিকে মাটিতে রেখা টানিয়া রাখিল। সকাল বেলা দেখা গেল আমরা 
কিবলার দিক ভিন্ন অন্য দিকে মুখ করিয়া নামায আদায় করিয়াছি । সফর হইতে ফিরিয়া 
আসিয়া আমরা উক্ত ঘটনা নবী করীম (সা)-এর নিকট বিবৃত করিলে তিনি কিছু বলিলেন না। 
7878 


রা ‘হযরত জাবির (রো) হইতে 
ধারাবাহিকভাবে আতা ও মুহাম্মদ ইবৃন উবায়দুল্লাহ আযরামী প্রমুখ রাবীর’ সনদে বর্ণনা 
করিয়াছেন। 


Wwww.quraneralo.com 


Contents 
৬৫৬ তাফসীরে ইবন কাছীর 


হযরত জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে আতা, মুহাম্মদ ইব্‌ন সালিম, মুহাম্মদ ইব্‌ন 
ইয়যীদ ওয়াসতী, দাউদ ইব্‌ন আমর, আব্দুল্লাহ্‌ ইবন আব্দুল আযীয ও ইমাম দারা কুতনী বর্ণনা 
করিয়াছেন যে, হযরত জাবির (রা) বলেন £ “একদা সফরে ছিলাম । এই অবস্থায় একদিন 
রাত্রিতে মেঘের কারণে আমরা কিবলা নির্ণয় করিতে অসমর্থ হইয়া পড়িলাম। কিবলা কোন্‌ 
দিকে অবস্থিত এই বিষয়ে আমাদের মধ্যে মতভেদ দেখা দিল। ইহাতে প্রত্যেকে নিজ নিজ 
অনুমানের ভিত্তিতে একেক দিকে মুখ করিয়া পৃথক পৃথকভাবে নামায আদায় করিল এবং 
কিবলামুখী হইয়া নামা আদায় করা হইয়াছে কিনা তাহা জানিবার জন্যে মাটিতে রেখা টানিয়া 
রাখিল। সফর হইতে প্রত্যাবর্তন করিয়া আমরা নবী করীম (সা)-কে ঘটনাটি জানাইলে তিনি 
আমাদিগকে নামায দুহরাইতে আদেশ দিলেন না। বরং বলিলেন-তোমাদের নামায শুদ্ধ 
হইয়াছে।' 

ইমাম দারা কুতনী বলেন-'আমার নিকট যে সনদে উপরোক্ত হাদীস পৌছিয়াছে, উহাতে 
রাবী “আতা '-এর শিষ্য হিসাবে “মুহাম্মদ ইব্‌ন সালিম’ এই নাম উল্লেখিত হইয়াছে । তবে অন্য 
রিওয়ায়েতের সনদে তদস্থলে “মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ্‌ আযরামী"' এই নাম উল্লিখিত হইয়াছে। 
সে যাহাই হউক, উভয় রাবীই দুর্বল ৷' 

“হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ সালেহ ও কালবী প্রমুখ রাবীর 
সনদেও ইমাম ইবনে মারদুবিয়্যা বর্ণনা করিয়াছেন ঃ ‘একদা নবী করীম (সা) একটি বাহিনীকে 
যুদ্ধে পাঠাইলেন। একদিন রাত্রিতে খুঁটখুঁটে অন্ধকার পড়িলে তাহারা দিক ভুলিয়া গিয়া কিবলা 
ঠিক করিতে অপারগ হইয়া পড়িলেন। তাহারা না জানিয়া কিবলার দিক ভিন্ন অন্যদিকে মুখ 
করিয়া নামায আদায় করিলেন । সূর্যোদয়ের পর জানিতে পারিলেন-তাহারা কিবলার দিক ভিন্ন 
অন্য দিকে মুখ করিয়া নামায আদায় করিয়াছেন। সফর হইতে প্রত্যাবর্তন করিয়া তাহারা 
ঘটনাটি নবী করীম (সা)-কে জানাইলে নিম্নোক্ত আয়াত নাযিল হইল ঃ 

75৮45 40101- 401 25 হত 5 ০০051581415 

উপরোক্ত সনদসমূহ দুর্বল । তবে হয়ত উহাদের একটি অপরটির শক্তি বৃদ্ধি করিতেছে। 

ভূলে কেহ কিবলার দিক ভিন্ন অন্যদিকে মুখ করিয়া নামায আদায় করিলে ভুল ধরা 
পড়িবার পর তাহাকে নামায দুহরাইতে হইবে কিনা এই বিষয়ে ফকীহগণের মধ্যে মতভেদ 
রহিয়াছে। একদল ফকীহ বলেন- উক্ত অবস্থায় নামায দুহরাইতে হইবে। পক্ষান্তরে অন্য 
একদল ফকীহ বলেন-উক্ত অবস্থায় নামায দুহরাইতে হইবে না। 

ইমাম ইব্‌ন জারীর বলিয়াছেন £ অন্য একদল তাফসীরকার বলেন-আলোচ্য আয়াতটি 
হাবৃশ-এর বাদশাহ নাজাশীর কিবলার দিক ভিন্ন অন্য দিকে মুখ করিয়া নামায আদায় করিবার 
2555৬ 

কাতাদাহ হইতে ধারাধাহিকভাবে হিশাম, তৎপুত্র মু'আয, মুহাম্মদ ইব্‌ন বিশার ও ইমাম 
ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ঃ নাজাশীর মৃত্যুর পর নবী করীম (সা) সাহাবীদিগকে 
বলিলেন-“তোমাদের এক ভাই ইন্তিকাল করিয়াছেন। তোমরা তীহার জন্যে জানাযার নামায 
আদায় কর।” সাহাবীগণ বলিলেন-আমরা কি একজন অমুসলিম ব্যক্তির জন্যে জানাযার নামায 
আদায় করিব? ইহাতে নিম্নোক্ত আয়াত নাযিল হইল। 


Wwww.quraneralo.com 


সুরা আল্‌ বাকারা ৬৫৭ 


০০ 


ইহাতে সাহাবীগণ বলিলেন- OE EEE তাজা টা 

চিত 

তি aly ls 41 23 হও 5 (রও ০০৪০5 Stadt 

উক্ত রিওয়ায়েত উপরোক্ত সনদ ভিন্ন কোন সনদে বর্ণিত হয় নাই। আল্লাহই অধিকতর 
জ্ঞানের অধিকারী । 

কেহ কেহ বলেন-'যে আয়াত দ্বারা আল্লাহ্‌ তা'আলা বায়তুল সুকাদ্দাসের পরিবর্তে 
বায়তুল্লাহ্‌ শরীফকে কিবলারূপে নির্ধারিত করিয়াছিলেন, উহা নাজাশীর নিকট যতদিন না 
পৌছিয়াছিল, ততদিন তিনি বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করিয়া নামায আদায় 
করিয়াছিলেন ৷’ ইমাম কুরতুবী কাতাদাহ হইতে অনুরূপ একটি উক্তি বর্ণনা করিয়াছেন। 

ইমাম কুরতুবী উল্লেখ করিয়াছেন-যাঁহারা গায়েবানা জানাযা নামাঘকে জায়েয বলেন, 
তাহারা নিজেদের অভিমতের সমর্থনে উপরোক্ত ঘটনা উপস্থাপিত করেন। অতঃপর তিনি 
বলিয়াছেন-আমাদের মাযহাবের ফকীহগণ (অর্থাৎ যাহারা গায়েবানা জানাযা নামাযকে 
নাজায়েয বলেন) উপরোক্ত ঘটনায় বর্ণিত গায়েবানা জানাযা নামাযকে নাজাশীর জন্য নির্দিষ্ট 
বলিয়া বর্ণনা করিয়া থাকেন । তাহারা উপরোক্ত ঘটনায় তিনটি ব্যাখ্যা দিয়া থাকেন । প্রথম 
ব্যাখ্যা £ “নাজাশী"র কবরস্থ হইবার পর ঘমীনকে চাপিয়া আনিয়া তাহার লাশকে নবী করীম 
(সা)-এর সন্মুখে উপস্থাপিত করা হইয়াছিল । তিনি উহা প্রত্যক্ষ করিবার অবস্থায় নাজাশীর 
জন্যে নামাযে জানাযা আদায় করিয়াছিলেন । অতএব উহা গায়েবানা নামাযে জানাযা ছিল না। 
দ্বিতীয় ব্যাখ্যা ৪ যেহেতু নাজাশীর দেশে তাহার জন্যে নামাযে জানা আদায়ের কোন লোক ছিল 
না, তাই নবী করীম (সো) তাহার জন্যে গায়েবানা নামাযে জানাযা আদায় করিয়াছিলেন । 
মুহীউদ্দীন ইবনুল আরাবী উপরোক্ত ব্যাখ্যাকে সঠিক ব্যাখ্যা হিসাবে গ্রহণ করিয়াছেন । তবে 
ইমাম কুরতুবী বলেন-“একজন রাজার কোন প্রজা তাহার ধর্মের অনুসারী হইবে না এই কথা 
মানিয়া লওয়া-কষ্টকর-+ ইবনুল আরাবী উহার এইরূপ উত্তর প্রদান করিয়াছেন যে, নাজাশীর 
প্রজাদের মধ্যে মু'মিন লোক কিছু ছিল । তবে নামাযে জানাযা যে শরীআত কর্তৃক প্রদত্ত একটি 
বিধান, ইহা সম্ভবত তাহাদের জানা ছিল না। আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি-ইবনুল আরাবীর 
উত্তর বেশ শক্তিশালী । তৃতীয় ব্যাখ্যা £ নবী করীম (সা) অন্যান্য বাদশাহর মনোরঞ্জনের 
উদ্দেশ্যে নাজাশীর জন্যে গায়েবানা নামাযে জানাযা আদায় করিয়াছিলেন । আল্লাহই অধিকতর 
জ্ঞানের অধিকারী । 

হযরত আবু হুরায়রা (রো) হইতে ধারাবাহিকভাবে আবু সালিমাহ, মুহাম্মদ ইব্ন আমর 
ইব্‌ন আলকামাহ ও আবু মা‘শার প্রমুখ রাবীর সুত্রে হাফিজ আবু বকর ইব্‌ন মারদুবিয়্যা 
আলোচ্য আয়াতের তাফসীর প্রসঙ্গে বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সা) বলিয়াছেন-মদীনা, 
০৮০০০০৪০০০০ 
রহিয়াছে। 


কাছীর (১ম খণ্ড)-_৮৩ 


www.quraneralo.com 


Contents 


৬৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 

আলোচ্য আয়াতের সহিত উপরোক্ত হাদীসের সন্বন্ধ রহিয়াছে। ইমাম তিরমিযী এবং 
ইমাম ইবৃন মাজাহ উপরোক্ত রাবী আবূ মা“শার হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে 
এবং ভিন্নূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন-“পূর্ব ও পশ্চিম 
এই দুই দিকের মধ্যবর্তী দিকে কিবলা রহিয়াছে।” 

উক্ত রিওয়ায়েতের অন্যতম রাবী আবু মা'শার-এর নাম নাজীহ ইব্‌ন আব্দুর রহমান 
আস্সুদ্দী আল মাদানী । ইমাম তিরমিযী বলিয়াছেন-“উক্ত হাদীস হযরত আবু হুরায়রা (রা) 
হইতে একাধিক মাধ্যমে বর্ণিত হইয়াছে। কোন কোন বিশেষজ্ঞ উপরোক্ত রাবী আবু 
মা'শার-এর বিরূপ সমালোচনা করিয়াছেন। তাহারা তাহার স্মৃতি শক্তিকে দুর্বল বলিয়া 
অভিহিত করিয়াছেন ।' 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আবু সাঈদ মাকবারী, উসমান ইব্‌ন 
মুহাম্মদ ইবৃন মুগীরাহ আখনাস, আব্দুল্লাহ্‌ ইব্‌ন জা'ফর মাখযুমী, মুআল্লাহ ইব্‌ন মানসূর, 
হাসান ইব্‌ন বিকর মারূযী ও ইমাম তিরমিযী বর্ণনা করিয়াছেন £ ‘নবী করীম (সা) 
বলিয়াছেন-পূর্ব ও পশ্চিম এই দুই দিকের মধ্যবর্তী দিকে কিবলা রহিয়াছে 

ইমাম তিরমিযী মন্তব্য করিয়াছেন-উক্ত হাদীস সহীহ ও গ্রহণযোগ্য । তিনি ইমাম বুখারী 
হইতে বর্ণনা করিয়াছেন £ আলোচ্য হাদীসের শেষোক্ত সনদটি প্রথমোক্ত সনদ অপেক্ষা 
অধিকতর সহীহ ও শক্তিশালী । ইমাম তিরমিযী বলিয়াছেন-পূর্ব ও পশ্চিম এই দুই দিকের 
মধ্যবর্তী দিকে কিবলা রহিয়াছে। এই হাদীসটি একাধিক সাহাবী কর্তৃক বর্ণিত হইয়াছে। 
তাহাদের মধ্যে হযরত উমর (রা) হযরত আলী ০০০০০ (রা) 
রহিয়াছেন। 

রাভিনা EEA জালে তে 

দে ৬ দা 

হযরত ইব্‌ন উমর (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে', আব্দুল্লাহ্‌ ইবৃন উমর, ইব্‌ন 
নুমায়র, শুআয়ব ইব্‌ন আইউব, বনী হাশিমের গোলাম ইয়াকৃব ইব্‌ন ইউসুফ, আলী ইব্‌ন 
আহমদ ইব্‌ন আব্দুর রহমান ও হাফিজ আবূ বকর ইব্‌ন মারদুবিয়্যা বর্ণনা করিয়াছেন ৪ “নবী 
করীম (সা) বলিয়াছেন যে, পূর্ব ও পশ্চিম এই দুই দিকের মধ্যবর্তী দিকে কিবলা অবস্থিত ।' 

ইমাম দারা কুতনী এবং ইমাম বায়হাকীও উপরোক্ত রিওয়ায়েতটি বর্ণনা করিয়াছেন। ইব্‌ন 
2 
বর্ণিত হযরত উমর (রা)-এর নিজস্ব উক্তি বলিয়া সমধিক খ্যাত। 

ইমাম ইব্‌ন জারীর বলেন-“আলোচ্য আয়াতের তাৎপর্য এইরূপও হইতে পারে £ তোমরা 
আমার নিকট দোয়া করিবার কালে যে দিকেই মুখ করিয়া দোয়া কর, সেই দিকেই আমার মুখ 
রহিয়াছে। আমি তোমাদের দোয়া কবুল করিব ।' 

মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে ইবৃন জুরায়জ, হাজ্জাজ, সাইন, কাসিম ও ইমাম হৰৰ 
_ জারীর বর্ণনা করিয়াছেন ঃ 

"54 ০৯:৮০ “তোমরা আমাকে ডাক । আমি তোমাদের ডাকে সাড়া দিব৷” 
. এই আয়াত নাযিল হইবার সর সাহাবীরা বলিলেন- সিন িদিনা রহ কররা 
আল্লাহ্‌কে ডাকিব?' 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৫৯ 


ইহাতে নিম্নোক্ত আয়াত নাযিল হইল £ 
এ 5001৮ 0 ০০১ 3০৯০4 
ডি 24111 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলার কৃপা ও দয়া এবং তাহার ফযল ও 
মেহেরবানী সকল সৃষ্টিতে পরিব্যাপ্ত। মানুষের প্রকাশ্য ও অপ্রকাশ্য যাবতীয় আমল ও কার্য 
সম্বন্ধে তিনি সম্পূর্ণরূপে অবগত রহিয়াছেন। কোন বিষয়ই তাহার জ্ঞানের বাহিরে নাই । 


আল্লাহই পৃথিবী ও আসমানের অষ্টা 
5 ০৮৮) 0 HS OG Kain ils ই) (৮6 00৭) 
০955 Ec 


পুর্ণ 


DU IRSA SBS I 5 ০১৯০1 ৪৬৫ (NN) 
00 


১১৬. আর তাহারা বলিল, ‘আল্লাহ্‌ তা“আলা সন্তান গ্রহণ করিয়াছেন।' তিনি উহা 
হইতে পবিত্র । বরং আকাশ ও পৃথিবীর মধ্যকার সব কিছুই তাহার, সকল কিছুই তাহার 
অনুগত ৷ 

১১৭. তিনিই আকাশমণ্লী ও ভূমণ্ডলের উদ্‌গাতা । আর যখন তিনি কোন কাজের 
সিদ্ধান্ত নেন, তখন তিনি শুধু বলেন-হও; অনন্তর তাহা হইয়া যায়। 


তাফসীর £ আলোচ্য আয়াতদ্বয়ে আল্লাহ্‌ তা'আলা খ্রিষ্টান, ইয়াহুদী ও আরবের মুশরিকদের 
আকীদাকে মিথ্যা বলিয়া আখ্যায়িত করিয়াছেন। তাহারা বলিয়া থাকে, আল্লাহ্‌ সন্তান জন্মদান 
করিয়াছেন। একদল বলিয়া থাকে-ঈসা আল্লাহ্‌র পুত্র। অন্য একদল বলিয়া থাকে-ফেরেশতারা 
আল্লাহ্র কন্যা । আল্লাহ্‌ তা'আলা আলোচ্য আয়াতদ্বয়ে তাহাদের সকলের দাবীকে মিথ্যা 
প্রতিপন্ন করিয়াছেন ঃ i 
- 05০8 41 এ aT spall ALLL LE 47013221123 

অর্থাৎতাহারা বলে-“আল্লাহ তা'আলা সন্তান জন্মদান করিয়াছেন । তিনি মহান; তিনি উহা 
হইতে পবিত্র। তাহারা যাহা বলে, প্রকৃত অবস্থা তাহা নহে; বরং আকাশ, পৃথিবী এবং উহাদের 
মধ্যে যাহা রহিয়াছে, তাহা সমুদয়ই আল্লাহ্‌র অধীন বস্তু । তিনি সকলের সৃষ্টিকর্তা, নিয়ন্তা, 
রিযিকদাতা, নিয়োগকর্তা এবং যথেচ্ছ প্রয়োগকর্তা। সমুদয় বস্তুই তাহার অনুগত দাসানুদাস। 
অতএব তাহাদের কেহ কি করিয়া তাহার সন্তান হইতে পারে? দুইটি সমশ্রেণীর বস্তু হইতে 
সন্তান উৎপন্ন হইয়া থাকে । সেইক্ষেত্রে “আল্লাহ্‌ হইতে কোন সন্তান উৎপন্ন হইয়াছে'-এই কথা 


www.quraneralo.com 


Contents 


৬৬০ তাফসারে ইবন কার 
সত্য মানিলে মানিতে হইবে যে, মহাবিশ্বে আল্লাহ্‌র সমশ্রেণীর কাহারো অস্তিত্ব রহিয়াছে। কিন্তু 
তাহার সমশ্রেণীর কোন বস্তুর অস্তিত্‌ মহাবিশ্বে নাই । অতএব তাহার কোন স্ত্রী নাই! তাহার 
কোন সন্তান থাকিতে পারে না এবং তাহার কোন সন্তান নাই । 
অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন $ 
58 ৩ রুপ তত - 555 ace 8 ত৮84 ৩28 ১৭ ১০৫১০ pts 10 
৫ 4৯১ 2৯৮০০] IO Ms- dy 0d snl Nl pl তক 
‘তিনি আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা । কিরূপে তাহার সন্তান থাকিবে? তাহার কোন 
স্ত্রীও নাই । তিনি সকল বস্তুকে সৃষ্টি করিয়াছেন। আর তিনি সকল বিষয়ে অবগত রহিয়াছেন।' 
তিনি আরও বলিতেছেন £ 
OLE es IEEE Sa ES ls SSSI 
0 এত ০ পপ পপ ০৩ রা 2 প ০, 2 পল ঞ ০০ ঠ. ০১৪ পপ #0 
ss ys > 1০১ ul 14৯ ৩5৯11 ১৯০ BUSA ৮০ 


০৪ 


- 145 SALA 81৯9 ০৬০০ ভু ০০ 21- 1১1১ ১৫ Sf es 
10 হল 0 sll ie Maes MALS 
“আর তাহারা বলিয়াছে-‘আর-রহমান সন্তান জন্মদান করিয়াছেন।' তোমরা নিশ্চয় একটি 
ভয়ংকর কথা উচ্চারণ করিয়াছ। উহাতে আকাশসমূহ ফাটিয়া যাইবার, যমীন বিদীর্ণ হইয়া 
যাইবার এবং পর্বতসমূহ ধড়াম করিয়া পড়িয়া যাইবার উপক্রম করে । এই কারণে যে, তাহারা 
আর-রহমানের'জন্যে সন্তান নির্দিষ্ট করে। আর-রহমানের জন্য ইহা মানায় না যে,তিনি সন্তান 
জন্মদান করিবেন। আকাশসমূহ এবং পৃথিবীতে যাহারা বিদ্যমান রহিয়াছে, তাহাদের সকলেই 
তাহার সম্মুখে শুধু দাস হিসাবেই আগমন করিবে । তিনি নিশ্চয় তাহাদিগকে গণিয়া রাখিয়াছেন 
এবং ভালভাবে গণিয়া রাখিয়াছেন। আর তাহাদের প্রত্যেকেই কিয়ামতের দিনে তাহার নিকট 
একাকী অবস্থায় আসিবে 1” . 
তিনি আরও বলিতেছেন ঃ 


মে 1585 €1 552015- 51511542717 5৮114117011 ১৯৩৪ 
“তুমি বল-তিনি এক" আল্লাহ্‌। আল্লাহ্‌ কাহারও মুখাপেক্ষী নহেন, সকলেই তাহার 
মুখাপেক্ষী । তিনি কাহারও প্রজনক নহেন এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই। অনন্তর কেহই 
তাহার সমকক্ষ নহে।” ' 
উপরোদ্ধত আয়াতসমূহ দ্বারা আল্লাহ্‌ তা'আলা প্রমাণ. করিয়াছেন-'তিনি সুমহান এবং 
তাহার কোন সমকক্ষ বা শরীক নাই সকল বস্তু তাহারই সৃষ্টি। তিনিই সকলকে পালন 


_, করেন! অতএব তাহার কোন সন্তান থাকিতে পারে না এবং তাহার কোন সন্তান নাই।' 


হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে নাফে', ইব্‌ন জুবায়র (ইবৃন মুতইম), 
আব্দুল্লাহ ইব্‌ন আবুল হুসাইন, শুআয়ব, আবুল ইয়ামান ও ইমাম বুখারী আলোচ্য আয়াতের 
তাফসীর প্রসঙ্গে বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন যে, আল্লাহ্‌ তা'আলা 


www.quraneralo.com 


Contents 


সুরা আল্‌ বাকারা ৬৬১ 


বলেন-মানুষ আমাকে অবিশ্বাস করিয়াছে । অথচ সে এইরূপ কাজ করিতে পারে না। আর সে 
আমাকে গালি দিয়াছে, অথচ সে এইরূপ কাজ করিতে পারে না। সে বলে যে, ‘আমি তাহাকে 
পুনরুখিত করিতে পারিব না’ ইহাই আমাকে তাহার অবিশ্বাস করা । সে বলে যে, “আমার 
সন্তান রহিয়াছে" ইহাই আমাকে তাহার গালি দেওয়া । আমি এই বিষয় হইতে পবিত্র যে, 
আমার কোন স্ত্রী অথবা সন্তান থাকিবে । 

উক্ত হাদীসে উপরোক্ত মাধ্যমে শুধু ইমাম বুখারী (র) বর্ণনা করিয়াছেন । 

হযরত আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে আ'রাজ, আবু যানাদ, মালিক, মুহাম্মদ 
ইব্‌ন ইসহাক ইব্‌ন মুহাম্মদ করবী, মুহাম্মদ ইবৃন ইসমাঈল তিরমিযী, আহমদ ইব্‌ন কামিল ও 
ইমাম ইবৃন মারদুবিয়্যা বর্ণনা করিয়াছেন ৪ 

‘নবী করীম (সা) বলিয়াছেন যে, আল্লাহ্‌ তা'আলা বলেন-মানুষ আমাকে অবিশ্বাস 
করিয়াছে, অথচ সে আমাকে অবিশ্বাস করিতে পারে না। আর সে আমাকে গালি দিয়াছে, 
অথচ সে আমাকে গালি দিতে পারে না। ‘আল্লাহ্‌ আমাকে পুনজীবিত করিতে পারিবে না' 
তাহার এই কথাই আমাকে তাহার অবিশ্বাস করা। প্রকৃতপক্ষে প্রথমবার তাহাকে আমার সৃষ্টি 
করা, দ্বিতীয়বার তাহাকে সৃষ্টি করা অপেক্ষা সহজতর ছিল না। "আল্লাহ্‌র সন্তান রহিয়াছে 
তাহার এই কথাই আমাকে তাহার গালি দেওয়া । প্রকৃত পক্ষে, আল্লাহ্‌ একক ও অমুখাপেক্ষী । 
তিনি না কাহাকেও জন্ম দিয়াছেন আর না কাহারও কারণে জন্মলাভ করিয়াছেন। আর কেহ 

বুখারী শরীফ এবং মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে যে, নবী করীম (সা) বলিয়াছেন ঃ 
*কষ্টদায়ক কথা শুনিয়া আল্লাহ্‌ যতটুকু ধৈর্যধারণ করেন, তদপেক্ষা অধিকতর ধৈর্যধারণ অন্য 
কেহ করিতে পারে না। লোকে আল্লাহ্‌র সন্তান আছে ভাবে; অথচ তিনি সকলকে রিযিক দিয়া 
থাকেন এবং রোগমুক্ত করিয়া থাকেন ।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আতিয়্যা, মুতরাফ, ইসবাত, আবু 
সাঈদ আশাজ্জ ও ইমাম ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন 8 34303 4 45 অর্থাৎ সকলেই 
তাহার নিকট দোয়া করে ।' | 

ইকরামা এবং আবু মালিক বলেন £ 1১:25 £4 £ অর্থাৎ সকলেই তাহার দাসত্ব স্বীকার 
করে। 

সাঈদ ইব্‌ন জুবায়র বলেন ৪ ১413 €1 এ অর্থাৎ সকলেই একমাত্র তাহাকেই ইবাদত 
করে। 

রবী' ইবৃন আনাস বলেন ৪ ১:05 4৫ অর্থাৎ কিয়ামতের দিনে সকলেই বিনীতভাবে 
তাহার সম্মুখে দণ্ডায়মান হইবে। . 

সুদ্দী বলেন £ 7১5 $ 41 অর্থাৎ সকলেই কিয়ামতের দিন অনুগত হইয়া তাহার 
সম্মুখে উপস্থিত হইবে । " 

মুজাহিদ হইতে খসীফ বর্ণনা করিয়াছেন £ ১2505 «4 £1€ অর্থাৎ সকলেই তাহার 
নির্দেশের প্রতি অনুগত। তিনি বলিলেন-তোমরা মানুষরূপে পয়দা হও। আর তাহারা 
সেইরূপেই পয়দা হইল । তিনি বলিলেন-তোমরা গাধারূপে পয়দা হও। আর তাহারা 
সেইরূপেই পয়দা হইল। 


www.quraneralo.com 


Contents 


৬৬২ তাফসীরে ইব্‌ন কাছীর 


মুজাহিদ হইতে ইব্‌ন নাজীহ বর্ণনা করিয়াছেন 8১:41 ৪ 4] 94 অর্থাৎ ‘সকলেই তাহার 
প্রতি অনুগত ।' আল্লাহ্‌র প্রতি কাফিরের আনুগত্য রহিয়াছে তাহার ছায়ার সিজদার মধ্যে । সে 
আল্লাহকে সিজদা করিতে না চাহিলেও তাহার ছায়া আল্লাহকে সিজদা করিয়া থাকে । . 

ইমাম ইব্‌ন জারীর মুজাহিদের উপরোক্ত ব্যাখ্যাকে সঠিক বলিয়া গ্রহণ করিয়াছেন। উক্ত 
ব্যাখ্যা আলোচ্য আয়াতাংশের সকল ব্যাখ্যাকে নিজের অন্তর্ভুক্ত করিয়া রাখিয়াছে। কারণ, 
আনুগত্যের দুইটি প্রকার রহিয়াছে। প্রথম প্রকার £ শরীআতের মাধ্যমে প্রতিষ্ঠিত আনুগত্য 
(5১১৪ ০০4) দ্বিতীয় প্রকার ঃ প্রাকৃতিক নিয়মের মাধ্যমে প্রতিষ্ঠিত আনুগত্য । (এই 
আনুগত্য কেহই উপেক্ষা করিতে পারে না।) আল্লাহ্‌ তা'আলা বলেন £ 
AIL PALE ২১৫1০১৮০০০০ ও ১০৩ oll ০০৪ ১০ আলী 405 

৮২11৯ । 

“'আকাশসমূহে এবং পৃথিবীতে যাহারা রহিয়াছে, তাহারা সকলেই ইচ্ছায় বা অনিচ্ছায় 
আন্লাহ্‌কেই সিজদা করিয়া থাকে । আর তাহাদের ছায়াও সকাল-সন্ধ্যায় তাহাকেই সিজদা 
করিয়া থাকে ।' 

কুরআন মাজীদে উল্লেখিত ০১১৪|| (আনুগত্য) শব্দটির ব্যাখ্যায় একটি হাদীস বর্ণিত 
হইয়াছে। নিম্নে উহা উল্লেখ করিতেছি ঃ 

হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল হায়ছাম, আবূ সামহ 
দাররাজ, আমর ইবৃন হারিছ, ইব্‌ন ওয়াহাব, ইউসুফ ইবৃন আব্দুল আ'লা ও ইমাম ইবৃন আবু 
হাতিম বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন-'কুরআন মজীদের যে কোন স্থানে 
১৬১৪|| শব্দটি উল্লেখিত হউক না কেন, উহার অর্থ হইবে ২০৮11 (আনুগত্য) ৷' 

ইমাম আহমদ উক্ত রিওয়ায়েত উপরোক্ত রাবী আবূ সামহ দাররাজ হইতে পূর্বোক্ত অভিন্ন 
উর্ধ্বতন সনদাংশে এবং আবূ সামহ দাররাজ হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন লাহীআ ও হাসান 
ইব্‌ন মূসার ভিন্নরপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। কিন্তু উহার সনদ দুর্বল ও 
অনির্ভরযোগ্য । উক্ত রিওয়ায়েতকে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী বলিয়া অভিহিত করা 
গ্রহণযোগ্য নহে। উহা সম্ভবত কোন সাহাবী তন্নিমনস্থ ব্যক্তির নিজস্ব উক্তি। আল্লাহই অধিকতর 
জ্ঞানের অধিকারী ৷ 

অনেকে আবার উপরোক্ত সনদে অগ্রহণযোগ্য তাফসীরসমূহ বর্ণনা করিয়া থাকে। উক্ত 
সনদে বর্ণিত তাফসীরসমূহ দ্বারা প্রতারিত হওয়া উচিত নহে। কারণ, উক্ত সনদ দুর্বল। 
আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী ৷ 

১৯১1১ ০০৮০:এ। ০45 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা কোন নমুনা সম্মুখে না রাখিয়াই স্বীয় 
উদ্ভাবনী শক্তি দিয়া আকাশসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন। 

মুজাহিদ এবং সুদ্দী বলেন ১১ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হইতেছে-উদ্ভাবক।” 5০৬ 
নব-উদ্ভতাবিত বিষয় । | 

মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে £ 2০ ২৯, ০ ৫ 5৬৯ 

অর্থাৎ প্রতিটি নব-উদ্ভতাবিত বিষয় (যে বিষয়ের প্রতি শরীআতের কোন সমর্থন নাই) 
হইতেছে ২০. (বিদআত)। বিদআত দুই প্রকারে বিভক্ত। প্রথম প্রকারের বিদআত 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৬৩ 


হইতেছে-শরীআত বিরোধী নব-উদ্তাবিত বিষয় । এইরূপ বিদআত সম্বন্ধে নবী করীম (সা) 
বলিয়াছেন ৪ ‘নিশ্চয় প্রতিটি নব-উত্তাবিত বিষয়ই হইতেছে-২. (বিদআত)।' দ্বিতীয় 
প্রকারের বিদআত হইতেছে শরীআতসম্মত নব-উদ্ভাবিত বিষয়। এইরূপ বিদআতের একটি 
উদাহরণ হইতেছে-হযরত উমর (রা) কর্তৃক প্রবর্তিত জামাআতবদ্ধভাবে তারাবীহ্‌র নামায 
আদায় করিবার ব্যবস্থা ও প্রথা । হযরত উমর (রা) সাহাবীদের জন্যে জামাআতবদ্ধভাবে 
তারাবীহ্‌র নামায আদায় করিবার ব্যবস্থা করিয়া এবং উহাকে প্রথা হিসাবে প্রবর্তিত করিয়া 
বলিয়াছিলেন ঃ ‘এই বিদআতটি কতই না উত্তম ৷' 

ইমাম ইব্‌ন জারীর বলেন ৪ ১১১13 ০৬,211 (১১5 অর্থাৎ তিনি (আল্লাহ্‌) 
আকাশসমূহ এবং পৃথিবীর উদ্ভাবক- ভ্রষ্টা।” তিনি বলেন £ £3১ শব্দটি € ০ শব্দের 
পরিবর্তিত রূপ। যেমন ৪ | শব্দটি ৮1 শব্দের এবং 2৭ শব্দটি ০০০০ শব্দের 
পরিবর্তিত রূপ । € ১০11 নব-উদ্তাবক। € ,|| নতুন ধর্মীয় ব্যবস্থার উদ্ভাবক ও প্রবর্তক; 
যে কোন নতুন বিষয়ের উদ্ভাবক ৷. 

কবি আশা ইব্‌ন সালাবা, হাওয়া ইব্‌ন আলী হানাফীর প্রশংসায় বলিতেছেন ঃ 

এযোাক IS dS 
(০১১১1 ১০৮০ sl rl 4119 431 

“তিনি যখন নেতৃস্থানীয় ব্যক্তিদের কথার মধ্যে যুক্তি দেখিতে পান, তখন উহাকেই গ্রহণ 
করেন । অথবা যাহা চাহেন, নিজেই তাহা উদ্ভাবন করিয়া লন!” 

এই স্থলে কবি €1425)1 ক্রিয়াটির ‘নতুন বিষয় উদ্ভাবন করা' অর্থে ব্যবহার করিয়াছেন। 

অতঃপর ইমাম ইব্‌ন জারীর বলেন ঃ 

১০১৪1) ০০৬৮:। ১ এই আয়াতাংশের তাৎপর্য এই ৪ ‘আল্লাহ্‌ মহান। তিনি 
পবিত্র । তাহার সন্তান থাকিতে পারে না। তাহার সন্তান থাকে কিরূপে? তিনি আকাশসমূহ 
এবং পৃথিবীতে যাহা আছে, তৎসমুদয়ের মালিক । সকলেই তাহার একত্রে পক্ষে সাক্ষ্য দেয়। 
সকলেই তাহার প্রতি অনুগত ৷ তিনি সকলের স্রষ্টা ও উদ্ভাবক। তাহাদিগকে সৃষ্টি করিবার 
জন্যে তাঁহার কোন নমুনার প্রয়োজন হয় নাই। কোনরূপ নমুনা সামনে না রাখিয়াই তিনি 
তাহাদিগকে সৃষ্টি করিয়াছেন ।' ইমাম ইবৃন জারীর আরও বলেন-“আলোচ্য আয়াতাংশে আল্লাহ্‌ 
তাআলা স্বীয় বান্দাদিগকে জানাইতেছেন-যে ঈসাকে খ্রিস্টানরা আল্লাহ্‌র পুত্র বলিয়া অভিহিত 
করিয়া থাকে, সেই ঈসাই সাক্ষ্য দেন যে, আল্লাহ্‌ এক ও অদ্বিতীয় । তিনি সকলের স্রষ্টা ও 
মালিক। যে আল্লাহ্‌ কোনরূপ নমুনা ছাড়া আকাশসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন, তিনিই 
স্বীয় কুদরতে বিনা বাপে ঈসাকে সৃষ্টি করিয়াছেন।' ইমাম ইব্‌ন জারীর কর্তৃক বর্ণিত উপরোক্ত 
ব্যাখ্যা সহীহ ও গ্রহণযোগ্য। 

১545 ৫ 41 058 0৭15 1051 ৬৮5৪ 1915 আয়াতাংশে আল্লাহ্‌ তা“আলা স্বীয় 
কুদরতের পরিপূর্ণতাকে বর্ণনা করিতেছেন। তিনি বলিতেছেন-আল্লাহ্‌ তা'আলা যখন কোন 
বস্তুকে সৃষ্টি করিতে চাহেন, তখন উহাকে শুধু একবার বলেন-'হও।" তৎক্ষণাৎ উহা তাহার 
ইচ্ছার অনুরূপ সৃষ্টি হইয়া যায়। 


www.quraneralo.com 


Contents 


৬৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 

5255 ০২ 20058 0 6 9151131৮১০1 ০৪। তিনি যখন কোন বস্তুকে সৃষ্টি 
করিতে চাহেন, তখন তাহার কার্য শুধু এই হয় যে, তিনি উহাকে বলেন-হও ।' তৎক্ষণাৎ উহা 
হইয়া যায়। 


১০5 5৫4 0585 ঢা SL 9 dl ৮58 Ul “আমি যখন কোন বস্তুকে 
সৃষ্টি করিতে চাহি, তখন উহাকে শুধু বলি-'হও !' তৎক্ষণাৎ উহা হইয়া যায়।' 
তিনি আরও বলিতেছেন ৪ 
all ral ১০০19 31 0১51 5 “আমার সৃষ্টিকার্য একটিমাত্র নির্দেশের ব্যাপার 
ছাড়া অন্য কিছু নহে। যেন চোখের পলকের ব্যাপার ।” 
কবি বলেন 8 
[৬1১1১০1৭111 ১/)11)| 
০১৪৪ 4158 0৫ 41 JH 
“আল্লাহ্‌ যখন কোন বস্তুকে সৃষ্টি করিতে টাহেন, তখন উহাকে একবার মাত্র বলেন-হও |" 
তৎক্ষণাৎ উহা হইয়া যায়।” 
আলোচ্য আয়াতাংশ দ্বারা আল্লাহ্‌ তা'আলা বান্দাদিগকে ইহাও জানাইয়াছেন যে, ঈসা 
(আ)-কে আল্লাহ্‌ তা'আলা শুধু ‘হও’ এই আদেশসুচক শব্দটি দ্বারা সৃষ্টি করিয়াছেন। 
অন্যত্র তিনি বলিতেছেন ঃ 
5০:8০ ৩০2. কলি তত gE ৪৩ 4০০ পল পুলক সু ৩ ye EAE 
তি ০1 
“আল্লাহ্‌র নিকট ঈসার (সৃষ্টির) বিষয়টি আদমের (সৃষ্টির) বিষয়ের ন্যায় । তিনি তাহাকে 
মাটি হইতে সৃষ্টি করিয়াছেন। অতঃপর তাহাকে বলিয়াছেন-“হও' তৎক্ষণাৎ সে হইয়া গিয়াছে।” 


০ 
৯১১৬৩ RE GES, rg O85 fp 3:95 OU 


০6555) 

১১৮. আর অজ্ঞরা বলে, “আল্লাহ যদি আমাদের সহিত কথা বলিতেন কিংবা 

আমাদের কাছে কোন নিদর্শন আসিত।" তাহাদের পূর্ববর্তীরাও তাহাদের মত বলিত। 

তাহাদের সকলের অন্তরে সাদৃশ্য বিদ্যমান । আস্থাবান জাতির জন্য অবশ্যই আমি দলীল 
উপস্থাপন করিয়াছি। 

তাফসীর ঃ হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা অথবা সাঈদ 

ইব্‌ন জুবায়র, মুহাম্মদ ইবৃন আবু মুহাম্মদ ও মুহাম্মদ ইবৃন ইসহাক বর্ণনা করিয়াছেন £ 'একদা 


Wwww.quraneralo.com 


সুরা আল্‌ বাকারা ৬৬৫ 


রাফে' ইবৃন হুরায়মালা নবী করীম (সা)-কে বলিল-“হে মুহাম্মদ! তুমি যদি সত্যই আল্লাহ্‌র 
রাসূল হইয়া থাক, তবে তাহাকে বল-তিনি যেন আমাদের সঙ্গে কথা বলেন এবং আমরা যেন 
তাহার কথা শুনিতে পাই। ইহাতে আল্লাহ্‌-তা'আলা নিম্নোক্ত আয়াত নাযিল করিলেন ৪ 


১০১৩105215৫ ৬ CNET CLL 
ad CE AE 
মুজাহিদ বলেন-আলোচ্য আয়াতটি খ্রিস্টানদের সম্বন্ধে নাযিল হইয়াছে। তাহারা 
বলিয়াছিল- 21 ৮৮১4 ৷ 1", 9] অৰ্থাৎ আল্লাহ্‌ প্ৰত্যক্ষভাবে আমাদের সহিত 
কথা বলেন না কেন অথবা আমাদের নিকট পছন্দনীয় কোন নিদর্শন আসে না কেন? 
ইমাম ইবন জারীর মুজাহিদ কর্তৃক বর্ণিত উপরোক্ত শানে নুযুলকেই সঠিক বলিয়া গ্রহণ 


করিয়াছেন। তিনি বলিয়াছেন, উক্ত শানে নুযূলই সঠিক কারণ, পূর্ববর্তী আয়াতে খ্রিস্টানদের 
বিষয় উল্লিখিত হইয়াছে । আলোচ্য আয়াতেও তাহাদের বিষয়ে উল্লিখিত হওয়াই স্বাভাবিক । 


ইমাম ইব্ন জারীরের উপরোক্ত অভিমত গ্রহণযোগ্য নহে । কারণ, উহা দুর্বল ৷ কুরতুবী 
বলেন $ 

821 (১3551 2111 ১২, 951 অর্থাৎ “হে মুহাম্মদ, তোমার নবৃওতের ব্যাপারে 
আল্লাহ্‌ আমাদিগকে বলেন না কেন?’ আমার মতে আয়াতের ইহাই স্পষ্ট অর্থ । আল্লাহ্‌ সর্বজ্ঞ । 

আবুল আলীয়া, রবী“ ইব্‌ন আনাস, কাতাদাহ এবং সুদ্দীও বলেন-'আলোচ্য আয়াতটি 
মন্ধার মুশরিকদের সম্বন্ধে নাযিল হইয়াছে। তাহারাই বলিয়াছিল, আল্লাহ্‌ সরাসরি আমাদের 
সাথে কথা বলেন না কেন এবং আমাদের নিকট আমাদের পছন্দমত নিদর্শন আসে না কেন?’ 

4155 0576 ৯০ 951 43 ৩44 আয়াতে বৰ্ণিত পূর্ববর্তী লোকগণ কাহারা? 
কুরতুবী বলেন-*তাহারা হইতেছে ইয়াহুদী ও নাসারা জাতিদ্বয় !' 

নিম্নোক্ত আয়াতসমূহ দ্বারা পরোক্ষভাবে প্রমাণিত হয় যে, আলোচ্য আয়াতে বর্ণিত ১9 
তে EEE “5; এই দাবীটি মক্কার মুশরিকরা উত্থাপন করিয়াছিল । নিম্নোক্ত 
আয়াতসমূহ দ্বারা ইহাও পরোক্ষভাবে প্রমাণিত হয় যে, Js pelt oe C2 ৭০৪৯৫ 
৮6153 এই আয়াতাংশে উল্লিখিত ‘তাহাদের পূর্ববর্তী লোকগণ' হইতেছে ইয়াহুদী ও নাসারা 
জাতি। 

আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ 


401 4৬০০১ ৪331 05 Bs 22588 91520 ১5 131 
“আর যখন তাহাদের নিকট কোন আয়াত আসে, তখন তাহারা বলে, আল্লাহ্‌র পূর্ববর্তী 
রাসূলগণকে যাহা (যে সকল নিদর্শন) প্রদান করা হইয়াছিল, আমাদিগকে যতক্ষণ পর্যন্ত তাহা 
প্রদান করা না হইবে, ততক্ষণ আমরা কোনক্রমেই ঈমান আনিব না । 


কাছীর (১ম খণ্ড)__-৮৪ 


www.quraneralo.com 


Contents 


৬৬৬ তাফসীরে ইবন কাছীর 
তিনি আরও বলিতেছেন $ 


19871 (2৮5 ১১০১%1 ১5 ৪ ৮৯১৪ ০৯ এ ০০১০ Ol AUG 


০ Ene 2 


০০৫৩৪ 


SE CI AS I RI 8৮ 


রজার নাত সুরের রা রারনি SEER ET OG 
তুমি আমাদের জন্যে মৃত্তিকার মধ্য হইতে একটি প্রস্রবণ উৎসারিত করিবে অথবা তোমার 
জন্যে খেজুর অথবা আঙ্গুরের একটি উদ্যান সৃষ্টি হইবে এবং তুমি উহার মধ্য দিয়া (অলৌকিক 
পন্থায়) সুষ্ঠুরূপে পানির নালাসমূহ প্রবাহিত করিবে । অথবা তুমি যেইরূপে বলিয়া থাক, 
সেইরূপে আকাশকে খণ্ড-বিখণ্ড করিয়া আমাদের মাথার উপর পতিত করিবে অথবা আল্লাহ্‌কে 
এবং ফেরেশতাগণকে সামনা-সামনিভাবে উপস্থিত করিবে । অথবা তোমার জন্যে স্বর্ণের একটি 
বাড়ি নির্মিত হইবে অথবা তুমি আকাশে চড়িবে। তেমনি তুমি যতক্ষণ না আমাদের নিকট 
একটি কিতাব নাযিল করাইবে যাহা আমরা পাঠ করিব, ততক্ষণ আমরা তোমার মন্ত্রকে বিশ্বাস 
করিব না। তুমি বল-আমার প্রভু মহান ও পবিত্র! আমি কি একজন বাণীবাহক মানব ভিন্ন অন্য 
কিছু?” 

তিনি আরও বলিতেছেন £ 

(85১5 2 হি ছি 0১85 9 SST 030 05, 

“যাহারা আমার দর্শন কামনা করে না, তাহারা বলে, আমাদের নিকট ফেরেশতাগণকে 
অবতীর্ণ করা হয় না কেন অথবা আমরা আমাদের প্রভুকে দেখি না কেন? 

অন্যত্র তিনি বলিতেছেন ঃ 

415-525১511148 588 “বরং তাহাদের প্রত্যেকে চায় 
যে, প্রত্যেককে কতগুলি বিস্তৃত পুস্তিকা প্রদান করা হউক 1” 


উপরোদ্ধত আয়াতসমূহ এবং অনুরূপ অন্যান্য আয়াতে আরবের, মুশরিকদের সত্য-বিদ্বেষ 
এবং সত্য বিমুখতার বিষয় বর্ণিত হইয়াছে । 


আরবের মুশরিকদের ন্যায় তাহাদের পূর্ববর্তী জাতিসমূহও আল্লাহ্‌র রাসূলের নিকট সত্য 
ডন 


CE tne, 9191855155০ ০ 


“কিতাবধারীগণ তোমার নিকট দাবী জানায়-“তুমি তাহাদের নিকট আকাশ হইতে একটি 
পুস্তক নাযিল করাও ।* ইতিপূর্বে তাহারা মূসার নিকট উহা অপেক্ষা অধিকতর অযৌক্তিক ও 
অসম্ভব দাবী জানাইয়াছিল। তাহারা বলিয়াছিল, আমাদিগকে প্রকাশ্যরূপে আল্লাহকে দেখাও ৷” 


Wwww.quraneralo.com 


. Contents 


সূরা আল্‌ বাকারা ৬৬৭ 


অন্যত্র তিনি বলিতেছেন ৪ 

25415 ০০১১ ২1185115215 ‘আর সেই সময়টি 
স্মরণযোগ্য, যখন তোমরা মুসাকে বলিয়াছিলে-হে মূসা! আমরা যতক্ষণ না প্রকাশ্যভাবে 
আল্লাহ্‌কে দেখিব, ততক্ষণ কোনক্রমে তোমার প্রতি ঈমান আনিব না।” 

১৫315 ০2045 অর্থাৎ কুফর ও সত্য বিদ্বেষের দিক দিয়া আরবের মুশরিকদের অন্তর 


তাহাদের পূর্ববর্তী জাতিসমূহের লোকদের অন্তরের সমতুল্য । 
দিনত বারবার রিতা 


1202 5৩ প 


টি 1১4০,1515 Sat ০০ LLG ১০ 81 এ ০ CUE 

“এইরূপে যখনই তাহাদের পূর্ববর্তী লোকদের নিকট কোন রাসূল আগমন করিয়াছে, 
তখনই তাহারা বলিয়াছে-'(এই লোকটি) যাদুকর অথবা পাগল ।” 

35852 7551 ০০৫ (2 ০৪ অর্থাৎ আমি রাসূলগণের রিসালাতের দাবীর সমর্থনে 


বিপুল সংখ্যক সুস্পষ্ট আয়াত ও নিদর্শন বর্ণনা করিয়াছি। যাহাদের অন্তরে সত্যের প্রতি 
ভালবাসা রহিয়াছে এবং যাহারা সত্যকে বিশ্বাস করিতে ও উহাকে গ্রহণ করিতে ইচ্ছুক 
রহিয়াছে, তাহাদের ঈমান আনিবার জন্যে উক্ত সুস্পষ্ট আয়াত ও নিদর্শনসমূহই যথেষ্ট । অবশ্য 
যাহাদের অন্তর সত্যবিদ্বেষে পরিপূর্ণ এবং আল্লাহ্‌ তা'আলা যাহাদের অন্তরে ও কানে মোহর 
মারিয়া দিয়াছেন আর চোখের উপর পর্দা রাখিয়া দিয়াছেন, তাহারা কোন অবস্থায়ই ঈমান 
আনিবে না । উক্ত সত্যদ্বেষী লোকদের সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলিয়াছেন £ 


1১০৫০০০২৪08 LE SFL UY Ck LL LES 
AY all 
“যাহাদের বিষয়ে তোমার প্রভুর বাক্য সত্য হইয়াছে, তাহারা যতদিন (দোযখের) 
যন্ত্রণাদায়ক শাস্তি না দেখিবে ততদিন ঈমান আনিবে না; তাহাদের নিকট সকল নিদর্শন 


রাসূলুল্লাহ্‌ (সা)-এর রিসালত 
Se ০08৫55555 প্র উড এ) 
৬৮৫ 


১১৯. “নিশ্চয় আমি তোমাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ 
করিয়াছি। আর জহান্নামীদের জন্যে তুমি জবাবদিহী হুইবে না।” 


তাফসীর $ হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, কাতাদাহ, 
শায়বান নাহবীঃ আব্দুর রহমান ইব্‌ন মুহাম্মাদ ইবৃন আব্দুল্লাহ্‌ আল ফায্যারী, আব্দুর রহমান 
ইবৃন সালেহ, আবু হাতিম ও ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সা) বলিয়াছেন 


www.quraneralo.com 


Contents 


রর তাফসীরে ইনন কাছীর 


যে, আল্লাহ্‌ তা'আলা যেহেতু আমার প্রতি নাযিল করিয়াছেন 8 1১১১ ১11 DLC 
১০ (নিশ্চয় আমি তোমাকে সত্য সহকারে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠাইয়াছি), 
তার আমি মু'মিনকে জান্নাতের সুসংবাদ প্রদানকারী এবং কাফিরকে দোযখের বিরুদ্ধে 
সতর্ককারী ।' 

অধিকাংশ কারী আলোচ্য আয়াতের ১+৯]| ২৯:০1 ১০ ১5১, এই অংশের 
অন্তর্গত 1... 53 শব্দটি এ, বর্ণটিকে পেশ দিয়া পড়িয়াছেন। এমতাবস্থায় বাক্যটি সংবাদসূচক 
বাক্য (৭:১১ ৭2) হইবে । হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) ০:5১ এর স্থলে ০০০১৮ 
পড়িতেন। হযরত ইবৃন মাসউদ (রা) উহার স্থলে 0... ১1 পড়িতেন। ইমাম ইব্‌ন জারীর 
উপরোক্ত কিরাআতসমূহ বর্ণনা করিয়াছেন । 

উক্ত আয়াতের তাৎপর্য হইতেছে-“হে মুহাম্মদ! যে ব্যক্তি তোমার প্রতি কুফর করিবে, 
তাহার কুফরের জন্যে আমার নিকট তোমার জওয়াবদিহী করিতে হইবে না । অনুরূপভাবে 
অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 

LL লও tI LE UU “তোমার কাজ শুধু তাবলীগ করা আর 
আমার কাজ হিসাব গ্রহণ ৷” 

তিনি আরও বলিতেছেন £ 

১০৫ লহ ০৯এ- ৫৬০ SAILS ১৪৬৪ ত “তুমি উপদেশ প্রদান করিতে 
থাক। তুমি উপদেশদাতা বৈ কিছু নহ। তুমি তাহাদের দারোগা নহ।” 

অন্যত্র তিনি বলিতেছেন ঃ 
es GEL bo SRG FG Lo ০০0০ 585 5 সিন LDS 

“তাহারা যাহা বলে, তৎসন্বন্ধে আমি অধিকতর অবগত রহিয়াছি। আর তুমি তো তাহাদের 
উপর শক্তি প্রয়োগকারী নহ । যাহারা আমার শাস্তিকে ভয় করে, তুমি তাহাদিগকে উপদেশ 
দিতে থাক।” | 

এতদ্ব্যতীত অন্যান্য আয়াত দ্বারাও প্রমাণিত হয় যে, নবী করীম (সা)-এর দায়িত্‌ শুধু 
তাবলীগ ৷ লোকদিগকে অন্যায় হইতে বিরত রাখিবার জন্যে তাহাদের প্রতি শক্তি প্রয়োগ 
তাহার কাজ নহে। 

একদল কারী J.5১ শব্দের অন্তর্গত =, বর্ণটিকে ০5৪ (যবর) দিয়া পড়িয়াছেন। 
এমতাবস্থায় বাক্যটি নিষেধ-সূচক বাক্য হইবে । উহার অর্থ হইবে, “তুমি দোযখবাসীদের অবস্থা 
সম্বন্ধে প্রশ্ন করিও না।' 

মুহাম্মদ ইব্‌ন কাব করযী হইতে ধারাবাহিকভাবে মূসা ইব্‌ন উবায়দাহ ছাওরী ও আব্দুর 
রায্যাক বর্ণনা করিয়াছেন ৪ একদা নবী করীম (সা) বলিলেন-'আহা! আমার মাতা-পিতা 
কোন্‌ অবস্থায় আছেন-তাহা যদি জানিতে পারিতাম! আহা! আমার মাতা-পিতা কোন্‌ অবস্থায় 
আছেন-তাহা যদি জানিতে পারিতাম! আহা! আমার মাতা-পিতা কোন্‌ অবস্থায় আছেন-তাহা 
যদি জানিতে পারিতাম!' ইহাতে আল্লাহ্‌ তা'আলা এই আয়াতাংশ নাযিল করিলেন ৪ 

১১৯৯] ২৯:০1 ১০ 45.59", “আর তুমি দোষখবাসীদের সমন্ধে প্রশ্ন করিও না।” 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাঝারা ৬৬৯ 

অতঃপর নবী করীম (সা) জীবনে আর কোন দিন স্বীয় মাতা-পিতার কথা উল্লেখ করেন 
নাই। 

ইমাম ইবন জারীরও উপরোক্ত রিওয়ায়েত মুহাম্মদ ইব্‌ন কাব হইতে ধারাবাহিকভাবে 
মূসা ইব্‌ন উবায়দাহ, ওয়াকী' ও আবূ কুরায়বের সনদে বর্ণনা করিয়াছেন ইমাম কুরতুবা উহা 
হযরত ইব্‌ন আব্বাস (রা) এবং মুহাম্মদ ইবন কা'ব-এই দুই রাবী হইতে বর্ণিত রিওয়ায়েত 
হিসাবে উল্লেখ করিরাছেন। হাদীস শান্ত্রবিদগণ উক্ত রাবী মুহাম্মদ ইবন কা'বের বিরূপ 
সমালোচনা করিয়াছেন । “তাহারা তৎকর্তৃক বর্ণিত উপরোক্ত রিওয়ায়েতের বিশুদ্ধতার বিপক্ষে 
অভিমত প্রকাশ করিয়াছেন । 

কুরতুবী বলেন-'শেষোক্ত কিরআত অনুসারে আলোচ্য আয়াতাংশের তাৎপর্য 
হইতেছে-'তুমি দোষখবাসীদের অবস্থা সম্বন্ধে প্রশ্ন করিও না। কারণ, তাহারা যে অবস্থায় 
আছে, তাহা তোমার ধারণার বাহিরে ।” ইমাম কুরতুবী আরও বলেন-'আমি আত্তাযকিরাহ 
(5545/1) নামক পুস্তকে উল্লেখ করিয়াছি যে, আল্লাহ্‌ তা'আলা নবী করীম (সা)-এর জন্যে 
তাহার মাতা-পিতাকে জীবিত করিয়াছিলেন এবং তাহারা জীবিত হইবার পর ঈমান 
আনিয়াছিলেন। উক্ত পুস্তকে আমি নিম্নোক্ত হাদীসেরও উত্তর প্রদান করিয়াছি ৪ নবী করীম (সা) 
বলিয়াছেন-“নিশ্চয় আমার পিতা ও তোমার পিতা দোযখে আছেন ।" 

আমি (ইব্ন কাছীর) বলিতেছি-নবী করীম (সা)-এর মাতা-পিতার জীবিত হওয়া 
সম্পর্কিত হাদীসটি না সিহাহ সিত্তার (বিখ্যাত ছয়টি হাদীস গ্রন্থ) অন্তর্ভুক্ত কোন গ্রন্থে উল্লেখিত 
আছে, আর না অন্য কোন হাদীস গ্রন্থে। উহার সনদ দুর্বল। আল্লাহই অধিকতর জ্ঞানের 
অধিকারী । 
ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন £ “একদা নবী করীম (সা) বলিলেন-'আমার 
মাতা-পিতা কোথায় আছেন?’ ইহাতে নিম্নোক্ত আয়াত নাযিল হইল ৪ 

১১৯৯1) ২৯:০1 ১৪ ১082 1১:১3 1: ৯10 তি চান il 

ইতিপূর্বে উল্লেখিত মুহাম্মদ ইব্‌ন কা'ব কর্তৃক বর্ণিত রিওয়ায়েত এবং দাউদ ইব্‌ন আবু 
আসিম কর্তৃক বর্ণিত উপরোক্ত রিওয়ায়েত-এই উভয় রিওয়ায়েতের সনদদ্ধয়ের কোনটিতেই 
রাবী হিসাবে কোন সাহাবীর নাম উল্লেখিত হয় নাই। উভয় রিওয়ায়েতের সনদ মুরসাল 
(০১০) 1১ 

ভারি জাতির 
নবী করীম (সা) তাহার মাতা-পিতার পারলৌকিক অবস্থা সম্বন্ধে অজ্ঞতা প্রকাশ করিয়া তজ্জন্য 
দুঃখ প্রকাশ করিয়াছিলেন, ইমাম ইব্‌ন জারীর সেই সকল রিওয়ায়েত বাতিল বলিয়া প্রত্যাখ্যান 
করিয়াছেন । তিনি বলিয়াছেন-“ম্বীয় মাতা-পিতার অবস্থা সম্বন্ধে নবী করীম (সা) সন্দেহ প্রকাশ 
করেন নাই । কারণ, আল্লাহ্‌র রসূল (সা) এইরূপ বিষয় সন্দিহান থাকিতে পারেন না।' ইমাম 
ইব্‌ন জারীর আলোচ্য আয়াতাংশের অন্তর্গত ,1%...১3 শব্দটির = বর্ণটিকে পেশ হরকত দিয়া 
পড়াকেই শুদ্ধ বলিয়াছেন। 
১. নবী করীম (সা) হইতে বর্ণিত কোন হাদীসের সনদের গোড়ায় রাবী হিসাবে কোন সাহাবীর নাম উল্লেখ না 

থাকিলে সনদটিকে এ.১* সনদ বলা হয়। 


Wwww.quraneralo.com 


Contents 


৬৭০ তাফসীরে ইবন কাছীর 
ইমাম ইব্‌ন জারীরের উপরোক্ত অভিমত গ্রহণযোগ্য নহে। কারণ, এইরূপ হওয়া বিচিত্র 
নহে যে, নবী করীম (সা) এক সময়ে স্বীয় মাতা-পিতার পারলৌকিক অবস্থা সম্বন্ধে অনবহিত 
ছিলেন এবং সেই সময়ে তিনি তাহাদের জন্য আল্লাহ্‌র নিকট ইস্তিগফারও করিয়াছিলেন । 
অতঃপর এক সময়ে আল্লাহ্‌ তা'আলা তাঁহাকে তাহার মাতা-পিতার দোষখী হইবার সংবাদ 
জানাইয়া দিয়াছিলেন। উক্ত সংবাদ জানিবার পর নবী করীম (সা) তাহাদের জন্যে আর 
ইস্তিগফার করেন নাই। একাধিক সহীহ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নবী করীম (সা)- এর 
258 LALO EL 
Een cS SEI RUE 
“একদা আব্দুল্লাহ্‌ ইব্ন আমর ইবৃন আস (রা)-এর সহিত আমার সাক্ষাৎ লাভ ঘটিলে 
আমি তীহাকে বলিলাম-“তাওরাত কিতাবে নবী করীম (সা)-এর যে পরিচয় ও গুণাবলী 
উল্লেখিত রহিয়াছে, তাহা আমার নিকট বর্ণনা করুন ৷” তিনি বলিলেন-আল্লাহ্‌র কসম! কুরআন 
মজীদে নবী করীম (সা)-এর যে পরিচয় ও গুণাবলী উল্লেখিত রহিয়াছে, তাওরাত কিতাবেও 
তাহার সেই পরিচয় ও গুণাবলী উল্লেখিত রহিয়াছে। উক্ত পরিচয় ও গুণাবলী এই ৪ -হে নবী! 
নিশ্চয় আমি তোমাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী ও নিরক্ষরদের রক্ষণাবেক্ষণকারী 
পাঠাইয়াছি। তুমি আমার বান্দা ও রাসূল। আমি তোমাকে 4৫511 (আল্লাহ্র উপর 
ভরসাকারী) উপাধিতে ভূষিত করিয়াছি। সেই নবী কখনও কর্কশভাষী বা উগ্র-স্বভাবের হইবে 
না। সে বাজারে চিৎকার করিয়া কথা.বলিবে না। সে তাহার প্রতি দুর্ব্যবহারের উত্তর দুর্ব্যবহার 
দ্বারা দিবে না; বরং সে ক্ষমা ও মার্জনা করিয়া দিবে ।- আল্লাহ্‌ তাহার দ্বারা জাতিকে সত্য পথে 
না আনিয়া তাহাকে মৃত্যু দিবেন না। আল্লাহ্‌ তাহার দ্বারা জাতিকে সত্য পথে আনিবার পর 
জাতির লোকদের আদর্শ হইবে “আল্লাহ্‌ ভিন্ন অন্য কোন মা“বৃদ নাই ।' তাহার দ্বারা আল্লাহ্‌ অন্ধ 
চক্ষুকে জ্যোতির্ময়, বধির কর্ণকে শ্রতিশীল এবং বদ্ধ হৃদয়কে উন্ুক্তদ্বার করিয়া দিবেন।' 
উক্ত রিওয়ায়েত ইমাম বুখারী ভিন্ন সিহাহ সিত্তার অন্য.কোন সংকলক বর্ণনা করেন নাই। 
ইমাম বুখারী উহা স্বীয় ‘সহীহ’ সংকলনের ক্রয়-বিক্রয়” অধ্যায়ে উপরোক্ত রাবী ফালীহ ইব্‌ন 
সুলায়মান হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং “ফালীহ ইব্‌ন সুলায়মান হইতে 
মুহাম্মদ ইব্‌ন সিনান* এই ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। তিনি বলিয়াছেন, “উক্ত 
হাদীস উপরোক্ত রাবী হিলাল ইব্‌ন আলী হইতে আব্দুল আযীয ইব্‌ন আবু সালিমাহও বর্ণনা 
করিয়াছেন। তিনি আরও বলিয়াছেন, “উক্ত হাদীস হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন সালাম হইতে 
ধারাবাহিকভাবে আতা, হিলাল এবং সাঈদও বর্ণনা করিয়াছেন ।' ইমাম বুখারী আবার উহা 
তাফসীর অধ্যায়ে ‘হযরত আব্দুল্লাহ্‌ ইবৃন আমার ইবন আস (রা) হইতে ধারাবাহিকভাবে 
আতা, হিলাল, আব্দুল আযীয ইব্‌ন আবূ সালিমাহ ও আব্দুল্লাহর সনদে প্রায় অনুরূপ অর্থে বর্ণনা 
করিয়াছেন ।' উপরোক্ত রাবী আব্দুল্লাহ্‌ হইঁতেছেন-আব্দুল্লাহ্‌ ইব্‌ন সালাহ। ইমাম বুখারী ‘আদব’ 
অধ্যায়ে তাহার পরিচয় উপরোক্তরূপেই বর্ণনা করিয়াছেন! অবশ্য ইব্‌ন মাসউদ দামেশকী 
বলিয়াছেন, ‘উক্ত আব্দুল্লাহ্‌ হইতেছে আব্দুল্লাহ্‌ ইব্‌ন যর।" 
টি হযরত আব্দুল্লাহ্‌ ইবৃন আমর ইব্‌ন আস (রা) হইতে ধারাবাহিকভাবে আতা ইব্‌ন 
আহমদ ইব্‌ন বাররা, আহমদ ইব্‌ন হাসান ইব্‌ন আইউব ও হাফিজ আবু বকর ইব্‌ন মারদুবিয়্যা 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল বাকারা ৬৭১ 


আলোচ্য আয়াতের তাফসীর বর্ণনা প্রসঙ্গে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। তিনি উহার 
সহিত এই অতিরিক্ত কথাটিও বর্ণনা করিয়াছেন ঃ আতা বলেন-অতঃপর কাব আহবারের 
সহিত সাক্ষাৎ করিয়া তাহার নিকটও অনুরূপ প্রশ্ন করিলাম । তিনিও অনুরূপ কথা বর্ণনা 
করিলেন। 


কুরআন তিলাওয়াতের গুরুত্ব 


| 


এও জিও GS 5১5808550৬৯ ৬৪ (7) 
SISA Acs ETN SS MISTS LK 
১ ০95 05 G3 Bh Gs এ vss) Ge 57 


SPAS WETS 5545624 4১24 ২৫৩৮ 2256102৩70১) 


১০১০৯) SN 78৬ ০5455 


১২০. আর ইয়াহুদী ও নাসারারা কখনই তোমার উপরে সন্তুষ্ট হইবে না যতক্ষণ না 
তুমি তাহাদের মিল্লাতের অনুসারী হইবে ৷ বল, “নিশ্চয় আল্লাহ্র পথ প্রদর্শনই একমাত্র 
পথপ্রদর্শন। আর যদি তোমার নিকট জ্ঞান আসার পরেও তাহাদের. অভিলাষ জ্ুুসরএর 
কর, তাহা হইলে তোমাদের জন্য আল্লাহ্‌র তরফের কোন বন্ধু ও মদদগার পাইবে না।” 

১২১. “যাহাদিগকে আল-কিতাব প্রদান করা হইয়াছে তাহাদের যাহারা যথাযথভাবে 
উহা তিলাওয়াত করে, তাহারাই উহার উপর ঈমান আনে । আর যে ব্যক্তি উহা অবিশ্বাস 
করে, অনন্তর তাহারাই ক্ষতিগ্রস্ত ।” 

তাফসীর ৪ ইমাম ইব্‌ন জারীর বলেন- 4৯ ৪১১11%9 Ure ১০ ০০১০1) 
৫১০০ 055 অর্থাৎ হে মুহাম্মদ! ইয়াহুদী ও নাসারা জাতিদ্বয় কোনদিন তোমার প্রতি সন্তুষ্ট 
হইবে না। অতএব তাহারা কিসে সন্তুষ্ট হয়, তুমি তাহা সন্ধান করিতে যাইও না। বরং আল্লাহ্‌ 
তোমার প্রতি যে সত্যকে নাযিল করিয়াছেন, সেই সত্যের প্রতি তাহাদিগকে আহ্বান জানাইতে 
খত ডি দার 


EE loa । "1% অর্থাৎ হে মুহাম্মদ! তুমি EE যে 
হিদায়েত ও সত্য দিয়া পাঠাইয়াছেন, সেই হিদায়েত ও সত্যই সরল, সঠিক, পূর্ণ ও সার্বজনীন 
দীন ও হিদায়েত। 

কাতাদাহ বলেন-' 441 +৯ 4111 ২৯ "1:15 আয়াতাংশটি নবী করীম (সা) ও তাহার 
সাহাবীগণের প্রতি আল্লাহ্‌ কর্তৃক প্রদত্ত একটি যুক্তি যাহার সাহায্যে তাহারা ক।ফিরদের বিরুদ্ধে 
বিতর্কে লিপ্ত হইতেন। কাতাদাহ আরও বলেন-'আমার নিকট ইহা বর্ণিত হইয়াছে যে, নবী 


bd 


Wwww.quraneralo.com . 


Contents 


৬৭২ * তাফসীরে ইব্‌ন কাছীর 
করীম (সা) বলিতেন-যতাদিন আল্লাহ্র গুরুত্পূর্ণ কাজটি (কিয়ামত) না ঘটে, ততদিন ধরিয়া 
আমার উম্মতের মধ্য হইতে একটি দল সত্যের পথে লড়িয়া যাইবে । তাহারা উক্ত লড়াইয়ে 
বিজয়ী হইতে থাকিবে । তাহাদের শক্রগণ তাহাদের কোন ক্ষতি করিতে পারিবে না ৷” 

আমি (ইব্ন কাছীর) বলিতেছি-উক্ত হাদীসটি হযরত আব্দুল্লাহ্‌ ইবন আমর (রা) হইতে 
সহীহ হাদীস গ্রন্থে বর্ণিত হইয়াছে । 
4০১০1১০২৫০০) ১ এন ভে এ ৬ ১১ 
- ১০১ ও 
উক্ত আয়াতাংশে আল্লাহ্‌ তা'আলা মু'মিনদিগকে ইয়াহুদী ও নাসারা জাতিদ্বয়ের অনুসরণের 
বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করিয়া দিতেছেন। উহাতে আল্লাহ্‌ তা'আলা নবী করীম (সা)-কে 
সম্বোধন করিয়া তাহার মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাহকে বলিতেছেন-'তোমাদের নিকট কুরআন 
সুন্নাহরূপ জ্ঞানের আলো আসিবার পর তোমরা যদি ইয়াহুদী ও নাসারা জাতির অন্যায় অভিলাষ 
অনুসরণ কর, তাহা হইলে আল্লাহ্‌ তোমাদিগকে কঠিন শাস্তি দিবেন এবং উহা হইতে কেহ 
তোমাদিগকে বাচাইতে পারিবে না।” আল্লাহ্‌ আমাদের সকলকে উক্ত গোমরাহী হইতে রক্ষা 
করুন। 

৮7758 
প্রকারের কুফর এক মিল্লাতের অন্তর্ভুক্ত । তাহারা বলেন-আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা 
ইনানী ও নাসারা এই দুই জাতির পৃথক দুইটি ধর্মকে বুঝাইবার জন্যে ৬ (একটি ধর 
শব্দটিকে ব্যবহার করিয়াছেন। উহা একবচন শব্দ বিধায় প্রমাণিত হয়, কুফর যত প্রকারই 
হউক না কেন, উহারা মূলত একই মিল্লাতের বিভিন্ন শাখা মাত্র । অনুরূপভাবে অন্যত্র আল্লাহ্‌ 
তা'আলা বলিতেছেন £ 
জন্যে ৷” 

উক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা কাফিরদের বিভিন্ন দীনের প্রতি একবচন শব্দ ১: (একটি 
দীন) প্রয়োগ করিয়াছেন। উহা দ্বারাও প্রমাণিত হয় যে, সকল প্রকারের কুফর মূলত একটি 
মাত্র ধর্ম বা দীন। 

উপরোল্লেখিত মূলনীতির ভিত্তিতে ইমাম আবু হানীফা (র), ইমাম শাফেঈ (র) এবং এক 
রিওয়ায়েত অনুসারে ইমাম আহমদ (র) বলেন-মুসলিম ও অমুসলিম ইহাদের একে অপরের 
উত্তরাধিকারী না হইলেও এক ধর্মের কাফির অন্য ধর্মের কাফিরের উত্তরাধিকারী হইবে । ইমাম 
মালিক এবং এক রিওয়ায়েত অনুযায়ী ইমাম আহমদ বলেন-'এক ধর্মের কাফির অন্য ধর্মের 
কাফিরের-স্ুত্তরাধিকারী হইতে পারিবে না।" তাহারা বলেন, হাদীসে এইরূপ নির্দেশই 
রহিয়াছে। আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 
| কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আব্দুর রায্যাক বর্ণনা করিয়াছেন ৪ 2২11 
৯11 - 55041 ৯ 05১5 এই আয়াতে ইয়াহুদী ও নাসারাদের বিষয় বর্ণিত হইয়াছে।' 
আবদুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলামও অনুরূপ ব্যাখ্যা প্রদান করিয়াছেন । ইমাম ইব্‌ন 
জারীর উহাকে সঠিক বলিয়া গ্রহণ করিয়াছেন। পক্ষান্তরে কাতাদাহ হইতে সাঈদ বর্ণনা 
করিয়াছেন ৪ ‘উক্ত আয়াতে নবী করীম (সা)-এর সাহাবীদের বিষয় বর্ণিত হইয়াছে ।' 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল বাকারা ৬৭৩ 


হযরত উমর (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত যায়দ ইব্‌ন হারিছা, হযরত উসামা ইব্‌ন 
যায়দ, ইয়াহিয়া ইব্‌ন ইয়ামান, ইবরাহীম ইব্‌ন মূসা, আব্দুল্লাহ্‌ ইব্‌ন ইমরান ইন্পাহানী, ইমাম 
আবু হাতিম ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন 8 4595 1. «৮515 অর্থাৎ যখন 
প্রার্থনা জানায় । আর যখন তাহারা দোযখ সম্পর্কিত আয়াত তিলাওয়াত করে, তখন আল্লাহ্‌র 
কাছে উহা হইতে আশ্রয় কামনা করে ।' হযরত ইব্ন মাসউদ (রা) হইতে আবুল আলীয়া বর্ণনা 
করিয়াছেন যে, হযরত ইবৃন মাসউদ (রা) বলেন $ যে সত্তার হাতে আমার জান রহিয়াছে সেই 
সত্তার কসম করিয়া বলিতেছি-আল্লাহ্‌র কালামকে যথোচিতভাবে তিলাওয়াত করিবার তাৎপর্য 
হইতেছে উহাতে বর্ণিত হালালকে হালাল এবং হারামকে হারাম জানা ও তদনুযায়ী আমল 
করা। উহা যেইরূপে নাযিল হইয়াছে, সেইরূপে তিলাওয়াত করা, উহার শব্দসমূহ ও 
বাক্যাবলীকে স্থানচ্যুত ও পরিবর্তিত না করা এবং কোন অংশের অর্থ ও মর্মকে বিকৃত না করা।' 

কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আব্দুর রাষ্যাকও উপরোক্তরূপ তাৎপর্য বর্ণনা 
করিয়াছেন। তেমনি হযরত ইব্‌ন মাসউদ (রা) হইতে মানসূর ইব্‌ন মু'তামারও অনুরূপ 
তাৎপর্য বর্ণনা করিয়াছেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবূ মালিক ও সুদ্দী বর্ণনা করিয়াছেন 
যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন $. আল্লাহ্‌র কিতাবকে 
'যথোচিতভাবে তিলাওয়াত করিবার তাৎপর্য হইতেছে উহাতে বর্ণিত হালালকে হালাল এবং 
হারামকে হারাম মনে করিয়া তদনুযায়ী আমল করা আর উহার কোন অংশকে স্থানচ্যুত বা 
পরিবর্তিত না করা।' ইমাম ইব্‌ন আবু হাতিম বলেন-“হযরত ইবৃন মাসউদ (রা) হইতেও 
অনুরূপ তাৎপর্য বর্ণিত হইয়াছে।' হাসান বসরী আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ “আল্লাহ্‌র 
কিতাবকে যথোচিতভাবে তিলাওয়াত কবিবার তাৎপর্য হইতেছে উহার নিশ্চিতার্থক 
আয়াতসমূহের (৮৫৯11) উপর আমল করা এবং অনিশ্চিতার্থক আয়াতসমূহের 
(৩০4১২1) প্রতি ঈমান রাখা আর উহার যে অংশের অর্থ ও তাৎপর্য বোধগম্য হয় না, 
তাহা বুঝিবার জন্যে সে বিষয়ে বিজ্ঞ আলেমের কাছে যাওয়া ।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, দাউদ ইবৃনে আবূ হিন্দ, 
ইব্‌ন আবু যায়দা, ইবরাহীম ইব্‌ন মূসা, আবূ যুরআ ও ইমাম ইব্ন আবূ হাতিম বর্ণনা 
করিয়াছেন যে, আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ আল্লাহ্র 
কালামকে যথোচিতভাবে তিলাওয়াত করিবার তাৎপর্য হইতেছে এই যে, উহা যখোচিতভাবে 
মানিয়া চলা । হযরত ইব্‌ন আব্বাস রো) আরও বলেন- (2১5 131 ১৪119 এই আয়াতের 
অন্তর্গত ১১ ক্রিয়াটি যেইরূপে অনুসরণ করা অর্থে ব্যবহৃত হইয়াছে, আলোচ্য আয়াতের 
অন্তর্গত 15, ক্রিয়াটিও সেইরূপে 'অনুসরণ করা’ অর্থে ব্যবহৃত হইয়াছে। 

ইকরামা, আতা, মুজাহিদ, আবূ রযীন এবং ইবরাহীম নাখঈ হইতেও অনুরূপ তাৎপর্য 
বর্ণিত হইয়াছে । 

হযরত আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) হইতে ধারাবাহিকভাবে মুররা, যুবায়দ ও সুফিয়ান 
ছাওরী বর্ণনা করিয়াছেন যে, “হযরত ইবৃন মাসউদ (রা) আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন ঃ 
রি নি 
অনুসরণ করা। 
কাছীর (১ম খণ্ড)__-৮৫ 


www.quraneralo.com 


Contents 


৬৭৪ তাফসীরে ইব্‌ন কাছীর 

ইমাম কুরতুবী বলেন ঃ "হযরত ইব্‌ন উমর রো) হইতে ধারাবাহিকভাবে নাফে', মালিক 
ও নসর ইব্‌ন ঈসা বর্ণনা করিয়াছেন যে, নবী করীম (সা) বলিয়াছেন- 55১2 ৯ 41১2 
অর্থাৎ “তাহারা ডহাকে যথোচিতভাবে মানয়া চলে।' অতঃপর ই।ম ধু'রভূর্থী বলেন-প্রসিদ্ধ 
রাবী ও সমালোচক খতীবের বর্ণনা অনুযায়ী উক্ত রিওয়ায়েতের সনদে একাধিক অজ্ঞাত পরিচয় 
রাবী রহিয়াছে । তবে উহার বক্তব্যের বিষয় সহীহ ও সঠিক ।' হযরত আবু মুসা আশআরী (রা) 
বলেন-'যে ব্যক্তি কুরআন মজীদকে মানিয়া চলে, সে উহাকে সঙ্গে লইয়া জান্নাতের 
উদ্যানসমূহে প্রবেশ করিবে ॥ 

হযরত ইব্‌ন উমর (রা) হইতে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বর্ণিত হইয়াছে ৪ “আল্লাহ্‌র 
কালামকে যথোচিতভাবে তিলাওয়াত করিবার তাৎপর্য হইতেছে এই যে, রহমতের আয়াত 
তিলাওয়াত করিবার কালে আল্লাহ্‌র নিকট রহমতের জন্যে দোয়া করা এবং আযাবের আয়াত 
তিলাওয়াত করিবার কালে আযাব হইতে আল্লাহ্‌ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা করা। এই 
প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, নবী করীম (সা) কুরআন মজীদকে এইরূপেই তিলাওয়াত করিতেন। 
তিনি রহমতের আয়াত তিলাওয়াত করিবার কালে আল্লাহ্‌ তা'আলার নিকট রহমতের জন্যে 
দোয়া করিতেন. এবং আযাবের আয়াত তিলাওয়াত করিবার কালে আল্লাহ্‌ তা'আলার নিকট 
আযাব হইতে আশ্রয় চাহিতেন। 

4১ )০$% 15191 (তাহারা উহার প্রতি ঈমান রাখে) আয়াতের" প্রথমাংশে বর্ণিত 
হইয়াছে যে, “যাহারা কিতাব প্রাপ্ত হইয়াছে, তাহারা কিতাবকে যথোচিতভাবে তিলাওয়াত 
করিয়া থাকে ।' উপরোক্ত অংশে আল্লাহ্‌ তাআলা তাহাদের সম্বন্ধে সংবাদ দিতেছেন যে, 
“তাহারা তোমার প্রতি অবতীর্ণ কিতাবের উপরও ঈমান আনে ।' আলোচ্য আয়াতের উভয় 
শের তাৎপর্য এই যে, যাহারা পূর্ববর্তী নবীগণের প্রতি অবতীর্ণ কিতাবসমূহকে যথোচিতভাবে . 
কায়েম করে, তাহারা মুহাম্মদ (সা)-এর প্রতি অবতীর্ণ কিতাবের উপরও ঈমান রাখে । 


অনুরূপভাবে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 
১০০15145027 ১০ EAT ১০5 ৩৯১৯5 8০511১81৮65 915 
PSS ০০৩5 
“আর তাহারা যদি তাওরাত, ইঞ্জীল এবং তাহাদের প্রতি তাহাদের পরওয়ারদিগারের 
তরফ হইতে অন্য যাহা অবতীর্ণ হইয়াছে উহা কায়েম করিত, তবে তাহারা নিশ্চয় তাহাদের 
উপর ও নীচ উভয় দিক হইতে বিপুল আহার্য লাভ করিত। , 
তিনি আরও বলিতেছেন £ 
Ley USVI SIS 1৬১5১ ৮৮৯ [৮৪150০২1101 0 
| ০১০21 0১ 
- “হে আহলে কিতাব! তোমরা যতক্ষণ পর্যন্ত তাওরাত, ইঞ্জীল এবং তোমাদের প্রতিপালক 
প্রভুর পক্ষ হইতে তোমাদের উপর অন্য যাহা অবতীর্ণ হইয়াছে তাহা না যথোচিতভাবে কায়েম 


করিবে, ততক্ষণ তোমাদের কোন ভিত্তি নাই৷” অর্থাৎ তাহাতে মুহাম্মদ (সা)-এর যে পরিচয় ও 
গুণাবলী লিপিবদ্ধ রহিয়াছে এবং তাহাকে অনুসরণ ও সাহায্য করিবার যে নির্দেশ প্রদত্ত রহিয়াছে 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৭৫ .. 


তাহা সত্য বলিয়া মনে প্রাণে গ্রহণ না করা পর্যন্ত তোমাদের মুক্তি নাই। তোমাদের এই কার্যই 
তোমাদিগকে মুহাম্মদ (সা)-এর প্রতি অবতীর্ণ সত্যকে গ্রহণ করিবার দিকে লইয়া যাইবে এবং 
উহার ফলে তোমরা দুনিয়া ও আখিরাতের মঙ্গল ও কল্যাণ লাভ করিতে পারিবে। 


তিনি আরও বলিতেছেন £ ৃ 
৬৪ 1৯১০০ (2১১৫০ 4১০৯2 sl sl CMI ৩০৮ ০2] 
-/৯১213 ৯১১ 
“তাহারা সেইসব লোক যাহারা উন্মী নবী ও রাসূলকে অনুসরণ করে- যে রাসূলের পরিচয় 
তাহারা নিজেদের নিকট (রক্ষিত) তাওরাত ও ইঞ্জীলে লিখিত পাইতেছে।” 
অন্যত্র তিনি বলিতেছেন ঃ ূ 
le 1৯ ১০1911025১০ COA ০৪০1 এ] ০1১838৬৪1১1 এ৯ 
চন ES Dey ০৫ 9 ১ 0১25 39825 385 ১18১0 ১০১১: 
“তুমি বল-তোমরা ঈমান আন অথবা না আন; উহার (কুরআন মজীদের) পূর্বে 
যাহাদিগকে প্রজ্ঞা প্রদান করা হইয়াছে, তাহাদের সম্মুখে যখন উহা (কুরআন মজীদ) 
তিলাওয়াত করা হয়, তখন তাহারা বিনীতভাবে চিবুক মাটিতে রাখিয়া সিজদা করে আর 
বলে-আমাদের পরওয়ারদিগার অতি মহান! আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি নিশ্চয় পূর্ণ 
হইয়াছে” 
258০1 (৮) হও 5 9। অর্থাৎ আমাদের পরওয়ারদিগার মুহাম্মদ (সা)-এর 
আগমনের বিষয়ে আমাদিগকে যে ওয়াদা দিয়াছিলেন নিশ্চয় উহা পূর্ণ হইয়াছে। 
তিনি আরো বলিতেছেন $ 
1105 35 এ ০০৪ 0. ১৯৮৯২ 2 72 চি রা 05 ডি ah 
05, 10517 
“আমরা উহার (কুরআন মজীদের) পূর্বে যাহাদিগকে কিতাব প্রদান করিয়াছি, তাহারা 
উহার প্রতি ঈমান আনে । আর যখন উহা তাহাদের সম্মুখে তিলাওয়াত করা হয়, তখন তাহারা 
বলে-“আমরা উহার প্রতি ঈমান আনিলাম। নিশ্চয় উহা আমাদের পরওয়ারদিগারের তরফ 
হইতে আগত সত্য । আমরা উহার আগমনের পূর্বেই আত্মসমর্পণকারী ছিলাম ।" তাহাদিগকে 
' তাহাদের সবরের কারণে দুইবার পুরস্কার প্রদান করা হইবে । আর তাহারা অশিষ্টতাকে শিষ্টতা 
দ্বারা প্রতিরোধ করে এবং তাহাদিগকে আমি যে রিযিক প্রদান করিয়াছি, উহা হইতে তাহারা 
দান করে।” 
তিনি অন্যত্র বলিতেছেন ৪ 


|১৬:০। ,৪৯ 1১০০৭ ৩৪- ll ১০৪5 ৪1৯21 ১ 2 
sll ls ESC able CAG TS 013 


:Www.quraneralo.com 


Contents 


৬৭৬ তাফসীরে ইবন কাছীর 

“আর আহলে কিতাব এবং উন্মীদিগকে তুমি বল-“তোমরা কি ইসলাম গ্রহণ করিয়াছ?’ 
যদি তাহারা ইসলাম গ্রহণ করে, তবে তো তাহারা হিদায়েতপ্রাপ্ত হইল । আর যদি তাহারা 
ইসলাম গ্রহণ করা হইতে ফিরিয়া থাকে, তবে তোমার ডপর শুধু আমার কথা পেঁছ৷ইব।র 
দায়িত্ব রহিয়াছে। অনন্তর আল্লাহ্‌ বান্দাদিগকে দেখিতেছেন।” 

5 lal ০৯ ULL 548, ১৭১ অর্থাৎ আর যাহারা উহার প্রতি কুফর করে, 
তাহারা মহা-ক্ষতিগ্রস্ত। | ; 

এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ঃ 

০,০৮০ lls ০931 ১০ 20১85 ০ “আর বিভিন্নদলের যাহারা উহার প্রতি 
কুফর করিবে, আগুন তাহাদের প্রতিশ্রুত শাস্তি।” 

এইরূপ সহীহ হাদীসে বর্ণিত রহিয়াছে £ নবী করীম (সা) বলিয়াছেন-“যেই সত্তার হস্তে 
আমার প্রাণ রহিয়াছে, সেই সত্তার কসম করিয়া বলিতেছি-ইয়াহুদীই হউক আর নাসারাই 
হউক এই উম্মতের (সমগ্র মানব জাতির) কাহারও কানে আমার আগমনের সংবাদ পৌছিবার 
পর যদি সে আমার প্রতি ঈমান না আনে, তবে তাহাদের দোযখে যাওয়া ছাড়া গত্যন্তর নাই।' 


বনী ইসরাঈলের প্রতি সতর্কবাণী 
০ 
- ০৫৮৬) 


0৩০৪৫৪৫৪৬১৪ ৫৩০৬৬ ৫2265 (খা) 
প ১৯৩৪৪ ০৬৫ ৫1৫৫ (৫৮৫১৫ ৫ 
০০১/৮১১১ ৮৮৩০ GALS SS 
১২২. হে বনী ইসরাঈলবৃন্দ! আমি যেই সব নি“আমাত তোমাদিগকে প্রদান করিয়াছি 
তাহা স্মরণ কর। আর নিশ্চয় আমি তোমাদিগকে সমগ্র সৃষ্টির উপর মর্যাদা দান 
করিয়াছিলাম। 
১২৩. তোমরা সেই দিনটিকে ভয় কর যেইদিন কেহ কাহারও কোন উপকারে আসিবে 
না ও কাহারও নিকট হইতে বিনিময় গৃহীত হইবে না। আর কাহারও সুপারিশ কাজে . 
আসিবে না এবং তাহারা কোনই সাহায্য পাইবে না। 
তাফসীর ৪ এই সূরার প্রথমদিকে এই আয়াতদ্বয়ের অনুরূপ দুইটি আয়াত উল্লেখিত 
হইয়াছে। প্রথমোক্ত আয়াতদ্বয়ের বক্তব্যের গুরুত্বকে প্রতিপন্ন করিবার উদ্দেশ্যে আল্লাহ্‌ তা'আলা 
এই স্থলে উহা পুনরায় উল্লেখ করিয়াছেন ৷ আয়াতদ্বয়ে আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈল জাতিকে 
তাহাদের প্রতি প্রদত্ত তাহার নি'আমাতসমূহ স্মরণ করিয়া তাহার প্রতি কৃতজ্ঞ হইতে এবং 
তাহার রাসূল মুহাম্মদ (সা)-এর প্রতি ঈমান আনিতে বলিতেছেন। ইতিপূর্বে আল্লাহ্‌ তা'আলা 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৭৭ 


তাহাদিগকে যে কিতাব প্রদান করিয়াছেন, উহাতেই আল্লাহ্‌র রাসূল মুহাম্মদ (সা)-এর পরিচয় 
ও গুণাবলী এবং তাহার আগমনের ভবিষ্যদ্বাণী সহ তীহার প্রতি ঈমান আনিবার নির্দেশ 
উল্লেখিত রহিয়াছে । আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন-তাহারা যেন সত্য গোপন না করিয়া উহা 
গ্রহণ করে। আল্লাহ্‌র রাসূল মুহাম্মদ (সা) তাহাদের মধ্যে জন্মগ্রহণ না করিয়া বরং আরব 
গোত্রে জন্মগ্রহণ করিয়াছেন এবং আরব গোত্র শেষ নবীর দানে ধন্য হইল, এই অজুহাতে যেন 
তাহারা তাহার প্রতি হিংসা না করে ।' কারণ, তীহার প্রতি কিয়ামত পর্যন্ত আল্লাহ্‌র অনুগ্রহ 
থাকিবে । পক্ষান্তরে, সত্যকে প্রত্যাখ্যান করিবার শাস্তি অতিশয় ভয়াবহ । কোনরূপ হিংসা বা যে 
কোন কারণে সত্যকে প্রত্যাখ্যান করিলে তাহারা কিয়ামতের দিনে মহা শাস্তিতে নিক্ষিপ্ত হইবে। 
কোন সাহায্যকারী বা সুপারিশকারী সেদিন তাহাদিগকে দোযখের ভয়াবহ শাস্তি হইতে 
বাচাইতে পারিবে না। অতএব, তাহারা যেন সত্যকে গ্রহণ করিয়া আযাব হইতে বাচিয়া 
থাকিতে সচেষ্ট হয়। 


ইবরাহীম (আ)-এর মর্যাদা 
৬১ 55৪৮০৬ IEE 457,941 (6) 
০০১ ৪৬৪ 0৬4 0৩ ৮875450৩480 
১২৪. আর যখন ইবরাহীমকে তাহার প্রভু কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করিলেন, সে 
তাহা পূর্ণ করিল। নিশ্চয় আমি তোমাকে মানব জাতির নেতা করিব। সে বলিল-এবং 


আমার সন্তানগণকেও । তিনি বলিলেন, “আমার এই প্রতিশ্রুতির আওতায় জালিমগণ 
আসিবে না।* 


তাফসীর ঃ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা মুশরিক ও ইয়াহুদী-নাসারাসহ সমগ্র মানব 
জাতিকে উপদেশ প্রদান করিবার উদ্দেশ্যে হযরত ইবরাহীম (আ)-এর মহান মর্যাদা ও উহার 
কারণ বর্ণনা করিতেছেন। আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে একাধিক কঠিন 
পরীক্ষায় নিক্ষেপ করিয়া উহাতে তাহাকে কৃতকার্য পাইয়াছিলেন। অতঃপর তাহাকে ঈমান ও 
আমলে মানএ জাতির ইমাম ও নেতার মহাসম্মানে সম্মানিত করিয়াছিলেন। হযরত ইবরাহীম 
(আ) আল্লাহ্‌ তা'আলার নিকট নিজের বংশধরদের জন্যেও উক্ত ইমামত ও নেতৃত্বে 
মহাসম্মানের জন্যে প্রার্থনা জানাইলে আল্লাহ্‌ তা'আলা তাহাকে উহার প্রতিশ্রুতি দিয়া ইহাও 
জানাইয়া দিয়াছিলেন যে, তাহার বংশধরদের মধ্যে কাফির এবং জালিম লোকের আবির্ভাবও 
ঘটিবে। তাহারা আল্লাহ্‌র উক্ত প্রতিশ্রুতির ক্ষেত্র হইবে না। অতএব তাহারা লোকদের জন্যে 
অনুসরণীয়ও নহে । লোকে যেন তাহাদিগকে অনুসরণ না করে । ইহাই আলোচ্য আয়াতে বর্ণিত 
হইয়াছে। 

১৮8 SA, এ 0851521 SL 315 অৰ্থাৎ-‘হে মুহাম্মদ! তুমি মুশরিক ও 
ইয়াহুদী-নাসারা জাতিসমূহের নিকট ইবরাহীমের কাহিনী বিবৃত কর। আল্লাহ্‌ ইবরাহীমকে 
কতগুলি কঠিন আদেশ ও নিষেধের মাধ্যমে পরীক্ষা করিয়াছিলেন। ইবরাহীম উহার 
সবগুলিতেই কৃতকার্য হইয়াছিল ।" মুশরিক, ইয়াহুদী ও নাসারাগণ হযরত ইবরাহীম (আ)-এর 


Wwww.quraneralo.com 


57892. 


৬৭৮ তাফসীরে ইবন কাছীর 


অনুসারী হইবার দাবী করিলেও তাহারা প্রকৃতপক্ষে তাহার অনুসারী নহে; বরং নবী করীম (সা) 
এবং তাহার সাহাবীগণই হইতেছেন তাহার প্রকৃত অনুসারী । মুশরিক, ইয়াহুদী, নাসারা 
জাতিসমূহের জন্যে হযরত ইবরাহীম (আ)-এর কাহিনীর মধ্যে উপদেশ রহিয়াছে। 
অনুরূপভাবে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ 
৪55341 ০৯115 “আর সেই ইবরাহীম যে তাহার উপর অর্পিত সকল দায়িতু 
পরিপূর্ণভাবে পালন করিয়াছিল ।” 
তিনি অন্যত্র বলিতেছেন ৪ 
(418555571511555- 21516571185 5515872918 
এ ধা LLL LS AEST atl ble লা এও মই ০১ 
y= Gis all Ue ০1 ৩14201১2৯01 - Sala ১০ sya 
-০:৫৯]। ০০ Ul 
“নিশ্চয় ইবরাহীম ছিল আল্লাহ্র প্রতি অনুগত সত্যানুরাগী ব্যক্তি। আর সে মুশরিকদের 
অন্তর্ভুক্ত ছিল না। সে ছিল তাহার (আল্লাহ্র) নিআমাতসমূহের প্রতি কৃতজ্ঞ। তিনি তাহাকে 
বাছিয়া লইয়াছিলেন এবং সরল পথ দেখাইয়াছিলেন। আর আমি তাহাকে দুনিয়াতে কল্যাণ দান 
করিয়াছি এবং আখিরাতে সে নিশ্চয় নেককারদের অন্তর্ভুক্ত থাকিবে । অনন্তর আমি তোমার 
নিকট এই প্রত্যাদেশ প্রেরণ করিয়াছি যে, তুমি ইবরাহীমের পথ অনুসরণ করো। সে ছিল 
অনুগত সত্যানুরাগী এবং সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না।” 
তিনি আরও বলিতেছেন ঃ 
-৬১১৯১০০। পুত ই its ils Ble 11199 ৬০০৪ 0৪ 
- Stall ০১০ ৩ SEL 
“তুমি বলো- নিশ্চয় আমার প্রতিপালক আমাকে সরল পথ দেখাইয়াছেন। উক্ত পথই 
হত ক ৬ নল তনত (ছার ত 
অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। 
2 


৩৩ 


4০০৬৪ এ ELE 


১১১০১০31612 510- চি 


রা রর রন জাহেদ 
আর সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। নিশ্চয় ইবরাহীমের নিকটতম ব্যক্তিগণ হইতেছে 
তাহারা যাহারা তাহাকে অনুসরণ করিয়াছে আর এই নবী এবং যাহারা (তাহার প্রতি) ঈমান 
আনিয়াছে, তাহারা । আর আল্লাহ্‌ মুমিনদের বন্ধু” 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৭৯ 


শব্দার্থ £ 51 শব্দের অর্থ হইতেছে-বিধান। এইস্থলে উহার তাৎপর্য হইতেছে আল্লাহ্‌র 
বিধান । আল্লাহ্‌র বিধান দুই প্রকারে বিভক্ত । £4 শব্দটি উভয় প্রকারের বিধানের প্রতি প্রযুক্ত 
হইয়া থাকে । প্রথম প্রকারের বিধান প্রাকৃতিক বিধান । আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

5১১53 0837 ০৫৫০ ৪০০০৪ “আর সে (মরিয়াম) স্বীয় প্রতিপালকের বিধানসমূহ 

এবং কিতাবসমূহকে সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল।” 

এইস্থলে ২০1 শব্দের তাৎপর্য হইতেছে প্রাকৃতিক বিধানাবলী । 

মিনি নিন RCT 


হে TN 

এইস্থলে হ₹1« শব্দটির তাৎপর্য হইতেছে শারীআতের মাধ্যমে প্রদত্ত বিধান । 

শারীআতের মাধ্যমে প্রদত্ত বিধান আবার দুই ভাগে বিভক্ত £ সত্য সংবাদ ও ন্যায্য আদেশ 
বানিষেধ। 1 9১ ০০৫ 220 251521 1০০ 319 এই আয়াতাংশে আল্লাহ্‌ 
তা'আলা যে বিধানাবলী উল্লেখ করিয়াছেন, তাহা ছিল শেষোক্ত শ্রেণীর বিধানাবলী অর্থাৎ 
আল্লাহ্র আদেশ ও নিষেধ । 

০০1 ১44] 11402 ৬ €)3 অর্থাৎ আল্লাহ্‌ বলিলেন-আমার সকল আদেশ-নিষেধ 
যথাযথভাবে তোমার পালন করিবার পুরস্কারস্বরূপ আমি তোমাকে দীনী ইমাম বা ধর্মীয় নেতা 
বানাইব। তুমি মানুষকে আমার দীনের প্রতি আহ্বান জানাইবে এবং মানুষ তোমাকে অনুসরণ 
করিবে। 

আল্লাহ ভা'্জালা কি.কি আদেশ-নিখেধের মাধ্যমে হযরত ইব্রাহীয় (আট-কে পরীক্ষা 
করিয়াছিলেন সে বিষয়ে তাফসীরকারগণের মধ্যে মতভেদ রহিয়াছে । হযরত ইবৃনে আব্বাস 
(রা) হইতে এই বিষয়ে বিভিন্নরূপ রিওয়ায়েত বর্ণিত হইয়াছে। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে কাতাদাহ, মুআম্মার ও আব্দুর রাযৃযাক 
বর্ণনা করিয়াছেন $ “আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে হজ্জ সম্পর্কিত নির্দেশাবলীর 
(44০11) মাধ্যমে পরীক্ষা করিয়াছিলেন ।" 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে তামীমী ও আবূ ইসহাক সাবীঈ উহা 
বর্ণনা করিয়াছেন। 

আবার হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে তাউস, ইবৃনে তাউস, মুআম্মার 
ও আব্দুর রায্যাক বর্ণনা করিয়াছেন £ আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে মস্তকের 
সহিত সংশ্লিষ্ট পাচটি এবং দেহের অবশিষ্টাংশের সহিত সংশ্লিষ্ট পাঁচটি মোট দশটি 
পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কিত বিধানের মাধ্যমে পরীক্ষা করিয়াছিলেন । মন্তকের সহিত সংশ্লিষ্ট 
নির্দেশগুলি হইতেছে £ 'গৌফ খাটো রাখা, কুলি করা, নাকে পানি দিয়া নাক সাফ করা, 
মিসওয়াক করা ও মাথার চুলে সিঁথি কাটা । দেহের অবশিষ্টাংশের সহিত সংশ্লিষ্ট নির্দেশগুলি 
হইতেছে £ হাত-পায়ের আঙ্গুলের নখ কাটা, গুপ্ত স্থানের লোম মুগ্তানো, খতনা করা, বগলের 
লোম তুলিয়া ফেলা এবং মল-মূত্র ত্যাগ করিবার পর পানি দ্বারা পরিষ্কার করা ।' 


www.quraneralo.com 


Contents 


৬৮০ তাফসীরে ইব্‌ন কাছীর 


ইমাম ইব্‌ন আব্‌ হাতিম বলেন_ ‘সাঈদ ইবৃন মুসাইয়্যেব, মুজাহিদ, শা“বী, ইবরাহীম 
নাখঈ, আবূ সালেহ এবং আবু জাল্দ হইতেও উপরোক্ত রূপ রিওয়ায়েত বর্ণিত হইয়াছে ৷' 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি-‘হযরত আয়েশা (রা) হইতে মুসলিম শরীফে যে 
রিওরায়েতটি বর্ণিত রহিয়াছে, উহাও প্রায় অনুরূপ ৷ উক্ত রিওয়ায়েতটি এই £ নবী করীম (সা) 
বলিয়াছেন_ দশটি কার্য মানুষের 5,৮11 বা সহজাত প্রকৃতির অন্তর্ভুক্ত । যথা গৌফ খাটো 
রাখা, দাড়ি লম্বা রাখা, মিসওয়াক করা, নাকে পানি দিয়া নাক সাফ করা, নখ কাটা, আঙ্গুলের . 
গিরাগুলি ধৌত করা, বগলের লোম তুলিয়া ফেলা; গপ্তস্থানের লোম মুণ্ডন করা, মলমৃত্র ত্যাগ 
করিবার পর পানি দ্বারা পরিষ্কার হওয়া (॥ 51 ১০৪১1) দশম কার্যটি কি তাহা হযরত 
আয়েশা (রা) ভুলিয়া গিয়াছেন। তিনি বলেন-'সম্ভবত উহা হইতেছে কুলি করা ।' 

ওয়াকী' বলেন ৪ ৮111১০135১1 অর্থাৎ মল-মৃত্র ত্যাগ করিবার পর উহা নির্গমন স্থান 
. বুখারী শরীফ ও মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, 
নবী করীম (সা) বলিয়াছেন £ (সুরুচিপূর্ণ প্রবৃত্তি) ৪,1 হইতেছে পাঁচটি ৪ খতনা করা, 
গুপ্তস্থানের লোম টাছিয়া ফেলা, গৌফ খাটো করা; নখ কাটা এবং বগলের লোম তুলিয়া 
ফেলা । 

টি রা দু ইব্‌ন লাহীআ, 
ইবনে ওয়াহাব, ইউনুস ইব্নে আব্দুল আ'লা ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন ঃ 
হযরত ইব্‌ন আব্বাস (রা) £11 ১G ৮4৫3 ২5১ 681০21 ০19৫। 319 এই আয়াতের 
ব্যাখ্যায় বলিতেন-আল্লাহ্‌ তা'আলা হযরত ইর্বরাহীম (আ)-কে দশটি আদেশের মাধ্যমে 
পরীক্ষা করিয়াছিলেন। উহাদের মধ্য হইতে ছয়টি মানব-দেহের সহিত সম্পর্কিত এবং চারটি 
হজ্জের সহিত সম্পর্কিত। মানব-দেহের সহিত সম্পর্কিত ছয়টি আদেশ হইতেছে এই £ গুপ্ত 
স্থানের লোম টাছিয়া ফেলা ও বগলের লোম তুলিয়া ফেলা, খতনা করা;১ রাবী ইব্‌ন হুরায়রা 
বলেন-'উক্ত তিনটি মিলিয়া দুইটি. হইয়াছে ।' আর নখ কাটা; গৌফ খাটো করা; মিসওয়াক 
করা এবং জুমআর দিনে গোসল করা । হজ্জের সহিত সম্পর্কিত চারটি আদেশ হইতেছে এই ঃ 
বায়তুল্লাহ্‌ শরীফ তাওয়াফ করা, সাফা ও মারওয়াহ পর্বতদ্বয়ের মধ্যবর্তী স্থানে দৌড়ানো, 
কংকর নিক্ষেপ করা এবং তাওয়াফে ইফাযা করা। | 

দাউদ ইবৃনে আবু হিন্দ বর্ণনা করিয়াছেন £ ইকরামা বলেন, একদা হযরত ইবৃনে আববাস 
(রা) বলিলেন-আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে যে সকল আদেশ-নিষেধের 
মাধ্যমে পরীক্ষা করিয়াছিলেন, সেই সকল আদেশ-নিষেধের পরীক্ষায় একমাত্র তিনি সম্পূর্ণরূপে 
কৃতকার্য হইতে পারিয়াছিলেন। উক্ত পরীক্ষায় তিনি ভিন্ন অন্য কেহ সম্পূর্ণরূপে কৃতকার্য হইতে 
পারে নাই ।" তাই হযরত ইবরাহীম (আ) সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা বলিয়াছেন ঃ 

১৫০38 ৰ, 559 28৮০ | 310 আমি (ইকরামা) প্রশ্ন করিলাম-'ঘে সকল 
আদেশ-নিষেধের মাধ্যমে আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে পরীক্ষা করিয়াছিলেন, 


১. ১৬৯১০1।১১৫। গ্রন্থে এইস্থলে ‘অথবা খতনা করা'-এইরূপ কথা উল্লেখ রহিয়াছে। উক্ত বর্ণনা অনুসারে 
. প্রথম প্রকারের ছয়টি আদেশই রিওয়ায়েতে উল্লেখিত পাওয়া যায়। ইব্‌ন আবু হাতিমের আলোচ্য 
রিওয়ায়েতে উল্লেখিত প্রথম প্রকারের আদেশসমূহের সংখ্যা ছয়টির অধিক দেখা যায়। 


Wwww.quraneralo.com 


Contents 


নানান ৬৮১ 


HCE SE OE যারা দরদ রা 
আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে ইসলামের সেই ত্রিশটি আদেশ-নিষেধের মাধ্যমে 
পরীক্ষা করিয়াছিলেন। উক্ত ত্রিশটি আদেশ-নিষেধের মধ্য হইভে দশটি আদেশ-নিষেধ সূরা 
বারাআতের নিম্নোক্ত আয়াতে উল্লেখিত হইয়াছে £ 


3531 ১৯৭০1 ১১০৪০ ০৮৯৭1 0১০০৯] 95০] ০১৭৭ 
-১০০১০]। ০ ১5554701১১4 ১৯৮৪৪ ৫১০] ১০ SALI Ayal 
উক্ত ব্রিশটি আদেশ-নিষেধের মধ্য হইতে দশটি আদেশ-নিবেধ সূরা মু'মিনূনের প্রথম 


তত NT 
যথা- 
5 ১২১1১- (51055 4198 ০117 শি EE. Loli 
Syl reise te 

৮৮149987849 
আয়াতে উল্লেখিত হইয়াছে ঃ 

২21 ০১। 5115 LLL ১০:০০ 9 অতঃপর হযরত ইবৃন আব্বাস (রা) 
রলিলেন-“হযরত ইবরাহীম (আ) আল্লাহ্‌ তা'আলার .সকল আদেশ-নিষেধই পালন 
রমিত ভরি মায়া হাক জয়ার জনা ররর তি রি 
দিয়াছেন ও ৃ 

হাকাম, ইমাম আবু জার ইব্নে জারীর এবং ইমাম আবু সুদ ইব্ন-আব্‌ হাতিম উজ 
রিওয়ায়েত উপরোক্ত রাবী দাউদ ইব্‌ন আবী হিন্দ হইতে পূর্বোক্ত অভিন্ন উর্ধ্বতন 'সনদাংশে 
এবং বিভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। " 

হযরত ইব্ন_আব্বাস (রা) ইইতে ধারাবাহিকভাবে সাঈদ্র অথবা ইকরামা, মুহাম্মদ ইবনু 
আৰু মুহাম্মদ ও. মুহাম্মদ ইবৃন ইসহাক বর্ণনা করিয়াছেন 8 যে সকল বিষয় ০4511 =এর 
মাধ্যমে আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে পরীক্ষা করিয়াছিলেন এবং যে সকল 
বিষ্য় তিনি পরিপূর্ণরূপে পালন রুরিয়াছিলেন,.সেইগুলি হুইতেছে ঃ আল্লাহ্‌ তা'আলার. নিকট 
হইতে নির্দেশ, আসিবার সঙ্গে সঙ্গে হযরত ইবরাহীম (আ)-এর স্বীয় জাতিকে পরিত্যাগ বরা; 
বাদশাহ .নুমরূদের নিকট তাহার ইসলামের তাবলীগ.করা এবং সাহসিকতার সহিত তাহার 
যুক্তির বিরুদ্ধে যুক্তি পেশ করা; আল্লাহ্‌র সন্তুষ্টি লাভ করিবার উদ্দেশ্যে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত 
হওয়াকে বরণ করিয়া লওয়া; আল্লাহ্র তরফ হইতে নির্দেশ আসিবার পর তাহার সন্তোষ লাভ 
করিবার উদ্দেশ্যে হিজরত করা; 7887 
সেবা করা; এবং আল্লাহ্‌র নির্দেশে স্বীয় পুত্রকে যবেহ করা । 

রা লা িতাদি আভা 
কাৰ্যসমূহ সম্পন্ন ক্রার পর আল্লাহ্‌ তা'আলা পরীক্ষা করিবার জন্যে তাহাকে মনোনীত করিয়া 
এই আদেশ করিলেন- 1! (আমার নিকট আত্মসমর্পণ করো)। তিনি মানুষের পক্ষ হইতে 


কাছীর (১ম খণ্ড)_৮৬ ' 


Wwww.quraneralo.com 


Contents 


৬৮২ তাফসীরে ইব্‌ন কাছীর 


আগত বিরোধিতা ও নিপীড়ন নির্যাতনের মুখে বলিলেন- dd ৮০ ০০11 (আমি 
৮৮৮77 
জীন ওইযামাইনে ভিলা কিনা? 


১৫০8 :০০৫০ SRT এট 31) অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম 


(আ)-কে নক্ষত্রের মাধ্যমে পরীক্ষা করিয়াছিলেন এবং তাঁহার কার্যে তিনি তাঁহার প্রতি সন্তুষ্ট 
হইয়াছিলেন। তিনি তাহাকে চন্দ্রের মাধ্যমে পরীক্ষা করিয়াছিলেন এবং তাহার কার্যে তিনি 
তাহার প্রতি সন্তুষ্ট হইয়াছিলেন। তিনি তাহাকে সূর্যের মাধ্যমে পরীক্ষা করিয়াছিলেন এবং 
তাহার কার্যে তিনি তাহার প্রতি সন্তুষ্ট হইয়াছিলেন। তিনি তাহাকে হিজরতের মাধ্যমে পরীক্ষা 
করিয়াছিলেন এবং তাহার কার্যে তিনি তাহার প্রতি সন্তুষ্ট হইয়াছিলেন। তিনি তাহাকে খতনার 
মাধ্যমে পরীক্ষা করিয়াছিলেন এবং তাহার কার্যে তিনি তাহার প্রতি সন্তুষ্ট হইয়াছিলেন। তিনি 
তাহাকে ত হায় গুনের মাগামে পরীক্কা করিয়াছিলেন বধ তাহার কারে তিমি ডাহার প্রতি 
সন্তুষ্ট হইয়াছিলেন। 

কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে সাঈদ, ইয়াহীদ ইব্‌ন যরীঈ, বিশর ইব্‌ন মু'আয ও 
ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ৪ হাসান বসরী বলিতেন-আল্লাহ্‌র কসম! আল্লাহ্‌ 
তা“আল] হযরত ইবরাহীম (আ)-কে যে বিষয়ের মাধ্যমেই পরীক্ষা করিয়াছেন, তিনি উহাতেই 
কৃতকার্য হইয়াছেন। আল্লাহ্‌ তা'আলা তাহাকে নক্ষত্র, চন্দ্র এবং সূর্যের মাধ্যমে পরীক্ষা 
করিয়াছেন। তিনি উহাতে কৃতকার্য হইয়াছেন। তিনি বিশ্বাস করিয়াছেন যে, তাহার প্রতিপালক 
প্রভু চিরঞ্জীব ও অনন্ত। যে সত্তা আকাশসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করিয়াছেন, তিনি মিথ্যা 
মা'বৃদ হইতে মুখ ফিরাইয়া লইয়া সেই সত্তার দিকে মুখ করিয়াছেন। আর তিনি অংশীবাদীদের 
অন্তর্ভুক্ত ছিলেন না। অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহাকে হিজরতের আদেশের মাধ্যমে পরীক্ষা 
করিয়াছেন।, তিনি আল্লাহ্র. সতু্টির উদ্দেশ্যে স্বীয় জন্মভূমি ও স্বীয় জাতিকে ত্যাগ করিয়া 
সিরিয়ায় চলিয়া যান। তাহার হিজরতের পূর্বে আল্লাহ্‌ তা'আলা তাহাকে আগুনের মাধ্যমে 
পরীক্ষা করিয়াছেন। তিনি উহাতে কৃতকার্য হইয়াছেন। আল্লাহ্‌ তা'আলা তাহাকে তাহার পুত্রকে 
যবেহ করিতে আদেশ-করিবার মাধ্যমে পরীক্ষা করিয়াছেন। তিনি উহাতে কৃতকার্য হইয়াছেন। 
আল্লাহ্‌ তা'আলা তাহাকে খত্নার নির্দেশ দিয়া পরীক্ষা করিয়াছেন! তিনি উহাতে কৃতকার্য 
হইয়াছেন। 

আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় হাসান বসরী হইতে ধারাবাহিকভাবে জনৈক রাবী (নাম 
উহ্য রহিয়াছে), মুআম্মার ও আব্দুর রাষ্যাক বর্ণনা করিয়াছেন ৪ হাসান বসরী বলেন, আল্লাহ্‌ 
তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে তাহার পুত্রের যবেহ, আগুন, নক্ষত্র, চন্ত্র এবং সূর্যের 
এল ৮. ও 
711৬ 
তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে নক্ষত্র, চন্দ্র ও সূর্যের মাধ্যমে পরীক্ষা করিয়াছিলেন এবং 
প্রতিটি পরীক্ষায় তাহাকে ধৈর্যশীল ও সত্যের প্রতি অবিচল পাইয়াছিলেন।' রিড . 
| আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আওষী বর্ণনা 
করিয়াছেন ঃ “আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে যে সকল বিষয়ের মাধ্যমে পরীক্ষা . 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৮৩ 


করিয়াছিলেন, উহাদের মধ্যে একটি নিম্নোক্ত আয়াতে বর্ণিত হইয়াছে ৪ dels ০1 JUG 
. (০151 ১৫ (তিনি বলেন-নিশ্চয় আমি তোমাকে মানুষের জন্যে ইমাম বানাইব |) 

উহাদের মধ্য হইতে আরেকটি নিম্নোক্ত আয়াতে বর্ণিত হইয়াছে £ 

(1,৮15 ০ 02 55080128158] ৮৮১2 319 “আর সেই সময়টি স্মরণ-যোগ্য, 
যখন ইবরাহীম ও ইসমাঈল কা'বা ঘরের ভিত্তিসমূহ (গিয়া) উচ্চ করিতেছিল।” 

উহাদের মধ্য হইতে কয়েকটি হইতেছে £ হযরত ইবরাহীম (আ)-এর প্রতি প্রদত্ত হজ্জ 
সম্পর্কিত আদেশ; হযরত ইবরাহীম আ)-এর জন্যে নির্ধারিত স্থান; বায়তুল্লাহ্‌ শরীফের 
চতুষার্স্থ এলাকার অধিবাসীদিগকে আল্লাহ্‌ তা'আলার রিযিক দান এবং হযরত মুহাম্মদ মুস্তফা 
(সা)-কে হযরত ইবরাহীম (জো) ও হ্যরত ইসমাঈল (আ)-এর দীনসহ প্রেরণ করা! এই 
বিষয়গুলো কুরআন মজীদের বিভিন্ন আয়াতে উল্লেখিত রহিয়াছে।' - * 

আলোচ্য আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে ইবৃন আবূ নাজীহ, উরায়কা, 
শাবাবাহ, হাসান ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন সাবাহ ও ইমাম ইব্‌ন আবৃ হাতিম বর্ণনা করিয়াছেন £ 
“আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম আ)-কে বলিলেন ‘আমি তোমাকে একটি বিষয়ের মাধ্যমে 
পরীক্ষা করিব। উহা কি হইবে বলো? হযরত. ইবরাহীম (আ) বলিলেন-তুমি কি আমাকে 
লোকদের ইমাম বানাইবে? আল্লাহ্‌ তা'আলা বলিলেন-হ্যা। হযরত ইবরাহীম (আ) 
বলিলেন-আমার বংশধরদের মধ্য হইতেও? আল্লাহ্‌ তা'আলা বলিলেন-তুবে জালিমগণ (অর্থাৎ 
কাফিরগণ) আমার প্রতিশ্রুতির ক্ষেত্র নহে। হযরত ইবরাহীম (আ) বলিলেন-তুমি কি কা'বা 
ঘরকে লোকদের জন্যে পুণ্যস্থান বানাইবে? আল্লাহ্‌ তা'আলা বলিলেন- হ্যা। হযরত ইবরাহীম 
(আ) বলিলেন-আর উহাকে শান্তি নিকেতন বানাইবে? আল্লাহ্‌ তা'আলা বলিলেন-হ্টা। হযরত 
ইবরাহীম (আ) বলিলেন-আর আমাদের দুইজনকে (অর্থাৎ-পিতা-পুত্রকে) তোমার প্রতি 
অনুগত বানাইবে এবং আমাদের বংশধরদের মধ্য হইতে তোমার প্রতি অনুগত একদল লোক 
সৃষ্টি করিবে? আল্লাহ্‌ তা'আলা বলিলেন-হ্যা ৷ হযরত ইবরাহীম (আঁ) বলিলেন-মক্কার 
অধিবাসীদিগের মধ্য হইতে যাহারা ঈমান আনিবে তাহাদিগকে ফলসমূহ হইতে 'রিযিক দিবে? 
আল্লাহ্‌ তা'আলা বলিলেন-'হ্যা।' রাবী ইব্‌নে আবূ নাজীহ বলেন-উক্ত রিওয়ায়েত আমি 
ইকরামার নিকট হইতে শুনিয়া উহা মুজাহিদের নিকট উপস্থাপন করিলে তিনি উহার বিরুদ্ধে 
কিছু বলিলেন না৷’ ইমাম ইবৃন জারীর উহা এ সিরা এই উর্ধ্বতন 
সনদাংশে এবং একাধিক. অধস্তন সনদে বর্ণনা করিয়াছেন ।. .. 

_ আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে ইব্নে আৰু নাজীহ ও 
সুফিয়ান ছাওরী (রো) বর্ণনা করিয়াছেন-'আল্লাহ্‌ তা'আলা যে. সকল বিষয়ের মাধ্যমে হযরত 
আহি রুনা বাত UU OE 
নী 81505. ১১১ ১৯৯৩ JS LL uli Jel ol ৩৪ 


a রবী" ইবৃন আনাস হইতে আবু জা“ফর রাধী বর্ণনা করিয়াছেন- আল্লাহ্‌ হযরত ইবরাহীম 
20055 নিম্নোক্ত আয়াতসমুঁহে উহার বর্ণনা, 


www.quraneralo.com 


Contents 


৬৮৪ তাফসীরে ইব্ন কাছীর 


(২০। ০০১) ১1০, 731 “নিশ্চয় আমি তোমাকে লোকদের জন্য ইমাম ৰানাইব ৷” 

Er ly 44 855 LLNS 31 “আর সেই সময়টি স্মরণযোগ্য, যখন 

কা'বা ঘরকে লোকদের জন্য মিলনভূমি ও শাস্তি-নিকেতন বলিয়া ঘোষণা করিয়াছিলাম।” 
৮০ all pli ০০০ Sy “আর তোমার ইবরাহীমের অবস্থান স্থল-এর 

যে কোন অংশকে নামাযের স্থান বানাও ।” 

১১০০০১39050 ০০12৮ ১1 J El ০১ 


or 3 


| Al 


“আর আমি ইবরাহীম ও ইসমাঈলকে নির্দেশ দিলাম- -তোমরা উভয়ে আমার ঘরকে 
5৮ 
জন্যে পবিত্র রাখো ।” 


নী sl ৩০৭ কাত Ls 33 “আর সেই সময়টি 
স্মরণযোগ্য, যখন ইবরাহীম ও ইসমাঈল কা'বা ঘরের ভিত্তিসমূহ উচু করিতেছিল।” | 

সুদ্দী বলেন-আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে যে সকল বিষয়ের মাধ্যমে 
পরীক্ষা করিয়াছিলেন, নিম্নোক্ত আয়াতসমূহে উহাদের বর্ণনা রহিয়াছে ৪. 


CEI ONE EE A ET 


.“হে.আমাদের পরওয়ারনিগার। আমাদের দোআ কবৃল কর; নিশ্চয় জা ধা 
প্রজ্ঞাবান। হে আমাদের পরওয়ারদিগার! আর আমাদের দুইজনকে তোমার প্রতি অনুগত বানাও 
এবং আমাদের বংশধরদের মধ্যে তোমার প্রতি অনুগত একদল লোক সৃষ্টি করিও। হে 
যা রত ডিস 
পাঠাইও ৷” ২ | | 

ইমাম কুরতুবী বলেন-ইমাম মালিকের মুজাতা-এবং অন্যান্য গুছে ইয়াহিয়া ইবনে সাঈদ 
হইতে বর্ণিত রহিয়াছে যে, সাঈদ ইবৃনে মুসাইয়্যেব বলেন-সর্বপ্রথম খতনা করেন হযরত 
ইবরাহীম (আ)।.তিনিই সর্বপ্রথম অতিথি সেবা করেন, তিনিই সর্বপ্রথম নখ কাটেন, তিনিই 
সর্বপ্রথম গৌফ খাটো করেন, এবং তিনিই সর্বপ্রথম বৃদ্ধ বয়সে উপনীত হন। তিনি (স্বীয় 
মস্তকে) বার্ধক্যের চিহ্ন দেখিয়া আল্লাহ্‌ তা'আলার নিকট আরয করিলেন-হে প্রভু! ইহা কি? 
আল্লাহ্‌ তা'আলা বলিলেন-ইহা সম্মানের প্রতীক। তিনি আরয করিলেন-_ সিকি জয়াকে 


আরও সম্মান দান কর।, 


ইবরাহীম হইতে ধারাবাহিকভাবে তৎপুত্র সা'দ ও ইব্‌ন আরু শায়বা রে 
করিয়াছেন-সর্বপ্রথম মিশ্বরের দীড়াইয়া খুত্বা প্রদান করেন হযরত ইবরাহীম (আ)। জনৈক 
ব্যক্তি (নাম উহ্য রহিয়াছে) বলেন- ০০০০০০০০০০০ 


.  Www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা . ৬৮৫ 


তিনিই সর্বপ্রথম তলোয়ার দ্বারা আঘাত করেন (অর্থাৎ জিহাদ করেন)। তিনিই সর্বপ্রথম 
মিসওয়াক ব্যবহার করেন। তিনিই সর্বপ্রথম মল-মূত্র ত্যাগ করিবার পর পানি দ্বারা শৌচক্রিয়া 
সম্পন্ন করেন এবং তিনিই সর্বপ্রথম পাজামা পরিধান করেন।' 

হযরত মুআয ইব্‌ন জাবাল (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, নবী করীম (সা) 
বলিয়াছেন-আমি মিন্বর ব্যবহার করিলে কি অন্যায়? আমার পিতা ইবরাহীমও ইতিপূর্বে ইহা 
করিয়াছেন। আর আমি লাঠি ব্যবহার করিলে কি ক্ষতি? আমার পিতা ইবরাহীমও ইতিপূর্বে 
লাঠি ব্যবহার করিয়াছেন।' 

আমি হন কাই) বলিতেছি-উপরোক হাদীস সহীহ বলিয়া প্রমাণিত নহে। আল্লাই 
অধিক জ্ঞানের অধিকারী । 

ইমাম কুরতুবী উপরোক্ত রিওয়ায়েতসমূহের বর্ণনা শেষ করিবার পর উহাতে বর্ণিত বিজিনন 
বিষয় সম্বন্ধে শরীআতে কি কি বিধান রহিয়াছে এবং শরীআতে উহাদের স্থান কোথায় তাহা 
বর্ণনা করিয়াছেন।. 

ইমাম আবূ জা'ফর ইব্‌ন জারীর বলেন-'আলোচ্য আয়াতের উপরোক্ত বিভিন্ন ব্যাখ্যার 
সবগুলি অথবা উহাদের যে কোনো একটি সহীহ ও সঠিক হইতে পারে। সহীহ হাদীস অথবা 
সর্বসম্মত অভিমত (£ (.৯1)-এর সাহায্য ব্যতীত উহাদের কোন একটি ব্যাখ্যাকে নির্দিষ্ট করিয়া 
সহীহ ও সঠিক বলা যায় না। বত, উপরোল্লেখিত ব্যাখ্যাসমূহের কোনটিই এক বা একাধিক 
রাবীর মাধ্যমে বর্ণিত হাদীস দ্বারা প্রমাণিত নহে। উল্লেখযোগ্য যে, মাত্র একজন রাবী অথবা 
একাধিক স্বল্প সংখ্যক রাবীর মাধ্যমে বর্ণিত হাদীস (১৯1১ ১৯৯)-এর উপর আমল করা 
ওয়াজিব নহে। পক্ষান্তরে রিপুল সংখ্যক রাবীর মাধ্যমে বর্ণিত হাদীসের উপর আমল করা 
ওয়াজিব ।' ৮৮৯] 
ইমাম ইবৃনে ভাযীর অতঃপর বলেন-“অবশ্য নবী করীম (সা) হইতে এইরূপ দুইটি 
55557127558 
হইতে পারিত। রিওয়ায়েত দুইটির একটি হইতেছে এই £ রা 

জিন EE তত রন 
রাশিদ ইবৃন সাদ ও আবু কুরায়ব আমার (ইমাম ইব্‌ন জারীর) নিকট বর্ণনা করিয়াছেন-নবী 
করীম (সা) বলিতেন-আমি কি তোমাদিগকে বলিব, কেন আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম 
(আ)-কে স্বীয় |.1২ (ঘনিষ্ট বন্ধু) নামে আখ্যায়িত করিয়াছেন? কোন্‌ ইবরাহীম? যিনি সকল 
বাঞ্ছিত কঠিন কর্তব্য সম্পূর্ণরূপে সম্পাদন করিয়াছিলেন । তাহাকে আল্লাহ্‌ তা'আলার স্বীয় 
“খলীল' নামে অভিহিত করিবার কারণ এই যে, প্রতিদিন সকাল-সন্ধ্যায় তিনি বলিতেন ৪. 


১০৬৮১এ। ও ০৯11 415- 5১5 55515 2 
UIE ০০ ৯০5, ১০০, 


“তোমরা সকাল-সম্যায় আল্লাহর পবিত্রতা ও মাহত বর্ণনা কর। আর আকাশসমূহ ও 
TROT AT 
০০০০০ 


www.quraneralo.com 


Contents 


৬৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আরেকটি রিওয়ায়েত হইতেছে এই ঃ হযরত আবূ উমামা (রা) হইতে ধারাবাহিকভাবে 
কাসিম, জা'ফর ইব্‌ন জুবায়র, ইসমাঈল, আতিয়্যা, হাসান ও আবু কুরায়েবের সূত্রে আমার 
(ইবৃন জারীরের) নিকট বর্ণিত হইস্লাছে যে, একদা নবী করীম (সা) সাহাবীগণকে বলিলেন- 
০১ 5311 ₹2০1৮15 এই আয়াতাংশে আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ) সম্বন্ধে 
বলিয়াছেন-“ইবরাহীম পূর্ণ করিয়াছিল।” তোমরা কি বলিতে পার ইবরাহীম (আ) কি পূর্ণ 
করিয়াছিলেন? সাহাবীগণ বলিলেন, আল্লাহ্‌ ও তাহার রাসূলই ভাল জানেন। নবী করীম (সা) 
বলিলেন-তিনি প্রতিদিন দিনের বেলায় চারি রাকাত নামায আদায় করিতেন। উহাই তিনি পূর্ণ 
করিয়াছিলেন ।' 
উক্ত রিওয়ায়েতটি আদমও স্বীয় তাফসীর গ্রন্থে উপরোক্ত রাবী জা“ফর ইব্‌ন জুবায়র হইতে 
উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং জাফর ইব্‌ন জুবায়র হইতে ধারাবাহিকভাবে হাম্মাদ 
ইব্ন সালমাহ, ইউনুস ইব্‌ন মুহাম্মদ এবং আবৃদ ইব্‌ন হামিদের সূত্রে ধারাবাহিকভাবে অধস্তন 
সনদাংশে বর্ণনা করিয়াছেন। 
ইমাম ইব্‌ন জারীর উপরোন্লেখিত রিওয়ায়েতদ্বয় উল্লেখ করিবার পর উহাকে দুর্বল 
রিওয়ায়েত বলিয়া অভিহিত করিয়াছেন। তিনি বলিয়াছেন-“উক্ত রিওয়ায়েতদ্বয়ের দুর্বলতাকে 
উল্লেখ না করিয়া উহাকে শুধু বর্ণনা করা জায়েয নহে। উহা কয়েক দিক দিয়া দুর্বল। উহার 
সনদদয়ের প্রতিটি সনদেই একাধিক দুর্বল রাবী রহিয়াছে। উক্ত রিওয়ায়েতদ্বয়ের বক্তব্য 
বিষয়সমূহও এইরূপ যন্বরা প্রমাণিত হয় যে, উহা দুর্বল রিওয়ায়েত। আল্লাহই অধিকতর 
জ্ঞানের অধিকারী ॥ 
অতঃপর ইমাম ইবৃনে জারীর বলেন £ ‘যদি কেহ বলে যে, মুজাহিদ, আবূ সালেহ ও রবী 
ইবৃন আনাস আলোচ্য আয়াতাংশের যে ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন, উহা অন্যান্য তাফসীরকার 
কর্তৃক বর্ণিত ব্যাখ্যা অপেক্ষা অধিকতর সহীহ, তবে তাহার কথা উড়াইয়া দেওয়া যাইবে না। 
কারণ, আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে যে সকল বিষয়ের মাধ্যমে পরীক্ষা 
করিয়াছিলেন, নিম্নোক্ত আয়াতদ্বয় এবং উহাদের অনুরূপ আয়াতসমূহে সেই সকল বিষয়ই বর্ণিত 
হইয়াছে বলিয়া মনে হয় । যেমন ৪ : 
| GE! টনিক মহররম 
কিংবা, 
১১501905৫০0 CL ge 5 ৪০৭০ সা এ ৫৮2 
| -১১৯০। ৫০119 
“আর আমি ইবরাহীম ও ইসমাঈলের প্রতি নির্দেশ দিয়াছিলাম, তোমরা আমার ঘরকে 
তাওয়াফকারীদের জন্যে, ই'তেকাফকারীদের জন্যে, রুকু-কারীদের জন্যে এবং সিজদাকারীদের 
জন্যে পবিত্র রাখিও ৷” 
আমি (ইবৃন কাছীর) বলিতেছি-আলোচ্য আয়াতের ব্যাখ্যা সম্বন্ধে ইমাম ইবৃন জারীরের 
উপরোক্ত দুইটি অভিমতের মধ্য হইতে প্রথম অভিমতটিই অর্ধিকতর শক্তিশালী । 
এতদৃসম্পর্কিত তাহার প্রথম অভিমতটি এই যে, ‘আলোচ্য আয়াতের উপরোন্লেখিত বিভিন্নরূপ 
ব্যাখ্যার সব কয়টিই অথবা উহাদের যে কোন একটি সহীহ ও সঠিক হইতে পারে । তবে নির্দিষ্ট . 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৮৭ ' 


কোন ব্যাখ্যাকে সহীহ ও সঠিক বলিয়া অভিহিত করিবার পক্ষে কোন প্রমাণ নাই ৷' 
এতদ্সম্পর্কিত তাহার দ্বিতীয় অভিমত এই যে, আলোচ্য আয়াতের মুজাহিদ প্রমুখ 
তাফসীরকারগণ কর্তৃক বর্ণিত ব্যাখ্যাই অধিকতর সহীহ ও সঠিক ।' বস্তুত, আলোচ্য আয়াতের 
গ্রন্থি-অবস্থিতি ($--..5 5০) দ্বারা বুঝা যায়, মুজাহিদ প্রমুখ কর্তৃক বর্ণিত ব্যাখ্যা ভিন্ন 
উহার অন্যরূপ সহীহ ও সঠিক ব্যাখ্যা রহিয়াছে। আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 
| ১01 ate JY 008 555৬-9. UU3 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা হযরত 
ইবরাহীম (আ)-কে লোকদের জন্যে ইমাম বানাইবার পর তিনি আল্লাহ্‌ তাআলার নিকট 
আবেদন জানাইলেন, তাহার পর. তিনি যেন তাহার বংশধরদের মধ্যে 'হইতেও ইমাম নিযুক্ত 
করেন। আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-এর উক্ত আবেদন মঞ্জুর করিলেন ।" তবে 
তাহাকে ইহাও জানাইয়া দিলেন যে, তাহার বংশধরদের মধ্যে জালিম অর্থাৎ কাফির লোকও 
জন্মুখহণ করিবে। তাহারা তাহার উক্ত প্রতিশ্রুতির আওতায় পড়িবে না এবং তাহাদিগকে তিনি 
ইমামতের সম্মান দান করিবেন না । অতএব তাহারা লোকদের জন্যে অনুসরণযোগ্য হইবে না ।' 
হযরত ইবরাহীম (আ)-এর উপরোক্ত দোয়া যে আল্লাহ্‌ তাআলা কবূল করিয়াছিলেন, “সূরা 
“আনকাবৃত'-এর নিম্নোক্ত আয়াত দ্বারা তাহা প্রমাণিত হয় । আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 
50113 ৮৮৯এ। 4542) ৪৪ 14০৯5 (আর আমি তাহার (ইবরাহীমের) বংশধরদের 
মধ্যে নবৃওত ও কিতাবকে ন্যস্ত. করিয়াছি ।) | | 
উল্লেখ্য যে, হযরত ইবরাহীম (আ)-এর পর আল্লাহ্‌ তা'আলা যত নবী প্রেরণ করিয়াছেন 
এবং যত কিতাব নাযিল করিয়াছেন, তাহাদের সকলকেই এবং উহাদের, সবগুলিকেই তাহার 
বংশধরদের মধ্যে ন্যস্ত করিয়াছেন। 


মুজাহিদ হইতে খাসীফ বর্ণনা করিয়াছেন £ ১১.4০॥ ৫2008 03 অর্থাৎ তোমার 

শে জালিমগণও পয়দা হইবে এবং আমি তাহাদিগকে ইমামতের সম্মানে ভূষিত করিব না। 
লা ‘উক্ত আয়াতাংশের ব্যাখ্যায় মুজাহিদ বলিয়াছেন-এ 
আয়াত অর্থাৎ আমি কোন জালিমকে লোকদের জন্যে ইমাম বানাইব না” মুজাহিদ হইতে 
ধারাবাহিকভাবে মানসূর এবং সুফিয়ানও অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। 

মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে মানসূর, শারীক, মালেক ইবৃন ইসমাঈল, ইমাম আবূ 
হাতিম ও ইমাম ইৰ্ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন যে, “আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় 
মুজাহিদ বলেন ঃ * এ আয়াত অর্থাৎ বংশধরদের মধ্য হইতে যাহারা নেককার ও যোগ্য হইবে, 
আমি তাহাদিগকে লোকদের জন্যে ইমাম বানাইব। কিন্তু যাহারা জালিম হইবে তাহাদের 
নিকট আমার এই প্রতিশ্রুতি পৌছিবে না" মুজাহিদ বলেন-এইস্থলে কোন নির্দিষ্ট নিআমতের 
প্রতিশ্রুতি উল্লেখিত হয় নাই। উহা যে কোনরূপ নিআমতেরই প্রতিশ্রুতি হইতে পারে ।" 

আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় সাঈদ ইব্ন জুবায়র বলেন $ ‘এ আয়াত অর্থাৎ কোন 
মুশরিক ব্যক্তি ইমাম হইতে পারিবে না।” ইব্‌ন জুরায়জ বলেন £ “আলোচ্য আয়াতাংশের 
ব্যাখ্যায় আতা বলিয়াছেন-হযরত ইবরাহীম (আ) আল্লাহ্‌ তা'আলার নিকট আবেদন 
' জানাইলেন-'পরওয়াদেগার! আমার বংশধরদের মধ্য হইতেও কিছু লোককে ইমাম বানাইও ৷’ 
আল্লাহ্‌ তা'আলা তাহাকে জানাইলেন যে, ভিডি আহার কোন জাহির বংতাধরংকে হয়া 
. বানাইবেন না।' আতা বলেন- ‘১৫ অর্থাৎ বিষয় ।” 


Wwww.quraneralo.com 


Contents 


৬৮৮ তাফসীরে ইব্ন কাছীর 


হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, সিমাক ইব্‌ন হারব, 
ইসমাঈল ফরিয়াবী, আমর ইব্‌ন ছাওর কায়সারী ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করেন ঃ 
“আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বা (রা)-বলিয়াছেন.যে,.আল্লাহ্‌ তা'আলা, 
হযরত ইবরাহীম (আ)-কে বলিলেন-নিশ্চয় আমি তোমাকে লোকদের জন্যে ইমাম বানাইব। 
হযরত ইবরাহীম (আ) আল্লাহ্‌ তা'আলার নিকট আবেদন জানাইলেন-“আমার বংশধরদের মধ্য 
হইতে কিছু লোককেও ইমাম বানাইও।" আল্লাহ্‌ তা'আলা তাহার আবেদনকে নামঞ্জুর করিয়া 
বলিলেন-“আমার প্রতিশ্রুতি জালিমগণ পর্যন্ত পৌছিবে না।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র অথবা ইকরামা, 
মুহাম্মদ ইব্‌ন আবু মুহাম্মদ ও মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) বর্ণনা করিয়াছেন যে, আলোচ্য 
আয়াতাংশের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আরবাস (রা) বলেন £ আল্লাহ্‌. তা'আলা হযরত ইবরাহীম 
(আ)-কে এই সংবাদ দিলেন যে, তাহার বংশধরদের মধ্যে জালিম লোকও জন্মিবে। তাহারা 
আল্লাহ্র খলীলের বংশধর.হইলেও যেহেতু তাহারা জালিম, তাই. তাহারা ইমামত বা অনুরূপ 
কোন নি'আমাত লাভ করিতে পারিবে না। পক্ষান্তরে তাহার বংশে নেককার যোগ্য লোকও.জন্ 
গ্রহণ করিবে । তাহাদের বিষয়ে তাহার দোয়া কবুল হইল ৷ আল্লাহ্‌ তাহাদিগকে মানব জাতির 
ইমাম বানাইবেন।' 

হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে আওফী বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস 
(রা) বলেন- ১০111 ০৭৫০ J 4 অর্থাৎ 'জালিমদের বিষয়ে আমার পক্ষ হইতে তোমার 
প্রতি এইরূপ কেনি নির্দেশ নাই যাহা তোমাকে পালন করিতে হইবে।' ' 

“হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, মুসলিম আল আ'ওয়ার, 
ইসরাঈল, আব্দুর রহমান ইব্‌ন আব্দুল্লাহ, ইসহাক ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, 
" হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ ১০14) ৪১45 J % অর্থাৎ জালিমদের জন্যে কোন 
প্রতিশ্রুতি নাই। আর যদি তুমি তাহাদিগকে কোন প্রতিশ্রুতি দিয়া থাকো, তবে উহা ভঙ্গ 
করো ।' মুজাহিদ, আতা এবং মাকাতিল ইবৃন হাইয়ান হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত 
'রহিয়াছে। ' 

আন্তারা হইতে ধারাবাহিকভাবে তৎপুত্র হারূন ও সুফিয়ান ছাওরী বর্ণনা করিয়াছেন যে, 
আন্তারা বলেন ঃ ০411 ৪১৫০ 01 % অর্থাৎ জালিমের বিষয়ে আমার কোন প্রতিশ্রুতি 
নাই। কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও আব্দুর রাষ্যাক বর্ণনা করিয়াছেন যে, 
কাতাদাহ বলেন- ০:৮1 ৪০৪০ 0158 অর্থাৎ জালিমের জন্যে আখিরাতের নিআমতের 
বিষয়ে কোন প্রতিশ্রুতি নাই। জালিম আখিরাতে আল্লাহ্‌র কোন নি'আমাত পাইবে না। তবে ' 
দুনিয়াতে সেও আল্লাহ্‌র নি'আমাত ভোগ করিতে পারিবে । এই কারণেই দুনিয়াতে সে নিরাপদ 
থাকে, আহার পায় এবং জীবিত থাকে ।" ইবরাহীম নাখঈ, আতা, হাসান এবং ইকরামাও 
অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। : ; 

রবী‘ ইব্‌ন আনাস বলেন- : ১1 ৪১2 (9 অৰ্থাৎ জালিমদের জন্যে আল্লাহর 
দীন সম্পর্কিত কোন প্তিষ্ডি যাই তাহারা ভায়া করিতে পারিবে না। আল্লাহ্‌ 
তাআলা বলেন ৪ | 


25525 275 ৯০০ 155 le 25 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৮৯ 

‘আর আমি তাহার (ইবরাহীমের) প্রতি এবং ইসহাকের প্রতি বরকত নাযিল করিয়াছি । 
তাহাদের উভয়ের বংশধরদের মধ্যে নেককার এবং প্রকাশ্য আত্মপীড়ক উভয় শ্রেণীর লোকই 
রহিত ।' 

উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, হযরত ইবরাহীম (আ)-এর সকল বংশধরই হক ও 
সত্যের অনুসারী নহে। আবুল আলীয়া, আতা এবং মাকাতিল ইবৃন হাইয়ান অনুরূপ ব্যাখ্যা 
বর্ণনা করিয়াছেন। 

যিহাক হইতে জুওয়াইবির বর্ণনা করিয়াছেন যে, 245) ৯০05. % অর্থাৎ জামার 
কোন শত্র আমার ইবাদূত করিবে না এবং আমার স্নেহভাজন প্রিয় বান্দাই আমার ইবাদত 
করিবে। 

হযরত আলী রো) হইতে ধারাবাহিকভাবে আবু আন্ুর রহমান সালমী, সাঈদ ইবন 
উরায়দাহ, আ'মাশ, ওয়াকী', আহমদ ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইব্‌ন সাঈদ দামেগানী, আবদুর রহমান 
ইন মুহা ইবন হামেদ ও হাফিজ আৰু বকর ইন মার বর্ণনা করিয়াছেন যে, নব 
করীম (সা) বলিয়াছেন ৪ : El 

| ১2059150855 অবাৎ একমার সকার বা সৎ আনেক অনুসরণ করিত 
হইবে। অসৎ কার্য বা অসৎ আদেশকে অনুসরণ করা যাইবে না। 0 

সুমী বালন- 2১১45০১০035 অর জালিমগণের দিনগত সী 
আমার কোন প্রতিশ্রুতি পৌছিবে না, তাহারা নবী হইতে পারিবে না।- | 

ইমাম ইবন জারীর এবং ইমাম ইব্ন আৰু হাতিম পূ্সূরী তাফসীকারগণ কর্তৃক বর্ণিত 
আলোচ্য আয়াতাংশের যে সকল ব্যাখ্যা তাহাদের গছে উল্লেখ করিয়াছেন; উপরে তাহা উদ্ধৃত 
হইয়াছে। ইমাম ইব্‌ন জারীর বলেন ৪ 5 
এবং তাহারা হয়ারত্র ন্যায় সহা নি জমাট মতি করিতে তারিন নী রিকি তিনি 
পরোক্ষভাবে হযরত ইবরাহীম (আ)-কে জানাইয়া দিতেছেন যে, তাহার বংশধরদের মধ্যে 
জট হি সি টানা 
অনুরূপ তাফসীর বর্ণনা করিয়াছেন। 

ইবন খুআয়য মিনদাদ মালেকী বলেন- জালিম ব্যক্তি খলীফা, শাসনকর্তা, মুফতী, সাক্ষী 
এবং রাবী-ইহাদের কোনটিই হইবার যোগ্য নহে। 


02 Sst tsa ats 1 ৩4৪১ (৮০) 


১৫22 ১2৩ 
হর (১ম খণ্ড) ৮৭ 


www.quraneralo.com 


Contents 


৬৯০ | তাফসীরে ইব্‌ন কাছীর 


১২৫. আর যখন আমি কা'বা ঘরকে মানুষের জন্য পুণ্যতীর্থ ও নিরাপদাগার 
বানাইয়াছি; অনন্তর মাকামে ইবরাহীমকে তোমরা সালাতের স্থান বানাও । 

তাফসীর ঃ হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করিয়াছেন ঃ 

1০০৯ 81921 03০ tye Ty (১51১ ১] 2885 cdl [মুই 35 

অর্থাৎ লোকেরা এখানে বারবার আসা-যাওয়া করিবে । তাহারা একবার এখানে আসিবে 
এবং এখান হইতে ফিরিয়া যাইবে । অতঃপর আবার তাহারা এখানে আসিবে ।' হযরত ইব্‌ন 
আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা বর্ণনা করিয়াছেন যে, আলোচ্য আয়াতাংশের 
ব্যাখ্যায় তিনি বলেন ঃ ‘লোকজন এখানে সমবেত হইবে ।' উপরোক্ত রিওয়ায়েত দুইটি ইমাম 
ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, মুসলিম, ইসরাঈল, 
আব্দুল্লাহ্‌ ইব্‌ন রজা, ইমাম আবূ হাতিম ও ইমাম ইবৃন আবু হাতিম বর্ণনা করিয়াছেন যে, 
আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ লোকেরা এখানে সমবেত 
হইবে । অতঃপর তাহারা গৃহে প্রত্যাবর্তন করিবে । ইমাম ইব্‌ন আবূ হাতিম বলেন-আবুল 
আলীয়া, এক রিওয়ায়েত অনুসারে সাঈদ ইব্‌ন জুবায়র, আতা, মুজাহিদ, হাসান, আতিয়্যা, 
রবী“ ইব্‌ন আনাস এবং যিহাক হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। 

উবাদাহ ইব্‌ন আবূ লুবাবা হইতে ধারাবাহিকভাবে আবূ আমর (আওযায়ী), ওয়ালীদ ইবন 
মুসলিম, আব্দুল করীম ইব্‌ন আবূ উমায়র ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, 
আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় উবাদা ইবৃন আবু লুবাবা বলেন ঃ কেহ এখানে একবার আসিয়া 
মনে করিবে না যে, তাহার উদ্দেশ্য পূর্ণ হইয়া গিয়াছে এবং এখানে আবার আসিবার প্রয়োজন 
নাই। বরং লোকেরা এখানে বারবার আসিবে এবং বারবার উপকৃত হইবে। 

ইব্‌ন যায়দ হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন ওয়াহাব, ইউনুস ও ইমাম ইবৃন জারীর বর্ণনা 
করিয়াছেন যে, আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় ইব্‌ন যায়দ বলেন ঃ “পৃথিবীর সকল অঞ্চল 
হইতে লোকেরা এখানে সমবেত হইবে . 

ইমাম কুরতুবী জনৈক কবির দুইটি চরণ উদ্ধৃত করিয়াছেন. উহাতে কা'বা-শরীফের : 
48 জিরার মির হত রি অহা তি হার বিরত 
হইয়াছে। কবি বলেন ঃ 

HEE oil এখন 
hl ৩৬০ All is 

“আল্লাহ্‌ তা'আলা কা'বা ঘরকে লোকদের. জন্য মিলন-ভূমি বানাইয়াছেন। তাহারা যুগ যুগ 
ধরিয়া উহার নিকট আসিবার পরও উহার প্রয়োজন ফুরাইয়া যাইবে না।” 
"_ ইকরামা, কাতাদাহ, আতা খোরাসানী এবং এক রিওয়ায়েত অনুসারে সাঈদ ইবৃন জুবায়র 
বলেন ৪ 441 4:4, অর্থাৎ লোকদের সমবেত ও একত্রিত হইবার স্থান... 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) 
বলেন £ [১1১ অর্থাৎ ‘লোকদের জন্য শান্তি নিকেতন।' আবুল আলীয়া হইতে 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৯১ 


ধারাবাহিকভাবে রবী“ ইব্‌ন আনাস ও আবূ জাফর রাষী বর্ণনা করিয়াছেন যে, আবুল আলীয়া 
বলেন £ ১5! অর্থাৎ শত্রু হইতে নিরাপত্তা লাভ করিবার স্থান। এই স্থানে কোনরূপ অন্তর 
আনয়ন করা নাষদ্ধ।' আবুল আলীয়া আরও বলেন-'জাহেলী যুগে দূর-দুরাস্ত হইতে লোকেরা 
কা'বা ঘরের দিকে ছুটিয়া আসিত। এখানে তাহারা নিরাপদ থাকিত। এমনকি কেহ কাহাকে 
গালিও দিত না।" মুজাহিদ, আতা, সুদ্দী, কাতাদাহ এবং রবী’ ইব্‌ন আনাস হইতে বর্ণিত 
রহিয়াছে যে, তাহারা বলেন- (১০15 অর্থাৎ যে ব্যক্তি কা'বা ঘরে প্রবেশ করে, সে নিরাপত্তা 
লাভ করে।' 

উপরে আলোচ্য আয়াতাংশের যে ব্যাখ্যাসমূহ বর্ণিত হইয়াছে, উহাদের তাৎপর্য এই যে, 
উহাতে আল্লাহ্‌ তা'আলা কা'বা শরীফের প্রাকৃতিক ও শরীআত কর্তৃক প্রদত্ত সম্মান এবং 
মর্যাদার বিষয় বর্ণনা করিয়াছেন । কা'বা শরীফের সহিত মানুষের আত্মার নিবিড় সংযোগ 
রহিয়াছে। লোকেরা যুগ যুগ ধরিয়া দূর-দূরান্ত হইতে প্রতি বৎসর এখান আসিয়া একত্রিত 
হইতেছে এবং নিজেদের আধ্যাত্মিক ক্ষুধা মিটাইতেছে। কা'বা শরীফের নিকট লোকদের এই 
প্রয়োজন ফুরাইয়া যায় নাই-যাইবার নহে। উহার নিকট তাহাদের প্রয়োজন চিরকাল থাকিবে । 
কা'বা শরীফের এইরূপ সম্মান ও ফযীলত কেন? উহা হযরত ইবরাহীম (আ)-এর দোয়ার 
ফল । হযরত ইবরাহীম (আ) আল্লাহ্‌ তাআলার নিকট কা“বা শরীফকে এইরূপ সম্মান ও 
মর্যাদা প্রদান করিবার জন্য দোয়া করিয়াছিলেন। আল্লাহ্‌ তা'আলা তাহার সেই দোয়া কবুল 
করিয়াছিলেন। হযরত ইবরাহীম (আ) আল্লাহ্‌ তা'আলার নিকট আবেদন: পেশ করিয়াছিলেন ৪ 


5 25175177877 2815 হাতও 

(হে আমাদের পরওয়ারদিগার!) অনন্তর, তুমি কিছুসংখ্যক লোকের অন্তরকে তাহাদের 
(মক্কাবাসীদের) দিকে লইয়া আসো। আর তুমি তাহাদিগকে ফলসমূহ হইতে রিযিক দান কর। 
আশা করা যায়, তাহারা শোকর আদায় করিবে । 

হযরত ইবরাহীম আট আল্লাহ্‌ তা'আলার নিকট আরও আবেদন জানাইয়াছিলেন ৪ 

45084 4%, (পভ হেংআর তুমি আমার দোআ কবুল কর) . 

আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-এর.দোয়া কবুল করিয়াছিলেন তাই যুগ-যুগ 
ধরিয়া মানুষ দূর-দূরাস্ত হইতে কাবার নিকট আসিতেছে এবং আসিতে. থাকিবে । কা'বা 
শরীফের আরেকটি সম্মান ও ফযীলত এই যে, উহা মানুষকে নিরাপত্তা দান করে । উহাতে যে 
ব্যক্তি প্রবেশ করে, ইতিপূর্বে যে অপরাধই করিয়া থাকুক না কেন, সে নিরাপদ থাকে । . 

আব্দুর রহমান ইব্‌ন যায়দ ইব্‌ন আসলাম বলেন-“জাহেলী যুগেও রেহ কা'বা ঘর বা উহার 
০১8 আল্লাহ্‌ 
তা'আলা বলেন ঃ | 

১4৭] 5 00৯11 লনা Ll 11 25 অর্থ আল্লাহ্‌ সন্মানিত ঘর 
কা'বাকে লোকদের জন্যে নিরাপদ স্থান ঝানাইয়াছেন। যাহারা উহাতে অবস্থান করে, আল্লাহ্‌ 
উহার সম্মানের কারণে তাহাদিগকে বিপদমুক্ত রাখেন । হযরত ইব্ন আব্বাস (রা) বলেন-মানুষ 
যদি এই ঘরে আসিয়া হজ্জ না করিত, তাহা হইলে নিশ্চয় আল্লাহ্‌ তাআলা যমীনের জন্যে 


www.quraneralo.com 


Contents 


৬৯২ তাফসীরে ইবৃন কাছীর 


আসমানের দরওয়াজা বন্ধ করিয়া দিতেন। (অর্থাৎ যমীনের বাসিন্দাদের প্রতি রহমতের 
দরওয়াজা বন্ধ করিয়া দিতেন।) 

কা'বা ঘর উপরোক্ত সম্মান ও ফযীলতের অধিকারী হইয়াছে শুধু উহার প্রতিষ্ঠাতা হযরত 
ইবরাহীম (আ)-এর সম্মান ও মর্যাদার কারণে । আল্লাহ্‌ তা'আলা বলেন $ 


122০5 EE ও 31 nll ০1৫০ ALY Cy ১3 আর সেই সময়টি 
স্মরণযোগ্য, যখন আমি ইবরাহীমকে এই নির্দেশ দিয়ছিলাম যে, তুমি কোন কিছুকে আমার 
সহিত শরীক ঠাওরাইও না, কা'বা ঘরের অঞ্চলকে তাহার বসবাসের স্থান বানাইয়াছিলাম। 
বস বা: 


৮1 
০৩৩ 


El ETE Se হি 


পাবা নিড তর হইতেছে সজায় অবহথিত ঘর। উহা 
বরকতময় ও সমগ্র জগদ্বাসীর জন্যে পথ নির্দেশক । উহাতে অনেক স্পষ্ট নিদর্শন রহিয়াছে। 
মাকামে ইবরাহীম এইরূপ একটি নিদর্শন যে ব্যক্তি উহাতে (উক্ত ঘরে) প্রবেশ করিবে, সে 
নিরাপত্তা লাভ করিবে ।) 

. আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা “মাকামে ইবরাহীম" এ নামায় আদায় ক্রিবার জন্যে 
মুমিনদিগকে নির্দেশ দিতেছেন। বলিতেছেন ৪ j 


sla ৮ ০ ba Ty, BT ln EC আগ এস 3 


(আর তোমরা মাকামে ইব্রাহীমের যে কোন অংশকে, নামায আদায় করিবার স্থান 
বানাইও ।)' 

মাকামে ইবরাহীম (৯1>! ৪0) কোন্‌ স্থান? এই বিষয়ে তাফদীরকারদের মধ্যে 
মতভেদ রহিয়াছে। হযরত ইব্‌ন আব্বাস (রা) হুইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, দাউদ ইব্‌ন 
আবু হিন্দ, আবু খল্‌ফ (আব্দুল্লাহ্‌ ইবৃন ঈসা), আমর ইবৃন শাব্বা নুমায়রী ও ইমাম ইব্ন আবূ 
হাতিম বর্ণনা করিয়াছেন ঃ ৬0554 
এবং আতা হইতেও অনুরূপ অভিমত বর্ণিত হইয়াছে । : : 2.1, ৬ 

' ইবৃন জুরায়জ হইতে ধারাবাহিকভাবে হাজ্জাজ, হাসান ইবন সহ ইব্‌ন সাবাহ ও ইমাম 
ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন ৪ ‘একদা আমি আতার নিকট 718 ৬০ 1813 
১1০৮ ৮৯121 এই আয়াতাংশে উল্লেখিত “মাকামে ইবরাহীম’ কোন স্থান তাহা জানিতে 
চাহিলে তির্নি বলিলেন-আমি হযরত ইব্‌ন আব্বাস রো)-কে বলিতে শুনিয়াছি "১,.1'551? 
৬০৯৭ ৫৮2) ০135, এই আয়াতাংশে উল্লেখিত মাকামে ইবরাহীম হইতেছে মসজিদের 
(অর্থাৎ মাসজিদুল হারামের) অন্তর্গত এই মাকামে ইবরাহীম । তবে অন্যত্র উল্লেখিত “মাকামে 
ইবরাহীম, সৃম্বন্ধে অনেকে মনে করেন যে,.উহ্থা, হইতেছে. হজ্জের সমুদয় কার্য । রারী ইব্‌ন 
জুরায়জ বলেন-অতঃপর আতা আমার নিকট. হযরত ইব্ন আব্বাস (রা)-এর কথার এইরূপ 
ব্যাখ্যা বর্ণনা করিলেন $ হজ্জের কার্যসমূহ (মাকামে ইবরাহীম) হইতেছে এই 8 আরাফাতের 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৯৩ 


ময়দানে অবস্থান করা, আরাফাতের ময়দানে দুই রাকাআত নামায আদায় করা, কা'বা -ঘর 
উন 

স্থানে দৌড়ানো ।' আমি (ইবৃন জুরায়জ) তাহার (আতার) নিকট জিজ্ঞাসা করিলান-হযরত 
ইবন আবাস রো) নিজেই কিউ ব্যাখ্যা বর্ন করিয়াছেন? ভিনি বলিলেন-'না' তিন 
নিজেই উক্ত ব্যাখ্যা বর্ণনা করেন নাই; ত তবে তিনি বলিয়াছেন 4 1 ১1০1 (03 
(হজ্জের সকল কার্যই হইতেছে মাকামে ইবরাহীম) আমি জিজ্ঞাসা করিলাম-উঁহা কি আপনি 
স্বয়ং তাহার নিকট হইতে শুনিয়াছেন? তিনি বলিলেন-হ্যা; আমি উহা, স্বয়ং তাহার নিকট 
হইতে শুনিয়াছি।' 

সাঈদ ইব্‌ন জুবায়র হইতে ধারাবাহিকভাবে আবদুল্লাহ ইব্ন মুসলিম্‌ ও সুফিয়ান ছাওরী 
বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্‌ন জুবায়র আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায়,বর্ণনা করিয়াছেন £ 
(কা'বা ঘরের পার্শ্বে সংরক্ষিত) কালো পাথরটিই হইতেছে মাকামে ইবরাহীম । আল্লাহ্‌ 
তা'আলা উহাকে রহমত বানাইয়াছেন। হযরত ইসমাঈল (আ) হযরত ইবরাহীম (আ)-এর 
হাতে পাথর উঠাইয়া দিতেন আর হযরত ইবরাহীম (আ) উহার (কালো পাথরটির) উপর 
দীড়াইয়া কাবা ঘরের দেওয়ালে গাথিতেন। সাঈদ ইবৃন জুবায়র. আরও বলেন-কেহ কেহ 
বলেন, উক্ত পাথরের উপর বসিয়া হযরত ইবরাহীম (আ) স্বীয় মস্তক ধৌত করিতেন। কিন্তু, 
উক্ত ধারণা সঠিক নহে। তিনি উহার উপর বসিয়া স্বীয় মস্তক ধৌত করিলে নিশ্চয় উহার বিভিন্ন 
দিকে তাহার পায়ের দাগ পড়িত। 

সুদ্দী বলেন £ কালো পাঁথরটিই হইতেছে মাকামে ইবরাহীম । হযরত ইসমাঈল (আ)-এর 
স্ত্রী হযরত ইবরাহীম (আ)-কে উহার উপর বসাইয়া তাহার মাথা ধোয়াইয়া দিতেন। ইমাম 
কুরতুবী সুদ্দীর উপরোক্ত উক্তি উদ্ধৃত করিয়া উহাকে দুর্বল উক্তি নামে অভিহিত করিয়াছেন। 
তিনি সুদ্দীর অভিমত ভিন্ন অন্য অভিমতকে সঠিক বলিয়া গ্রহণ করিয়াছেন। ইমাম রাধী স্বীয় 
তাফসীর গ্রন্থে হাসান বসরী, কাতাদাহ এবং রবী" ইব্‌ন আনাস হইতে সুদ্দীর অভিমতের 
অনুরূপ অভিমত বর্ণনা করিয়াছেন। | 

হযরত জাবির. (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ, তৎপুত্র জা'ফর, ইব্‌ন জুরায়জ, 
আবদুল ওয়াহাব ইব্‌ন আতা, হাসান ইবৃন মুহাম্মদ ইব্‌ন সাবাহ ও ইমাম ইব্‌ন আবূ হাতিম 
বর্ণনা করিয়াছেন যে, হযরত জাবির (রা) নবী করীম সো)-এর হজ্জের বর্ণনা প্রদান প্রসঙ্গে 

বলেন-নবী করীম (সা)-এর কা'বা ঘর তাওয়াফ করিবার কালে হযরত উমর (রা) তাহাকে 
প্রশ্ন করিলেন, ইহাই কি আমাদের পিতা ইবরাহীম আ)-এর মাকাম? নূবী করীম (সা) 
বলিলেন-হ্যা; ইহাই আমাদের পিতার মাকাম । হযরত উমর (রা) বলিলেন-আমরা কি উহাকে 
নামাযের স্থান বানাইব না? ইহাতে নিম্নোক্ত আয়াত নাযিল হইল ৪ 


. সভা ১৬০ plist 1১০1৪ SE 
' হযরত উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আবু মায়সারাহ, আবূ ইসহাক, যাকারিয়া, আবূ 


উসামাহ ও.উসমান ইব্‌ন আবূ শাবাহ বর্ণনা করিয়াছেন যে, হযরত উমর (রা) বলেন ঃ আমি” 
নবী করীম (সা)-কে বলিলাম-হে আল্লাহ্র রাসূল! ইহাই কি আমাদের প্রভুর খলীলের 


WWW. মিনির com 


Contents 


৬৯৪ | তাফসীরে ইব্‌ন কাছীর 


মাকাম? তিনি বলিলেন-হ্যা । হযরত উমর (রা) বলিলেন-আমরা কি উহাকে নামাযের স্থান 
সিসি রিনি হারাবে তা 


"০, 1850 0025 SES, | 

হযরত উমর (রা) হইতে ধারাবাহিকভাবে আমর ইব্ন মায়মূন, আবূ ইসহাক, যাকারিয়া 
ইব্‌ন আবূ যায়দাহ, মাসরূক ইব্‌ন মারযাবান, গায়লান ইব্‌ন আবদুস সামাদ, দালাজ ইবৃন 
আহমদ ও ইমাম ইব্‌ন মারদুবিয়্যা বর্ণনা করিয়াছেন যে, আমর ইব্‌ন মায়মুন বলেন ৪ হযরত 
উমর (রা) মাকামে ইব্রাহীমের নিকট দিয়া যাইবার কালে নবী করীম (সা)-কে বলিলেন £ হে 
আল্লাহ্‌র রাসূল! আমরা কি আমাদের প্রভুর খলীলের “মাকাম'-এ থামিব.না? নবী করীম (সা) 
বলিলেন-হ্যা । হযরত উমর (রা) বলিলেন-আমরা কি উহাকে নামাযের স্থান বানাইব না? 
টায় উজ গতি ররর দর ঘনক বারা নারি 


2 TE Sa EE 
হযরত জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ, তৎপুত্র জা'ফর, মালিক ইব্‌ন 
মুহাম্মদ কযবীনী ও ইমাম ইব্‌ন মারদুবিয়্যা বর্ণনা করিয়াছেন যে, হযরত জাবির (রা) বলেন $ 
মক্কা বিজয়ের দিন নবী করীম (সা) যখন '‘মাকামে ইবরাহীম’-এর নিকট থামিলেন, তখন 
হযরত.উমর (রা) তাহাকে বলিলেন- হে আল্লাহ্‌র রাসূল! ইহা কি সেই মাকামে ইবরাহীম যাহা 
সম্বন্ধে আল্লাহ্‌ তাআলা বলিয়াছেন ঃ 5575 ie, 
নবী করীম (সা) বলিলেন-হ্যা। উক্ত রিওয়ায়েতের অন্যতম রাবী ওয়ালীদ বলেন, ‘আমি 
আমার উত্তাদ মালিককে জিজ্ঞাসা করিলাম-উক্ত রিওয়ায়েতে দেখা যাইতেছে যে, মাকামে 
ইবরাহীম সম্বন্ধে নবী করীম (সা)-এর নিকট হযরত উমর (রা)-এর উপরোক্ত প্রশ্ন করিবার 
পূর্বেই ০০ ৯১] 7৮85 ০০ 1১3351, এই আয়াতাংশ নাযিল হইয়াছিল। আপনার 
শায়খ কি উহা এঁরূপেই আপনার নিকট বর্ণনা করিয়াছেন? আমার উত্তাদ বলিলেন-হ্টা। তিনি 
উহাকে এরূপেই আমার নিকট বর্ণনা করিয়াছেন। উক্ত রিওয়ায়েত সুস্পষ্টত হযরত উমর 
(রা)-এর প্রশ্নের পূর্বে আলোচ্য আয়াতাংশের নাযিল হইবার বিষয় বর্ণিত হইয়াছে। তবে উহা 
মাত্র একটি মাধ্যমে বর্ণিত হইয়াছে। ইমাম নাসাঈও উহা উপরোক্ত রাবী ওয়ালীদ ইবৃন 
মুসলিম হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা 
করিয়াছেন। 
ইমাম বুখারী তাফসীর অধ্যায়ে ০:০৬ ০৯১ 708 ১০1935, সম্পর্কিত পর্বে। 
বলেন £ ১০ অর্থাৎ-'যে স্থানে লোকে বারংবার আগমন করে।' হযরত উমর (রা) হইতে 
ধারাবাহিকভাবে হযরত আনাস ইব্‌ন মালিক (রা), হামীদ, ইয়াহিয়া ও মুসাদ্দাদের সূত্রে 
' আমার নিকট বর্ণিত হইয়াছে যে, হযরত উমর (রা) বলেন £ আমি আমার প্রভুর তিনটি বিধান 
নাযিল হইবার পূর্বেই উহার পক্ষে মত প্রকাশ করিয়াছি। অথবা বলা যায়, তিনটি বিষয়ে 
অনুরূপ বিধান নাযিল করিয়াছেন । প্রথম বিষয় ৪ একদা আমি নবী করীম (সা)-এর খেদমতে 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৯৫ 


আরয করিলাম-“হে আল্লাহ্‌র রাসূল! যদি আপনি 'মাকামে ইবরাহীম'-এর যে কোন অংশকে 
নামাযের স্থান বানাইতেন, তবে ভাল হইত ।' ইহার পর আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াত 
নাযিল করিলেন 8 ৮4০০ ০৯৮ 708০০19১৯29. 

দ্বিতীয় বিষয় 8 একদা আমি নবী করীম (সা)-এর খেদমতে আরয করিলাম-“হে আল্লাহ্‌র 
রাসূল! আপনার গৃহে ভাল ও মন্দ উভয় শ্রেণীর লোকই আগমন করিয়া থাকে। যদি আপনি 
উন্মাহাতুল মুমিনীনকে পর্দা করিবার নির্দেশ দিতেন, তবে ভাল হইত ।' ইহার পর আল্লাহ্‌ 
তা'আলা পর্দা সম্পর্কিত আয়াত নাযিল করিলেন। তৃতীয় বিষয় £ একদা আমি জানিতে 
পারিলাম যে, নবী করীম (সা) তাহার জনৈকা সহধর্মিণীকে তিরস্কার করিয়াছেন। ইহাতে আমি 
নবী করীম (সা)-এর সহ্ধর্মিণীদের নিকট গিয়া বলিলাম-'হয় আপনারা নবী করীম (সা)-কে 
অসন্তুষ্ট করিবার মত কার্য হইতে বিরত থাকিবেন, না হয় আল্লাহ্‌ তা'আলা তাহার রাসূলের 
জন্যে আপনাদের পরিবর্তে আপনাদের অপেক্ষা অধিকতর উত্তম সহ্ধর্মিণীর ব্যবস্থা করিবেন।' 
ইহাতে নবী করীম (সা)-এর জনৈকা সহধর্মিণী আমাকে বলিলেন-“হে উমর! নবী করীম (সা) 
নিজে কি স্বীয় সহধর্মিণীদিগকে উপদেশ দিতে পারেন না যে, তুমি আসিয়া তাহাদিগকে 
উপদেশ দিতেছ?’ এই ঘটনার পর আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াত নাযিল করিলেন ঃ 


০০০৮০ নত টি রি 


তিনি (আল্লাহর রাসূল) রিটা ওতে জার HER জাতির 
পরিবর্তে তাহাকে তোমাদের অপেক্ষা অধিকতর উত্তম পত্নী দিবেন- যে সকল পত্নী হইবে 
অনুগতা, মু'মিনা, বিনয়ের সহিত নামায আদায়কারিণী, তওবাকারিণী, ইবাদতকারিণী, সিয়াম 
পালনকারিণী, বিধবা ও কুমারী ৷) 

ইমাম বুখারী আবার উপরোক্ত রিওয়ায়েত হযরত উমর (রা) হইতে. ধারাবাহিকভাবে 
হযরত আনাস (রা), হামীদ, ইয়াহিয়া ইব্‌ন আইউব ও ইব্‌ন আবু মরিয়ামের সনদেও বর্ণনা 
করিয়াছেন। উক্ত সনদের সর্বশেষ রাবী ইব্‌ন আবূ মরিয়াম (সাঈদ ইব্‌ন হাকাম) ইমাম 
বুখারীর উস্তাদ হইলেও এবং উক্ত রিওয়ায়েত তিনি সরাসরি তাহার নিকট হইতে শুনিয়া বর্ণনা 
করিলেও সনদ বর্ণনায় তিনি “ইব্‌ন আবূ মরিয়াম আমার নিকট বর্ণনা করিয়াছেন।' এইরূপ 
উপরোক্ত সনদ অবিচ্ছিন্ন হওয়া সত্বেও ইমাম বুখারী উহার বর্ণনার ক্ষেত্রে বিচ্ছিন্ন সনদের 
বর্ণনার বেলায় প্রযোজ্য পরিভাষা ব্যবহার করিয়াছেন। উহার কারণ এই যে, আলোচ্য সনদের 
অন্যতম রাবী ইয়াহিয়া ইবন আবূ আইউব গাফেকীর মধ্যে কিছুটা দুর্বলতা রহিয়াছে। প্রসঙ্গত 
উল্লেখ্য, ইমাম আহমদ তাহার (ইয়াহিয়ার) সম্বন্ধে বলিয়াছেন-তাহার স্মৃতি-শক্তি দুর্বল ছিল। 
আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । ইমাম বুখারীর উপরোক্ত উত্তাদ ইবৃন আবূ মরিয়াম 
সম্বন্ধে এইস্থলে উল্লেখ করা যাইতে পারে যে, ইমাম বুখারী ভিন্ন ‘সিহহা সিত্তার’ অন্য কোন 
সংকলক তাহার নিকট হইতে প্রত্যক্ষভাবে হাদীস বর্ণনা করেন নাই। তবে সিহাহ সিত্তার 
অন্যান্য সংকলক পরোক্ষভাবে (অপরের মাধ্যমে) তাহার নিকট হইতে হাদীস বর্ণনা 
করিয়াছেন। " 


www.quraneralo.com 


Contents 


৬৯৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত উমর (রা) হইতে ধারাবাহিকভাবে হযরত আনাস (রা), হামীদ, হাশীম ও ইমাম 
আহমদ বর্ণনা করিয়াছেন যে, হযরত উমর (রা) বলেন £ আমি তিনটি বিষয়ে অভিমত প্রকাশ 
করিবার পর আমার প্রতিপালক উক্ত তিনটি বিষয়ে আমার অভিমতের অনুরূপ বিধান নাযিল 
করিয়াছেন। প্রথম বিষয় £ একদা আমি নবী করীম (সা)-কে বলিলাম-“হে আল্লাহ্‌র রসূল! 
যদি আপনি “মাকামে ইবরাহীম'-এর যে কোন অংশকে নামাযের স্থান বানাইতেন, তবে ভালো 
হইত ৷’ ইহার পর আল্লাহ্‌ তা'আলা নিম্নোক্ত আয়াত নাযিল করিলেন ৪ 


০০০ 1৯1 70০ ০০ IEEE 

দ্বিতীয় বিষয় £ একদা আমি নবী করীম (সা)-এর নিকট আরয করিলাম-হে আল্লাহ্র 
রাসূল! আপনি যদি স্বীয় সহধর্মিণীদিগকে পর্দা করিতে আদেশ দিতেন, তবে ভাল হইত । ইহার 
পর আল্লাহ্‌ তা'আলা পর্দার আয়াত নাযিল করিলেন। তৃতীয় বিষয় 8 আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবাই 
নামক মুনাফিক সর্দারের মৃত্যুর পর নবী করীম (সা) তাহার নামাযে জানাযা আদায় করিবার 
জন্যে উপস্থিত হইলে আমি আরয করিলাম-হে আল্লাহ্র রাসূল! আপনি এই মুনাফিক 
কাফিরের জন্যে নামাযে জানাযা আদায় করিবেন? নবী করীম (সা) বলিলেন-“হে খাত্তাব-পুত্র! 
আমাকে বাধা দিও না।' ইহার পর নিম্নোক্ত আয়াত নাযিল হইল ঃ 


০০34০599152 ০ ৫৩ ০৭ ১৯115 455 %3 (তাহাদের মুনাফিকদের) 
মধ্য হইতে কেহ মরিলে তুমি কখনও তাহার জন্যে দোয়া করিও না এবং তাহার কবরের 
পার্থেও দীড়াইও না (অর্থাৎ তাহার কবরের পার্শ্বে দাঁড়াইয়া তাহার জন্যে দোয়া করিও না)। 

উক্ত রিওয়ায়েতের সনদও সহীহ। এইস্থলে কেহ বলিতে পারে, উপরোন্লেখিত 
রিওয়ায়েতসমূহ পরস্পর বিরোধী । কারণ, উক্ত রিওয়ায়েতসমূহের এক্টিতে যে তিনটি বিষয় 
উল্লেখিত হইয়াছে, কোন কোন ক্ষেত্রে অন্যটিতে তাহা ভিন্ন অন্য তিনটি বিষয় উল্লেখিত 
হইয়াছে। এমতাবস্থায় উক্ত রিওয়ায়েতসমূহের সবগুলি সহীহ হইতে পারে না। বরং উহাদের 
এক প্রকারের রিওয়ায়েত সহীহ হইলে অন্য সকল প্রকারের রিওয়ায়েত গায়ের সহীহ বা অশুদ্ধ 
হইবে ৷ তাই প্রশ্ন দাড়ায়, উক্ত রিওয়ায়েতসমূহের মধ্য.হইতে কোন্‌ প্রকারের রিওয়ায়েত 
সহীহ? এই প্রশ্নের উত্তর এই যে, উপরোক্ত রিওয়ায়েতসমূহের সবগুলি রিওয়ায়েতই সহীহ । 
উক্ত রিওয়ায়েতসমূহে উল্লেখিত সবগুলি বিষয়েই আল্লাহ্‌ তা“আলা বিধান নাযিল করিবার পূর্বেই 
হযরত উমর (রা) উহার অনুরূপ অভিমত প্রকাশ করিয়াছিলেন । উক্ত সকল বক্তব্যের বিশুদ্ধতা 
সুপ্রমাণিত বিধায় সংখ্যার বিরোধ পরিত্যাজ্য । আল্লাহ্‌ই সর্বজ্ঞানের অধিকারী ।১ ৫ 

হযরত জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ, তৎপুত্র জাফর ও ইবৃন জুরায়জ বর্ণনা 
করিয়াছেন ঃ নবী করীম (সা) কীধ দোলাইয়া দৌড়াইয়া তিনবার এবং হাটিয়া চারিবার কা'বা 
ঘর তাওয়াফ করিলেন। তাওয়াফ শেষ করিয়া তিনি মাকামে ইব্রাহীমের পিছনে দীড়াইয়া দুই. 
রাকআত নামায আদায় করিলেন। অতঃপর নিম্নোক্ত আয়াত তিলাওয়াত করিয়া শুনাইলেন £ 


্ sad Lal pls ১5 2855 
হযরত জাবির (রা) হইতে ধারাবাহিকভাবে মুহাম্মদ, তৎপুত্র জা“ফর, হাতিম ইবৃন 
ইসমাঈল, ইউসুফ ইব্‌ন সালমান ও ইমাম ইবৃন জারীর বর্ণনা করিয়াছেন £ ‘নবী করীম (সা) 


১. বর্ণনাকারী যেহেতু বিভিন্ন এবং ঘটনাকালও ভিন্ন ভিন্ন তাই সংখ্যার বিভিন্নতা স্বাভাবিক । সকল ঘটনা 
মিলাইয়া বিষয়ের ভিত্তিতে মোট সংখ্যা নির্ণীত হইবে। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৯৭ 


2৮555714158 

বং হাটিয়া চারিবার কা'বা শরীফ তাওয়াফ করিলেন। অতঃপর তিনি মাকামে ইব্রাহীমের 
কট দিয় এই আরাত ভিলা রিলে ৫:77 174 500,195 | 

তারপর মাকামে ইবরাহীমকে নিজের ও কা'বা শরীফের মাঝখানে রাখিয়া দুই রাকআত 
নামায আদায় করিলেন। উক্ত হাদীসটি একটি দীর্ঘ হাদীসের অংশবিশেষ মাত্র । পূর্ণ হাদীসটি 
ইমাম মুসলিম উপরোক্ত রাবী হাতিম ইব্‌ন ইসমাঈল হইতে উক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে 
এবং ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী হযরত ইবৃন উমর (রো) হইতে 
ধারাবাহিকভাবে আমর ইব্‌ন দীনার প্রমুখ রাবীর সনদে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন 
উমর (রো) বলেন ঃ নবী করীম (সা) কা'বা শরীফ সাতবার তাওয়াফ করিয়া মাকামে 
ইব্রাহীমের পিছনে দুই রাকআত নামায আদায় করিয়াছিলেন । 

উপরোল্লেখিত রিওয়ায়েতসমূহ দ্বারা প্রমাণিত হয় যে, হযরত ইবরাহীম (আ) কর্তৃক 
ব্যবহৃত পাথরটিই হইতেছে মাকামে ইবরাহীম । হযরত ইবরাহীম (আ)-এর কা'বা ঘরের 
দেওয়াল গাথিবার সময়ে উহা উচ্চ হইয়া গেলে হযরত ইসমাঈল (আ) উক্ত পাথরটি তাহার 
নিকট আনিয়া দিয়াছিলেন। তিনি উহার উপর দীড়াইয়া দেওয়াল গাঁথিতেন। একদিকের 
দেওয়াল গাথা শেষ হইবার পর তাহারা উহাকে পার্ম্ববতী দেওয়ালের জন্য স্থানান্তরিত 
করিতেন। এইরূপে হযরত ইবরাহীম (আ) উক্ত পাথরখানার উপর দীড়াইয়া কা'বা ঘরের 
সকল দেওয়াল গীথিয়াছিলেন। উক্ত ঘটনার বিস্তারিত বিবরণ হযরত ইবরাহীম (আ) ও হযরত 
ইসমাঈল (আ) কর্তৃক কা'বা ঘর নির্মিত হইবার ঘটনায় শীঘ্রই বিবৃত. হইবে । বিস্তারিত 
ঘটনাটি হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বুখারী শরীফে বর্ণিত রহিয়াছে। , 

উপরোন্রেখিত পাথরখানার উপর হযরত ইবরাহীম (আ)-এর পায়ের দ্বাগ স্পষ্টরূপে দেখা 
রাতে হি ডিন 
বিখ্যাত লাম অন্ত কবিতায় বলেন ঃ পর j 

ENO রা EE TE 
Jel ১০০ ৮৯ 4০৪ le 

‘আর এই প্রস্তর খণ্ডে ইবরাহীমের নগ্ন পদদ্ধয়ের চিহ্ন স্পষ্টরূপে বিদ্যমান রহিয়াছে।' 

প্রাথমিক যুগের মুসলমানগণও উক্ত পাথরের, হযরত ইবরাহীম (আ)-এর পদচিহ্ন প্রত্যক্ষ 
করিয়াছেন। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন শিহাব, ইউনুস 
ইবৃন ইয়ামীদ ও আব্দুল্লাহ্‌ ইব্‌ন ওয়াহাব বর্ণনা করিয়াছেন যে, হযরত আনাস (রা) বলেন £ 
আমি স্বচক্ষে পাথরখানার উপর হযরত ইবরাহীম (আ)-এর দুই পায়ের আঙ্গুলগুলি সহ পায়ের 
পাতার চিহ্ন প্রত্যক্ষ করিয়াছি। তবে মানুষের হাতের ঘষায় ঘষায় চিহৃগুলি উঠিয়া গিয়া অস্পষ্ট 
হইয়া গিয়াছে। : 

কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে সাঈদ, ইয়াধীদ ইব্‌ন যারীঈ, বিশর ইব্‌ন মুজাষ ও 
ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন £ 

এই আয়াতাংশে আল্লাহ্‌ তা'আলা মাকামে ইবরাহীমের নিকট নামায আদায় করিতে 
. আদেশ করিয়াছেন, উহাতে হাঁত বুলাইতে বলেন নাই। পূর্ববর্তী উম্মতসমূহ যেরূপে মনগড়া 


কাছীর (১ম খণ্ড)-_৮৮ | www.quraneralo.com 


Contents 


৬৯৮ তাফসীরে ইব্ন কাছীর 


বিধান বানাইয়া লইয়াছিল, এই উম্মত সেইরূপে মনগড়া বিধান বানাইয়া লইয়াছে। প্রত্যক্ষদর্শী 
আমাদের নিকট বর্ণনা করিয়াছেন যে, মাকামে ইব্রাহীমের উপর হযরত ইবরাহীম (আ)-এর 
পায়ের গোড়ালি ও আঙ্গুলের ছাপ বিদ্যমান ছিল। কিন্তু, এই উম্মতের -লোকেরা উহাতে হাত 
বুলাইয়া আসিতেছে। তাহারা উহাতে এত বেশী হাত বুলাইয়াছে যে, তাহাদের হাত বুলাইবার 
কারণে উক্ত ছাপ উহা হইতে মুছিয়া গিয়াছে । 

আমি (ইবৃন কাছীর) বলিতেছি ঃ পূর্বকালে “মাকামে ইবরাহীম' কা'বা শরীফের দেওয়ালের 
সহিত সংলগ্ন ছিল। তখন উহা যে স্থানে ছিল, সে স্থানটি কা'বা শরীফের দরজার দিকে উহার 
ডানে হিজর নামক স্থানের নিকট অবস্থিত। উহা একটি স্বতন্ত্র স্থান৷ স্থানটি এখনও লোকদের 
নিকট নির্দিষ্ট ও পরিচিত। হযরত ইবরাহীম (আ) কা'বা ঘরের নির্মাণকার্য সম্পন্ন করিবার পর 
উহা কা'বা শরীফের দেওয়ালের কাছে উক্ত স্থানে রাখিয়া দিয়াছিলেন; অথবা দেয়ালে গাথিতে 
গীরিতে উক্ত স্থানে তাহার পৌছিবার পর কা'বা শরীফের নির্মাণকার্য সম্পন্ন হইয়া গিয়াছিল 
এবং উহা সেখানেই রহিয়া গিয়াছিল। উক্ত স্থান পর্যন্ত হযরত ইবরাহীম (আ)-এর পৌছিবার 
. পর যেহেতু কা'বা শরীফের নির্মাণকার্য শেষ হইয়া গিয়াছিল, তাই তাওয়াফ শেষ করিবার পর 
উক্ত স্থানে নামায আদায় করিবার জন্য আল্লাহ্‌ তা'আলা আদেশ করিয়াছেন। আল্লাহ্‌ অধিকতর 
জ্ঞানের অধিকারী । CO 

হযরত উমর (রা) স্বীয় খিলাফতের যুগে হযরত ইবরাহীম (আ) কর্তৃক ব্যবহৃত উপরোক্ত 
পাথরখানাকে স্থানান্তরিত করেন। হযরত উমর (রা) ছিলেন সত্য পথপ্রাপ্ত খলীফাগণের 
অন্যতম । নবী করীম (সা) বলিয়াছেন-'আমার ইন্তিকালের পর তোমরা দুই ব্যক্তিকে অনুসরণ 
করিও । তাহারা হইতেছে-আবূ বকর ও উমর ।' হযরত উমর (রা)-এর অভিমতের অনুকূলে 
আল্লাহ্‌ তা'আলা উক্ত পাথরের কাছে নামায আদায় করিতে মু'মিনদিগকে আদেশ দিয়াছেন। 
উপরোল্লেখিত কারণেই দেখা যায়, সাহাবীগণ তাহার উপরোক্ত কার্যে বাধা দেন নাই। 

আতা প্রমুখ ব্যক্তিগণ হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন জুরায়জ ও আব্দুর রায্যাক বর্ণনা 
করিয়াছেন-“উহাকে অর্থাৎ হযরত ইবরাহীম কর্তৃক ব্যবহৃত পাথরখানাকে সর্বপ্রথম স্থানান্তরিত 
করেন হযরত উমর (রা)। মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে হামীদ আ'রাজ, মুআম্মার ও আব্দুর 
রাযৃযাক আরও বর্ণনা করিয়াছেন-'হযরত ইবরাহীম (আ) কর্তৃক ব্যবহৃত পাথরখানা বর্তমান 
স্থানে আনয়ন করেন হযরত উমর (রা)।' 

5849 হিশাম ইব্‌ন উরওয়া, দুরাওয়াদী, 
চালিত SELES OE NO HRN EON 3 
হুসাইন বায়হাকী বর্ণনা করিয়াছেন যে, হযরত আয়েশা (রা) বলেন-নবী করীম (সা)-এর যুগে 
এবং হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর যুগে ‘মাকামে ইবরাহীম’ ঘরের সহিত সংলগ্ন ছিল। 
অতঃপর হযরত উমর (রা) স্বীয় খিলাফতের আমলে উহা স্থানান্তরিত করেন।' উপরোক্ত 
রিওয়ায়েতসমূহের সনদ সহীহ । 

সুফিয়ান ইব্ন উয়ায়না হইতে ধারাবাহিকভাবে ইবৃন আবূ উমর আদানী, ইমাম আবু 
হাতিম ও ইমাম ইবৃন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা)-এর যুগে মাকামে 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৬৯৯ 


ইবরাহীম লহ শরীফের পা অবহিত ছিল। হযরত উমর রো) স্বীয় খিলাফতের আমন 
sal (৯০ 7৪০ ১০ 195.5515 আল্লাহ্‌ তা'আলার এই বাণী সত্বেও উহা স্থানান্তরিত 
' করেন। একদা পানির স্রোত উহাকে স্থানচ্যুত করিয়া দিলে হযরত উমর (রা) আবার 
সেইখানেই (যে স্থানে তিনি উহাকে রাখিয়াছিলেন) পুনঃস্থাপিত করেন । সুফিয়ান ইবৃন আলীয়া 
বলেন-হযরত উমর রো) কর্তৃক স্থানান্তরিত হইবার পূর্বে মাকামে ইবরাহীম কি কা'বা ঘরের 
০155559৮৮৮৬ 
কতটুকু ছিল তাহা আমার জানা নাই।' 

এইস্থলে উল্লেখযোগ্য যে, উনি নি 
সমসাময়িক মক্কাবাসীদের ইমাম ছিলেন। সাহাবী ও তাবেঈগণের উপরোক্ত উক্তিসমূহ মাকামে 
ডা রা নিত নি 
অধিকতর জ্ঞানের অধিকারী । 

মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে ইবরাহীম ইব্‌ন মুহাজির, শরীক, আদম (ইব্‌ন আবী 
আয়াস), মুহাম্মদ ইবৃন আব্দুল ওয়াহাব ইব্‌ন আবূ তামাম ইব্‌ন উমর (আহমদ ইব্‌ন মুহাম্মদ 
ইব্ন হাকীম) ও হাফিজ আবু বৃকর ইব্‌ন মারদুবিয়্যা বর্ণনা করিয়াছেন £ঃ একদা হযরত উমর 
(রা) নবী করীম (সা)-এর নিকট আরয করিলেন- “হে আল্লাহ্‌র রাসূল! যদি আমরা “মাকামে 
ইবরাহীম'-এর পিছনে নামায আদায় করিতাম, তবে ভালো হইত ।" ইহাতে আল্লাহ্‌ তা*আলা 
নিম্নোক্ত আয়াত নাযিল করিলেন ঃ | 

| sles ১8৮2 785০০19১915 

মুজাহিদ বলেন-“মাকামে ইবরাহীম’ তখন কা'বা ঘরের সহিত সংলগ্ন ছিল। নবী করীম 
(সা) উহা এখনকার স্থানে আনয়ন করিলেন। মুজাহিদ আরও বলেন-কখনও কখনও এইরূপ 
ঘটিত যে, ইত ভর (310 কোন বিয়ে এবতিভভিনিতজাাকমিতেে অত্র আহি, 
তা'আলা তাহার অভিমতের অনুরূপ বিধানসহ.আয়াত নাযিল করিতেন । | 

উক্ত রিওয়ায়েতের সনদ বিচ্ছিন্ন । কারণ, হযরত উমর রো)-এর সহিত মুজাহিদের সাক্ষাৎ 
লাভ ঘটে নাই। এমতাবস্থায় মুজাহিদ উক্ত রিওয়ায়েত সরাসরি হযরত উমর (রা)-এর নিকট 
শুনেন নাই; বরং তিনি উহা অন্য কোন রাবীর নিকট শুনিয়াছেন। অথচ :সনদে তিনি তাহার 
নাম উল্লেখ করেন নাই। এতদ্যতীত রিওয়ায়েতটি ইতিপূর্বে উল্লেখিত মুজাহিদ হইতে 
ধারাবাহিকভাবে হামীদ আ'রাজ, মুআম্মার ও আবদুর রায্যাক কর্তৃক বর্ণিত রিওয়ায়েতের 
বিরোধী ৷ ইতিপূর্বে উল্লেখিত মুজাহিদ হইতে বর্ণিত রিওয়ায়েতে বিবৃত হইয়াছে যে, “মাকামে 
ইবরাহীমকে বর্তমান স্থানে সর্বপ্রথম আনিয়াছিলেন হযরত উমর (রা) ৷’ ইমাম আব্দুর রাষ্যাক 
. কর্তৃক বর্ণিত উক্ত রিওয়ায়েতে ইমাম ইব্‌ন মারদুবিয়্যা কর্তৃক বর্ণিত রিওয়ায়েত অপেক্ষা 

অধিকতর সহীহ। এতদ্যতীত উহা ইতিপূর্বে উল্লেখিত হাদীসসমূহ দ্বারাও সমর্থিত হয়। 
Ll Ld ll ৃ 


Wwww.quraneralo.com 


Contents 


৭০০ 


EY 

205] 9812 ১102৮52513)58৩62 (০ 
0 ০8058985400 
ভোর 553% Ss ০-০। 501০850৬205 ON) 
EE SAGO I Gs Gl dh 
OH ky 3 GG BL TL SI 
ESET atl Te 02 ৩928) ৮8১28582019) 
টক 
০4 Ls TESS CAG 84:2৫ 50 

fC ১ ৩৪/৫৬ ও 


১২৫. আর আমি ইবরাহীম ও ইসমাঈলকে নির্দেশ দিলাম, ‘আমার ঘর ই'তেকাফ, 
তাওয়াফ ও রুকু-সিজদাকারীদের জন্য পাক পবিত্র-করিয়া রাখ। 

১২৬."আর যখন. ইবরাহীম বলিল, “হে আমাদের প্রতিপালক! ইহাকে নিরাপত্তাদায়ক 
শহর বানাও এবং যাহারা আল্লাহ্‌ ও আখিরাতে বিশ্বাসী উহার সেই সব বাসিন্দাকে ফল 
ফস্লের রিযিক দান কর ।’ তিনি বলিলেন, “আর যে ব্যক্তি কুফরী,করিবে তাহাকেও 
স্বল্লকালীন (জীবনের) সুবিধা দান করিয়া অবশেষে তাহাকে দোযখের. আযাবে নিক্ষেপ 
করিব । আর উহা বড়ই খারাপ ঠিকানা । : 

১২৭: এবং (স্মরণ কর) যখন ইবরাহীম ও ইসমাঈল কা“বা ঘরের ভিত দাড় করাইল, 
তখন দোয়া করিল, “হে আমাদের প্রতিপালক, আমাদের ইহা কবুল কর। নিশ্চয় তুমি 
সর্বশ্রোতা, সর্বজ্ঞ ৷’ 

"১২৮. ‘হে আমাদের প্রতিপালক! আমাদিগকে তোমার ফরমীবরদার বানাও ও 
আমাদের সম্তান-সন্ততিকেও তোমার ফরমীবরদার বানাইও । আর আমাদিগকে হজ্জের ' 
নি সমিতি রা 
' অসীম মেহেরবান ।' : রি 


চা 


তা বা রক পি রী দে সির লে, হু 
' ইবরাহীম (আ) এবং হযরত ইসমাঈল (আ)-কে আদেশ দিয়াছিলেন। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭০১ 


ইব্‌ন জুরায়জ বলেন ঃ ‘একদা আমি আতার নিকট জিজ্ঞাসা করিলাম || (34853 
| ১১১০৩ 1৯০ এই আয়াতাংশের অন্তর্গত (১. ক্রিয়াটির অর্থ কি হইবে? তিনি 

বলিলেন-উহার অর্থ হইতেছে আমি আদেশ দিয়াছিলাম ৷: এ 

আব্দুর রহমান ইব্ন যায়দ ইব্‌ন আসলাম বলেন £ 80১৮০০32৮21 dl sees 
অর্থাৎ অতঃপর আমি ইবরাহীম ও ইসমাঈলকে নির্দেশ দিয়াছিলাম এই স্থলে ১4 ক্রিয়ার 
সহিত '! অব্যয়টির ব্যবহৃত হওয়া এই কারণে শুদ্ধ হইয়াছে যে, 2 
পাঠানোর অর্থও নিহিত রহিয়াছে। এমতাবস্থায় আয়াতাংশটির তাৎপর্য হইতেছে এই-“আর 
আমি ইবরাহীম ও ইসমাঈলের প্রতি ওহী- পাঠাইয়া তাহাদিগকে আদেশ দিয়াছিলাম।" 

হযরত ইবৃন আব্বাস (রা) হইতে সাঈদ ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন 
আব্বাস (রা) বলেন £ ভি নিরিহ লগ ক 
রাখিও। 

মুজাহিদ ও সাঈদ ইব্‌ন জুবায়র বলেন £ এ, [৫০ ৩ ১1 অর্থাৎ তোমরা আমার ঘরকে 
মূর্তি, পাপের কথা, তি 

ইমাম ইব্‌ন আবূ হাতিম বলেন-উবায়দ ইব্‌ন উমায়র, আবুল আলীয়া, সাঈদ ইবন 
ALT রাহ ডি 

2২:12 ০1 অর্থাৎ তোমরা আমার ঘরকে <! ১1 | 3 (আল্লাহ্‌ ভিন্ন অদ্য কোন 

রা ভরা নিহতরা 

5০০ অর্থাৎ কা'বা ঘরের তাওয়াফকারীদের জন্যে। তাওয়াফের শরীআতী তাৎপর্য 
সুবিদিত। সাঈদ ইবৃন জুবায়র বলেন ঃ ৩৫৪৭4। অর্থাৎ যাহারা মক্কা ভিন্ন অন্য এলাকা হইতে 
আসিয়া কা'বা ঘরকে তাওয়াফ করিবে, তাহাদের জন্যে এবং ৩৭৪০] অর্থাৎ মার 
অধিবাসীদের জন্যে ৷. | 

অনুরূপভাবে কাতাদাহ এবং রবী' ইবন আনাস বলেন £ ১০১ অর্থাৎ কার 
অধিবাসীগণ। 

eR জনন নিকাহ SETS হি 
বর্ণনা করিয়াছেন £ একদা আতা বলিলেন-:৪৩।,1 অর্থাৎ যাহারা অন্য এলাকা হইতে 
আমিয়। এখানে বসবাস করে তাহারা" রাবী-আনুল“মালিক বলিশেন-আম্রা-তো কা নার 
প্রতিবেশী । তদুত্তরে আতা বলেন-তোমরাই হইতেছ ৬৫111. 1 Ee 

হযরত' ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আতা, আবু বকর হুযালী ও ওয়াকী' 

বৰ্ণনা করিয়াছেন'যে, হযরত ইবৃন আব্বাস (রা) বলেন ৪ কোন ব্যক্তি'যখন কা'বা খরে বসিয়া 
থাকে ও সেখানে অবস্থান নিয়া ইবাদত করে, তখন তাহাকে < বলা যায়। ' 
হাতিম ও ইমাম ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন £ একদা আমি আব্দুল্লাহ্‌ ইব্‌ন উবায়দুল্লাহ্‌ 
ইবৃন উমায়রকে বলিলাম-“আমি আমীরকে বলিয়া লোকদিগকে মসজিদুল হারামের মধ্যে ন্দ্রা 
যাওয়া হইতে বিরত রাখিব। কারণ, লয়ে তত দিয়াত মুহি বলযোয বাবার 


Wwww.quraneralo.com 


Contents 


৭০২ তাফসীরে ইব্‌ন কাছীর 


ত্যাগের কারণে উহা অপবিত্র হয়।’ ইহাতে আব্দুল্লাহ্‌ বলিলেন-আপনি এইরূপ করিবেন না। 
কারণ, একদা ইহাদের সম্বন্ধে হযরত ইব্‌ন উমর (রা)-এর নিকট জিজ্ঞাসা করা হইলে তিনি 
বলিয়াছিলেন-ইহারা হইতেছে ১৪111 (ই'তেকাফকারী)। উক্ত রিওয়ায়েত আবদ ইব্‌ন 
হামীদও উপরোক্ত রাবী হাম্মাদ ইবৃন সালমা হইতে উক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং হান্মাদ 
ইব্‌ন সালামা হইতে সুলাইমান ইবৃন হারবের ভিন্নপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 
সহীহ রিওয়ায়েত দ্বারা প্রমাণিত হয় যে, হযরত ইব্‌ন উমর (রা) অবিবাহিত অবস্থায় মসজিদে 
নববীতে নিদ্রা যাইতেন। 

১৮৯০। ৮৫১।। অর্থাৎ নামা আদায়কারীদের জন্যে। 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আতা, আবূ বকর হাযলী.ও ওয়াকী" 
বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন $ 

4১, অৰ্থাৎ নামায আদায়কারীগণ। আতা এবং কাতাদাহও অনুরূপ ব্যাখ্যা 
বর্ণনা করিয়াছেন। ইবৃন জারীর এখানে ০০ 
হি বা তত যর ধরা: 

. ইমাম ইব্ন জারীর বলেন £ 


tbl ৬৪ 1১4৮ ul Lely a ll ৫১423 উজ আয়াতাংশের 
তাৎপর্য "এই ৪ “অনন্তর আমি ইবরাহীম ও ইসমাঈলকে আদেশ করিলাম-তোমরা 
ভাওয়াফকারীদের জন্যে আমার ঘরকে পবিত্র করো।' আল্লাহর ঘরকে পবিত্র করিবার তাৎপর্য 
হইতেছে উহাকে, মূর্তি, মূর্তিপূজা এবং শিরক হইতে পবিত্র করা। অতঃপর ইমাম ইব্‌ন জারীর 
বলেন-এইস্থলে কেহ প্রশ্ন করিতে পারে, তবে কি হযরত ইবরাহীম-(আ)-এর কা'বা ঘর 
নির্মাণ করিবাব পূর্বে তথায় অপবিত্র কিছু বিদ্যমান ছিল? উক্ত প্রশ্নের দুইটি উত্তর হইতে পারে। 
প্রথম উত্তর এই যে, হযরত নূহ (আ)-এর যামানায় কা'বা ঘর মূর্তিপূজা হইত। আল্লাহ্‌ 
তা'আলা উক্ত মূর্তি ও মূর্তিপূজা হইতে উহাকে পবিত্র করিবার জন্যে হযরত ইবরাহীম (আ) ও 
হযরত ইসমাঈল (আ)-কে আদেশ দিয়াছিলেন। আর আল্লাহ্‌ তা'আলা যেহেতু হযরত 
ইবরাহীম আ)-কে লোকদের জন্যে ইমাম বানাইয়াছিলেন, তাই তাঁহার ইন্তিকালের পর 
রিতার নিত মুৰ্তিপূজা ও শিরক: হইতে পবিত্র 

| 

আলুর রহমান ইবন যায়ন আলোচ্য আয়াতাংশের যে যায বর্ন করিয়াছেন, তাহা দ্বারা 
ব্যাথা | 

আব্দুর রহমান ইবৃন যায়দ বলেন £ 25104 5 অৰ্থাৎ যুশযিকণণ জামার মরে বে 
সকল মূৰ্তি বিয়া উসকে পূজা কলে, সেই লই সৰ্ব তি ও শিরক হইতে ভোমরা উহা 

করো।' 


১, মূল পুস্তকে এইস্থলে লিখিত রহিয়াছে ৪ 91৫১1 ৯ (১১| «০৬৫ ৬৪ অবশ্য ইমাম ইব্‌ন জারীর 
উপরোদ্ষ হাদীসছয়কে দুর্বল প্রাণ করিয়াছেন । উহাদের প্রতিটি সনদেই একাধিক দুর্বল রাবী রহিয়াছে । উক্ত 
রাবীদ্ধয়ের রিওয়ায়েত শুদ্ধ নহে। মূল পুস্তকের টীকায় উপরোক্ত কথাগুলির প্রথমাংশকে অর্থহীন এবং 
দ্বিতীয়াংশকে অপ্রাসঙ্গিক বলিয়া অভিহিত করা" হইয়াছে। উহাতে আরও*্বলা হইয়াছে-আল-আযহারের 
কুতুবখানায় রক্ষিত তাফসীরে ইব্‌ন কাহীরের সংস্করণে উক্ত কথাগুলি লিখিত নাই। 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭০৩ 


আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি-উপরোক্ত ব্যাখ্যায় এই কথা দাবী করা হইয়াছে যে, 
‘হযরত ইবরাহীম (আ)-এর আগমনের পূর্বে কা'বা শরীফে মূর্তিপূজা ও শিরক চলিত" । উক্ত 
দাবীকে সত্য বলিয়া গ্রহণ করিতে হইলে উহার সমর্থনে নবী করীম (সা) হইতে কোন সহীহ 
হাদীস বর্ণিত থাকা প্রয়োজন। 

ইমাম ইব্‌ন জারীর বলেন-উপরোক্ত প্রশ্নের দ্বিতীয় উত্তর এই যে, আল্লাহ্‌ তা'আলা 
একমাত্র তাহারই ইবাদতের উদ্দেশ্যে কা'বা ঘর নির্মাণ করিবার জন্যে হযরত ইবরাহীম (আ) 
ও হযরত ইসমাঈল (আ)-কে আদেশ দিয়াছিলেন। ইহার ফলে কাবা ঘরের নির্মাণের নিয়্যত 
ও উদ্দেশ্য শিরক মুক্ত তথা পবিত্র হইবে । এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪ 
1555 ০৭ 5০715 Slots 40 Sos ০০ এন 28০৭ ৮০৪ 

5801 (তা জেড sg ০০ 54 LG ০০১১০০৯25০০ 

‘যে ব্যক্তি আল্লাহ্র ভয় ও সন্তুষ্টির উপর উহার (মসজিদের) ভিত্তি স্থাপন করিয়াছে, সে কি 
উত্তম, না যে ব্যক্তি বিধ্বস্তমুখ শূন্যগর্ভ উপকূলের প্রান্তে উহার ভিত্তি স্থাপন করিয়াছে এবং 
অতঃপর উহা সহ দোযখের আগুনের মধ্যে পতিত হইয়াছে, সে উত্তম? আর আল্লাহ্‌ জালিম 
জাতিকে হিদায়েত করেন না।” 

সুদ্দী আলোচ্য আয়াতাংশের যে তাৎপর্য বর্ণনা করিয়াছেন, তাহা দ্বারা ইমাম ইব্‌ন জারীর 
কর্তৃক প্রদত্ত দ্বিতীয় ব্যাখ্যা সমর্থিত হয়। সুদ্দী বলেন ৪ 

০৮০11 1১১০ 1,৫6 ৩1 অর্থাৎ “তোমরা তাওয়াককারীদের জন্যে আমার ঘরকে 
নির্মিত কর। | | | 
... ইমাম ইব্‌ন জারীর কর্তৃক প্রদত্ত দ্বিতীয় উত্তর অনুসারে আলোচ্য আয়াতের তাৎপর্য 
হইতেছে এই £ 'আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ) ও হযরত ইসমাঈল (আ)-কে 
আদেশ দিলেন, তাহারা যেন একমাত্র আল্লাহ্‌র নামে এবং একমাত্র তাহার সন্তোষের উদ্দেশ্যে 
তাহার ঘরটি নির্মাণ করেন এবং মানুষ উহাতে একমাত্র আল্লাহ্‌র ইবাদত করিবে, তাওয়াফ 
করিবে, ই“তেকাফ করিবে এবং নামায আদায় করিবে । এই প্রসঙ্গে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা 
বলিতেছেন £ 
বি ১৫৮১ (১ 2 এ১০% 91 ৬] ০৫০ 5০০০১ 005 93 

-১৭/৪৮০ ১১১০ ১৪৪৭ 

“আর সেই সময়টি স্মরণযোগ্য, যখন আমি ইবরাহীমকে এই নির্দেশ দিয়া তাহার জন্যে 
কা'বা ঘরের এলাকাকে আবাসস্থলরূপে নির্ধারিত করিয়াছিলাম যে, তুমি আমার সহিত কোন 
কিছুকে শরীক ঠাওরাইও না আর আমার ঘরকে তাওয়াফকারীদের জন্যে, ইবাদতে দণ্ডায়মান 
লোকদের জন্যে এবং রুকু ও সিজদাকারীগণের জন্যে পবিত্র রাখিও।” 

কা'বা ঘর তাওয়াফ করা এবং উহার কাছে নামায আদায় করা, এই উভয় ইবাদতের 
কোন্টি অধিকতর সওয়াবের কাজ তদ্বিষয়ে ফকীহগণের মধ্যে মতভেদ রহিয়াছে। | 

ইমাম মালিক বলেন-“বহিরাগত' ব্যক্তিদের জন্যে উহাকে তাওয়াফ করা অধিকতর 
সওয়াবের কাজ। অন্য ইমামগণ বলেন-স্থানীয় এবং বহিরাগত উভয় শ্রেণীর লোকদের জন্যেই 


www.quraneralo.com 


Contents 


৭০৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


উহার কাছে নামায আদায় করা অধিকতর সওয়াবের কাজ । উজ অভিমত তাক চর 
দলীল ও যুক্তি ফিকাহর কিতাবসমূহে উল্লেখিত রহিয়াছে। 

আলোচ্য আয়াত দাবা আল্লাহ্‌ তা'আলা মুশরিকদের দাবীকে মিথ্যা এবং তাহাদের কার্যকে 
জঘন্য পাপ বলিয়া প্রমাণিত করিয়াছেন। লোকে কা'বা ঘরে একমাত্র আল্লাহ্‌ তা'আলার 
ইবাদত করিবে-এই উদ্দেশ্যে আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে দিয়া উহা নির্মাণ 
'করিয়াছিলেন। কিন্তু, মুশরিকগণ উহার মধ্যে নানারূপ দেব-দেবীর মূর্তি রাখিয়া উহাদের পূজা 
করিত । অধিকন্তু, তাহারা তাওহীদ-পন্থী মু'মিনদিগকে উহাতে ইবাদত করিতে বাধা দিত। 
এইরূপে. তাহারা কা'বা ঘর নির্মাণের উদ্দেশ্য: ব্যাহত করিয়া দিয়াছিল। তাহাদের দাবী ছিল, 
ইবরাহীম মুশরিক ও পৌত্তলিক ছিলেন। তাহাদের এই দাবী ছিল মিথ্যা । প্রকৃতপক্ষে হযরত 
ইবরাহীম (আ) ছিলেন তাওহীদপন্থী মহাসাধক। পৃথিবীতে একমাত্র আল্লাহ্‌র দীন কায়েম 
করিবার জন্যে তিনি স্বীয় জীবন উৎসর্গ করিয়াছিলেন। মানুষ কাবা ঘরে একক ও অদ্বিতীয় 
আল্লাহ্‌র ইবাদত করিবে, এই উদ্দেশ্যে আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ) ও তাহার পুত্র 
হযরত ইসমাঈল (আ)-কে দিয়া উহা নির্মাণ করাইয়াছিলেন্,। কা'বা ঘর নির্মাণ করিবার জন্যে 
তাহাদিগকে আদেশ দিবার সঙ্গে সঙ্গে আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে এইরূপ আদেশও 
দিয়াছিলেন যে, তাহারা যেন উহা তাওহীদপন্থী ইবাদতকারীদের জন্যে পবিত্র রাখে । আলোচ্য 
আয়াতে আল্লাহ্‌ তা'আলা কা'বা ঘর নির্মাণের উপরোক্ত ইতিহাস ও উদ্দেশ্য বর্ণনা করিয়া 
মুশরিকদের দাবীকে মিথ্যা এবং তাহাদের কার্যকে জঘন্য পাপ বলিয়া প্রতিপন্ন করিয়াছেন।, 

এইস্থলে উল্লেখযোগ্য যে, তাওয়াফ করা, ই“তেকাফ করা এবং নামায আদায় করা-কা'বা 
ঘরের সহিত এই তিন প্রকারের ইবাদত সম্পর্কিত। এই সূরার নিম্নোক্ত আয়াতে আল্লাহ্‌ 
তা'আলা কা'বা ঘর নির্মাণের উদ্দেশ্য ব্যাহত করিবার শাস্তি বর্ণনা করার সঙ্গে উহা নির্মাণের 
অন্যতম উদ্দেশ্য ই“তেকাফকে উল্লেখ করিয়াছেন। বলাবাহুল্য যে, 9 
নির্মাণের উদ্দেশ্য ব্যাহত করিয়াছিল । সূরা হচ্ছে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন 


SFM Lily di pli 09৮5 1১০১৩ ১51 91 | 
11 AG 4585 552 ১০০৩ 215 45 LSU ০ দাড়ি 


pl ole ১৮০ 28৯ 
“যাহারা. কুফ্র করিয়াছে এবং (লোকদিগকে) আল্লাহ্র পথ ও সেই মসজিদুল হারাম 
হইতে দূরে রাখিতেছে, যে মসজিদুল হারামকে আমি অবস্থানকারী ও বহিরাগত উভয়ের 
সমভাবে ইবাদতের জন্যে নির্মাণ করিয়াছি। আর যদি কেহ উহাতে কুফর ও জুলুম করিতে 
চাহে, তবেওআমি তাহাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ গ্রহণ করাইব 1” CO 
| গারো আয়াতে আল্লাহ্‌ তা'আলা মন্ত ফাঁবা ঘরের সহিত সর্বিত ভিন প্রকারের 
ইবাদতের মধ্য হইতে ই:তেকাফকে উল্লেখ করিয়াছেন, তাই পরবর্তী আয়াতে ভিনি উভ্ত ভি 
প্রকারের ইবাদতের মধ্য হইতে তাওয়াফ ও নামাযকে উল্লেখ করিয়াছেন? A 
রা | 


ন্‌ জি 32241 2815 0460 0404 


Wwww.quraneralo.com 


| EEE BEE ০৯০ তপন 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭০৫ 


“আর সেই সময়টি স্মরণযোগ্য, যখন আমি ইবরাহীমের জন্যে কা'বা ঘরের অঞ্চলকে 
আবাসস্থল রূপে নির্ধারিত করিয়াছিলাম ! তাহাকে আদেশ দিয়াছিলাম, আমার সহিত কোন , 
কিছুকে শরীক ঠাওরাইও না আর আমার ঘর তাওফকারীদের জন্যে, দণ্ডায়মান- অবস্থায় 
ইবাদতকারীদের জন্যে এবং রুকু ও সিজদাকারীদের জন্যে পবিত্র রাখিও ৷” :.: 

আলোচ্য আয়াতে তিনি নামাযে প্রধান তিনটি অঙ্গের মধ্য হইতে মাত্র রুকু* ও সিজদাকে 
উল্লেখ করিয়াছেন। এখানে (আলোচ্য আয়াতে) তিনি কিয়ামকে উল্লেখ করেন নাই। এইস্থলে 
কিয়ামকে উল্লেখ না করিবার কারণ এই যে, সূরা সিজদাতে তাহা উল্লেখিত হওয়ায় উহার 
পুনরুন্লেখ এখানে নিশ্্রয়োজন। অধিকন্তু, কিয়াম ব্যতীত যে রুকূ' সিজদা হইতে পারে না, 
তাহা কাহারও অবিদিত নহে। . 

তাই মূলত আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা কা'বা, ঘরের, সহিত সম্পর্কিত তিন 
প্রকারের ইবাদত-তাওয়াফ, ই'তেকাফ এবং নামায-স্রগুলিই উল্লেখ ক্রিয়াছেন।.: .. -: 

,যে সকল ইয়াহুদী ও খ্রিষ্টান কা'বা. ঘরে হজ্জ ও উমরাহ্‌ পালন করে না, আলোচ্য আয়াতে 
আল্লাহ্‌. তা'আলা তাহাদের কার্যকে. নিন্দা করিয়াছেন ।.ইয়াহুদী ও খ্রিষ্টান 3জাতিদ্বয় স্বীকার 
করিয়া থাকে যে, হযরত ইবরাহীম (আ) একজন উচ্চ মর্যাদাশীলু:নবী ছিলেন। আর তাহারা 
ভালভাবেই জানে যে, আল্লাহ্‌ তা'আলা এই উদ্দেশ্যে হযরত ইবরাহীম (আ):এর দ্বারা, কা'বা 
ঘর নির্মাণ করাইয়াছিলেন যে, পৃথিবীর সকল লোক্‌ একমাত্র আল্লাহ্‌র সন্তোষের্‌ উদ্লেশে্উহা 
তাওয়াফ করিবে, উহাতে ই'তেকাফু করিবে এবং. নামায আদায় করিবে । অথচ. ইয়াহুদী ও 
খ্িষ্টানগণ কা'বা ঘুরে হজ্জ ও উমরাহ পালন, তথা উপরোক্ত কার্যাবলী 'সম্পাদন.করে না। 
আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা কা'বা ঘরের নির্মাণের ইতিহাস ও উদ্দেশ্য উল্লেখ করিয়া 
ইয়াহুদী ও খ্রিষ্টান জাতিদ্বয়ের কার্যকে নিন্দা করিয়াছেন্‌। এইরূপে আলোচ্য 'আয়াতে আল্লাহ 
তা'আলা মুশরিক, ইয়াহুদী ও নাসারা সকলের কার্যকে নিন্দা করিয়াছেন,। এ 

এই প্রসঙ্গে উল্লেখ করা যাইতে পারে যে,. নবী করীম (সা) হইতে বর্ণিত হাদীস দ্বারা 
প্রমাণিত হয় যে, হযরত মূসা (আ) সহ একাধিক নবী কা’রা-মূরে আসিয়া :ইজ্জ সম্পাদন, 
করিয়াছেন। 

আলোচ্য আয়াতের তাৎপর্য হইতেছে-“আর আমি ইবরাহীম ও ইসমাঈলের নিকট ওহী 
পাঠাইয়া তাহাদিগকে আদেশ দিয়াছিলাম, তোমরা একমাত্র তাওহীদপন্থী মুমিনদের 
ইবাদতগাহ হিসাবে আমার ঘরটি নির্মাণ কর। তোমরা উহা তওয়াফকারীদের জন্যে, 
18754 
তোমরা শিরক ও অপবিত্রতা হইতে মুক্ত রাখিও। 

. আলোচ্য আয়াত, দিনে ভারা UTERINE 
ময়লা ও আবর্জনা ইত্যাদি হইতে পবিত্র রাখা জরুরী । আল্লাহ্‌ তা'আলা বলেন ... * 


2 পত৩৪৪০১- ০৬ 2৮০০১৪০০125: ৩228৩ eso id 2 তে বি 5 মা 
০০৪৩ ১০49 (825 এ ০৮-৭2-১১53 np LE ol 35 
যেই সকল ঘরকে সম্মান দিতে এবং যেইগুলির মধ্যে তাহার নাম যিকির করিতে আল্লাহ্‌ 


আদেশ করিয়াছেন, সেইগুলির মধ্যে তাহারাই সকাল সন্ধ্যায় তাহার পবিত্রতা ও মাহাত্্য বর্ণনা 
করিয়া থাকে। নি " 


কাছীর (১ম খণ্ড)--৮৯ 


Wwww.quraneralo.com 


Contents 


৭০৬ তাফসীরে ইবুন কাছীর 
নবী করীম (সা) বলিয়াছেন £ 4]. ০১১১ ৮৮] ১2০ | ০৮১১১ [55 মসজিদসমূহ 
৪85 সি অর্থাৎ 
ক es EAE 
একখানা পুস্তক রন করিয়াছি সকল প্রশংসা আল্লাহ্র তি নিবেদিত । 


“না ঘর নির্মাণের ইতিহাস 


সর্বপ্রথম কা'বা শরীফ নির্মাণ সম্বন্ধে বিভিন্নরূপ উপাখ্যান বর্ণিত হইয়াছে। কথিত আছে, 
পৃথিবীতে হযরত আদম (আ)- এর আগমনের পূর্বে ফেরেশতাগণ কা'বা শরীফ নির্মাণ করেন। 
আবূ জা“ফর বাকের মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন হুসাইন হইতে উপরোক্ত রিওয়ায়েত বর্ণিত 
হইয়াছে। ইমাম কুরতুবীও হাদীসটি উল্লেখ করিয়াছেন । অবশ্য উক্ত রিওয়ায়েতটি অন্য কোন 
হাদীস দ্বারা সমর্থিত হয় নাই । ইহাও কথিত হইয়াছে যে, ‘হযরত আদম (আ) সর্বপ্রথম কা'বা 
শরীফ নির্মাণ করেন।' আতা, সাঈদ ইব্‌ন মুসাইয়্যেব প্রযুখ ব্যক্তি হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন 


জুরায়জ ও আব্দুর রাষ্যাক বর্ণনা করিয়াছেন 8 
‘হযরত আদম (আ) পাঁচটি পর্বত হইতে পাথর আনিয়া কা'বা নির্মাণ করিয়াছিলেন ৷ উক্ত 
পাচটি পর্বত হইতেছে-হেরা, সিনাই, যায়তা (5,১), লেবানন এবং জুদী। অবশ্য উক্ত 


রিওয়ায়েতও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত' নহে। হযরত ইব্‌ন আব্বাস (রা), কা'ব আহবার, 
কাতাদাহ এবং ওয়াহাব ইব্‌ন মুনাব্বিহ্‌ হইতে বর্ণিত হইয়াছে ঃ সর্বপ্রথম কা'বা শরীফ নির্মাণ 
করেন হযরত শীছ (আ)।" 
উপরোক্ত রিওয়ায়েতসমূহ সম্ভবত ইয়াহুদী-খ্রিষ্টানদের পুস্তক হইতে গৃহীত হইয়াছে! 
উল্লেখ্য, যতক্ষণ না কোন বিষয় সহীহ হাদীস দ্বারা সমর্থিত হয়, ততক্ষণ এইরূপ রিওয়ায়েতকে 
সত্য বা মিথ্যা কোনটিই বলা যায় না। অবশ্য এইরূপ রিওয়ায়েতের সমর্থনে কোন সহীহ 
হাদীস পাওয়া গেলে উহা অবশ্যই গ্রহণ করিতে হইবে ।' 
০০557 ূ 
৮১৯২৯ 3358 9514 ১৯ oo Hb OGY 
০৯805 82 
EE San যখন ইবরাহীম বলিয়াছিল, ‘প্রভু হে! তুমি ইহাকে 
নিরাপদ জনপদ বানাইও আর উহার অধিবাসীদিগের মধ্য হইতে 'াহারা আল্লাহ্র প্রতি ও 
আখিরাতের প্রতি ঈমাম আনিবে, তাহাদিগকে ফলসমূহ হইতে রিযিক দিও।' 
এই প্রসঙ্গে হযরত জাবির ইবৃন আব্দুল্লাহ হইতে ধারাবাহিকভাবে আবু যুবায়র, সুফিয়ান, 
আব্দুর রহমান ইব্‌ন মাহদী ইবৃন বিশার ও ইমাম্‌ আবূ জা“ফর ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন £ 
নবী করীম (সা) বলিয়াছেন £ "হযরত ইবরাহীম (আ) আল্লাহ্‌র ঘর (কা'বা)-কে সম্মানিত ও 
নিরাপদ ঘোষণা করিয়াছিলেন আর:আমি মদীনা-শহর অর্থাৎ উহার প্রস্তরময় দুই প্রান্তের 
_ম্যবী স্থানকে সন্মনিত ঘোষণা করিতেছি উহাতে শিকার করা এবং উহা কট বৃক্ষ কাট 
না।' | 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭০৭ 


সনদাংশে বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিমও উহা. উপরোক্ত রাবী সুফিয়ান ছাওরী হইতে 
উপরোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে- এবং এুফিয়ান হাওরী হইতে ধারাবাহিকভাবে আবূ আহমাদ 
যুবায়রী, আবু বকর ইব্‌ন আবু শায়বা এবং আমর ইবৃন নাকেদের ভিন্নরূপ অধস্তন সনদাংশে 
বর্ণনা করিয়াছেন। 

হযরত, আবু হুরায়রা (রা) হইতে ধারাবাহিকভাবে নাফে', আশআছ, আব্দুর রহীম রাহী, 
আবু কুরায়ব ও ইমাম ইব্‌ন জারীর এবং উক্ত আশআছ হইতে ইব্‌ন ইদরীস, আবু কুরায়ব, 
আবু সায়েব ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ৪ নবী করীম (সনা) বলিয়াছেন, “হ্যরত 
ইবরাহীম (আ) হইতেছেন আল্লাহ্‌র বান্দা ও তাহার খলীল (ঘনিষ্ট বন্ধু)। আর আমি হইলাম 
' আল্লাহ্‌র বান্দা ও তাহার রাসূল । হযরত ইবরাহীম (আ) সম্মানিত বলিয়া ঘোষণা করিয়াছিলেন 
মক্কা নগরীকে আর আমি সম্মানিত বলিয়া ঘোষণা করিতেছি মদীনা শহরকে । উহার 'প্রস্তরময় 
দুই প্রান্তের মধ্যবর্তী স্থানের কীটা-গাছ কাটা যাইবে না, উহার অভ্যন্তরে প্রাণী শিকার.রুরা 
যাইরে-না এবং যুদ্ধের উদ্দেশ্যে উহার মধ্যে অস্ত্র বহন করা যাইবে না। এমনকি.উটের খাদ্য 
হিসাবে ব্যবহার করিবার উদ্দেশ্য ভিন্ন অন্য 'কোন উদ্দেশ্যে Va কোন গলা কত 
যাইবে না।'. 

হিরা ERE 
কোন হাদীস গ্রন্থে উল্লেখিত নাই। তবে উক্ত হাদীসের মূল বক্তব্য-বিয়য় হযরত আবু হুরায়রা 
(রা) হইতে উপরোক্ত মাধ্যম ভিন্ন অন্য মাধ্যমে:মুসলিম শরীফে রর্ণিত্‌ রহিয়াছে. হযরত. আবু 
হুরায়রা. রো) বলেননলোকেরা গাছের প্রথম, ফুলটি :নবী করীম. (সা)-এর খেদ্রয়তে লইয়া 
আসিত। নবী করীম (সা) উহা হাতে লইয়া বলিতেন-“হে আল্লাহ্‌! তুয়ি আমাদের ফলের মধ্যে 
বরকত দাও, তুমি আমাদের শহরে বরকত নাধিল কর, তুমি আমাদের সা ( €৮-2/) (চারি 
সের মাপার পাব্র)-এর মধ্যে বরকত দাও এবং তুমি আমাদের মুদ্দ (১11) (পঞ্চাশ তোলা 
মাপার পাত্র)-এর মধ্যে বরকত দাও । হে আল্লাহ্‌! হযরত ইবরাহীম আ) হইতেছেন তোমার 
বান্দা, তোমার খলীল ও তোমার নবী; আর আমিও তোমার বান্দা ও তোমার নবী ৷ হযরত 
ইবরাহীম (আ) তোমার নিকট দোয়া করিয়াছিলেন মক্কা নগরীর জন্যে; আর আমি তোমার 
নিকট দোয়া করিতেছি মদীনার জন্যে । হযরত ইবরাহীম (আ) তোমার নিকট:মক্কার জন্যে 
যতটুকু নি“'আমতের দোয়া করিয়াছিলেন, আমি তোমার নিকট ম্নদীনার জন্যে ততটুকু 
নি'আমতের এবং তৎসহ উহার সমান নি'আমাতের (মক্কা শরীফের দ্বিগুণ নি“আমতের) দোয়া 
করিতেছি’ হযরত আবু হুরায়রা (রা) বলেন, অতঃপর নবী করীম (সা) কনিষ্ঠতম কিশোরকে 
ডাকিয়া তাহাকে (অন্য এক রিওয়ায়েত অনুসারে তাহার নিকট উপস্থিত শিশু-কিশোরদের 
কনিষ্ঠতম কিশোরকে) উহা প্রদান করিতেন। অন্য এক রিওয়ায়েতে উল্লেখিত -হইয়াছে-নবী 
করীম (সা) উহা হাতে লইয়া বলিতেন £ “হে আল্লাহ্‌! তুমি আমাদের শহরে, আমাদের 
ফলসমূহে, আমাদের 'মুদ্ব'-এ এবং আমাদের সা'-এ বরকতের পর বরকত নাযিল কর 1” -. 

হযরত রাফে' ইব্‌ন খাদীজ (রা) হইতে ধারাবাহিকভাবে আব্দুল্লাহ্‌ ইব্‌ন আমার ইব্‌ন 
উসমান, আবূ বকর ইবৃন মুহাম্মদ ইব্‌ন হাদ, বিকর ইব্‌ন মুযার, কুরায়ব ও ইমাম ইব্‌ন জারীর - 
বর্ণনা করিয়াছেন ঃ নবী করীম (সা) বলিয়াছেন-হযরত ইবরাহীম (আ) সম্মানিত 'ঘোষণা 


www.quraneralo.com 


Contents 


৭০৮ তাফসীরে ইব্‌ন কাছীর | 


করিয়াছিলেন মন্কা নগরীকে আর"আমি সম্মানিত ঘোষণা করিতেছি মদীনার প্রস্তরময় দুই 
প্রান্তের মধ্যবর্তী স্থানকে (সমগ্র মদীনা শহরকে) ৷” ' 

উক্ত রিওয়ায়েত ‘সিহাহ সিত্তা'র সংকলকগণের মধ্য হইতে শুধু ইমাম মুসলিম (র) বর্ণনা 
করিয়াছেন তিনি উহা উপরোক্ত রাবী কুতায়বা ইব্‌ন সাঈদ হইতে উপরোক্ত অভিন্ন সনদাংশে 
বর্ণনা করিয়াছেন। 

প্রি ব্রার রা দা 
যে, হযরত আনাস (রা) বলেন £ “একদা নবী করীম (সা) আবূ তালহাকে বলিলেন-আমার 
খেদমতের জন্যে তোমাদের একটি কিশোরকে জোগাড় করিয়া আনো। তাই আবূ তালহা 
আমাকে সঙ্গে লইয়া নবী করীম (সা)-এর নিকট উপস্থিত হন। অতঃপর নবী করীম (সা) 
কোথাও যাত্রাবিরতি'করিলে আমি তীহার খেদমত করিতাম।” এইস্থলে হযরত আনাস (রা) 
নবী করীম (সা)-এর একটি সফরের 'বর্ণনী দিয়াছেন "তিনি তাঁহার বর্ণনার একাংশৈ 

বলেন-অতঃপর নবী করীম (সা) সম্মুখে চলিলেন। এক সময় পাহাড় দৃষ্টিগোচর হইল ।-তিনি 
বলিলেন-'এই পাহাড়' আমাদিগকে ভালবাসে এবং“উহাকে আমরা'ভালবাসি ।: অতঃপর মদীনার 
সমীপবর্তী হইয়া তিনি বলিলেন- “হে আল্লাহ্‌! হযরত ইবরাহীম (আঁ) যে সম্মানে মক্কা নগরীকে 
সম্মানিত করিয়াছিলেন, আমি মদীনার দুই প্রান্তের দুই পর্বতের মধ্যে অবস্থিত স্থানকে (মদীনা 
রা তিক্ত 
যা -এর মধ্যে বরকত দান কর।' 

যী গরীফ:ও মুসলিম শরীফের গন্য: ক রওয়াযেতে উল্লেখিত হইয়াছে ঃ নবীকরীম 
(সা) বলিলেন- ‘হেঁ আল্লাহ্‌! তুমি তাহাদের জন্যে্তাহাদের পরিমাপের" পাত্রসমূহে বরকত দাও, 
ছুহ তাহাদের জয় তারাদের সাং মো কত দাও ওক তুমি তারাদের তাহাদের 
মুদ্দ'-এর মধ্যে বরকত দাও) . .. * 

bE PAH TER ৪ ERE CHT: ররর কাজি 
নবী করীম (সা) বলিয়াছেন- TRE 
মদীনা: শহরে. উহার দ্বিগুণ বরকত.নাযিল কর।'- = .' 

ইনি ভরি HCE 
' নবী করীম'সো) বলিয়াছেন-হযরত ইবরাহীমঠআ) যেভাবে মক্কা নগরীকে সম্মানিত ঘোষণা 
করিয়াছিলেন এবং উহার জন্য দোয়া করিয়াছিলেন, আরমিওতৈমনি মদীনাকে সম্মানিত ঘোষণা 
5 77 পাত্র দা' 0 
দোয়া করিয়াছি। ' 
| হবার আল্লাহ ইবন ঘারদ ইনন আসিম রো) হইতে খুদমিম শরীক বিত রাহ 
যে, নবী''করীম (সা) বলিয়াছেন-“হযরত ইবরাহীম আ) যেইরূপে সম্মানিত" ঘোষণা 
. করিয়াছিলেন" মক্কা নগরীকে এবং তিনি দোয়া করিয়াছিলেন উহার (মক্কার) অধিবাসীদের 
জন্যে; আমিও সেইরূপ সম্মানিত ঘোষণা করিয়াছি মদীনা শহরকে আর আমি দোয়া করিয়াছি 
মদীনা-শহরের জন্যে-উহার সা:এর রিয়য়ে এবং উহার 'মুদ্দ'-এর বিষয়ে ৷ হযরত ইবব্লাহীম 
(আ) মক্কার অধিবাসীদের জন্য তক (বরকতের) দোয়া করিয়াছিলেন, উহার দ্বিগুণ 
(বরকতের) দোয়া আমি মদীনার জন্য করিয়াছি! . . ;€-. 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭০৯ 


হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতে মুসলিম 'শরীফে বর্ণিত:রহিয়াছে যে, নবী করীম 
(সা) বলিয়াছেন-“হে আল্লাহ্‌! হযরত ইবরাহীম (আ) সম্মানিত ঘোষণা করিয়াছেন মক্কা 
নগরী; আর তামি. সম্মানিত দোষণা করিয়াছি মদীনাকে-উহার,দুই রণক্ষেত্রের মধ্যবর্তী. 
স্থানকে ৷ উহার মধ্যে রক্তপাত ঘটানো যাইবে না, যুদ্ধের, উদ্দেশ্যে উহার মধ্যে অস্ত্র বহন করা 
যাইবে না এবং.পশুকে খাওয়াইবার উদ্দেশ্য,ভিন্ন অন্য কোন উদ্দেশ্যে উহাতে অবস্থিত কোন 
- গাছের পাতা ছিন্ন করা যাইবে না । হে আল্লাহ্‌! তুমি আমাদের জন্যে আমাদের শহরে বরকত 
নাযিল কর। হে আল্লাহ্‌! তুমি আমাদের জন্যে আমাদের সা'-এর মধ্যে বরকত নাযিল কর। হে 
BLA UAL oT DSS GL রি 
একটি বরকতের পর দুইটি বরকত নাযিল কর ।"...(অসমাপ্ত) : 

বিপুলসংখ্যক হাদীস দ্বারা প্রমাণিত হয় যে,: নবী করীম (সা) মদীনা শরীফকে 'হারম' 
, ১৯ (বিশেষ বিধি-বিধানের মাধ্যমে সম্মানিত) বন্লিয়া ঘোষণা করিয়াছেন যে সকল হাদীসে 

রীনা শরীফের হারম হইবার বর্ণনার সহিত হযরত ইবরাহীম ভোট কর্তৃক মক্কা শরীফের 
হারম ঘোষিত হইবার. বর্ণনা রহিয়াছে, এইস্থলে আমরা. শুধু সেই: সকল হাদীসই উল্লেখ 
,করিয়াছি। কারণ, আলোচ্য আয়াতের সহিত শুধু উপরোক্তরূপ হাদীসের্‌ই সম্বন্ধ রহিয়াছে। 

উপরোক্ত হাদীসসমূহ দ্বারা একদল আহলে-ইলম প্রমাণ করেন যে, মক্কা শরীফ ‘হারম' 
ঘোষিত হইয়াছে হযরত ইবরাহীম (আ)-এর যামানায় তাহারই: মুখে ।'কেহ কেহু রলেন-উহা 
'হারম:-হইয়াছে পৃথিবী যখন সৃষ্টি হইয়াছে, 84 
ও শক্তিশালী । আল্লাহুই অধিকতর জ্ঞানের অধিকারী । :.. . 
. কতুগুলি হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহ্‌ তা'আলা আকাশুলমুহ এবং পৃথিবী সৃষ্টি 
করিবার, কালেই মক্কা নগরীকে হারম করিয়া রাখিয়াছেন। হযরত ইব্‌ন আববাস (রা) হইতে 
বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত হুইয়াছে যে, মক্কা বিজয়ের দিন নবী ক্রীম সো) 
বলিলেন-আল্লাহ্‌ তা'আলা যে দিন আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, সেইদিনই এই 
শহরকে (মক্কা নগীরকে) (৯৯1, (পবিত্র ও সন্মানিত) করিয়া বাখিয়াছেন। অতএব, উহা 
আল্লাহ্‌ তা'আলা কর্তৃক প্রদত্ত ‘হুরমত' (সন্মান ও পবিত্রতা)-এর কারণে কিয়ামত পর্যন্ত ‘হারুম' 
থাকিবে । উহাতে যুদ্ধ করা আমার পূর্বে কাহারও জন্যে হালাল 'করাঁ ইয় নাই। আর আমার 
জন্যেও মাত্র সামান্য সময় উহাতে যুদ্ধ করা হালাল করা হইয়াছিল। আল্লাহ্‌ কর্তৃক প্রদত্ত 
হুরমাতের কারণে কিয়ামত পর্যন্ত উহা হারাম থাকিবে। উহাতে অবস্থিত কীটা-গাছ কাটা 
যাইবে না; উহাতে অবস্থিত'শিকার তাড়ানো যাইবে না; উহীতে পতিত হারানো বস্তু উহার 
মালিকের নিকট পৌছাইয়া দিবার উদ্দেশ্যে উহার প্রাপ্তির সংবাদ প্রচার“করিতে পারিবে বটে, 
কিন্তু তাহা ছাড়া অন্য কেহ উহা উঠাইতে পারিবে না। আর উহাতে অবস্থিত তৃণ কেহ কাটিতে 
পারিবে না।' অতঃপর হযরত আব্বাস (রা) বলিলেন- ‘হে আল্লাহ্‌র রাসূল! ইযখির (সুগন্ধ তৃণ 
বিশেষ) ছাড়া? কেননা উহা লোকদের শিল্পে এবং গৃহ নির্মাণ-কার্ে বহত হইয়া থাকে 
নবী করীম (সা) বলিলেন- ইযখির তৃণ ছাড়া। 

হযরত আবু হুরায়রা (রা) হইতে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে উপরোক্ত হাদীসের 
অনুরূপ হাদীস বর্ণিত রহিয়াছে" উপরোক্ত হাদীসটি..বর্ণনা করিবার পর ইমাম বুখারী, 
বলিয়াছেন-“হযরত সফিয়াহ বিনতে শায়বা (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান ইব্‌ন মুসলিম 
ও ইব্বান ইব্‌ন সালেহ বর্ণনা করিয়াছেন যে, হযরত সফিয়াহ্‌ বিনতে শায়বাহ (রা) 


Wwww.quraneralo.com 


Contents 


ন্ট তাফসীরে ইব্‌ন কাছীর 


বলেন-'আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি। অতঃপর হযরত সফিয়াহ্‌ বিনতে 
শায়বাহ্‌ রো) উপরোক্ত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী উহা এঁরূপে 

দহ তে (Ls ১১০০) বলি করিজাহন। ইসান আবু আনুজাহ ইত মাজাহ উজ 
হাদীসকৈই অবিচি সনদে বৰ্ণনা করিয়াছেন তিনি নিম্লো্তরূপে উহা বর্ণনা করিয়াছেন। bl 

হযরত সফিয়াহ বিনতে শায়বাহ (রা) হইতে ধারাবাহিকভাবে হাসান ইব্‌ন মুসলিম ইব্‌ন 
আব্দুল্লাহ্‌ ইবন নুমায়র ও ইমাম আবূ আব্দুল্লাহ্‌ ইবৃন মাজাহ বর্ণনা করিয়াছেন ৪ হযরত 
সফিয়াহ্‌ বিনতে শায়বাহ রো) বলন-আমি নবী করীম (সা)-কে মক্কা বিজয়ের দিন খুতবা 
দিবার সময় বলিতে শুনিয়াছি-'হে লোক সকল! আল্লাহ্‌ যেদিন আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি 
করিয়াছেন, নিশ্চয়ই 'সেই দিনই তিনি মক্কা 'নগরীকে (1১| (পবিত্র ও সম্মানিত) করিয়া 
রাখিয়াছেন। অতএব, উহা কিয়ামত পর্যন্ত “হারম” থাকিবে! উহার গাছপালা কাটা যাইবে না; . 
উহার শিকার তাড়ানো যাইবে না এবং উহাতে পড়িয়া থাকা হারানো জিনিস উঠানো যাইবে 
না; তবে যে ব্যক্তি উহার মালিকের নিকট পৌছাইয়া দিবার উদ্দেশ্যে উহা পাইবার সংবাদ 
প্রচার করিবে, সে উহা উঠাইতে পারিবে ।* নবী করীম (সা)-এর এই. ঘোষণা প্রদানের পর 
হযরত আব্বাস 'রো) বলিলেন-ইযখির 'তৃণ ব্যতীত? কারণ, উহা-ঘর-বাড়ী নির্মাণে এবং 
কবরে ব্যবহৃত হইয়া থাকে ।: ইহাতে নবী করীম (সা) বলিলেন-ইযখির তৃণ ব্যতীত। এ 
. ' হযরত আবূ শুরায়হ আদাবী (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, তিনি বলেন-আমর“ইবৃন 
সদ দু ক তে সেনাবাহিনী রণ করিতে যাই তখন আমি 


৭০৯ 


ER 


EU SE উর RO PS 
দর্শন করিয়াছিলাম ৷ তাহা এই ঃ “নবী করীম (সা) প্রথমে আল্লাহ্‌ তা'আলার প্রশংসা বুর্ণনা 
করিলেন! অতঃপর বলিলেন: “মক্কা নগরীকে কোন মানুষ 'হারম* বলিয়া. ঘোষ্ণা করে নাই; 
বরং স্বয়ং, আল্লাহ্‌ তা'আলাই উহাকে ‘হারম' বলিয়া. ঘোষণা করিয়াছেন:। অতএব, য়ে র্যক্তি 
আল্লাহ্‌ ও আখিরাতের উপর ঈমান রাখে, তাহার জন্যে উহার মধ্যে রক্তপাত ঘটানো নিষিদ্ধ ৷ 
যদি কৌন ব্যক্তি উহাতে আল্লাহ্‌র রাসূলের যুদ্ধ কর্ব্রার ঘটন, দ্বারা যুদ্ধ করাকে হালাল বলিয়া 
প্রমাণিত করিতে, চাহে, তবে তোমরা;তাহাকে.বলিও,. আল্লাহ্‌ তাহার: রাসূলকে উহাতে. যুদ্ধ 
করিতে অনুমতি দিয়াছেন; কিন্ুঃতোমাদিগকে: উহাতে যুদ্ধ করিতে অনুমতি দ্রেন নাই।' আর 
আল্লাহ্‌ তা'আলা, আমাকে যে উহাতে যুদ্ধ করিতে, অনুমতি দিয়াছেন, তাহাও মাত্র সামান্য 
সময়ের জন্ট্ে। উহার 'হুরমাত গতকাল যেরেপ. ছিল,ত্রাজ পুনরায় . সেইরূপেই ফিরিয়া 
আসিয়াছে। উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির 'নিকটু ইহা পৌছাইয়া দেয়।” হযরত আবূ 
' শুরায়হ, রো) উক্ত ঘটনারে তাহার শিষ্যদের নিকুটু বর্ণনা-করিবার.পর তাহাকে. জিজ্ঞাসা করা 
হইল, আপনি আমর ইব্‌ন সাঈদ-এর নিকট উক্ত হাদীস বর্ণনা করিবার পর সে আপনাকে.কি 
উত্তর দিয়াছিল?-তিনি বলিলেন £ আমর ইব্‌ন সাঈদ-বলিল, “হে আবূ শুরায়হ! এ সম্বন্ধে 
(তোমার অপেক্ষা আমি অধিকতর জ্ঞান রাখি। হারম-শরীফ অপরাধী ব্যক্তি, খুনী, পলাতক 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭১১ 


আসা তি ইহাদের যাকে দে উ নে ইমাম রখ 
বং ইমাম মুসলিম বর্ণনা করিয়াছেন। 

উপরেই শ্রেনীর BE SRR AS GREG, 
মক্কা নগরী হযরত ইবরাহীম (আ)-এর যুগে তাহার মুখেই ‘হারম' বলিয়া ঘোষিত হইয়াছিল। 
আরেক শ্রেণীর হাদীস দ্বারা প্রমাণিত হয়, আকাশসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করিবার কালে 
আল্লাহ্‌ তা‘আলাই মক্কা নগরীকে ‘হারম' করিয়াছেন। প্রকৃতপক্ষে, উপরোক্ত দুইরূপ .বর্ণনার 
মধ্যে কোনরূপ সংঘর্ষ বা পরস্পর বিরোধিতা নাই । বস্তুত, মক্কা নগরীকে হযরত ইবরাহীম 
(আ) তাহার যুগে হারম করেন নাই; বরং আকাশসমূহ এবং পৃথিবীকে সৃষ্টি করিবার কালে 
আল্লাহ্‌ তা'আলাই মক্কা নগরীকে "হারম' করিয়া রাখিয়াছেন। হযরত ইবরাহীম (আ) তাহার 
যুগে আল্লাহ্‌ তা'আলার উক্ত বিধান জগদ্বাসীকে জানাইয়া দিয়াছিলেন মাত্র । : 

এইস্থলে একটি দৃষ্টান্ত উল্লেখ করা যাইতে পারে। হযরত আদম (আ)-এর সৃষ্টির পূর্বেই 
হযরত মুহাম্মদ মুস্তফা (সা) আল্লাহ্‌ তা'আলার নিকট খাঁতামুন নাবিয়্টান হিসাবে নির্দিষ্ট 
ছিলেন। হযরত ইবরাহীম (আ) হযরত ইসমাঈল (আ)-এর বংশে একজন নবী পাঠাইবার 
জন্যে আল্লাহ্‌ তা'আলার নিকট দোয়া করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন ঃ 

211i ১-১১: 055 পছ হে আর ভুমি দের জনয দে 
মধ্য হইতে এইরূপ একজন নবী পাঠাইও... 

Eo ELE: জেরা 
হযরত ইবরাহীম (আ) হযরত ইসমাঈল (আ)-এর বংশে যে নবীকে পাঠাইবার জন্যে আল্লাহ্‌ 
তা'আলার নিকট দোয়া করিয়াছিলেন । আল্লাহ্‌ তা'আলা যে নবীকে হযরত ইসমাঈল (আ)-এর 
বংশে পাঠাইবার বিষয়ে হযরত ইবরাহীম (আ)-এর দোয়া কবৃল করিয়াছিলেন, তিনি আর 
কেহ নহেন; তিনি হইতেছেন হযরত মুহাম্মদ মুস্তফা (সা)। হযরত আদম :(আ)-এর সৃষ্টির 
পূর্বে আল্লাহ্‌র. নিকট: তিনি খাতামুন্নাবিয়্যান হিসাবে. নির্ধারিত আল্লাহ্‌ তা'আলা 
জানিতেন-ইবরাহীম্‌-স্থীয় পুত্র ইসমাঈলের বংশে একজন নবী পাঠাইবার জন্যে তাহার নিকট 
দোয়া করিবে এবং তিনি উহা কবুল করিবেন। তদনুসারে তিনি হযরত আদম (আ)-এর সৃষ্টির 
পূর্বেই হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-কে নবী.হিসাবে নির্ধারিত করিয়া রাখিয়াছিলেন।. হযরত 
আদম (আ)-এর সৃষ্টির পূর্বেই নবী করীম (সা)-এর নবী হিসাবে নির্ধারিত থাকা এবং তাহাকে 


পাঠাইবার জন্যে হযরত ইবরাহীম (আ)-এর দোয়া. করা ও উহা কবুল হওয়া, এই সবের মধ্যে . 


কোনরূপ সংঘর্ষ বা পরস্পর বিরোধিতা নাই। অনুরূপভাবে বলা যায়, আকাশসমূহ এবং 
পৃথিবীর সৃষ্টির সময়েই আল্লাহ্‌র নিকট মক্কা নগরীর 'হারম' হিসাবে নির্ধারিত থাকা এবং 
হযরত ইবরাহীম (আ)-এর যুগে তাহার মুখে উহার “হারম* হইবার বিষয় ঘোষিত হওয়া- এই 
দুইয়ের মধ্যে কোনরূপ সংঘর্ষ বা পরস্পর বিরোধিতা 'নাই। : 

উপরে প্রসঈক্রমৈ উল্লেখিত হইয়াছে যে, হযরত ইবরাহীম (আ) হযরত ইসমাঈল 
(আ)-এর বংশে যে নবী পাঠাইবার জন্যে আল্লাহ্‌ তাআলার নিকট দোয়া করিয়াছিলেন, হযরত 


মুহাম্মদ মুস্তফা (সা) ছিলেন সেই নবী । এ সম্বন্ধে হাদীসে বর্ণিত রহিয়াছে £ একদা সাহাবীগণ . . 


.আরয করিল-“হে আল্লাহ্‌র রাসূল! আপনার আবির্ভাব সম্পর্কিত ঘটন্না আমাদিগকে জ্ঞাত 
করুন. নবী করীম (সা) বলিলেন-“আমি হযরত ইবরাহীম (আ)-এর দোয়ার ফল ও হযরত 


www.quraneralo.com 


Contents 


ডি তাফসীরে ইব্‌ন কাছীর 


ঈসা (আ)-এর সুসংবাদের পরিণতি । আমার মা স্বপ্নে দেখিয়াছিলেন।, তাহার মধ্য হইতে ' 
একটি জ্যোতি বাহির হইয়া শাম দেশের (সিরিয়া) প্রাসাদসমূহ আলোকিত করিয়া ফেলিল। 
উজ <" নাল এহ এত" নাহ ২৬৮৩, ৯২, 1, ১৩. 

এইস্থলে একটি বিষয় অনালোচিত থাকিয়া যাইতেছে। উহা হইতেছে এই £ মক্কা নগরী 
এবং মদীনা শহর- এই. পবিত্র ও. বিশেয় সম্মানে সম্মানিত স্থান দুইটির কোন্টি অধিকতর 
ফযীলতের অধিকারী? অধিকাংশ ফকীহ বলেন, মক্কা:নগরী অধিকতর ফযীলতের অধিকারী । 
ইমাম মালিক ও তাহার অনুসারীগণ বলেন, মদীনা শহর অধিকতর ফযীলতের অধিকারী । 
আল্লাহ চাহেন তো ভবিষ্যতে উভয় পক্ষের যুক্তির.উল্লেখসহ এতদসম্বন্ধে আলোচনা .করিব। 
আল্লাহ্‌ তা'আলার উপর ভরসা রাখি। . ' 

পি ধা সে হযরত ইবরাহীম জো) বলয়ািলেন 3 
0 Hie 12158 021 ১ অথাৎ হুম ইহাকে একট নিরাপদ ওত 
শহর বানাইও।' ফলত মক্কা নগঁরীকে আল্লাহ্‌ তা'আলা শরীআতের বিধান এবং প্রাকৃতিক 
সুযোগ-সুবিধা এই উভয় দিক "দিয়া নিরাপদ ও ভীতিমুক্ত'শহর বানাইয়াছেন। এই সম্বন্ধ 
আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলিতেছেন ঃ - 

(521 34 {55 5 ‘আর কেহ উহাতে প্রবেশ করিলে সে নিরাপদ হইয়া যায়।' তিনি 
আরও বলিতেছেন ঃ 
১১০25595105 05 01511 ডর কি 
দেখে না য়ে; আমি-তাহাদের-জন্যে একটি ্মান্তি.নিরাপদ্যস্থান বানাইয়া ্াহাদের 
চতুষ্পার্খ হইতে লোকদের উপর হামলা করা হইয়া থারে৭' .... ... 

রোজার বাত তর ফিক ভাতা নানান 
সম্মানিত হইবার বিষয় বর্ণনা করিয়াছেন। ইতিপূর্বে উল্লেখিত একাধিক হাদীসে বর্ণিত হইয়াছে 
যে, “মক্কা ভূমিতে যুদ্ধ-বি্রহ করা হারাম?” হযরত:জাবির (রা): হইতে মুসলিম শরীফে বর্ণিত 
হে!  ‘হ্যরত জাবির রো) বলেন, আমি নবী করীম (সা)-কে বলিতে শনিয়াছি মক্কা 
ন এখানে একটি বিষয়, লক্ষণীয় আলো আয়াতে হযরউ ইবরাহীম আ)-এর যৈ দোয়ার 
বিষয় উল্লেখিত হইয়াছে, উহা তিনি কা'বা খর নির্মাণ কঁরিবার কালে আল্লাই তা'আলার নিকট 
“নিবেদন : ই 


ই আল শন প্রয়োগ না করি গর করিয়াছিলেন ইহাকে শূ্দ। তিনি বা বলিয়া 
৮1198 15১১ ১1:5, ভু হে।তুমি ‘ইহাকে একটি নিরাপ্রু্- জনপদে পরিণত 


| এ 


“পক্ষান্তরে সূরা ইবরাহীযের নিনৌন্ত আয়াতে হযরত ইবরাহীম (আ)-এর যে-দোয়ার 
A ইমা 'উহা-তিনি কা'বা ঘর নির্মাণেরণ্কার্য সম্পন্ন করিবার বেশ কয়েক 
ORT 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭১৩ 
একটি জনপদ গড়িয়া উঠিয়াছিল। এই কারণেই “সূরা ইররাহীম' এর অন্তর্গত সংশ্লিষ্ট আয়াতে 
দেখা যায়-হযরত ইবরাহীম (আ) তখন উক্ত অঞ্চলটি .সম্বন্ধে ‘জনপদ’ শব্দ প্রয়োগ 
করিয়াছিলেন? সূরা ইবরাহীমের সংশিষ্ট আয়াতটি হইতেছে এই $' 

“El ali ১৯ ১১১০১ 18১! 028 31, "আর সেই সময়টি স্মরণযোগ্য যখন 
ইবরাহীম বলিয়াছিল, 'প্রভু হে! তুমি এই জনপদটিকে নিরাপদ বানাও ।' 


. উল্লেখ্য যে, হ্যরত ইবরাহীম (আ) দ্বিতীয়বার দোয়া করিয়াছিলেন নিশ্চিতরূপে হযরত 
ইসহাক জো)- এর জন্মের পর। কারণ, দ্বিতীয়বারের দোয়ার পর তিনি বলিয়াছিলেন- 


eld ১9), Gals 0০৭ ৪। ০5 Ll gst dll 

সকল প্রশংসা সেই আল্লাহর জন্যে যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল ও ইসহাককে দান 
করিয়াছেন। নিশ্চয় আমার প্রভু অবশ্যই দোয়া শ্রবণ করিয়া থাকেন।' 

এই ক্ষেত্রে উল্লেখ করা যায় যে, হযরত ইসহাক (আ) হযরত ইসমাঈল (আ) অপেক্ষা 
তের বৎসরের কনিষ্ঠ । আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

8585-87-86 ETE GLEE Eo 

আলোচ্য এই আয়াত দুইরূপে পঠিত হইয়াছে। অধিকাংশ কারী ও ব্যাখ্যাকার বলেন-উক্ত 
আয়াতাংশের অন্তর্গত 5 ক্রিয়াটির কর্তা হইতেছেন, আল্লাহ্‌ তা'আলাঁ। তদনুসারে তাহারা 
25 
এইরূপে তাহারা উহার অন্তর্গত , ৮.১! ক্রিয়াটির প্রথম বর্ণ ।-কে £২4; যেবর) এবং শেষ 
বর্ণ ১-কে 4, (পেশ) দিয়া পড়েন। | 

পক্ষান্তরে কোন কোন কারী ও তাফসীরকার বলিয়াছেন- আলোচ্য আয়াতাংশের অন্তর্গত 
JU ক্রিয়াটির কর্তা হইতেছেন, হযরত ইবরাহীম (আ)। তদনুসারে তাহারা 54! ক্রিয়াটির 
'প্রথম বর্ণ । -কে যবর এবং শেষ বর্ণ £ রানি "যায এহ] তাহারা 5% 
ক্রিয়াটির প্রথম বর্ণ । -কে ১,4 (যের) দিয়া পড়িয়াছেন। 

প্রথমোক্ত ব্যাখ্যা ও কিরাআত অনুসারে আলোচ্য আয়াতাংশের তাৎপর্য' হইতেছে £ আল্লাহ 
তা'আলা হযরত ইবরাহীম (আ)-এর দোয়ার উত্তরে বলিলেন-আমি. তোমার দোয়া কবূল 
করিলাম । উহাকে আমি নিরাপদ ও ভীতিমুক্ত জনপদে -পরিণৃতকরিব এবং:তোমার দোয়া 
অধিবাসীদের মধ্য হইতে যাহারা কুফরী করিবে, আমি তাহাদিগকেও মু'মিনদের ন্যায় রিযিক 
'দিব। তবে আমাদের (কাফিরদের) বেলায় আমার রিযিকের:সময়ের পরিধি হইবে সীমাবদ্ধ । 
তাহারা আমার.রিযিক ও নি“আমাত শুধু তাহাদের ইহ জীবনেই ভোগ. করিতে. পারিকে। 
পরীক্ষার জন্য তাহাদিগকে উক্ত নি“'আমাত ভোগ" করিতে দেওয়া যুক্তিসঙ্গত বিধায় আমি 
UN TIT 
দোযখে নিক্ষেপ করিব। আর. দোযখ বড়ই নিকৃষ্ট আশ্রয় ।' : <৯ 

পক্ষান্তরে পেৰেড ব্যাখ্যা ও কিরাজাত অনুসারে আলোচ্য আয়াতাংশের তাৎপর্য হইডেছে 
হযরত ইবরাহীম (আ) আল্লাহ্‌ তা'আলার নিকট দোয়া করিলেন, হে আল্লাহ্‌! আর যাহারা 
কাছীর (১ম খণ্ড)_-৯০ 


www.quraneralo.com 


Contents 


কুফরী করিবে, তুমি তাহাদিগকে অল্প কিছুদিন (অর্থাৎ তাহাদের পার্থিব জীবনে) নি'আমাত : 
' ভোগ করিতে সুযোগ দিও; অতঃপর তাহাদিগকে দোষখে নিক্ষেপ করিও। আর দোযখ বড়ই 
নিকৃষ্ট নিবাস।' উল্লেখ্য যে, শেষোক্ত কিরাআত বিখ্যাত সাতটি কিরাআাতের কোন কিরাআতের 
অন্তর্ভুক্ত নহে । তাহা ছাড়া শেষোক্ত ব্যাখ্যাটি আয়াতের গ্রন্থি অবস্থিতির সহিত সামঞ্জস্যশীল 
নহে। উহা সঠিক ব্যাখ্যা বলিয়া গ্রহণ করা যায় না; বরং প্রথমোক্ত ব্যাখ্যাই স্বাভাবিক এবং 
গ্রহণযোগ্য . 

আবুল আলীয়া হইতে ধারাবাহিকভাবে রবী" ও আবূ জা'ফর বর্ণনা করিয়াছেন ৪ হযরত 
ইব্‌ন আব্বাস (রো) আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলিয়াছেন 5 9548 445 93৫ ১৭১ 
১11 011 ২০2 | ০১৮:৬। -এই অংশটি হযরত ইবরাহীম (আ) কর্তৃক আল্লাহ্‌ 
তা'আঁলার নিকট নিবেদিত একটি দোয়া। উহাতে হযরত ইবরাহীম (আ) বলিতেছেন-'হে 
আল্লাহ্‌! আর যে ব্যক্তি কুফরী করিবে, তুমি তাহাকে অল্প কিছুদিন নি'আমাত ভোগ করিতে 
দিও । অতঃপর, তাহাকে দোযখে নিক্ষেপ করিও । আর, উহা বড়ই নিকৃষ্ট স্থান!’ 

হযরত উবাই ইব্‌ন কাব (রা) হইতে ধারাবাহিকভাবে আবুল আলীয়া, রবী' ইব্‌ন আনাস 
ও ইমাম আবু জাফর রাষী বর্ণনা করিয়াছেন ৪ হযরত উবাই ইব্‌ন কা'ব (রা) বলেন- 

৪০০91 Dll ole ১৮৭ BS Sa Ll i by 

এই. আয়াতাংশটি .আল্লাহ্‌ তা'আলা কর্তৃক হযরত ইবরাহীম (আ)-কে প্রদত্ত উত্তর 

যুজাহিদ এবং ইকরামাও উপরোকরণ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। ইমাম ইব্‌ন জারীর 
উপরোক্ত ব্যাখ্যাকেই শুদ্ধ ও সঠিক বলিয়া অভিহিত করিয়াছেন। i 

মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে লায়ছ ইবন আৰু নীম ও আৰু জা ফর বর্ণনা করিয়াছেন 
‘যে, মুজাহিদ বলেন- adil SL এ|1 5১৮৫০ দি সু ০4554 ১০) 
£5 অর্থাৎ-আর যে ব্যক্তি কুফ্রী করিবে, আমি তাহাকেও সামান্য রিযিক দান করিব। 

অতঃপর তাহাকে আগুনের শান্তির দিকে ঠেলিয়া লইয়া যাইব। আর উহা বড়ই জনয 
ই 

Ee HST 1 PEE করনা ভাই) 
তীহার বংশধরদের মধ্য হইতে কিছুসংখ্যক লোককে ইমাম বানাইবার জন্যে আল্লাহ্‌ তা'আলার 
নিকট যে দোয়া করিয়াছিলেন, উহার উত্তরে আল্লাহ্‌ তা'আলা তাহাকে জানাইয়াছিলেন-“তাহার 
ংশে কাফিরও জন্মলাভ করিবে এবং তিনি কাফিরকে লোকদের ইমাম বানাইবেন না। তাহার ' 
বংশে কাফিরও জন্মলাভ করিবে ইহা জানিতে পারিয়া হযরত ইবরাহীম 'আ),মর্মাহত হইলেন 
এবং আল্লাহ্‌র মহব্বতে আবিষ্ট হইয়া স্বীয় বংশধরদের মধ্য হইতে কাফিরদিগকে বাদ দিয়া শুধু 
মু'মিনদের জন্যে দোয়া করিলেন। তিনি কা'বা ঘরের অঞ্চলের ভবিষ্যৎ:অধিবাসী মু'মিনদিগকে 
আল্লাহ্‌ ' তা'আলা: তাহাকে জানাইলেন-আমি মু'মিনকে রিযিক দান করিব এবং তৎসহ 
কাফিরকেও রিযিক দান করিব। তবে কাফিরকে রিযিক দান করিব সামান্য কিছুদিন । তাহাকে 
; 8555 
Hl ০০০৪০ | 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭১৫ 


হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র, আম্মার, যাহাবী, 
হামীদ খাররাত ও হাতিম ইব্‌ন ইসমাঈল বর্ণনা করিয়াছেন ঃ আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় 
হযরত ইব্‌ন আব্বাস (রা) বলিয়াছেন-হযরত. ইবরাহীম (আ) কাফিরদিগকে বাদ দিয়া শুধু 
মুমিনদের জন্য দোয়া করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন-'(প্রভু হে!) আর, তুমি উহার 
অধিবাসীদের মধ্যে যাহারা আল্লাহ্‌ ও আখিরাতের প্রতি ঈমান আনিবে তাহাদিগকে ফলসমূহ 
হইতে রিযিক দান করিও ।' তাহার দোয়ার উত্তরে আল্লাহ্‌ তা'আলা বলিলেন-'আমি যেইরূপ 
মু'মিনদিগকে রিযিক দান করিব, সেইরূপে কাফিরদিগকেও রিযিক দান করিব । আমি কি 
কাহাকেও সৃষ্টি করিয়া তাহাকে রিযিক হইতে বঞ্চিত করিব? না, তাহা করিব না, করিতে পারি 
না। বরং আমি কাফিরদিগকেও' রিযিক দান করিব । তবে, তাহাদিগকে রিযিক দান করিব অল্প 
কিছুদিনের জন্যে (শুধু পার্থিব জীবনে)। অতঃপর তাহাদিগকে দোযখের আযাবের দিকে ঠেলিয়া 
লইয়া যাইব। আর উহা বড়ই জঘন্য গন্তব্য স্থান । অতঃপর হযরত ইব্‌ন আববাস (রা) নিম্নোক্ত 
আয়াত তিলাওয়াত করিয়া-শুনাইলেন ঃ ূ 

(১, 4০০ ০০০ হা, ১5১০0523555 1855 Ld Sew 

তোমার প্রভুর দান হইতে এই দলকে এবং ওই দলকে উভয় দলকে সাহায্য করিয়া থাকি। 
আর, তোমার প্রভুর দান (দল বিশেষের জন্যে) সংরক্ষিত নহে।” 

উক্ত রিওয়ায়েতটি ইমাম ইব্‌ন মারদুবিয়্যা বর্ণনা করিয়াছেন। মুজাহিদ, এবং ইকরামা 
হইতেও উপরোক্ত ব্যাখ্যার অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। 

এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 


“0 


নি ১৯১০৪ ৪ td Le SS 


‘যাহারা আল্লার বিরদ্ধে মিথ্যা আরোপ করে, তাহারা কোনক্রমে নি্ধ-মনোরথ হইতে 
পারিবে না। তাহাদের জন্যে দুনিয়াতে কিছু ভোগের উপকরণ রহিয়াছে ।তারপূর তাহাদিগকে 
০০০০ 
কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাইব !' 

হি সিটদনিডিা | 


441 01- 5177 ০১৩০১৫১০০১৭ 
EE GE 175৮৮0553৯০ এ 
“যাহারা কুফরী করিয়াছে, তাহাদের কুফরী যেন তোমাকে চিন্তান্বিত না করে।. 
তাহাদিগকে আমার নিকট ফিরিয়া আসিতে হইবে। তৎপর আমি তাহাদিগকে তাহাদের 
কাৰ্যসমূহ সম্বন্ধে অবগত করাইব। নিশ্চয় আল্লাহ্‌ অন্তরের বিষয়সমূহ সম্বন্ধে অবগত 
রহিয়াছেন। আমি তাহাদিগকে সামান্য কয়েক দিন ভোগের উপকরণ প্রদান করিব। অতঃপর 
তাহাদিগকে কঠিন শাস্তির দিকে ঠেলিয়া দিব ।” 


Wwww.quraneralo.com 


Contents 
৭১৬ তাফসীরে ইবৃন কাছীর 


এ ess 5:17 


SY 
852 ০৪০০ নর 


(4212 Is ভি PEE রি রি CPOE 
2০ ০১০ LATE 08০1 ৪০৮৯1 tL Ud LSU ১. (৯১৯১১- ডে 
০:৪০] L 
- “আর যদি সকল লোক.একই দলের অন্তর্ভুক্ত. হওয়ার আশংকা না থাকত তবে আমি 
যাহারা “রহমান'-এর প্রতি কুফরী করে, তাহাদের.আন্যেঃতাহাদের গৃহসমূহের নিশ্চয় ।রৌপ্য 
দ্বারা ছাদ প্রস্তুত করিয়া দিতাম আর. তাহাদের উপরে উঠার সোপানসমূহও। আর. তাহাদের 
গৃহসমূহের দ্বার এবং পালঙ্কও (তদ্ধপ করিতাম) যাহার উপুর তাহারা.হেলান দিয়া বসিত। আর 
স্বর্ণও (দিতাম)। আর এই সবই নিশ্চয় পার্থিব জীবনের ভোগের, উপকরণ; আর আখিরাত 
(উহার নি'আমাতসমূহ) তো তোমার প্রভুর নিকট মুত্তাকীদের জন্যেই সংরক্ষিত রহিয়াছে” 


শন ডি, ৫415০ ০০০০০ (অর্থাৎ ‘কাফিরদিগকে আমরা পার্থিব 


জীবনে কুফরী করিবার সুযোগ দিয়া আখিরাতে তাহাদিগকে শক্ত হাতে ধরিব এবং দোযখের 
ভীষণ শান্তির দিকে ঠেলিয়া লইয়া যাইব . 
'এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন ৪. 


2ঠ ঠ৩ “ow Ow oe 


রত ETE MERGE “আর কত 
জনপদের জালিম হওয়া অবস্থায় আমি উহাদিগকে অবকাশ দিয়াছি। অতঃপর আমি উহাদিগকে 
শক্ত হাতে ধরিয়াছি। আর আমারই নিকট প্রত্যাবর্তন করিতে হয়।” _ 
- -বুখারী শরীফে ও মুসলিম শরীফে -বর্ণিত র্হিয়াছে যে, নবী করীম (সা) 
বলিয়াছেন--কৃষ্টদায়ক কুথা শুনিয়া আল্লাহ্‌ যতটুকু ধৈর্যধারণ করেন, তত্টুকু ধৈর্যুধারণ অন্য 
. কেহই করে না । লোকে তাহার জন্যে.সন্তান ঠাওরায়; তথাপি তিনি সকলকে, রিযিক দ্বন৷' 
সহীহ হাদীসে আরও বর্ণিত রহিয়াছে ৪ নবী করীম সো) বলিয়াছেন- ‘আল্লাহ্‌ তা'আলা 
জালিমকে সুযোগ ও অবকাশ দিয়া থাকেন। অতঃপর যখন তাহাকে ধরেন; তখন তাহাকে আর 
ছাড়েন না।' অতঃপর নবী করীম (সা) নিষক্ত আয়াত তিলাওয়াত করিয়া শুনাইয়াছেন ঃ | 


চি ৩ 


১১১৯৭ 2811 | - CIB LAY GSE 3০10 42০ BET UK | 
“জনপদসমূহের জালিম খাঁকা অবস্থায় তোমার প্রভু যখন উহাদিগকে ধরেন, তখন তাহার 
ধরা.এইরূপ (শক্ত) হইয়া থাকে । নিশ্চয় তাহার ধরা অতিশয় যন্তুণাদ্রায়ক ৷” 
কি ৮০০58508০4৮ আল ৩০ ডন ০১১3, 
৭ রে (5578 ১5 0 ls TS EA AC - I টা) 
- EEE PETERS Ee (১215 ২০59 - Elis (১১ 1 


শব্দার্থ ৪ ১০15৪11| শব্দটি 54০৪ শব্দের বইবচন। ৪০৪11 অর্থ ভিত্তি বা স্তত্ত। 


৪ oss 192 12725 নি (1 
লু At. 2 ৮৮৭5 ২ পা ভাসি? ত তে রি টা 


E20 রঃ 


ডি 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭১৭ 


উপরোক্ত আয়াতদ্বয়ে আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ):এবং হযরত ইসমাঈল 
(আ) কা'বা ঘর. নির্মাণ করিবার কালে তাহার নিকট যে হৃদয় উৎসারিত দোয়া নিবেদন 
করিয়াছিলেন, তাহা বর্ণনা” করিতেছেন।' তিনি বলিতেছেন-হে মুহাম্মদ! তুমি মানব-জাতির : 
যারা 
ঘরের ভিত্তি গাথিয়া উচু করিবার কালে -বলিতেছিল, “হে আমাদের প্রভু! তুমি আমাদের নিকট 
হইতে আমাদের এই ইবাদতটুক করুল কর। বিশ ভি সকল্‌ কথা শ্রবণ করিয়া থাক এবং 
সকল বিষয়ে অবগত রহিয়াছ।' তাহারা আরও বলিতেছিল, “হে আমাদের প্রভু! আর তুমি 
আমাদের দুইজনকে তোমার প্রতি অনুগত বানাও এবং আমাদের বংশে তোমার প্রতি অনুগত, 
একদল লোক সৃষ্টি করিও। আর তুমি আমাদিগকে আমাদের ইবাদতসমূহ শিক্ষা দাও এবং 
আমাদের তওবা কবুল ফর। নিশ্চয় তুমি তওবা করুলকারী এবং দয়ামর।' 

আলোচ্য আয়াতদ্বয়ের প্রথম আয়াতের অন্তর্গত- | 

ein 2 a 1 0586 15%, এই দোয়াটি হযরত ইসমাঈল (জু) ও 
হযরত ইবরাহীম (আ) উভয়ই আল্লাহ্‌র নিকট পেশ করিয়াছিলেন। অধিকাংশ তাফসীরকার 
উপরোক্ত ব্যাখ্যাই বর্ণনা করিয়াছেন।.তবে কোন কোন তাফসীরকার বলিয়াছেন-“হয়রত 
ইররাহীম.(আ) কা'বা ঘরের ভিত্তি নির্মাণ.করিতেছিলেন. এবং হযরত ইয়াল. (আ) আল্লাহ্র 
নিকট এই, দোয়া করিতেছিলেন,।" উক্ত ব্যাখ্যা গ্রহণযোগ্য নহে; বরং প্রথমোক্ত ব্যাখ্যাই শুদ্ধ ও 
দিত তথয বাহিত ভার হারার রেসি ভার রতি 
প্রমাণিত হয়। শীঘ্রই এতদসন্বন্ধীয়, রিবরণ আসিতেছে। - ., 

চিত এহন Cte RS রত ২1 
পরখ তাফসীরকারগণ বর্ণনা করিয়াছেন যে, তাহারা আলোচ্য আয়াত; এইবূপ,তিলাওয়াত 
করিতেন ঃ ৪8:78 ক ১.» 2.২ টক, 4. 
টি এট 05 ৩ 02৯ তে পা ভে এ 

| সি eg g | | sl ০১৭ wd 
নাইন এবং হয ইসমাঈল আ)- এর দোয়ার মধ্যে অনেক শিক্ষণীয় 
বিষয় রহিয়াছে। উহাদের একটি এই: যে, তাহারা আল্লাহ্‌র ঘর নির্মাণ করিবার কালে তাহাদের 
উক্ত ইবাদত কবৃল করিবার জন্যে আল্লাহ্র নিকট কাকুতি-মিনতি সহকারে দোয়া 
করিতেছিলেন। ইহা অতি উচ্চস্তরের চিন্তাধারা এবং হৃদয়-বৃত্তি। আল্লাহ্‌র অতি মর্যাদাবান" 
বান্দাগণ' ইবাদত করিবার কালে এইরূপ দোয়াই করিয়া -থাকেন। তাহাদের মনে যেরূপ 
তাহাদের ইবাদত কবৃল হইবার-আশা বিদ্যমান থাকে; সেইরূপ উহা কবুল না হইবার 

আশংকাঁও বিদ্যমান থাফে' তাই তাঁহারা যে কোন ধরনের ইবাদত করিবার কালে অত্যন্ত 
বিনয়ের সহিত আল্লাহ্‌ তা'আলার নিকট দোয়া করিয়া থাকেন যেন তিনি উহা তাঁহাদের নিকট 
হইতে কবুল.করেন। , 

ওয়াহিব ইব্‌ন বিরদ হইতে ধারাবাহিকভাবে মুহম্মদ ইবন ইয়াধীদ ইব্‌ন খুনায়স মন 
প্রমুখ রাবীর সনদে ইমাম ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন £ “একদা ওয়াহিব ইব্‌ন বিরদ 
আলোচ্য আয়াতদ্বয় তিলাওয়াত করিয়া ক্রন্দনের সহিত বলিতে লাগিলেন-হে আর-রহমানের 


www.quraneralo.com 


Contents 


. ৭১৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


খলীল! তুমি আর-রহমানের ঘরের ভিত্তি নির্মাণ কর আর তোমার মনে এই ভয় থাকে. যে, 
আল্লাহ্‌ উহা কবুল নাও করিতে পারেন। (অর্থাৎ তোমার মন আল্লাহ্‌র ভয়ে কতই না ভীত!) 
'_ নিনোক্ত আয়াতে আল্লাহ্‌ তা'আলা মুমিনের অন্তরের শিবির না বর্ণনা 
45014475008 00350590 অর আর াহাদের অর সদকা ই 
দান করিবার কালে এই ভয়ে ভীত থাকে যে, আল্লাহ্‌ উহাকে কবুল নাও করিতে পারেন।' নবী 
করীম (সা) হইতে হযরত আয়েশা (রা) কর্তৃক বর্ণিত সহীহ হাদীসে উক্ত আয়াতাংশের 
উপরোক্তরপ ব্যাখ্যাই বর্ণিত হইয়াছে, আল্লাহ্‌ চাহেন তো যথাস্থানে উহা বর্ণিত হইবে। 
"_ এইস্থলে ইমাম বুখারী একটি রিওয়ায়েত বর্ণনা করিয়াছেন। নিম্নে উহা বর্ণনা করিতেছি। 
এতদসহ এই সম্পর্কে আরও কতগুলি রিওয়ায়েত.রর্ণিত হইতেছে। যেমন £ .. -. 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র, আইউব 
সাখতিয়ানী' এবং কাছীর 'ইবৃন কাছীর ইব্ন' মুত্তালিব ইব্ন আবূ ওয়াদাআ (উভয়ের 
রিওয়ায়েতের মধ্যে কিছু পার্থক্য রহিয়াছে) মুআম্মার, আব্দুর রায্যাক; আব্দুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ 
ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন £ ‘হযরত ইবৃন আব্বাস (রা) বলেন-'দীর্ঘ ভ্রমণকারিণী 
প্রথম মহিলা হইতেছেন হযরত ইসমাঈল (আ)-এর মাতা হযরত হাজেরা রো)।'তিনি হযরত: 
সারাহ (রা) হইতে অনেক দূরে চলিয়া যাইবার জন্যে বদ্ধপরিকর হইলেন । অতঃপর হযরত . 
ইবরাহীম (আ) তাঁহাকে এবং তাহার দুগ্ধপোষ্য শিশুপুত্র ইস্মাটূলকে সঙ্গে লইয়া মক্কার দিক 
রওয়ানা হইলেন। সেই সময়ে মক্কা ছিল একটি জনমানব শূন্য পানিবিহীন স্থান । তখন যমযম 
কূপের স্থানটি ছিল কা'বা ঘরের স্থান অপেক্ষা অধিকতর উচ্চ.। দীর্ঘ সফরের পর হযরত 
ইবরাহীম (আ) মক্কায় পৌছিলেন। অতঃপর তিনি স্বীয় স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাঈলকে' 
একটি চত্বরের পার্শ্বে যমযম কৃপের স্থানের ঠিক উপরে রাখিয়া গৃহের দিকে রওয়ানা হইলেন। 
তিনি তাহাদের বাচিবার জন্যে তাহাদের নিকট রাখিয়া গেলেন শুধু এক থলি শুকনা খেজুর 
এবং এর মশক পানি। ইসমাঈলের মাতা তাহাকে অনুসরণ করিতে করিতে বলিলেন-হে 
ইবরাহীম! এই জনমানবহীন খাদ্য-পানীয় শূন্যস্থানে আমাদিগকে একাকী ফেলিয়া আপনি 
কোথায় যাইতেছেন? ইসমাঈলের মাতা একাধিকবার তাহাকে উহা বলা সত্ত্বেও তিনি. তাহার 
প্রতি-ফিরিয়া তাকাইলেন না।, অতঃপর ইসমাইঈলের মাতা .বলিলেন-আন্লাহ্‌ তা'আলাই কি 
আপনাকে ইহা করিতে আদেশ করিয়াছেন? ইহাতে তিনি বলিলেন--হ্যা! আল্লাহ্‌ তা'আলাই 
আমাকে ইহা-করিতে আদেশ করিয়াছেন ।”, ইসমাঈলের মাতা বলিলেন-“ত্বে তিনি. 
আমাদিগকে মারিয়া ফেলিবেন'না.।" এই বলিয়া ইসমাঈলের মাতা পূর্বস্থানে ফিরিয়া গেলেন। 
অতঃপর হযরত.ইবরাহীম (আ) পথ চলিতে লাগিলেন তিনি এক গিরিবর্তে পৌছিয়া স্ত্রী ও 
লন ও না Ao 
দা লিনা রি | 


2 i 
- মরা 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭১৯ 


Bh, ca 


“হে আমাদের প্রভু প্রভু! নিশ্চয় আমি আমার বংশধরদের একটি অংশকে তোমার পবিত্র ঘরের 
টিটি তাকান কর যাহ ন; তাহারা সালাত 
কায়েম করিবে । অতএব, তুমি কতগুলি মানুষের অন্তরকে তাহাদের দিকে আকৃষ্ট করিয়া লইয়া 
আসিও আর তাহাদিগকে ফলসমূহ হইতে রিযিক দান করিও । আশা করা যায়, তাহারা 
শোকরগুযারী করিবে ।” 

অতঃপর তিনি গৃহের দিকে রওয়ানা হইলেন। এদিকে ইসমাঈলের মাতা ইসমাঈলকে স্তন্য 
পান করাইতে লাগিলেন এবং নিজে মশকের পানি পান করিয়া ও থলির খেজুর খাইয়া 
দিনাতিপাত করিতে লাগিলেন। এক সময়ে মশকের পানি ফুরাইয়া গেল। পুত্র ইসমাঈল ও 
তিনি তৃষ্তায় কাতর হইয়া পড়িলেন। পানির পিপাসায় শিশুপুত্র ছট্ফট্‌ করিবার দৃশ্য সহিতে না 
পারিয়া তিনি পানির তালাশে এদিক-ওদিক ছুটাছুটি করিতে লাগিলেন। কাছেই অবস্থিত ছিল 
সাফা পাহাড় । কোথাও কোন মানুষকে দেখিতে পাইলে তাহার নিকট পানির সন্ধান পাইবেন 
এই আশায় তিনি উহাতে চড়িয়া উপত্যকার চারিদিকে তাকাইতে লাগিলেন। কিন্তু কোথাও 
কোন মানুষকে দেখিতে পাইলেন না। তিনি পাহাড় হইতে উপত্যকায় নামিয়া স্বীয় কামীছের 
কিনারা উপরে তুলিয়া বিপদগ্রস্ত মানুষের ন্যায় দৌড়াইতে লাগিলেন ।.এইরূপ দৌড়াইতে 
দৌড়াইতে তিনি মারওয়া পাহাড়ের নিকট পৌছিলেন। অতঃপর উহাতে চড়িয়া কোন মানুষকে 
দেখা যায় কিনা তাহা জানিবার জন্যে চারিদিকে তাকাইতে লাগিলেন। কিন্তু, কোথাও কোন 
মানুষকে দেখিতে পাইলেন না। এইরূপ সাতবার পাহাড়ে উঠানামা ও উপত্যকায় দৌড়াদৌড়ি 
করিলেন।" হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ নার 
লোকে (হজ্জের সময়ে) সাফা ও মারওয়ার মধ্যবর্তী স্থানে সাঈ (এ (দৌড়ান) করিয়া 


. থাকে। 


| শেষবার মারওয়া পাহাড়ে উঠিয়া তিনি একটি আওয়াজ শুনিতে পাইলেন। আওয়াজ শুনিয়া 
নিজেই নিজেকে বলিলেন- 'থামো। অতঃপর মনোযোগ সহকারে কান লাগাইয়া সেই একই 
আওয়াজ শুনিতে পাইলেন। এইবার আওয়াজ শুনিয়া বলিলেন, “ওহে! কাহার আওয়াজ 
শুনিতেছি? তোমার নিকট যদি পানি থাকে... " হঠাৎ তিনি দেখিলেন্‌ যমযম কুপের স্থানের 
কাছে এক ফেরেশতা দীড়াইয়া রহিয়াছেন। ফেরেশতা পায়ের গোড়ালি দ্বারা অথবা ডানা দ্বারা 
(এইস্থলে রাবী গোড়ালি ও ডানা এই দুইটি শব্দের কোনটি .শুনিয়াছেন, তাহা তাহার মনে 
নাই।) মাটি খুঁড়িলেন। ফলে উক্ত স্থান হইতে ঝরনা উৎসারিত হইল । ইসমাঈলের মাতা হাত, 
দিয়া ঠেকাইবার কাজ করিয়া (অর্থাৎ চারিপাশে মাটি দ্বারা বাধ দিয়া) পানিকে গড়াইয়া যাইতে 
বাধা দিতে লাগিলেন এবং অঞ্জলি ভরিয়া পানি উঠাইয়া মশক পূর্ণ করিতে লাগিলেন। তাহার 
পানি উঠাইবার পর সঙ্গে সঙ্গে উক্ত স্থান পুনরায় পানিতে ভরিয়া যাইতে লাগিল ।' হযরত ইব্‌ন 
আব্বাস রো) বলেন ঃ নবী করীম (সো) বলিলেন-'আন্মাহ্‌ তা'আলা ইসমাঈলের মাতাকে রহম 
করুন! যদি তিনি যমযমকে উহার নিজ গতিতে চলিতে দিতেন অথবা (বর্ণনাকারীর দ্বিধা) যদি 
তিনি অঞ্জলি ভরিয়া পানি না উঠাইতেন, তবে যমযম কূপ নিশ্চয় চতুর্দিকে প্রবহমান একটি 
ফোয়ারা হইত ।” হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন ৪ “অতঃপর ইসমাঈলের মাতা নিজে পানি 
পান করিলেন এবং শিশুকে স্তন্য পান করাইলেন। তারপর ফেরেশতা তাহাকে বলিলেন-“তুমি 
ধ্বংস হইয়া যাইবার আশংকা করিও না। এখানে আল্লাহ্‌র একখানা ঘর রহিয়াছে। শিশুটি এবং . 
TR aR ATT 

ধ্বংস করিবেন না।' 


www.quraneralo.com 


Contents 


৭২০ তাফসীরে ইব্‌ন কাছীর 


বায়তুল্লাহ্‌ তখন ছিল টিলার ন্যায় উচ্চ একটি স্থান । বৃষ্টির পানির ঢল উহার ডান বাম 
দিয়া প্রবাহিত হইত। কিন্তু, উহার উপর দিয়া প্রবাহিত হইতে পারিত না। যাহা হউক, মাতা ও 
শিওপুত্রের দিন এইভাবে চলিতে লাগিল একদা 'জুপ্নহুম (১১১৯) গোত্রের একটি কাফেলা 
কোদা (০13) নামক এলাকার রাস্তা দিয়া যাইবার কালে মক্কার নিম্ন ভূমিতে অবতরণ করিল । 
তাহারা একটি পাখীকে আকাশে চক্রপথে উড়িয়া বেড়াইতে দেখিয়া বলাবলি করিল; এই 
পাখীটি নিশ্চয় পানির উপর (ঘুরিয়া ঘুরিয়া) আকাশে উড়িয়া বেড়াইতেছে। আমরা এই পথ 
দিয়া বহুবার যাতায়াত করিয়াছি; কিন্তু এখানে তো পানি দেখি নাই। অতঃপর তাহারা প্রকৃত 
অবস্থা জানিবার জন্যে তদন্তকারী লোক পাঠাইল। তদন্তকারী লোক আসিয়া পানি দেখিতে 
পাইয়া কাফেলাকে উহার সংবাদ জানাইল। তাহারা আসিয়া ইসমাঈলের মাতাকে 
বলিল-আমাদিগকে এই স্থানে বসবাস করিতে অনুমতি দিবেন 'কি? তিনি বলিলেন-হ্যা। 
অনুমতি দিতেছি। তবে, এই পানিতে আপনাদের কোন হক (দাবী) থাকিতে পারিবে না’ 
তাহারা বলিল-হ্যা। আমরা উহা মানিয়া লইলাম।' হযরত ইবৃন আব্বাস (রা) বলেন ঃ নবী 
করীম (সা) বলিয়াছেন যে, “ইসমাঈলের মাতা চাহিয়াছিলেন, এইস্থানে আরও মানুষের বসতি 
কায়েম হউক যাহাতে নির্জনতার কষ্ট দূর হইয়া যায়। এখানে কাফেলার বসতি স্থাপনের কারণে 
উহার নির্জনতা দূর হইল” 

যাহা হউক, তাহারা সেখানে অবতরণ করিয়া পরিবারের লোকদিগকেও সেখানে আনয়ন 
করিল ।, এইরূপে জুরহুম গোত্রের কয়েকটি পরিবার সেখানে স্থায়ীভাবে বসবাস করিতে 
লাগিল। এদিকে ইসমাঈল সন্তান-বৎসল মাতার স্নেহে দিন দিন বড় হইতে লাগিলেন এবং 
প্রতিবেশী জুরহুম গোত্রীয় লোকদের নিকট আরবী ভাষা শিখিতে লাগিলেন। তাঁহার স্বভাব. 
চরিত্র ও চালচলন সকলকে মুগ্ধ করিয়া দিল। তাহারা সকলে তীহাকে অতিশয় স্নেহ করিতে 
লাগিল। সকলের স্নেহ ও ভালবাসার: মধ্য দিয়া শিশু ইসমাঈল কিশোর ইসমাঈলে এবং 
কিশোর ইসমাঈল যুবক ইসমাঈলে পরিণত হইল। এই সময়ে তাহারা তাহাদের একটি 
কন্যাকে হযরত ইসমাঈল (আ)-এর সহিত বিবাহ দিল।.কালের গৃতিতে.এক সময় হযরত 
ইসমাঈল 'আ)-এর মাতা ইন্তিকাল করিলেন। একদিন হযরত ইবরাহীম (আ) স্বীয় 
পরিজনকে দেখিতে আসিয়া হযরত ইসমাঈল (আ)-কে বাড়িতে পাইলেন না, পুত্রবধূর. নিকট 
তিনি তাহার সংবাদ জানিতে চাহিলে সে বলিল, ‘তিনি রিযিকের সন্ধানে বাহিরে গিয়াছেন। 
হযরত ইবরাহীম (আ) তাহাদের দিন কিভাবে চলিতেছে তাহা তাহার নিকট. জানিতে চাহিলে 
সে বলিল- ‘আয়রা বড় কষ্ট ও. অভাব অনূটনের মধ্যে আছি।' হযরত ইব্রাহীম আ) 
বলিলেনহ -*তোমার স্বামী বাড়ীতে ফিরিয়া :আসিলে তাহাকে আমার পক্ষ হইতে সালাম 
জানাইরে.এবং তাহাকে নিজের ঘরের দরজার চৌকাঠ:বদলাইয়া ফেলিতে.বলিবে।' এই বৰিয়া 
তিনি চলিয়া .গেলেন।-হ্যরত. ইসমাঈল (আ) বাড়ীতে ফিরিয়া আসিয়া তাহার বাড়ীতে কোন 
লোকের আগ্মন অনুভব করিয়া স্্রীকে/জিজ্ঞাসা করিলেন- -আমাদের বাড়ীতে. কি' কোন লোকের 
. আগমন-ঘটিয়াছিল? তাহার স্ত্রী বলিল-হ্যা,.এই এই চেহারা ' চরিত্রের 'জনৈক বৃদ্ধ 'ব্যক্তি 
এখানে আসিয়াছিল।-সে আমার নিকট আপনার সংবাদ জানিতে চাহিয়াছিল।-আমি:তাঁহাকে 
আপনার'বাহিরে যাইবার সংবাদ জানাইয়াছি। লোকটি আমাদের দিন 'কিরূপে' কাটিতৈছে 
 তাহীও জানিতে চাহিয়াছিল। আমি তাহাকে বলিয়াছি যে, আমরা বড় কষ্ট ও অভাবের মধ্য 
দিয়া দিনাতিপাত করিতেছি । হযরত ইসমাঈল (আ) জিজ্ঞাসা করিলেন-তিনি কি তোমাকে 


www.quraneralo.com 


Contents 


মুনা জান সুতা | ৭২১ 


কোন আদেশ দিয়া গিয়াছেন? তাহার স্ত্রী বলিল-হ্যা! লোকটি আমাকে এই আদেশ দিয়া 
গিয়াছে যে, আমি যেন তাহার পক্ষ হইতে আপনাকে সালাম জানাই: এবং আপনার ঘরের 
দরজার “শীকাঠ বদলাইয়া ফেলিতে বলি । হযরত ইসমাঈল (আ) বলিলেন-“তিনি হইতেছেন 
৪8717555555 
পরিজনের নিকট চলিয়া যাও।” 

ইরা 
কন্যাকে বিবাহ করিলেন। কিছুদিন পর হযরত ইবরাহীম (আ) পুনরায় মন্কায় হযরত ইসমাঈল 
(আ)-কে দেখিতে আসিয়া তাহাকে বাড়ীতে পাইলেন না। তিনি পুত্রবধূর নিকট তাহার সংবাদ 
জানিতে চাহিলে পুত্রবধূ বলিলেন-“তিনি রিযিকের তালাশে বাহিরে গিয়াছেন।' হযরত 
ইবরাহীম (আ) জিজ্ঞাসা করিলেন- তোমাদের দিন কিভাবে কাটিতেছে? পুত্রবধূ 
বলিলেন-'আমরা সুখে আছি। অতঃপর তিনি আল্লাহ্‌ তা“আলার প্রশংসা বর্ণনা করিলেন।' 
হযরত ইবরাহীম (আ) জিজ্ঞাসা করিলেন-তোমরা কি খাদ্য খাও? পুত্রবধূ বলিলেন-“আমরা 
গোশত খাই ৷’ হযরত ইবরাহীম (আ) জিজ্ঞাসা করিলেন-তোমরা কি পানীয় পান কর? পুত্রবধূ 
বলিলেন-আমরা পানি পান করি। হযরত ইবরাহীম (আ) বলিলেন-“হে আল্লাহ্‌! তুমি তাহাদের 
জন্যে তাহাদের গোশত ও পানিতে বরকত নাযিল কর!’ নবী করীম (সা) বলেন-সেই যুগে 
তাহারা খাদ্য হিসাবে শস্যদানা পাইতেন না। যদি তাহাদের নিকট শস্যদানা থাকিত, তবে 
হযরত ইবরাহীম (আ) উহাতে বরকত নাযিল করিবার জন্যেও আল্লাহ্‌ তা'আলার নিকট দোয়া 
করিতেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন-ঃ হযরত ইবরাহীম (আ)-এর দোয়ার ফল এই 
হইয়াছে যে, মক্কা ভিন্ন অন্যত্র কোন লোক শুধু গোশত ও পানি খাইয়া বাচিতে না পারিলেও 
মক্কার লোকে শুধু উক্ত খাদ্য ও পানীয় গ্রহণ করিয়াই বাচিয়া থাকিতে পারে । যাহা. হউক 
হযরত ইবরাহীম (আ) পুত্রবধুকে বলিলেন-“তোমার স্বামী বাড়িতে ফিরিয়া আসিলে আমার 
পক্ষ হইতে তাহাকে সালাম জানাইবে এবং তাহাকে তাহার ঘরের দরজার চৌকাঠ অপরিবর্তিত 
রাখিতে বলিবে।' হযরত ইসমাঈল (আ) বাড়িতে ফিরিয়া আসিয়া স্ত্রীর নিকট: জিজ্ঞাসা 
করিলেন-কোন লোক কি আমাদের বাড়িতে আসিয়াছিল? তাহারা স্ত্রী বলিলেন-হ্যা! জনৈক 
সুগঠন বৃদ্ধ ব্যক্তি আমাদের বাড়িতে আসিয়াছিলেন।' তাহার স্ত্রী এইরূপ হযরত ইবরাহীম 
(আ)-এর আরও প্রশংসামূলক পরিচয় বর্ণনা করিলেন। অতঃপর বলিলেন-“বৃদ্ধ লোকটি আমার 
নিকট আপনার সংবাদ এবং আমাদের সাংসারিক অবস্থা জানিতে চাহিয়াছিলেন। আমি তাহাকে 
বলিয়াছি আমরা সুখে আছি।' হযরত ইসমাঈল (আ) বলিলেন-তিনি কি তোমাকে কোন 
আদেশ দিয়া গিয়াছেন? তাহার স্ত্রী বলিলেন-“হা! তিনি আমাকে তাহার পক্ষ হইতে আপনাকে 
সালাম জানাইতে বলিয়াছেন এবং আপনার ঘরের দরজার চৌকাঠ অপরিবর্তিত রাখিতে নির্দেশ 
দিয়া গিয়াছেন। হযরত ইসমাঈল (আ) বলিলেন-'তিনি হইতেছেন আমার পিতা । যে 
চৌকাঠটিকে তিনি অপরিবর্তিত রাখিতে নির্দেশ দিয়া গিয়াছেন, তুমিই হইতেছ সেই চৌকাঠ। 
তিনি স্ত্রী হিসাবে তোমাকে অপরিবর্তিত রাখিবার জন্যে আমাকে নির্দেশ দিয়া গিয়াছেন।" 

কিছুদিন পর হযরত ইবরাহীম আ) হযরত ইসমাঈল (আ)-কে দেখিবার জন্যে পুনরায় 
মক্কার আগমন করিলেন। এই সময়ে হযরত ইসমাঈল (আ) যমযম কূপের কাছে একটি 
টিলার নীচে বসিয়া তীরের শলাকা প্রস্তুত করিতেছিলেন। পিতাকে দেখিবা মাত্র তিনি তাহার 
রি বিটি রি 
কাছীর (১ম খণ্ড)__-৯১ 


www.quraneralo. com 


Contents 


৭২২ | উনার হর্ন কাহার 


ইল LG ST _-হে ইসমাঈল! TET US 
আদেশ দিয়াছেন ।' হযরত ইসমাঈল (আ) বলিলেন-‘আপনার প্রভু আপনাকে যাহা করিতে 
আদেশ দিয়াছেন, তাহা পালন করুন ।' হযরত ইবরাহীম (আ) বলিলেন-তুমি উহাতে আমাকে 
সাহায্য করিবে তো? হযরত ইসমাঈল (আ) বলিলেন-'আমি অবশ্যই আপনাকে সাহায্য 
করিব । হযরত ইবরাহীম (আ) একটি উঁচুস্থানের দিকে ইঙ্গিত করিয়া বলিলেন-'আল্লাহ্‌ 
তা'আলা এইস্থানে একটি ঘর নির্মাণ করিবার জন্যে আমাকে আদেশ দিয়াছেন। অতঃপর 
পিতাপুত্র মিলিয়া কা'বা ঘরের ভিত গীথিয়া উঁচু করিতে লাগিলেন। হযরত ইসমাঈল 
(আ)-পাথর আনিয়া দিতে লাগিলেন এবং হযরত ইবরাহীম (আ) ইমারত গাথিতে লাগিলেন। 
এক সময়ে কাবার নির্মীয়মান দেওয়াল উঁচু হইয়া গেলে হযরত ইসমাঈল আআ) এই 
_ পাখরখানা আনিয়া হযরত ইবরাহীম আ)-এর পায়ের কাছে রাখিয়া দিলেন। হযরত ইবরাহীম 
(আ) উহার উপর দীড়াইয়া দেওয়াল গাথিতে লাগিলেন। কাবা ঘর নির্মাণ করিতে করিতে 
পিতা-পুত্র আল্লাহ্‌ তা'আলার নিকট দোয়া করিতেছিলেন-'হে আমাদের প্রভু! আমাদের নিকট 
হইতে ইহা কবৃল কর। নিশ্চয় তুমি সকল কথা শুনিয়া থাকো এবং সকল বিষয়ে অবগত 
47177785995 
তা'আলার নিকট উপরোক্ত দোয়া পেশ করিতেন। 

উক্ত রিওয়ায়েত উপরোক্ত রাবী আব্দুর রাষ্যাক হইতে উপরোক্ত সনদে আবৃদ ইবৃন 
হামীদও বিস্তারিতরূপে বর্ণনা করিয়াছেন। আবার, ইমাম ইব্‌ন আবূ হাতিম উহা উপরোক্ত রাবী 
- আব্দুর রায্যাক হইতে উপরোক্ত অভিন্ন উধ্বৃতন সনদাংশে এবং আব্দুর রাষ্যাক হইতে আবূ 
আবদুল্লাহ মুহাম্মদ ইব্‌ন হাম্মাদ তাবরানীর ভিন্নরূপ অধস্তন সনদাংশে সংক্ষেপে -বর্ণনা 
করিয়াছেন । তেমনি ইমাম ইব্‌ন জারীর উহা উপরোক্ত রাবী আব্দুর রায্যাক হইতে উপরোক্ত 
অভিন্ন উধ্বৃতন সনদাংশে এবং আব্দুর রায্যাক হইতে আহমদ ইব্ন ছাবিত রাষীর ভিন্নরূপ 
অধস্তন সনদাংশের সংক্ষেপে বর্ণনা করিয়াছেন। কাছীর ইব্‌ন কাছীর হইতে ধারাবাহিকভাবে 
আব্দুল মালিক ইবৃন জুরায়জ, মুসলিম ইবৃন খালিদ যাপ্জী, আহমদ ইব্‌ন মুহাম্মদ আযরাকী, 
বর্ণনা করিয়াছেন যে, কাছীর ইব্‌ন কাছীর বলেন ঃ একদা রাত্রিতে আমি, উসমান ইব্‌ন আবু 
সুলায়মান ও আব্দুল্লাহ্‌ ইবৃন আব্দুর রহমান ইব্‌ন আবু হুসাইন সহ একদল লোক সাঈদ ইব্‌ন 
জুবায়রের সঙ্গে মসজিদে ছিলাম । সাঈদ ইবৃন জুবায়র বলিলেন-“আমি তোমাদের নিকট হইতে 
চলিয়া যাইবার পূর্বেই তোমরা প্রশ্ন করিয়া আমার নিকট হইতে জ্ঞানের বিষয় জানিয়া লও ।' 
ইহাতে লোকেরা মাকামে ইবরাহীম সম্বন্ধে তাহার নিকট প্রশ্ন করিল। তিনি তাহাদের নিকট 
হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে শ্রন্ত উপরোক্ত রিওয়ায়েতটি বর্ণনা করিলেন। (এইস্থলে 
ইমাম আবু বকর ইব্‌ন মারদুবিয়্যা উপরোল্লেখিত রিওয়ায়েতটি বিস্তারিতরূপে উল্লেখ 
করিয়াছেন ।) 

হযরত ইব্‌ন আব্বাস রো) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র, কাছীর ইব্‌ন 
মুহাম্মদ ও ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন যে, হযরত ইবৃন আব্বাস (রা) বলেন ৪ "হযরত 
ইবরাহীম (আ) এবং তাহার অপর স্ত্রীর মধ্যে যা ঘটিয়াছিল, তাহা ঘটিবার পর তিনি ইসমাঈল 
ও তাহার মাতাকে লইয়া গৃহত্যাগ করিলেন। তাহাদের সঙ্গে ছিল পানি ভর্তি একটি ছোট 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭২৩ 


পুরাতন মশক । পথে ইসমাঈলের মাতা মশক হইতে পানি পান করিতেন । উহার ফলে তাহার 
দুগ্ধপোষ্য শিশুপুত্র ইসমাঈল পান করিবার জন্যে অধিক পরিমাণে দুধ পাইত । এইরূপে দীর্ঘ 
ভ্রমণের পর তাহারা মক্কায় পৌছিলেন। মক্কায় হযরত ইবরাহীম (আ) তাহাদিগকে একটি 
টিলার নীচে রাখিয়া গৃহের দিকে রওয়ানা হইলেন। ইসমাঈলের মাতা তাহাদিগকে এই 
অবস্থায় ফেলিয়া যাইবার কারণে হযরত ইবরাহীম (আ)-এর পিছনে চলিলেন। কোদা (144) 
নামক স্থানে পৌছিবার পর তিনি হযরত ইবরাহীম (আ)-কে পিছন হইতে ডাকিয়া বলিলেন- 
আপনি আমাদিগকে কাহার নিকট রাখিয়া যাইতেছেন? হযরত ইবরাহীম (আ) 
বলিলেন-'তোমাদিগকে আল্লাহ্‌র নিকট রাখিয়া যাইতেছি।' ইসমাঈলের মাতা বলিলেন-“আমি 
আল্লাহ্‌র আশ্রয়কে সন্তুষ্টি সহকারে গ্রহণ করিলাম ।" এই বলিয়া তিনি ফিরিয়া আসিলেন। 
এইস্থানে থাকিয়া তিনি নিজে মশক হইতে পানি পান করিতে লাগিলেন এবং উহার ফলে 
শিশুপুত্র ইসমাঈল পান করিবার জন্যে অধিক পরিমাণে দুধ পাইতে লাগিল। এক সময়ে 
মশকের পানি ফুরাইয়া গেল। ইসমাঈলের মাতা ভাবিলেন- কোথাও কোন লোক দেখা যায় 
কিনা তজ্জন্য চেষ্টা করিয়া দেখি। তিনি সাফা পাহাড়ে চড়িয়া চারিদিকে তাকাইতে লাগিলেন । 
কিন্তু কোথাও কাহাকেও দেখিতে পাইলেন না। অতঃপর নীচে নামিয়া তিনি দৌড়াইয়া মারওয়া 
পাহাড়ে পৌছিলেন। এইরূপে সাতবার পাহাড়ে উঠা-নামা ও উপত্যকায় দৌড়াদৌড়ি করিলেন। 
কিন্তু কোথাও কোন লোক দেখিতে পাইলেন না। অতঃপর ভাবিলেন-“কলিজার টুকরা শিশুটির 
অবস্থা একবার দেখিয়া আসি ।' গিয়া দেখিলেন বাচ্চাটি মুমূর্য অবস্থায় উপনীত হইয়াছে । তিনি 
স্থির থাকিতে পারিলেন না। পুনরায় সাফা পাহাড়ে চড়িয়া চারিদিকে তাকাইতে লাগিলেন। 
কিন্তু কোথাও কোন লোক দেখিতে পাইলেন না। এইরপে পূর্বের ন্যায় সাতবার পাহাড়ে 
উঠা-নামা ও উপত্যকায় দৌড়াদৌড়ি করিলেন। কিন্তু, কোথাও কোন লোক দেখিতে পাইলেন 
না। অতঃপর ভাবিলেন-“কলিজার টুকরা শিশুটিকে একবার দেখিয়া আসি৷’ এমন সময়ে 
একটি আওয়ায শুনিতে পাইলেন। আওয়াজ শুনিয়া বলিলেন-ওহে! কাহার আওয়ায শুনিতে 
পাইতেছি? তোমার নিকট পানি থাকিলে উহা দ্বারা আমাকে সাহায্য কর।' চাহিয়া 
দেখেন-তিনি হযরত জিবরাঈল (আ)। অতঃপর হযরত জিবরাঈল (আ) পায়ের পোড়ালি দ্বারা 
'এইরূপ' করিলেন। এই বলিয়া রাবী শিষ্যকে বুঝাইবার জন্য নিজের গোড়ালি দ্বারা মাটিতে 
আঘাত করিলেন । ইহাতে উক্ত স্থান হইতে পানি উৎসারিত হইয়া চারিদিকে প্রবাহিত হইতে 
লাগিল । ইসমাঈলের মাতা এই ঘটনা দেখিয়া বিস্মিত হইয়া গেলেন। তিনি স্থানটিকে খুঁড়িতে 
লাগিলেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ অতঃপর নবী করীম (সা) 
পানি উপচাইয়া চারিদিকে প্রবাহিত হইত।" যাহা হউক, ইসমাঈলের মাতা উক্ত পানি পান 
করিতে লাগিলেন এবং উহার ফলে তাহার দুগ্ধপোষ্য শিশুপুত্র পান করিবার জন্য অধিক 
পরিমাণে দুধ পাইতে লাগিল। 
* _ একদা জুরহুম গোত্রের কতগুলি লোক মক্কার উপত্যকার নিম্নাংশ দিয়া পথ অতিক্রম 
করিবার কালে একটি পাখী দেখিতে পাইল। এই স্থানে পাখী দেখিতে পাওয়া ছিল তাহাদের 
নিকট অপ্রত্যাশিত ঘটনা । তাহারা বলাবলি করিল-নিশ্যয় এখানে কোথাও পানি রহিয়াছে ।' 
অতঃপর তাহারা সন্ধান লইবার জন্য লোক পাঠাইল। সে আসিয়া পানি দেখিতে পাইয়া 
সঙ্গীদিগকে উহার সংবাদ জানাইল। তাহারা ইসমাঈলের মাতার নিকট আসিয়া বলিল-হে. 


www.quraneralo.com 


Contents 


৭২৪ So তাফসীরে ইব্‌ন কাছীর 


ইসমাঈলের মাতা! আপনি কি আমাদিগকে এইস্থানে পানির নিকট আপনার সহিত বসবাস 
করিবার জন্য অনুমতি দিবেন? অতঃপর ইসমাঈল (মাতৃন্নেহে ও প্রতিবেশীদের আদরে) 
লালিত-পালিত হইতে লাগিলেন । এইরূপে শিশু ইসমাঈল কিশোর ইসমাঈলে এবং কিশোর 
ইসমাঈল যুবক ইসমাঈলে পরিণত হইলেন। প্রাপ্তবয়স্ক হইবার পর তিনি জুরহুম গোত্রীয 
জনৈকা নারীকে বিবাহ করিলেন। 

একদিন হযরত ইবরাহীম (আ) সিদ্ধান্ত করিলেন, তিনি স্বীয় পরিজনকে দেখিতে ' 
আসিবেন। তিনি স্বীয় স্ত্রীকে জানাইয়া মক্কায় আগমন করিলেন । হযরত ইসমাঈল (আ)-এর 
বাসস্থানে পৌছিয়া তিনি সালাম দিয়া জিজ্ঞাসা করিলেন-ইসমাঈল কোথায়? পুত্রবধূ 
বলিল-“তিনি শিকারে গিয়াছেন।' হযরত ইবরাহীম (আ) বলিলেন-'ইসমাঈল গৃহে প্রত্যাবর্তন 
ইসমাঈল (আ) গৃহে প্রত্যাবর্তন করিবার পর স্ত্রীর মুখে পিতার আদেশের কথা শুনিয়া 
বলিলেন-“তুমিই আমার ঘরের দরজার সেই চৌকাঠ। তুমি স্বীয় পরিজনের নিকট চলিয়া 
যাও!’ পুনরায় একদিন হযরত ইবরাহীম (আ) সিদ্ধান্ত করিলেন, তিনি ইসমাঈলকে দেখিতে 
আসিবেন। তিনি স্বীয় স্ত্রীকে জানাইয়া মক্কায় আগমন করিলেন। হযরত ইসমাঈল (আ)-এর 
বাসস্থানে পৌছিয়া তিনি জিজ্ঞাসা করিলেন-ইসমাঈল কোথায়? পুত্রবধূ বলিলেন-'তিনি 
শিকারে গিয়াছেন। মেহেরবানী করিয়া অপেক্ষা করুন এবং খানাপিনা গ্রহণ করুন।” হযরত 
ইবরাহীম (আ) বলিলেন-তোমরা কি খাদ্য খাইয়া থাক এবং কি পানীয় পান করিয়া থাক? 
পুত্রবধূ বলিলেন-“আমরা গোশ্ত খাই এবং পানি পান করি।' হযরত ইবরাহীম (আ) 
বলিলেন-“হে আল্লাহ্‌! “তুমি তাহাদের জন্যে তাহাদের খাদ্য ও পানীয়তে বরকত নাযিল কর।' 
হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, অতঃপর নবী করীম (সা) বলিলেন-“ইহা হযরত ইবরাহীম 
(আ)-এর দোয়ার ফলে অবতীর্ণ বরকত ।" 

যাহা হউক, পুনরায় একদিন হযরত ইবরাহীম (আ) সিদ্ধান্ত করিলেন, তিনি ইসমাঈলকে 
দেখিতে আসিবেন । স্বীয় স্ত্রীকে জানাইয়া তিনি মক্কায় আগমন করিলেন এখানে আসিয়া তিনি 
যমযম কূপের পশ্চাতে হযরত ইসমাঈল (আ)-এর সাক্ষাৎ পাইলেন। হযরত ইসমাঈল (আ) 
তখন একটি তীর সোজা করিতেছিলেন। হযরত ইবরাহীম (আ) তাহাকে বলিলেন-হে 
ইসমাঈল! তোমার প্রভু আমাকে তাহার ইবাদতের জন্যে একটি ঘর নির্মাণ করিতে আদেশ 
-করিয়াছেন। হযরত ইসমাঈল (আ) বলিলেন-'পিতঃ! স্বীয় প্রভুর আদেশ পালন করুন ।" হযরত 
ইবরাহীম (আ) বলিলেন-“আমার প্রভু আমার মাধ্যমে তোমাকে আমার কার্যে সাহায্য করিতে . 
আদেশ করিয়াছেন।” হযরত ইসমাঈল (আ) বলিলেন-“আল্লাহ্‌ যেহেতু আদেশ দিয়াছেন, 
অতএব আমি আপনার কার্যে আপনাকে সাহায্য করিব ।' রাবী বলেন-“অথবা হযরত ইসমাঈল 
(আ) অনুরূপ অন্য কিছু বলিলেন।' অতঃপর পিতা-পুত্র আল্লাহ্‌র ঘর নির্মাণ করিতে আরম্ভ 
করিলেন । হযরত ইসমাঈল (আ) পাথর আনিয়া দিতেন এবং হযরত ইবরাহীম (আ) গাথুনি 
গাথিতেন। নির্মাণ কালে তাহারা বলিতেন-“হে আমাদের প্রভু! তুমি আমাদের নিকট হইতে 
মারের বাদি লি তিমির নার সানি 
অবগত রহিয়াছ।" কা'বা ঘরের দেওয়াল গাঁথা হইতে হইতে উহা উচু হইয়া গেলে এবং হযরত 
ইবরাহীম (আ)-এর পক্ষে পাথর উঠাইয়া দেওয়াল গাথা কষ্টকর হইলে তিনি মাকামে 
ইবরাহীমে অবস্থিত পাথরখানার উপর দীড়াইলেন। এই অবস্থায় হযরত ইসমাঈল (আ) তাহার 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭২৫ 


হাতে পাথর তুলিয়া দিতেন এবং তিনি দেওয়াল গাথিতেন। দেওয়াল গাথিবার কাজ চলিবার 
কালে পিতা-পুত্র আল্লাহ্‌ তা'আলার নিকট দোয়া করিতেন ৪ ‘হে আমাদের প্রভু! আমাদের 
নিকট হইতে আমাদের এই ইবাদতটুকু কবূল করো । নিশ্চয় তুমি সকল কথা শুনিয়া থাক এবং 
সকল বিষয়ে অবগত রহিয়াছ।' 

ইমাম বুখারী উপরোক্ত রিওয়ায়েত উপরোক্ত দুই মাধ্যমে ‘নবীগণ’ অধ্যায়ে বর্ণনা 
করিয়াছেন। উক্ত রিওয়ায়েত হাফিজ আবু আব্দুল্লাহ্‌ স্বীয় “মুসতাদরাক' সংকলনে অন্যতম রাবী 
ইবরাহীম ইব্‌ন নাফে' হইতে উপরোক্ত অভিন্ন উর্ধতন সনদাংশে এবং ইবরাহীম ইব্‌ন নাফে' 
সিনান আল কাযযায ও আবুল আব্বাস আসিমের অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । অতঃপর 
তিনি মন্তব্য করিয়াছেন- রাত গম বতা হানি নি নিত 
শর্তে টিকে, কিন্তু তাহারা উহা বর্ণনা করেন নাই ।' 

হাকিমের উপরোক্ত মন্তব্য বিস্ময়কর বটে । কারণ, ইমাম বুখারী উহা উপরোক্ত রাবী 
ইবরাহীম ইবৃন নাফে'র মাধ্যমে বর্ণনা করিয়াছেন। উক্ত রিওয়ায়েতের সনদে উহা স্পষ্ট। 
উল্লেখযোগ্য যে, ইমাম বুখারী কর্তৃক বর্ণিত উপরোক্ত রিওয়ায়েত কিছুটা সংক্ষেপ। কারণ, 
উহাতে যবেহের কথা উল্লেখিত হয় নাই। সহীহ রিওয়ায়েতে ইহাও বর্ণিত রহিয়াছে যে, ‘হযরত 
ইবরাহীম (আ) হযরত ইসমাঈল (আ)-এর পরিবর্তে যে দুম্বাটি যবেহ করিয়াছিলেন, উহার শিং 
দুইটি কাবা ঘরে লটকানো ছিল।" আবার ইহাও বর্ণিত হইয়াছে যে, ‘হযরত ইবরাহীম (আ) 
বোরাকে চড়িয়া বায়তুল মুকাদ্দাস হইতে মক্কায় দ্রুতগতিতে আসা যাওয়া করিতেন।' আল্লাহ্‌ই 
অধিকতর জ্ঞানের অধিকারী | . 

এইস্থলে আরেকটি কথা উল্লেখযোগ্য । উহা এই যে, উপরে বর্ণিত রিওয়ায়েতটির কোন 
কোন অংশ স্বয়ং নবী করীম (সা)-এর নিকট হইতে বর্ণিত। এইরূপ স্থানসমূহে হযরত ইবৃন 
আব্বাস (রা) ‘নবী করীম (সো) বলিয়াছেন' এই কথাটি উল্লেখ করিয়াছেন । আল্লাহই 
অধিকতম জ্ঞানের অধিকারী ৷ ৃ 

হযরত আলী (রা) হইতেও. উদরাজী তির aH Rea 
হইয়াছে। তবে উহার কোন কোন অংশ উপরোক্ত রিওয়ায়েতে বর্ণিত বিষয়ের বিরোধী । নি্নে 
হযরত আলী (রা) হইতে বর্ণিত রিওয়ায়েতটি উল্লেখিত হইতেছে । 

হযরত আলী (রা) হইতে ধারাবাহিকভাবে হারিছা ইব্‌ন মাযহাব, আবূ ইসহাক, সুফিয়ান, 
মুআম্মার, মুহাম্মদ ইব্‌ন বিশার এবং মুহাম্মদ ইব্‌ন মুছান্না ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা 
করিয়াছেন £ হযরত আলী রো) বলেন-আল্লাহ্‌ তা'আলা হযরত'ইবরাহীম (আ)-কে কা”? ঘর 
নির্মাণ করিতে আদেশ দিলে তিনি হযরত হাজেরা (রা) এবং ইসমাঈলকে লইয়া মক্কায় 
আগমন করিলেন। এখানে আসিয়া দেখিলেন, কা'বা ঘরের স্থানের সোজা উপরের আকাশে 
মেঘের ন্যায় একটি জিনিস রহিয়াছে। উহার মধ্যে মানুষের মাথার ন্যায় একটি বস্তু রহিয়াছে। 
বস্তুটি তাহাকে বলিল-হে ইবরাহীম! আমার ছায়ার সমান অথবা বলিল, আমার সমান স্থান 
জুড়িয়া একটি ঘর বানাও । দেখিও ঘরটির স্থান যেন উহা অপেক্ষা বড় বা ছোট না হয়। আদেশ 
মতে হযরত ইবরাহীম .(আ) আল্লাহ্‌র ঘর নির্মাণ করিয়া ইসমাঈল ও হযরত হাজেরা (রা)-কে 
মক্কায় রাখিয়া বাড়ীর দিকে রওয়ানা হইলেন! হযরত হাজেরা (রা) বলিলেন-হে ইবরাহীম! 
আমাদিগকে কাহার আশ্রয়ে রাখিয়া যাইতেছ? হযরত ইবরাহীম (আ) বলিলেন-তোমাদিগকে 


www.quraneralo.com 


Contents 


৭২৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


আল্লাহ্‌র আশ্রয়ে রাখিয়া যাইতেছি। ইহাতে হযরত হাজেরা (রা) বলিলেন-“তবে তুমি চলিয়া 
যাও। আল্লাহ্‌ আমাদিগকে ধ্বংস করিবেন না।' এক সময়ে ইসমাঈল তৃষ্ণায় কাতর হইয়া 
পড়িল? হযরত হাজেরা (রা) সাফা পাহাড়ে চড়িয়া চারিদিকে তাকাইতে লাগিলেন, কিন্তু 
কোথাও কিছু (অর্থাৎ পানি বা মানুষ) দেখিতে পাইলেন না। অতঃপর তিনি মারওয়া পাহাড়ে 
চড়িয়া চারিদিকে তাকাইতে লাগিলেন। কিন্তু কোথাও কিছু দেখিতে পাইলেন না। অতঃপর 
পুনরায় সাফা পাহাড়ে চড়িয়া চারিদিকে তাকাইতে লাগিলেন, কিন্তু কোথাও কিছু দেখিতে 
পাইলেন না। তিনি এইরূপে সাতবার প্রত্যেক পাহাড়ে চড়িয়া চারিদিকে তাকাইলেন। অতঃপর 
(মনের দুঃখে) বলিলেন-'হে ইসমাঈল! আমার অসাক্ষাতে মরিয়া যা।' অতঃপর তিনি 
ইসমাঈলের কাছে আসিলেন। দেখিলেন, তাহার শিশু পুত্র তৃষ্ায় মাটিতে পা ছুঁড়িয়া 
মারিতেছে। এই সময়ে হযরত জিবরাঈল (আ).তীাহাকে ডাকিয়া বলিলেন-তুমি কে? হযরত 
হাজেরা (রা) বলিলেন-এই শিশুটি ইবরাহীমের পুত্র । আমি তাহার মাতা হাজেরা । হযরত 
জিবরাইল (আ) জিজ্ঞাসা করিলেন-ইবরাহীম তোমাদিগকে কাহার আশ্রয়ে রাখিয়া গিয়াছেন? 
হযরত হাজেরা (রা) বলিলেন-'তিনি আমাদিগকে আল্লাহ্‌র আশ্রয়ে রাখিয়া গিয়াছেন।' হযরত 
জিবরাঈল (আ) বলিলেন-“তিনি তোমাদিগকে যে সত্তার আশ্রয়ে রাখিয়া গিয়াছেন, সে সত্তা 
তোমাদের জন্যে যথেষ্ট ।' এই বলিয়া তিনি নিজের আঙ্গুল দ্বারা এক স্থানের মাটি খুঁড়িলেন। 
ইহাতে উক্ত স্থান হইতে পানি উৎসারিত হইল। উহাই আজিকার যম্যম্‌ কৃপ। হযরত হাজেরা 
(রা). প্রানি আটকাইয়া রাখিতে লাগিলেন। হযরত জিবাঈল (আ) বলিলেন-পানির গতি রুদ্ধ 
করিও না। এইস্থলে তুমি অনেক বেশী পরিমাণে পানি পাইবে। 

উপরোক্ত রিওয়ায়েত দ্বারা প্রতীয়মান হয় যে, হযরত ইবরাহীম (আ) ইসমাঈল ও তাহার 
মাতা হাজেরাকে মক্কায় রাখিয়া যাইবার পূর্বে কা'বা ঘর নির্মাণ করিয়াছেন। উভয় 
রিওয়ায়েতের বক্তব্যের মধ্যে এইরূপে সামঞ্জস্য বিধান করা যাইতে পারে যে, হযরত ইবরাহীম 
(আ) দুইবার কাবা ঘর নির্মাণ করিয়াছিলেন । প্রথমবার তিনি একাকী কা'বা ঘরের স্থানে শুধু . 
মাটির সহিত মিলিত একটি ঘেরাও নির্মাণ করিয়া রাখিয়া ছিলেন। হযরত ইসমাঈল (আ) বড় 
হইবার পর পিতা-পুত্র উভয়ে মিলিয়া কা'বা ঘরের যে নির্মাণের কথা উল্লেখিত রহিয়াছে, উহা 
ছিল উহার দ্বিতীয়বারের নির্মাণ । ' ূ 

খালিদ ইব্‌ন আরআরা হইতে ধারাবাহিকভাবে সিমাক, আবুল আহওয়াস, হিন্দ ইব্‌ন সারী 
ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন যে, খালিদ ইব্‌ন আরআরা বলেন ঃ একদা জনৈক 
ব্যক্তি হযরত আলী (রা)-কে বলিল-আপনি আমার নিকট কা'বা ঘর নির্মাণের ইতিহাস বর্ণনা 
করুন। উহা কি পৃথিবীতে নির্মিত প্রথম ঘর? হযরত 'আলী (রা) বলিলেন-না; তবে উহা 
পৃথিবীতে নির্মিত প্রথম বরকতময় ঘর। উহাতে মাকামে ইবরাহীম রহিয়াছে। উহাতে কেহ 
প্রবেশ করিলে নিরাপদ হইয়া যায়। উহার নির্মাণ ইতিহাস এই £ একদা আল্লাহ্‌ তা'আলা 
হযরত ইবরাহীম (আ)-কে ওহীর মাধ্যমে আদেশ দিলেন-তুমি আমার জন্য পৃথিবীতে 
একখানা ঘর বানাও । হযরত ইবরাহীম (আ) ইহাতে চিন্তান্বিত হইয়া পড়িলেন। ইহাতে 
আল্লাহ্‌ তা'আলা “সাকীনাহ (সান্তবনা)' পাঠাইলেন। উহা ছিল দ্রুতগামী বায়ু। উহার ছিল দুইটি 
মস্তক । উহাদের একটি অপরটিকে অনুসরণ করিযা চলিতে লাগিল। এইরূপে বায়ুটি মক্কায় 
পৌছিল। অতঃপর উহা কা'বা ঘরের স্থানের উপর ঢালের ন্যায় কুণ্ডলী পাকাইয়া ঘুরিতে 
“লাগিল আল্লাহ্‌ তা'আলা পূর্বেই হযরত ইবরাহীম (আ)-কে নির্দেশ দিয়াছিলেন যে, সাকীনাহ্‌ 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭২৭ 


যে স্থানে গিয়া থামিবে, তুমি সেই স্থানে আমার ঘর নির্মাণ করিবে। হযরত ইবরাহীম (আ) 
উনের HRCA AA পার 
(আ) পাথর আনিতে রওয়ানা হইলে হযরত ইবরাহীম (আ) তাহাকে নির্দিষ্ট ধরনের একগানা 
পাথর আনিতে নির্দেশ দিলেন। তিনি উহা লইয়া আসিয়া দেখিলেন-্হযরত ইবরাহীম (জমা) 
হাজরে আসওয়াদ (কালো পাথর)-কে উহ্বার স্থানে স্থাপন করিয়াছেন। তিনি জিজ্ঞাসা 
করিলেন-পিতঃ! আপনাকে এই পাথরখ্রানা কে আনিয়া দিল? হযরত ইররাহীম. আ) 
বলিলেন-'যিনি তোমার নির্মাণ করিবার উপর নির্ভর করিয়া বসিয়া থাকেন না, তিনিই আমাকে 
ইহা আনিয়া দিয়াছেন। হযরত জিবরাঈল (আ) আসমান হইতে উহা আস্মাকে আনিয়া 
দিয়াছেন।' অতঃপর পিতা-পুত্র আল্লাহ্‌র ঘরের নির্মাণকার্য সমাপ্ত করিলেন! 

কা'ব আহবার হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন মুসাইয়োর, বিশ্র ইব্ন আসি, 
সুফিয়ান, মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইবুন ইয়াধীদ আল মাকারী ও ইমাম ইব্‌ন আনু হাতিম বর্ণনা 
করিয়াছেন ৪ ‘কা'ব আহবার বলেন-“কা“বা ঘর যে স্থানে অবস্থিত, আল্লাহু তা'আলা পৃথিবী সৃষ্ট 
করিবার চল্লিশ বৎসর পূর্বে সেই স্থানে পানির উপর ফেনা মিশ্রিত আবর্জনা ছিল। উক্ত স্থান 
হইতেই পৃথিবীকে চতুর্দিকে বিস্তৃত করা হইয়াছে। সাঈদ (ইর্ন সুসাইয়্যেব) আরও 
বলেন-একদা হযরত আলী (রা) আমার নিকট বর্ণনা করিলেন $ (ক্লা'বা ঘর নির্মান করিবার 
আদেশ পাইয়া) হযরত ইবরাহীম (আ) আরমেনিয়া হইতে মন্কার দিকে আগমন রুরিলেন। 
তখন তাহার সঙ্গে ছিল “সাকীনাহ' (সান্তবনা)। উহা তারাকে মাকড়সার ঘর নির্মাণ করিবার 
পদ্ধতিতে ঘর নির্মাণ করা শিক্ষা দিতেছিল। উহা মক্কায় আসিয়া নিজের মধ্য হইতে এইরূপ 
কতগুলি পাথর দ্বাহির করিল যাহার একটিকে উঠাইতেই চল্লিশজন লোক লাগিত । 

অতঃপর সাঈদ (ইব্ন মুসাইয়্েব) বলেন, আমি হযরত আলী (রো)-কে বলিলাম- হে আবূ 

ুহাক্দ! আল্লাহ তা'আলা যে বলিতেছেন ৪ 

৬2১০০ | ০০ 55০155118০2 ০৯০০ ১19 আর সেই সময়টি স্মরণযোগ্য, 
যখন ইবরাহীম ও ইসমাঈল কা'বা ঘরের ভিত্তিসমূহ গীথিয়া উঁচু করিতেছিল) অর্থাৎ উক্ত 
আয়াতাংশ দ্বারা প্রমাণিত হয় যে, কা'বা ঘর নির্মাণ করিবার কার্যে র্যবন্বত প্রাথ্রসমূহ ₹ 
ইবরাহীম (আ) এবং হযরত ইসমাঈল (আ)-ও তুলিতে পারিতেন। হর জারী (রা) 
বলেন-উক্ত আয়াতাংশে উল্লেখিত ঘটনা পরে ঘটিয়াছিল। 

সুদ্দী বলেন ঃ আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ) এবং হযরত ইসমাঈল (আ)-কে 
সিজদাকারীদের জন্যে ‘আমার ঘরটি’ নির্মাণ কর। আদেশ পাইয়া হযরত ইবরাহীম (আ) 
মক্কায় আগমন করিলেন ॥ পিতা-পুত্র কোদাল ধরিলেন; কিন্তু, তাহারা আল্লাহ্‌র ঘর কোথায় 
অবস্থিত তাহা জানিতেন না। এই সময়ে আল্লাহ্‌ তা'আলা দ্রুতগামী একটি বাতাস পাঠাইলেন। 
উহার দুইটি ডানা এবং সাপের মাথার ন্যায় একটি মাথা ছিল। উহা কাবা ঘরের প্রথম 
বুনিয়াদের উপর হইতে মাটি সরাইয়া দিয়া উহাকে দৃশ্যমান করিয়া দিল। অতঃপর হযরত 
ইবরাহীম (আ) এবং হযরত ইসমাঈল (আ) কোদাল দ্বারা খুঁড়িয়া উক্ত স্থান পরিষ্কার করত 
ডি রানির জরে দিয়ক মজত আরার তজু যা তাহাদের ছি 
কার্যকেই বর্ণনা করিয়াছেন। 


Wwww.quraneralo.com 


Contents 


৭২৮ 


আল্লাহ্‌ তা“আলা বলিতেছেন ৪ 
- Tals ell ০5 50580115১21 SEPA 
তিনি আরও বলিতেছেন ঃ 
ll ১৫০ 12১১2 U1, ১৩ আর সেই সময়টি স্মরণযোগ্য, hs lied 


ঘরের অঞ্চলকে ইবরাহীমের জন্যে আবাস-স্থল বানাইয়াছিলাম ৷) 

কা'বা ঘরের ভিত্তি নির্মাণ করিতে করিতে তাহারা 'রুকন' নর 
পর্যন্ত পৌছিলে হযরত ইবরাহীম (আ) হযরত ইসমাঈল (আ)-কে বলিলেন-বৎস! একখানা 
সুন্দর পাথর আনো, উহা এই স্থানে বসাইব। হযরত ইসমাঈল (আ) বলিলেন-'আব্বা! আমি 
দুর্বল হইয়া পড়িয়াছি।” 

হযরত ইবরাহীম (আ) বলিলেন-“তৎসন্তেও যাও।' হযরত ইসমাঈল (আ) পাথরের 
সন্ধানে গেলেন। এদিকে হযরত জিবাঈল (আ) হিন্দুস্তান হইতে “হাজরে আস্ওয়]দ' খানা 
(কালো পাথর) হযরত ইবরাহীম (আ)-এর নিকট লইয়া আসিলেন। উক্ত পাথরখানা ইয়াকৃত 
জাতীয় একখানা পাথর । হযরত আদম (আ) উহা বেহেশত হইতে লইয়া আসিয়াছিলেন। 
প্রথমে উহা ছিগামা'র (15.511 এক প্রকারের সাদা ফুল) ন্যায় সাদা ছিল। মানুষের পাপের 
কারগে উহা ক্রমশ কালো হইয়া গিয়াছিল। যাহা হউক, হযরত ইসমাঈল (আ) একখানা 
পাথর লইয়া আসিলেন। তিনি হযরত ইবরাহীম (আ)-এর পার্শ্বে উক্ত কালো পাথরখানা 
দেখিয়া জিজ্ঞাসা করিলেন_আব্বা! আপনার নিকট এই পাথরখানা কে আনিয়াছে? হযরত 
ইবরাহীম (আ) বলিলেন-'উহাকে তোমার অপেক্ষা অধিকতর কর্ম তৎপর এক ব্যক্তি 
টা দান ৮5৮৮8 ১5 
পরীক্ষা করিয়াছিলেন, কা'বা ঘর নির্মাণ করিবার কালে হযরত ইবরাহীম (আ) এবং হযরত 
ইসমাঈল জো) উহাদের সাহা আল্লা তা'আলার নিট দোয়া করিতেছিলেন। হযরত 
ইবরাহীম (আ) বলিতেছিলেন ঃ | ্‌ 

(21511 ৮১০এ। Cdl এ, (১০ LEU 

উপরোক্ত রিওয়ায়েত দ্বারা প্রতীয়মান হয় যে, হযরত ইবরাহীম (আ)-এর ঘর নির্মাণ 
করিবার পূর্বেই উহার ভিত্তিসমূহ নির্মিত হইয়াছিল। হযরত ইবরাহীম আ) উক্ত ভিত্তি, 
পুনঃনির্মিত করিতে গিয়া উহার উপর দেয়াল নির্মাণ করিয়াছিলেন। একদল ইতিহাসকার 
উপরোক্তরূপ বর্ণনাকেই সঠিক মনে করেন। . . 
হযরত ইব্‌ন আববাস রো) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইবৃন জুবায়র, আইউব, 
মুআম্মার ও ইমাম আবদুর রাধ্যাক বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আববাস (রা) ১1 
tly oll ০০ Lely 31 2৮১০ ৮৪১৫ আয়াতাংশের ব্যাখ্যায় বলেন-হ্যরত 
ইবরাহীম (আ)-এর পূর্বেই কা'বা ঘরের ভিত্তিসমূহ নির্মিত হইয়াছিল । হযরত ইবরাহীম (আ) 
৪৮০০০০০০০৮০ 
এ | 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭২৯ 


আতা ইব্‌ন আবু রুবাহ হইতে ধারাবাহিকভাবে আতার আত্মীয়-সাউওয়ার, হিশাম ইবৃন 
হাস্সান ও ইমাম আবদুর রায্যাক বর্ণনা করিয়াছেন যে, আতা ইব্‌ন আবু রুবাহ্‌ বলেন ঃ 
আল্লাহ্‌ তা'আলা হযরত আদম (আ)-কে যখন বেহেশত হইতে পৃথিবীতে নামাইয়া দেন, তখন 
তাহার পা দুইখানা ছিল পৃথিবীর বুকে এবং মাথাটি ছিল আকাশে । এই অবস্থায় তিনি 
আকাশের অধিবাসীদের কথাবার্তা এবং দোয়াসমূহ শুনিতেন । তিনি তাহাদের সহিত মেলামেশা 
করিয়া শান্তি লাভ করিতেন । ইহাতে ফেরেশেতাগণ আশংকিত হইয়া দোয়া ও নামাযে আল্লাহ্‌ 
তা'আলার নিকট হযরত আদম (আ)-এর বিরুদ্ধে অভিযোগ করিলেন। ইহাতে আল্লাহ্‌ 
তা'আলা তাহাকে সম্পূর্ণরূপে পৃথিবীতে নামাইয়া দিলেন। ফেরেশতাদের সংশ্রব হইতে বঞ্চিত 
হইয়া হযরত আদম (আ) একাকীত্ব ও নিঃসঙ্গতার কারণে মানসিক যন্ত্রণায় ভূগিতে লাগিলেন। 
তিনি দোয়ায় ও নামাযে আল্লাহ্‌ তা'আলার নিকট নিজের যন্ত্রণার কথা জানাইলেন। ইহাতে 
আল্লাহ্‌ তা'আলা তাহাকে মক্কায় আগমন করিতে আদেশ করিলেন । তিনি মক্কার পথে রওয়ানা 
হইলেন। পথিমধ্যে তিনি যে যে স্থানে পা রাখিলেন, সেই সেই স্থানে বাসোপযোগী হইয়া গেল 
এবং তাহার দুই পা ফেলিবার স্থানের মধ্যবর্তী স্থান মরুভূমি হইয়া গেল। এইরূপে তিনি মন্কায় 
পৌছিলে আল্লাহ্‌ তাআলা তাহার নিকট বেহেশত হইতে একখানা ইয়াকুত পাথর অবতীর্ণ 
করেন। উহা বর্তমান কা'বা ঘরের স্থানে স্থাপিত ছিল। তিনি উহা তাওয়াফ করিতেন। হযরত 
নূহ (আ)-এর যুগের মহাপ্রাবনে পাথরখানা উক্ত স্থান হইতে অপসারিত হয়। অতঃপর হযরত 
ইবরাহীম (আ) উক্ত পাথরটির স্থানে কা'বা ঘর নির্মাণ করেন। নিম্নোক্ত আয়াতাংশে আল্লাহ্‌ 
তা'আলা হযরত ইবরাহীম '(আ) কর্তৃক কা'বা ঘর নির্মিত হইবার সেই ঘটনারই বর্ণনা 
করিয়াছেন ৪ - SL ০৫০১1525015 93 

আতা হইতে ধারাবাহিকভাবে ইব্‌ন জুরায়জ ও ইমাম আবদুর রাষ্যাক বর্ণনা করেন £ 
একদা হযরত আদম (আ) আল্লাহ্‌ তা'আলাকে বলিলেন-“আমি ফেরেশতাদের আওয়াজ 
শুনিতে পাই না ।* আল্লাহ্‌ তাআলা বলিলেন-“তুমি তোমার গুনাহের কারণে তাহাদের আওয়াজ 
শুনিতে পাও না। তুমি পৃথিবীতে নামিয়া গিয়া সেখানে আমার ইবাদতের জন্যে একখানা ঘর 
বানাও এবং ফেরেশতাদিগকে যেরূপে আকাশে অবস্থিত আমার ঘরকে তাওয়াফ করিতে 
দেখিয়াছ, সেইরূপে উহাকে তাওয়াফ কর।' কথিত আছে, হযরত আদম (আ) কা'বা ঘরকে 
পাচটি পাহাড়ের পাথর দ্বারা নির্মাণ করিয়াছিলেন-হেরা পাহাড়, যায়তা পাহাড়, সিনাই পাহাড় 
এবং জুদী পাহাড় ।১ তবে উহার ভিত্তি হেরা পাহাড়ের পাথর দ্বারা নির্মিত হইয়াছিল। কা'বা ঘর 
হযরত আদম (আ) কর্তৃক নির্মিত হইবার পর হযরত ইবরাহীম (আ) উহাকে পুনরায় নির্মাণ 
* করিয়াছিলেন। 

উক্ত রিওয়ায়েতটি সহীহ সনদে আতা হইতে বর্ণিত হইয়াছে। তবে উহার কোন কোন 
অংশ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য । আল্লাহ্‌ তা'আলাই অধিকতর জ্ঞানের অধিকারী । 

কাতাদাহ হইতে ধারাবাহিকভাবে মুআম্মার ও ইমাম আব্দুর রাষ্যাক বর্ণনা করিয়াছেন ৪ 
আল্লাহ্‌ তা'আলা হযরত আদম (আ)-এর যুগে কা'বা ঘর নির্মাণ করাইয়াছিলেন। আল্লাহ্‌ 
তা'আলা হযরত আদম (আ)-কে বেহেশত হইতে হিন্দুস্তানে অবতীর্ণ করিয়াছিলেন। তখন 
তাহার পা দুইটি পৃথিবীর বুকে এবং মাথাটি আসমানে ছিল। এই অবস্থায় ফেরেশতাগণ 
১. রিওয়ায়েতে পাহাড়ের সংখ্যা পাচটি বলিয়া উল্লেখিত হইলেও চারটি পাহাড়ের নাম উল্লেখিত হইয়াছে। তবে 

ইতিপূর্বে বর্ণিত এ রিওয়ায়েতে পাঁচটি পাহাড়ের নাম রহিয়াছে। 


কাছীর (১ম খণ্ড)-_৯২ Wwww.quraneralo.com 


Contents 


৭৩০ তাফসীরে ইবৃন কাছীর 


তাহাকে ভয় করিত। ইহাতে আল্লাহ্‌ তা'আলা তাহার দেহের দৈর্ঘ কমাইয়া উহা ষাট হাত 
করিয়া দিলেন। উহার ফলে হযরত আদম (আ) ফেরেশতাদের আওয়াজ ও তাসবীহ শ্রবণ করা 
হইতে বঞ্চিত হইয়া গেলেন। তাই তিনি চিন্তাবিত হইয়া পড়িলেন। তিনি আল্লাহ্‌ তা'আলার 
নিকট এই অস্বস্তি দূর করিবার জন্যে দোয়া করিলে আল্লাহ্‌ তা'আলা তাহাকে বলিলেন-হে 
আদম! আমি তোমার জন্যে পৃথিবীতে একটি ঘর নাযিল করিয়াছি। যেরূপে আমার আরশের 
চতুষ্পার্থে তাওয়াফ করা হয়, সেইরূপে তুমি উক্ত ঘর তাওয়াফ করিবে এবং যেরপে আমার 
আরশের নিকট নামায আদায় করা হয়, সেইরূপে তুমি উক্ত ঘরের নিকট নামায আদায় 
করিবে । আদেশ পাইয়া হযরত আদম (আ) কা'বা ঘরের দিকে রওয়ানা হইলেন। পথ 
অতিক্রম করিবার কালে তিনি দীর্ঘ ব্যবধানে পদক্ষেপ করিতে লাগিলেন। তাহার দুইটি 
পদক্ষেপে মধ্যবর্তী স্থানসমূহ মরুভূমি হইয়া গেল। পরবর্তীকালে উক্ত স্থানসমূহ মরুভূমিই 
রহিয়া গেল। যাহা হউক, হযরত আদম (আ) কাবা ঘরে পৌছিয়া উহা তাওয়াফ করিলেন। 
অন্য নবীগণও উহা তাওয়াফ করিয়াছেন 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, হাফ্‌স ইব্ন হামীদ, 
ইয়াকুব, উন্মী ইবৃন হামীদ ও ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ৪ “পৃথিবী সৃষ্টির দুই হাজার 
বৎসর পূর্বে আল্লাহ্‌ তা'আলা পানির চারিটি স্তম্ভের উপর কাবা ঘরকে নির্মিত করিয়াছিলেন। 
এইরূপে কা'বা ঘর নির্মাণ করিবার পর আল্লাহ্‌ তা'আলা এক সময়ে উহার নিম্নে পৃথিবীকে 
বিস্তৃত করিয়া দেন।" 

মুজাহিদ প্রমুখ বিজ্ঞ ব্যক্তিগণ হইতে ধারাবাহিকভাবে আব্দুল্লাহ্‌ ইব্‌ন আবূ নাজীহ ও 
মুহাম্মদ ইব্‌ন ইসহাক বর্ণনা করেন ঃ “আল্লাহ্‌ তা'আলা কা'বা ঘরের অঞ্চলকে হযরত ইবরাহীম 
(আ)-এর জন্যে আবাস ভূমি হিসাবে নির্ধারিত করিবার পর হযরত ইবরাহীম (আ) সিরিয়া 
হইতে স্ত্রী হাজেরা ও দুগ্ধপোষ্য শিশুপুত্র ইসমাঈলকে সঙ্গে লইয়া বুরাকের পিঠে চড়িত্না হযরত 
জিবরাঈল আ)-এর পথ নিদের্শনায় মক্কার পথে রওয়ানা হইলেন। পথিমধ্যে কোন জনপদ 
দেখিলেই তিনি হযরত জিবরাঈল (আ)-কে জিজ্ঞাসা করিতেন-হে জিবরাঈল! আমাকে কি 
আল্লাহ্‌ তা'আলা এইস্থানে আসিতে আদেশ করিয়াছেন? হযরত জিবরাঈল (আ) 
বলিতেন-“আরও পথ যাইতে হইবে ।' মক্কায় পৌছিবার পর তিনি হ্যন্নত জিবরাঈল (আ)-কে 
জিজ্ঞাসা করিলেন-আল্লাহ্‌ তা“আলা কি এইস্থানে ইহাদিগকে রাখিয়া যাইবার জন্যে আমাকে 
আদেশ করিয়াছেন? হযরত জিবরাঈল (আ) বলিলেন-হ্যা | এইস্থানেই রাখিয়া যাইতে আদেশ 
করিয়াছেন। সে সময়ে মন্ধা ছিল বাবুল ইত্যাদি কাটা গাছে পরিপূর্ণ জঙ্গলময় একটি স্থান। দূরে 
আমালীক (54/0২০) নামক একটি সম্প্রদায় বাস করিত। কা'বা ঘরের স্থানটি ছিল একটি 
লাল টিলা । হযরত ইবরাহীম (আ) ইসমাঈলসহ হাজেরা (রা)-কে হাজরে আসওয়াদ-এর 
স্থানে রাখিয়া তাহাকে উক্ত স্থানে একখানা ঝুঁপড়ি বানাইয়া লইতে বলিলেন । এই সময়ে তিনি 
আল্লাহ্‌র নিকট এই দোয়া করিলেন £ 


পতি ৪ চিত ৬৮1৬ ie 82 ভ পার ও হত 2 GCE সা চল 
-:১-7১1 455 ৮5০ ১১ ৪১১লীহ 1৩২ ০8১১ ০৮০ ০১৫১০ ills) 
পণ এ « ০৪০৪০ ৫ ০৪০০০ ৩০ 5 ew + occ ৩৩0৫ 0 
lalla 68১13718211 585 Md ৩০ হত এই Sslall Iyasil 
চি টি পর ৪ টা পতি 
শত. ৩ জগত ০ 
- LI pal 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭৩১ 


“হে আমাদের প্রভু! আমি আমার বংশধরদের একটি অংশকে তোমার ঘরের নিকট 
শস্যহীন একটি উপত্যকায় বাস করিবার জন্যে এই উদ্দেশ্যে বসাইয়াছি যে, লোকে নামায 
আদায় করিবে । অতএব তুমি কিছু সংখ্যক লোকের অন্তরকে তাহাদের দিকে আকৃষ্ট করিয়া 
গুযারী করিবে ।' ্‌ 
বর্ণনা করিয়াছেন 8 আল্লাহ্‌ তাআলা অন্য কোন বস্তু সৃষ্টি করিবার দুই হাজার বৎসর পূর্বে কা'বা 
ঘরের স্থানটি সৃষ্টি করিয়াছেন। উহার ভিত্তিসমূহ পৃথিবীর সপ্তম স্তরে প্রোথিত রহিয়াছে। 
তেমনি মুজাহিদ হইতে লায়ছ ইব্‌ন আবু সালীম বর্ণনা করিয়াছেন যে, মুজাহিদ বলেন £ 
কা'বা ঘরের ভিত্তিসমূহ পৃথিবীর সপ্তম স্তর পর্যন্ত প্রোথিত রহিয়াছে। . 

উলিয়া ইব্‌ন আহমার হইতে ধারাবাহিকভাবে আব্দুল মুমিন ইবৃন খালিদ, আব্দুল ওহাব 
ইব্‌ন মুআবিয়া, আমর ইব্‌ন রাফে', ইমাম আবু হাতিয় ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা 
করিয়াছেন ৪ একদা যুল-কারনাইন বাদশাহ মক্কায় আসিয়া হযরত ইবরাহীম (আ) এবং হযরত 
ইসমাঈল (আ)-কে পাচটি পাহাড় হইতে পাথর আনিয়া কা'বা ঘরের ভিত্তিসমূহ নির্মাণ করিতে 
দেখিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন-তোমরা কাহার নিকট হইতে অনুমতি লইয়া আমার রাজ্যে 
ঘর নির্মাণ করিতেছ? হযরত ইবরাহীম (আ) বলিলেন-আমরা এই ঘর নির্মাণ করিবার জন্যে 
আল্লাহ্‌র তরফ হইতে আদিষ্ট দুই বান্দা। যুল-কারনাইন বলিলেন-নিজেদের দাবীর পক্ষে প্রমাণ 
উপস্থিত কর। ইহাতে পাচটি দুম্বার জবান খুলিয়া গেল। উহার বলিল-“'আমরা সাক্ষ্য দিতেছি 
যে, ইবরাহীম ও ইসমাঈল এই ঘর নির্মাণ করিবার জন্যে আল্লাহ্‌র তরফ হইতে আদেশপ্রাপ্ত 
দুই বান্দা। যুল-কারনাইন বলিলেন-“আমি এই প্রমাণে সন্তুষ্ট হইলাম ।' এই বলিয়া তিনি 
চলিয়া গেলেন। 

আযরাকী স্বীয় “মক্কার ইতিহাস’ গ্রন্থে উল্লেখ করিয়াছেন যে, 'যুলশকারনাইন বাদশাহ 
হযরত ইবরাহীম (আ)-এর সহিত কা'বা ঘর তাওয়াফ করিয়াছিলেন ।' উক্ত রিওয়ায়েতদ্বয় দ্বারা 
টি ভাজ বারি সাজি 
ছিলেন। আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । . 

ইমাম বুখারী বলেন ঃ -০২ ২৭। ০০০ ২5158] 1৯৮ ০১০৪ SI 
১51১৪]। শব্দটি ১০ 0৪41 শব্দের বহুবচন । ৯০(৪|1 অর্থ বুনিয়াদ, ভিত্তি ৮১1 
মির TO এরা উরি 
বহুবচন ১০,51] । 

অতঃপর ইমাম বুখারী বলেন £ ইজারা ভি 
ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আবু বকর (রা) হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা), সালিম ইব্‌ন আব্দুল্লাহ্‌ 
ইব্‌ন উমর ইব্‌ন শিহাব, মালিক ও ইসমাঈলের মাধ্যমে আমার নিকট বর্ণিত হইয়াছে যে, 
হযরত আয়েশা রো) বলেন £ একদা নবী করীম (সা) আমাকে বলিলেন-ভুমি কি জান না, 
তোমার কওম কা'বা ঘর পুনঃনির্মাণ করিবার কালে হযরত ইবরাহীম (আ) কর্তৃক স্থাপিত 
ভিত্তিসমূহ ছারা নির্ধারিত স্থানের কিয়দংশ উহার বাহিরে রাখিয়াছে? আমি আরয করিলাম-হে 
০০০০০০০০৪71 


Wwww.quraneralo.com 


Contents 


৭৩২ তাফসীরে ইব্ন কাছীর 


পুনর্নির্মিত করিবেন না? নবী করীম (সা) বলিলেন-তোমার কওম মাত্র অল্প দিন পূর্বে কুফর 
ত্যাগ করিয়া ইসলাম গ্রহণ করিয়াছে। তাহাদের ইসলাম গ্রহণের বয়স স্বল্প না হইয়া দীর্ঘ 
হইলে আমি তাহাই করিতাম। রাবী সালিম ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইব্ন উমর (রা) বলেন, হযরত 
আব্দুল্লাহ্‌ ইবৃন উমর (রা) উক্ত হাদীসটি শুনিয়া বলিলেন-সম্ভবত এই. কারণেই দেখা গিয়াছে 
যে, নবী করীম (সা) কা'বা ঘর তাওয়াফ করিবার কালে হাজরে আসওয়াদের নিকটে অবস্থিত 
বুটি দুইটি স্পর্শ করেন নাই। অর্থাৎ নবী করীম (সা) উজ্ত খুঁটি দুইটি হইতে দূরে মূল কা'বা 
ঘরের সীমানার বাহিরে থাকিয়া তাওয়াফ.করিয়াছেন। 

উপরোক্ত হাদীস ইমাম বুখারী আবার “হজ্জ অধ্যায়ে’ উক্ত রাবী মালিক হইতে উপরোক্ত 
অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং মালিক হইতে কা'নাবীর ভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা 
করিয়াছেন । পুনরায় তিনি উহা ‘নবীগণ অধ্যায়ে উপরোক্ত রাবী মালিক হইতে উপরোক্ত অভিন্ন 
উর্ধ্বতন সনদাংশে এবং মালিক হইতে আব্দুল্লাহ ইবৃন ইউসুফের ভিন্ন অধস্তন সনদাংশে বর্ণনা 
করিয়াছেন। . ৃ 

ইমাম মুসলিম উহা উপরোক্ত রাবী মালিক হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে 
এবং মালিক হইতে ইবৃন ওহাব প্রমুখের ভিন্নরূপ অধস্তন সনাদংশেও বর্ণনা করিয়াছেন। 

ইমাম নাসাঈ উহা উপরোক্ত রাবী মালিক হইতে উপরোক্ত অভিন্ন উর্ধ্বতন সনদাংশে এবং 
মালিক হইতে আব্দুর রহমান ইব্‌ন কাসিম প্রমুখের ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা 
করিয়াছেন। 

যত আয়েশা রো) হইতে ধারাবাহিকভাবে দুপা ইবুন 'জাব্‌ বকর (রা), হযরত 
আব্দুল্লাহ্‌ ইবৃন উমর (রা) ও রাফে' প্রমুখ রাবীর সনদে ইমাম মুসলিম বর্ণনা করিয়াছেন £ 
হযরত আয়েশা (রা) বলেন, একদা নবী করীম (সা) আমাকে বলিলেন-তোমার কওম যদি 
সদ্য কুফরত্যাগী না হইত, তবে আমি নিশ্চয় কা'বা ঘরের ধন সম্পদ আল্লাহ্র পথে দান 
করিয়া দিতাম; উহার দরজা নীচু-করিয়া চত্বর সংলগ্ন করিয়া দিতাম এবং হাতিমকে উহার 
অন্তর্ভুক্ত করিতাম ।' 

আসওয়াদ হইতে ধারাবাহিকভাবে আবূ ইসহাক, ইসরাঈল, উবায়দুল্লাহ্‌ ইব্‌ন মূসা ও 
ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন যে, একদা ইবৃন জুবায়র আমাকে বলিলেন, হযরত আয়েশা 
(রা) তোমার নিকট অনেক হাদীস বর্ণনা করিয়াছেন। তিনি কা'বা ঘর সম্বন্ধে কি হাদীস বর্ণনা 
করিয়াছেন? আমি বলিলাম-তিনি কা'বা ঘর সম্বন্ধে নিম্নোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন ঃ 

হযরত আয়েশা (রা) বলেন-একদা নবী করীম (সা) আমাকে বলিলেন-“হে আয়েশা! 
তোমার কওম (অর্থাৎ কুরায়শ) যদি সদ্য কুফরত্যাগী না হইত, তবে আমি নিশ্চয় কা'বা ' 
ঘরকে ভাঙ্গিয়া উহাতে দুইটি দরজা নির্মাণ করিতাম। একটি দরজা দিয়া লোকে উহাতে প্রবেশ 
করিত এবং আরেকটি দরজা দিয়া তাহারা উহা হইতে বাহির হইত ।' পরবর্তীকালে ইব্‌ন 
জুবায়র কা'বা ঘরকে উপরোক্তরূপে নির্মাণও করিয়াছিলেন। | 


১. প্রকৃতপক্ষে ‘আব্দুল্লাহ্‌ ইবৃন আবূ বকর নহে; বরং আব্দুল্াহ ইবন মুহাম্মদ ইবন আবূ বকর হইতেছেন 
রিওয়ায়েতটির রাবী । ইমাম মুসলিম কর্তৃক অন্যত্র বর্ণিত রিওয়ায়েতে আব্দুল্লাহ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আবু 
বকরই উল্লেখিত হইয়াছে। আব্দুল্লাহ ইব্‌ন আবূ বকর তাহার পিতার খিলাফতের আমলেই ইন্তিকাল করেন। 


Wwww.quraneralo.com 


Conte 


সূরা আল্‌ বাকারা ৭৩৩ 


উপরোক্ত রিওয়ায়েত শুধু ইমাম বুখারী বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম উহা বর্ণনা 
করেন নাই । ইমাম বুখারী উহা ‘ইলম অধ্যায়ে’ বর্ণনা করিয়াছেন। 

হযরত আয়েশা (রা) হইতে ধারাবাহিকভাবে উরওয়া, হিশাম ইব্‌ন উরওয়া, আবু 
মুআবিয়া, ইয়াহিয়া ইব্‌ন ইয়াহিয়া ও ইমাম মুসলিম বর্ণনা করিয়াছেন যে, হযরত আয়েশা 
(রা) বলেন ৪ একদা নবী করীম (সা) আমাকে বলিলেন-তোমার কওম সদ্য কুফরত্যাগী না 
হইলে আমি নিশ্চয় কা'বা ঘর ভাঙ্গিয়া উহা হযরত ইবরাহীম (আ) কর্তৃক স্থাপিত ভিত্তির উপর 
পুনঃনির্মাণ করিতাম। কারণ, কুরায়শ গোত্র উহা পুনঃনির্মিত করিবার কালে উহার মূল ভিত্তির 
আওতার অন্তর্ভুক্ত স্থানের কিয়দংশ উহার বাহিরে রহিয়াছৈ। আর আমি উহাতে একটি 

পশ্চাদ-দ্বার নির্মাণ করিতাম। 

উপরোক্ত রিওয়ায়েত ইমাম মুসলিম আবার হযরত আয়েশা (রো) হইত ধারাবাহিকভাবে 
উরওয়া, হিশাম ইব্‌ন উরওয়া, ইব্‌ন নুমায়র, আবু বকর ইব্‌ন আবু শায়বা এবং আবূ কুরায়বের 
সনদেও বর্ণনা করিয়াছেন। উক্ত রিওয়ায়েত শুধু ইমাম মুসলিম বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী 
উহা বর্ণনা করেন নাই। | | 

হযরত আয়েশা রো) হইতে ধারাবাহিকভাবে আব্দুল্লাহ ইব্‌ন জুবায়র, সাঈদ ইবৃন মায়না, 
সালীম ইব্‌ন হাইয়ান, মুহাম্মদ ইব্‌ন হাতিম ও ইমাম মুসলিম বর্ণনা করিয়াছেন যে, হযরত 
আয়েশা (রা) বলেন £ একদা নবী করীম (সা) আমাকে বলিলেন-হে আয়েশা! তোমার কওম 
যদি সদ্য শিরক ত্যাগী না হইত, তবে আমি নিশ্চয় কা'বা ঘর ভাঙ্গিয়া উহা চত্বরের সহিত 
সমতল করিয়া পুনঃনির্মাণ করিতাম, উহার পূর্বে দিকে একটি দরজা এবং পশ্চিম দিকে একটি 
দরজা নির্মাণ করিতাম এবং ছয় হাত পরিমিত “হাতীম' উহার অন্তর্ভুক্ত রিতাম। কারণ, 
কুরায়শ উহা পুনঃর্নিমিত করিবার কালে উহার মূল ভিত্তির আওতার অত্র স্থানের কিয়দংশ 
উহার বাহিরে রাখিয়াছে। 

উক্ত রিওয়ায়েতটিও শুধু ইমাম মুসলিম বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী উহা বর্ণনা করেন: 
নাই। 


কুরায়েশ কর্তৃক কা“বা ঘরের পুননির্মিত হওয়ার ঘটনা 

* _ হযরত ইবরাহীম (আ) কর্তৃক কাবা ঘর নির্মিত হইবার হাজার-হাজার বৎসর পর নবী 
করীম (সা)-এর নবৃওত লাভ করিবার পাচ বৎসর পূর্বে কুরায়শ গোত্রের লোকেরা কা'বা ঘর 
পুনঃনির্মাণ করিয়াছিল । উক্ত পুনঃনির্মাণ কার্যে নবী করীম (সা)-ও অংশগ্রহণ করিয়াছিলেন । 
তাহার বয়স তখন পয়ত্রিশ বৎসর । তিনি লোকদের সহিত কাধে করিয়া পাথর বহিয়া 
আনিতেন। তাহার উপর কিয়ামত পর্যন্ত আল্লাহ্‌র তরফ হইতে শান্তি ও রহমত বর্ষিত হইতে 
থাকুক । 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার স্বীয় ‘সীরাত’ পুস্তকে বর্ণনা করিয়াছেন ৪ ‘নবী করীম 
(সা)-এর বয়স যখন পয়ত্রিশ বৎসর, তখন কুরায়শ গোত্রের লোকেরা কা'বা ঘরকে পুননির্মিত 
করিবার উদ্দেশ্যে সমবেত হইল। তখন কা'বা ঘরে ছাদ ছিল না। উহা তখন মাত্র প্রস্তর নির্মিত 
ভিত্তি ও দেওয়ালের সমষ্টি ছিল। কুরায়শগণ চাহিয়াছিল, তাহারা উহা ভাঙ্গিয়া ছাদ বিশিষ্ট 
করিয়া উহা পুনঃনির্মিত করিবে। কিন্তু তাহারা উহ্য ভাঙ্গিতে ভয় পাইত। ইতিমধ্যে একটি 


Wwww.quraneralo.com 


Contents 


৭৩৪ | তাফসীরে ইব্‌ন কাছীর 


ঘটনা ঘটিয়া গিয়া কা'বা ঘরের পুনঃনির্মাণের প্রয়োজনীয়তা বাড়াইয়া দিয়াছিল। কা'বা ঘরের 
ধনরাজি উহার মধ্যে অবস্থিত একটি কূপে রক্ষিত থাকিত। একদা উহা চুরি হইয়া গেল । 
অবশ্য এ!১9১ (দুবায়েক) নামক একটি লোকের নিকট উহা প্রাপ্ত হওয়ায় উহা উদ্ধার করাও 
হইল। দুবায়েক ছিল খুযাআহ (5.০14) গোত্রের বনী মালীহ ইবৃন আমর নামক একটি 
শাখার লোকদের গোলাম । কুরায়শরা বিচারের মাধ্যমে তাহার হাত কাটিয়াছিল। কথিত 
আছে, কা'বা ঘরের ধনরাজির প্রকৃত চোর দুবায়েক ছিল না; বরং প্রকৃত চোরেরা তাহার নিকট 
উহা লুকাইয়া রাখিয়াছিল। যাহা হউক, উক্ত চুরির ঘটনা কাবা ঘরের পুনঃনির্মাণের 
প্রয়োজনীয়তা বাড়াইয়া দিল। ইতিমধ্যে আরেকটি ঘটনা ঘটিয়া গিয়াছিল। তাহা এই £ 

কা'বা ঘরের মধ্যে অবস্থিত কূপে একটি ভয়ঙ্কর বিষধর সাপ বাস করিত । লোকেরা 
সাপটির জন্যে প্রতিদিন কূপের মধ্যে খাদ্য নিক্ষেপ করিত । উহা প্রতিদিন কাবার দেওয়ালের 
উপর আসিত। একদিন একটি বড় পাখী আসিয়া সাপটিকে কাবার দেওয়াল হইতে ধরিয়া 
লইয়া গেল। এই ঘটনা কা'বা ঘর ভাঙ্গিবার বিষয়ে কুরায়শের মনে দুই দিক দিয়া সাহস 
আনিয়া দিল। সাপটি ছিল স্বভাবতই ভয়ঙ্কর ও ভীতিকর । কেহ উহার নিকটে গেলে উহা ফনা 
তুলিয়া তাহাকে আক্রমণ করিতে উদ্যত হইত। সাপটিকে পাখীতে ধরিয়া লইয়া যাইবার পর 
উহার আক্রমণের ভয় দূর হইয়া গেল। এতদ্যতীত কুরায়শগণ সাপটির অপসারণকে তাহাদের 
কার্ষের প্রতি আল্লাহ্‌র সন্তোষ ও অনুমোদনের লক্ষণ মনে করিল। তাহারা মনে করিল, কা'বা 
ঘরের পুনঃনির্মাণ সম্পর্কিত তাহাদের পরিকল্পনার প্রতি আল্লাহ্‌ তা“আলার অনুমতি রহিয়াছে। 
এই কারণেই তিনি সাপটিকে দূর করিয়া দিয়া তাহাদের কার্যকে সহজ করিয়া দিয়াছেন। 

ইতিমধ্যে আরেকটি ঘটনা ঘটিয়া গেল। উহা কুরায়শের জন্যে তাহাদের পরিকল্পনার 
বাস্তবায়নকে আরও সহজ করিয়া দিল। একদা জনৈক রোমক বণিকের একখানা সামুদ্রিক 
নৌকার ভগ্রাবশেষ জেদ্দায় আসিয়া ঠেকিল। উহার মজবুত তক্তাগুলি কাবা ঘরের ছাদ 
নির্মাণের জন্যে বিশেষ উপযোগী ছিল। মক্কায় তখন জনৈক অভিজ্ঞ কিবতী সুতার বাস করিত। 
তাহার গৃহ নির্মাণ বিদ্যা কুরায়শের পরিকল্পনার বাস্তবায়নের পক্ষে অনুকূল ও সহায়ক ছিল। 

উপরোক্ত আনুকৃল্যের পরিপ্রেক্ষিতে কুরায়শের লোকগণ কাবা ঘর পুনঃনির্মাণ করিবার 
কার্যে হাত দিল । সর্বপ্রথম ইবৃন ওহাব১ ইব্‌ন আমর ইব্‌ন আয়েয ইবৃন আবদ ইব্‌ন ইমরান 
ইব্‌ন মাখযুম নামক জনৈক ব্যক্তি কা'বা ঘরের একখানা পাথর স্থানচ্যুত করিয়া হাতে উঠাইল।, 
সঙ্গে সঙ্গে উহা তাহার হাত হইতে পূর্বস্থানে পড়িয়া গেল। ইহাতে তিনি বলিলেন-হে 
কুরায়শগণ! তোমাদের কেহ যেন এই ঘর নির্মাণ করিবার কার্যে ব্যভিচারলন্ধ অর্থ, সুদলন্ধ অর্থ 
ও অত্যাচারলন্ধ অর্থ দান না করে। ইব্‌ন ইসহাক বলেন £ একদল ইতিহাসকার 
বলেন-ওয়ালীদ ইব্‌ন মুগীরা ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইবন আমর ইব্‌ন মাখযুম উপরোক্ত উপদেশ প্রদান 
করিয়াছিলেন। যাহা হউক, কুরায়শরা পূর্বেই কা'বা ঘর ভাঙ্গিবার কার্যকে বিভিন্ন অংশে বিভক্ত 
করিয়া কুরায়শের একেকটি শাখা বা একাধিক শাখার উপর একেকটি অংশ ভাঙ্গিবার দায়িত্‌ 
অর্পণ করিয়াছিল। কা'বা ঘরের দরজা ভাঙ্গিবার দায়িত্ব অর্পিত হইয়াছিল বনু আব্দে মানাফ 
এবং যুহরা উপগোত্রের উপর । রুকনে আসওয়াদ (হাজরে আসওয়াদ) এবং রুকনে ইয়ামানীর 


১. কোন কোন সংস্করণে এই স্থানে ইব্‌ন ওহাব এর পরিবর্তে “আবূ ওহাব" লিখিত রহিয়াছে। উহার টীকায় 
লিখিত রহিয়াছে-'ইনি নবী করীম (সা)-এর পিতা আব্দুল্লাহর মাতুল ছিলেন। ইনি একজন শরীফ ও 
সৎ-স্বভাব বিশিষ্ট লোক ছিলেন ৷' 


www.quraneralo.com 


Contents 


" সূরা আল্‌ বাকারা ৭৩৫ 


মধ্যবর্তী স্থান ভাঙ্গিবার দায়িত্ব অর্পিত হইয়াছিল বনু মাখযুমসহ কয়েকটি উপগোত্রের উপর । 
কাবার পশ্চাতের অংশ ভাঙ্গিবার দায়িত্ব অর্পিত হইয়াছিল বনু জুমহ এবং বনু সাহমের উপর । 
‘হাতীম’ ভাঙ্গিবার দায়িত্ব অর্পিত হইয়াছিল বনু আবদি দার ইব্ন কুসাই, বনু আসাদ ইব্‌ন 
আব্দুল উষ্যা ইব্‌ন কুসাই এবং বানু আদী ইব্‌ন কা'ব ইব্‌ন লুআর উপর । প্রথম ভঙ্গকারী ইব্‌ন 
ওহাব-এর হাত হইতে পাথর ফসকাইয়া পড়িবার কারণে লোকদের মনোবল ভাঙ্গিয়া পড়িল। 
তাহারা ভাঙ্গিবার কার্যে প্রবৃত্ত হইতে সাহস পাইল না। এই সময়ে ওয়ালীদ ইব্‌ন মুগীরা 
বলিল-“আমি উহা'সর্বাণে ভাঙ্গিতেছি।' এই বলিয়া সে কোদাল হাতে লইয়া কা'বা ঘরে উঠিয়া 
বলিতে লাগিল-“হে আল্লাহ্‌! আমাদিগকে ভীত করিও না। হে আল্লাহ্‌! কা'বা ঘরের মঙ্গল ছাড়া 
আমাদের মনে অন্য কোন উদ্দেশ্য নাই।' অতঃপর সে কা'বা ঘরের রুকনদ্বয়ের দিকের 
দেওয়ালের একাংশ ভাঙ্গিয়া ফেলিল। অতঃপর লোকেরা বলিল, আগামী দিন পর্যন্ত ভাঙ্গিবার 
কার্য স্থগিত থাকুক । রাত্রিতে ওয়ালীদ ইব্‌ন মুগীরার উপর কোন বিপদ আপতিত হইলে আমরা 
আর কা'বা ঘর ভাঙ্গিব না, যেটুকু ভাঙ্গা হইয়াছে, উহা মেরামত করিয়া কাবা ঘরকে উহার 
 পূর্বাবস্থায়ে ফিরাইয়া দিব। পক্ষান্তরে ইব্‌ন মুগীরার উপর কোন বিপদ না আসিলে বুঝিব, 
আল্লাহ আমাদের কার্যে সন্তুষ্ট রহিয়াছেন। অতঃপর পরিকল্পনা মুতাবিক কা'বা ঘরকে ভার্গিবার 
এবং পুনঃনির্মাণ করিবার কাজ পুনরায় আরন্ত করিব ।" 

পরের দিন দেখা গেল, ওয়ালীদ ইব্‌ন মুগীরা নিরাপদ রহিয়াছে । ইহাতে ওয়ালীদ ইবৃন 
মুগীরাসহ সকলে কা'বা ঘর ভাঙ্গিবার কার্যে লাগিয়া গেল। ভাঙ্গিতে ভাঙ্গিতে তাহারা হযরত 
ইবরাহীম (আ) কর্তৃক নির্মিত মূলভিত্তি পর্যন্ত পৌছিল। উহার পাথরগুলি ছিল সবুজ রঙের । 
উহারা দন্তমালার ন্যায় একটির সহিত আরেকটি সুসংবদ্ধভাবে সুবিন্যস্ত ছিল। ইব্‌ন ইসহাক 
বলেন-যাহারা আমার নিকট উক্ত ঘটনা বর্ণনা করিয়াছেন, তাহাদের একজন আমার নিকট 
ইহাও বর্ণনা করিয়াছেন যে, 'কুরায়শের একটি লোক উক্ত মূলভিত্তি ভাঙ্গিবার উদ্দেশ্যে উহার 
দুইখানা পাথরের মধ্যে শক্ত একটি দন্ত প্রবেশ করাইয়া নাড়া দিল। ইহাতে একখানা পাথর, 
নড়িয়া উঠিল। সঙ্গে সঙ্গে মক্কা নগরী প্রকম্পিত হইল। ইহাতে কুরায়শগণ উক্ত মূলভিত্তি 
ভাঙ্গিবার ইচ্ছা পরিত্যাগ করিল ।' * 

ইব্‌ন ইসহাক বলেন £ 'অতঃপর প্রত্যেক শাখা-গোত্র পৃথক পৃথকভাবে পাথর সংগ্রহ 
করিয়া স্ব-স্ব দায়িত্বের অংশ নির্মাণ করিতে লাগিল । তাহাদের নির্মাণ কার্য হাজরে আসওয়াদের 
স্থানে পৌছিবার পর উহা যথাস্থানে স্থাপন করা লইয়া তাহাদের মধ্যে ভীষণ দ্বন্দ বাধিয়া গেল । 
প্রত্যেক শাখা-গোত্রই দাবী করিল, তাহারাই হাজরে আসওয়াদকে উহার স্থানে লইয়া যাইবে । 
তাহাদের দ্বন্দ ভীষণ হইতে ভীষণতর হইয়া অবশেষে যুদ্ধের রূপ পরিগ্রহ করিবার আয়োজন 
করিল। বনু আবদিদৃদার এবং বনু আদী ইব্‌ন কা'ব ইব্‌ন লুআ রক্তভর্তি একটি পাত্রের মধ্যে 
হাত রাখিয়া শপথ করিল-“তাহারা যুদ্ধ করিতে করিতে শেষ হইয়া না যাওয়া পর্যন্ত অন্য কোন 
গোত্র-শাখাকে উক্ত পাথর উঠাইতে দিবে না। এইরূপ থমথমে অবস্থায় চার পাঁচ দিন 
আিরাহিত হইল ভেরি নিরোধ নিতির উদ্দেশে করায় গৌরের লোরেরা মসজিদে 
হারমে মিলিত হইল 1" 

ইব্‌ন ইসহাক বলেন ৪ জনৈক রাবী বর্ণনা করিয়াছেন যে, এই সময়ে আবূ উমাইয়া ইব্‌ন 
মুগীরা ইব্‌ন আবুর্লাহ ইবৃন আমর ইব্‌ন মাখযুম একটি প্রস্তাব দিল। সে ছিল কুরায়শ গোত্রের 
জ্যেষ্ঠতম ব্যক্তি। সে বলিল-হে কুরায়শের লোকগণ! তোমরা একটি লোককে সালিস মানো। 


www.quraneralo.com 


Contents 


৭৩৬ তাফসীরে ইবৃন কাছীর 


কাহাকে সালিস মানিবে? যে ব্যক্তি সর্বপ্রথম এখানে উপস্থিত হইবে, সেই হইবে তোমাদের 
সালিস। সে ব্যক্তি যে রায় দিবে, সকলে তাহাই মানিবে।' সকলে তাহার এই প্রস্তাবকে মানিয়া 
লইল। তাহারা প্রথম আগস্তুকের আগমনের জন্যে অপেক্ষা করিতে থাকিল। তাহারা দেখিল, 
সেখানে সর্বপ্রথম যে ব্যক্তি আসিতেছে, সে হইতেছে তাহাদের প্রিয় “আল আমীন'- মুহাম্মদ । 
উল্লেখ্য যে, নবৃওত প্রাপ্তির পূর্বে নবী করীম (সা) স্বীয় বিশ্বস্ততার কারণে মক্কাবাসীর নিকট 
হইতে “আল-আমীন" (বিশ্বস্ত) উপাধি লাভ করিয়াছিলেন । তাহাদের প্রিয় 'আল-আমীন'কে 
দেখিয়া তাহারা বলিতে লাগিল-'এই তো আল-আমীন; আমরা মানিয়া লইলাম; এই তো 
মুহাম্মদ ।' 'আল-আমীন' তাহাদের নিকট পৌছিলে তাহারা তাহাকে ঘটনা খুলিয়া জানাইল। 
তিনি বলিলেন ৪ “আমাকে একখানা কাপড় আনিয়া দাও।" তাহারা তাহাকে একখানা কাপড় 
আনিয়া দিলে তিনি উহা বিছাইয়া নিজ হাতে পাথরখানা উহার উপর রাখিয়া দিয়া 
বলিলেন-প্রত্যেক শাখা-গোত্রের লোকে কাপড়খানার কিনারা ধরিয়া পাথরখানা বসাইবার স্থানে 
লইয়া যাও।' তাহারা তাহাই করিল। তিনি নিজ হাতে পাথরখানা কাপড়ের উপর হইতে. 
উঠাইয়া লইয়া উহা যথাস্থানে রাখিয়া দিলেন। এইরূপে তাহার বুদ্ধিমত্তায় কুরায়শ গোত্রের এক 
ভয়াবহ বিরোধ মিটিয়া গেল। অতঃপর কুরায়শগণ শান্তিপূর্ণ পরিবেশে স্বীয় পরিকল্পনা মুতাবিক 
কা'বা ঘরের পুনঃনির্মাণ কার্ষের অবশিষ্টাংশ সম্পন্ন করিল। কাবা ঘরের পুনঃনির্মাণ কার্য সমাপ্ত 
হার রনি হাসি 
িনিনিরহনি রিনি জরা বন কাহ 


্‌ হি: যারা Ett 
০1০4 এ ও sll 41 
| ০১77৪ ৮৫1 L332 MS ১৪৪ 
০১১ ৮৫ ০৬4৫৪ 0৮৯৪ 
৪৮৪১৪০558511-011528181 
২০০৮৫ 5733 ০৮১11 05 
El es Fas TLS ofl 
ll A li 
০৮1০৯৮42511 16৮558 
Em 
ses ails EB 


al 115 55৬৪1 ৭০ 0এ 


www.quraneralo.com 


Conte 


সূরা আল্‌ বাকারা ৭৩৭ 


2৮528811258 8558 
১ দর 02১৮৪ 51০ এ 
০3/৫৮/৭142 
২০৮ ৯৩৫০418০৪৫৪ 
ASUS ও উচিত 
1১০ 413১ 41১1111১153 
০1৬১]| ০৮৮18 401 4৮5৩ 
‘সাপটির উপর যখন “উকাব' পাখী (বাজ পাখী হইতে অধিকতর শক্তিশালী এক প্রকারের 
শিকারী পাখী) নামিয়া আসিল, তখন আমি আশ্চর্যাবিত হইয়া গেলাম । সাপটির স্বভাব ছিল : 
অতিশয় উগ্র । অনেক সময়েই উহার ফৌস ফৌসানি শোনা যাইত। আবার অনেক সময়ে উহা 
মানুষকে তাড়াইত। আমরা কা'বা ঘর পুনঃনির্মাণ করিতে গেলেই উহা আমাদিগকে আক্রমণ 
করিত। উহা আমাদিহকে ভয় দেখাইয়া কাবা ঘর পুনঃনির্সাণ করিতে বাধা-দিত। বস্তুত উহা 
ভীতিকর প্রাণীই ছিল। আমরা ভয় করিতাম, পুনঃনির্মাণ করিবার উদ্দেশ্যে -ও কা'বা'ঘর 
ভাঙ্গিতে গেলে আমাদের পাপ হইবে। এই অবস্থায় একদিন অকস্মাৎ একটি “উকাব" পাখী 
আসিয়া সরল গতিতে উহার উপর ঝাপাইয়া পড়িল। অতঃপর উহা সুদৃঢ় নখরে ধরিয়া লইয়া 
উধাও হইল । আমাদের জন্যে কা'বা ঘর পুনঃনির্মাণ করিবার কার্যকে নিবিঘ্ন করিয়া দিল। 
অতঃপর আমাদের সম্মুখে আর কোন বিঘ্ন রহিল না। আমরা অতি সকালে দ্রুত আমাদের 
একটি ঘরের দিকে চলিয়া গেলাম। উহাতে ছিল মাত্র ভিত্তি ও মাটি । আমরা উহাকে যখন 
পুনঃনির্মাণ করিতেছিলাম, তখন আমাদের দেহের উর্ধ্বাংশে বন্ত্র-ছিল না।-সৃষ্টির অধিপতি 
আল্লাহ “বনু-লুআ'কে উহার দ্বারা সম্মানিত:করিয়াচ্ছেন। তাহারা উহার নির্মাণ কার্যে কোনরূপ 
অলসতা. দেখায় নাই। “বনু আদী'ও সেখানে যথাসময়ে উপস্থিত হইয়া নির্মাণ কার্যে অংশগ্রহণ 
করিয়াছিল। আর একবার ‘কিলাব’ শাখাখোত্রও উহার নির্মাণ কার্যে অংশ গ্রহণ করিয়াছিল। 
. এইরূপে বিশ্বের অধিপতি আল্লাহ উহার মাধ্যমে আমাদিগকে সম্মানিত করিলেন। আর আল্লাহর 
নিকট.আমরা নিবেদন করিতেছি- তিনি যেন আমাদিগকে সওয়াব দান করেন।", 
ইব্‌ন ইসহাক বলেন £ “নবী করীম-(সা)-এর যুগে কা'বা ঘরের দৈঘ্য আঠার হাত ছিল। 
প্রথমদিকে কা'বা ঘর 'কিবতী' (এক শ্রেণীর.কাতান) 'বস্ত্রে আবৃত করা হইত । পরবর্তীকালে 
উহা 'বুরূদ' (পাড় বিশিষ্ট চাদর) দ্বারা আবৃত করা হইত। উহা রেশম বন্তে সর্বপ্রথম আবৃত 
করেন হাজ্জাজ ইব্‌ন ইউসুফ" 
আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি-কুরায়শ গোত্র যেরূপে কা'বা ঘর নির্মাণ করিয়াছিল, উহা 
পবিত্র মক্কার সুশাসক হযরত আব্দুল্লাহ ইব্‌ন যুবায়র (রা)-এর শাসনকালের প্রথম দিক পর্যন্ত 
সেইরূপেই অটুট ছিল। ইয়ামীদ ইব্‌ন মুআবিয়ার রাজত্কালের শেষ দিকে এবং পবিত্র মক্কার 
সুশাসক হযরত আব্দুল্লাহ ইব্‌ন যুবায়র (রা)-এর বিরুদ্ধে আক্রমণ চালাইয়া তাহাকে তথায় 
কাছীর (১ম খণ্ড)__৯৩ 


Wwww.quraneralo.com 


Contents 
৭৩৮ তাফসীরে ইবৃন কাছীর 


অবরুদ্ধ করিবার কালে উক্ত বাহিনীর আগ্নেয়ান্ত্রের আক্রমণে কা'বা ঘরে আগুন লাগিয়া যায় 
এবং উহা ক্ষতিগ্রস্ত হয়। ইহা ছিল হিজরী ষাট সনের পরের ঘটনা । উক্ত ঘটনার পর হযরত 
আব্দুল্লাহ ইবৃন যুবায়র (রা) কা'বা ঘরকে ভূমির সমতল করিয়া ভাঙ্গিয়া উহা হযরত ইবরাহীম 
(আ) কর্তৃক স্থাপিত ভিত্তির উপর পুনঃনির্মিত করেন। তিনি “হাতিম'কে পূর্ণভাবে কা“বার 
অন্তর্ভুক্ত করেন এবং ভূমির সহিত সংলগ্ন করিয়া মোট দুইটি দরজা নির্মাণ করেন। উক্ত 
পুনঃনির্মাণ কার্য সম্পাদন করিয়া হযরত আব্দুল্লাহ ইব্‌ন যুবায়র (রা) নবী করীম (সা)-এর 
এতদৃসম্পর্কিত ইচ্ছাটি পূরণ করিয়াছিলেন মাত্র । তিনি তাহার খালা হযরত আয়েশা (রা)-এর 
নিকট হইতে নবী করীম (সা)-এর উক্ত ইচ্ছার কথা জানিতে পারিয়াছিলেন। যাহা হউক, 
হযরত আব্দুল্লাহ ইব্‌ন যুবায়র (রা)-এর শাসনের শেষ দিন পর্যন্ত কা'বা ঘরের উপরোক্ত 
আকার ও গঠন অটুট ছিল। তীহার শাহাদাতের পর উহা পুনরায় ভাঙ্গিয়া নির্মাণ করা হয়। 
কা'বা ঘর ভাঙ্গিয়া উহা পূর্বের আকার ও গঠনে পুনঃনির্মাণ করেন। | 

.ও ইমাম মুসলিম বর্ণনা করিয়াছেন যে, আতা বলেন-ইয়াযীদ ইবৃন মুআবিয়ার রাজত্বকালে 
তাহার সেনাবাহিনীর আগ্নেয়ান্ত্রে কা'বা ঘরে আগুন ‘লাগিয়া যাইবার কারণে উহা ক্ষতিগ্রস্ত 
হইলে হযরত আব্দুল্লাহ ইবৃন যুবায়র (রা) উহা তদবস্থায় রাখিয়া দিলেন। তাহার উদ্দেশ্য ছিল 
হজ্জের সময়ে লোকেরা কা'বা ঘর যিয়ারত ও তাওয়াফ. করিতে আসিয়া ইয়াধীদ বাহিনীর 
অত্যাচারের আলামত ও নিদর্শন দেখিয়া ইয়াযীদের প্রতি রুষ্ট হইবে ও তাহার বিরুদ্ধে সংঘবদ্ধ 
লোক সকল! তোমরা আমাকে কা'বা ঘরের বিষয়ে পরামর্শ দাও । উহা ভাঙ্গিয়া পুনঃনির্মাণ 
করিব অথবা শুধু উহার ক্ষতিগ্রস্ত অংশকে মেরামত করিব? হযরত ইব্‌ন আব্বাস (রা) 
বলিলেন-“আমার অভিমত এই যে, নবী করীম (সা)-এর নবূওত লাভ করিবার সময়ে এবং 
লোকদের .ইসলাম গ্রহণ করিবার সময়ে আল্লাহর ঘর যে অবস্থায় ছিল, আপনি শুধু উহার 
ক্ষতিগ্রস্ত অংশটুকু মেরামত করিয়া উহা সেই অবস্থায় রাখিয়া দিবেন ।" হযরত আব্দুল্লাহ ইব্‌ন 
যুবায়র বলিলেন-‘তোমাদের কাহারও বাসভবন (আংশিকভাবে) পুড়িয়া গেলে তো সে উহা 
সম্পূর্ণরূপে নতুন করিয়া পুনরির্মাণ করা ছাড়া অন্য কোন ব্যবস্থায়ই সন্তুষ্ট থাকিতে না। 
এমতাবস্থায় আল্লাহর ঘরের বিষয়ে কোন্‌ ব্যবস্থা গ্রহণ করা তোমাদের জন্যে মানাইতে পারে? 
এই বিষয়ে আমি তিন দিন ধরিয়া আমার প্রভুর নিকট ইসতেখারা (কোন বিষয়ে আল্লাহর 
নিকট পথ নির্দেশনা চাহিয়া বিশেষ আমল করা) করিব। অতঃপর এই বিষয়ে -করণীয় স্থির 
করিব।' তিন দিন অতিবাহিত হইবার পর হযরত আব্দুল্লাহ ইব্‌ন যুবায়র (রা) সিদ্ধান্ত 
করিলেন- তিনি কা'বা ঘর ভাঙ্গিয়া উহা পুনর্নির্মিত করিবেন। কিন্ত কা'বা ঘর ভাঙ্গিতে গেলে 
তাহার উপর আসমান হইতে বিপদ নাযিল হইতে পারে, এই আশংকায় কেহ উহা ভাঙ্গিবার 
জন্যে অগ্রসর হইতে সাহস পাইল না। এক সময়ে একটি লোক সাহস সঞ্চয় করিয়া উহার 
উপরে উঠিল এবং উপর হইতে একখানা পাথর খুলিয়া নীচে ফেলিয়া দিল। লোকে দেখিল, 
তাহার উপর কোন বিপদ নাযিল হয় নাই। ইহাতে এক এক করিয়া সকলে উহাকে ভাঙ্গিবার 
কার্যে লাগিয়া গেল। এইরূপে উহাকে ভাঙ্গিয়া ভূমির সমতল করা হইল। অতঃপর হযরত _ 
আব্দুল্লাহ ইব্‌ন যুবায়র (রা) উহার ভিত্তির উপর কতগুলি খুঁটি গাড়িয়া রাখিলেন। এই সময়ে 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭৩৯ 


তিনি লোকদিগ্কে একটি হাদীস শুনাইলেন। তিনি বলিলেন-আমি হযরত আয়েশা (রা)-কে 
বলিতে শুনিয়াছি ৪ 

‘একদা নবী করীম (সা) আমাকে বলিলেন-'জনগণ যদি সদ্য কুফরত্যাগী না হইত এবং 
আমার নিকট যদি প্রয়োজনীয় অর্থ থাকিত, তবে আমি নিশ্চয় হিজর (হাতিম)' এর পাঁচ হাত 
পরিমিত স্থান কা“বা ঘরের অন্তর্ভুক্ত করিতাম এবং উহাতে প্রবেশ করিবার একটি দরজা ও 
বাহির হইবার একটি দরজা, মোট দুইটি দরজা লাগাইতাম ৷' 

হযরত আব্দুল্লাহ ইব্ন যুবায়র (রা) বলিলেন-“আমার নিকট প্রয়োজনীয় অর্থ রহিয়াছে এবং 
জনগণের বিভ্রান্ত হইবার আশংকাও দূরীভূত হইয়াছে। এমতাবস্থায় নবী করীম (সা)-এর ইচ্ছা 
পূরণ করায় কোন বাধা দেখিতেছি না।' তিনি ‘হিজর’ এর পাঁচ হাত পরিমিত স্থানকে কা'বা 
ঘরের সীমানার অন্তর্ভুক্ত করিয়া উহাতে ভিত্তি স্থাপন করিলেন। ইতিপূর্বে কা'বা ঘরের দৈর্ঘ্য 
ছিল আঠার হাত। ‘হিজর’ ইহার অন্তর্ভুক্ত হওয়ায় উহার প্রস্থ পাচ হাত বৃদ্ধি পাওয়ার পর 
লোকদের নিকট উহা দৈর্ঘ্যে খাটো বিবেচিত হইল। ইহাতে তিনি উহার দৈর্ঘ্য পাচ হাত 
বাড়াইয়া দিলেন। এতদ্যতীত উহাতে প্রবেশ করিবার জন্যে একটি দরজা এবং বাহির হইবার 
জন্যে একটি দরজা, মোট দুইটি দরজা নির্মাণ করিলেন। এইরূপে হযরত আব্দুল্লাহ ইব্‌ন 
যুবায়র (রা)-এর শাসনকালে তাহার উদ্যোগে নবী করীম (সা)-এর ইচ্ছা অনুসারে হাতিম এর 
সম্পূর্ণ অংশ কাবার অন্তর্ভুক্ত হইল এবং উহাতে দুইটি দরজা নির্মিত হইল। 

কা'বা ঘর পুনরির্মিত হইবার পর উহা উক্ত অবস্থায় বেশীদিন থাকিতে প্রারিল না। হাজ্জাজ 
ইব্‌ন ইউসুফ হযরত আব্দুল্লাহ ইব্‌ন যুবায়র (রা)-কে শহীদ করিয়া খলীফা আবদুল মালিক 
ইব্‌ন মারওয়ানকে লিখিয়া জানাইল £ ‘আব্দুল্লাহ ইব্‌ন যুবায়র মক্কার নেককার ও ন্যায়বাদী 
মহলের সম্মতি লইয়া কা'বা ঘর নতুন আকার ও গঠনে নির্মিত করিয়াছেন। এই অবস্থায় কা'বা 
ঘরের বিষয়ে কি অবস্থা অবলম্বন করিতে হইবে, সে সম্বন্ধে আপনার নির্দেশ জানিতে চাই !' 
খলীফা আবদুল মালিক ইবৃন মারওয়ান তাহাকে আদেশ দিলেন $ আমরা কোন বিষয়ে 
আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র এর অনুসারী নহি। সে কা'বা ঘরের দৈর্ঘ্যের দিকে যে স্থানকে 
সংযোজিত করিয়াছে, উহা অপরিবর্তিত রাখো । কিন্তু, সে উহার প্রস্থের দিকে 'হিজর' 
(হাতিম)-এর যে অংশকে সংযোজিত করিয়াছে, উহা কা'বা ঘর হইতে পৃথক করিয়া ফেল 
আর ইব্‌ন যুবায়র কর্তৃক স্থাপিত নূতন দরজাটি বন্ধ করিয়া: দাও!” খলীফার আদেশ পাইয়া 
হাজ্জাজ কা'বা ঘর ভাঙ্গিয়া তাহার আদেশ অনুসারে উহা পুনঃনির্মাণ করিলের। | 

উপরোল্লিখিত রিওয়ায়েতে স্বয়ং নবী করীম (সা)-এর যে বাণীটি বর্ণিত হইয়াছে, ইমাম 
নাসাঈ উপরোক্ত ঘটনার উল্লেখ ব্যতিরেকে শুধু উহা উপরোক্ত সনদে বর্ণনা করিয়াছেন। বস্তুত, 
হযরত আব্দুল্লাহ ইবৃন যুবায়র (রা) কাবা ঘরকে যে আকার ও আকৃতিতে পুনঃনির্মাণ 
করিয়াছিলেন, উহাই ছিল নবী করীম (সা)-এর আকাঙ্ক্ষিত আকার ও গঠন'। নবী করীম (সা) 
উক্ত আকার ও গঠনেই কা'বা ঘর পুনঃনির্মিত করিবার জন্যে আকাঙ্কা প্রকাশ করিয়াছিলেন। 
তবে তিনি এই আশংকায় স্বীয় আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করেন নাই যে, জনগণ অল্প দিন পূর্বে 
কুফর ত্যাগ করত ইসলাম গ্রহণ করিয়াছে। তাহারা কা'বা ঘর ভাঙ্গিতে এবং উহার আকৃতি ও 
গঠন পরিবর্তন করিতে দেখিলে বিভ্রান্ত হইতে পারে। আর নবী করীম (সা)-এর উক্ত 
আকাজ্কার বিষয় প্রথম দিকে খলীফা অব্দুল মালিক ইব্ন মারওয়ানের কথা জানা ছিল না। 
তাই তিনি হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র কর্তৃক পুনরনির্মিত কাবা ঘর ভাঙ্গিয়া উহা পূর্বের 


Wwww.quraneralo.com 


Contents 


৭৪০ তাফসীরে ইবৃন কাছীর 


আকার ও গঠনে পুনর্নির্মিত করিবার জন্যে হাজ্জাজকে আদেশ দিয়াছিলেন। অবশ্য পরবর্তীকালে 
তিনি উক্ত হাদীস জানিতে পারিয়া নিজের কার্যে অনুতপ্ত হইয়া বলিয়াছিলেন-‘আহা! ইব্‌ন 
যুবায়র কা'বা ঘরকে যে আকার ও গঠনে পুনরির্মিত করিয়াছিল, যদি আমি উহাকে সেই 
আকারে ও গঠনে রাখিয়া দিতাম, তবে কত ভাল হইত। এই স্থলে ইমাম মুসলিম কর্তৃক 
বর্ণিত রিওয়ায়েতটি উল্লেখযোগ্য । নিম্নে উহা বর্ণিত হইতেছে £ 

আব্দুল্লাহ ইব্‌ন উবায়দ ইব্‌ন উমায়র এবং ওয়ালীদ এবং ইব্‌ন আতা ' হইতে 
বর্ণনা করিয়াছেন ৪ ‘একদা হারিস ইব্‌ন উবায়দুল্লাহ ইব্‌ন আবী রবীআহ প্রতিনিধি হইয়া খলীফা 
আব্দুল মালিক ইব্‌ন মারওয়ানের খিলাফতের যুগে তাহার নিকট আগমন করিলেন। খলীফা 
তীহাকে বলিলেন-'আমার ধারণা, আবূ হাবীব যে হাদীস (যাহাতে কা'বা ঘর পুনর্নির্মাণ 
করিবার জন্যে নবী করীম (সা)-এর ইচ্ছা ব্যক্ত হইয়াছে) শুনিয়াছে বলিয়া দাবি করিয়াছিল, 
উহা মিথ্যা দাবি ছিল।' ইহাতে হারিস ইব্‌ন উবায়দুল্লাহ বলিলেন-না; তাহার দাবি মিথ্যা ছিল 
না। আমিও হযরত আয়েশা (রা)-এর নিকট উক্ত হাদীস শুনিয়াছি।ঃ Ele AE Ln 
হযরত আয়েশা (রা)-এর নিকট কি শুনিয়াছেন ? হারিস ইবৃন উবায়দুল্লাহ বলিলেন-হযরত 
আয়েশা (রা) বলিয়াছেন £ 

একদা নবী করীম (সা) আমাকে বলিলেন- ‘তোমার কওম কা'বা ঘরকে উহার মূল 

আকার ও আয়তনে পুনর্নির্মাণ না করিয়া উহার একাংশ বাহিরে রাখিয়া পুনর্নির্মাণ করিয়াছেন। 
তাহারা যদি সদ্য শিরকত্যাগী না হইত, তবে আমি উহার পরিত্যক্ত অংশ উহার সহিত 
সংযোজিত করিয়া উহা পুননির্মিত করিতাম। তোমার কওম যদি পূর্বের আকার ও আয়তনে 
উহা পুননির্মিত করিতে চাহে, তবে তাহাদিগকে কতটুকু স্থান উহার অন্তর্ভুক্ত করিতে হইবে, 
আস, তাহা আমি তোমাকে দেখাইয়া দেই। এই বলিয়া নবী করীম (সা) আমাকে প্রায়. সাত 
হাত পরিমিত জায়গা দেখাইলৈন। হাদীসের উক্ত অংশটুকু রাবী আব্দুল্লাহ্‌ ইবৃন উবায়দ ইব্ন 
উমায়র কর্তৃক বর্ণিত. হইয়াছে। রিওয়ায়েতের অন্যতম রাবী .ওয়ালীদ ইব্‌ন আতা নিম্নোক্ত 
অতিরিক্ত অংশটি বর্ণনা করিয়াছেন ঃ হারিছ আরও বলিলেন ৪ হযরত আয়েশা (রা) বলিয়াছেন- 
নবী করীম (সা) বলিলেন, তাহা ছাড়া আমি উহার পূর্ব ও পশ্চিম দিকে. ভূমি সংলগ্ন করিয়া 
দুইটি দরজা স্থাপন করিতাম। আর তুমি কি জান, তোমার কওম.কেন কা'বা ঘরের.দরজাকে 
ভূমি হইতে উচ্চে স্থাপন করিয়াছিল? আমি বরূলিলাম-হে আল্লাহর রাসূল । আমি উহা জান্ি-না। 
নবী করীম (সো) বলিলেন, তাহারা গর্ব, অহংকার ও বৈষম্যমূলক মনোবৃত্তির কারণে. এইরূপ 
করিয়াছিল । তাহারা যাহাকে উহাতে 'প্রবেশ-করিতে দিতে চাহিত, সে ছাড়া অন্য কেহ যেন 
উহাতে প্রবেশ করিতে না পরে সেই উদ্দেশ্যে তাহারা উহার.দরজা ভূমি হইতে উচ্চে স্থাপন 
করিয়াছিল। এই কারণেই দেখা যাইত, কোন অবাঞ্ছিত ব্যক্তি উহাতে প্রবেশ করিতে চাহিলে 
৪558 
তাহাকে ধাক্কা মারিয়া নীচে ফেলিয়া দিত ।” | 

যাহা হউক, হরির টন রদ নিসার রনি নিজ কালেই 
কি হযরত আয়েশা (রা)-এর নিকট হইতে উক্ত হাদীস শুনিয়াহেন £ হারিস বলিলেন-হ্যা, 
আমি নিজ কানে উহা তাহার নিকট হইতে শুনিয়াছি। ইহা শুনিয়া খলীফা .চিন্তামগ্ন হইয়া 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭৪১ 


হাতের লাঠি দ্বারা কিছুক্ষণ মাটি খুঁড়িলেন। অতঃপর বলিলেন-'আহী! ইব্নে যুবায়র যাহা 
করিয়াছে, যদি আমি উহা অক্ষুণ্ন রাখিতাম, তবে কতই না ভালো হইত! 

ইমাম মুসলিম আবার উপরোক্ত রিওয়ায়েতটি উপরোক্ত রাবী ইবৃন জুরায়জ হইতে 
ধারাবাহিকভাবে আব্দুর রাধ্যাক ও আবদ ইব্‌ন হামীদের ভিন্নরূপ অধস্তন সনদাংশে এবং উক্ত 
রাবী ইব্‌ন জুরায়জ হইতে ধারাবাহিকভাবে আবূ আসিম ও মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন জিবিল্লার 
ভিন্নরূপ অধস্তন সনদাংশে বর্ণনা করিয়াছেন । 

আবৃ.কুষ্‌আ হইতে ধারাবাহিকভাবে হাতিম. ইব্ন আবূ সগীরা, আব্দুল্লাহ ইব্‌ন বিকর 
সাহমী; মুহাম্মদ ইব্‌ন হাতিম ও ইমাম মুসলিম বর্ণনা করিয়াছেন যে, আবূ কুযুআ বলেন ঃ 
একদা খলীফা আব্দুল মালিক ইব্‌ন মারওয়ান কা'বা ঘর তাওয়াফ করিবার কালে 
বলেন-আন্রাহ্‌ ইব্‌ন যুবায়রের উপর লা'নত বর্ষণ করুন৷ কারণ, সে উম্মুল মুমিনীন (হযরত 
আয়েশা রা)-এর নামে মিথ্যা কথা বলিয়াছে। সে বলিয়াছে-আমি হযরত আয়েশা (রা)-এর 
নিকট শুনিয়াছি যে, তিনি বলিয়াছেন-একদা নবী করীম (সা) আমাকে বলিয়াছিলেন-হে 
আয়েশা! তোমার কওম যদি সদ্য কুফরত্যাগী না হইত, তবে আমি নিশ্চয় কা'বা ঘর ভাঙ্গিয়া 
হাতিমকে উহার অন্তর্ভুক্ত করিতাম। কারণ, উহা কা'বা ঘরের অংশ ছিল। তোমার কওম কা'বা 
ঘর পুনঃনির্মাণ করিবার কালে উহা কাবা-ঘরের বাহিরে রাখিয়াছে।" ইহা শুনিয়া হারিস ইব্‌ন 
আব্দুল্লাহ ইবৃন আবূ রবীআহ বলেন-“হে আমীরুল মু'মিনীন ইব্‌ন যুবায়র-সম্বন্ধে এইরূপ মন্তব্য 
করিবেন না। কারণ, আমি নিজ কানে হযরত আয়েশা (রা)-এর নিকট-হইতে উক্ত হাদীসটি 
শুনিয়াছি।' ইহাতে খলীফা বলিলেন-আমি কা'বা ঘর ভাঙ্গিবার আদেশ দিবার পূর্বে উহা 
জানিতে পারিলে কা'বা ঘরকে ইব্‌ন যুবায়র যেরূপে পুনর্নির্মাণ করিয়াছিল সেইরূপেই উহা 
রাখিয়া দিতাম ।” 

উপরোল্লিখিত হাদীসটি নবী করীম (সা) হইতে হযরত আয়েশা (রা) কর্তৃক প্রায় 
নিশ্চিতরূপেই বর্ণিত হইয়াছে। নবী করীম (সা) হইতে হযরত আয়েশা (রা) কর্তৃক উহার 
বর্ণিত হইবার বিষয়ে কোন সন্দেহ নাই। কারণ, উহা হযরত আয়েশা (রা) হইতে একাধিক 
সহীহ সূত্রে বর্ণিত হইয়াছে। উহা হযরত আয়েশা (রা) হইতে আসওয়াদ ইব্‌ন ইয়াযীদ, হারিস 
ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইবৃন আবূ রবীআহ, হযরত আব্দুল্লাহ ইবৃন যুবায়র (রা), আব্দুল্লাহ্‌ ইবৃন মুহাম্মদ 
ইব্‌ন আবূ বকর এবং উরওয়া ইব্‌ন যুবায়র বর্ণনা করিয়াছেন। এতদ্বারা প্রমাণিত হয় যে, 
হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র (রা) যাহা করিয়াছিলেন, তাহা অন্রান্ত ছিল। তাহার নির্মাণকে 
অক্ষুণ্ন রাখা খলীফা মারওয়ানের জন্যে সমীচীন ছিল। 

এইস্থলে প্রশ্ন দেখা দেয়, অতঃপর কা'বা ঘর নবী করীম (সা) কর্তৃক আকাঙ্কিত আকার 
ও আয়তনে পুনঃনির্মাণ করিবার প্রয়োজনীয়তা অক্ষুণ্ন রহিয়াছে কিনা? এই প্রশ্নের উত্তর এই 
যে, কা'বা ঘরের উপর একাধিক ভাঙ্গা-গড়া চলিবার কারণে কোন কোন ফকীহ উহাকে 
বর্তমান অবস্থায়ই রাখিয়া দিবার পক্ষে মত প্রকাশ করিয়াছেন। কথিত আছে, একদা খলীফা 
হারূন অর-রশীদ অথবা তাঁহার পিতার মাহদী ইমাম মালিকের নিকট এই বিষয়ে পরামর্শ 
চাহিলে ইমাম মালিক বলেন, ‘হে আমীরুল মু'মিনীন! আল্লাহ্‌র ঘরকে রাজা-বাদশাহগণের 
খেলনা বানাইবেন না। উহা যে চাহিবে, সেই ভাঙ্গিবে, এইরূপ অবস্থা চলিবার পক্ষে সম্মতি 


www.quraneralo.com 


Contents 


৭৪২ | তাফসীরে ইব্‌ন কাছীর 


দেওয়া যায় না।' ইমাম মালিকের কথায় খলীফা হারুন অর-রশীদ অথবা তাহার পিতা মাহদী 
: স্বীয় পরিকল্পনা পরিত্যাগ করিলেন। কাষী আয়ায এবং ইমাম নববী উপরোক্ত ঘটনা বর্ণনা 
করিয়াছেন। কা'বা ঘর শেষ যামানা পর্যন্ত শত্রুর আক্রমণ হইতে মুক্ত ও সংরক্ষিত থাকিবে । 
আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

হাদীসে বর্ণিত রহিয়াছে ঃ ‘শেষ যামানায় কা'বা ঘর আল্লাহ্‌র শত্রু কর্তৃক বিধ্বস্ত হইবে। 
উহাকে বিধ্বস্ত করিবে জনৈক হাবশী। তাহার পায়ের নিমনার্ধ হইবে খর্বাকৃতির।' 

হযরত আবু হুরায়রা (রা) হইতে বুখারী শরীফ ও মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে যে, 
নবী করীম (সা) বলিয়াছেন-“জনৈক হাবশী কা'বা ঘর বিধ্বস্ত করিবে । তাহার পায়ের নিম্নাংশ 
হইবে খর্বাকৃতির ।' হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে বুখারী শরীফে বর্ণিত রহিয়াছে যে, নবী 
করীম (সা) বলিয়াছেন, “আমি যেন তাহাকে চোখের সামনে দেখিতেছি। সে হইবে কৃষ্ণাঙ্গ । 
তাহার পা দুইটি হইবে বাকা । উহার দরুন সে হাটিবার কালে পায়ের পাতার সম্মুখের অংশ 
ভিতরে দিকে এবং গোড়ালি বাহিরের দিকে ফেলিবে। আমি যেন তাহাকে (কা'বা ঘরের) 
পাথরগুলি এক একখানা করিয়া তুলিতে দেখিতেছি।' 

হযরত আব্দুল্লাহ ইবন আমর ইব্‌ন আস (রা) হইতে ধারাবাহিকভাবে মুজাহিদ, ইব্‌ন আবু 
আহমদ বর্ণনা করিয়াছেন £ “নবী করীম (সা) বলিয়াছেন-জনৈক হাবশী কা'বা ঘর বিধ্বস্ত 
করিবে? তাহার পায়ের নিম্নার্ধ হইবে খর্বাকৃতি।” সে কাবা ঘরের অলঙ্কার (অর্থাৎ উহার 
সম্পদ) ছিনাইয়া লইবে এবং উহার গিলাফ খুলিয়া ফেলিবে। আমি যেন চোখের সামনে 
তাহাকে দেখিতেছি, দেখিতেছি তাহার মাথার সম্মুখভাগে চুল নাই ও তাহার হাত পা বাকা। 
ইহাও দেখিতেছি যে, সে কোদাল ও বেলচা দিয়া কা'বা ঘরের পাথরগুলিকে এক এক করিয়া 
খুলিয়া ফেলিতেছে।", 

কা'বা ঘর বিধ্নত হইবার ঘটনা সমবত ইয়াজুজ-মাজ্জের পরাদর্ভাবের পর ঘটিবে। 
আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 

হযরত আবূ সাঈদ খুদরী (রা) হইতে বুখারী শরীফে বর্ণিত রহিয়াছে £ “নবী করীম (সা) 
পা তি 
পালন করিবে ।' 


Els RAEI MGs pte at 0 

লিনা ডা ইজ নাঃ নিন 
অর্থাৎ- “আমাদের দুইজনকে তোমার আদেশের প্রতি অনুগত এবং তোমার ইবাদতে বিনয়ী 
বানাও যেন আমরা ইবাদত ও আনুগত্যে কাহাকেও তোমার শরীক না ঠাওরাই ।' আব্দুল করীম 


হইতে ধারাবাহিকভাবে মা“কাল ইব্‌ন উবায়দুন্লাহ, রজা ইব্‌ন হাববান আল হুসায়নী আল 
করশী, ইসমাঈল, ইমাম আবূ হাতিম ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন ৪ 


“Ee od 252 LL EAE ০০১০৪ 2940 ৩. 
এ sls 41 05১৯ ০০৪ এএ ০৮০ bby 
=", we - প্‌ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭৪৩ 


অর্থাৎ তুমি আমাদের দুইজনকে একমাত্র তোমার ইবাদতে নিষ্ঠাবান বানাও, আর 
আমাদের বংশধরদের মধ্য হইতে একদল লোককে শুধুমাত্র তোমার ইবাদতে আন্তরিক 
বানাইও।' 

সালাম ইব্‌ন আবু মু'তী হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন আমের, মিকদাম, আলী 
ইবৃন হুসায়ন ও ইমাম ইব্‌ন আবু হাতিম বর্ণনা করিয়াছেন ৪ 

0] ১০1০০ 0১/9 (০) এই আয়াতাংশের ব্যাখ্যায় সালাম ইব্‌ন আবূ মু'তী 
বলেন-“হযরত ইবরাহীম (আ) এবং হযরত ইসমাঈল €আ) পূর্ব হইতেই আল্লাহ তা'আলার 
প্রতি অনুগত ছিলেন। উক্ত আয়াতাংশে উল্লেখিত তাহাদের দোয়ার অর্থ হইতেছে-“হে আমাদের 
প্রভু! তুমি আমাদিগকে তোমার আনুগত্যে দৃঢ় ও অবিচল রাখিও।' 

ইকরামা বলেন-“হ্যরত ইবরাহীম (আ) এবং হযরত ইসমাঈল (আ) আল্লাহ্‌ তা'আলার 
নিকট দোয়া করিলেন £ 4] ১1: 12151 ৮ এবং আল্লাহ তা'আলা বলিলেন-আমি 
কবুল করিলাম, তাহারা দোয়া করিলেন- 2 $4:. 247113349১ ১০৭১ এবং আল্লাহ্‌ 
তা'আলা বলিলেন-আমি কবুল করিলাম। 

সুদ্দী বলেন- ৫ ০, 4 05503 ১১ আয়াতাংশে উল্লেখিত দোয়া তাহারা 
করিয়াছিলেন শুধু হযরত ইসমাঈল (আ)-এর বংশধরগণ অর্থাৎ আরব দেশের অধিবাসীগণের 
জন্যে। 

ইমাম ইব্‌ন জারীর বলেন ঃ ‘উক্ত আয়াতাংশে বর্ণিত হইয়াছে যে, তাহারা তাহাদের 
(অর্থাৎ হযরত ইবরাহীম (আ) 85777885785 
করিয়াছিলেন।” হযরত ইবরাহীম (আ)-এর বংশধরদের মধ্যে বনী ইসরাঈল এবং বনী 
ইসমাঈল এই উভয় শ্রেণীর লোকই অন্তর্ভুক্ত রহিয়াছে । অতএব ইহাই সঠিক যে, তাহারা 
দোয়া করিয়াছিলেন বনী ইসমাঈল এবং বনী ইসরাঈল এই উভয় শ্রেণীর লোকদের জন্যে । 
আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলিতেছেন $ 


১১1৬৪ 455 ০4 53582 চি ০৪ “আর মূসার কওমে এইরূপ 
একদল লোক ছিল যাহারা.লোকদিগকে সত্য পথ দেখাইত এবং নিজেরা সত্য পথে চলিত ।' 

আমি (ইব্‌ন কাছীর) বলিতেছি-ইমাম ইব্‌ন জারীর এবং সুদ্দীর ব্যাখ্যা পরস্পর বিরোধী 
নহে। কারগ, ‘হযরত ইবরাহীম (আ) এবং হযরত ইসমাঈল (আ) মিলিতভাবে বনী 
ইসমাঈলের জন্যে দোয়া করিয়াছিলেন'-এ কথার তাৎপর্য এই নহে যে, তাহারা অন্যদের জন্যে 
দোয়া করেন নাই। অবশ্য আলোচ্য আয়াতাংশের বক্তব্য ও ইঙ্গিত দ্বারা প্রতীয়মান হয় যে, 
হযরত ইবরাহীম (আ) এবং হযরত ইসমাঈল (আ) বনী ইসমাঈলের জন্যেই দোয়া 
করিয়াছিলেন । পরবর্তী আয়াতে বর্ণিত হইয়াছে £ তাহারা আরও বলিল-“হে আমাদের প্রভু । 
আর তুমি তাহাদের মধ্য হইতে এইরূপ একজন রাসূল পাঠাইও যিনি তাহাদিগকে তোমার 
আয়াতসমূহ তিলাওয়াত করিয়া শুনাইবেন, তাহাদিগকে কিতাব ও হিকমত শিখাইবেন আর 
তাহাদিগকে পবিত্র করিবেন। নিশ্চয় তুমি মহা পরাক্রমশালী এবং মহা প্রজ্ঞাবান।' বলা 
অনাবশ্যক যে, উক্ত রাসূল হইতেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা (সা)। শেষোক্ত দোয়া দ্বারা 
প্রমাণিত হয় যে, হযরত ইবরাহীম (আ) এবং হযরত ইসমাঈল (আ) ইতিপূর্বে বনী 


Wwww.quraneralo.com 


Contents 


৭88 তাফসীরে ইবৃন কাছীর 


ইসমাঈলের জন্যেই দোয়া করিয়াছিলেন। এইস্থলে শেষোক্ত দোয়া প্রসঙ্গে উল্লেখ করা যাইতে 
পারে যে, আল্লাহ্‌ তা'আলা তীহাদের উক্ত দোয়াটি কবুল করিয়াছিলেন। আর কবুল 
করিয়াছিলেন বলিয়াই তো বনী ইসমাঈলের মধ্যে নবী করীম (সা)-কে পাঠাইয়াছিলেন। এ 
সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলিতেছেন £ 

১১2 9৮০০ ১১০১ 2 ৩১, ৷ ১৯ ‘তিনি সেই সত্তা যিনি নিরক্ষর লোকদের 
নিকট তাহাদেরই মধ্য হইতে একজন রাসূল পাঠাইয়াছেন।' এখানে উল্লেখযোগ্য যে, নবী 
করীম (সা) শুধু মক্কার নিরক্ষর লোকদের নিকট রাসূল হিসাবে প্রেরিত হইয়াছিলেন তাহা নহে, 
তিনি পৃথিবীর অন্য সকল লোকের নিকটও প্রেরিত হইয়াছিলেন। 

এ সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলিতেছেন 8 

(০১০5114110৮ Ll "১1511 (4১5 "তুমি বল, হে মানবজাতি! নিশ্চয় 
আমি তোমাদের সকলের নিকট প্রেরিত আল্লাহ্র রাসূল ৷' 

এতদ্যতীত একাধিক নিশ্চিত প্রমাণ রহিয়াছে যাহা দ্বারা প্রমাণিত হয় যে, নবী করীম (সা) 
পৃথিবীর সকল লোকের নিকট প্রেরিত রাসূল । 

স্বীয় সন্তান-সন্ততি এবং বংশধরদের জন্যে কল্যাণ কামনা করা এবং তাহাদের জন্যে 
আল্লাহ্‌ তা'আলার নিকট দোয়া করা প্রত্যেক মুত্তাকী মু'মিনের জন্যে কর্তব্য । আল্লাহ্‌ তা“আলা 
মুত্তাকী মু'মিনের প্রশংসা বর্ণনা প্রসঙ্গে অন্যত্র বলিতেছেন £ 


Glas ol ৮৮৪129330515) ৩৫04 oA 0০ ০৮০ ১৪03 


| + 09041 oil 
আর যাহারা বলে- 'হে আমাদের প্রত! কমি 'আমাদিখকে জোখ-ছুড়ানো স্ত্রী ও 
সন্তান-সন্ততি দান কর আর আমাদিগকে মুত্তাকীগণের ইমাম বানাও ।” 
বস্তুত, কোন ব্যক্তি আল্লাহ্‌ তা'আলার ইবাদতকে ভালবাসিলে সে স্বভাবতই কামনা করিবে 
যে, তাহার আত্মীয়-পরিজন এবং সন্তান-সন্ততিও আল্লাহ্‌ তা'আলার ইবাদতকে ভালবাসুক। 
হযরত ইবরাহীম (আ) এবং হযরত ইসমাঈল (আ) যেহেতু আল্লাহ্‌ তাআলার অতি প্রিয় 
মুত্তাকী মু'মিন. ছিলেন, তাই তাহারা স্বভাবতই তাহাদের সন্তান-সন্ততি এবং বংশধরদের জন্যে 
উপরোক্ত দোয়া করিয়াছিলেন । অনুরূপভাবে আল্লাহ্‌ তা'আলা যখন হযরত ইবরাহীম (আ)-কে 
বলিলেন ৪. : এ 
LL ১4৫৭] ত 51 (আমি নিশ্চয় তোমাকে মানবদের জন্যে ইমাম বানাইব) 
তখন তিনি ব্বভাবতই আল্লাহ্‌ তা'আলার নিকট এই প্ার্থনামূলক প্রশ্ন নিবেদন করিলেন ঃ 
| ০295 ১৩ (আর আমার বংশধরদের মধ্যে হইতেও) অন্যত্র অনুরূপভাবে হযরত 
ইবরাহীম (আ) আল্লাহ্‌ তা“আলার নিকট দোয়া করিয়াছিলেন 8 
বি Saal (50 [০১21 ‘আর আমাকে এবং আমার পুরগণকেমূর্িনজা 
হইতে পবিত্র রাখিও ৷’ 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭8৫ 


হযরত আবু হুরায়রা (রা) হইতে মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে ৪ ‘নবী করীম (সা) 
বলিয়াছেন, মানুষ মরিয়া গেলে তিনটি সূত্র ছাড়া সকল সূত্রে তাহার নেক আমল বন্ধ হইয়া 
' যায়। উক্ত সূত্ৰ তিনটি হইতেছে এই £ “সাদকায়ে জারিয়া-যে সাদকার ফল চলিতে থাকে; 
এইরূপ ইলম যদ্বারা মানুষ উপকৃত হইতে থাকে এবং এইরূপ নেক সন্তান যে মাতা-পিতার 
জন্যে দোয়া করে।' উক্ত হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নেককার সন্তান দুনিয়াতে রাখিয়া যাওয়া 
খোদ মাতা-পিতার পরকালীন জীবনের জন্যেও উপকারী এবং লাভজনক । এইরূপে আলোচ্য 
আয়াতাংশসহ উপরোল্লেখিত আয়াতসমূহ এবং হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, সন্তান-সন্ততির 
নেককার হইবার জন্যে আল্লাহ্‌ তা“আলার নিকট দোয়া করা এবং তজ্জন্য চেষ্টা করা একদিকে 
সন্তান-সন্ততির জন্যে উপকারী এবং লাভজনক, অন্যদিকে উহা স্বয়ং পিতার জন্যেও উপকারী 
এবং লাভজনক । 

আতা হইতে ইমাম ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন ৪ (১4.০5 1$)1) অর্থাৎ আর তুমি 
আমাদিগকে আমাদের হজ্জের কার্যাবলী শিক্ষা দাও। মুজাহিদ বলেন_ 4০ [5319 
অর্থাৎ আর তুমি আমাদিগকে আমাদের কুরবানীর স্থানসমূহ সম্বন্ধে জ্ঞাত.কর। আতা এবং 
কাতাদাহ হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। 

মুজাহিদ হইতে ধারাবাহিকভাবে খাসীফ, ইতাব ইব্‌ন বাশীর ও সাঈদ ইবৃন মানসূর বর্ণনা 
করিয়াছেন ঃ হযরত ইবরাহীম (আ) আল্লাহ্‌ তা'আলার নিকট দোয়া করিলেন ৪ 3১1 
(5... (আর তুমি আমাদিগকে আমাদের জন্য করণীয় হজ্জের কার্যাবলী শিখাও ।) 

ইহাতে হযরত জিবরাঈল (আ) তাহার নিকট আগমন করত তাহাকে কা'বা ঘরের স্থানে 
আনয়ন করিয়া বলিলেন-'এখানে আল্লাহ্‌র ঘরের ভিত্তিসমূহ গীথিয়া উচ্চ করুন।' ভিপি 
করিলেন। কা'বা ঘরের নির্মাণ কার্য সমাপ্ত হইবার পর হযরত জিবরাঈল €আ) হাত ধরিয়া 
তাহাকে সাফা পাহাড়ে লইয়া গিয়া বলিলেন-ইহা আল্লাহ্‌ তা'আলা কর্তৃক নির্ধারিত হজ্জের 
একটি স্থান। অতঃপর তাহাকে মারওয়া পাহাড়ে লইয়া গিয়া বলিলেন-ইহা আল্লাহ্‌ তা'আলা 
কর্তৃক নির্ধারিত হজ্জের একটি স্থান। অতঃপর তাহাকে মিনায় লইয়া গেলেন। সেখানে 
'জামারায়ে আকাবা*য় পৌছিয়া তাহারা বৃক্ষের নিকট ইবলীসকে দণ্ডায়মান দেখিলেন। হযরত 
জিবরাঈল (আ) হযরত ইবরাহীম (আ)-কে বলিলেন-“আপনি তাকবীর বলিয়া উহার প্রতি 
কংকর নিক্ষেপ করুন৷’ তিনি তাহাই করিলেন। ইহাতে ইবলীস সেই স্থান হইতে হটিয়া গিয়৷ 
'জামারায়ে উসতা'য় দাড়াইয়া রহিল । তাহারা তাহার কাছ দিয়া যাইবার কালে হযরত 
জিবরাঈল (আ) হযরত ইবরাহীম (আ)-কে বলিলেন-“তাকবীর বলিয়া উহার প্রতি কংকর 
নিক্ষেপ করুন।' তিনি তাহাই করিলেন। ইহাতে খবীছ ইবলীস ভাগিয়া গেল৷ তাহার ইচ্ছা 
ছিল, সে হজ্জের কার্যাবলীর মধ্যে নিজস্ব কোন বিষয়কে অন্তর্ভুক্ত করিয়া দিবে। কিন্তু, তাহা 
পারিল না। অতঃপর হযরত জিবরাঈল (আ) হাত ধরিয়া হযরত ইবরাহীম (আ)-কে 
“আল-মাশআরুল হারাম'-এ লইয়া গিয়া বলিলেন-'এই হইতেছে আল-মাশআরুল হারাম ৷' 

অতঃপর তিনি হাত ধরিয়া তাহাকে আরাফাতে লইয়া গিয়া বলিলেন-আমি আপনাকে যে সকল 
স্থান দেখাইলাম, সেইগুলিকে আপনি চিনিয়া রাখিয়াছেন তো? তিনি তিনবার উহা বলিলেন। 
হযরত ইবরাহীম (আ) উত্তর দিলেন-“হ্যা; আমি চিনিয়া রাখিয়াছি।' আবূ মাজলায এবং 
কাতাদাহ হইতেও অনুরূপ রিওয়ায়েত বর্ণিত রহিয়াছে। 
কাছীর (১ম খণ্ড)__-৯৪ 


১ www.quraneralo.com 


Contents 


৭৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে আবু তুফায়েল, আবূ আসিম গানাবী, 
(রা) বলেন-হযরত জিবরাঈল (আ) হযরত ইবরাহীম (আ)-কে হজ্জের স্থানসমূহ দেখাইবার 
কালে শয়তান 'সাঈ'র স্থানে সোফা-মারওয়া পর্বতদ্ধয়ের মধ্যবর্তী স্থানে) হযরত ইবরাহীম 
(আ)-এর সম্মুখে আসিয়া উপস্থিত হইল। তিনি তাহাকে পশ্চাতে ফেলিয়া সম্মুখে অগ্রসর 
হইলেন। অতঃপর হযরত জিবরাঈল (আ) তাহাকে মিনায় লইয়া আসিয়া বলিলেন-এই 
হইতেছে আল-মানাখ (লোকদের অবস্থান-স্থান) ৷ সেখানে হযরত ইবরাহীম (আ) জামারাতুল 
আকাবায় পৌছিলে শয়তান পুনরায় তাহার সম্মুখে আসিয়া দীড়াইল। তিনি উহার প্রতি সাতটি 
কংকর নিক্ষেপ করিলেন। উহাতে সে দুর হইয়া গেল। অতঃপর হযরত জিবরাঈল (আ) 
তাহাকে জামরাতুল উসতায় লইয়া আসিলেন। এখানেও শয়তান তাহার সম্মুখে আসিয়া 
দীড়াইল। তিনি উহার প্রতি সাতটি কংকর নিক্ষেপ করিলেন। ইহাতে সে দূর হইয়া গেল। 
অতঃপর হযরত জিবরাঈল (আ) তাহাকে জামরাতুল কুছওয়ায় লইয়া আসিলেন। এখানেও 
শয়তান তাহার সম্মুখে আসিয়া দীড়াইল। তিনি উহার প্রতি সাতটি কংকর নিক্ষেপ করিলেন। 
ইহাতে সে দূর হইয়া গেল। অতঃপর হযরত জিবরাঈল (আ) তাহাকে মুযদালিফায় লইয়া 
আসিয়া বলিলেন-এই হইতেছে “আল-মাশআর ।' অতঃপর তিনি তাহাকে আরাফাতে লইয়া 
আসিয়া বলিলেন-এই হইতেছে 'আরাফাত'। অতঃপর বলিলেন- আপনি চিনিয়াছেন তো?' 


রাসূলুল্লাহ্‌ সা)-এর আবির্ভাবের সুসংবাদ 


১৮৩৩১ 2/32 


55 5026৫ 552৬ 2 
CEN Se) eB res og SIS (১৭) 
ও চা ১1৬৮5584515 


১২৯. হে আমাদের প্রতিপালক! তাহাদের (বংশধরদের) নিকট তাহাদেরই মধ্য 
হইতে রাসূল পাঠাইও। সে তাহাদের নিকট তোমার আয়াত পাঠ করিবে ও তাহাদিগকে 
আল-কিতাব এবং হিকমাত শিক্ষা দিবে আর তাহাদিগকে পবিত্র করিবে । নিশ্চয় তুমি মহা 
প্রতাপাবিত ও শ্রেষ্ঠতম কুশলী । 


তাফসীর ঃ কা'বা ঘর নির্মাণ করিবার কালে হযরত ইবরাহীম (আ) এবং হযরত 
ইসমাঈল (আ) মক্কার অধিবাসী তাহাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য আল্লাহ্‌ তা'আলার নিকট 
যে দোয়া পেশ করিয়াছিলেন, আলোচ্য আয়াতে উহার অবশিষ্টাংশ বর্ণিত হইয়াছে । হযরত 
ইবরাহীম আ) এবং হযরত ইসমাঈল (আ) কা'বা ঘর নির্মাণ করিবার কালে আরও দোয়া 
করিলেন-'হে আমাদের প্রভু! আর তুমি আমাদের বংশধরদের মধ্য হইতে তাহাদের নিকট 
এইরূপ একজন রাসূল পাঠাইও যিনি তাহাদিগকে তোমার আয়াতসমূহ তিলাওয়াত করিয়া 
শুনাইবেন, তাহাদিগকে কিতাব ও হিকমাত শিখাইবেন আর তাহাদিগকে পবিত্র করিবেন; 
নিশ্চয়.তুমি অশেষ ক্ষমতাশালী ও মহাপ্রজ্ঞাবান।' 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭৪৭ 


উপরোক্ত দোয়ায় হযরত ইবরাহীম (আ) এবং হযরত ইসমাঈল (আ) যে ‘রাসূল'কে 
উল্লেখ করিয়াছিলেন, তিনি হইতেছেন খাতামুন্রাব্য়্টান হযরত মুহাম্মদ মুস্তফা (সা) । হযরত 
মুহাম্মদ মুস্তফা (সা)-কে আল্লাহ্‌ তা'আলা সমগ্র মানব জাতির হিদায়তের জন্য বনী 
ইসমাঈলের মধ্য হইতে প্রেরিত রাসূল হিসাবে পূর্বেই নির্ধারিত করিয়া রাখিয়াছিলেন। হযরত 
ইবরাহীম (আ) এবং হযরত ইসমাঈল (আ)-এর উপরোক্ত দোয়া আল্লাহ্‌ তা'আলা কর্তৃক 
পূর্বেই নির্ধারিত ফয়সালার সহিত সামঞ্জস্যশীল ছিল। 

হযরত ইরবায ইব্‌ন সারিয়া (রা) হইতে ধারাবাহিকভাবে আব্দুল আ'লা ইব্‌ন হিলাল 
ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন, হযরত আদম (আ)-এর সৃষ্টির 
পূর্বেই আমি আল্লাহ্‌ তা'আলার নিকট খাতামুন্লাবিয়্টান হিসাবে নির্ধারিত ছিলাম । আমার 
আত্মপ্রকাশের প্রাথমিক পর্যায়ের বিবরণ হইতেছে এই £ আমার জন্যে আমার পিতা হযরত 
ইবরাহীম (আ) দোয়া করিয়াছিলেন। হযরত ঈসা (আ) আমার আগমন সম্বন্ধে সুসংবাদ 
দিয়াছেন। অবশেষে আমার মাতা আমার সম্বন্ধে যে স্বপ্ন দেখার তাহা দেখিয়াছেন। নবীদের 
মাতাগণ এইরূপ স্বপ্নই দেখিয়া থাকেন। 

উপরোক্ত রিওয়ায়েত ইবৃন ওহাব, লায়ছ এবং তাহার চুক্তিবদ্ধ গোলাম আবুল্লাহ ইব্‌ন 
সালেহও উপরোক্ত রাবী মুআবিয়া ইব্‌ন সালেহ হইতে উক্ত উর্ধ্বতন সনদাংশে বর্ণনা 
55755552058 
উপরোক্ত উর্ধ্বতন সনদাংশে বর্ণনা করিয়াছেন। 

হযরত আবূ উমামা রো) হইতে ধারাবাহিকভাবে লুকমান ইবৃন আমের, ফারাজ, আবু 
নযর ও ইমাম আহমদ বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন £ একদা আমি ন্বী করীম (সো)-কে 
জিজ্ঞাসা করিলাম -হে আল্লাহ্‌র রাসূল! আপনার আত্মপ্রকাশের প্রাথমিক পর্যায়ের বিবরণ কি? 
নবী করীম (সা) বলিলেন-আমার আত্মপ্রকাশের প্রাথমিক পর্যায়ের বিবরণ হইতেছে, আমার 
পিতা হযরত ইবরাহীম (আ) আমার জন্যে দোয়া করিয়াছিলেন, হযরত ঈসা (আ) আমার 
আগমন সম্বন্ধে সুসংবাদ দিয়াছিলেন এবং আমার মাতা স্বপ্নে দেখিয়াছিলেন যে, তাহার মধ্য 
হইতে একটি জ্যোতি 'বাহির হইয়া শাম দেশের (সিরিয়ার) প্রাসাদসমূহ আলোকিত 
করিয়াছে।' 

শির 
বর্ণনায় উল্লেখিত হইয়াছে  +:১1১১1 ৮21 ৪৬০১ 

উত্াব-ভাৎর্য এই ০, লে রব 
(সা)-এর প্রশংসামূলক বর্ণনা প্রদান করিয়াছিলেন।' উহাতে আরও উল্লেখিত হইয়াছে $ 


৬১ ৮০০ ০৪১১ উহার তাৎপর্য এই যে, “বনী ইসরাঈল জাতির সর্বশেষ নবী হযরত 
ঈসা (আ) নবী করীম (সা)-এর আগমন সম্বন্ধে লোকদিগকে সুসংবাদ শুনাইয়াছিলেন।' একদা 
হযরত ঈসা (আ) বনী ইসরাঈল জাতির লোকদের নিকট বক্তৃতা করিতে দীড়াইয়া বলিলেন £ 
4৮০১1৮১০৩৪৪ ১০ ৪ 9৪00 ০০182 dit 1৮০০১ 


2-0 7820 ০০৪ ° 2 


www.quraneralo.com 


Contents 


৭৪৮ | | তাফসীরে ইবৃন কাছীর 


(নিশ্চয় আমি তোমাদের নিকট প্রেরিত রাসূল; আমার সম্মুখে যে তাওরাত কিতাব 
রহিয়াছে, উহা আমি সত্য বলিয়া ঘোষণা করিতেছি আর এইরূপ এক রাসূল সম্বন্ধে সুসংবাদ 
প্রদান করিতেছি যিনি আমার পর আগমন করিবেন । তাহার নাম হইবে আহমদ 1). 

উপরোন্লেখিত রিওয়ায়েতে বর্ণিত হইয়াছে ঃ নবী করীম (সা) বলেন-“আমার মাতা স্বপ্নে 
. দেখিয়াছিলেন যে, তুল বধ্য ডে একটি ভাজি রাজি হা বহর যানি 
আলোকিত করিয়া ফেলিল।' 

কথিত আছে-নবী করীম (সা)-এর মাতা বিবি আমেনা তাহাকে গর্ভে ধারণ করিবার পর 
উক্ত স্বপ্ন দেখিয়াছিলেন। উক্ত স্বপ্ন দেখিয়া তিনি নিজ লোকজনকে. উহা জানাইয়াছিলেন। 
এইরূপে উহা লোকদের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত হইয়া গিয়াছিল।' বস্তুত, নবী করীম 
(সা)-এর মাতাকে উক্ত স্বপ্ন দেখাইয়া আল্লাহ্‌ তাআলা নবী করীম (সা)-কে চিনিতে পারা 
এবং তাহার প্রতি ঈমান আনা লোকদের জন্যে আসান করিয়া দিয়াছিলেন। এইস্থলে প্রশ্ন দেখা 
দেয়, “নবী করীম (সা) পৃথিবীর সকল স্থানের অন্ধকারকে দূরীভূত করিয়া উহা আলোকিত 
করিয়া দিয়াছিলেন। এমতাবস্থায় স্বপ্নে আলোকিত স্থান হিসাবে শুধু শামদেশ প্রদর্শিত হইবার 
তাৎপর্য কি?’ ইরা চহা দারা আলা লারা ইভ রিয়াজ এ 

বস্তুত, জি EE শামদেশে হইবে ইসলাম এবং মুসলমানদের আশ্রয়স্থল আর 
উহারই অন্তর্গত দামেশ্‌ক নগরের মসজিদের পূর্ব দিকে অবস্থিত শুত্র মিনারায় হযরত ঈসা 
(আ) অবতীর্ণ হইবেন এবং ইসলামকে দুনিয়াতে পুনঃপ্রতিষ্ঠিত করিবেন। বুখারী শরীফ ও 
মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে ঃ নবী করীম (সা) বলিয়াছেন-“আমার উম্মতের মধ্যে কিয়ামত 
পৰ্যন্ত এইরূপ একদল লোক থাকিবে যাহারা সত্যকে সাহায্য করিবে। মানুষের বিদ্রুপ ও 
বিরোধিতা তাহাদের কোন ক্ষতি করিতে পারিবে না ।” বুখারী শরীফের রিওয়ায়েতে উহার পর 
এই অতিরিক্ত কথাটি উল্লেখিত রহিয়াছে ঃ “আর তাহারা থাকিবে শামদেশে 1 

‘আবুল: আলীয়া হইতে ধারাবাহিকভাবে রবী" ইব্‌ন আনাস-ও আবূ জা-ফর রাষী বর্ণনা 
করিয়াছেন £ আবুল আলীয়া বলেন-“আলোচ্য আয়াতে বর্ণিত হযরত ইবরাহীম (আ) এবং 
হযরত ইসমাঈল (আ)-এর দোয়ায় যে রাসূলের বিষয় উল্লেখিত হইয়াছে, তিনি হইতেছেন নবী 
করীম হযরত মুহাম্মদ মুস্তফা (সা)। হযরত ইবরাহীম (আ)-এর উক্ত দোয়ার পর আল্লাহ 
তা'আলা তাহাকে বলিয়াছিলেন-তোমার দোয়া কবুল করিলাম। সেই রাসূল আখেরী 'খীয়ানায় 
আবির্ভূত হইবেন ।" কাতাদাহ এবং সুদ্দীও অনুরূপ ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। 

২০২৯] P< ₹41523 (আর যিনি তাহাদিগকে কিতাব ও হিকমাত শিক্ষা, 
দিবেন) আয়াতাংশ প্রসঙ্গে হাসান বেসরী) কাতাদাহ, মুকাতিল ইব্‌ন হাইয়ান, আবূ মালিক 
প্রমুখ তাফসীরকার বলেন £ 1511 অর্থাৎ কুরআন মজীদ এবং ২৯ অর্থাৎ সুন্নাহ ।' কোন 
কোন তাফসীরকার বলেন ২৫ অর্থাৎ দীনী ইলম ।' প্রকৃতপক্ষে হ.৩-1 শব্দের উপরোক্ত 
তাৎপর্যদ্বয় পরস্পর বিরোধী নহে। 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭৪৯ 


৮৫:89: (আর যিনি তাহাদিগকে পবিত্র করিবেন) আয়াতাংশ প্রসঙ্গে হযরত ইব্‌ন 
আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবু তালহা বর্ণনা করিয়াছেন ঃ হযরত ইবৃন আব্বাস রো) 
নি হি নিপা এটি তি তি 
বানাইবেন। 

মুহাম্মদ ইব্‌ন ইসহাক বলেন- 55617 উরি ভা নিনি 
তাহাদিগকে ভাল-মন্দ ও ন্যায়-অন্যায় সম্বন্ধে জ্ঞান দান করিবেন। ইহাতে তাহারা ভাল কাজ 
এবং ন্যায় কাজ করিবে আর মন্দ কাজ ও অন্যায় কাজ হইতে দূরে থাকিবে। পরস্ভু যিনি 
তাহাদিগকে আল্লাহ্‌র সন্তোষ লাভ করিবার কার্যাবলী এবং তাহার অসন্তোষে পতিত হইবার 
করিতে এবং তাহার অসন্তোষে পতিত হইবার কার্যাবলী হইতে বিরত থাকিতে পারিবে ।' 

+25৯11 ১:১1 ৩০১1 এ$। অর্থাৎ নিশ্চয় তুমি মহা ক্ষমতাবান; তুমি যাহা ইচ্ছা কর 
তাহাই করিতে পারো; তোমাকে কেহ কোন কাজ'হইতে বিরত রাখিতে পারে না। আর তুমি 
মহা প্রজ্ঞাবান; তোমার কথা ও কাজ হিকমতপূর্ণ: ভাই ছুদি হতিচি বছরে রানের 
করিয়া থাক। 


~ 


ইবরাহীম হিরা . 

১555 2892৬ LCS) ৫ 22243৩65520) 
| EEE ৯১462 GG iS 
ull 5১০৬+ AES 250৩১) (১৫১) 

১9485 216,6০2 8163 5552 (৭) 


এ | A322, 2% ৫9 ১9পা 


০৩৯৮৫০৩591৬ ৮০০৮৫ 


হারের হ্যারি জা রাভিনা 
নহে এনা অরণ্যই আমি তাহাকে দুনিয়ার বুকে মনোনীত করিয়াছি আর আখিরাতে দে 
নিশ্চয় নেককারগণের অন্তর্গত । 

১৩১. যখন তাহার প্রভু তাহাকে বলিলেন, ‘অনুগত হও’; সে বলিল, নাসির 
সৃষ্টির প্রতিপালকের অনুগত হইলাম ।' . 

১৩২. আর উহার জন্য ইবরাহীম তাহার পুত্রকে ওসিয়ত করিলেন এবং ইয়াকৃবও- 
“হে আমার পুত্র! নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা তোমাদের জন্য ‘দীন’ মনোনীত করিয়াছেন । 
তাই তোমরা মুসলিম না হইয়া মৃত্যুবরণ করিও না ।' 


Wwww.quraneralo.com 


Contents 


. ৭৫০, তাফসীরে ইবৃন কাছীর 


তাফসীর £ আলোচ্য আয়াতত্রয়ে কাফিরদের শিরকের বিরুদ্ধে ইবরাহীম (আ)-এর 
তাওহীদ প্রচারকে প্রশংসা করা হইয়াছে । হযরত ইবরাহীম (আ) ছিলেন মহান সত্যসাধক। 
জ্ঞান লাভ করিবার পর অল্প বয়সেই তিনি শিরকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিয়াছিলেন । যে 
সমাজে তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন, উহা ছিল পৌত্তলিক সমাজ। তাহার ঘোষণায় তাহার 
পিতাসহ সমগ্র সমাজই তাহার শত্রু হইয়া গিয়াছিল। এইজন্যে তাহাদের পক্ষ হইতে তাহার 
উপর নামিয়া আসিয়াছিল কঠোর নির্যাতন ও নিপীড়ন। তাওহীদের সুতীব্র ভালবাসায় তিনি 
সবই সহিয়া গিয়াছিলেন। সত্যের প্রতি তাহার গভীর ভালবাসার, বর্ণনা প্রদান প্রসঙ্গে আল্লাহ্‌ 
তা'আলা অন্যত্র বলিতেছেন £ 
০৮৫) ০০ পরেও SRS LB DES CS প 0১83 02 
48110255170 ESS 
“হে আমার জাতি! তোমরা যাহাদিগকে শরীক বানাও, উহাদিগকে শরীক বানানো হইতে 
আমি নিশ্চয় মুক্ত রহিলাম। আমি নিশ্চয় সেই সত্তার দিকে মুখ ফিরাইলাম, যিনি আকাশসমূহ 
এবং পৃথিবী সৃষ্টি করিয়াছেন। আমি একমাত্র সেই সত্তার প্রতি অনুগত হইলাম এবং আমি 
কোনক্রমে শির্ক করিব না।” 
তিনি আরও বলিতেছেন £ 


৬ পক ত৩ 22 ০১5০৩ $প ৯-০০ 2 6 প০ ০৮:৪৩ প০২৩১৩০) 
io IYI রি রি রে ছু 
০2৮০৪ ০৪৯ 3 us চিত 912 ০5৯1 ৪ বি ১1০2 এ 55 


“আর সেই সময়টি স্মরণযোগ্য, যখন ইবরাহীম স্বীয় পিতা ও জাতিকে 
বলিয়াছিল-তোমরা যাহাদিগকে ইবাদত করিয়া থাক, আমি নিশ্চয় তাহাদিগকে ইবাদত করা 
হইতে বিরত রহিলাম। কিন্তু, যিনি আমাকে সৃষ্টি. করিয়াছেন, (তাহার দিকে আমি মুখ 
রানি A 


& ০. 42 ০2৩ + ০০৩০ টা পপ পপ 
নি পপ 
4 se ase 


EAI 1 
“আর স্বীয় পিতার জন্যে ইবরাহীমের ইস্তিগফার করা ছিল শুধু একটি প্রতিশ্রুতির 
কারণে, যে প্রতিশ্রুতি সে ইতিপূর্বে তাহাকে প্রদান করিয়াছিল। অতঃপর যখন তাহার নিকট 
ইহা স্পষ্ট হইয়া গেল যে, তাহার পিতা আল্লাহ্‌র একজন শক্ত; নারির রিকি 
সা রিজিনি ভি 
তিনি আরও বলিতেছেন ঃ 


EL SE LHL dc ita 


“ly- নটি 723১2৮৮০105 OE 
৬১০12118287, 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭৫১ 


“নিশ্চয় ইবরাহীম ছিল বাতিলের প্রতি ঘৃণাপরায়ণ ও আল্লাহ্‌র প্রতি অনুগত এক ব্যক্তি 
আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না । সে ছিল আল্লাহ্র নিআমতসমূহের প্রতি কৃতজ্ঞ । তিনি 
তাহাকে মনোনীত করিয়াছিলেন এবং তাহাকে সত্য পথ দেখাইয়াছিলেন। আর আমি তাহাকে 
দুনিয়াতে কল্যাণ দান করিয়াছিলাম এবং আখিরাতে সে নিশ্চয় নেককারদের অন্তর্ভুক্ত 
থাকিবে।” 

উপরোল্লেখিত আয়াতসমূহ এবং অনুরূপ অন্যান্য আয়াতে বর্ণিত হইয়াছে যে, হযরত 
ইবরাহীম (আ) ছিলেন বাতিলের প্রতি ঘৃণাপরায়ণ এবং ন্যায়ের প্রতি অত্যন্ত অনুরাগী ৷ তিনি 
আল্লাহ্‌ ভিন্ন সকল মনগড়া মা‘বূদের ইবাদতকে ঘৃণা করিতেন । তিনি আল্লাহ্‌ তা'আলার প্রতি, 
Le 


যাহারা দূরে থাকে, ক 85 
বস্তুত, নিজেদের উপর তাহাদের উক্ত অত্যাচার হইতেছে জঘন্যতম অত্যাচার । কারণ, অন্যত্র 
আল্লাহ্‌ তা'আলা (হযরত লুকমানের উপদেশ উল্লেখ প্রসঙ্গে) বলিয়াছেন ঃ 

আবুল আলীয়া এবং কাতাদাহ বলেন ৪ 

4০১০ 48০০ ০৭ 41181 219 ১০ ০৪০ ৮০০ এই আয়াত ইয়াহুদী জাতি সম্বন্ধে 


নাযিল হইয়াছে। তাহারা হযরত ইবরাহীম আ)-এর দীন ত্যাগ করত মনগড়া দীন অনুসরণ 
করিতেছে । আবুল আলীয়া এবং কাতাদাহর উক্ত অভিমতের পক্ষে নিম্নোক্ত আয়াত উল্লেখিত 


হইয়া থাকে ঃ 

UE LG UL SS US 905 CSIs Yi 05552755102 ULE 05 

১১১০5 GA hay Sil ১2311129185 401 5151 Sl SAS all ০ 
০১০৮] ds 11191951 

“ইবরাহীম না ইয়াহুদী ছিল আর না নাসারা; বরং সে ছিল বাতিলের প্রতি ঘৃণাপরায়ণ 
এবং আল্লাহ্‌র প্রতি অনুগত; আর সে মুশরিকও ছিল না। নিশ্চয় ইবরাহীমের অধিকতর 
নিকটবর্তী হইতেছে তাহার যথার্থ অনুসরণকারীরা । বিশেষত এই নবী এবং যাহারা ঈমান 
আনিয়াছে, তাহারা । আর আল্লাহ্‌ মুমিনদের বন্ধু ।” 

০২০০৭ 2] খুন ০০৪1৭ 2554 UU 8 অর্থাৎ ‘তাহার প্রভু 
তাহাকে বলিল, ‘আমার প্রতি অনুগত হও ৷’ সে বলিল, লা 
অনুগত হইলাম ৷’ এইরূপে হযরত ইবরাহীম (আ) প্রাকৃতিক বিধান এবং শরীআতী বিধান 
উভয় বিধানে আল্লাহ্‌র প্রতি অনুগত হইলেন । 

(০৮522502522 [55 ০০০12 অর্থাৎ - ইবরাহীম এবং ইয়াকুব নিজ নিজ 
পুত্রদিগকে ইবরাহীমের ‘দীন’ আকড়াইয়া থাকিতে উপদেশ দিয়াছিল।' 


www.quraneralo.com 


Contents 


৭৫২ তাফসীরে ইব্‌ন কাছীর 


এইস্থলে (6 শব্দদ্বয়ের অন্তর্গত (৯ (৮৯১11) ১1511 সর্বনামটির উদ্দিষ্ট বস্তু 
২4411 বোণীটি)ও হইতে পারে। এমতাবস্থায় আয়াতাংশর্টির অর্থ হইবে ঃ ‘আর ইবরাহীম ও 
ইয়াকুব স্ব-স্ব পুত্ৰদিগকে ০:-.15511 ০৮] ৩ বাণীটি আকড়াইয়া থাকিতে উপদেশ 
দিল!’ 

বস্তুত, হযরত ইবরাহীম (আ)-এর উক্ত ওসিয়াত বংশ পরা চলিয়া আসিয়াছিল। এ 
সৃম্বন্ধে অনত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন $ : 

3 5: ৯071 4455 "ত আহ উহাকে (ওদের কলেমা) তাহার 
(ইবরাহীমের) পরেও বিদ্যমান থাকার কলেমায় পরিণত করিলেন ৷” 

একদল বিশেষজ্ঞ আলোচ্য আয়াতাংশের অন্তর্গত _,৯৪ শব্দটিকে. যবর দিয়া 
পড়িয়াছেন। এমতাবস্থায় অর্থগত দিক দিয়া উহা ৮১১1১ শব্দের সহিত' নহে, বরং 4৮ 
শব্দের সহিত 'মা“তৃফ: (সংযোজক অব্যয়) পদ হইয়াছে। এই পরিপ্রেক্ষিতে আয়াতাংশটির অর্থ 
হইতেছে এই ৪ ‘আর ইবরাহীম স্বীয় পুত্রদিগকে এবং (স্বীয় পৌত্র) ইয়াকৃবকে উক্ত দীন 
আকড়াইয়া ধরিয়া থাকিতে উপদেশ দিয়াছিল।' উক্ত কিরাআত ও অর্থ অনুসারে আয়াতাংশ 
দ্বারা প্রমাণিত হয় যে, হযরত ইয়াকৃৰ (আ) হযরত ইবরাহীম (আ)-এর জীবদশায়ই জন্গ্হণ 
করিয়াছিলেন। 

“ অবশ্য কুশায়রী বলেন-'হযরত ইয়াকুব (আ).হযরত ইবরাহীম (আ)-এর ইস্তিকালের পর 
জন্মগ্রহণ করিয়াছিলেন । ইমাম কুরতুবী তাহার উক্ত অভিমতুটি উল্লেখ করিয়াছেন। এইরূপ 
অভিমতের পক্ষে স্পষ্ট প্রমাণ না থাকিলে উহাকে সঠিক বলিয়া গ্রহণ করা যায় না। বস্তুত, উক্ত 
অভিমতের পক্ষে স্পষ্ট কোন প্রমাণ নাই। নিম্নোক্ত আয়াত দ্বারা বাহ্যত মনে হয়, হযরত 
ইয়াকুব (আ) হযরত ইবরাহীম (আ) এবং হযরত সারা (রা)-এর জীবদ্দশায়ই জন্মগ্রহণ 
করিয়াছিলেন। আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ ও 2 | 

১৪০2 3১০ ০108 ১০১- TL (2248 “এমতাবস্থায়.আমি তাহাকে 
(সারা রো)-কে) ইসহাক এর জন্মগ্রহণ সম্বন্ধে সুসংবাদ প্রদান করিলাম এবং ইসহাকের পর 
তাহাদের পৌত্র ইয়াকৃব জন্ম লাভ করিবে বলিয়াও তাহাকে সু-সংবাদ প্রদান করিলাম 1”. . 

5 উল্লেখযোগ্য-যে, এখানে ১৪৯, শব্দটি যবর দিয়া গঠিত হইয়াছে। 5৯ শব্দের পূর্বে 
যেরূপে ৬, অব্যয় রহিয়াছে, উহার পূর্বেও সেইরূপে _ অব্যয় ছিল উক্ত অব্যয়কে উহ্য করিয়া 
ও শব্দটিকে 'নসব' সহকারে পাঠ করা হইয়া থাকে। এই পরিপ্রেক্ষিতে উপরোদ্ধৃত 
আয়াতাংশের তাৎপর্য দাড়ায় যে, ‘আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ) এবং তাহার স্ত্রী 
হযরত সারা. (রা)-কে তাহাদের জীবদ্বশায়ই তাহাদের পৌত্র-হযরত ইয়াকুব (আ) জন্মলাভ 
কুরিবে" বলিয়া: সুসংবাদ প্রদান করিয়াছিলেন।' এইরূপ না হইলে হযরত ইসহাক (আ)-এর 
বংশধর নবীগণের মধ্য হইতে শুধু হযরত ইয়াকুব আ)- ‘এর জন্মলাভ সম্পর্কিত সুসংবাদ প্রদত্ত 
হইবার পশ্চাতে বিশেষ কোন তাৎপর্য থাকে না। আল্লাহ্‌ অধিকতর জ্ঞানের অধিকারী । 

_. এইরূপে নিম্নোক্ত আয়াত দ্বারাও প্রতীয়মান হয় যে, হযরত ইয়াকুব (আ) স্বীয় পিতামহ 
হযরত ইবরাহীম (আ)-এর জীবদ্দশায়ই জন্মলাভ করিয়াছিলেন । 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭৫৩ 


আল্লাহ্‌ তা'আলা বলেন $ 

PEN, ০1 43305 2 ও ৬৪৮23 3৯৮০ ৭] (আও “আর আমি 
তাহাকে (ইবরাহীমকে) ইসহাক এবং ইয়াকৃবকে দান করিয়াছিলাম। অতঃপর আমি তাহার 
বংশে নবৃওত ও কিতাব প্রদান করিয়াছিলাম ৷” ূ 

এখানেও আল্লাহ্‌ তা'আলা হযরত ইবরাহীম (আ)-কে প্রদত্ত নিআমাত হিসাবে হযরত 
ইসহাক (আ)-এর সহিত হযরত ইয়াকুব (আ)-কে উল্লেখ করিয়াছেন । এতদ্বারা প্রতীয়মান হয় 
যে, তিনি হযরত ইবরাহীম (আ)-এর জীবদ্দশায়ই জন্মগ্রহণ করিয়াছিলেন। 

এইরূপে নিম্নোক্ত আয়াত দ্বারাও প্রতীয়মান হয় যে, হযরত ইয়াকুব আ) হযরত ইবরাহীম 
(আ)- 7775 আল্লাহু তা আলা বলেনঃ 


টস জপ 

এতদ্যতীত পূর্ববর্তী কিতাবসমূহ দ্বারা প্রমাণিত হয় যে, হযরত ইয়াকুব (আ) হইতেছেন 
বায়তুল মুকাদ্দাসের প্রথম নির্মাতা। হযরত আবূ যর গিফারী (রা) হইতে বুখারী শরীফ ও 
মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে যে, তিনি বলেন-একদা আমি নবী করীম (সা)-এর নিকট 
_ আরয করিলাম-হে আল্লাহ্র রাসূল! কোন্‌ মাসজিদ সর্বপ্রথম নির্মিত হইয়াছে? নবী করীম 
(সা) বলিলেন-মসজিদুল হারাম সর্বপ্রথম নির্মিত হইয়াছে।.আমি আরয করিলাম-অতঃপর 
সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হইয়াছে? নৃবী.করীম (সা) বলিলেন-অতঃপৃর সর্বপ্রথম বায়তুল 
মুকাদ্দাস নির্মিত হইয়াছে। আমি আরয করিলাম-উভয়ের নির্মাণের মধ্যে সময়ের ব্যবধান 
কত? নবী করীম (সা) বলিলেন-উভয়ের নির্মাণের মধ্যে সময়ের ব্যবধান চল্লিশ বৎসর ৷ 

পূর্ববর্তী কিতাবসমূহের উপরোক্ত তথ্য এবং উপরোল্লেখিত হাদীসের রুক্তব্য একত্র করিলে 
প্রমাণিত হয় যে, হযরত ইবরাহীম (আ) কর্তৃক কা'বা ঘর নির্মিত হইবার চল্লিশ বৎসর পর 
হযরত ইয়াকুব (আ) বায়তুল মুকাদ্দাস নির্মাণ ঝুরিয়াছিলেন। 

এই প্রসঙ্গে উল্লেখ করা যাইতে পারে যে, ইমাম ইব্‌ন হাব্বান উপরোল্লেখিত হাদীসের 
পরিপ্রেক্ষিতে ধারণা করিয়াছেন যে, হযরত ইবরাহীম (আ)-এর যুগ এবং হযরত সুলায়মান 
(আ)-এর যুগের মধ্যে মাত্র চল্লিশ বৎসরের ব্যবধান ছিল। ইমাম ইব্‌ন হাব্বানের উপরোক্ত 
ধারণা অন্য একটি ধারণার উপর প্রতিষ্ঠিত। তিনি মনে করিয়াছেন-হযরত সুলায়মান (আ)-ই 
বায়তুল মুকাদ্দাস সর্বপ্রথম নির্মাণ করিয়াছিলেন। তাহার উক্ত ধারণা ভ্রান্ত । প্রকৃতপক্ষে হযরত 
ইররাহীম (আ)-এর যুগ শেষ হইবার কয়েক হাজার বৎসর পর হযরত সুলায়মান (আ)-এর 
যুগ আরম্ভ হইয়াছিল। হযরত সুলায়মান (আঁ) রায়তুল মুকাদ্দাসের প্রথম নির্মাতা নহেন; বরৎ 
. তিনি উহার পুনঃনির্মাতা ও সংস্কারক মাত্র । ইমাম ইবৃন হাব্বান তাহাকে উহার প্রথম নির্মাতা 
মনে করিয়াই হযরত ইবরাহীম (আ)-এর যুগ এবং তীহার যুগের মধ্যে মাত্র চল্লিশ বৎসরের 
ব্যবধান ছিল বলিয়া ধারণা করিয়াছেন। কিন্তু তাহার এই মত প্রত্যাখ্যাত হইয়াছে। মূলত 
তাহাদের মধ্যকার সময়ের ব্যবধান সহস্রাধিক বৎসর ৷ আল্লাহ্‌ অধিকতর জ্ঞানৈর অধিকারী । ' 


| কাছীর (১ম খণ্ড)-_৯৫ 


*_ www.quraneralo.com 


Contents 


4৫8 তাফসীরে ইব্‌ন কাছীর 


আলোচ্য আয়াতাংশের শেষোক্ত কিরাআতের শেষোক্ত অর্থই যে সঠিক, উহার পক্ষে 
আরেকটি প্রমাণ রহিয়াছে. উহা এই যে, হযরত ইয়াকুব (আ) স্বীয় পুত্রদিগকে যে উপদেশ 
প্রদান করিয়াছিলেন, উহা আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বর্ণনা করিয়াছেন। স্বভাবতই বলা যায় যে, 
আলোচ্য আয়াতাংশে হযরত ইয়াকুব (আ) উপদেষ্টারপে উল্লেখিত হন নাই; বরং তিনি এখানে 
উপদিষ্টরূপে উল্লেখিত হইয়াছেন। 


3৮০5 LET ৭) 95৮০5 9 GET এনএ 211 0) 40 অর্থাৎ 
তোমরা এই দীনকে সারা জীবন ধরিয়া আকড়াইয়া থাক। এইরূপ করিলে আশা করা যায়, 
আল্লাহ্‌ তা'আলা তোমাদিগকে উক্ত দীনের উপর প্রতিষ্ঠিত থাকা অবস্থায় মৃত্যু দিবেন। কারণ, 
মানুষ সারা জীবন যে দীনকে আকড়াইয়া থাকে, প্রায়শ দেখা যায়, সেই দীনে থাকা অবস্থায়ই 
সে মরে। আর ইহা নিশ্চিত যে, সে যে দীনে থাকা অবস্থায় মরে, সেই দীনের অনুসারী 
হিসাবেই সে কিয়ামতের দিন পুনরুখিত হইবে । আর আল্লাহ্‌ তা'আলার নিয়ম এই যে, যে 
ব্যক্তি নেক ও ন্যায় কাজ করিতে চাহে, হিরা রর সামার 
তা'আলার উক্ত নিয়ম নিমোক্ত. হাদীসের বিরোধী নহে ঃ 

“নবী করীম (সা) বলিয়াছেন- ‘এইরূপ ঘটিয়া থাকে যে, EE EEE 
করিতে এত উন্নতি করে যে, তাহার ও জান্নাতের মধ্যে মাত্র এক হাত বা. উহা অপেক্ষা কিছু 
অধিকতর পরিমিত স্থান ব্যবধান থাকে। এই সময়ে তাহার তাকদীর তাহার উপর জয়ী হয়। 
ফলে সে বদ আমলে লিপ্ত হয় এবং দোযখে প্রবেশ করে। আবার এইরূপও ঘটিয়া থাকে যে, 
মানুষ বদ আমল করিতে করিতে এত নীচে নামিয়া যায় যে, তাহার.ও দোযখের মধ্যে মাত্র 
এক হাত'বা উহা অপেক্ষা কিছু অধিকতর পরিমিত স্থান ব্যবধান থাকে । এই সময়ে তাহার 
তাকদীর তাহার উপর জয়ী হয়। ফলে সে নেক আমলে লিপ্ত হয় এবং জান্নাতে প্রবেশ করে ।' 

উক্ত হাদীসের বক্তব্য আল্লাহ্‌ তা'আলার উপরোল্লেখিত নিয়মের বিরোধী নহে-_ এই 
কারণে যে, উক্ত হাদীস কোন কোন সনদে এইরূপ বর্ণিত হইয়াছে £ “মানুষ দৃশ্যত নেক আমল 
করিতে থাকে৷... ... এবং মানুষ দৃশ্যত বদ আমল করিতে থাকে ... .।' এতদ্বারা 
প্রমাণিত হয়, ৬5757775555 তাহার তাকদীর উহার 
2 রা 18 


oo Gr 


2 
ডিভি সত্যকে সত্য বলিয়া গ্রহণ 
করে, আমি তাহার জন্যে নেক কাজকে নিশ্চয়. আসান করিয়া 'দেই। আর যে ব্যক্তি কৃপণতা 
করে, সত্য বিমুখ হয় এবং বাবা রা চিনির 
₹ কাজকে নিশ্চয় আসান করিয়া দেই।” 
উক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, ভিড CEE 
বদ আমলের বিরোধী কোন তাকদীর চাপাইয়া দেন না; বরং তিনি প্রত্যেককে তাহার নেক 
আমল রা রদ আমলের উপকরণ যোগাইয়া তাহাকে নিজ ইচ্ছা অনুসারে জান্নাত রা জাহান্নামের 
পথে চলিতে দেন। 


www.quraneralo.com 


Contents 


পি ৭৫৫ 


প্রত্যেকের কর্মফল তাহারই জন্য 


৩০১৪ 23 0৩ মি] 57 | 7৫2 ৰ (১) 
BEART 4৫) (9৮৩৯৪৬৩১৩৪ 
A) | Go 15 


9022৮ এতে ৫৯198 el 
CHES SISA IE IIIS UGS SIESTA (৭9 
০০%5%1৮৫৬০ 


১৩৩. “তোমরা কি ইয়াকৃবের মৃত্যুকালে উপস্থিত ছিলে? যখন সে তাহার পুত্রকে 
“আমরা তোমার ও তোমার পূর্বপুরুষ ইবরাহীম, ইসমাঈল ও ইসহাকের একমাত্র প্রভুর 
ইবাদত করিব । আমরা তাহারই অনুগত ।' 

১৩৪. এই এক গোষ্ঠী অতিক্রান্ত হইয়াছে। তাহাদের উপার্জন তাহাদের জন্য আর 
তোমাদের উপার্জন তোমাদের জন্য । তাহারা কি কাজ করিত, তজ্জন্য তোমরা জবাবদিহী 
হইবে না। . 

তাফসীর £ঃ আলোচ্য আয়াতদ্বয়ের প্রথম আয়াতে আল্লাহ্‌ তা'আলা হযরত ইসমাঈল ' 
(আ)-এর মুশরিক বংশধর আরবগণ এবং হযরত ইয়াকৃব (আ)-এর কাফির বংশধর বনী 
ইসরাঈলগণের দাবীর প্রতিবাদে বলিতেছেন যে, “ইয়ারুবের মৃত্যুর সময়ে সে স্বীয় পুত্রদিগকে 
কি ওসিয়াত করিয়া গিয়াছিল, তাহা কি তোমরা তাহার মৃত্যুর সময়ে উপস্থিত থাকিয়া 
শুনিয়াছিলে? নিশ্চয় তোমরা তাহার মৃত্যুর সময়ে তাহার নিকট উপস্থিত ছিলে না। অতএব, 
তোমরা কিভাবে নিশ্চিতরূপে দাবী করিয়া থাক যে, ইয়াকুব মুশরিক, ইয়াহুদী বা নাসারা 
ছিল? বস্তুত, মৃত্যুকালে ইয়াকুব স্বীয় পুত্রদিগকে একমাত্র আল্লাহ্‌ তা'আলার ইবাদত করিতে 
ওসিয়াত করিয়া গিয়াছিল। 

দ্বিতীয় আয়াতে তিনি বলিতেছেন-কোন ব্যক্তিই অপরের ভাল কাজে পুরস্কৃত বা মন্দ কাজে 
শাস্তি প্রাপ্ত হইবে না। অতএব, প্রত্যেককেই নিজের নাজাতের জন্যে ঈমান আনিয়া নেক আমল 
করিতে হইবে । যে সকল পূর্ব পুরুষকে তোমরা মুশরিক, ইয়াহুদী বা নাসারা বলিয়া দাবী 
করিতেছ, তাহাদের ঈমান ও আমলে তোমাদের কোন উপকার বা অপকার হইবে না। 
নিজেদের নাজাতের জন্যে তোমাদিগকেই ঈমান আনিয়া নেক আমল করিতে হইবে । অতএব, 
আখিরাতে নাজাত পাইতে চাহিলে ঈমান আনিয়া নেক আমল করিতে প্রবৃত্ত হও। 

হযরত ইসমাঈল (আ) ছিলেন হযরত ইয়াকুব (আ)-এর পিতৃব্য। এখানে দেখা 
যাইতেছে, হযরত ইয়াকৃব (আ)-এর পুত্রগণ হযরত ইবরাহীম (আ) এবং হযরত ইসহাক 


Wwww.quraneralo.com 


Contents 


৭৫৬ তাফসীরে ইব্‌ন কাছীর 


(আ)-এর সহিত হযরত ইসমাঈল (আ)-কেও হযরত ইয়াকৃব (আ)-এর পিতা বলিয়া 
অভিহিত করিয়াছিলেন তাহাদের এইরূপ অভিহিত করা 217 -এর নিয়ম অনুসারে 
ঘটিয়াছে। অর্থাৎ দুর্বল দিককে সবল দিকের মাধ্যমে ব্যক্ত করা হইয়াছে। কেহ কেহ 
বলেন-এখানে পিতৃব্যকে ‘পিতা’ নামে অভিহিত করিবার কারণ 'তাগলীব'-এর নিয়ম প্রয়োগ 
নহে; বরং আরবগণ পিতৃব্যকে পিতা নামেও অভিহিত করিয়া থাকে । সেই কারণে এখানে 
হযরত ইয়াকুব (আ)-এর পিতৃব্য হযরত ইসমাঈল (আ) তাহার পিতা নামে অভিহিত 
হইয়াছেন । ইমাম কুরতুবী উল্লেখ করিয়াছেন $ 'নাহ্‌হাস বলেন যে, আরবগণ পিতৃব্যকে পিতা 
নামেও অভিহিত করিয়া থাকে ।' 

মৃত ব্যক্তি মৃত্যুকালে পিতামহকে রাখিয়া গেলে উক্ত পিতামহ মৃত ব্যক্তির ভাইদিগকে 
তাহার সম্পত্তির উত্তরাধিকার লাভ করিবার পথে মৃত ব্যক্তির পিতার ন্যায় অন্তরায় হইবে কিনা 
এই বিষয়ে ফকীহগণের মধ্যে মতভেদ রহিয়াছে । হযরত আবূ বকর সিদ্দীক (রা), হযরত 
আয়েশা (রো), হাসান বসরী, তাউস, আতা, ইমাম আবূ হানীফা প্রমুখ বিপুলসংখ্যক ফকীহ 

বলেন-মৃত ব্যক্তির পিতা, জীবিত থাকিতে যেরূপ তাহার ভাইগণ তাহার উত্তরাধিকারী হইতে 
পারে না, তাহার পিতামহ জীবিত থাকিতে সেইরূপে তাহার ভাইগণ তাহার উত্তরাধিকারী . 
হইতে পারে না। তীহারা তাহাদের অভিমতের পক্ষে আলোচ্য আয়াতদ্বয়ের প্রথম আয়াতটি 
উল্লেখ করেন। উক্ত আয়াতে হযরত ইবরাহীম (আ) হযরত ইয়াকুব (আ)-এর পিতামহ হওয়া 
সত্বেও হযরত ইয়াকুব আ)-এর পিতা নামে অভিহিত হইয়াছেন। ইমাম শাফেঈ, ইমাম 
মালিক এবং বিখ্যাত রিওয়ায়ৈত' অনুসারে ইমাম আহমদ ইব্‌ন হাম্বল বলেন-মৃত বব্যক্তির 
পিতামহ জীবিত-থাকিলে তাহার ভাইগণ তাহার পিতামহের সহিত তাহার উত্তারাধিকারী 


হইবে। হযরত উমর (রা), হযরত উসমান (রা), হযরত আলী রো), হযরত ইবনে মাসউদ .. 


(রা), হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা) প্রমুখ বিপুল সংখ্যক ফকীহ উক্ত অভিমত ব্যক্ত 
করিয়াছেন বলিয়া বর্ণিত হইয়াছে। ইমাম আবূ ইউসুফ এবং ইমাম মুহাম্মদ উক্ত'অভিমতকেই 
সঠিক বলিয়া গ্রহণ করিয়াছেন। বিশ্বয়ের ব্যাপার এই যে, ইমাম বুখারী (র) হযরত ইবৃন 
আব্বাস (রো) এবং হযরত ইব্‌ন যুবায়র (রা)-এর মাধ্যমে হযরত. আবূ বকর সিদ্দীক রো) 
হইতে উপরোক্ত অভিমত বর্ণনা করিবার পর মন্তব্য করিয়াছেন-'এই বিষয়ে কেহ অন্য 
কোন্রূপ মত প্রকাশ করেন নাই ৷’ যাহা হউক এই বিষয়ে অন্যত্র বিস্তারিতরূপে আলোচনা 
করিব ইনশাআল্লাহ্‌ । | 

3৮:০1 9০5 অৰ্থাৎ অনন্তর আমরা হার প্রতি অনুগত। বস্তুত, সকল সৃষ্টি 
ইচ্ছায় বা নিক আলাস লা গতি অনুগত । অনয আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন 

- ০১২১৩ Ay aS, 1০ EB IE oy ৪ ৩৭ al dS “আর 
: আকাশসমূহে এবং পৃথিবীতে যত কিছু রহিয়াছে, উহাদের সকলেই ইচ্ছায় বা অনিচ্ছায় তাঁহার 
প্রতি অনুগত; আর তাহারা তাহারই নিকট প্রত্যাবৃত্ত হইবে ।” : 

সকল নবীর শরীআত এক না হইলেও তাহাদের সকলের দীন ভারে 
মাত্র দীন হইতেছে ইসলাম অর্থাৎ আল্লাহ্‌র নিকট আত্মসমর্পণ ও তাহার রতি আনুগত্য । 


- www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭৫৭ 


এ সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলিতেছেন ঃ 

১০৬০৪ গে 9) ও। য় হা এ (৮558119০১১০ 2০৪ ৮০ ০১ 

“আর আমি তোমার পূর্বে যত রাসূলই পাঠাইয়াছি, তাহাদের প্রত্যেকের প্রতি এই ওহী 
পাঠাইয়াছি যে, আমি ভিন্ন অন্য কোন মা“বুদ নাই । অতএব তোমরা আমার ইবাদত কর।” 

কুরআন মজীদের বিপুল সংখ্যক আয়াতে উপরোক্ত বিষয় বিবৃত হইয়াছে। এইরূপে বিপুল 
সংখ্যক হাদীসেও উহা বর্ণিত রহিয়াছে। উহাদের একটি হাদীস হইতেছে এই ৪ 

নবী করীম (সা) বলিয়াছেন- আমা নবীগণ সকলে (দীনের দিক দিয়া) পরপর বসে 
ভাই । আমাদের সকলের দীন এক।' 
UE CL SL ELEC I ELS Ch 5১৪ হি আও 

আলোচ্য আয়াতের তাৎপর্য এই যে, উহারা হইতেছেন বিগত লোক সকল। তোমরা 
নিজেরা নেককার না হইলে এই সকল নেককার বান্দাগণের সহিত বংশগত দিক দিয়া 
তোমাদের সম্পর্কিত হওয়া তোমাদের কোন উপকার আসিবে না। কারণ, তাহাদের আমল 
তাহাদের উপকারে আসিবে আর তোমাদের আমল তোমাদের উপকারে আসিবে । অনুরূপভাবে 
তাহাদের কার্য সম্বন্ধেও তোমাদিগকে আল্লাহ্‌র নিকট জওয়াবৃদিহী করিতে হইবে না। অতএব 
নাজাত পাইতে ঢাহিলে নিজে ঈমান আনিয়া নেক আমন করিতে প্রবৃত্ত হও! ইহাই নীজাতের 
সঠিক পথ ৷" 

হাদীস শরীফে বর্ণিত রহিয়াছে ঃ নবী করীম (সা) বলিয়াছেন-'আমল যাহাকে পিছনে 
টানিবে, তাহার বংশ গৌরব তাহাকে আগাইয়া লইয়া যাইতে পারিবে না।' 

আবুল আলীয়া বলেন- 4% '. 81 45 অর্থাৎ ইবরাহীম, ইস্মাঈল, ইসহাক, 


ইয়াকুব এবং তাহাদের উত্তরসুরিগণ |” 
ই়াহদী-্রিষ্টানদের বিভ্রান্তি 
oe ay 4 04054) EE EET 385 Ors) 
| | টু ০৫8৭ Sp lL 
১৩৫. অন ভাল ৰল ‘তোমরা ইয়াছদী, অথবা নাসারা হইয়া যাও, তাহা হইলে 


পথপ্রাপ্ত হইবে ৷’ তুমি বল, 50505750255 
দলভুক্ত ছিলেন না ।'- 

তাফসীর ঃ জারীতের জনে রন একে হত উন আরা লা হইতে 
ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র অথবা ইকরামা, মুহাম্মদ ইব্‌ন আবূ মুহাম্মদ ও মুহাম্মদ 
ইব্‌ন ইসহাক বর্ণনা. করিয়াছেন £ ‘একদা আব্দুল্লাহ্‌ ইব্‌ন সওরিয়া নবী করীম (সা)-কে 


www.quraneralo.com 


Contents 


৭৫৮ তাফসীরে ইব্‌ন কাছীর 


বলিল-'আমরা যে ধর্ম লইয়া আছি, উহা ছাড়া অন্য কিছুই হিদায়েত নহে। হে মুহাম্মদ! তাই 
তুমি আমাদিগকে অনুসরণ কর। আমাদিগকে অনুসরণ করিলে তুমি হিদায়েত লাভ করিবে । 
রি রা রনি 
আয়াত নাযিল করিলেন 8 . 
২231 ১51511185০8 a 05 08-1945 ১০১ 21 1,১১15১5415108 

অর্থাৎ তোমরা যে ইয়াহুদী ধর্ম ও খ্রিস্টান ধর্মের প্রতি আমাদিগকে আহ্বান জানাইতেছ, 
আমরা উহা অনুসরণ করিব না; বরং আমরা সত্য-মিথ্যার মানদণ্ড ইবরাহীমের দীনকে অনুসরণ 
করিব।' 

না রা রা ৬ TET 
১১৪৭1 (দৃঢ় সরল; অবিচল)। মুজাহিদ হইতে খাসীফ বর্ণনা করিয়াছেন £ _৪--১২| অর্থ 
১০1৯ ৯11 (একমাত্র আল্লাহ্র প্রতি অনুগত)। হযরত ইবৃন আব্বাস রো) হইতে আলী ইব্‌ন 
আবী তালহা বর্ণনা করিয়াছেন £ _&_.১৯| অর্থ হজ্জ পালনকারী ৷ হাসান, যিহাক, আতিয়্যা 
এবং সুদ্দী হইতেও অনুরূপ অর্থ বর্ণিত হইয়াছে। আবুল আলীয়া বলেন-যে ব্যক্তি স্বীয় নামাযে 
কা'বামুখী থাকে এবং এই বিশ্বাস পোষণ করে যে, সামৰ্থ্য থাকিলে হজ্জ করা তাহার উপর 
ফরয, সে ব্যক্তিই হানীফ ।' 

. মুজাহিদ এবং রবী' ইব্‌ন আনাস বলেন- &,:/৷ অর্থ সত্যানুসারী। 

আবু ুলাবাহ বলেন-“যে ব্যক্তি পূর্ববর্তী ও পরবর্তী সকল রাসুলের তি ঈমান আনে, সেই 

০8১৯1 

কাতাদাহ বলেন-যে ব্যক্তি সাক্ষ্য দেয়, আল্ল'হ্‌ ছাড়া অন্য কোন মা'বৃদ নাই, সে ব্যক্তিই 
হানীফ । মাতা, কন্যা, খালা ও ফুফুকে বিবাহ করা হারাম বলিয়া জানাসহ আল্লাহ্‌ কর্তৃক হারাম 
বলিয়া ঘোষিত সকল বিষয়কে হারাম বলিয়া সাক্ষ্য দেওয়া, খতনা করা ইত্যাদি সবই উক্ত 
সাক্ষ্যের অন্তর্ভুক্ত ।” ৃ 


মুসলমান্দের বিশ্বাসের স্বরূপ 
০0৮১১728509 উঠ 6064 ৭ 
68890016055 (৯ ডি BELTS TELS 
পু OGL SALES SES এন OH SES 3692 


১৩৬. তোমরা বল, 'আমরা আল্লাহ্‌র প্রতি ও আমাদের উপর যাহা অবতীর্ণ হইয়াছে 

তাহার উপর আর যাহা ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তাহাদের উত্তরসূরীদের 

উপর অবতীর্ণ হইয়াছে তাহার উপর ঈমান আনিয়াছি। আর যাহা মুসা, ঈসা ও অন্যান্য 

নবীগণকে তাহাদের প্রভুর তরফ হইতে দেওয়া হইয়াছে তাহার উপরও । আমরা তাহাদের 
মধ্য হইতে কাহাকেও পৃথক-করি না আর আমরা তাহার অনুগত্যে আত্মসমর্পণকারী ৷” 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭৫৯ 


তাফমসীর £ আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-এর 
প্রতি অবতীর্ণ বিষয়সমূহ সবিস্তারে জানিয়া উহার প্রতি বিস্তারিতভাবে ঈমান আনিতে এবং 
পূর্ববর্তী সকল নবীর প্রতি অবতীর্ণ বিষয়সমূহ মোটামুটিভাবে জানিয়া মোটামুটিভাবে উহার 
' প্রতি ঈমান আনিতে মু'মিনদিগকে আদেশ দিতেছেন। তিনি তাহাদিগকে আদেশ 
দিতেছেন-'যাহারা আল্লাহর কতিপয় নবীর প্রতি ঈমান আনে এবং কতিপয়ের প্রতি কুফরী 
করে, তোমরা তাহাদের ন্যায় হইও না; বরং তাহার সকল নবীর প্রতিই তোমরা ঈমান আন ।" 
এখানে আল্লাহ্‌ তা'আলা কয়েকজন নবীর নাম বিশেষভাবে উল্লেখ করিয়া অন্য সকল নবীকে 
‘নবীগণ’ শব্দের মাধ্যমে সমষ্টিগতভাবে উল্লেখ করিয়াছেন। | | 

যাহারা আল্লাহ্‌ তা'আলার কতেক নবীর প্রতি ঈমান আনে এবং কতেকের প্রতি কুফরী 
করে, তাহাদের ঈমান ঈমান নহে। আল্লাহ্‌ তা'আলার নিকট উহার কোনই মূল্য নাই। এ 
1997 


“e010 #5 প্‌ ৪8০০5 ৪০০৪৩ fee 


রী ১55 sl ১524৯358555, iE 
তি 005 01 City - FE 


“যাহারা আল্লাহ্‌ ও তাহার রাসূলগণের প্রতি কুফরী করে আর আল্লাহ্‌ ও তাহার 
ie dl মধ্যে পার্থক্য করিতে চাহে এবং বলে আমরা একাংশের প্রতি ঈমান রাখি ও 

কাংশের প্রতি কুফরী করি আর উহার মধ্যে থাকিয়া একটি পথ বানাইয়া লইতে চাহে, 
তাহারা নিশ্চয় কাফির; আর আমি কাফিরদের জন্যে লাঞ্জনাকর শান্তি নির্ধারিত করিয়া 
রাখিয়াছি।” 

হত আহার) হতে ধারাবাহিকভাবে আৰু সাধি নন আবু রহযান, 
৮ CS i CE EE HNL LE 
(ইয়াহুদী ও নাসারা) সম্প্রদায়ের লোকেরা ইব্রানী ভাষায় তাওরাত কিতাব পাঠ করিয়া 
মুসলমানদিগকে উহার আরবী অনুবাদ শুনাইত। একদা নবী করীম (সা) সাহাবাদিগকে 
বলিলেন-আহলে কিতাব সম্প্রদায় কর্তৃক বর্ণিত বিষয়সমূহকে তোমরা বিশ্বাসও করিও না আর 
অবিশ্বাসও করিও না। তোমরা বলিও-আমরা আল্লাহ্র প্রতি এবং তিনি যাহা নাযিল 
করিয়াছেন, তাহার প্রতি ঈমান আনিয়াছি।.... :, 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন ইয়াসার ও উসমান ইব্‌ন 
হাকাম প্রমুখ রাবীর সনদে ইমাম মুসলিম, ইমাম আবূ দাউদ এবং ইমাম নাসাঈ বর্ণনা 
করিয়াছেন যে, হযরত ইবন আব্বাস (রা) বলেন-নবী করীম সো) অধিকাংশ সময়ে ফজরের 


ফরয নামাযের পূর্বের দুই রাকআত নামাযের প্রথম রাকআতে- টর্চার তি! 

৮11-2 » এও উউআটিত এ] 1১১ ৮59 U1 ১৯, এই আয়াত এবং দ্বিতীয় 
চে ৩ 2 ডি ৩ eS vu ২৩০) প 

রাকআতে ০ ৮4১ ১৫13 441 | এই আয়াত তিলাওয়াত করিতেন। 


Wwww.quraneralo.com 


Contents 


৭৬০ . তাফসীরে ইবৃন কাছীর 


শব্দার্থ ৪ আবুল আলীয়া, রবী“ ইব্‌ন আনাস ও কাতাদাহ বলেন- ০০০০০ 
ইয়াকৃব (আ)-এর দ্বাদশ পুত্র এবং তাহাদের বংশধরগণ ।' 

খলীল ইব্‌ন আহমদ প্রমুখ ব্যাখ্যাকার বলেন-ইসমাঈল বংশের বনী ইসমাঈলগণ যেভাবে 
গোত্রকে £1, বলে, ইয়াকুব বংশের বনী ইসরাঈলগণ তেমনি গোত্রকে ৮-: বলে । উহারই 
বহুবচন হইতেছে 4৮১ | 

আল্লামা যামাখশারী স্বীয় আল-কাশৃশাফ (-3০5441) খন্থে বলেন £ ৮১ হইতেছে-- 
‘হযরত ইয়াকৃৰ (আ) এর পৌত্র-প্রপৌত্রগণ । অর্থাৎ তাহার বার পুত্রের বংশধরগণ ।' ইমাম 
রাযী আল্লামা যামাথশারীর উপরোক্ত ব্যাখ্যাকে বিনা মন্তব্যে উদ্ধৃত করিয়াছেন। তিনি উহাকে 
ভ্রান্ত বা অন্রান্ত কিছুই বলেন নাই । ইমাম বুখারী বলেন £ঃ 421,১51 অর্থাৎ বনী ইসরাঈল 
জাতির গোত্রসমূহ ৷' 

৮U০১। শব্দের উপরোল্লেখিত ETE আলোচ্য আয়াতের তাৎপর্য দাড়ায় $ 
‘তোমরা বল-আমরা আল্লাহ্‌র প্রতি, আমাদের উপর অবতীর্ণ গ্রন্থের. উপর আর ইবরাহীম, 
ইসমাঈল, ইসহাক ও ইয়াকুব-এর উপর অবতীর্ণ গ্রন্থের প্রতি এবং ইয়াকৃবের বংশধরদের 
উপর তাহাদের নবীগণের মাধ্যমে অবতীর্ণ গ্রন্থের প্রতি এবং মূসা, ঈসা ও অন্য সকল নবীর 
নিকট আল্লাহ্‌র তরফ হইতে প্রেরিত গ্রন্থের প্রতি' ঈমান আনিয়াছি। বনী ইসরাঈল জাতির মধ্যে 
যে আল্লাহ্‌ তা'আলা বহুসংখ্যক নবী পাঠাইয়াছেন, সিরিয়ান হি 
করিয়া আল্লাহ্‌ তা“আলা অন্যত্র বলিতেছেন £ 


ডে TLE ECL 
“তোমাদের প্রতি আল্লাহ্র অতীতে প্রদত্ত নি'আমাত স্মরণ কর; যখন তিনি তোমাদের 
মধ্যে বিপুল সংখ্যক নবী সৃষ্টি করিয়াছেন এবং তোমাদিগ্‌কে বাদশাহ বানাইয়াছেন।” 
59554558 0২421 নামে 
অভিহিত করিয়াছেন £ | | 
1514 নি 85 “আর আমি তাহাদিগকে বারটি গোত্রে বিভক্ত 
করিয়াছি।” | 
ইমাম.কুরতুবী বলেন £ নারি গোর । উহার বহুবচন হইতেছে 
০U১০১। বনী ইসরাঈল জাতি যেহেতু বিভিন্ন গোত্রে বিভক্ত, তাই তাহারা 421-...1' নামে 
অভিহিত হইয়াছে। কেহ কেহ বলেন ৪ 4০.-.:31 শব্দটি ১ (আস্‌ সাবাতু) শব্দ হইতে 
গঠিত হইয়াছে। ৷ হইল একই মূল হইতে উৎপন্ন একাধিক বৃক্ষের সমষ্টি (যেমন, বাশ 
ঝাড়)। উহার একবচন হইতেছে ২1১... বনী ইসরাঈল জাতির প্রতিটি গোত্র যেহেতু একেকটি 
1, এর ন্যায়, তাই তাহার সমষ্টি €...3| নামে অভিহিত হইয়াছে! 
হযরত ইব্‌ন আব্বাস (রো) হইতে ধারাবাহিকভাবে ইকরামা, সিমাক: ইসরাঈল, 
আসওয়াদ ইব্‌ন আমের, আবূ নাজীদ দাকাক, মুহাম্মদ ইব্‌ন জা'ফর আমবারী ও যাজ্জীজ বর্ণনা ' 


www.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭৬১ 


করিয়াছেন ৪ হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন-নিম্নোক্ত দশজন নবী ছাড়া সকল নবীই বনী 
ইসরাঈল জাতি হইতে প্রেরিত হইয়াছেন ৪ হযরত নূহ (আ), হযরত হুদ (আ), হযরত সালেহ 
(আ), হযরত শুআয়ব (আ), হযরত ইবরাহীম (আ), হযরত ইসহাক (আ), হযরত ইয়াকৃব . 
(আ), হযরত ইসমাঈল (আ) এবং হযরত মুহাম্মদ মুস্তফা (সা) ।১ | 

ইমাম কুরতুবী বলেন £ 4...11 একই ব্যক্তি হইতে উদ্ভূত জনগোষ্ঠী, গোত্র।-উহার 
বহুবচন হইতেছে “০1১31 | 

কাতাদাহ বলেন-“আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তা'আলা তাহার প্রতি, তাহার সকল কিতাবের 
প্রতি এবং তাঁহার সকল নবীর প্রতি ঈমান আনিতে মুমিনদিগকে নির্দেশ দিয়াছেন ।' 

সুলায়মান ইবৃন হাবীব বলেন-'আল্মাহ তা'আলা আমাদিগকে তাওরাত ও ইঞ্জীল 
কিতাবদয়ের প্রতি শুধু ঈমান আনিতে আদেশ দিয়াছেন; কিন্তু, উহা আমল করিতে আদেশ দেন 
নাই। হযরত মা'কাল ইবৃন ইয়াসার (রা) হইতে ধারাবাহিকভাবে আবু মালীহ, উবায়দুল্লাহ্‌ 
ইব্‌ন আবু হামীদ, মুআম্মাল, মুহাম্মদ ইব্‌ন মুসআব সওরী ও ইমাম ইবৃন আবূ হতিম বর্ণনা 
করিয়াছেন £ নবী করীম (সা) বলিয়াছেন-তোমরা তাওরাত, যবূর এবং ইঞ্জীলের প্রতি ঈমান 
রাবিও; ০০ ০৪ 


22) (6 


BSG CLG চির ৬৩60৮) 
| | ১2042559425 $e 38১0 


শো ৪557 


০০১৩৬৮৫৫ ১৯৪১ ৪৫ এ) ৫562৬ Ee গা 


১৩৭. যদি তাহারা তোমাদের মত উহাতে ঈমান আনে, তাহা হইলে তাহায়া প্রাপ্ত 
হইল । আর যদি তাহারা ফিরিয়া যায়, তাহা হইলে তাহারা পাপাচারে লিপ্ত হইল। অনন্তর 
শীঘ্রই আল্লাহ্‌ তাহাদের জন্যে যথেষ্ট হইবেন। আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। 

১৩৮, আল্লাহ্‌র রঙ, আর আল্লাহ্‌র রঙের চাইতে উত্তম রঙ কি হইতে পারে? আর 
আমরা তাহারই ইবাদতগার | 


তাফসীর £ আলোচ্য আয়াতদ্য়ের প্রথম আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন- “হে 
মুমিনগণ! আহলে কিতাব ও অন্যান্য কাফির সম্প্রদায় যদি তোমাদের ন্যায় আল্লাহ্‌র কিতাব ও 
সকল নবীর প্রতি ঈমান আনে এবং কোন নবীর প্রতি কুফরী না করে, তবে তাহারা 
হিদায়েতপ্রাপ্ত হইবে । আর যদি তাহারা সত্যকে গ্রহণ না করিয়া মিথ্যাকেই আকড়াইয়া থাকে, 
A UTR নি হা TORO 


১, প্রথম নবী হযর্ত আদম (আ) সহ দশজন হয়। রাবী সম্ভবত ভুলে উহা উল্লেখ রুরেন নাই । তাহা ছাড়া রাবী 
হয়ত খ্যাতনামা দশজনের কথা বলিয়াছেন। অখ্যাতদের সংখ্যা আরও বেশী ৷ | $ 


কাছীর (১ম খণ্ড)__-৯৬ 


Wwww.quraneralo.com 


Contents 


৭৬২ ৃ . তাফসীরে ইব্‌ন কাছীর 


তোমাকে সাহায্য করিবেন এবং তাহাদের উপর তোমাকে জয়ী করিবেন; আর তিনি সবকিছু 
শোনেন ও সবকিছু জানেন।' ' 

ইউনুস ইব্‌ন আব্দুল আ'লা ও ইমাম ইব্‌ন আবূ হাতিম বর্ণনা করিয়াছেন যে, নাফে' ইব্‌ন আবূ 
নাঈম বলেন £ 74055548552 
প্রেরিত হইয়াছিল যাহাতে তিনি উহার ক্ষতিগ্রস্ত অংশ পুনঃপ্রস্তুত করাইয়া উহা সংরক্ষিত 
করিবার ব্যবস্থা করেন৷ ইহাতে পরবর্তী রাবী যিয়'দ ইব্‌ন ইউনুস প্রশ্ন করিলেন-লোকে বলে, 
হযরত উপমান (রা)-এর শাহাদাতের সময়ে উ্ত কুরআন মীদখানা তাহার কোলে ছিল এবং 


. ভিসি তা OE 

এই আয়াতাংশের উপর রক্ত পড়িয়াছিল। ইহা কি সত্য? নাফে' ইব্‌ন আবূ নাঈম জবাব 
দিলেন ৪ “আমি স্বচক্ষে সেই কুরআন মজীদখানার এই আয়াতাংশের. উপর রক্তের দাগ 
দেখিয়াছি। উক্ত কুরআন মজীদ পুরাতন হইয়া গিয়াছিল।' 

হযরত ইব্‌ন আব্বাস (রা) হইতে যিহাক বর্ণনা করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) 
বলেন 8 4111 ২১... অর্থাৎ আল্লাহ্র দীন। মুজাহিদ, আবুল আলীয়া, ইকরামা, ইবরাহীম 
(নাখঈ) হাসান বেসরী), কাতাদ্বাহ, যিহাক, আব্দুল্লাহ্‌ ইবৃন কাছীর, উরি 
ইব্‌ন আনাস এবং সুদ্দী হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। .. .** 
রা এখানে ২2 শব্দটির উপর 'নসব হই্বার.কারণ এই যে, et টিভির 
আকড়াইয়া ধর অথবা +৫-.. তোমাদের জন্য অপরিহার্য অথবা অনুরূপ অর্থের কোন জিয়া 
উহ্য রহিয়াছে। উক্ত ক্রিয়ার এ: 19 কর্মকারক) হিন্নাবে উহাতে €....১ হইয়াছে। অনুরূপ' 
কারণে 'নসব' 77470 
স্বভাব ধর্মকে (ইসলামকে) আকড়াইয়া ধর।' * টি LL 

কেহ কেহ.বলেন $ 10 4১০ শব্দটি (১১১০1৯1১৯28, 35008 আয়াতাংশের 
অন্তৰ্গত £1, শব্দের J হইবার কারণে উহার উপর 'নসব' হইয়াছে। এম্তাবস্থায় আলোচ্য 
আয়াতদ্বয়ের অর্থ হইতেছে £ ‘তুমি বল, বরং আমরা সত্য-মিথ্যার, মানদণ্ড একত্ববাদী 
ইবরাহীমের দীন তথা আল্লাহ্‌র দীনকে অনুসরণ করিব ।', র 
. সীবওয়াই বলেন ঃ 2.০ শৃ্ির পূর্বে... ক্রিয়া উহ্য থাকিয়া উহাকে 'নসব' দিয়াছে। 
এমতাবস্থায় উহা 51৮ J+ (সমধাতুজ কর্মকারক) হিসাবে _, ১.১ কের্মকারকের 
. বিভক্তি যুক্ত) হইয়াছে। পূর্ণ-বাক্যটি হইতেছে এইরূপ 8. হ3_.. 4111 (২3. অর্থাৎ আল্লাহ্‌ 
আমাদের অন্তরকে তাহার আনুগত্যের রঙে রঞ্জিত. করিয়াছেন। বস্তুত উহা (5) «1 (41 
১৮11- (১:11 5% বাক্যের তাকীদ বা দৃঢ়করণের জন্যে উক্ত হইয়াছে অনুরূপ প্রয়োগের , 
একটি দৃষ্টান্ত হইতেছে এইঃ ভিসিট TER জি 


Www. 545 com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭৬৩ 


. হযরত ইবৃন আব্বাস (রা) হইতে ধারাবাহিকভাবে সাঈদ ইব্‌ন জুবায়র, আশআছ ইব্‌ন. 
ইসহাক প্রমুখ রাবীর সনদে ইমাম ইব্‌ন আবূ হাতিম এবং ইমাম ইব্‌ন মারদুবিয়্যা বর্ণনা 
করিয়াছেন যে, হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন £ নবী করীম (সা) বলিয়াছেন, বনী ইসরাঈল 
জাতির লোকেরা হযরত মুসা (আ)-কে প্রশ্ন করিয়াছিল-হে আল্লাহ্‌র রাসূল! আপনার প্রভু কি 
রং লাগাইয়া থাকেন? হযরত মুসা (আ) বলিয়াছেন-“তোমরা আল্লাকে ভয় কর ।' এই ঘটনা 
উপলক্ষে তাহার প্রভু তাহাকে ডাকিয়া বলিয়াছিলেন-হে মূসা! উহারা তোমার নিকট জিজ্ঞাসা 
করিতেছে যে, আপনার প্রভু কি রং লাগাইয়া থাকেন? তুমি (উহাদিগকে) বলো-হ্যা, আমার 
প্রভু তাহার রংসমূহের মধ্য হইতে লাল, সাদা, কালো এবং অন্য সকল রং লাগাইয়া থাকেন ।' 
অনুরূপভাবে আল্লাহ্‌ তা'আলা স্বীয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তফা (সা)-এর উপর নিম্নোক্ত 
সিরাজ 


০০০৩০ 


উক্ত রিওয়ায়েতটি ইমাম মারদুবিয়যা উপরোক্তরূপে স্বয়ং নবী করীম (সা)-এর বাণী 
(£ ৯৪১০ ০০৭) হিসাবে বর্ণনা করিয়াছেন। কিন্তু, ইমাম ইব্‌ন আবূ হাতিম উহাকে হযরত 
ইব্‌ন আব্বাস (রা)-এর নিজস্ব উক্তি হিসাবে বর্ণনা করিয়াছেন । উহার সনদ সহীহ হইলে উহা 
হযরত ইব্‌ন আব্বাস (রা)-এর নিজস্ব উক্তি হওয়াই অধিকতর স্বাভাবিক ও যুক্তিসঙ্গত । 
আল্লাহই অধিকতর জ্ঞানের অধিকারী । 


ASS SUES S08 ৫55523৬550১ (৭৭ 
Y¥ 7/222 বর ৮১৫. 2টি ৮৩ ৫ 
০০ ses 4 CSAS 
pus 5G POs ls RG CIA C3 
নি %%-৪22 লা 538156 


০০৪৩ CE pW dls, 20102663582: 
SBE SIE 22 টে হা ১৫৩৫৫ IS (১5) 
১৩৯. তুমি বল, “তোমরা কি আমাদের সঙ্গে আল্লাহ্‌র ব্যাপারে ঝগড়া করিতেছ? তিনি 


মাছের ও কাতর হার £হ [লাগার কাছের দাড় আমাদের জার তোমাদের 
কাজের দায়িত্ব তোমাদের । আমরা তাহার জন্য নিবেদিত প্রাণ ।' 


www.quraneralo.com 


Contents 


৭৬৪ তাফসীরে ইব্‌ন কাছীর 


. ১৪০. ‘তোমরা কি ইবরাহীম, ইসমাঈল, ইসহাক ইয়াকৃব ও তাহাদের 
উত্তরসূরিগণকে ইয়াহুদী অথবা নাসারা বলিয়া দাবী করিতেছ?" তুমি বল- “তোমরা কি 
বেশী জান, না আল্লাহ্‌ বেশী জানেন? তাহার চাইতে জালিম কে, যে ব্যক্তি আল্লাহ্‌র 
তরফ হইতে আসা সাক্ষ্য তাহার সামনেই গোপন করে? আর আল্লাহ তোমাদের 
কার্যকলাপ সম্পর্কে উদাসীন নহেন।" 

১৪১. ‘এই উন্মত অতীত হইয়াছে। তাহাদের জন্য তাহাদের উপার্জন আর তোমাদের 
জন্য তোমাদের উপার্জন। তাহারা কি করিতেছিল তাহার জন্য তোমরা জবাবদিহী হইবে 
না৷’ 

তাফসীর £ঃ আলোচ্য আয়াতত্রয়ের প্রথম আয়াতে আল্লাহ্‌ তা'আলা কাফিরদের বিতর্কের 
উত্তরে নবী করীম (সা)-কে শিখাইয়া দিতেছেন যে, তুমি তাহাদিগকে বল- ‘তোমরা কি 
আল্লাহ্র একত্ব, তাহার প্রতি আনুগত্য এবং তাঁহার আদেশ-নিষেধ মানিয়া চলিবার বিষয় 
লইয়া আমাদের সহিত তর্ক করিতেছ? অথচ*তিনি আমাদের এবং তোমাদের সকলেরই 
প্রতিপালক প্রভু । আমাদের এবং তোমাদের সকলেরই কর্তব্য একমাত্র তাহার প্রতি অনুগত 
হওয়া এবং একমাত্র তাহারই ইবাদত করা । আর আমরা ভোগ করিব আমাদের কর্মফল. এবং 
তোমরা ভোগ করিবে তোমাদের কর্মফল । তোমাদের আমল আমাদিগকে বা আমাদের আমল 
তোমাদিগকে কোন উপকার বা অপকার করিতে পারিবে না।' অতএব আমাদের ও তোমাদের 
সকলেরই কর্তব্য স্বীয় বিবেক প্রয়োগ করিয়া উহার নির্দেশ অনুসারে চলা। আমরা তদনুসারে 
একমাত্র আল্লাহ্‌র প্রতি আনুগত্য ঘোষণা করিয়াছি 4 

এইরূপে অন্যত্র আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন £ 


নি এও পল 0355৮ সু 
- ০১৮০০ Le 
“তথাপি যদি তাহারা তোমাকে মিথ্যাবাদী বলে, তবে (তাহাদিগকে) বল-আমার আমল 
আমার জন্যে এবং তোমাদের আমল তোমাদের জন্যে; আমার আমলের দায়িত্ব হইতে তোমরা 
মুক্ত এবং তোমাদের আমলের দায়িত্ব হইতে আমি যুক্ত ।' . 
তিনি আরও বলিতেছেন ঃ | 


০. তি ১৪5 


তা ১5541 25:24 88855814 00 “এতদৃসত্বেও যদি তাহারা 
তোমার সহিত বিতর্কে বৃত্ত হয়, জার 
সকলে আল্লাহর নিকট নিজদিগকে সপিয়া দিয়াছি।" ৮ 
 “অনুরুপভাবে হুযরত ইবরাহীম (আ)-এর উক্তি উদ্ধৃত করিয়া তিনি অন্যত্র বলিতেছেন ঃ 
৩1৪ ১8511 ০৪ ০১512032552 ‘আৰ তাহার কওমের লোকেরা 
তাহার সহিত বিতর্কে প্রবৃত্ত হইল। তিনি বলিলেন: ‘তোমরা আল্লাহ্‌র বিষয়ে আমার সহিত তর্ক 
করিতেছ? অথচ তিনি আমাকে সঠিক পথ দেখাইয়াছেন।' 


Wwww.quraneralo.com 


Contents 


সূরা আল্‌ বাকারা ৭৬৫ 


তিনি আরও বলিতেছেন £ 

30111 2101 95 9115) La Lal ELD SN SII 5101 “তুমি কি সেই 
ব্যক্তির অবস্থা সম্বন্ধে চিন্তা করিয়াছ যাহাকে আল্লাহ্‌ রাজ্যাধিকারী বানাইবার কারণে উহার গর্বে 
সে স্বীয় প্রতিপালক প্রভুর বিষয়ে ইবরাহীমের সহিত বিতর্কে লিপ্ত হইয়াছিল?” 

আয়াতত্রয়ের দ্বিতীয় আয়াতে আল্লাহ্‌ তা'আলা ইয়াহুদী ও নাসারা জাতিদ্বয়ের মিথ্যা দাবীর 
প্রতিবাদ করিতেছেন। ইয়াহুদী জাতি ও নাসারা জাতি প্রত্যেকেই দাবী করিত যে, হযরত 
ইবরাহীম (আ), হযরত ইসমাঈল (আ), হযরত ইসহাক (আ), হযরত ইয়াকুব (আ) এবং 
বনী ইসরাঈল জাতির অন্যান্য নবীগণ তাহাদের ন্যায় ইয়াহুদী বা নাসারা ছিলেন। প্রকৃতপক্ষে 
তাহাদের কেহই ইয়াহুদী ও নাসারাগণের ন্যায় সত্যদ্বেষী ছিলেন না। ইয়াহুদী ও নাসারা 
সম্প্রদায় এসম্বন্ধে যতটুকু জ্ঞান রাখে, আল্লাহ্‌ তদপেক্ষা অধিকতর: জ্ঞান রাখেন। আল্লাহ্‌ 
নিশ্চিতরূপে জানেন, তাহাদের কেহই ইয়াহুদী বা নাসারা ছিলেন না । ইয়াহুদী ও নাসারাগণ যে 
উহা জানে না, তাহাও নহে; বরং তাহারাও জানে যে, ইবরাহীম প্রমুখ নবীগণ সকলেই 
সত্যপরায়ণ বান্দা ছিলেন। তাহারা ইয়াহুদী ও নাসারাগণের ন্যায় আল্লাহ্‌র প্রতি অবাধ্য ছিলেন 
না; বরং তাহারা ছিলেন আল্লাহ্‌র প্রতি অনুগত ৷ কিন্তু, ইয়াহুদী ও নাসারা জাতিদ্বয় উক্ত সত্য 
গোপন করিয়া তাহাদের নামে মিথ্যা প্রচার করিয়া থাকে । বস্তুত, উক্ত কার্যের দ্বারা তাহারা 
নিজেদের উপর অতি অবিচার করিয়াছে । তাহাদের কার্য সম্বন্ধে আল্লাহ অনবগত নহেন। তিনি 
তাহাদের কার্য সম্বন্ধে বেশ ভালরূপে অবগত রহিয়াছেন। একদিন তাহাদিগকে নিজেদের কার্ষের 
জন্যে আল্লাহ্‌র নিকট জওয়াবদিহী করিতে হইবে। | 

এইরূপে হযরত ইবরাহীম (আ) সম্বন্ধে আল্লাহ্‌ তা'আলা অন্যত্র বলিয়াছেন ঃ 


লি ভি CL BD OL 395 1০30 05042129521 ০৫ 0 


- ১:৪৮] 
“ইবরাহীম ইয়াহুদী ছিল না এবং নাসারাও ছিল না; বরং সে ছিল সত্যপরায়ণ মুসলিম; 
আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।” 
তাই আল্লাহ্‌ বলেন ৪ 


4012 155 2১০515৫ ৮০০11৮1 ১১৩ অৰ্থাৎ “আর যে ব্যক্তি নিজের নিকট 
রক্ষিত সাক্ষ্যকে আল্লাহ্‌র নিকট হইতে গোপন রাখিতে চেষ্টা করে, তাহার অপেক্ষা অধিকতর 
জালিম কে হইতে পারে?” ূ্‌ 

হাসান বসরী বলেন-ইয়াহুদী ও নাসারাগণ তাহাদের কিতাবে পড়িত যে, দীন হইতেছে 
একমাত্র ইসলাম; মুহাম্মদ আল্লাহ্‌র রাসূল এবং ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও 
অন্যান্য নবী ইয়ুহদিয়াত ও নাসরানিয়াত হইতে পবিত্র ছিলেন। তাহাদের পূর্বপুরুষগণের.মধ্যে 
যাহারা প্রকৃত মু'মিন ছিল, তাহারা উহার পক্ষে আল্লাহ্‌র নিকট সঠিক সাক্ষ্য দিত। কিন্তু, নবী 
করীম (সা)-এর আগমনের পর ইয়াহুদী ও নাসারাগণ উক্ত তথ্য গোপন করিত।' 


Wwww.quraneralo.com 


Contents 


৭৬৬ তাফসীরে ইবৃন কাছীর 


০৮০55 05445 11115? অর্থাৎ ‘আল্লাহ্‌ তোমাদের সকল কার্য সম্বন্ধে সম্পূর্ণরূপে 
অবগত রহিয়াছেন। তিনি তোমাদিগকে তোমাদের কার্ধের যথাযথ প্রতিদান প্রদান করিবেন । 
অতএব, এখনও সত্য-বিদ্বেষ ত্যাগ করিয়া ঈমান ও আনুগত্যের পথ গ্রহণ কর।' 

আয়াতত্রয়ের তৃতীয় আয়াতে আল্লাহ্‌ তা'আলা বলিতেছেন-পূর্ব পুরুষগণের নেক-আমল 
তোমাদের কোন উপকার করিবে না; বরং তোমাদের উপকার করিবে তোমাদের নিজস্ব নেক 
আমল ।' অতএব, আখিরাতে দোযখ হইতে বাঁচিতে চাহিলে এবং আল্লাহ্‌ তা'আলার অশেষ 
নি'আমাতপূর্ণ জান্নাত লাভ করিতে চাহিলে সত্য-বিদ্বেষ ত্যাগ করিয়া তাহার প্রতি, তাহার 
সকল কিতাবের প্রতি এবং তাহার সকল রাসূলের প্রতি ঈমান আন এবং তাহার আদেশ-নিষেধ 
পালন করিয়া চল।' 

বস্তুত, শুধুমাত্র কোন নবীর সহিত সম্পর্কের মৌখিক দাবী করিয়া কেহ পার পাইবে 
না-তাহা ছাড়া আল্লাহ্‌র যে কোন নবীকে অস্বীকার করা সকল নবীকে অস্বীকার করার শামিল। 
বিশেষত সমগ্র মানব ও জ্বিন জাতির জন্য নিখিল সৃষ্টির প্রতিপালকের প্রেরিত নবীকুল 
শিরোমণি সর্বশেষ রাসূল মুহাম্মদ .(সা)-কে মানিয়া চলা সকলের জন্য সমান অপরিহার্য । 
আল্লাহ্‌ পাক তাহার ও আহ্বিয়ায়ে কিরামের উপর শান্তি ও রহমত নাধিল করুন। 


আলিফ লাম পারা সমাপ্ত 


ইতখগা-হ০৯৩ _০১৪-/২৫৩ ৫৯) 7৮০২০ 


Wwww.quraneralo.com 


ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 


WwWw.quraneralo.com 


